


ছিতায় খণ্ড 
(ফাযায়েলুল কুরআন, সূরা ফাতিহা ও আলিফ লাম পারা) 


ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর (র) 


অধ্যাপক আখতার ফারূক 
অনুদিত 





Contents 


তাফসীরে ইবনে কাছীর (দ্বিতীয় খণ্ড) 

ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর (র) 
অধ্যাপক আখতার ফারূক অনুদিত 

ইসলামী প্রকাশনা প্রকল্পের আওতায় প্রকাশিত 

ইফা অনুবাদ ও সংকলন প্রকাশনা 8 ৫৪ 

ইফা প্রকাশনা : ১৫৫২/৫ 

ইফা গ্রন্থাগার : ২৯৭.১২২৭ 

ISBN : 984-06-0432-5 

প্রথম প্রকাশ 

মে ১৯৮৮ 


ষষ্ঠ সংস্করণ (উন্নয়ন) 

মার্চ ২০১৪ 

চৈত্র ১৪২০ 

জমাদিউল আউয়াল ১৪৩৫ 


মহাপরিচালক 
সামীম মোহাম্মদ আফজাল 


প্রকাশক 

আবু হেনা মোস্তফা কামাল 
ইসলামিক ফাউন্ডেশন 

আগারগাও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৭ 


মুদ্রণ ও বাধাই 

মোঃ মহিউদ্দিন চৌধুরী 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগীও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৭ 

মূল্য : ৫৮০.০০ (পীচ শত আশি) টাকা 


TAFSIRE IBNE KASIR (Commentary on the Holy Quran) (1st Volume): Written 
by Imam Abul Fidaa Ismail Ibn Kasir (Rh.) in Arabic, translated by Prof. Akhter Farooq 
into Bangla and published by Abu Hena Mustafa Kamal, Project Director, Islamic 
Publication Project, Islamic Foundation Bangladesh, Agargaon, Sher-e-Bangla Nagar. 


Dhaka-1207. Phone : 8181535 
E-mail : info @ islamicfoundation-bd.org 
Website : www.islamicfoundation-bd.org 


Price : Tk 580.00 ; US Dollar : 17.00 


Contents 


প্রথম অধ্যায় ঃ দ্বিতীয় পারা 
কল্যাণের কাজে প্রতিযোগিতার নির্দেশ 
ধৈর্যশীলদের মর্যাদা 
সাফা-মারওয়ায় সাঈ করার অনুমোদন 
ইল্ম গোপন করার বিরুদ্ধে হুশিয়ারী 
আল্লাহর একত্র দলীল 

হালাল খাওয়ার নির্দেশ 
মুমিন-মুত্তাকীর গুণাবলী 

কিসামের নির্দেশ 

ওসীয়াতের নির্দেশ 

সিয়ামের নির্দেশ 

পরস্কাপহরণ অবৈধ 

নবচন্দ্রের তাৎপর্য 

জিহাদ ফী সাবীলিল্লাহর নির্দেশ 
ইনফাক ফী সাবীলিল্লাহর নির্দেশ 

হজ্ব ও উমরার নির্দেশ 

হজের সংশ্লিষ্ট মাসসমূহ 

তাওয়াফে ইফাযার নির্দেশ 
মানাসিক ও যিকরুল্লাহর নির্দেশ 
নির্দিষ্ট দিবসে আল্লাহর যিকর 

ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের নির্দেশ 
মুমিনের অগ্নিপরীক্ষা 

পিতা-মাতা ও নিকটাত্ীয়ের জন্য ব্যয়ের নির্দেশ 
জিহাদের নির্দেশ 

মর্যাদার মাসে যুদ্ধের অনুমোদন 

শরাব ও জুয়া সম্পর্কিত আয়াত 
হায়েযগ্রস্তা নারীর বিধান . 

নারী তোমাদের কৃষিক্ষেত্র 

আল্লাহর নামে কথায় কথায় হলফ করা নিষিদ্ধ 


১৯ 
২১ 
৩৭ 
৪২ 
৪৮ 
৫২ 
৫৪ 
৬৩ 
৬৬ 
৭8. 


৮৬ 

৯১ 

৯৭ 
১২৩ 
১২৪ 
১২৭ 
১২৯ 
১৩৩ 
১৪৭ 
১৬৬ 
১৬৯ 
১৭৩ 
১৭৬ 
১৮২ 
১০৯২ 
১৯৫ 
১৯৫ 
১৯৭ 
২০৩ 
২০৪ 
২০৯ 
২১২ 
২১২ 
২৩০ 


Contents 


ঈলার মুদ্দাত 

তালাকপ্রাপ্তার ইদ্দাত 

শরঈ তালাকের সংখ্যা 

০৮ জাল 

' স্তন্যপানের সময়সীমা 

স্বামীহারার ইদ্দাত 
মুমিনের জন্যে আল্লাহর সাহায্য 

দ্বিতীয় অধ্যায় তৃতীয় পারা 

সকল নবীর উপর রাসূলুল্লাহর মর্যাদা 

আয়াতুল কুরসী সম্পর্কিত নানা ঘটনা 

নমরূদ ও ইবরাহীম (আ)-এর কাহিনী 

উযায়ের আ)-এর ঘটনা 

ইবরাহীম (আ)-এার মৃতকে জীবিত করার ঘটনা 
আল্লাহর পথে ব্যয়ের মর্তবা 

সুদ নিষিদ্ধকরণ 

লেন-দেন লিপিবদ্ধ করার নির্দেশ 

আমানত আদায় ও সাক্ষ্য প্রদানের নির্দেশ 
আল্লাহ, ফেরেশতা, এঁশীগ্রন্থ ও রসূলের প্রতি ঈমান 
সূরা আল ইমরানের গুরুত্ব ও ফযীলত 

তিনিই তোমাদিগকে মাতৃগর্ভে রূপ দিতেছেন 
মুহকাম ও মুতাশাবিহা আয়াত 
মুত্তাকীর জন্য আল্লাহর ওয়াদা 

মুত্তাকীর গুণাবলী 

আল্লাহর নিকট আত্মসমর্পণই একমাত্র দীন 
আল্লাহপ্রাপ্তির একমাত্র পথ রসূলের অনুসরণ 
যাকারিয়া (আ)-এর প্রার্থনা 

মরিয়ম (আ)-কে ঈসা আ)-এর সুসংবাদ দান 
ঈসা (আ)-এর মুজিযা 

ঈসা (আ)-এর আনসারবৃন্দ 

ঈসা (আ)-কে তুলিয়া নেওয়া 

ঈসা (আ)-এর উপমা হইল আদম (আ) 
মুসলমানরাই ইবরাহীম (আ)-এর যথার্থ উত্তরসুরি 
নবীদের নিকট হইতে মুহাম্মদ (স)-এর ব্যাপারে প্রতিশ্রুতি গ্রহণ 
ইসলাম ছাড়া আল্লাহ তা“আলা অন্য কোন দীন গ্রহণ করিবেন না 


২৩৬ 


২৪০ : 


২৪৫ 
২৬৯ 
২৭৪ 
২৭৯ 
২৯৪ 
৩২৭. 
৩৩১ 
৩৩৩ 
৩৩৬ 
৩৩৭ 
৩৫৭ 
৩৬০ 
৩৬৩ 
৩৬৫ 
৩৯২ 
৪১৩ 
৪২৩ 
৪৩২ 
৪৩৯ 
৪8৪০ 
৪৪১ 
8৫৪8 
৪৬০ 
৪৬৯ 
8৭8 
8৭৫ 
৪৮১ 
৪৮৯ 
৪৯৯ 
৪৯৪ 
৪৯৫ 


৫১৩ 
৫২৯ 
৫৩২ 


Contents 


be 


[পাচ] 
তৃতীয় অধ্যায় ৪ চতুর্থ পারা 

আল্লাহর পথে প্রিয়তম বস্তু ব্যয় করার নির্দেশ 
কাবাঘর মানুষের জন্য নির্মিত প্রথম খোদার ঘর 
আমর বিল মা'রূফ নাহি আনিল মুনকারের নির্দেশ 
বদরের যুদ্ধে মুমিনদের জন্য গায়বী মদদ 
রাসূল প্রেরণ মুমিনদের জন্য আল্লাহর বিশেষ অনুগহ 
একমাত্র শহীদরা জীবিত 
কার্পণ্যের নিন্দা ও শাস্তি . 

আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ব সম্পর্কিত আয়াত 
জ্ঞানীদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি 

মীরাছের আয়াতসমূহের ব্যাখ্যা 
সমকাম ও ব্যভিচারের শাস্তি 
তাওবার জন্য উৎসাহ দান 
যাহাদিগকে বিবাহ করা নিষিদ্ধ 


৫৩৯ 
৫৪১ 
৫৪৭ 
৫৫৯ 
৫৬৮ 
৫৯০ 
৬০২ 
৬৬৬ 
৬৮৩ 
৬৮৩ 


৭৩৩ 
৭৪৮ 
৭৫৪ 
৭৬৭ 
৭৬৮ 
৭৮৮ 


Contents 


মহাপরিচালকের কথা 


মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ এক 
অনন্য মু'জিযাপূর্ণ আসমানী কিতাব । আরবী ভাষায় নাযিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও 
ইঙ্গিতময় ভাষায় মহান রাব্বুল আলামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের বিশাল ভাণ্ডার বিশ্ব- 
মানবের সামনে উপস্থাপন করেছেন। মানুষের ইহকালীন ও পরকালীন জীবনসম্পৃক্ত এমন কোন 
বিষয় নেই, যা পবিত্র কুরআনে উল্লিখিত হয়নি । বস্তুত আল;কুরআনই সত্য ও সঠিক পথে চলার 
জন্য আল্লাহপ্রদত্ত নির্দেশনা, ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি । সুতরাং পরিপূর্ণ ইসলামী জীবন 
গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে 
পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও অন্তর্নিহিত বাণী সম্যক অনুধাবন এবং সেই“মোতাবেক আমল 
করার কোনও বিকল্প নেই। ্‌ 

পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গী ও বাক্য বিন্যাস চৌম্বক বৈশিষ্ট্যসম্পন্ন, ইঙ্গিতময় 
ও ব্যঞ্জনাধর্মী। তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে 
না। এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কখনও এর মর্মবাণী সম্যক উপলব্ধি 
করতে সক্ষম হন না। এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটেই পবিত্র কুরআনের বিস্তারিত ব্যাখ্যা- 
বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উদ্ভব। তাফসীর শান্ত্রবিদগণ মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর 
পবিত্র হাদীসসমূহকে মূল উপাদান হিসেবে গ্রহণ করে কুরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও 
বিশ্লেষণ দক্ষতা প্রয়োগ করেছেন এবং মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষা ও মর্মবাণীকে সহজবোধ্য 
করে উপস্থাপন করেছেন । এভাবে বহু মুফাসসির পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য 
করার কাজে অনন্য সাধারণ অবদান রেখে গেছেন। এখনও এই মহৎ প্রয়াস অব্যাহত রয়েছে। 

তাফসীর গ্রন্থের অধিকাংশ প্রণীত হয়েছে আরবী ভাষায় । ফলে বাংলাভাষী পাঠক সাধারণ 
এসব তাফসীর গ্রন্থ থেকে উপকৃত হতে পারেন নি। এদেশের সাধারণ মানুষ যাতে মাতৃভাষার 
মাধ্যমে পবিত্র কুরআনের মর্মবাণী অনুধাবন করতে পারেন, সেই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন 
আরবী ও উর্দু প্রভৃতি ভাষায় প্রকাশিত প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থসমূহ বাংলা ভাষায় 
অনুবাদ ও প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো প্রসিদ্ধ তাফসীর আমরা অনুবাদ 
ও প্রকাশ করেছি। | 

আরবী ভাষায় রচিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আল্লামা ইসমাঈল ইব্‌ন কাছীর (র) প্রণীত 
“তাফসীরে ইব্‌ন কাছীর’ মৌলিকতা, স্বচ্ছতা, আলোচনার গভীরতা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্রেষণ- 
নৈপুণ্যে ভাস্বর এক অনন্য গ্রন্থ । আল্লামা ইব্‌ন কাছীর রে) তার এই গ্রন্থে আল-কুরআনেরই 
বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াত এবং মহানবী (সা)-এর হাদীসের আলোকে কুরআন-ব্যাখ্যায় স্বীয় 
মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন৷ এ যাবত প্রকাশিত তাফসীর গ্রন্থগুলোস *:..৭। 


Contents 


[আট] 


আর কোন গ্রন্থেই তাফসীরে ইব্‌ন কাছীর-এর অনুরূপ এত বিপুল সংখ্যক হাদীস সন্নিবেশিত 
হয়নি । ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে প্রসিদ্ধি 
অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুয়ূতী (র) বলেছেন, ‘এ ধরনের তাফসীর গ্রন্থ এর 
আগে কেউ রচনা করেন নি।' আল্লামা শাওকানী (র) এই গ্রন্থটিকে ‘সবেত্তিম তাফসীর গ্রন্থগুলোর 
অন্যতম’ বলে মন্তব্য করেছেন। 

আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের বাংলা অনুবাদের 
কাজ ১১ খণ্ডে সমাপ্ত করে বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি । অনুবাদের 
গুরুদায়িত্ পালন করেছেন প্রখ্যাত আলিম, শিক্ষাবিদ, অধ্যাপক আখতার ফারূক। গ্রন্থটির দ্বিতীয় 
খণ্ডের পঞ্চম সংস্করণের সকল কপি ফুরিয়ে যাওয়ায় এবার এর ষষ্ঠ সংস্করণ প্রকাশ করা হলো। 

এই অমূল্য গ্ৰন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে যারা 
গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই । 

মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা 
এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন । আমীন! 


সামীম মোহাম্মদ আফজাল 
মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন 


Contents 


প্রকাশকের কথা 


আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অপার অনুগ্রহে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আরবী ভাষায় 
প্রণীত বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ ‘তাফসীরে ইবৃন কাছীর’-এর সকল খণ্ডের অনুবাদ বাংলা ভাষায় 
প্রকাশ করতে সক্ষম হয়েছে। এ জন্য পরম করুণাময় আল্লাহ্‌ তাআলার দরবারে অশেষ শুকরিয়া 
জ্ঞাপন করছি । তাফসীর হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ । সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত 
মুহাম্মদ aa আল-কুরআনের সুগভীর মর্মার্থ, অনুপম শিক্ষা, ভাব-ব্যঞ্জনাময় 
সাংকেতিক তথ্যাবলী এবং নিদেশসমূহ সাধারণের বোধগম্য করার লক্ষ্যে যুগে যুগে প্রাজ্ঞ 
তাৱয় বাইর তনত লং এল কার বত রি 
ভাষায় বহু সংখ্যক তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। এসব তাফসীর গ্রন্থ বিদেশী ভাষায় রচিত হওয়ার 
কারণে বাংলাভাষী পাঠকদের পক্ষে কুরআনের যথার্থ শিক্ষা ও মর্মবাণী অনুধাবন করা অত্যন্ত 
দুরূহ । এই সমস্যা নিরসনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বিদেশী ভাষায় রচিত প্রসিদ্ধ গ্রন্থসমূহ 
অনুবাদ ও প্রকাশের যে প্রয়াস অব্যাহত রেখেছে, এই গ্রন্থটি তার অন্যতম । 

আল্লামা ইব্‌ন কাছীর (র) প্রণীত এই অনুপম গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, তাফসীরকার 
পুরোপুরি নির্ভরযোগ্য নয় এমন সনদ ও ব্যাখ্যা-বিশ্রেষণ পরিহার করে পবিত্র কুরআনের ব্যাখ্যা 
করেছেন। শুধু পবিত্র কুরআনের বিশ্লেষণধর্মী আয়াত এবং হাদীসের 'সুস্পষ্ট দিক-নির্দেশনা 
অবলম্বন করার কারণে আল্লামা ইবৃন কাছীরের এ গ্রন্থটি অর্জন করেছে সর্বাধিক নির্ভরযোগ্য 
তাফসীর গ্রন্থের মর্যাদা এবং বিশ্বজোড়া খ্যাতি ৷ 

বিশিষ্ট আলিম, াউজাচিপরিনিনিরিনি নিরলস এই মুল্যবান গ্রন্থটি 
ইতিমধ্যেই পাঠকসমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। গ্রন্থটির দ্বিতীয় খণ্ডের পঞ্চম সংস্করণ 
ফুরিয়ে যাওয়ায় এবার এর ষষ্ঠ সংস্করণ পাঠকদের সুবিধার্থে রয়্যাল সাইজে প্রকাশ করা হলো। 

আমরা গন্থের নির্ভুলভাবে প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। এতদসত্তেও যদি কোন 
ভুল-ত্রুটি কারও চোখে ধরা পড়ে, অনুগ্রহপূর্বক আমাদের জানালে পরবর্তী সংস্করণে তা 
সংশোধনের ব্যবস্থা নেয়া হবে। 

মহান আল্লাহ আমাদের এই নেক প্রচেষ্টা কবূল করুন । আমীন! 


কাছীর (২য় খণ্ড)-__২ 


Contents 


উৎসর্ণ 


যার দু'আ ও অনুমোদন এই গ্রন্থের প্রাণপ্রবাহ 
সেই মরহুম শায়েখ হযরত হাফেজ্জী হুযূরের 
মাগফিরাত কামনায় নিবেদিত 


Contents 


সবিনয় নিবেদন 


অশেষ প্রশংসা সেই রহ্মানুর রহীমের যিনি কলমের সাহায্যে আমাদিগকে শিখাইলেন 
আর অজানাকে জানাইয়া আঁঞ্জরপুরী হইতে আলোর জগতে পৌছাইয়া দিলেন। অজস্র দরূদ ও 
সালাম সেই মহান রাসূল (সা) ও তাহার আল-আসহাবের উপর যাহার হিদায়াত ও শাফাআত 
আমাদের ইহ ও পরকালের নাজাতের একমাত্র পূর্বশর্ত । ওগো পরওয়ারদেগার! আমার 
কাজকে সহজ কর আর তাহা সুসম্পন্ন করার তাওফীক দান কর। 
. সবেমাত্র তাফসীরে ইব্‌ন কাছীরের বংগানুবাদের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হইল। এখনও 
পাড়ি বহু দূর । আল্লাহই তাওফীক দিবার মালিক। দ্বিতীয় খণ্ডে আমি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ 
পারার তাফসীর সন্নিবেশিত করিয়াছি। পারাভিত্তিক গ্রন্থনা দ্বারা খণ্ডগুলির কলেবরে সমতা সৃষ্টি 
সহজতর হয় ও এতদ্দেশে পঠন-পাঠন ও বিভাজনে এই পন্থাই সাধারণত অনুসৃত হয় বলিয়াই 
আমি উহা করিয়াছি। আশা করি পাঠকবর্গও ইহা পসন্দ করিবেন । 

দ্বিতীয় খণ্ডের এই প্রথম সংস্করণটি সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত করার ইচ্ছা থার্কা সত্তেও মুদ্রণ 
প্রমাদের ভূত এড়ানো গেল না বলিয়া আমি দুঃখিত । আশা করি, ইনশাআল্লাহ দ্বিতীয় সংস্করণে 
এই তাড়াহুড়াজনিত ক্রুটিবিচ্যুতিটুকু সহৃদয় পাঠকবৃন্দ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবেন বলিয়া 
আমার দৃঢ় আস্থা রহিয়াছে। 

এই বিরাট অনুবাদকার্ষে আমি যাহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাইয়াছি তাহা 
কৃতজ্ঞতার সহিত স্মরণ করিতেছি। তেমনি ইহার প্রকাশনাসং্রিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য 
অনুবাদ বিভাগের পরিচালক মুহাম্মদ লুতফুল হক ও সহকারী পরিচালক জনাব আবদুস 
সামাদের কাছে আমি বিশেষভাবে খণী। আল্লাহ পাক তাহাদের সকলের ইহ ও পরকালীন 
কল্যাণ দান করুন, ইহাই আমার একান্তিক প্রার্থনা 

১০০৭০১০৬১০৮ এই গ্রন্থের যাহা কিছু কৃতিত্ব তাহার সবটুকু 

সা আল্লাহ রাব্বুল আলামীনের প্রাপ্য আর যাহা কিছু অকৃতিত্ তাহা অধমের । গাফুরুর 

রা wt tlio stent Tne weer oon. SUE NOE Oe TEE: 
আমীন-ইয়া রাববাল আলামীন! 


Contents 


গ্রন্থকার পরিচিতি 


কারশী আল বাসরী (র) ৭০০ হিজরী মোতাবেক ১৩০০ খ্রীষ্টাব্দে সিরিয়ার বসরা শহরে এক 
সন্তান্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতা শায়েখ আবূ হাফস শিহাবুদ্দীন উমর 
(র) সেখানকার খতীবে আযম পদে অধিষ্ঠিত ছিলেন। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা শায়েখ আবদুল 
ওহাব (র) সমসাময়িককালে একজন খ্যাতনামা আলিম, হাদীসবেত্তা তাফসীরকার ছিলেন । 
তাহার দুই পুত্র যয়নুদ্দীন ও বদরুদ্দীন সেই যুগের প্রখ্যাত হাদীসবেত্তা ছিলেন । মোটকথা, 
তাহার গোটা পরিবারই ছিল সেকালের জ্ঞান-জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ । 

মাত্র তিন বৎসর বয়সে ৭০৩ হিজরীতে তিনি পিতৃহারা হন। তখন তাহার অগ্রজ শায়খ 
আবদুল ওহাব তাহার অভিভাবকের দায়িত্বে অধিষ্ঠিত হন। ৭০৬ হিজরীতে তাহার আগ্রহের 
সহিত বিদ্যার্জনের জন্য তিনি তৎকালীন শ্রেষ্ঠতম শিক্ষাকেন্্র বাগদাদে উপনীত হন। তাহার 
প্রাথমিক শিক্ষাপর্ব জ্যেষ্ঠ ভ্রাতা শায়েখ আবদুল ওহাবের কাছেই সম্পন্ন হয়। অতঃপর তিনি 
শায়খ বুরহানুদ্দীন ইবন আবদুর রহমান ফাযারী ও শায়খ কামালুদ্দীন ইব্‌ন কাধী শাহবার কাছে 
ফিকাহশান্ত্র অধ্যয়ন সমাপ্ত করেন। ইত্যবসরে তিনি শায়খ আবূ ইসহাক সিরাজীর “আত - 
তাম্বীহ ফী ফুরুইশ শাফেঈয়া' ও আল্লামা ইব্‌ন হাজিব মালেকীর (মুখতাসার) নামক গ্রন্থদ্বয় 
আদ্যোপান্ত কণ্ঠস্থ করেন। ইহা হইতেই তাহার অসাধারণ স্ৃতিশক্তির পরিচয় পাওয়া যায়। 

খ্যাতনামা হাদীসশাস্ত্রবিদ “মুসনিদুদ দুনিয়া রিহলাতুল আফাক' ইব্‌ন শাহনা হাজ্জারের 
কাছে তিনি হাদীসশান্ত্র অধ্যয়ন করেন। হাদীসশান্ত্রে তাহার অন্যান্য উস্তাদ হইতেছেন $ 
যাহবী ও আল্লামা ইমাদুদ্দীন মুহাম্মদ ইবনুস্‌ সিরাজী । তন্মধ্যে তিনি সর্বাধিক শিক্ষালাভ করেন 
আবদুর রহমান মিযযী আশ শাফেঈ (র) হইতে । পরবর্তীকালে তাহারই কন্যার সহিত তিনি 
পরিণয়সূত্রে আবদ্ধ হন । অতঃপর বেশ কিছুকাল তিনি শ্বশুরের সান্নিধ্যে থাকিয়া তাহার রচিত 
‘তাহযীবুল কামাল’ ও অন্যান্য হাদীস সংকলন অত্যন্ত নিষ্ঠার সহিত গভীরভাবে অধ্যয়ন 
করেন । ফলে হাদীসশান্ত্রের প্রতিটি ক্ষেত্রে তাহার অগাধ পাণ্ডিত্য অর্জিত হয় । 

শায়খুল ইসলাম ইমাম ইব্‌ন তায়মিয়া রে)-এর সান্নিধ্যেও তিনি বেশ কিছুকাল অধ্যয়নরত 
ছিলেন। তাহার নিকট তিনি বিভিন্ন জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করেন। তাহা ছাড়া মিসরের ইমাম 
আবুল ফাতাহ দাবুসী, ইমাম আলী ওয়ানী ও ইমাম ইউসুফ খুতনী তীহাকে মুহাদ্দিছ হিসাবে 
স্বীকৃতি দান পূর্বক হাদীসশান্ত্র অধ্যাপনার অনুমতি প্রদান করেন। 


Contents 


[ষোল] 


মোটকথা, মুসলিম জাহানের তৎকালীন সেরা মুহাদ্দিছ, মুফাসসির ও ফকীহবৃন্দের নিকট 
হতে বিপুল অনুসন্ধিৎসা ও একান্তিক নিষ্ঠার সহিত জ্ঞানার্জনের মাধ্যমে তিনি নিজকে সমগ্র 
মুসলিম জাহানের অপ্রতিদ্বন্দী ইমামের গৌরবময় আসনে অধিষ্ঠিত করেন। হাদীস, তাফসীর, 
ফিকাহ ছাড়াও তিনি আরবী ভাষা, সাহিত্য ও ইসলামের ইতিহাসে অশেষ দক্ষতা জন করেন। 
এক কথায় উপরোক্ত পাচটি বিষয়ে সমানে পারদর্শিতার ক্ষেত্রে তাহার সমকক্ষ ব্যক্তিত্ব খুবই 
বিরল। হাদীসশান্ত্রে তো তিনি 'হুফফাজুল হাদীস'-এর মর্যাদায় ভূষিত হইয়াছিলেন। তেমনি 
আরবী ভাষায় তিনি একজন খ্যাতিমান কবি ছিলেন। 

ইমাম ইবৃন কাছীর সম্পর্কে বিভিন্ন মনীষী অত্যন্ত উঁচু ধারণা পোষণ করিতেন। তাহাদের 
কয়েকজনের অভিমত নিম্নে প্রদত্ত হইল। 

আল্লামা হাফিয জালালুদ্দীন সুযূতী বলেন ঃ 

এ সিরাজ পারার নারির রা নসারাটারাগা রাস 
ব্যুৎপত্তি ও অশেষ পারদর্শিতা অর্জন করেন।” 

ধ্যাত ইতিহাসকার আল্লামা আারুল মাহাসীন জামানুলদীন ইউসুফ বলেন $ 

“হাদীস, তাফসীর, ফিকাহ আরবী ভাষা ও আরবী সাহিত্যে তাহার অসাধারণ: 
পাণ্ডিত্য ছিল।” 

হাফিজ আবুল মাহাসিন হুসায়নি দামেশকী বলেন £ 

“ফিকাহশাস্ত্র, তাফসীর, সাহিত্য ও ব্যাকরণে তিনি বিপুল পারদর্শিতা লাভ করেন ও 
হাদীসশান্ত্রের “রিজাল” ও ‘ইলাল’ প্রসঙ্গে তাহার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত সুতীক্ষ্ণ ও সুগভীর ৷” 

হাফিয যয়নুদ্দীন ইরাকী বলেন £ 

হাদীসের ‘মতন’ ও ইতিহাস শাস্ত্রে সবচাইতে প্রজ্ঞাবান ব্যক্তি হইলেন ইমাম ইব্‌ন 
কাছীর ।” 

শায়েখ মুহাম্মদ আবদুর রাযাক হামযা বলেন £ 

“ইমাম ইব্‌ন কাছীর সমগ্র জীবনব্যাপী জ্ঞান সাধনায় নিয়োজিত ছিলেন । এই জ্ঞানার্জন ও 
গ্রন্থ প্রণয়নে তিনি প্রচুর পরিশ্রম ব্যয় করেন’ 

হাফিয শামসুদ্দীন যাহাবী বলেন £ 

“ইমাম ইব্‌ন কাছীর একাধারে খ্যাতনামা মুফতী, মুহাদ্দিস, ফিকাহস্ত্রবিদ, তাফসীর ও 
বিজ্ঞান শাস্ত্রে পারদর্শী ব্যক্তি ছিলেন। হাদীসের মতন সম্পর্কে তাহার জ্ঞান ছিল অপরিমেয়।” ' 

হাফিয হুসায়নী বলেন ঃ 

“তিনি হাদীসের অনন্য হাফিয প্রখ্যাত ইমাম, অসাধারণ বাগী ও বহুমুখী প্রতিভার 
অধিকারী ছিলেন।” 

আল্লামা শায়খ ইবনুল ইমাদ হাম্বলী বলেন ঃ 

“ইমাম ইব্‌ন কাছীর হাদীসের শ্রেষ্ঠতম হাফিয ছিলেন।” 

হাফিয ইবৃন হুজ্জী বলেন £ 

' “আমাদের জ্ঞাত মুহাদ্দিসকুলের মধ্যে তিনি হাদীসের মতন স্মৃতিস্থকরণে, রিজাল 
শান্ত্রজ্ঞানে ও হাদীসের শুদ্ধাশুদ্ধি নিরপণে সর্বাধিক বিজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন ।” | 


Contents 


[সতের] 


আল্লামা হাফিয নাসিরুদ্দীন আদ দামেশকী বলেন £ 
ও তাফসীরকারদের গৌরবোন্নত পতাকা ।” | 

হাফিয ইবৃন হাজার আসকালানী বলেন ঃ 

“হাদীসের মতন ও রিজালশান্ত্রের পঠন ও অধ্যয়নে তিনি অহর্নিশ মশগুল থাকিতেন। 
তাহার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তদুপরি তিনি ছিলেন অত্যন্ত 
রসিকতাপ্রিয় লোক । জীবদ্দশায়ই তাহার গ্রন্থ্রাজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ।' 

মোটকথা, ইমাম ইব্‌ন কাছীর গ্রন্থ রচনা, অধ্যাপনা ও ফতওয়া প্রদানের মহান দায়িত্বে 
কাশরীর ইন্তেকালের পর তিনি দামেশকের শ্রেষ্ঠ শিক্ষায়তনদ্বয়ে একই সঙ্গে হাদীস অধ্যাপনার 
দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরহ্যগার ও ইবাদতগুযার ছিলেন। 
ঘন্টার পর ঘন্টা ধরিয়া তিনি সালাত, তিলাওয়াত ও যিকির-আযকারে মশগুল থাকিতেন। 
তাহা ছাড়া তিনি ছিলেন সদা প্রফুল্ল, সদালাপী ও সচ্চরিত্র ব্যক্তি। আলাপ-আলোচনায় তিনি 
মুল্যবান রসালো উপমা ব্যবহার করিতেন। হাফিয ইব্‌ন হাজার আসকালানী তাহাকে উত্তব 
রসিক’ বলিয়া আখ্যায়িত করেন। 

আল্লামা ইমাম ইব্‌ন তায়মিয়ার শাগরিদ । দীর্ঘদিনের সান্নিধ্যের কারণে ইমাম ইব্‌ন কাছীর 
মাসআলা-মাসায়েলের ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে তাহারই অনুসারী ছিলেন। এমন কি 
তালাকের মাসআলায়ও তিনি তাহার অনুসারী হন। ফলে তাহাকেও ভীষণ বিপদ ও কঠিন 
নির্যাতনের শিকার হইতে হয়৷ 

অপরিসীম অধ্যয়নের কারণে শেষ বয়সে তিনি অন্ধ হইয়া পড়েন। অতঃপর ৭৭৪ হিজরী 
চলা পাকি রিিরত রা রে জারা হার বহার চা হল সরান 
(ইন্নালিল্লাহে ........... রাজেউন)। 

তাহার মৃত্যুর পর তাহার সুযোগ্য দুই পুত্র যথাক্রমে যয়নুদীন আবদুর রহমান আল 
কারশী ও বদরুদ্দীন আবুল বাকা মুহাম্মাদ আল কারশী মুসলিম জাহানে জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট 
তালিকা নিম্নে প্রদত্ত হইল। 

১। আত তাকমিলাতু ফী মা'রিফাতিস সিকাতি ওয়ায যুআফা ওয়াল মুজাহিল। ইহা 
রিজালশাস্ত্রের (বর্ণনাকারী-বিশ্লেষণ) একখানি নির্ভরযোগ্য গ্রন্থ ৷ গ্রন্থখানি পাচ খণ্ডে সমাপ্ত 
হইয়াছে। এই গ্রন্থে আবদুর রহমান মিযযীর তাহযীবুল কামাল’ ও শামসুদ্দীন যাহাবীর 
“মীযানুল ইতিদাল" গ্রন্থের সমন্বয় ঘটিয়াছে। 

২। আল হাদ্য়্যু ওয়াস সুনানু ফী আহাদীছিল মাসানীদে ওয়াস সুনান । গ্রন্থখানি 'জামিউল 
মাসনীদ" নামে খ্যাত। এই গ্রন্থে মুসনাদে আহমদ ইবৃন হাম্বল, মুসনাদে বাযযার, মুসনাদে 
আবু ইয়ালা, মুসনাদে ইব্‌ন আবি শায়বা ও সিহাহ সিত্তার রিওয়ায়েতসমূহ বিভিন্ন অধ্যায়ে ও 
পরিচ্ছেদে সুন্দরভাবে বিন্যস্ত করা হইয়াছে। 

৩। আহ্‌-তাবাকাতুশ শাফিঈয়া__এই গ্রন্থে শাফিঈ মাযহাবের ফিকাহবিদগণের বিস্তারিত 
বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। - 


কাছীর (২য় খণ্ড)__-৩ 


Contents 


[আঠার] 


৪ মানাকীবুশ শাফিঈ-_এই গ্রন্থে ইমাম শাফিঈ (র)-এর জীবনালেখ্য ও কর্মধারা 
বর্ণিত হইয়াছে। 

৫। তাখরীজু আহাদীছে আদিল্পতিত ত 

৬। তাখরীজু আহাদীছে মুখতাসার ইবনিল হাজিব। 

৭। শারহু সহীহিল বুখারী- বুখারী শরীফের এই ভাষ্য তিনি অসমাপ্ত রাখিয়া যান। 
ইহাতে শুধু প্রথমাংশের ভাষ্য বিদ্যমান । 

৮। আল আহকামুল কবীর- অনুশাসন সম্পর্কিত হাদীসগুলির বিশদ আলোচনা সম্বলিত 
এই গ্রন্থটিও “কিতাবুল হজ্ব’ পর্যন্ত লেখার পর অসমাপ্ত থাকিয়া যায়। 

৯1 ইখতিসারু উলুমিল হাদীস-_ইহা আল্লামা ইবনুস সালাহ রচিত “উলুমুল হাদীস, 
নামক উসূলে হাদীস গ্রন্থের সংক্ষিপ্তসার। ইহার সহিত গ্রন্থকার অনেক মূল্যবান জ্ঞাতব্য 
বিষয় সংযোজন করার ফলে দেশ-বিদেশে ইহার অশেষ জনপ্রিষতা সৃষ্টি হয়। ইহার পৃষ্ঠা 
সংখ্যা ১৫২। 

১০। মুসনাদুশ শায়খাইন__ইহাতে হযরত আবূ বকর (রা) ও হযরত উমর (রো) হইতে 
বর্ণিত হাদীসসমূহ সংকলিত হইয়াছে । 

১১। আস সীরাতুন নবুবিয়াহ-ইহা রসূল (স)-এর একটি বৃহদায়তন জীবনালেখ্য । 

১২। আল ফসূল ফী ইখতিসারি সীরাতির রাসূল-ইহা রাসূলুল্লাহ (সা)-এর সংক্ষিপ্ত 
জীবনালেখ্য। 

১৩। কিতাবুল সুকাদ্দিমাত। 

১৪। মুখতাসার কিতাবুল মাদখাল লেইমাম বায়হাকী-ইহা ইমাম বায়হাকীর ‘কিতাবুল 
মাদখাল'-এর সংক্ষিপ্তসার। 

১৫। রিসালাতুল ইজতিহাদ ফী তালাবিল জিহাদ-্বীন্টানদের আয়াস দুর্গ অবরোধের 
সময়ে জিহাদ সম্পর্কিত এই গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেন। 

১৬। রিসালা ফী ফাযায়িলিল কুরআন-ইহা তাফসীর ইব্‌ন কাছীরের পরিশিষ্ট হিসাবে 
লিখিত হইয়াছে। 

১৭। মুসনাদে ইমাম আহমদ ইবৃন হাম্বল-ইহাতে বর্ণমালার ক্রম অনুসারে ইমাম আহমদ 
ইবৃন হাম্বলের বিখ্যাত মুসনাদ সংকলনের হাদীসসমূহ বিন্যস্ত করা হইয়াছে। পরস্তু ইমাম 
তিবরানীর “মুজাম' ও আবু ইয়ালার “মুসনাদ'-এর হাদীসগুলিও ইহাতে সংযোজিত হইয়াছে। 

১৮। আল বিদায়া ওয়ান নিহায়া-এই ইতিহাস গ্রন্থটি ইমাম ইব্‌ন কাছীরের অত্যন্ত 
জনপ্রিয় এক অমর সৃষ্টি । ইহাতে সৃষ্টির শুরু হইতে ঘটিত ও ভবিষ্যতে ঘটিতব্য সকল ঘটনা 
সবিস্তারে বর্ণিত হইয়াছে। প্রথমে অতীতের নবী-রাসূল ও উন্মতসমূহের বর্ণনা এবং পরে 
রাসূলুল্লাহ (সা)-এর জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ হইয়াছে । অবশেষে খুলাফায়ে রাশেদীন হইতে 
তাহার সমসাময়িক কাল পর্যন্ত বিভিন্ন এতিহাসিক তত্ব ও তথ্য সবিস্তারে বর্ণিত হইয়াছে। 
পরিশেষে কিয়ামতের আলামতসমূহ ও পরকালের ঘটনাবলী দলীল-প্রমাণের ভিত্তিতে অতি 
সুন্দরভাবে বিবৃত হইয়াছে। বিশেষত ইহার সীরাতুন্নবী অধ্যায়টি অত্যন্ত চমৎকারভাবে 
উপস্থাপিত হইয়াছে। 

১৯। তাফসীরুল কুরআনিল কারীম । ইহাই তাফসীর ইব্‌ন কাছীর’ নামে খ্যাত। 


প্রথম অধ্যায় 





Contents 


সূরা বাকারা 


' ১৪২-২৮৬ আয়াত, মাদানী 


০ &£ ॥ ০ 4 ৮ ০ 
৮ 


১5516 GS Las CELI BUN 054025 0585 (NEY) 
Oa bis BLES ৬৮৫৬৭ ৮৩০১০ GAD 2 
রকি 22 Ld ৫ > AC রী (১5) 


০৮১9) 0862 ০5৩ ৫৩451 
0১৯০9175605 ১৩ “ৰ > 1৭) ২৫ ৩৫ 9 541625 র্‌ ন ৰণ 
Aw রে 03 WAS ৩৩ ১৮ ৩ (৩0655 2১৫ (১৯০ 
AGE CS. ৬৬৬৬৬ 3145 SLES OL ১4:55 0০ ৩১৪০৩ 
০৯৮৩/88216 টর্চ 18252 


১৪২. “মানুষের মধ্য হইতে শীঘ্রই মূর্খ লোকেরা বলিবে, যেই কিবলার উপর তাহারা 
ছিল তাহা হইতে কোন্‌ বস্তু তাহাদিগকে ফিরাইল ? তুমি বল, পূর্ব ও পশ্চিম সকলই 
আল্লাহর । তিনি যাহাকে চাহেন সরল পথ দেখান ।” 

১৪৩. “আর এই ভাবেই আমি তোমাদিগকে মধ্যস্থ উম্মত বানাইয়াছি যেন তোমরা 
মানব জাতির জন্য সাক্ষী হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন। আর আমি তোমার 
পূর্ববর্তী কিবলা এই জন্যে নির্ধারণ করিয়াছিলাম যেন জানিতে পারি, কে রাসূলের অনুসরণ 
করে এবং কে ঘাড় ফিরাইয়া নেয়। অবশ্য যদিও উহা আল্লাহ যাহাদিগকে পথ 
দেখাইয়াছেন তাহাদের ছাড়া (অন্যের জন্য) খুব কঠিন ব্যাপার ছিল। আর আল্লাহ্‌ 
তোমাদের ঈমান বরবাদ করিবার জন্য নহেন। নিশ্চয় আল্লাহ মানুষের ব্যাপারে অবশ্যই 
করুণাময়, দয়ালু ।” 


Contents 


২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ৪ আয যাজ্জাজ বলেন ঃ এখানে %1$$০.11 (মূর্খ) বলিতে আরবের 
মুশরিকগণকে বুঝানো হইয়াছে। মুজাহিদ বলেন $ তাহারা হইল ইয়াহুদী ধর্মযাজকবৃন্দ। 

আস সুদ্দী বলেন ঃ তাহারা মুনাফিক সম্প্রদায় ৷ 

মূলত উপরোক্ত সকল দলই উক্ত আয়াতের মূর্খ পরিভাষার আওতাভুক্ত। আল্লাহই সর্বজ্ঞ । 

ইমাম বুখারী বলেন-আমাকে আবূ নাঈম, তাহাকে যুহায়ের, তাহাকে আবু ইসহাক ও 
তাহাকে বারাআ (রা) বলেন, “রাসূল (সা) ষোল কি সতের মাস বায়তুল মুকাদ্দাসের দিকে 
ফিরিয়া নামায পড়েন। তিনি মনে মনে আকাজ্ক্ষকা পোষণ করিতেন যেন কা“বাঘর তাহার কিবলা 
হয়। আর তিনি কাবার দিকে প্রথম যে নামায পড়েন তাহা আসর নামায তাহার সহিত 
একদল লোকও সেই নামায পড়েন। তাহাদের একজন বাহির হইয়া অন্য এক মসজিদের 
নামাযরত মুসন্লীগণকে রুকুর অবস্থায় পাইয়া বলিলেন-“খোদার কসম করিয়া আমি সাক্ষ্য 
দিতেছি, রাসূলুল্লাহর (সা) সহিত আমি মক্কার দিকে ফিরিয়া নামায পড়িয়াছি।” তাহারা সংগে 
সংগে বায়তুল্লাহর দিকে ফিরিল। আর যাহারা কিবলা পরিবর্তনের আগে মারা গেল বা নিহত 
হইল, তাহাদের ব্যাপার কি হইবে তাহা আমরা জানিতেছিলাম না। তাই আল্লাহ তা'আলা এই 
আয়াতাংশ নাযিল করিলেন ঃ 

2১৯১ 9৮০ lL dil SIE LEU ৮০০৪০ (111 95105 

“আর আল্লাহ তা'আলা তোমাদের ঈমান নষ্ট করিবার জন্য নহেন্‌; নিশ্চয় আল্লাহ তা'আলা 
মানুষের জন্য অবশ্যই করুণাময় ও দয়ালু ৷” 

উপরোক্ত বর্ণনাটি ইমাম বুখারী একাই প্রদান করেন। ইমাম মুসলিম ভিন্নরূপ বর্ণনা উদ্ধৃত 
করেন। তাহা এই £ 
ও তাহাকে বারাআ (রা) বর্ণনা করেন ঃ 

“রাসূল (সা) বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামায পড়িতেন। আর বারংবার আকাশের 


দিকে তাকাইয়া আল্লাহর নির্দেশের অপেক্ষা করিতেছিলেন। তাই আল্লাহ তা'আলা নাযিল 
করিলেন £ 


০৮052055155 ঘা 51545 5 এ:৫এ। 55 065) ৫১০৪ 
- 71১৯1 টিভির 
“অবশ্যই আমি তোমার আকাশের দিকে মুখ তোলা লক্ষ্য করিয়াছি । তাই নিশ্চয়ই আমি 


তোমার পসন্দমত কিবলা পরিবর্তন করিব। অতঃপর তুমি মসজিদুল হারামের দিকে মুখ 
ফিরাও।” 


মুসলমানদের কিছু লোক বলিল, কিবলা পরিবর্তনের আগে আমাদের যাহারা মারা গিয়াছে 
তাহাদের পরিণতি সম্পর্কে যদি জানিতে পারিতাম । আর আমরা এতদিন বায়তুল মুকাদ্দাসের 


Contents 


সূরা বাকারা ২৩ 


দিকে ফিরিয়া যে নামায পড়িলাম তাহাই বা কি হইবে ? তখন আল্লাহ তা'আলা £111 54 
+5১-.21 ৮:১2] আয়াতাংশ নাযিল করিলেন। 

আহলে কিতাবের মূর্খরা প্রশ্ন তুলিল, এতদিন তাহারা যে কিবলার দিকে ফিরিয়া নামায 
পড়িত তাহা হইতে কি কারণে তাহারা অন্য দিকে ফিরিল ? এই প্রসংগেই আল্লাহ তা'আলা 
lilt ১০ ০8০এ। 4982৭ আয়াতাংশ নাযিল করেন । 
ইসরাঈল আবূ ইসহাক হইতে ও তিনি কাতাদাহ হইতে বর্ণনা করেন ঃ 

“রাসূল (সা) ষোল কি সতের মাস যাবত বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামায 
পড়িতেছিলেন। অথচ তিনি কা'বাঘরের দিকে ফিরিয়া নামায পড়ার জন্য উৎসুক ছিলেন। তাই 
আল্লাহ তা'আলা 71১ ৯:.০]| ১৮০৪ দিনার ১1৫৯9 348 আয়াতটি নাযিল করেন। 
ফলে তিনি কা'বাকে কিবলা করিলেন। তখন মূর্রা প্রশ্ন তুলিল (551116315১০ AY 15 
রত মন 
< -* 1১০1) নিজ 5০ 486 ৮০৮5 3০৬৭ 4| এ? “বল, পূর্ব ও 
ক ত আই জাহ {ৰানাৰ তাহাকে সরল পথের নির্দেশ দেন । হযরত ইব্‌ন 

আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা বর্ণনা করেন $ 

রাসূল (সা) যখন মদীনায় হিজরত করিলেন, আল্লাহ তা'আলা তাহাকে বায়তু 
Ea RC দিস বলল RT 
সেই কিবলায় নামায পড়েন। অথচ তিনি ইব্রাহীম (আ)-এর কিবলার জন্য উৎসুক ছিলেন। 
তজ্জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করিতেন এবং আকাশের দিকে (ওহীর জন্য) বারংবার 
তাকাইতেন। তখন আল্লাহ তা'আলা এই ওহী নাযিল করেন ৪ 

অর্থাৎ তোমরা উহার দিকে তোমাদের মুখ ফিরাও | 

ইহার ফলে ইয়াহুদীগণের মধ্যে সংশয় সৃষ্টি হইল এবং তাহারা প্রশ্ন তুলিল-তাহাদের এই 
কিবলা পরিবর্তনের কারণ কি? তখন আল্লাহ তা'আলা নাযিল করিলেন ঃ 

Mie ble এ। ০ 1455 ৩১ ০5 EA 

এই ব্যাপারে বহু হাদীস বর্ণিত হইয়াছে। মোটকথা এই, রাসূলুল্লাহ (সা) প্রথমে সাখরায়ে 
বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামায পড়িতে আদিষ্ট হন। মক্কায় থাকাকালে তিনি কাবার 
দুই রুকনের মাঝে দীড়াইয়া নামায পড়িতেন। ফলে একই সংগে কা'বা ও সাখরায়ে বায়তুল 
মুকাদ্দাস কিবলা হইত । তারপর তিনি যখন মদীনায় হিজরত করিলেন, তখন দুই কিবলা একত্র 
করায় অসুবিধা দেখা দিল । তাই আল্লাহ তা'আলা সরাসরি বায়তুল মুকাদ্দাসকে কিবলা বানাবার 
নির্দেশ দিলেন । হযরত ইব্‌ন আব্বাস (রা) ও অধিকাংশের বর্ণনার ইহাই সারকথা । 

অবশ্য বায়তুল মুকাদ্দাসকে কিবলা করার নির্দেশ কি ওহীর মাধ্যমে আসিয়াছে, না 
হযরতের (সা) ইজতিহাদের মাধ্যমে অর্জিত হইয়াছে, এই ব্যাপারে মতভেদ রহিয়াছে। ইমাম 


Contents 


২৪ তাফসীরে ইব্ন কাছীর 


কুরতুবী তাহার তাফসীরে ইকরামা, আবুল আলিয়া ও হাসান বস্রীর বর্ণনার ভিত্তিতে বলেনঃ 
বায়তুল মুকাদ্দাসকে কিবলা করার ব্যাপারটি হযরত (সা)-এর ইজতিহাদী সিদ্ধান্ত ছিল। মূল 
কথা এই, হযরতের (সা) মদীনায় হিজরতের পর তিনি উনিশ মান বায়তুল মুকাদ্দাসের দিকে 
মুখ করিয়া নামায পড়েন ও কা“বাকে কিবলা করার জন্য বেশী বেশী প্রার্থনা করিতে থাকেন। 
কারণ, উহা ইব্রাহীম (আ)-এর কিবলা ছিল । অবশেষে সেই প্রার্থনা মঞ্জুর হইল এবং তিনি 
বায়তুল আতীক (কা'বা)-কে কিবলা করার জন্য আদিষ্ট হইলেন। তখন তিনি উপস্থিত 
লোকদের মাঝে উহা ব্যক্ত করিলেন এবং ইহার পর সকলেই জানিতে পাইল । 

সহীহ্দ্ধয়ে বারাআ (রা)-এর বর্ণনার ভিত্তিতে জানা যায়, কা“বাকে কিবলা করিয়া তিনি 
প্রথম যে নামায পড়েন উহা আসরের নামায । আবূ সাঈদ ইবনুল মুআল্লার বর্ণনার ভিত্তিতে 
ইমাম নাসায়ী বলেন $ উহা ছিল যুহরের নামায । আবু সাঈদ বলেন ঃ প্রথম যাহারা কা'বার 
দিকে ফিরিয়া নামায পড়েন তাহাদের মধ্যে আমার সাথী সহ আমিও ছিলাম । একাধিক 
তাফসীরকার ও অন্যান্য বর্ণনাকারী বলেন ঃ যখন কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয়, তখন 
রাসূল (সা) মসজিদে বনু সালমায় দুই রাকাআত যুহর নামায সম্পন্ন করিয়াছিলেন । (অবশিষ্ট 
দুই রাকাআত কা'বার দিকে ফিরিয়া পড়েন)। তাই উহাকে “দুই কিবলার মসজিদ" বলা হয়। 
নাবীলা বিন্ত মুসলিমের বর্ণিত হাদীসে আছে, তাহারা যখন এই খবর পাইলেন, তখন তাহারা 
যুহর নামায পড়িতেছিলেন। নাবীলা বলেন ঃ তখন আমাদের নারীদের জায়গায় পুরুষ এবং 
পুরুষদের জায়গায় আমরা স্থানান্তরিত হইলাম । হাদীসটি শায়েখ আবূ উমর ইব্‌ন আবদুল বার 
উদ্ধৃত করেন। কুববা মসজিদে দ্বিতীয় দিন ফজর পর্যন্ত খবর পৌছে নাই। সহীদদ্বয়ে ইব্‌ন উমর 
(রা) হইতে বর্ণিত আছে, কুববার মসজিদে মুসন্লীগণ ফজর নামায পড়িতেছিল। ইত্যবসরে 
একজন আসিয়া খবর দিল, রাসূল (সা) রাত্রে ওহী পাইয়া কা'বাকে কিবলা করার নির্দেশ 
দিয়াছেন। তাই তোমরা সেই দিকে কিবলা কর। ইহা শুনিয়া তাহারা সিরিয়ার দিক হইতে 
কা“বার দিকে ঘুরিয়া দাড়াইল। 

উপরোক্ত হাদীস প্রমাণ করে যে, কোন হুকুম বাতিল হইয়া নতুন হুকুম আর্সিলে উহা যখন 
জানা যাইবে তখন হইতে কার্যকর হইবে, নতুন হুকুম যখনই আসুক না কেন। কারণ, 
কুব্বার মুসল্লীগণকে পূর্ববর্তী আসর, মাগরিব ও ইশা পুনরায় পড়ার নির্দেশ দেওয়া হয় মাই। 
আল্লাহই সর্বজ্ঞ । 

: এই ঘটনা ইয়াহুদীকুলের মুনাফিক ও কাফিরদের মধ্যে সন্দেহের উদ্রেক করিল এবং তাহারা 
বিভ্রান্ত হইল। তাই প্রশ্ন তুলিল- (24০ US .21114513 ১০1১% ৮5 অর্থাৎ এই 
লোকগুলির কি হইল যে, একবার এই দিকে ফিরিয়া নামায পড়ে, আরেকবার ওইদিকে ফিরিয়া 
নামায পড়ে? উহার জবাবে আল্লাহ তা'আলা জানাইলেন £ 


oy ৩৮:০4 ৪ অৰ্থাৎ হুকুম দেওয়া, বাতিল করা, এক কথায় হুকুম 
সংশ্লিষ্ট সকল কিছুই আল্লাহর জন্য নির্ধারিত । তাই- 4111 283 (5515155০44৪ আর ০০ 
AL al এ ANUS ০০৯ 3৮৬০ 055১5৯51555 51 অর্থাৎ 


Contents 
সূরা বাকারা l ২৫ 


আল্লাহর হুকুম-আহকাম যথাযথভাবে পালন করায়ই পুণ্য রহিয়াছে - ২ তিনি যখন যেই দিকে 
ফিরিতে বলেন সেই দিকে ফিরাতেই তাহার আনুগত্য নিহিত । তিনি যদি দিনে কয়েকবারও 
আল্লাহ তাহার বান্দা মুহাম্মদ (সা) ও উম্মতে মুহাম্মদীর উপর বিরাট নি‘আমত ও রহমত হিসাবে 
তাহাদের জন্য ইব্রাহীম খলীলুল্লাহর কিবলা মঞ্জুর করিয়াছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠতম মর্যাদার 
সর্ব পুরাতন আল্লাহর ঘর কা'বাকে তাহাদের কিবলা বানাইয়াছেন। আল্লাহর পরম বন্ধু 
ইব্রাহীম (আ) উক্ত ঘরের ভিত্তি স্থাপন করেন। তাই আল্লাহ পাক বলিলেন ৪ 


3234০51৯০81 944 ১০৬ ০৮০ 2৮০ 48 Ut 

ইমাম আহমদ (রা) আলী ইবনে আসিম হইতে, তিনি হেসীন ইব্‌ন আবদুর রহমান হইতে, 
তিনি আমর ইব্‌ন কায়স হইতে, তিনি মুহাম্মদ ইবনুল আশআছ হইতে ও তিনি হযরত আয়েশা 
(রা) হইতে বর্ণনা করেন ঃ 

“রাসূল (সা) আহলে কিতাবগণ সম্পর্কে বলেন-তাহারা আমাদের জুমআর দিন, আমাদের 
কিবলা ও আমাদের ইমামের পিছনে আমীন বলার ব্যাপারে যত হিংসা পোষণ রুরে, তত হিংসা 
অন্য কিছুতে করে না। কারণ, আল্লাহ তা'আলা আমাদিগকে এইগুলির সন্ধান দিয়াছেন এবং 
তাহারা উহা হারাইয়াছে।” 
UAT ১55১৭৩1০০70 0250544184০ CIS 

aap pS 

অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, “আমি তোমাদিগকে ইব্রাহীমের কিবলায় এই জন্য 
ফিরাইয়াছি যে, তোমাদিগকে সর্বোত্তম জাতিতে পরিণত করিব যেন তোমরা কিয়ামতের দিন 
অন্যান্য উম্মতের বেলায় সাক্ষী হইতে পার । কারণ, সকলেই তোমাদের শ্রেষ্ঠত্ব ও মধ্যস্তার 
স্বীকৃতিদানকারী. হইবে ।” ইহাই মূলত আমাদের উত্তম ও শ্রেষ্ঠ হওয়ার কারণ । যেমন 
কুরায়েশণ _,১*| 451 বলিতে ঘর-বর' সবদিকে উত্তম ব্যক্তিকে বুঝায় । তাই রাসূল (সা) 
তাহার সম্প্রদায়ের +_...$ (মধ্যস্থ) ছিলেন অর্থাৎ তাহাদের মধ্যে সর্বোত্তম ছিলেন । তদ্রপ 351০ 
০৮,০৯]। অর্থাৎ সর্বোত্তম নামায । উহা হইল আসর নামায। সহীহ সংকলন ও সুনান 
প্রভৃতিতে উহা সুপ্রমাণিত। যখন উম্মতকে আল্লাহ তা“আলা সর্বোত্তম জাতি বানাইলেন, তখন 
তিনি তাহাদের শরী“আতকে পরিপূর্ণ পদ্ধতিতে সুদৃঢ় ও তাহাদের ধর্মমতকে সুস্পষ্ট ও 
বৈশিষ্ট্যমণ্ডিত করিয়া দিলেন । যেমন আল্লাহ তা'আলা বলেন ঃ 


০75 00855 10545 1:55 1১ ১: ১৯৭ রিনি 
lt ১15 
কাছীর (২য় খণ্ড)--৪ 


Contents 
২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


“তিনি তোমাদিগকে মনোনীত করিয়াছেন এবং তোমাদের দ্বীনের ভিতর কোনরূপ 
জটিলতা সৃষ্টি করেন নাই। ইহা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্লাত। তিনি পূর্বেই তোমাদের 
নাম রাখিয়াছেন মুসলিম । বর্তমানেও তাহাই । উহা এই জন্য যে, রাসূল যেন তোমাদের 
ব্যাপারে সাক্ষী হইতে পারেন আর তোমরাও যেন গোটা মানব জাতির ব্যাপারে সাক্ষী 
হইতে পার।” 

জারির বলেন অরে আতর তামরা ভার বার হত ব্রা 
সাঈদ (রা) হইতে বর্ণনা করেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা নূহ 
(আ)-কে ডাকিয়া জিজ্ঞাসা করিবেন, তুমি কি (বাণী) পৌছাইয়াছ ? উত্তরে তিনি বলিবেন, হা । 
তখন তাহার সম্প্রদায়কে ডাকিয়া জিজ্ঞাসা করা হইবে, তোমাদের কাছে কি (বাণী) পৌছানো 
হইয়াছে? তাহারা বলিবে, আমাদের কাছে কোন সতর্ককারী বা অন্য কেহ আসে নাই । তখন নূহ 
(আ)-কে জিজ্ঞাসা করা হইবে, তোমার সাক্ষী কে? তদুত্তরে তিনি বলিবেন, মুহাম্মদ ও তাহার 
উম্মত ৷ রাসূল (সা) বলেন £ (১ 81147 41১৫5 আয়াতা আয়াতাংশের ইহাই তাৎপর্য। 
তিনি আরও বলেন ৮+07 অর্থ হইল || অর্থাৎ যখন তোমাদিগকে ডাকা হইবে, তোমরা 
বাণী পৌছানোর সাক্ষ্য প্রদান করিবে এবং আমি তোমাদের (সততার) ব্যাপারে সাক্ষ্য প্রদান 
করিব । 

বুখারী, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাও আ*মাশের সনদে উক্ত হাদীস উদ্ধৃত করেন। 

ইমাম আহমদ আরও বলেন, আমাদিগকে আবূ মুআবিয়া, তাহাদিগকে আ“মাশ আবূ সালেহ 
হইতে ও তিনি আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন £ 

“নবী করীম (সা) বলেন, কিয়ামতের দিন একজন নবী আসিবেন এবং তাহার সংগে দুই বা 
ততোধিক ব্যক্তি থাকিবেন। তখন তাহার সম্প্রদায়কে ডাকিয়া জিজ্ঞাসা করা হইবে, তোমাদের 
কাছে কি এই লোক (বাণী) পৌছাইয়াছে ? তাহারা উত্তরে বলিবে, না। তখন তাহাকে জিজ্ঞাসা 
করা হইবে. তুমি কি তোমার সম্প্রদায়কে (দাওয়াত) পৌছাইয়াছ? তিনি বলিবেন, হা । তখন 
তাহাকে প্রশ্ন করা হইবে, তোমার সাক্ষী কে? তিনি উত্তর দিবেন, মুহাম্মদ ও তাহার উন্মত । 
তখন মুহাম্মদ ও তাহার উম্মতগণকে ডাকা হইবে । তাহাদিগকে প্রশ্ন করা হইবে, এই লোক কি 
তাহার সম্প্রদায়কে দাওয়াত পৌছাইয়াছে ? তাহারা বলিবে, হাঁ । তখন জিজ্ঞাসা করা হইবে, 
তোমরা কিভাবে জানিয়াছ ? তাহারা বলিবে, আমাদের কাছে আমাদের নবী আসিয়াছিলেন ও 
তিনি আমাদিগকে জানাইয়াছেন যে, নিশ্চয় রাসূলগণ নিঃসন্দেহে দাওয়াত পৌছাইয়াছেন। এই 

ংগে আল্লাহ তা'আলা বলেন ৪ (৮,১ ২০114741154 অর্থাৎ ন্যায়পরায়ণ এবং 
1১১৫২ 21০ Jail ss | (5 51585515545 অর্থাৎ সত্য সাক্ষ্য ।” 

ইমাম আহমদ আরও বলেন £ আমাকে আবূ মুআবিআ, তাহাকে আ'মাশ আবূ সালেহ 
হইতে ও তিনি আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ 
bs 21415 11345 অর্থাৎ 3: ন্যোয়পরায়ণ)। হাফিয আবূ বকর ইব্‌ন মারদুবিয়া 
ও ইবৃন আবূ হাতিম আবদুল ওয়াহিদ ইব্‌ন যিয়াদ হইতে, তিনি আবূ মালিক আশজাঈ হইতে, 


Contents 
সূরা বাকারা ২৭ 


তিনি মুগীরা ইব্‌ন উতায়বা ইব্‌ন আব্বাস হইতে, তিনি মাকাতিল হইতে ও তিনি জাবির ইব্‌ন 
আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 

“নবী করীম (সা) বলিয়াছেন-আমি ও আমার উন্মত কিয়ামতের দিন অন্যদের উর্ধ্বে একটি 
লক্ষণীয় উচু স্থানে অবস্থান করিব। সেদিন এমন কোন লোক থাকিবে না, যে আমাদের দেখিবে 
না ও এমন কোন নবী থাকিবেন না, যাহাকে তাহার সম্প্রদায় মিথ্যাবাদী বানানোর ফলে তিনি 
তাহার দীনের দাওয়াত পৌছাবার ব্যাপারে আমাদের সাক্ষ্য কামনা করিবেন না।” 
তিনি মুহাম্মদ ইব্‌ন কা'ব আল-কাদরী হইতে ও তিনি জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে 
বর্ণনা করেন £ 

“নবী করীম (সা) বনু সালমার এক ব্যক্তির জানাযায় উপস্থিত হইলেন । আমি তাহার 
পাশেই ছিলাম। তখন একটি লোক বলিল, হে আল্লাহ্র রাসূল! লোকটি বড় ভাল ছিল। 
লোকটি খুবই দয়ালু মুসলমান ছিল এবং সকলেই তাহার প্রশংসা করিত। নবী করীম (সা) প্রশ্ন 
করিলেন, তুমি কি করিয়া তাহা বলিতেছ ? লোকটি বলিল, তাহার ভিতরের ব্যাপারে আল্লাহ্‌ই 
ভাল জানেন। বাহ্যত আমাদের কাছে যাহা প্রকাশ পাইয়াছে তাহাই বলিতেছি। তখন রাসূল 
(সা) বলিলেন, ওয়াজিব হইয়া গেল । তারপর তিনি বনু হারিছার এক ব্যক্তির জানাযায় উপস্থিত 
হইলেন । তখনও আমি রাসূল (সা)-এর পার্শ্বে ছিলাম । সেখানেও একটি লোক বলিল, ইয়া 
রাসূলাল্লাহ! লোকটি বড়ই খারাপ ছিল। খারাপ কিছু প্রকাশের যত বড় জঘন্য শব্দই হউক উহা 
তাহার ক্ষেত্রে প্রযোজ্য । তখন রাসূল (সা) প্রশ্ন করিলেন, তুমি কিভাবে উহা বলিতেছে ? 
যাহা প্রকাশ পাইয়াছে তাহাই বলিতেছি। তখন রাসূল (সা) বলিলেন, ওয়াজিব হইয়া গেল ৷” 

মাসআব ইব্‌ন ছাবিত বলেন 8 এই প্রসংগে আমাদিগকে মুহাম্মদ ইব্‌ন কা'ব বলেন-রাসূল 
(সা) ব্যাপারটিকে সত্যায়িত করিলেন । অতঃপর তিনি পড়িলেন, 
UA ১৮০১ oll le গড টি হন CLS ও 

অবশেষে হাকাম মন্তব্য করেন £ হাদীসটির সূত্র সঠিক । তবে সহীহ্দ্ধয়ে উহা উদ্ধৃত হয় 
নাই। 
আবদুল্লাহ ইবৃন বুরাইদা হইতে ও তিনি আবুল আসওয়াদ হইতে বর্ণনা করেন £ আমি তখন 
মদীনায় ছিলাম । তখন সেখানে মহামারী চলিতেছিল এবং লোকজন মরিতেছিল। আমি উমর 
ইবনুল খাত্তাবের কাছে বসা ছিলাম। তাহার কাছে জানাযা আসিল । মৃত ব্যক্তির সাথীরা তাহার 

ংসা করিতেছিল। উমর (রা) বলিলেন, ওয়াজিব হইয়া গিয়াছে। তারপর তিনি অপর এক 
জানাযায় শরীক হইলেন । তাহার সম্পর্কে কুৎসা বর্ণনা চলিতেছিল। উমর (রা) বলিলেন, 
ওয়াজিব হইয়া গিয়াছে । তখন আবুল আসওয়াদ প্রশ্ব করিলেন, হে আমীরুল -মু'মিনীন ! কি 


Contents 


২৮ তাফসীরে ইব্ন কাছীর 


ওয়াজিব হইয়া গিয়াছে ? তিনি বলিলেন, আমি তাহাই বলিলাম যাহা রাসূল (সা) বলিয়াছেন । 
তিনি বলিয়াছেন-“যাহাকে চার ব্যক্তি ভাল বলিল, আল্লাহ তা'আলা তাহাকে জান্নাতে নিবেন।” 
আমরা তখন প্রশ্ন করিলাম, যদি তিন ব্যক্তি ভাল বলে ? তিনি জবাব দিলেন, তিন জন 
হইলেও । আমরা আবার প্রশ্ন করিলাম, যদি দুইজনে ভাল বলে ? তিনি জবাব দিলেন, তবুও । 
আমরা তখন আর একজনের ব্যাপারে প্রশ্ন করিলাম না। 

বুখারী, তিরমিযী এবং নাসায়ীও আবুল ফুরাতের সনদে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। 
সাফওয়ান আবূ বকর ইব্‌ন আবু যুহায়ের আছ ছাকাফী হইতে ও তিনি তাহার পিতা হইতে এই 
বর্ণনা শুনান £ 
| “আবু যুহায়ের আছ ছাকাফী বলেন-আমি রাসূলুল্লাহকে (সা) বলিতে শুনিয়াছি যে, শীঘ্বই 
তোমাদের ভাল ও মন্দ লোকদের চিনিতে পারিবে । উপস্থিত লোকগণ আরয করিলেন, হে 
আল্লাহ্‌র রাসূল । তাহা কিভাবে সম্ভব হইবে ? তিনি বলিলেন, মানুষের প্রশংসা ও নিন্দার দ্বারা । 
কারণ, তোমরাই পৃথিবীর বুকে আল্লাহ পাকের সাক্ষী ৷” 
হইতে বর্ণনা করেন । ইমাম আহমদ উহা ইয়াধিদ ইব্‌ন হারুন, আবদুল মালিক ইব্‌ন আমর ও 
শুআয়েব হইতে, তাহারা নাফে' হইতে ও তিনি ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন। 

আল্লাহ তা'আলা বলেন ঃ 


১3 ৩ JA ০ 55 sel | coer ক Al 3 এপ ৩ ভি, 
11455 SAL HELI EAS 01 Coie ০1০ 


অর্থাৎ হে মুহাম্মদ ! আমি যে প্রথমে বায়তুল মুকাদ্দাসকে কিবলা নির্দেশ করিয়া পরে 
কা'বার দিকে কিবলা পরিবর্তনের নির্দেশ দিলাম, তাহা এই জন্য যে, ইহার ফলে আমি জানিতে 
পারিব, কে তোমার যথার্থ অনুসারী হইয়া তাহা নির্দ্বিধায় মানিয়া চলে আর কে-ইবা তোমার 
ll DOU SELL A etd LL 
১১১১ 520 915 অর্থাৎ বায়তুল মুকাদ্দাস হইতে কা‘বার দিকে কিবলা পরিবর্তনের 
কাজটি যদিও তাহাদের জন্য কঠিন মনে হয়, কিন্তু আল্লাহ যাহাদের অন্তরকে হিদায়াতের জন্য 
প্রশস্ত করিয়াছেন তাহাদের জন্য উহা আদৌ কঠিন নয়। কারণ, আল্লাহর রাসূলের প্রতি আস্থা 
তাহাদের এতই সুদৃঢ় যে, তাহারা রাসূল (সা) যখন যাহা বলেন, তাহা নির্দ্বিধায় সত্য বলিয়া 
মানিয়া লয়। তাহারা ইহাও বিশ্বাস করে যে, আল্লাহ তা'আলা যখন যাহা চাহেন তাহাই করিতে 
পারেন এবং যখন যাহা ইচ্ছা নির্দেশ দিতে পারেন। কারণ, তিনি নিজ বান্দার ক্ষেত্রে ইচ্ছামতে 
নির্দেশ দান ও বাতিলকরণের পূর্ণ এখতিয়ার রাখেন । বান্দার ভাল-মন্দের ব্যাপারে কি করিতে 
হইবে, কি হইবে না, তাহা তিনিই ভাল জানেন । তাহার প্রতিটি কাজে পূর্ণাঙ্গ হিকমাত ও প্রবল 


Contents 


সূরা বাকারা ২৯ 


যৌক্তিকতা বিদ্যমান । পক্ষান্তরে সন্দিগ্ধ চিত্তের মানুষ যখনই নতুন কিছু দেখিতে পায়, তখনই 
সন্দেহের শিকার হয়। যেমন আল্লাহ তা'আলা বলেন ঃ 


ও চর oer 


১০30 Lali এনে ১১৯ 48517710582 ১০ ৮৮৪ 8০9০ 1১১10 1১ 
১8১১1১৯১০০৪ 5 ১2৯11 Lal ,০১১-৯১০৭৪৪১০০০৪০৪৪০/১৪ 41 
7৬১ ৬11৮১ 
“যখন কোন সূরা নাযিল হয় তখন তাহাদের মধ্য হইতে কেহ কেহ জিজ্ঞাসা করে যে, ইহা 
দ্বারা কাহার ঈমান বৃদ্ধি পাইয়াছে ? বস্তুত যাহারা ঈমানদার তাহাদেরই কেবল ঈমান বৃদ্ধি পায় 
ও তাহারা আনন্দিত হয়। পক্ষান্তরে যাহাদের অন্তর রোগাক্রান্ত তাহাদের অন্তরের কলুষতার 
সাথে কেবল কলুষতাই বৃদ্ধি পায়।” 
আল্লাহ তা'আলা অন্যত্র বলেন ঃ 


2 6.5 


৮১5 ১৯9 ১৫213 ০৪ ১১৮০১ 23113 EEE ৪০৬ iol ১2514 ৬৯ ৬৪ 
৮৯০2 
“বল, দরদ দে ভারত ওত জার তনিমা কউ | 


কুশ্রাব্য হয়। উহা তাহাদের উপর অন্ধকার চাপাইয়া দেয় ।” 
তিনি আরও বলেন ঃ 


ত্র 2 
চপ 


১১০501১2059 ১৮০৭০ 2০১০০895055 111১০ 4৯১১০ 
1 

“আর আমি কুরআনের যাহা নাযিল করি তাহা মু'মিনদের জন্য মহৌষধ ও রহমত । 
পক্ষান্তরে যালিমদের উহাতে কেবল ক্ষতিই বৃদ্ধি পায়।” 

সুতরাং যাহারা রাসূল (সা)-কে দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া নির্দ্বিধায় তাহার আনুগত্য করিয়াছে 
এবং তাহার কথামতে আল্লাহ পাক যখন যে দিকে কিবলা নির্দেশ করিয়াছেন সেদিকেই কিবলা 
করিয়াছে, তাহারাই সঠিক ঈমানদার । নেতৃস্থানীয় সাহাবায়ে কিরাম এই শ্রেণীভুক্ত । একদল 
বলেন-মুহাজির ও আনসারদের শুধু প্রথম পর্যায়ের সাহাবাগণই উভয় কিবলায় নামায 
পড়িয়াছেন। 

আলোচ্য আয়াত প্রসংগে ইমাম বুখারী তাহার তাফসীর অধ্যায়ে বলেন ৪ আমাকে 
উমর (রা) হইতে বর্ণনা করেন ৪ 
বলিল-নবী করীম (সা)-এর উপর কুরআনের আয়াত নাযিল হইয়াছে । তাহাতে কাবাকে 
কিবলা করার নির্দেশ আসিয়াছে । তাই তোমরা উহাকে কিবলা কর। তখন তাহারা কাবার 
দিকে ফিরিল।” 


Contents 


৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম মুসলিমও ইব্‌ন উমর ভিন্ন অন্য এক সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম . 
তিরমিযী সুফিয়ান সাওরীর সূত্রে হাদীসটি বর্ণনা করেন। উহাতে আছে-তাহারা তখন রুকুরত 
ছিল এবং রুকুরত অবস্থায়ই তাহারা কাবার দিকে ঘুরিয়া গেল। ইমাম মুসলিম হাম্মাদ ইব্‌ন 
সালমার হাদীসেও অনুরূপ বক্তব্য উদ্ধৃত করেন। হাম্মাদ ছাবিত হইতে ও তিনি আনাস (রা) 
হইতে উহা বর্ণনা করেন। এই সব হাদীস প্রমাণ করে যে, সাহাবায়ে কিরাম আল্লাহ ও রাসূলের 
কিরূপ অন্ধ অনুসারী ছিলেন। মু'মিনের আনুগত্যের উহাই উত্তম নমুনা । | 

০ 0598 5410০? অর্থাৎ বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া আদায় করা 
তোমাদের নামাযসমূহ আল্লাহ তা'আলা নষ্ট করিবেন না এবং উহার ছাওয়াব তোমরা আল্লাহর 
কাছে পাইবে । সহীহ সংকলনে আবূ ইসহাক সাঈদ হযরত বারা'আ (রা) হইতে বর্ণনা 
করেন-যাহারা বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামায পড়া অবস্থায় মারা গেল, তাহাদের 
নামাযের কি হইবে এই প্রশ্ন দেখা দেওয়ায় আল্লাহ তা'আলা 4২201 ৮৮০] 11 € HCL 

আয়াতাংশ নাযিল করেন। ইমাম তিরমিযী এই হাদীস ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন 
ৱাক বিত 

ইব্‌ন ইসহাক বলেন-আমাকে মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ, ইকরামা অথহা সাঈদ ইব্‌ন 
জুবায়ের হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ 

9.0 ৫:১১] 441 ১4153 অর্থাৎ তোমাদের প্রথম কিবলা অনুসরণ ও নবীকে 
সত্য জানিয়া পরবর্তী কিবলা গ্রহণ এবং উভয়ের ছাওয়াবই তোমরা পাইবে। 0 111 ১1 
১১১১ 9৮৮ নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর বড়ই কৃপাপরায়ণ ও দয়ালু। 

হাসান বসরী (র)-বলেন $ 

+L ১52110340০5 অৰ্থাৎ আল্লাহ তা'আলা মুহম্মদ (সা)-কে কিংবা তাহার 
সহিত তোমাদের কিবলা পরিবর্তনকে ক্ষতিগ্রস্ত করিবেন না। 5:১1 ALL 41111 
১১ অর্থাৎ নিশ্চয় আল্লাহ তা‘আলা মানুষের প্রতি বড়ই সদয় ও দয়ার্দ 

সহীহ সংকলনে আছে ঃ রাসূল (সা) একটি নারীকে বন্দী অবস্থায় দেখিতে পাইলেন। 
তাহার নিকট হইতে তাহার সন্তানকে পৃথক করিয়া দেওয়া হইয়াছিল। তাই যখন কোন 
সন্তানকে কাছে পাইত তাহাকেই বুকের সহিত জড়াইয়া ধরিত। সে তাহার সন্তানের জন্য 
ছটফট করিয়া ছুটাছুটি করিত । অতঃপর যখন সে সন্তানটি পাইল, বুকের ভিতর জড়াইয়া নিয়া 
স্তন্য দান করিল। তখন রাসূল (সা) সাহাবাগণকে জিজ্ঞাসা করিলেন-এই মেয়েলোকটি কি 
তাহার সন্তানটিকে আগুনে নিক্ষেপ করিতে পারে ? তাহারা জবাব দিলেন-না, ইয়া রাসূলাল্লাহ । 
তিনি বলিলেন-তাহা হইলে আল্লাহর কসম ! এই.নারী হইতেও আল্লাহ তাহার বান্দাগণের প্রতি 
বেশী ম্নেহপরায়ণ। 


Contents 


সূরা বাকারা ৩১ 


Fd 


UF এ প্র BETH NG IGFIAI SIE (55) 
৩৪১1১5৮5552 pat 333 go EE 225 


RAE Td 


০০ 3 20654 5৮৮05 | 291 (5 ৮1 850158 ১৪ 


88. “নিঃসন্দেহে আমি আকাশের দিকে তোমার মুখমণ্ডল ফিরানো অবলোকন 
করিতেছি । তাই আমি তোমার পসন্দমমতো কিবলা অবশ্যই পরিবর্তন করিব । অনন্তর তুমি 
মসজিদুল হারামের দিকে মুখ কর। তোমরা যেখানেই থাক, সেই দিকে তোমাদের মুখ 
ফিরাও। আর আহলে কিতাবগণ অবশ্যই জানে, চা যার ররর 
সত্য । আর তাহারা যাহা করে, আল্লাহ তাহা সম্পর্কে উদাসীন নহেন।” 

তাফসীর -ঃ সি রা আর 
প্রথম কিবলার হুকুম মানসুখ হয় । রাসূল (সা) যখন মদীনায় হিজরত করেন, তখন সেখানকার 
অধিকাংশ অধিবাসী ইয়াহুদী ছিল। তাই আল্লাহ তা'আলা বায়তুল মুকাদ্দাসকে কিবলা করার 
নির্দেশ দিলেন। ইয়াহুদীরা ইহাতে খুশি হইল । রাসূল (সা) উনিশ মাস যাবত সেই কিবলায় 
নামায পড়েন। অথচ তিনি ইব্রাহীম (আ)-এর কিবলা পসন্দ করিতেন। তাই আল্লাহ 
তাআলার কাছে উহা প্রার্থনা করিতেন এবং নির্দেশ লাভের আশায় আকাশের দিকে ' 
তাকাইতেন। তখন আল্লাহ তা'আলা ১/৮৯ ১১১৯9 193... 1৫৯ ২৮৪১ on 

আয়াতাংশ নাযিল করেন। ইয়াহুদীরা ইহাতে সংশয়াপন্ন হইল । তাহারা প্রশ্ন তুলিল ৪ 

55015811527 5 £49 0 (কি কারণে তাহারা পূরবী কিবলা হইতে 
ফিরিয়া গেল)? তাই ০১৯! 3০৮ 41 3৯ (বল, পূর্ব ও পশ্চিম সকলই আল্লাহ্র) 

আয়াতাংশ নাযিল হইল । অর্থাৎ তোমরা যে দিকেই ফির, সেখানেই আল্লাহ আছেন। আল্লাহ 
তাআলা আরও বলেন ঃ 
45১০৮ 0১4০ ১০ এ % ক ৫ ভি ঘা এত 

“তোমার পূর্ববর্তী কিবলা আমি এই জন্য নির্ধারিত করিয়াছিলাম যে, উহার দ্বারা জানিতে 
পাইব, কে তোমাকে অনুসরণ করে আর কে ঘাড় ফিরাইয়া পিছনে যায়।” 
হইতে, তিনি দাউদ ইবনুল হেসীন হইতে, তিনি ইকরামা হইতে ও তিনি আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন ঃ 

“রাসূলুল্লাহ (সা) যখন বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামায পড়িতেন, তখন সালাম 
ফিরাইয়া আকাশের দিকে তাকাইতেন। তাই আল্লাহ তা'আলা (2:১5 215 42151 
pill ০৯:৮৭]। 9 এ$৯০ ৩৪৪ আয়াতটি নাযিল করেন। অর্থাৎ কাবার মীযাবের 


Contents 


দিকে ফিরিয়া নামায পড়ার নির্দেশ দান করেন। জিব্রাঈল (আ) সেই দিকে ফিরিয়া নামায 
পড়ায় ইমামতি করেন। ৃ 
:_ হাকাম তাহার মুস্তাদরাকে শু'বার হাদীস উদ্ধৃত করেন। শু"বা ইয়ালী হইতে ও তিনি 
ইয়াহইয়া ইব্‌ন কিত্তাহ হইতে বর্ণনা করেন ৪ আবদুল্লাহ ইবনে উমরকে কাবার মীযাবের কাছে 
বসা দেখিতে পাইলাম । তিনি 71১৯]| ৬৯..০|| ১৮-১, 1৫৯১ 41১3 আয়াতটি তিলাওয়াত 
করিলেন এবং বলিলেন-অর্থাৎ মীযাবে কা“বার দিকে । হাকাম বলেন-হাদীসটির সনদ সহীহ । 
তবে সহীহদ্বয়ে ইহা উদ্ধৃত হয় নাই। 

৪য় রা আর রাড ররর 
ইয়ালী ইবৃন আতা হইতে বর্ণনা করেন। অন্য বর্ণনাকারীও ইহা বর্ণনা করেন। ইমাম শাফেঈর 
(র) একটি মতও অনুরূপ ৷ মোটকথা, মূল কাবা ঘরকে কিবলা করাই উদ্দেশ্য । অধিকাংশের 
মত ইহাই ৷ হাকাম মুহাম্মদ ইব্ন ইসহাক হইতে, তিনি উসায়ের ইব্‌ন যিয়াদ আল কিন্দী হইতে 
ও তিনি আলী ইবনে আবূ তালিব (রা) হইতে বর্ণনা করেন ৯.1 ১1১-., ৫3 4১১ 
(সানিয়ার জা এ সাচার মারল রাজা রানার 
সঠিক । অথচ সহীহদ্বয়ে উহা উদ্ধৃত হয় নাই। 
প্রমুখের মতও ইহাই। অপর এক হাদীসে পূর্বে বর্ণিত হইয়াছে “পূর্ব ও পশ্চিমের মাঝখানে 
কিবলা ।” 

কুরতুবী বলেন ঃ ইব্‌ন জারীজ আতা হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন-রাসূল (সা) বলেন, আমার উম্মতের মধ্যকার মসজিদুল হারামের বাসিন্দাদের জন্য কাবা 
ঘর কিবলা, হারামবাসীদের জন্য মসজিদুল হারাম কিবলা এবং বাহিরের সমগ্র পৃথিবীর জন্য 
পূর্ণ হারাম এলাকাই কিবলা । 

আবু নঈম আল ফযল ইব্‌ন দাকীক বলেন ঃ আমাকে যুহায়ের আবূ ইসহাক হইতে, তিনি 
বারা“আ (রা) হইতে বর্ণনা করেন-নবী করীম (সা) বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া ষোল কি 
সতের মাস নামায পড়েন। অথচ তিনি মনেপ্রাণে বায়তুল্লাহর দিকে ফিরিয়া নামায পড়া পসন্দ 
করিতেন । তিনি বায়তুল্লাহর দিকে প্রথম আসর নামায পড়েন। তাহার সহিত অন্যেরাও 
পড়েন। তাহাদের একজন বাহির হইয়া এক মসজিদের পার্শ্ব দিয়া যাইতেছিল। সেখানে 
মুসল্লীরা তখন রুকুতে ছিল । তখন সে বলিল, “আমি আল্লাহকে সাক্ষী রাখিয়া বলিতেছি, আমি 
রাসূলুল্লাহর সহিত মক্কার দিকে ফিরিয়া নামায পড়িয়াছি।” তাই তাহারা যথাঅবস্থায় 
বায়তুল্লাহর দিকে ঘুরিয়া গেল। 

আবদুর রাযযাক বলেন ৪ আমাকে ইসরাঈল আবূ ইসহাক হইতে ও তিনি বারাআ 
হইতে বর্ণনা করেন-রাসূল (সা) মনেপ্রাণে কামনা করিতেন যে, কা'বা শরীফ কিবলা হউক। 
তাই নাযিল হইল ৮৮৮6 ওঠ এ ইও 2 ৪৯১ ১৪ অতঃপর কিবলা কাবার দিকে 
পরিবর্তন হইল । 


Contents 


সূরা বাকারা ৩৩ 


ইমাম নাসায়ী আবূ সাঈদ আল মুআল্লা হইতে বর্ণনা করেন $ 

“রাসূলুল্লাহ (সা)-এর যুগে আমরা সকাল সকাল মসজিদে যাইতাম। আমরা সেখানে 
নামায পড়িতাম। একদিন সেখানে গিয়া রাসূল (সা)-কে মিম্বরে বসা দেখিলাম । তাই বলিলাম, 
নিশ্চয় কোন নতুন ব্যাপার ঘটিয়াছে। ফলে সেখানে বসিলাম। তখন রাসূল (সা) -এই আয়াত 
পড়িলেন (80০১5 215 এর এ 95 ০01 2৪ 0৬9 (485 ৫ এ তিনি 
আয়াতটি পড়া শেষ করিলে আমি আমার সংগীকে বলিলাম-রাসূল (সা) নামার আগেই চল 
আমরা নির্দেশিত কিবলায় দুই রাকআত নামায পড়ি । এই বলিয়া আমরা প্রথম দুই রাকআত 
' নামায পড়িলাম। অতঃপর রাসূল (সা) মিশ্বর হইতে নামিলেন এবং সকলকে সংগে নিয়া 
সেদিনের যুহর নামায পড়িলেন।” 

ইব্‌ন মারদুবিয়াও ইব্‌ন উমর (রা) হইতে অনুরূপ বর্ণনা প্রদান করেন। ইব্‌ন উমর (রা) 
বলেন ঃ “রাসূল (সো) কা'বামুখী হইয়া প্রথম যুহর নামায পড়েন এবং উহাই 1174511591০ 
বা মধ্যবর্তী নামায ।” অবশ্য মশহুর বর্ণনা ইহাই যে, হযরত (সা)-এর কা'বামুখী প্রথম নামায 
হইল আসরের নামায । আর এই কারণেই কুব্বার মসজিদে খবরটি পৌছিতে ফজর পর্যন্ত 
বিলম্বিত হইয়াছে। 
নাবীলা বিন্ত মুসলিম হইতে বর্ণনা করেন ৪ 

“মসজিদে বনু হারিছায় আমরা যুহর কিংবা আসর নামায পড়িলাম। আমরা ঈলিয়া 
মসজিদকে কিবলা করিয়া দুই রাকআত নামায পড়িলাম। এমন সময় এক ব্যক্তি আসিয়া 
বলিল-রাসূল (সা) বায়তুল হারামকে কিবলা করিয়াছেন। তখন আমরা নারীরা ঘুরিয়া পুরুষের 
জায়গায় গেলাম ও পুরুষরা ঘুরিয়া নারীর জায়গায় দীড়াইল। অতঃপর আমরা বাকী দুই 
রাকআত আদায় করিলাম । এইভাবে আমরা বায়তুল হারামকে কিবলা করিয়া নামায পড়িলাম । 
তখন আমাকে বনু হারিছার এক ব্যক্তি বলিল-রাসুল (সা) বলিয়াছেন যে, এই ধরনের লোকই 
ঈমান বিল গায়েবের অধিকারী ৷” 

ইব্‌ন মারদুবিয়া আরও বলেন ৪ আমাকে মুহাম্মদ ইব্‌ন আলী ইবৃন দুহায়েম, তাহাকে 
আহমদ ইব্‌ন হাযিম, তাহাকে মালিক ইসমাঈল আন নাহদী, তাহাকে কায়েস যিয়াদ ইব্‌ন 
আলাকা হইতে ও তিনি আম্মারা ইব্‌ন আউস বর্ণনা করেন £ 

“তখন আমরা বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাযরত ছিলাম ও তখন রুকু চলছিল। 
হঠাৎ দরজায় দীড়াইয়া একজন লোক ঘোষণা করিল, কাবার দিকে কিবলা পরিবর্তন হইয়াছে। 
তখন দেখিলাম, আমাদের ইমাম সেই দিকে ঘুরিয়া গিয়াছেন। ফলে অন্যান্য পুরুষ ও শিশুরা 
রুকুরত অবস্থায় কাবার দিকে ফিরিল।” 

১০৮০ ৫২৩৯ 1১15 ১5১৫ (5 ০০5 অর্থাৎ পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব কি পশ্চিম 
যে দিকেই যাহারা থাক না কেন, সকলেই কা'বার দিকে কিবলা কর। আল্লাহ তা'আলার এই 
নির্দেশের আওতায় সকল নামাযই অন্তর্ভূক্ত । শুধু সফরে বাহনের উপর নফল নামায আদায়ের 


' কাছীর (২য় খণ্ড)__€ 


Contents 


৩৪ তাফসীরে ইব্ন কাছীর 


ক্ষেত্রে কিছুটা শিথিলতা রহিয়াছে। তখন বাহন যেই দিকে যায় সেই দিকে মুখ করা যাইবে । 
অবশ্য অন্তরে কা‘বাকে কিবলা করার নিয়ত থাকিতে হইবে । তেমনি যুদ্ধরত অবস্থায়ও এই 
শিথিলতা রহিয়াছে। তখন যেই দিকে ফিরিয়া নামায পড়ার সুযোগ মিলে সেই দিকে ফিরিয়া 
নামায পড়া যাইবে । তেমনি কিবলা ঠিক না পাইলে চিন্তা-ভাবনা করিয়া কিবলা স্থির করিয়া 
নামায পড়িবে । উহা ভুল হইলেও ক্ষতি নাই । কারণ, আল্লাহ বলেন ৪ 
14540 41185 5111” 2 
“আল্লাহ কাহাকেও ক্ষমতার বাহিরের কিছুর জন্য জবাবদিহি করিবেন না। ” 
মাসআলা 

মালেকী মাযহাবের ইমামগণ এই আয়াত দ্বারা প্রমাণ করেন যে, মুসল্লীগণ ইমামের দিকে 
দৃষ্টি নিবদ্ধ করিবে, সিজদার জায়গায় নহে। পক্ষান্তরে ইমাম আবূ হানীফা, ইমাম শাফেঈ ও 
ইমাম আহমদ সিজদার জায়গায় দৃষ্টি নিবদ্ধ রাখার কথা বলিয়াছেন। মালেকীরা বলেন 153 
71৯11 ১১-০০] ১৮৬ একটিও আয়াতাংশে মসজিদে হারামের দিকে মুখ করিয়া দাড়াইতে 
বলা হইয়াছে। যদি সিজদার জায়গার দিকে দৃষ্টি রাখিয়া দাড়াইতে হয়, তাহা হইলে মাথা নত 
করিয়া দাড়াইতে হয়। ফলে কিয়াম (দীড়ানো) পূর্ণাংগ হয় না। অপর এক দল বলেন- 
মুসল্লীগণের দৃষ্টি বুকের উপর নিবদ্ধ থাকিবে । 

কাষী শুরায়েক বলেন-কিয়ামের সময়ে সিজদার জায়গায় দৃষ্টি নিবদ্ধ রাখিতে হইবে । ইহাই 
অধিকাংশের মত । কারণ, ইহার ফলে নামাযে মনোসংযোগ হয় ও বিনয়াবনত অবস্থা সৃষ্টি হয়। 
ইহার সমর্থনে হাদীসও বর্ণিত হইয়াছে। তেমনি রুকুর অবস্থায় দুই পায়ের দিকে দৃষ্টি রাখিবে ও 
সিজদার অবস্থায় নাসিকা স্থাপনের জায়গায় দৃষ্টি দিবে এবং বসার অবস্থায় নিজ ক্রোড়ের দিকে 
দৃষ্টি নিবদ্ধ রাখিবে। 

১৫:১৭ ৪৯]। 491 ১৮5] 30351115591 55৬1 015 অৰ্থাৎ যে সব ইয়াহুদী 
কা“বাকে কিবলা করার ব্যাপারটি স্বীকার করে না এবং বায়তুল মুকাদ্দাসের দিক হইতে কিবলা 
পরিবর্তনে রাযী নহে, তাহারা তাহাদের গ্রন্থের মাধ্যমে ভালভাবেই রাসূল (সা) ও তাহার কিবলা 
সম্পর্কে জানে । তাহারা রাসূলের উম্মতের বিভিন্ন বৈশিষ্ট্য ও মর্যাদা সম্পর্কে জ্ঞাত । কিন্তু তাহারা 
হিংসা, দ্বেষ ও কুফরীর বশবর্তী হইয়া উহা স্বীকার করিতেছে না। তাই আল্লাহ তাআলা 
তাহাদিগকে সতর্ক করিয়া বলিলেন ৪ 712, (2 8১111 [5 অর্থাৎ তাহারা যাহা 
করিতেছে আল্লাহ তা'আলা সেই ব্যাপারে উদাসীন নহেন। 

SLES IB ৩৬ GH ৪৬65 (১5০ 


৫ 
৬০১৮৪ 
১৫৮১৬ ১৩ NU rk 2.8222 ৩ পর্ণ ১৬৩ 
Us (১ 
ক ও আর্ট 


(৮১৫১০) ৩০০১০) S202 6 nan oie (৮৪৬১ 2 


টিতে পপ 


64580046548 eG IL 


Contents 
. সুরা বাকারা ৩৫ 


১৪৫. “আর যদি তুমি আহলে কিতাবগণের সম্মুখে সকল দলীল উপস্থিত কর, তাহা 
হইলেও তাহারা তোমার কিবলা অনুসরণ করিবে না । তেমনি তুমিও তাহাদের কিবলার 
অনুসারী নহ । তাহারা একদল অপর দলের কিবলার অনুসারী নহে । তোমার কাছে ইলম 
পৌছার পরেও যদি তাহাদের অভিলাষের অনুসারী হও, তাহা হইলে নিশ্চয়ই তুমি 
যালিমগণের অন্তর্ভুক্ত হইবে ৷” 

তাফসীর £ এই আয়াতে আল্লাহ তা“আলা ইয়াহুদীদের কুফর, হিংসা, জিদ ও বিরোধিতার 
স্বরূপ বিশ্লেষণ করিয়াছেন। তাহারা রাসূল (সা) সম্পর্কে সকল কিছু জানিয়া বুঝিয়াই এইরূপ 
করিতেছে। তাই বলিতেছেন, তুমি যত বেশি ও বিশুদ্ধ দলীল ইহার সমর্থনে পেশ করনা কেন, 
তাহারা কিছুতেই তোমার কিবলার সত্যতা স্বীকার করিবে না। সেক্ষেত্রে তুমি তাহাদের 
খুশি-অখুশির তোয়াক্কা করিও না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ৪ 

গাও 51 

“নিশ্চয় যাহাদের উপর তোমার প্রভুর বাণী কার্যকর হইয়াছে, তাহারা ঈমান আনিবে না। 
যদিও তাহাদের সামনে সকল নিদর্শন হাযির হয়, এমন কি কঠিন কষ্টদায়ক শাস্তিও তাহারা 
দেখিতে পায়।” 

এই কারণেই আল্লাহ তা'আলা এখানে বলিতেছেন 8 ১: ০ ১1-১1-৮৪০4 
alll 2-019 এ ক ০০ ০ অৰ্থাৎ যদিও তুমি আহলে কিতাবগণকে সকল 
প্রমাণ প্রদান কর, তথাপি তাহারা তোমার কিবলা অনুসরণ করিবে না। | 

FEELS lis ol (১ আর তুমিও তাহাদের কিবলার অনুসারী হইবে না 
আয়াতাংশে আল্লাহ তা'আলা তাহার রাসূলের আনুগত্যের দৃঢ়তা সম্পর্কে অত্যন্ত আস্থা সহকারে 
ংবাদ দিতেছেন। অর্থাৎ আহলে কিতাবগণ যখন তাহাদের মনগড়া খেয়াল অত্যন্ত দৃঢ়তার 
সহিত অনুসরণ করিতেছে, তখন রাসূল (সা) আল্লাহর সন্তুষ্টি ও নির্দেশ বেশ বাধাবিপত্তি সত্ত্বেও 
দৃঢ়ভাবে আকড়াইয়া ধরিয়া উহা অনুসরণ করিয়া চলিয়াছেন। তাই তিনি ইয়াহুদীগণকে খুশি 
করার জন্য আল্লাহর নির্দেশ আসার পর আর কিছুতেই বায়তুল মুকাদ্দাসকে কিবলা করিবেন 
না। অতঃপর আল্লাহ তা'আলা কোন ইলম হাসিলের পর খেয়ালখুশির বশে উহার বিরোধী কাজ 
করার অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করেন। যেমন তিনি রাসূলকে সামনে রাখিয়া তাহার 
উম্মতগণকে সতর্ক করিয়া বলেন £ 


০৯11] ০০91 এডি alll ০০ ela Gs ৬০০ ০০৭ তিশা লট ০45 
অর্থাৎ তোমার কাছে ইলম পৌছার পরেও যদি তুমি তাহাদের খেয়ালখুশির অনুসারী হও, 
তাহা হইলে অবশ্যই তুমি যালিমদের অন্তর্ভুক্ত হইবে । 


Contents 


৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


০256 EEL ELS iE ৩25৫ (82) একে (১৮০) 
৪ Ca sn ee: 


০ ১৮৩৪/০১১১০০ 
ভি তি ডঃ 9৬665 ES (১6) 


১৪৬. “আহলে কিতাবগণ উহাকে নিজ সন্তানগণের মতই চিনিতে পায় । আর নিশ্চয় 
তাহাদের একদল জানিয়া বুরিয়াই সত্য গোপন করে।” 

১৪৭. “তোমার প্রভুর তরফ হইতে ইহা সত্য । তাই কখনই তুমি সন্দিগ্কগণের অন্তর্ভুক্ত 
হইও না ॥” 

তাফসীর ৪ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা সংবাদ দিতেছেন যে, রাসূল (সা) যে 
সত্য লইয়া উপনীত হইয়াছেন, আহলে কিতাবের “'আলিমগণ তাহার সত্যতা নিজ সন্তানের" 
মতই বুঝিতে পাইতেছে! 

আরবগণ কোন কিছুর সত্যতা প্রকাশের ক্ষেত্রে অনুরূপ উপমা ব্যবহার করিয়া থাকে । এই 
হাদীসেও এই উপমা ব্যবহৃত হইয়াছে। যেমন, রাসূল (সা) এক ব্যক্তিকে সন্তানসহ দেখিতে 
পাইয়া জিজ্ঞাসা করিলেন, সন্তানটি কি তোমার ? সে বলিল, হা, হে আল্লাহর রাসূল! আপনি 
সাক্ষী থাকুন । তিনি বলিলেন, নিশ্চয় সে তোমার নিকট হইতে গোপন হইতে পারিবে না আর 
তুমিও তাহার নিকট হইতে গোপন হইতে পারিবে না। 

ইমাম কুরতুবী বলেন ৪ উমর (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি আবদুল্লাহ ইব্‌ন সালামকে 
জিজ্ঞাসা করিলেন, তুমি মুহাম্মাদ (সা)-কে তোমার সন্তানের মতই চিন ? তিনি বলেন - “হী, 
বরং তাহা হইতেও অধিক । আসমানের আল-আমীন দুনিয়ার আল-আমীনের কাছে নামিয়া 
আসিয়াছে । তাই তাহাকে আমি বর্ণিত গুণাবলীর ভিত্তিতে চিনি। অবশ্য সন্তান তো চিনি, কিন্তু 
সময়ের পরিচয় জানি না।” 

আমি বলিতেছি $£ ৮৯০১1 ১৪১০3 ৮০৫ 4১৮৪১: অর্থাৎ মানুষ যেভাবে অন্যান্য 
সত্যতা সুস্পষ্টভাবে বুঝিতে পায় । 

অবশেষে আল্লাহ তা'আলা জানাইতেছেন, তাহাদের এইরূপ সুদৃঢ়ভাবে পরিজ্ঞাত সত্যটি 
অবশ্যই তাহারা গোপন করিতেছে । অর্থাৎ তাহাদের গ্রন্থের রাসূলুল্লাহর (সা) পরিচয় সম্বলিত 
গুণাবলীর অংশটি তাহারা কাহাকেও দেখাইতেছে না। আর ইহা তাহারা জানিয়া বুঝিয়াই 
করিতেছে । 

পরিশেষে আল্লাহ তা'আলা তাহার রাসূল (সা) ও মুমিনগণকে তাহার প্রেরিত সত্যের উপর 
দৃঢ় থাকার কথা বলিতেছেন। তিনি সুস্পষ্ট ভাষায় জানাইয়া দিলেন-ইহা আল্লাহ্‌র তরফ হইতে 
প্রেরিত সত্য । তাই তোমরা কখনও সন্দিপ্ধদের অন্তর্ভুক্ত হইও না। 


Contents 
সূরা বাকারা ৩৭ 


2৩০৫ 95৫5 ১৮5) AECL REGS GIS (050) 
০0৮৬৪ ৫০৫১৩ 26) Nee 

১৪৮. “আর প্রত্যেকেরই একটি কিবলা রহিয়াছে। সেই দিকে সেঃ মুখ করিয়া থাকে । 
তাই তোমরা কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী হও । তোমরা যেখানেই থাক, আল্লাহ তোমাদের 
সকলকে সমবেত করিবেন । নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান ।” 

তাফসীর $ ইবৃন আব্বাস (রা), থেকে আওফী বর্ণনা করেন ৪ 

(6:19, 525 ২৫৯ 415 অর্থাৎ বিভিন্ন ধৰ্মাবলম্বীর । তিনি বলেন, প্রত্যেক গোত্রের স্ব স্ব 
মনোনীত কিবলা রহিয়াছে । মুমিনের কিবলা আল্লাহ তা“আলার মনোনীত কিবলা । 

আবুল আলিয়া বলেন-ইয়াহুদীর কিবলায় ইয়াহুদীরা মুখ করে ও, নাসারার কিবলায় 
নাসারারা মুখ করে। তাই হে উম্মতে মুহাম্মদী! আল্লাহ তা'আলা তোমাদের জন্যে যে কিবলা 
নির্দেশ করিয়াছেন উহাই তোমাদের কিবলা । 

মুজাহিদ, আতা, যিহাক, রবী ইব্‌ন আনাস এবং সুদ্দীও অনুরূপ ব্যাখ্যাঃবর্ণনা করেন । আল 
হাসান ও মুজাহিদ বলেন-প্রত্যেক সম্প্রদায়কে কা“বার. দিকে ফিরিয়া নামায পড়ার নির্দেশ 
দেওয়া হইয়াছে। 

ইব্‌ন আব্বাস We AR EL সরস রান ERLE রীনা? 


[১৮০ -১ 4৫৯ 9 KT 
উভতা অনল তারাহ তারা রিটন 


be 


£্‌ 


te 55০8 


১৭০৪০ ২ রতন 40 42৮5৮৭9০০৮৪ BS 
Ura চন al dl SBI EL 14861 Ls sll 
“আমি তোমাদের প্রত্যেকের জন্যে ভিন্ন মত ও পথ সৃষ্টি করিয়াছি? যদি আল্লাহ ইচ্ছা 
করিতেন তাহা হইলে তোমাদিগকে একই জাতি করিতেন। কিন্তু তোমাদিগকে আমি যাহা 
দিয়াছি সেই ব্যাপারে পরীক্ষা করাই আমার উদ্দেশ্য । তাই কল্যাণের প্রতিযোগিতায় অগ্রগামী 
হও । তোমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরিতে হইবে ।” 
আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা আলা বলেন £ 
5১৪৮1০54019) (ই UE, 15152%5 6 ৷ অর্থাৎ তিনি 
অবশ্যই তোমাদিগকে আবার একত্রিত করার ক্ষমতা রাখেন, যদিও' পৃথিবীতে তোমাদের দেহ 
ছিন্নভিন্ন হইয়া বিলীন হইয়া যাইবে । 
১৩৪৩5 ALESHA IEE এ ০০5৬০৩% (TEA) 
002 2552 রর 


Contents 


৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ETAT NE ৩৫95 FLT GFT 
৩৯৪১৩ ১৭ 05 0231৭. ১৪৩০ LUE EC OL SPACE Ri 
& 05৩4 ৮৩585 225595 ১:৯৯)2০852 রর 5৯5 


১৪৯. “এবং যেখান হইতে তুমি বাহির হইয়াছ, অতঃপর তোমার মুখ মসজিদুল 
হারামের দিকে ফিরাও ৷ আর উহা অবশ্যই তোমার প্রভুর তরফ হইতে আগত সত্য । এবং 
আল্লাহ তোমাদের কার্যধারা সম্পর্কে উদাসীন নহেন।” 

৫০. “আর যেখান হইতে তুমি বাহির হইয়াছ, অতঃপর তোমার মুখমণ্ডল সেই 
মসজিদুল হারামের দিকে ফিরাও এবং যেখানেই তোমরা থাক, অতঃপর সেখান হইতে 
তোমাদের কিবলার দিকে মুখ কর। তোমাদের ব্যাপারে যেন মানুষ কোন দলীল দাড় 
করিতে না পারে । হা, তাহাদের যালিম সম্প্রদায়ের কথা ভিন্ন । তাহাদিগকে ভয় করিও না, 
আমাকে ভয় কর। তাহা হইলে আমি তোমাদের উপর আমার নি“আমত পূর্ণ করিব আর 
হয়ত তোমরা পৎপ্রাপ্ত হইবে ।” 

তাফসীর ঃ মসজিদুল হারামকে কিবলা করার জন্যে দুনিয়ার সকল এলাকার লোকদের 
প্রতি ইহা আল্লাহ তা'আলার তৃতীয় নির্দেশ । এই ব্যাপারটি কেন তিনবার পুনরাবৃত্তি করা হইল 
তাহার রহস্য লইয়া মতভেদ সৃষ্টি হইয়াছে । একদল বলেন-যেহেতু ইহা ইসলামের প্রথম নসখ 
অর্থাৎ পূর্ব নির্দেশ বাতিলকরণ, তাই জোর দেওয়ার জন্য উহা করা হইয়াছে। ইব্‌ন আব্বাস 
প্রমুখ ইহাকে কুরআনের প্রথম মানসুখ বলিয়া আখ্যায়িত করিয়াছেন। অপরদল বলেন-ভিন্ন 
ভিন্ন অবস্থার প্রেক্ষাপটে নির্দেশের পুনরাবৃত্তি ঘটিয়াছে। প্রথম নির্দেশ কাবার কাছাকাছি 
লোকদের জন্য দেওয়া হয়। দ্বিতীয় নির্দেশ দেওয়া হয় কাবার দূরবর্তী স্থানে অবস্থিত 
মক্কাবাসীর জন্য । তৃতীয় নির্দেশ আসে অন্যান্য শহরের লোকদের উদ্দেশ্যে । ইমাম ফখরদদ্দীন 
রাষী এই ব্যাখ্যা প্রদান করেন। 

কুরতুবী বলেন-প্রথম নির্দেশ মক্কাবাসীর জন্য দ্বিতীয় নির্দেশ অন্যান্য শহরবাসীর জন্য । 
তৃতীয় নির্দেশ হইল সফরে নির্গত প্রবাসীর জন্য । কুরতুবীর এই ব্যাখ্যাটিই প্রাধান্য পাইয়াছে। 

অন্য একদল বলেন-তিন ধরনের অবস্থার প্রেক্ষাপটে তিনবার নির্দেশ আসিয়াছে । প্রথমত 
“অবশ্যই আমি আকাশের দিকে তোমার মুখ তোলা প্রত্যক্ষ করিতেছি’ এবং ‘নিশ্চয় আহলে 
কিতাবগণ অবশ্যই জানে যে, উহা তাহাদের প্রভুর তরফ হইতে আগত সত্য আর আল্লাহ 
তা'আলা তাহাদের কার্যধারা সম্পর্কে উদাসীন নহেন*-এই নির্দেশ আসিয়াছে নবী করীম 
(সা)-এর প্রার্থনার জবাবে তাহাকে খুশি করার ও আল্লাহর খুশি থাকার খবর হিসাবে । দ্বিতীয়ত 
‘আর যেখান হইতে তুমি বাহির হইয়াছ, সেই মসজিদুল হারামের দিকে তোমার কিবলা কর 
এবং নিশ্চয় উহা অবশ্যই তোমার প্রভুর তরফ হইতে সত্য আর তোমাদের কার্যধারা সম্পর্কে 
আল্লাহ উদাসীন নহেন'-এইখানে আল্লাহ তা'আলা তাহার নির্দেশের সত্যতার উপর জোর 
দিয়াছেন ও তাহার রাসূলের পসন্দ-অপসন্দের উপর গুরুত্ব আরোপ করিয়াছেন। তৃতীয়ত 
“বিরোধী ইয়াহুদী সম্প্রদায়ের জিজ্ঞাসা ও যুক্তি খণ্ডনের জন্য বলা হইল যে, তাহারা তাহাদের 


Contents 


সূরা বাকারা ৩৯ 


গ্রন্থের মাধ্যমে রাসূলের (সা) এই কিবলার ব্যাপার সম্যকভাবে অবহিত রহিয়াছে। এই রাসূল 
(সা) যে তাহাদের কিবলার বদলে ইব্রাহীম (আ)-এর কিবলা অনুরসরণ করিবে তাহা তাহাদের 
জানা আছে।' তাই রাসূল (সা) যখন ইয়াহুদীদের কিবলা ছাড়িয়া মক্কা শরীফকে কিবলা 
করিলেন, তখন যেহেতু উহা তাহারাও উত্তম মনে করে, তাই তাহাদের মুখ বন্ধ হইল । তাহারা 
বিস্মিত ও হতভম্ব হইল। 

এই প্রশ্নের আরও বিভিন্ন জওয়াব রা এন কিয়া 
হইয়াছে। ইমাম রাযী ও অন্যান্য ব্যাখ্যাকার উহা সবিস্তারে আলোচনা করিয়াছেন। আল্লাহই 
রী 


আলোকে জানিত যে, লালা পবা 
তখন তাহারা সন্ধিপ্ধ হইয়া যুক্তি দেখাইত যে, এই নবী সেই নবী নহেন ও তোমরা সেই উম্মত 
ডি 
দলীল হিসাবে উহা পেশ করিত । এই ব্যাখ্যাটিই অধিকতর সংগত 

আবুল আলিয়া বলেন ++ 1৫:02 ১441 BA Sw আহলে কিভাবগণ যু 
প্রদান করিত যে, মুহাম্মাদ (সা) যখন আমাদের কিবলা অনুসরণ করিতেছেন, তখন আমাদের 
ধর্মও অনুসরণ করিবেন । কিন্তু যখন কাবা শরীফকে কিবলা করা হইল, তখন তাহাদের সেই 
যুক্তি নস্যাৎ হইয়া গেল। এখন বলা শুরু করিল যে, লোকটি যখন পৈতৃক কিবলায় প্রত্যাবর্তন 
করিয়াছে, তখন পৈতৃক ধর্মেই ফিরিয়া যাইবে । | 

ইব্‌ন আবু হাতিম বলেন £ আতা, মুজাহিদ, যিহাক ও রবী ইব্‌ন আনাস হইতেও অনুরূপ 
বর্ণনা পাওয়া যায়। তাহারা 1১ 1 311 %। আয়াতাংশের ব্যাখ্যায় বলেন-অর্থাৎ মক্কার 
কুরায়েশগণ ৷ তাহাদের যুলুমের যুক্তিটি হইল এই যে, তাহারা বলিত-মুহাম্মদ (সা) দাবী করেন 
যে, তিনি ইব্রাহীমের ধর্মের অনুসারী, অথচ ইব্রাহীমের কিবলা ছাড়িয়া ইয়াহুদীদের কিবলা 
অনুসরণ করিলেন কেন আর এখনই-বা ইব্রাহীমের কিবলায় ফিরিলেন কেন ? মূলত লোকটির 
কোন স্থিরতা নাই । ইহার জবাব হইল এই যে, মুহাম্মদ (সা) আল্লাহ তা'আলার পরম অনুগত 
বান্দা। আল্লাহ তাহার জন্য যখন যাহা ভাল মনে করিয়াছেন, তিনি তাহাই করিয়াছেন। বায়তুল 
মুকাদ্দাসকে কিছুদিন কিবলা রাখার মধ্যে অবশ্যই তাহার হিকমত নিহিত রহিয়াছে । দ্বীনের 
দাবী হইল আল্লাহর নির্দেশ অনুসরণ ৷ এই ক্ষেত্রে মুহাম্মদ (সা) ও তাহার সাহাবাগণ পূর্ণ 
আনুগত্যের উজ্জ্বলতম উদাহরণ পেশ করিয়াছেন । 

(১৬-১৩-০০১৩ 9৪ অর্থাৎ ভয় একমাত্র আল্লাহ তা'আলাকেই করা চলে, কোন 
মানুষকে নহে। কে কি বলিল পরোয়া না করিয়া আল্লাহ তা'আলা যাহা বলেন তাহাই মানিয়া 
চলিতে হইবে। 

৩1০ ৯১০১৩ আয়াত তংশটি 4৯21০ ১০4], ১542 ১%] আয়াতাংশের 
' সহিত সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত। অর্থাৎ কা'বাকে তোমাদের কিবলা বানাইয়া তোমাদের 
_ শরীআত তথা আমার নিআমতকে সর্বদিক হইতে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ করিতে চাই । 


Contents 


80 তাফসীরে ইব্ন কাছীর 


5৪৩545 ৮৫1 অর্থাৎ অন্যান্য উম্মত যাহা হারাইয়াছিল তোমাদিগকে উহার সন্ধান দিলাম । 
উহা হইল আল্লাহর সর্বপুরাতন ঘরকে কিবলা করা। এই কারণে এই উম্মত অন্যান্য উম্মতের 
উপর শ্রেষ্ঠত্ব অর্জন করিল। 


Bs টিতে al NLT sw L227 MESA LAY 
45845 ওহ রগ LES IAG GILG (1°) 
১৩১০০৪৪৫৬৪5 20৫4০) 

১4992 2715 2 ACI ELAEL < 
0 ১১৪: 6*50155%512 5531 352 (1০1) 


১৫১. যেমন আমি তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট রাসূল পাঠাইয়াছি। সে 
তোমাদের নিকট আমার আয়াত তিলাওয়াত করে ও তোমাদিগকে পবিত্র করে এবং 
তোমাদিগকে কিতাব ও হিকমত শিখায় আর তোমরা যাহা জানিতে না তাহা জানায় । 

১৫২. অনন্তর আমাকে স্মরণ কর, আমি তোমাদিগকে স্মরণ করিব এবং আমার প্রতি 
সকৃতজ্ঞ হও ও অকৃতজ্ঞ হইও না। 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা তাহার মু'মিন বান্দাগণের উপর যে বিরাট নি'আমত 
অবতীর্ণ করিয়াছেন তাহার উল্লেখ করিতেছেন। তিনি মুহাম্মদ (সা)-কে রাসূল হিসাবে পাঠাইয়া 
পাক কালাম শুনাইয়াছেন ও তাহাদিগকে নিকৃষ্ট স্বভাব, কুপ্রবৃত্তির তাড়না ও মূর্খতাজনিত 
কার্যকলাপ হইতে মুক্ত ও পবিত্র করিয়াছেন । ফলে তাহারা অন্ধকারাচ্ছন্ন জীবন হইতে বাহির 
হইয়া আলোকময় জীবনে প্রবেশ করিয়াছে । তিনি তাহাদিগকে কিতাব অর্থাৎ কুরআন আর 
_হিকমাত অর্থাৎ সুন্নাহ শিক্ষা দিয়াছেন। এমন কি তাহাদের অজ্ঞাত ব্যাপারে তাহাদিগকে জ্ঞান 
দান করিয়াছেন। তাহারা মূর্খতা ও অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল, নিবেধি দুরাচারী ছিল। 
অতঃপর রিসালাতের বরকতে তাহারা বিজ্ঞ আলিম ও প্রাজ্ঞ আওলিয়ায় পরিণত হইল । তাহারা 
গভীর পাণ্ডিত্য, স্বচ্ছ শুভ্র পবিত্রতা ও সততা-সত্যতায় বিমপ্তিত হইল। আল্লাহ তা'আলা অন্যত্র 
বলেন ঃ 
১2131536448) ০০ 2১০০1625০৪৪ 3] ০3১৯ le 4411 55 এ 

62625 45 

“অবশ্যই আল্লাহ তা'আলা মুমিনদের উপর বিরাট ইহসান করিয়াছেন যখন তিনি তাহাদের 
মধ্য হইতেই তাহাদের রাসূল পাঠাইয়াছেন, যিনি তাহাদিগকে তাহার কালাম শুনাইয়াছেন এবং 
তাহাদিগকে পবিত্র করিয়াছেন।” 

অতঃপর যাহারা এই অনুপম নি'আমতের মূল্যায়নে অপারগ হইয়াছে, তিনি তাহাদের নিন্দা 
করিয়াছেন। তিনি বলেনঃ 

ISAT Eas IAAT DAE 41155551902 35301 এ ১৪০01 


Contents 
সূরা বাকারা ৪১ 


‘তুমি কি তাহাদিগকে দেখিয়াছ যাহারা আল্লাহর নি“আমতের কুফরী করিয়াছে এবং নিজ 
সম্প্রদায়ের জন্য তাহারা জাহান্নামকে বৈধ করিয়া নিয়াছে ?” 

ইব্‌ন আব্বাস (রো) বলেন-আল্লাহ তা'আলার সেই নি'আমত মুহাম্মদ (সা)। আল্লাহ 
তা'আলা এই নি“আমত কৃতজ্ঞতার সহিত গ্রহণ করার জন্যে মু'মিনগণকে প্রশংসা করিয়াছেন। 
তাই তিনি বলেন ঃ অনন্তর তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদিগকে স্মরণ করিব আর 
আমার কৃতজ্ঞতা আদায় কর এবং অকৃতজ্ঞ হইও না। . 

১২১০ ২১০১৫৪04০৮০ ৮5৫ আয়াতাংশ প্রসংগে মুজাহিদ বলেন-অর্থাৎ আমি 
যেমন ইহা করিয়াছি, তাই আমাকে স্মরণ কর। 

আবদুল্লাহ ইব্‌ন ওহাব, হিশাম ইবৃন সাঈদ হইতে ও তিনি যায়েদ ইব্‌ন আসলাম হইতে 
বর্ণনা করেন ৪ হযরত মুসা (আ) প্রশ্ন করিলেন-হে আমার প্রতিপালক! আমি কিভাবে আপনার 
কৃতজ্ঞতা আদায় করিব ? তখন তাহাকে তাহার প্রতিপালক বলিলেন- আমাকে স্মরণ করিয়া চল 
এবং কখনও আমাকে ভুলিও না। যখনই তুমি আমাকে স্মরণ কর, তখন আমার কৃতজ্ঞতা 
আদায় করিয়া থাক। আর যখন আমাকে ভুলিয়া যাও, তখনই অকৃতজ্ঞ হও । 

হাসান বসরী, আবুল আলিয়া, সূদ্দী ও রবী" ইব্‌ন আনাস বলেন-আন্লাহ তা“আলাকে যে 
ব্যক্তি স্মরণ করে, আল্লাহ তা'আলা তাহাকে স্মরণ করেন আর যে ব্যক্তি তাহার কৃতজ্ঞতা আদায় 
করে, তিনি তাহাকে বাড়াইয়া দেন এবং যে ব্যক্তি তাহার অকৃতজ্ঞ হয়, তাহাকে তিনি শাস্তি 
দিবেন। 

ূ্বসুরীদের কেহ কেহ আল্লাহর বাণী «5৪৫ 55 ২0/1 1১851) -এর ব্যাখ্যা প্রসংগে 

বলেন-অনুগত থাকিবে ও নাফরমানী করিবে না, স্মরণ রাখিবে ও বিস্ৃত হইবে না এবং 
কৃতজ্ঞতা আদায় করিবে ও অকৃতজ্ঞ হইবে না। 

ইব্‌ন আবু হাতিম বলেন-আমাকে হাসান ইব্‌ন মুহাম্মদ ইবনুস সাবাহ, তাহাকে ইয়াযিদ 
ইব্‌ন হারূন, তাহাকে আম্মারা আস সায়দালানী ও তাহাকে মাকহুলুল ইয়াযদী বর্ণনা করেনঃ 

“আমি ইব্‌ন উমরকে প্রশ্ন করিলাম-আপনি কি কোন হন্তা, শরাবখোর, চোর বা 
ব্যভিচারীকে দেখিয়াছেন যে, সে আল্লাহকে স্মরণ করে ? অথচ আল্লাহ বলেন-আমাকে স্মরণ 
কর, আমি তোমাদিগকে স্মরণ করিব। তিনি বলিলেন-তাহারা যখন আল্লাহকে স্মরণ করে, 
তখন তিনি তাহাদিগকে লা'নতের সহিত স্মরণ করেন। 

৫১৫১1 ১১১১৫ -এর ব্যাখ্যা প্রসংগে হাসান বসরী বলেন-অর্থাৎ আমি তোমাদের 
উপর যাহা ফরয করিয়াছি তাহা পালনের মাধ্যমে আমাকে স্মরণ কর। উহার ফলে তোমাদের 
জন্য আমার উপর যাহা ওয়াজিব হয় তাহা পূরণের মাধ্যমে আমি তোমাদিগকে স্মরণ করিব । 

উহার ব্যাখ্যা প্রসংগে সাঈদ ইব্‌ন জুবায়র বলেন- আমার ইবাদতের মাধ্যমে আমাকে 
স্মরণ কর, আমি তোমাদের মাগফিরাতের মাধ্যমে তোমাদিগকে স্মরণ করিব । অন্য বর্ণনায় 
আছে, আমার রহমতের মাধ্যমে স্মরণ করিব । ' 

৫১৫) ১১১৪১ -এর ব্যাখ্যা প্রসংগে ইব্‌ন আব্বাস (রা) বলেন £ “তোমাদিগকে 
তীহার স্মরণ করা তাহাকে তোমাদের স্মরণ করা হইতে শ্রেয়।” 


কাছীর (২য় খণ্ড)-_৬ 


Contents 


৪২. তাফসীরে ইবন কাছীর 


সহীহ্‌ হাদীসে আছে, আল্লাহ্‌ তা'আলা বলেন- আমাকে যে মনে মনে স্মরণ করে, আমিও 
তাহাকে মনে মনে স্মরণ করি। তেমনি আমাকে যে পরিপূর্ণভাবে স্মরণ করে, আমি তাহাকে 
তাহার চাইতেও পরিপূর্ণভাবে স্মরণ করি। 

ইমাম আহমদ বলেন £ঃ আমাকে আবদুর রায্যাক, তাহাকে মুআম্মার কাতাদাহ হইতে ও 
তিনি আনাস হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন-আন্লাহ্‌ তা'আলা বলেন ৪ হে 
আদম সন্তান! আমাকে যদি তুমি মনে মনে স্মরণ কর, আমিও তোমাকে মনে মনে স্মরণ করিব। 
আর আমাকে যদি তুমি পরিপূর্ণভাবে স্মরণ কর, তাহা হইলে আমি তোমাকে ফেরেশতা হইতেও 
পরিপূর্ণভাবে স্মরণ করিব। অথবা তিনি বলেন, তোমার চাইতে উত্তম ভাবে স্মরণ করিব। যদি 
তুমি আমার দিকে এক বিঘত অগ্রসর হও, তাহা হইলে আমি তোমার দিকে এক হাত অগ্রসর 
হইব । যদি তুমি আমার দিকে এক হাত অগ্রসর হও, তাহা হইলে আমি তোমার দিকে এক গজ 
অগ্রসর হইব । আর তুমি যদি আমার দিকে হাটিয়া আস, আমি তোমার দিকে দৌড়াইয়া যাইব । 

হাদীসটির সনদ বিশুদ্ধ। বুখারী শরীফে উহা কাতাদার সনদে উদ্ধৃত হইয়াছে। ইমাম 
বুখারীকে কাতাদাহ বলেন-আল্লাহ অত্যন্ত মেহেরবান। তাহার পাক কালামে 99 1, 
১১৫5 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহার কৃতজ্ঞতা আদায়ের নির্দেশ দিলেন এবং কৃতজ্ঞতার 
বিনিময়ে অধিক কল্যাণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। যেমন আল্লাহ বলেন ৪ 

এ AE SUEDE ATS 18555 ৫5 ST (5 9580 

“আর আল্লাহর তরফ হইতে তোমাদের কাছে ঘোষণা প্রদান করা হইতেছে যে, যদি 
তোমরা কৃতজ্ঞ হও, অবশ্যই আমি তোমাদিগকে বাড়াইয়া দিব। আর যদি তোমরা অকৃতজ্ঞ 
হও, তাহা হইলে আমার শাস্তি অবশ্যই সুকঠিন।” | 

ইমাম আহমদ বলেন £ আমাকে রওহ, তাহাকে শু'বা কয়েস গোত্রের ফুযায়েল ইব্‌ন ফুযালা 
হইতে ও তিনি আবূ রিজা আল আত্তারদী হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন-আমাদের নিকট 
ইমরান ইব্‌ন হেসীন আসিলেন। তাহার গায়ে সিক্কের চাদর জড়ানো ছিল। উহা তাহার গায়ে 
পূর্বে কখনও দেখি নাই, পরেও দেখি নাই । তিনি বলিলেন-রাসূল (সা) বলেন, আল্লাহ যাহাকে 
কোন নি'আমত প্রদান করিয়াছেন, তিনি ইহা পসন্দ করেন যে, তাহার সৃষ্টির উপরে সেই 
নি“আমতের প্রকাশ ঘটুক । রওহ দ্বিধাঘ্বিত হইয়া বলেন- তাহার বান্দার উপর । 

০0৫27৮০2220 01১8৯5015855 152 05ঞ6 (Nov) 
০9284৩5৪০০৮ ০৬াপশ্ 5 (55) 

১৫৩. “হে ঈমানদারগণ! সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা কর, 
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সংগে আছেন ।” * 

১৫৪. “আর যাহারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাহাদিগকে মৃত বলিও না; বরং 
তাহারা জীবিত এবং তোমরা তাহা বুঝিতেছ না।” 


Contents 
সূরা বাকারা ৪৩ 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা শোকর সম্পর্কে বলার পর এখন সবর সম্পর্কে নির্দেশ প্রদান 
করিয়াছেন। সবর ও সালাতের মাধ্যমে তিনি আল্লাহর মদদ কামনার নির্দেশ দিতেছেন। বান্দা 
যদি আল্লাহর নি'আমত লাভ করে, তাহা হইলে শোকর আদায় করিবে । যদি সে কোন কষ্ট বা 
পরীক্ষার সম্মুখীন হয়, তাহা হইলে সবর এখতিয়ার করিবে । হাদীসেও তাই বলা হইয়াছে। 
যেমন ৪ “মুমিনের জন্য মজার ব্যাপার এই যে, আল্লাহ তাহার জন্য যাহাই ফয়সালা করুন না 
কেন, তাহাতেই তাহার মংগল রহিয়াছে । যদি সে সুখ-স্বাচ্ছন্দ্যে থাকে, তাহা হইলে সে কৃতজ্ঞ 
হইবে। উহা তাহার কল্যাণ দিবে । তেমনি যদি সে বিপদগ্রস্ত হয়, তাহা হইলে ধৈর্য ধারণ 
করিবে । উহাও তাহার জন্য কল্যাণময় হইবে ৷” 

তি ১০০ ।:..২-:০। আয়াতে আল্লাহ তা'আলা বিপদের সময়ে সবর ও 

সালাতের মাধ্যমে আল্লাহর মদদ কামনাকে উত্তম ও কল্যাণবহ বলিয়া বর্ণনা করিয়াছেন। 

হাদীসে বর্ণিত আছে-“রাসূল (সা) যখন কোন কঠিন অবস্থার সম্মুখীন হইতেন, তখন 
নামায পড়িতেন।” সবর দুই প্রকারের । এক. হারাম ও পাপকার্য বর্জনের সবর । দুই. ইবাদাত 
ও নৈকট্য লাভের কার্য সম্পাদনের সবর । দ্বিতীয় সবরে ছাওয়াব বেশি | কারণ, উহাই জীবনের 
উদ্দেশ্য । তৃতীয় সবর হইল বিপদাপদে সবর । ইহাও গুনাহ হইতে তাওবা করার মতই যরুরী। 
যেমন আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম বলেন-ধৈর্য দুই প্রকারের । এক. আল্লাহ্‌ 
তা“আলার আনুগত্যের উপর ধৈর্যের সহিত প্রতিষ্ঠিত থাকা, যদিও উহা দেহ ও আত্মার জন্য 
কষ্টদায়ক হয়। দুই. আল্লাহ তা'আলার নাফরমানীর কাজ হইতে বিরত থাকা, যদিও প্রবৃত্তির 
নিকট উহা বড়ই প্রিয়। যাহারা এইরূপ করিতে সক্ষম হইয়াছে, তাহারাই ধৈর্যশীলগণের 
অন্তর্ভুক্ত হইতে পারিয়াছে। 

আলী ইবনুল হুসায়েন ও হযরত যয়নুল আবেদীন বলেন ঃ 

কিয়ামতের দিন ঘোষক ঘোষণা করিবে, বিনা হিসাবে জানাতে প্রবেশ করার ধৈর্যশীলগণ 
কোথায় ? তখন একদল লোক উঠিয়া জান্নাতের দিকে যাইতে থাকিবে । জান্নাতের ফেরেশতাদের 
সহিত সাক্ষাৎ হইলে ফেরেশতারা জিজ্ঞাসা করিবেন-হে আদম সন্তানবৃন্দ! তোমরা কোথায় 
যাইতেছ ? তাহারা বলিবে, আমরা বেহেশতে যাইতেছি। ফেরেশতারা প্রশ্ন করিবেন, 
হিসাব-নিকাশের আগেই ? তাহারা বলিবে, হা, হিসাব-নিকাশের আগেই । ফেরেশতারা সবিন্ময়ে 
প্রশ্ন করিবেন, তাহা হইলে তোমরা কাহারা ? তাহারা বলিবে, আমরা ধৈর্যশীল সম্প্রদায় । 
তাহারা তখন প্রশ্ন করিবেন, তোমরা কোন্‌ ব্যাপারে ধৈর্য ধারণ করিয়াছ ? তাহারা বলিবে, 
ব্যাপারে ধৈর্য ধারণ করিয়াছি। তখন ফেরেশতারা বলিবে- তাহা হইলে তোমরা ঠিকই 
বলিয়াছ। তোমাদের প্রতিদান ইহাই । তাই তোমরা জান্নাতে প্রবেশ কর। সৎকর্মশীলদের জন্য 
কত সুন্দর এই প্রতিদান! 

আমি বলিতেছি- ইহার সমর্থনে আল্লাহ তাআলার নিম্ন বাণী পেশ করা যায় £ 


০৮০০৯ ১৪১ ১১১ ১১১৭ (১৬১ nl 


/ 


Contents 


88 তাফসীরে ইব্ন কাছীর 


“নিঃসন্দেহে ধৈর্যশীলগণকে অপরিমেয় প্রতিদান দেওয়া হইবে ৷” 


সাঈদ ইব্‌ন জুবায়র বলেন-ধৈর্য ধারণের অর্থ হইল, আল্লাহর তরফ হইতে যাহাই আসুক 
না কেন উহা মানিয়া লইয়া আল্লাহর কাছে উহার বিনিময় আশা করা। আর যতই অস্থিরতা 
আসুক না কেন, ধৈর্যের মাধ্যমে প্রসন্নভাবে উহা সামলাইয়া চলা। | 

Ll খা] ০০০৭5 11486111585 4 অর্থাৎ আল্লাহ তা'আলা জানাইতেছেন 
যে, শহীদগণ আলমে বারযাখে জীবিত' রহিয়াছে ও রুজী পাইতেছে। সহীহ মুসলিমে 
আছে-শহীদের আত্মা সবুজ পাখীর আকার ধারণ করিয়া জান্নাতে যেখানে ইচ্ছা উড়িয়া বেড়ায় । 
অবশেষে তাহারা আরশের নিচে জ্বলন্ত বাতিসমূহের উপর আসিয়া বসিয়া থাকে । এক সময়ে 
আল্লাহ তা'আলা তাহাদিগকে জিজ্ঞাসা করেন- তোমরা কি চাও ? তাহারা জবাব দেয়-হে 
আমাদের প্রতিপালক! তুমি তো আমাদিগকে এত কিছু দিয়াছ যাহা আর কোন সৃষ্টিকে দাও 
নাই। তাই আমরা আর কি চাহিব ? আল্লাহ্‌ তা'আলা আবার তাহাদিগকে পুবনিবিপ প্রশ্ন 
করিবেন। যখন তাহারা দেখিবে, আল্লাহ্‌ তা'আলা প্রশ্নের উত্তর না পাইয়া ছাড়িবেন না, তখন 
তাহারা বলিবে-আমরা চাই, আপনি আমাদিগকে আবার দুনিয়ায় পাঠান। তারপর আমরা 
আবার জিহাদ করিয়া আরেকবার শহীদ হই। শহীদের অপরিমেয় সুফল দেখিয়া তাহারা অনুরূপ 
আবদার করিবে । তখন মহামহিম আল্লাহ তা'আলা বলিবেন-আমি সুনির্দিষ্টভাবে লিখিয়া 
রাখিয়াছি যে, কোন লোকই দুনিয়া ছাড়িয়া আসিলে দ্বিতীয়বার দুনিয়ায় প্রত্যাবর্তন করিবে না। 
আবদুর রহমান ইবৃন কাব ইবৃন মালিক হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন ৪ 

'রাসূল (সা) বলেন-মু'মিনদের আত্মা একটি পাখি স্বরূপ জান্নাতের বৃক্ষে অবস্থান করিবে । 
কিয়ামতের দিন উহারা নিজ নিজ দেহে প্রবেশ করিবে ।' এই হাদীস প্রমাণ করে, পাখি হইয়া 
জান্নাতে অবস্থান সকল মু'মিনেরই ব্যাপার । তবে কুরআনে বিশেষভাবে শহীদদের উল্লেখ 
করিয়া আল্লাহ্‌ পাক তাহাদিগকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মর্যাদা দান করেন। 


০৮595 ০৫০ ৩2০85৮৯05৯৪ CELLS (১০০) 
০2) EO 

b পা ৩০৪ 1 ALA €। 2250৮ EAL 2s 5৮5৫ ৮৫৫ রি ১০") 

০ ০৯৯৯১৪৮০৩)5 ১9৬ des reel Blox ( 

পা 3972392 229 ৬১০ ১৬০ রা তা ও 


903৩5801593 582255 ০9৮৩৪৬৮০০ ০৪১০ LTH 0০৯) 


১৫৫. “আর অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করিব শত্রুর ভয় দ্বারা, ক্ষুধা-তৃষ্তা 
দ্বারা, জান-মাল দ্বারা, ফল-ফসলের বিপর্যয় ছারা এবং ধৈর্যশীলগণকে সুসংবাদ দান কর । 


১৫৬. তাহারা যখনই কোন বিপদ আসে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং 


অবশ্যই আমরা তাহার নিকট প্রত্যাবর্তনকারী । 


১৫৭. তাহাদেরই উপর আল্লাহর আশীর্বাদ ও রহমত রহিয়াছে এবং তাহারাই 
হেদায়েতপ্রাপ্ত দল ।” 


Contents 


সূরা বাকারা 8৫ 


তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা জানাইতেছেন যে, তিনি তাহার বান্দাদিগকে পরীক্ষা 
করিবেন অর্থাৎ তাহাদিগকে বাছাই করার জন্য পরীক্ষার সম্মুখীন করিবেন । যেমন, অন্যত্র 
তিনি বলেন $ 


14151 LE Cl 5০ 2৬ AD গন, 
“আর অবশ্যই আমি তোমাদিকে পরীক্ষা করিব যাহাতে আমি মুজাহিদ ও ধৈর্যশীলগণ 
সম্পর্কে জ্ঞাত হইতে পারি।” 
কখনও আল্লাহ তা“আলা সুখ-স্বাচ্ছন্দ্য দ্বারা, কখনও দুঃখ-দুর্দশা দ্বারা, কখনও ভয়-ভীতি ও 
ক্ষুধা-তৃষ্ণা দ্বারা পরীক্ষা করিয়া থাকেন। অন্যত্র আল্লাহ তা'আলা বলেন ৪ 
-২৪৬৯1136৩৯]। ০৭০৪ 2111 asl 
“অতঃপর আল্লাহ তাহাকে ক্ষুধা-তৃষ্ণ ও ভয়-ভীতির ভূষণের স্বাদ গ্রহণ করাইয়াছেন।” 
যেহেতু ভীতিগ্রস্ত ও ক্ষুধার্তের উপর ভয় ও ক্ষুধার প্রভাব পরিলক্ষিত হয়, তাই আল্লাহ 
তাআলা সেই প্রভাবকে ভূষণ আখ্যা দিয়াছেন । 
আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা €$-৯113 $+ ১ ৮ বলিয়া ভয়-ভীতি ও 
ক্ষুধা-তৃষ্ণার সামান্য অংশ দ্বারা পরীক্ষা করার কথা বলিয়াছেন। তেমনি 41541 ০ ১০৪১১ 
অর্থাৎ কিছুটা ধন-সম্পদের ক্ষতি । .:91 অর্থাৎ আপন জন, সহচর ও বন্ধু-বান্ধবের কাহারও 
মৃত্যু হওয়া ০,১০1) অর্থাৎ ফল-ফসল হানি । 
একদল পূর্বসুরী বলেন-যেমন, বাগানে বহু খেজুর গাছ থাকে। অথচ তাহাতে খেজুর হয় 
না। মোটকথা, এই সকল বিষয়ের মাধ্যমে আল্লাহ তা'আলা বান্দাকে পরীক্ষা করিয়া থাকেন। 
তখন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, সে পুরস্কৃত হয় আর যে ব্যক্তি ধৈর্য হারাইয়া বিপথগামী হইবে, 
সে দণ্ডপ্রাপ্ত হইবে । তাই আল্লাহ্‌ তা“আলা বলেন ৪ 
০১ ১/০। ১:১০ অর্থাৎ ধৈর্যশীলগণকে সুসংবাদ প্রদান কর । 
একদল তাফসীরকার বলেন-ভয়-ভীতি দ্বারা এখানে খোদা-ভীতিকে বুঝানো হইয়াছে। 
তেমনি ক্ষুধা-তৃষ্তা দ্বারা রমযানের রোযার কথা বলা হইয়াছে। মালের ক্ষতি বলিয়া যাকাত 
বুঝানো হইয়াছে । জানের ক্ষতি বলিতে রোগ-ব্যাধি বুঝানো হইয়াছে । ফল-ফসল দ্বারা 
সন্তান-সন্ততি বুঝানো হইয়াছে। তবে এই সকল ব্যাখ্যা প্রশ্ন সাপেক্ষ । আল্লাহই অধিকতম 
জ্ঞানের অধিকারী । 
তঃপর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পরিচয় দান প্রসংগে বলেন, তাহারা উক্ত অবস্থা 
সমূহের মোকাবিলায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাকে। যেমন £০০ ২:৮০ 1১1 
০১1 <1 1,5 ৭1105119105 অর্থাৎ যখন তাহাদের উপর বিপদ আসে, তখন তাহারা 
বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তাহার নিকট প্রত্যাবর্তনকারী । তাহারা 
জানে যে, সকল কিছুরই মালিক আল্লাহ তা“আলা। সুতরাং তাহার যাহা ইচ্ছা তাহাই তিনি 
বান্দার ক্ষেত্রে করিতে পারেন। তাহারা ইহাও জানে, কিয়ামতের দিন তাহার নিকট বিন্দুমাত্র 
ক্ষতির আশংকা নাই। এইভাবে তাহারা আল্লাহর বান্দা হওয়ার স্বীকৃতি দান করিয়া থাকে এবং 


Contents 


৪৬ তাফসীরে ইবন কাছীর 


কিয়ামতে তাহার নিকট প্রত্যাবর্তনের ধারণা পোষণ করে। এই সকল বান্দার প্রতিদান সম্পর্কে 
আল্লাহ তা আলা বলেন ঃ 

০৯১42) ১০ 925 Ll ৷ অর্থাৎ তাহাদের জন্য আল্লাহর প্রশংসা ও 
অনুগ্রহ রহিয়াছে। সাঈদ ইব্‌ন জুবায়র বলেন-ইহার ফলে তাহারা জাহান্নামের শাস্তি হইতে 
নিস্তার লাভ করে। 

০ ০০৭৭৯ 

খাত্তাব (রা) বলেন-কতই সুন্দর সেই দুইটি পুরষ্কার আর কতই চমৎকার উহার মাধ্যমে অর্জিত 
বস্তুসমূহ। 3১54547111৯ 4131 ৮১০9 Mes Le 5519551625 UU S| অৰ্থাৎ 
উক্ত পুরস্কার দুইটি হইল আশীর্বাদ ও অনুগ্রহ এবং 44 অর্থাৎ উক্ত পুরস্কার দুইটিতে প্রাপ্তব্য 
বস্তু হইল হেদায়েত । উহা অতিরিক্ত প্রাপ্তি। এই ভাবেই উহার বিনিময় ও অতিরিক্ত পুরস্কার দান 
করা হইবে। 

আল্লাহ্‌ তা'আলার কালাম +৯21, <1 6/০, ৭1151 অর্থাৎ ‘ইস্তিরজা’ এর ছাওয়াব 
সম্পর্কে বহু হাদীস বর্ণিত হইয়াছে । ইমাম আহমদের বর্ণিত হাঁদীস সেইগুলির অন্যতম । তিনি 
বলেন 8 আমাকে ইউনুস ইব্ন মুহাম্মদ, তাহাকে লায়েছ ইব্‌ন সা'দ ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ 
হইতে ও তিনি উম্মে সালমা হইতে বর্ণনা করেন ৪ 

“আমার কাছে একদিন আবূ সালমা রাসূল (সা)-এর নিকট হইতে আসিয়া বলিলেন-আমি 
রাসূল (সা)-এর একটি কথা শুনিয়া আনন্দিত হইয়াছি। তাহা এই, যখন কোন মুসলমান 
বিপদগ্রস্ত হইয়া ইস্তিরজা অর্থাৎ ইন্না লিল্লাহ পড়ে ও তাহার পর বলে 1০৪ ৮০১ ২1411 
(6০125 ০ 81১19 ০5১,০১ অৰ্থাৎ হে আল্লাহ! আমাকে আমার বিপদের বিনিময় দান 
কর এবং ইহা হইতে আমাকে উত্তম প্রতিদান দাও, তাহা হইলে অবশ্যই তাহা করা হয়।' 

অতঃপর উম্ম সালমা বলেন £ আমি দু‘আটি মুখস্থ করিলাম । তারপর যখন আবূ সালমার 
মৃত্যু হয়, তখন আমি প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন পড়িলাম ও পরে 
আল্লাহুম্মা আজেরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খায়রাম মিনহা’ পাঠ করিলাম! 

অতঃপর আমি মনে মনে ভাবিলাম-আবূ সালমা হইতে উত্তম ব্যক্তি কোথায় পাইব ? যখন 
আমার ইদ্দত পূর্ণ হইল, তখন আমি একদিন চর্ম পরিশুদ্ধ করিতেছিলাম । এমন সময়ে রাসূল 
(সা) শুভাগমন করিয়া ভিতরে আসিবার অনুমতি চাহিলেন । আমি হাত ধুইয়া উক্ত চামড়ার গদি 
বিছাইয়া দিলাম । হুযুর (সা) উহাতে উপবেশন করিলেন এবং তিনি আমার নিকট আমাকে 
বিবাহ করিবার অভিপ্রায় ব্যক্ত করিলেন। তখন আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার 
প্রস্তাবে আমার অমত হওয়ার কোন কারণ নাই। কিন্তু আমি বড় আত্মশ্লাঘা সম্পন্না মেয়ে। 
আমার ভয় হয়, আমার দ্বারা আপনার অসস্তৃষ্টির কোন কারণ ঘটিলে আমি আল্লাহর গযবে 
পতিত হইব । তাহা ছাড়া আমি বয়স্কা ও সন্তানাদির জননী । হুযুর (সা) বলিলেন ঃ শোন, তুমি 
যে আত্মশ্লাঘার কথা বলিয়াছ, উহা আল্লাহ তা'আলা অচিরেই তোমা হইতে বিলুপ্ত করিবেন। 
তারপর বয়সের কথা তুলিয়াছ । আমার বয়স তোমার বয়সের কম নহে। আর তোমার সন্তানাদি 


Contents 


সূরা বাকারা ৪৭ 


তো আমারই সন্তান-সন্ততি হইবে। উম্মে সালমা (রা) বলেন £ঃ অতঃপর আমি আমাকে হুযুর 
(সা) -এর খেদমতে সোপর্দ করিলাম ৷ সেমতে রাসূল (সা) আমাকে বিবাহ করিলেন । অতঃপর 
উম্মে সালমা (রা) বলেন, আমাকে আল্লাহ তা'আলা উক্ত দু'আর বরকতে উত্তম প্রতিদান দান 
করিলেন। আমি আবূ সালমা হইতে উত্তম ব্যক্তি রাসূল (সা)-কে লাভ করিলাম । 

সহীহ মুসলিমে হযরত উম্মে সালমা (রা) বর্ণনা করেনঃ “আমি রাসূল (সা)-কে বলিতে 
শুনিয়াছি, এমন কোন বান্দা নাই, যে বিপদে পড়িয়া ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন 
পড়ার পর “আল্লাহুমা আজেরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খায়রাম মিনহা’ পাঠ করিল, অথচ 
আল্লাহ তা'আলা হইতে উহার প্রতিদান ও উহা হইতে উত্তম বস্তু লাভ করে নাই ।' 

অতঃপর উম্মে সালমা (রা) বলেনঃ আবূ সালমা যখন মারা যান, তখন আমি ইন্নালিল্লাহ 
সহ উক্ত দু'আ পাঠ করি। ফলে আল্লাহ তা'আলা আমাকে তাহা হইতে উত্তম প্রতিদান স্বরূপ 
আল্লাহর রাসূল (সা)-কে প্রদান করিয়াছেন। 

ইমাম আহমদ বলেন £ আমাদের নিকট ইয়াধীদ ও ইবাদ ইব্‌ন উব্বাদ, তাহাদের নিকট 
বিন্ত হুসায়েন হইতে ও তিনি তাহার পিতা হুসায়েন ইব্‌ন আলী (রা) হইতে ও তিনি নবী 
করীম (সা) হইতে বর্ণনা করেন-এমন কোন মুসলিম নর-নারী নাই যে মুসীবাতে পড়িয়া বিলম্বে 
হইলেও উক্ত দু'আ পড়িয়াছে, অথচ আল্লাহ তাহার দু'আর তাৎক্ষণিক সুফল দান করেন নাই ৷’ 
ইবাদের বর্ণনায় “বিলম্ব হওয়া"র স্থলে “পুরাতন হওয়া" রহিয়াছে । 
হুসায়েন হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন। তেমনি ইসমাঈল ইবৃন উলিয়া ও 
হুসায়েন হইতে ও তিনি তাহার পিতা হইতে উক্ত হাদীস বর্ণনা করেন। 

ইমাম আহমদ বলেন ঃ ইয়াহিয়া ইব্‌ন ইসহাক সিলজিনী হাম্মাদ ইব্‌ন সালমা হইতে ও 
তিনি আবূ সিনান হইতে বর্ণনা করেন যে, আবূ সিনান বলেন-আমার এক মৃত সন্তানকে দাফন 
করিতে গিয়া আমিও কবরে নামিয়া পড়িলাম। তখন আবু তালহা আল খাওলানী আমার হাত 
ধরিয়া আমাকে উপরে তুলিয়া বলেন-শোন, আমি তোমাকে একটি সুসংবাদ শুনাইব কি ? আমি 
বলিলাম-হা, বলুন। তিনি বলিলেন, যিহাক ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আউযিব আবূ মূসা 
হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূল (সা) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা প্রশ্ন করেন, হে মালিকুল 
মউত! তুমি কি আমার এক বান্দার সন্তানের প্রাণ হরণ করিয়াছ ? তুমি কি তাহার চক্ষু 
শীতলকারী ও কলিজার টুকরার জান কবয করিয়াছ ? মালিকুল মউত জবাব দিল, হা! তিনি 
আবার প্রশ্ন করেন, তখন সে কি বলিয়াছে ? সে জবাব দিল, তোমার প্রশংসা করিয়াছে ও 
ইন্নলিল্লাহ পড়িয়াছে। তখন আল্লাহ বলেন-তাহার জন্য জান্নাতে একটি ঘর তৈরী কর এবং 
উহার নাম রাখ “বায়তুল হামদ’ । 

ইমাম আহমদ উহা আবার আলী ইব্‌ন ইসহাক হইতে ও তিনি আবদুল্লাহ ইব্‌ন মুবারক 

হইতে বর্ণনা করেন। তেমনি ইমাম তিরমিযী উহা সুয়ায়দ ইব্‌ন নসর হইতে ও তিনি ইবনুল 


Contents 


৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুবারক হইতে বর্ণনা করেন। তিনি বলেন, হাদীসটি “হাসান গরীব’ ও আবু সিনান হইলেন ঈসা 
ইব্‌ন আবূ সিনান। 


FEES নে5122850% 0১0০5 ৩2622৮12৬55) (১5) 
2 পত্র ১৩ ৩ ০৫ এ 
০864 1 9$ 2৮৮25 525 ১৪৯৮৩ 


১৫৮. “নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত । তাই যে ব্যক্তি হজ 
কিংবা উমরা করিল, তাহার জন্য উহার তাওয়াফ করা দোষের নহে । আর যে ব্যক্তি 
স্বেচ্ছায় উত্তম কাজ করে, নিশ্চয় আল্লাহ উহার মুল্যায়ক ও সর্বজ্ঞ ৷” 

তাফসীর 8 ইমাম আহমদ (র) বলেনঃ আমাকে সুলায়মান ইব্‌ন দাউদ আল হাশেমী, 
তাহাকে ইব্রাহীম ইব্‌ন সা'দ ইমাম যুহরী হইতে, উরওয়া হইতে ও তিনি আয়েশা (রা) হইতে 
বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন -(হে উরওয়া!) তুমি কি আল্লাহ পাকের ৩। 
01425 চে 9৪ ALM এ ত৯ ১০১ এ এ ০১০ ৪০৮০] ০৮০ 
(৫: 25% কালামটির দিকে লক্ষ্য করিয়াছ.? আমি বলিলাম, খোদার কসম! এই আয়াত 
হইতে বুঝা যায় যে, যদি কেহ সাফা ও মারওয়া তাওয়াফ না করে তাহা হইলে গুনাহ হইবে 
না। তখন তিনি বলিলেন-হে আমার ভাগিনা! তুমি ইহা ঠিক বল নাই। তুমি যাহা ব্যাখ্যা 
করিয়াছ তাহা সত্য হইলে আয়াতটি হইত 6 8৬ ০1 «৯1০ 0৮১৯ ১৮ তাহা ছাড়া 
আয়াতটির শানে নযুল হইল এই ৪ ইসলাম গ্রহণের পূর্বে আনসারগণ যুছাল্লাল নামক স্থানে 
মানাত মূর্তি পূজা করিত। সেই মূর্তির সামনে যাহারা লাব্বায়েক বলিত, তাহারাই সাফা 
মারওয়া তাওয়াফ করা অন্যায় মনে করিত। পরবর্তীকালে তাহারা এই ব্যাপারে রাসূল (সা)-কে 
জিজ্ঞাসা করিল। তাহারা বলিল-হে আল্লাহর রাসূল! আমরা জাহেলী যুগে সাফা-মারওয়ায় 
তাওয়াফ করা অন্যায় মনে করিতাম (এখন কি করিব?) । ইহার জওয়াবে আল্লাহ তা'আলা এই 
আয়াত নাযিল করেন ৪ 


লা রা কাকা কাত 


শা তত ৩0 ০ 


‘অতঃপর রাসূল (সা) সাফা-মারওয়ার তাওয়াফকে সুন্নাত করিয়া দিলেন। তাই উহা বর্জন 
করার কাহারও অনুমতি নাই।' 

উক্ত হাদীস সহীহদ্বয়ে উদ্ধৃত হইয়াছে। ইমাম যুহরীর এক রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, 
তিনি বলেন-আমি এই হাদীসটি আবূ বকর ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন হারিছ ইব্ন হিশামের 
নিকট বর্ণনা করিলে তিনি বলেন, ইহা অবশ্যই এমন একটি শিক্ষণীয় কথা যাহা আমি ইতিপূর্বে 
কখনও শুনি নাই। আমি বরং একদল আলিমকে বলিতে শুনিয়াছি, হযরত আয়েশা রো) 
কাহারও নাম উল্লেখ না করিয়া শুধু “একদল লোক’ বলিয়াছেন এবং তাহারা বলিত, আমরা 
_ জাহেলী যুগে এই পাহাড় দুইটির মাঝখানে তাওয়াফ করিতাম। 


Contents 


সূরা বাকারা ৪৯ 


একদল বলেন £ আনসারগণ বলিয়াছেন যে, আমরা বায়তুল্লাহ শরীফ তাওয়াফের জন্য 
আদিষ্ট হইয়াছি এবং সাফা-মারওয়ায় তাওয়াফের জন্য আদিষ্ট হই নাই। অতঃপর আল্লাহ 
তা'আলা | ১০7৯ "১০ $১০119 || | আয়াতটি নাযিল করেন । আবু বকর ইব্‌ন 

ইমাম বুখারী ইমাম মালিক হইতে, তিনি হিশাম ইব্‌ন উরওয়া হইতে, তিনি তাহার পিতা 
হইতে ও তিনি হযরত আয়েশা (রা) হইতে উক্ত হাদীস বর্ণনা করেন। অতঃপর ইমাম বুখারী 
বলেন 8 আমাকে মুহাম্মদ ইব্‌ন ইউসুফ ও তাহাকে আসিম ইবৃন সুলায়মান বলেন, হযরত 
আনাস (রা)-এর কাছে সাফা-মারওয়া সম্পর্কে আমি প্রশ্ন করিলাম । তিনি বলিলেন- আমরা 
দেখিতাম, উহা জাহেলী যুগের কাজ ছিল। যখন ইসলামের আবির্ভাব হইল, তখন আমরা উহা 
বর্জন করিলাম । ফলে আল্লাহ তা'আলা উক্ত আয়াত নাযিল করেন। 

ইমাম কুরতুবী তাহার তাফসীরে ইব্‌ন আব্বাসের এরূপ বর্ণনা উল্লেখ করেন যে, তিনি 
বলেন-সাফা-মারওয়া পাহাড়দ্ধয়ের মাঝখানে বহু মূর্তি ছিল। শয়তানরা সারারাত সেখানে চন্ধর 
দিত। ইসলামের আবির্ভাবের পর রাসূলুল্লাহ সো)-কে এই গাহাড়দ্বয়ের মাঝে তাওয়াফের 
ব্যাপারে প্রশ্ন করা হইল। অতঃপর এই আয়াতটি অবতীর্ণ হইল । 

শা‘বী বলেন-‘আসাফ’ নামক মূর্তিটি ছিল সাফা পাহাড়ে ও ‘নাএলা’ নামক মূর্তিটি ছিল 
মারওয়া পাহাড়ে । লোকজন সেই দুইটিকে চুমু খাইত। ইসলামের আবির্ভাবের পর তাহারা উক্ত 
পাহাড়দ্বয়ের তাওয়াফ হইতে বিরত রহিল । তখন উক্ত আয়াত নাযিল হইল । 

আমি বলিতেছি-মুহাম্মদ ইব্‌ন ইসহাক তাহার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেন যে, আসাফ এক 
পুরুষের নাম ও নাএলা এক নারীর নাম। তাহারা দুইজন কাবা ঘরের ভিতর ব্যভিচারে লিগ 
হইয়াছিল । পরিণামে তাহারা দুইটি পাথরে রূপান্তরিত হইল । মানুষ যাহাতে ইহা হইতে শিক্ষা 
গ্রহণ করিতে পারে এই জন্য কুরাইশগণ পাথর দুইটিকে কাবা ঘরের বাহিরে স্থাপন করিল। 
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর লোকজন উহার পূজা শুরু করিল। তখন হইতে তাহারা 
উহাকেও মারওয়ায় স্থাপন করিল । তাহারা সাফা-মারওয়া তাওয়াফ করিয়া পাথর দুইটিকে চুম্বন 
করিতে লাগিল। এই কারণেই আবূ তালিব তাহার এক প্রসিদ্ধ কবিতায় আসাফ ও নাএলা নামক 
মূর্তিদ্ধয়ের উল্লেখ করিয়াছেন যেমন ৪ 

৩7৮১৩ 7৪৮41 ০ ০৬০1 ৮৯১] - EES) LIA ৮০৪,০৯৪ 

সহীহ মুসলিমে হযরত জাবিরের এক সুদীর্ঘ হাদীস বর্ণিত হইয়াছে ঃ 

‘রাসূল (সা) বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করিয়া রুকনের দিকে ফিরিয়া আসিলেন এবং 
উহাতে চুম্বন দান করিলেন। অতঃপর বাবে সাফা দিয়া বাহির হইয়া যান। তখন তিনি এই 
আয়াত তিলাওয়াত করেন ৪ 441| ১০৫০০ ১০৭ 9৮০1 ৮৪৭ 2 | অতঃপর তিনি বলেন, 
আল্লাহ তা'আলা যেভাবে শুরু করিয়াছেন, আমিও সেভাবে শুরু করিলাম । 

নাসায়ীর বর্ণনায় বলা হইয়াছে-'আল্লাহ তা“আলা যেভাবে শুরু করিয়াছেন, তোমরাও 
সেভাবে শুরু কর।' 


কাছীর (২য় খণ্ড)__৭ 


Contents 


৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ বলেন ঃ আমাদিগকে শুরায়হ, তাহাদিগকে আবদুল্লাহ ইবৃন মুআম্মাল আতা 
ইব্‌ন আবু রুবাহ হইতে, তিনি সফিয়া বিন্ত শায়বা হইতে ও তিনি হাবীবা বিন্ত আবু তুর্জারাহ 
হইতে বর্ণনা করেন-আমি রাসূলুল্লাহ সো)-কে দেখিয়াছি, তিনি সাফা ও মারওয়া তাওয়াফ 
করেন এবং লোকজন তাহার আগে আগে চলিতেছিল ও তিনি তাহাদের পিছনে পিছনে ছিলেন। 
তিনি দ্রুত ছুঁটিতেছিলেন। এমনকি দ্রতগমনের কারণে তাহার হাটুর নিম্নভাগ দেখা যাইতেছিল 
এবং তাহার তহবন্দ এদিক ওদিক দুলিতেছিল। সেই অবস্থায় তিনি বলিতেছিলেন-তোমরা দ্রুত 
চল। কারণ, আল্লাহ তোমাদের উপর সাঈ (দ্রুত চলা) অপরিহার্য করিয়াছেন । 

অতঃপর ইমাম আহমদ বর্ণনা করেন £ আমাকে আবদুর রাজ্জাক, তাহাকে মুআম্মার আবু 
আয়নিয়ার মুক্ত দাস ওয়াসিল হইতে, তিনি মূসা ইব্‌ন উবায়দা হইতে ও তিনি সফিয়া বিন্তে 
শায়বা হইতে বর্ণনা করেন-তাহাকে এক মহিলা এই বর্ণনা শুনাইয়াছেন যে, তিনি নবী করীম 
(সা)-কে সাফা ও মারওয়য়ার মাঝে বলিতে শুনিয়াছেন, তোমরা দ্রুত গমন কর । কারণ, আল্লাহ 
তাআলা তোমাদের জন্য সাঈ করা অবশ্য পালনীয় করিয়াছেন । 

সাফা ও মারওয়ার সাঈকে যাহারা হজ্জের রুকন বলেন, তাহারা উক্ত হাদীসকে দলীল 
হিসাবে পেশ করেন। ইহা ইমাম শাফেঈ ও তাঁহার সমর্থকগণের মাযহাব । ইমাম আহমদের 
এক বর্ণনায় ইহার সমর্থন মিলে । ইমাম মালিকের প্রসিদ্ধ মত ইহাই। কেহ কেহ ইহাকে 
ওয়াজিব বলিয়াছেন বটে, কিন্তু হজ্জের রুকন বলেন নাই। তাই যদি কেহ ইচ্ছা করিয়া কিংবা 
ভুল বশত উহা বর্জন করে, তাহা হইলে তাহাকে একটি পশু ‘দম’ হিসাবে জবাই করিতে 
হইবে । ইমাম আহমদও তাহাই বলিয়াছেন। অপর একদলও এই মত পোষণ করেন । 

অন্য দল বলেন-উহা মুস্তাহাব । ইহা ইমাম আবূ হানীফা, ছাওরী, শা'বী ও ইব্‌ন সিরীনের 
মাযহাব । হযরত আনাস, হযরত ইবৃন উমর ও হযরত ইবৃন আব্বাস (রা) হইতেও ইহাই বর্ণিত 
হইয়াছে । আল-আতাবিয়ায় ইমাম মালিকের অনুরূপ বক্তব্য বর্ণিত হইয়াছে । ইমাম কুরতুবী 

অবশ্য প্রথম মতটি শক্তিশালী । কেননা, রাসূল (সা) সাফা-মারওয়ার তাওয়াফ সম্পন্ন 
করিয়া বলেন £ “তোমরা আমার নিকট হইতে তোমাদের “মানাসিক' গ্রহণ কর।” তাই তিনি 
হজ্জের ক্ষেত্রে যাহা কিছু করিয়াছেন উহা ওয়াজিব হইয়া গিয়াছে। উহা কার্যকরী করা 
অপরিহার্য । অবশ্য বিশেষ দলীল প্রমাণের দ্বারা যদি কোনটি ওয়াজিব হইতে বাদ পড়ে তাহা 
ভিন্ন কথা৷ আল্লাহই সর্বজ্ঞ। 

ইতিপূর্বে রাসূল (সা)-এর হাদীস উদ্ধৃত হইয়াছে ৪ < 2৫ «111 ০51১৯ 
৮০। অর্থাৎ তোমরা দ্রুত চল। কারণ আল্লাহ্‌ তা'আলা অবশ্যই তোমাদের উপর সাঈর 
বিধান প্রবর্তন করিয়াছেন। তেমনি আল্লাহ্‌ তাআলা বলেন-নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর 
নিদর্শনাবলীর অন্তর্গত অর্থাৎ তিনি ইব্রাহীম (আ) -এর জন্য উহা হজ্বের “মানাসিক' হিসাবে 


নির্ধারণ করিয়াছিলেন। ইতিপূর্বে হযরত ইব্‌ন আব্বাসের হাদীসে বর্ণিত হইয়াছে যে, ইহার .. 


প্রকৃত ঘটনা হইল এই ঃ হযরত হাজেরা (আ) তাহার সন্তানের পানির সন্ধানে সাফা ও মারওয়া 
পাহাড়দ্বয়ের মাঝখানে সাতবার দৌড়াদৌড়ি করিয়াছিলেন । হযরত ইব্রাহীম (আ) যখন হযরত 


Contents b 


' সূরা বাকারা ৫১ 


হাজেরা ও তাহার পুত্র হযরত ইসমাঈল (আ)-কে এই স্থানে রাখিয়া যান এবং তাহাদের আহাৰ্য 
ও পানীয় দ্রব্য শেষ হইয়া যায়, তখন তাহাদিগকে সাহায্য করিবার মত কোন লোক ছিল না। 
তাই যখন পানির অভাবে শিশু ইসমাঈলের প্রাণ নাশের আশংকা দেখা দিল, তখন মা হাজেরা 
আল্লাহ তা'আলার দরবারে আশ্রয় প্রার্থনার নিমিত্ত উঠিয়া দীড়াইলেন। অতঃপর তিনি পবিত্র 
সাফা ও মারওয়ার মাঝখানে অত্যন্ত অস্থিরতার সহিত ত্র্যত্ত ও সন্ত্রস্ত পদবিক্ষেপে ছুটাছুটি 
করিলেন। অবশেষে আল্লাহ তা'আলা তাহাকে দুশ্চিন্তার হাত হইতে রেহাই দেন ও তাহার 
ঃখ-কষ্ট দূরীভূত করেন। তিনি তাহাকে যমযম কৃপ সৃষ্টি করিয়া দেন। উহার পানি ক্ষুধায় 
আহার্ষের কাজ দিল ও রোগে ওষুধের কাজ দিল। সুতরাং এই পবিত্র স্মৃতিমণ্ডিত স্থানে যাহারা 
সাঈ করিবে, তাহাদের উচিত হইবে দীনতা ও কাতরতা প্রকাশ করা। সঙ্গে সঙ্গে তাহাদের স্বীয় 
আত্মিক ও বাস্তব অবস্থার সংশোধন ও উন্নয়নের এবং নিজ নিজ গুনাহ হইতে নিষ্কৃতির জন্য 
আল্লাহর কাছে প্রার্থনা করা । তেমনি প্রার্থনা করা উচিত সিরাতুল মুস্তাকীমে স্থির থাকার ও 
পূর্ণতা অর্জনের জন্য এবং নিজের সার্বিক দুরবস্থার প্রতিকারের জন্য । যেমন হযরত হাজেরা 
(আ) করিয়াছিলেন। 

১১১ £%৮5 ০৪ আয়াতাংশ সম্পর্কে কেহ কেহ বলেন £ অর্থাৎ যদি কেহ সাত 
তাওয়াফের বেশী আট, নয় কিংবা ততোধিক তাওয়াফ নিজের জন্য ওয়াজিব করিয়া লয়, তাহা 
উত্তম কাজ ৷ আবার কেহ কেহ বলেন, নফল হজ্ব অথবা উমরায়ও সাফা মারওয়ার তাওয়াফ 
করা ভাল। কেহ আবার আয়াতাংশটিকে সকল ইবাদতের বেলায় প্রযোজ্য বলিয়াছেন। ইমাম 
রাষী হইতে ইহা বর্ণিত হইয়াছে। আল্লাহই ভাল জানেন। 

1245 থ11 915 (নিশ্চয় আল্লাহ কৃতজ্ঞতার মৃল্যদাতা ও সর্বজ্ঞ)। অর্থাৎ তিনি 
সামান্য কর্মের বিনিময়ে বিরাট ছাওয়াব দান করেন এবং প্রতিদানের যথাযথ পরিমাণ সম্পর্কে 
সম্যক পরিজ্ঞাত। সুতরাং না তিনি কাহাকেও কম ছাওয়াব দিবেন আর না তিনি কাহারও প্রতি 
বিন্দুমাত্র যুলুম করিবেন; বরং পুণ্যের বহুগুণ বেশি ছাওয়াব দিবেন এবং তাহার তরফ হইতে : 
আশাতীত ছাওয়াব প্রদত্ত হইবে । যেমন তিনি বলেন ঃ 
215১] ০০ ০০১29 0৯০০ 25৯ আও ও bs DSU ky 211 2 

lal 

অর্থাৎ বিন্দু মাত্র যুলুম হইবে না । যদি কোন পুণ্য হয় তাহার ছাওয়াব গুণাঘিত করা হইবে 
এবং আল্লাহর দরবারে উহার জন্য বড় রকমের বিনিময় প্রদত্ত হইবে। 

2502৬502 CUD ও ০১ ০2১15) (55) 

্ TORE nS DEL ME NUTETEALS 

SINGS engi SHEN ES 3 AAI BE Gi (0) 


PD তরি 


0 zs) 


Contents 


৫২ তাফসীরে ইব্ন কাছীর 


XING NES IE AIS ১0255068566) (5) 
Y পাঠ পা 


০ ৬১৯৯৯1৮5৫15 
০458555৩৩8 TEI OW) 

১৫৯. “যাহারা আমার অবতীর্ণ নিদর্শনসমূহ ও হেদায়েতকে গোপন করে, যাহা আমি 
মানুষের জন্য আমার কিতাবে সুস্প্টরূপে বর্ণনা করিয়াছি, তাহাদিগকে আল্লাহ ও অন্যান্য 
অভিসম্পাত দাতারা অভিশাপ প্রদান করেন ।” 

১৬০. “কেবল যাহারা তাওবা করিল, সংশোধিত হইল ও উহা প্রকাশ্যে বর্ণনা করিল, 
আমি তাহাদের তাওবা কবুল করিব। আর আমি সর্বাধিক তাওবা কবুলকারী, অত্যন্ত 
মেহেরবান ৷” 

১৬১. “নিশ্চয় যাহারা কাফির ও কাফির অবস্থায়ই মারা গেল, তাহাদেরই উপর 
আল্লাহর ফেরেশতাগণের ও মানুষের সকলেরই অভিসম্পাত । 

১৬২. তাহারা চিরকাল উহাতে অবস্থান করিবে, তাহাদের শাস্তি হাস করা হইবে না 
ও তাহাদিগকে কোন অবকাশই দেওয়া হইবে না।” 

তাফসীর ঃ আল্লাহর রাসূল মানুষকে সঠিক লক্ষ্যে পরিচালনার জন্য সেই সব দলীল-প্রমাণ 
ও হেদায়েত-নিদর্শন লইয়া আবির্ভূত হন যাহা আল্লাহর কিতাবে সুস্পষ্টভাবে বর্ণিত হয় । যাহারা 
তাহা গোপন করে তাহাদের বিরুদ্ধে এখানে কঠোর সতর্কবাণী উচ্চারিত হইয়াছে। 

আবুল আলিয়া বলেন-এই আয়াত সেই সকল আহলে কিতাবদের ব্যাপারে অবতীর্ণ 
হইয়াছে যাহারা নবী করীম (সা)-এর পরিচয় গোপন করিত। অতঃপর তাহাদিগকে জানান 
* হইতেছে যে, তাহাদের এই কার্যকলাপের জন্য তাহারা সকলেরই অভিসম্পাত কুড়াইয়াছে। 
দ্বীনের যথার্থ আলিমের জন্য যেমন নিখিল সৃষ্টির সকল কিছুই, এমন কি পানির মাছ ও বায়ু 
মণ্ডলের পাখ-পাখালী পর্যন্ত দোয়া করিতে থাকে, তেমনি উহার বিপরীতে আহলে কিতাবের 
সেই সকল আলিমের জন্য সকল অভিসম্পাতকারীই অভিসম্পাত দিতে থাকে । 
হইয়াছে যে, নবী করীম (সা) বলেন- যে ব্যক্তি তাহার জ্ঞাত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হইয়া 
উহা গোপন করিল, কিয়ামতের দিন তাহাকে আগুনের লাগাম পরানো হইবে । 

জগ ১১819 SAU যদি 
হইলে তাম কাহার ব্রি করিতাম না | 
আবূ উমর হইতে ও তিনি বারাআ ইব্‌ন আষিব হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ 


Contents 


সূরা বাকারা ৫৩ 


“আমরা রাসূল (সা)-এর সহিত জানাযায় শরীক হইয়াছিলাম.। তিনি বলিলেন__ 
কাফিরদের কপালে এত জোরে হাতুড়ি পেটা করা হয় যে, জ্বিন ও ইনসান ছাড়া সকল প্রাণীই 
শুনিতে পায়। তখন যে সকল প্রাণী উহা শুনিতে পায়, উহাদের সকলেই তাহাকে অভিসম্পাত 


চা 


দিতে থাকে। ইহাই আল্লাহ তা'আলা ৮5১11 ৮4০51354111 ১৫১২১ এ.4৬ আয়াতাংশে 
বলিয়াছেন! এখানে :- ১৮১০১ অর্থ পৃথিবীর প্রাণীকুল। 

ইব্‌ন মাজাহ মুহাম্মদ ইবনুস সাব্বাহ হইতে ও তিনি আমের ইবৃন মুহাম্মদ হইতে উক্ত 
হাদীস বর্ণনা করেন। আতা ইব্‌ন আবূ রুবাহ বলেন ১:১০১। বলিতে এখানে পৃথিবীর জ্বিন, 
ইনসানসহ সকল প্রাণী বুঝানো হইয়াছে। 

মুজাহিদ বলেন £ যখন খরার দরুন সব কিছু শুকাইয়া যায় ও ফসলহানি ঘটে, তখন 
অন্যান্য প্রাণীকুল বলে, ইহা বনী আদমের পাপাচারের জন্য হইয়াছে এবং উহারা বনী আদমকে 
অভিসম্পাত দিয়া থাকে। 

আবুল আলিয়া, কাতাদাহ ও রবী ইবৃন আনাস বলেন ০)১:০.1| 4:17 অর্থাৎ 
ফেরেশতা ও মুমিনগণ লা‘নত প্রদান করেন। 

হাদীসে বর্ণিত হইয়াছে £ আলিমদের জন্য সকল কিছুই এমন কি সমুদ্রের মৎস্য পর্যন্ত 
দু'আ করিতে থাকে । আবার আলোচ্য আয়াতে বলা হইয়াছে যে, ইলম গোপনকারী 
আলিমগণকে আল্লাহ, ফেরেশতা ও মানুষ সকলেই অভিশাপ দিতে থাকে । এমন কি সকল 
ধরনের অভিশাপদাতারাই অভিশাপ দান করে। বাকশক্তি সম্পন্নগণ ভাষায় ও বাকশক্তিহীনরা 
অবস্থার মাধ্যমে উহা প্রকাশ করে। কিয়ামতের দিনেও তাহারা অভিসম্পাত বর্ষণ করিবে। 
আল্লাহ তা“আলাই সর্বজ্ঞ। 

অতঃপর আল্লাহ তা'আলা তাওবাকারীগণকে উক্ত অভিশাপ হইতে মুক্ত বলিয়া ঘোষণা 
করেন। তিনি বলেন ঃ 

৯1:০1) 1935 5541121 অর্থাৎ যাহারা উক্ত অপকর্ম হইতে বিরত হইয়া নিজদিগকে 
সৎক্র্মশীল করিয়াছে এবং মানুষের কাছে যাহা গোপন করিয়াছিল তাহা প্রকাশ করিয়াছে। 
| 2০11 এ ০০911 1515 7825 ৪৪ এ১4১(৪ এই আয়াতাংশ প্রমাণ করে যে, কুফরী 
ও বিদ'আতের প্রচারকরাও যদি তাওবা করে, তাহা হইলে আল্লাহ তা'আলা তাহাদের তাওবা 
কবুল করেন। অথচ বর্ণিত আছে যে, পূর্ববর্তী উম্মতের তাওবা অন্যান্য যুগে এইভাবে কবুল 
হইত না। ইহা শুধু ক্ষমা ও দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা (সা)-এর শরী“আতের বরকতে 
হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা“আলা জানাইয়াছেন, যাহারা কাফির ও কাফির থাকিয়াই মারা গেল, 
তাহাদের উপর আল্লাহ, ফেরেশতা ও মানুষ সকলেরই অভিসম্পাত বর্ষিত হয়। আর সেই 
অভিসম্পাতের জাহান্নামে তাহারা অনন্তকাল অবস্থান করিবে । অর্থাৎ কিয়ামতের দিন 
না OUEST TH OE 


সিরা! 


Contents 


৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


০:১১ 2533 অর্থাৎ এক মুহূর্তের জন্য শান্তি হইতে তাহারা অবকাশ পাইবে না, বরং উহা 
ক্রমাগত স্থায়ীভাবে তাহাদিগকে ঘিরিয়া রাখিবে। তাই আমরা উহা হইতে আল্লাহ্‌র নিকট 
আশ্রয় চাহিতেছি। 

আবুল আলিয়া ও কাতাদাহ বলেন- কাফিররা কিয়ামতের দিন দণ্ডায়মান হইলে আল্লাহ 
তা'আলা তাহাদের উপর লা'নত বর্ষণ করিবেন। অতঃপর ফেরেশতারা অভিশাপ দিবেন। 
তারপর সকল মানুষই অভিসম্পাত প্রদান করিবে। 

| মাসআলা 

কাফিরদের প্রতি অভিসম্পাত বর্ষণ সম্পর্কে কাহারও কোন দ্বিমত নাই। হযরত উমর 
ফারূক রো) ও পরবর্তীকালে আয়িম্মায়ে কিরাম দু'আ কুনুত ইত্যাদির মাধ্যমে কাফিরদের উপর 
লানত বর্ষণ করিতেন। কিন্তু কোন নির্দিষ্ট কাফিরের উপর লা'নত বর্ষণের ব্যাপারে ইমামদের 
ভিতর মতভেদ রহিয়াছে । একদল বলেন- কোন নির্দিষ্ট কাফিরকে অভিশাপ দেওয়া যাইবে 
না। কারণ, তাহার মৃত্যু কি কাফির অবস্থায় হইবে, না সে মু'মিন হইয়া মরিবে, তাহা আমাদের 
জানা নাই। তাহাদের দলীল এই ঃ আল্লাহ তা“আলা বলেন ঃ 


২2541654014 44 
রেরেণতা মাতৰ কালো ভিলা 

অন্যদল বলেন- নির্দিষ্ট কাফিরকে অভিসম্পাত দেওয়া জায়েয মালেকী ফিকাহবিদ আবু 
বকর ইবনুল আরাবী এই মত পোষণ করেন। তবে তিনি তাহার মতের সমর্থনে যেই হাদীস 
পেশ করিয়াছেন উহা যঈফ । 

তৃতীয় দল বলেন- যেই কাফির আল্লাহ ও রাসূলকে (সো) ভালবাসে না, শুধু তাহাকে 
অভিশাপ দেওয়া যাইবে । ইহার সমর্থনে তাহারা এই হাদীসটি পেশ করেন ঃ এক কাফির 
নেশাগ্রস্ত অবস্থায় হযরত (সা)-এর কাছে কয়েকবার নীত হইলে তিনি তাহাকে দণ্ড প্রদান 
করেন । তখন এক ব্যক্তি তাহাকে এই বলিয়া অভিশাপ দিল যে, বারংবার লোকটি একই কাজ 
করিতেছে, তাহার উপর আল্লাহর লা'নত হউক । তখন রাসূল (সা) বলিলেন, তাহাকে অভিশাপ 
দিও না। কারণ, সে আল্লাহ ও তাহার রাসূলকে (সা) ভালবাসে । আল্লাহই সর্বজ্ঞ । 


০০১৯) ০25) BLY ০৩152) 7585 (7) 


১৬৩, “আর তোমাদের প্রভু একজন। তিনি ছাড়া অন্য কোন প্রভু নাই৷ তিনি অনন্ত 
দয়ালু, অশেষ দাতা ৷” 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা জানাইতেছেন, প্রভুত্রে ক্ষেত্রে তিনি একক ও লা-শরীক। 
তাঁহার কোন প্রতিনিধিতৃকারীও নাই। বরং সেই আল্লাহ নির্ভেজাল একক সত্তা। তিনি 
সর্বতোভাবেই স্বনির্ভর । তিনি ছাড়া কোনই প্রভু নাই। আর অবশ্যই তিনি অনন্ত দয়ালু, অশেষ 
দাতা । সূরা ফাতিহার শুরুতে এই গুণবাচক নাম দুইটির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হইয়াছে। 


Contents 


সূরা বাকারা ৫৫ 


শাহর ইবনুল হাওশাব আসমা বিস্তে ইয়ামীদ ইব্নুস সুকান হইতে ও তিনি রাসূল (সা) 
হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন - ৩১৯০৭। 5৯ 2 201 als di 

১'১:। আয়াতদ্বয়ের মধ্যে ইসমে আযম বিদ্যমান। অতঃপর তিনি আসমান, যমীন ও উহার 
মধ্যকার সকল কিছুর সৃষ্টিকর্তা হিসাবে তাহার এককত ও অনন্যতা প্রমাণ করেন। 


CONE 20 45215 ৯ [পা Sr EGO) (5) 
Es ২০৮ 20107 ও 0722১ এ (৫) 
29 | B55 KE GS চি রর 4 GE 2 EE 

0 OTS AS 58s 96584045520 


১৬৪. “নিশ্চয় নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি আর দিবস ও রজনীর তারতম্য ও মানুষের 
কল্যাণদায়ক সমুদ্রগামী জলপোত এবং মৃত পৃথিবীকে জীবিত করণার্থে নভোমণ্ডল হইতে 
আল্লাহর অবতীর্ণ বৃষ্টি আর পৃথিবীতে ছড়ানো সর্ববিধ জীব-জস্তু এবং বায়ু প্রবাহ ও 
মেঘপুঞ্জের আকাশ ও পৃথিবীর মধ্যপথে শূন্যে পরিক্রমা অবশ্যই বিজ্ঞ সম্প্রদায়ের জন্য 
নিদর্শন স্বরূপ ৷” 

তাফসীর £ ০১১১1 SIL ঢা 5 91 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা বলেন- 
নভোমণ্ডলের উচ্চতা, সূক্ষ্মতা, প্রশস্ততা, উহার ভাসমান তারকারাজি ও বিভিন্ন গ্রহ-উপপ্রহের 
নভোমণ্ডল পরিক্রমা এবং এই ভূমণ্ডলের মৃত্তিকার_ঘনত্ব, গভীরতা, উহার পাহাড়-পর্বত, 
নদী-সমুদ্র ও উহার উত্তাল তরঙ্গরাজি, উহার বুকে বিরঞ্জিত সৌধরাজি ও অন্যান্য কল্যাণকর 
বস্তু এবং দিবস রজনীর তারতম্য ও আগমন- নির্গমনে নিয়মতান্ত্রিকতা ও সময়ানুবর্তিতা 
নিশ্চয়ই জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন। আল্লাহ তা'আলা অন্যত্র বলেন $ 
আছ 5445 ০৫ উদ LUN ৮৪। 55 0 ভি ০০০৭৪ 

“না সূর্যের এই অধিকার আছে যে, চন্দ্রকে স্পর্শ করে এবং না রাত্রি দিবসের অগ্রগামী 
হইতে পারে। প্রত্যেকেই নভোমগ্ডলে পরিক্রমা চালাইতেছে।” 

দিন ও রাত কখনও একটি বড় হইতেছে ও অপরটি ছোট হইতেছে। কখনও দিবসের অংশ 
রাতের ও রাতের অংশ দিবসের সাথে সংযুক্ত হওয়ার পর আবার উভয় সমান হইয়া যায়। 


যেমন আল্লাহ বলেন 81111 ৮১ 6১11 0125 ১৮441 ৬৪:0311 ss 
অর্থাৎ রাত্রি বড় হইয়া দিবসের ভিতর প্রবেশ করে আবার দিবস বড় হইয়া রাত্রির অংশ 
দখল করে। 


Contents 


৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


Ml 5592 Us ll ৪ ৪১৯৪ এ] 1৮15 অর্থাৎ সমুদ্রকে নিয়ন্ত্রণে রাখিয়া 
জলপোতগুলিকে উহার বর্ষে এদিক ওদিক নিরাপদে বিচরণের ব্যবস্থা করার ফলে মানুষ উহার 
সাহায্যে বিভিন্ন দেশের পণ্যসন্তার আমদানী-রপ্তানী ও অন্যান্য কল্যাণ আহরণের সুযোগ 
পাইতেছে। 

(85525 a Fl Lili নত 9০ lalla ২111 0১1 (5০ অর্থাৎ আল্লাহ 
তা'আলা মৃত ধরণীকে পুনর্জীবিত করার জন্য আকাশ হইতে যে বর্ষা বর্ষণ করেন তাহার 
ভিতরেও জ্ঞানীদের জন্য নিদর্শন বিদ্যমান রহিয়াছে। এই প্রসংগে আল্লাহ তা'আলা অন্যত্র 
বলেন ৪ | 

05140 4৮০৪ ৮৯1৮০ 0৯০৮৩ (২১১১1 itil ০০১ nel ON 

“আর মৃত পৃথিবী তাহাদের জন্য নিদর্শনস্বরূপ । আমি উহা জীবিত করি ও উহা হইতে 
বীজ উদ্গত করি। অতঃপর উহা হইতে তাহারা খায়।” 

2151৫ ০ 1৫৪ 25১০ অৰ্থাৎ উহার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রং ও ভিন্ন ভিন্ন উপকারিতা, 
উহার ক্ষুদ্রত্ব ও বিশালতৃ, উহার সবগুলির ব্যাপারে জ্ঞাত থাকিয়া ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য 
TE না নিদর্শনের অন্যতম । যেমন আল্লাহ বলেন ঃ 


প্রু 


US Less ssi na ২১365১24441 LY pa 5১০০৩ 
১০ ১০0 ওঃ 


“আর পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যাহার রিযিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত নহে 
এবং তিনি উহার আশ্রয়স্থল ও চারণভূমির খবর রাখেন না। সকল কিছুই সুস্পষ্ট কিতাবে 
লিপিবদ্ধ রহিয়াছে।” 

01211 ১০5, অৰ্থাৎ কখনও হাওয়া রহমত নিয়া আসে, কখনও আসে গযব নিয়া। 
কখনও মেঘের আগে আগে উহা বারিপাতের সুসংবাদ নিয়া আসে, কখনও উহা মেঘ হাকাইয়া 
নিয়া যায়। কখনও মেঘ পুঞ্জীভূত করে, কখনও উহাকে বিক্ষিপ্ত করে, কখনও উহা বিভিন্ন 
এলাকায় ছড়াইয়া দেয়। কখনও উত্তর হইতে আসে, কখনও দক্ষিণ হইতে আসে, কখনও পূর্ব 
হইতে আসে আবার কখনও পশ্চিম হইতে আসে । তাই মানুষ বায়ু ও বৃষ্টি সম্পর্কে বহু গ্রন্থ 
রচনা করিয়াছে এবং সেই সম্পর্কে বহুবিধ তথ্য সন্নিবেশিত করিয়াছে । এখানে সেই সব সুদীর্ঘ 
আলোচনা সম্ভব নহে। আল্লাহই সর্বজ্ঞ । 

০৯১১1 all ৪০ ১০৭]1 ০০৮১০15 অর্থাৎ আকাশ ও পৃথিবীর মাঝখানে 
পরিক্রমশীল এবং আল্লাহর ইচ্ছানুসারে পৃথিবীর বিভিন্ন এলাকায় প্রবহমান । 

১৬12 po 2 ২ অর্থাৎ এই সকল বস্তু সুস্পষ্টভাবে আল্লাহ তা'আলার অস্তিত্ব ও 
একত্ব প্রমাণ করে । যেমন আল্লাহ তা“আলা অন্যত্র বলেন ৪ 


02191 SY ০, ১415 211 SSE ১৯০ লগা স্4 
০54 ০:৪০ 494 


০৫১ ডা 5 02555195825 0০০35 CLs 2111 ১১০৫5 ১১৫, 
Hie 135 (৪8 1৮১১৭ 91507 38515 ০ (তা) ১০১? 


Contents 


সূরা বাকারা ৫৭ 


“নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও দিবা-রাত্রির পার্থক্য অবশ্যই সেই সকল জ্ঞানীদের 
জন্য নিদর্শন, যাহারা দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায় ও শায়িত অবস্থায় আল্লাহ্‌র স্মরণ করে 
আর আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়া গবেষণা করে। (তাহারা তখন বলে) হে আমাদের 
প্রতিপালক! তুমি ইহা অহেতুক সৃষ্টি কর নাই, তোমারই পবিত্রতা (বর্ণনা করি) । অনন্তর 
আমাদিগকে জাহান্নামের শাস্তি হইতে পরিত্রাণ দান কর।” 
জাফর ইব্‌ন আবুল মুগীরা হইতে, তিনি সাঈদ ইব্‌ন জুবায়ের হইতে ও তিনি হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ 

“একদল কুরায়শ মুহাম্মদ (সা)-এর নিকট আসিয়া বলিল- হে মুহাম্মদ! আমরা চাই, তুমি 
তোমার প্রভুকে বল তিনি যেন আমাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করিয়া দেন। 
তারপর আমরা উহা দ্বারা অশ্ব ও অস্ত্র ক্রয় করিব। তাহা হইলে আমরা ঈমান আনিব এবং 
তোমার সঙ্গে থাকিয়া জিহাদ করিব। রাসূল (সা) বলিলেন- আমার সহিত অংগীকারাবদ্ধ হও, 
যদি আমার প্রভুকে বলার পর তিনি সাফা পাহাড় স্বর্ণে পরিণত করেন, তাহা হইলে অবশ্যই 
তোমরা ঈমান আনিবে। তাহারা তাহার সহিত অঙ্গীকারাবদ্ধ হইল । তখন তিনি তাহার প্রভুর 
কাছে দু'আ করিলেন। ফলে তাহার নিকট জিবরাঈল (আ) আসিলেন এবং বলিলেন - নিশ্চয় 
আপনার প্রভু তাহাদের জন্য সাফা পাহাড় স্বর্ণে পরিণত করিবেন । তবে শর্ত এই যে, তারপরও 
যদি তাহারা ঈমান না আনে তাহ! হইলে তাহাদিগকে তিনি এমন শাস্তি দিবেন, যাহা তিনি 
নিখিল সৃষ্টির আর কাহাকেও দেন নাই। রাসূল (সা) বলিলেন - না, তাহা হয় না.। হে আমার 
প্রতিপালক ! তুমি আমাকে ও আমার সম্প্রদায়কে অবকাশ দাও। আমি দিনের পর দিন 
তাহাদিগকে তোমার দিকে ডাকিতে থাকিব ।” ্‌ 

এই প্রেক্ষিতেই আল্লাহ তা'আলা এই আয়াত অবতীর্ণ করেন ঃ 

5441538/493১9১৯১০০4 ৯5 
ইব্‌ন আবু হাতিম উক্ত হাদীস ভিন্নভাবে জা“ফর ইব্‌ন আবুল মুগীরা হইতে উদ্ধৃত করেন 
এবং উহার শেষভাগে সংযোজন করেন ঃ 

“তাহারা কিভাবে তোমার কাছে সাফা সম্পর্কে দাবি জানায়? তাহাদের সম্মুখে তো উহা 
হইতেও অনেক বড় বড় নিদর্শন রহিয়াছে” 

ইব্‌ন আবু হাতিম আরও বলেন ঃ আমাদিগকে আমাদের পিতা, তাহাদিগকে আবু হুযায়ফা, 
তাহাদিগকে শিবল, BLE US উরিরা কারে রাড রারে রত তিনি 
বলেন £ “নবী করীম (সা)-এর উপর মদীনায় "১! ১১1 $৯ 211 35201788105 
১৯১1! আয়াতটি অবতীর্ণ হয়। তাহা শুনিয়া মক্কার কুরায়শগণ প্রশ্ন তুলিল- মানুষ কি করিয়া 
এক প্রভুর পিছনে ছুটিতে পারে ? তখন আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 


কাছীর (২য় খণ্ড) ৮ 


Contents 


৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর | 


08195 ০23৭ ১১৯১৯ ০১০] GE ও 9) 
ইহা হইতে জানা যায় যে, তিনি একক সত্তা এবং তিনি সকল কিছুরই প্রভু ও সব কিছুর 
সৃষ্টিকর্তা । ওয়াকী ইব্নুল জার্বাহ বলেন- আমাকে সুফিয়ান তাহার পিতা হইতে ও তিনি আবুয 
যুহা হইতে বর্ণনা করেন £ 
“যখন ৯19 «|| ১৫113 আয়াতটি নাযিল হইল, তখন মক্কার কুরায়শরা বলিল, প্রভু 
একজনই, তাহার প্রমাণ দাও। উহার জবাবে আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 
১9515427551 LN... ১৯১ ০155০111৯৪০ 
আদম ইব্ন আবূ আয়াস ও আবূ জা“ফর রাষী হইতে, তিনি সুফিয়ানের পিতা সাঈদ ইবৃন 
সীরার রিতা সা নানার নট নারির, 


১4 CET ETI YOK pi ০5 (১৯০) 


2152 3 


DEBE 59505222৬2 1৩ ১০৫১৩105505 
We A 216 ৫2১ 


৩৫৫৪০ COANE CHOI এয (১5) 

০ রে? 9, 

STS অপ তিতা টি ০500৬6 (VW) 
মালিতে EEA ne SL 2 2 2) 


১৬৫. “আর একদল মানুষ আল্লাহ ছাড়া অন্যকে অংশীদার বানাইয়া সেইগুলিকে 
আল্লাহর মতই ভালবাসে । অথচ ঈমানদারগণ শুধু আল্লাহকেই সুদৃঢ়ভাবে ভালবাসে । 
আফসোস! যদি যালিমরা দেখিতে পাইত। 

১৬৬. যখন তাহারা আযাব দেখিতে পাইবে, দেখিবে, নিশ্চয় সকল ক্ষমতার অধিকারী 
আল্লাহ । আর নিশ্চয় আল্লাহ শাস্তিদাতা। সেই আযাব প্রত্যক্ষ করিয়া অনুস্তগণ 
অনুসারীবৃন্দকে অস্বীকার করিবে ও তাহাদের সহিত সকল সম্পর্ক ছিন্ন করিবে । 

১৬৭. আর অনুসারীগণ তখন বলিবে, হায়, যদি আমরা ফিরিয়া যাইতে পারিতাম, 
তাহা হইলে তাহাদের মত আমরাও তাহাদিগকে প্রত্যাখ্যান করিতাম। এভাবেই আল্লাহ 
জাহান্নাম হইতে নিস্তার পাইবে না ।” | 

তাফসীর £ আল্লাহ তা'আলা এখানে পৃথিবীতে মুশরিকরা যে ভ্রান্ত কার্যকলাপ করিতেছে, 
তাহার উল্লেখ করিয়া বলিতেছেন যে, পরকালে তাহাদের জন্য আক্ষেপজনক কঠিন শাস্তি ছাড়া 


570197 


সূরা বাকারা | | ৫৯ 


আর কিছুই প্রাপ্য নহে। কারণ, ত তাহারা পৃথিবীতে আল্লাহর সমকক্ষ শরীক বানাইয়া আল্লাহর 
সহিত তাহাদিগকেও সমানভাবে ভালবাসিয়াছে ও পূজা-অর্চনা করিতেছে । অথচ আল্লাহ এক ও 
লা শারীক । তাহার কোন প্রতিপক্ষ নাই, বিকল্প নাই, অংশীদারও নাই। 
সহীহদ্বয়ে আবদুল্লাহ ইবৃন মাসউদ (রো) হইতে বর্ণিত আছে। তিনি বলেন £ আমি প্রশ্ন 
করিলাম, হে আল্লাহর রাসূল ৷! শ্রেষ্ঠতম পাপ কোন্টি ? তিনি জবাব দিলেন; যদি তুমি আল্লাহর 
কোন শরীক বানাও । অথচ তোমাকে তিনি সৃষ্টি করিয়াছেন। 
নী তো 551 ১+১41$ অর্থাৎ অবশ্যই ঈমানদারগণের ভালবাসা শুধু আল্লাহর 
জন্য । তাহাদের আত্মিক সংযোগ, তাহাদের মর্যাদা দান ও একনিষ্ঠতা শুধু তাহারই জন্য । 
তাহারা তীহার সহিত কাহাকেও শরীক করে না, বরং শুধু তাহারই ইবাদত করে, তাহারই 
উপর ভরসা করে এবং সকল ব্যাপারে শুধু তাহারই কাছে আশ্রয় কামনা করে। 
অতঃপর আল্লাহ তা'আলা মুশরিকদের আত্মপীড়ন সম্পর্কে তাহাদিগকে সতর্ক করিয়া 
বলেন ঃ 
(১.১ 41 58110 Ld oss Sale 023 sx 915 
ব্যাখ্যাকারদের কেহ কেহ উক্ত আয়াত প্রসংগে বলেন ৪ উহার তাৎপর্য হইল এই যে, যদি 
তাহারা আযাব প্রত্যক্ষ করিত, তাহা হইলে অবশ্যই জানিতে পাইত, তখন সকল ক্ষমতাই শুধু 
আল্লাহ তা'আলার হাতে । অর্থাৎ সেখানে হুকুম-আহকাম সবই সেই একক ও লা-শারীক 
আল্লাহর চলিতেছে এবং সকল কিছুই তাহার প্রভাবাধীন রহিয়াছে। তাহারা তখন ইহাও প্রত্যক্ষ 
করিবে যে, Sl ১১45 2111“ 1 অর্থাৎ নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। 
তিনি অন্যত্র বলেন £ 
এনা বর Gs 25 এল Ne PLY ০০১০৪ 
“সে দিন না কেহ তাহার মত শাস্তি দিতে পারিবে আর না কেহ তাহার মত পাকড়াও 
করিতে পারিবে ।” 
আল্লাহ পাক বলেন £ তাহারা যদি জানিত যে, পরকালে তাহারা কি দৃশ্যের সম্মুখীন হইবে 
ও তাহাদের শিরক, কুফরী, গোমরাহীর কারণে তাহারা কি ভয়াবহ পরিণতির সম্মুখীন হইবে, 
তাহা হইলে তাহারা কিছুতেই উহা করিত না। অতঃপর তিনি তাহাদের উপাস্যগণের সহিত 
সেদিন তাহাদের করুণ সম্পর্ক সম্পর্কে অবহিত করিতেছেন। সেদিন অনুসৃতরা অনুসারীদের 
সহিত সকল সম্পর্ক ছিন্ন করিবে। যেমন তিনি বলেন £ ১4২1 ১০191 : ১2311 oS Sl 
(5551 আদিত সারার কতা রাগ রা পানির রাখার নি সার্ক 
১5094115840 খোর (এ 
“আমরা তোমার কাছে উহাদের প্রতি অসন্তোষ প্রকাশ করিতেছি। তাহারা কখনও আমাদের 
উপাসনা করে নাই।” 


Contents 


UG | তাফসীরে ইব্ন কাছীর 
তাহারা আরও বলিবে 3 


4৮৮৮৫ ১ 3৮404480555 ১০45০ ৩০০৯৮০ 
“তুমি পবিত্র, মহান ! তুমিই আমাদের অভিভাবক । তাহারা আমাদের কেহ নহে। তাহারা 
জ্বিনের পূজা করিত এবং তাহাদের অধিকাংশই জ্বিনদের প্রতি ঈমান আনিয়াছিল।” 
অতঃপর জ্নরাও তাহাদের সম্পর্ক অস্বীকার করিবে এবং তাহাদিগকে যে পূজা করা 
EOE TR দাস পা 


উদিত 


সী ALE, 42 ইহ 08088, ১100, 55775 


দিতি 

“আর যাহারা বিভ্রান্ত করিয়াছিল এবং আল্লাহ ছাড়া যাহাদিগকে উপাসনা করা 
হইয়াছিল, কিয়ামতের দিন তাহারা উপাসকদের ডাকে সাড়া দিবে না। যখন মানুষকে 
সমবেত করা হইবে, তখন উপাস্যরা উপাসকদের শত্রু হইবে এবং উপাসকরা উপাস্যদের প্রতি 


অবিশ্বাসী হইবে ।” 


আল্লাহ তাআলা অন্যত্র বলেন £ 
ME VISES ০1956115521 £ ED 4111 ১১০ ভি 
lus rele EAE AE 


অর্থাৎ তাহারা আল্লাহ ছাড়া আরও প্রভু বানাইয়াছিল, যেন তাহাদের তাহারা সহায়ক হয়। 
কখনও নহে । শীঘ্রই তাহারা পূজারীদের উপাসনাকে অস্বীকার করিবে এবং তাহারা তাহাদের 
পরিপন্থী হইয়া দাঁড়াইবে। 


হযরত ইব্রাহীম খলীলুল্লাহ (আ) তাহার সম্প্রদায়কে লক্ষ্য করিয়া বলিলেন ৪ 


“oe 92 ৮৩ ৪ 023 ০৮ Ge SB 2৮:৫৩ ৩ ০ % ০ ০%০ ৮ 5 টা 
১০005000955 a RAL ALS 55185550502 


ECE 

“সন্দেহ নাই, তোমরা আল্লাহকে ছাড়িয়া প্রতিমাগুলিকে উপাস্য বানাইয়াছ ও পার্থিব 

জীবনের পারস্পরিক ভালবাসায় মগ্ন রহিয়াছ। অতঃপর কিয়ামতের দিন তোমরা একদল 

' অপরদলকে অস্বীকার করিবে এবং পরস্পরকে অভিশাপ দিবে । আর তোমাদের ঠাঁই হইবে 
জাহান্নাম এবং তোমাদের জন্য কোন মদদগার থাকিবে না।” 


Contents দ্‌ 


সূরা বাকারা ৬১ 


ial CMG 


০৮92০ ক 


oro 


eae ere che সারার তারি 
হইলে দেখিতে পাইত, তাহারা একে অপরকে দোষারোপ করিতেছে। এবং অধীনস্থরা 
অধিকর্তাগণকে বলিতেছে, তোমরা না হইলে আমরা অবশ্যই মু'মিন হইতাম । 
অতঃপর তিনি বলেন £ 


| ১254401১০1৫ Bune ০৯০1১৯০৯১০৭ ০2৫115০285৯] ০2511 UG 
EC PEE CR wal ial 02301 ০555 ০২৭১ লী তি ০2৫৭৯ 
(18513501105 AE's 410550105৮5 UT Jd 


০ 4 0 


1১61 Ys JA TAS 92৬। 3১০ JEM CLs oid se 


এত 
“অধিকর্তারা তখন অধীনস্থগণকে বলিবে, আমরা কি তোমাদিগকে হেদায়েতের ডাক 
আসার পর উহা হইতে বিরত রাখিয়াছি ? বরং তোমরাই অপরাধী ছিলে । আর অধীনস্থ্রা 
অধিকর্তাগণকে বলিবে, বরং তোমরাই দিন-রাত আমাদিগকে প্ররোচিত করিয়াছ, যখন তখন 
নির্দেশ দিয়াছ যেন আমরা আল্লাহকে অমান্য করি ও তাহার অংশীদার বানাই এবং যখন আযাব 
দেখিবে তখন লজ্জাবনত হইবে আর আমি সেই কাফিরদের গলায় জিঞ্জীর পরাইব। 
তাহাদিগকে কি তাহাদের কর্মফল প্রদান করা হইবে না?” 
আল্লাহ তা আলা অন্যত্র বলেন £ 


75275582121 91৮২8 ভে ১৮221 0055 
UES, cul ১০৮০৭ ১০ রত dS as SASL 
(১৪৫ al Er Ely SS as GIS CA [92519 esl 
2] ডি Calli ST US be oak yl 
অর্থাৎ আর যখন (আল্লাহর) ফয়সালা সম্পন্ন হইবে, তখন শয়তান বলিবে, আল্লাহ 
তাআলা তোমাদিগকে যে কথা দিয়াছিলেন তাহা সত্য হইয়াছে । আর আমি তোমাদিগকে যে 
ওয়াদা দিয়াছিলাম, তাহার খেলাফ করিয়াছি। আমার উপর তোমাদের কোন দায়-দায়িত্ব নাই। 
শুধু এতটুকুই যে, আমি তোমাদিগকে ডাকিয়াছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়াছ। তাই 


* আমাকে আর দোষারোপ করিও না, বরং নিজেদেরই দোষারোপ কর । আমি তোমাদিগকে ঘাড় 


Contents 


৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ধরিয়া কিছু করাই নাই আর তোমরাও আমাকে জোর করিয়া কিছু করাও নাই । তোমরা আমাকে 
কেন্দ্র করিয়া যে সকল শিরক কার্য করিয়াছ আমি তাহা ইতিপূর্বেই অস্বীকার করিয়াছি। নিশ্চয় 
যালিমদের জন্য কঠোর শাস্তি রহিয়াছে। 


“es 2 


০০০116১5585 1311 9) অর্থাৎ আল্লাহর আযাব প্রত্যক্ষ করিয়া তাহাদের 
পারস্পরিক সম্পর্ক ছিন্ন হইবে । তথাপি তাহারা জাহান্নাম হইতে নাজাত পাইবে না এবং 
পালাবারও কোন পথ পাইবে না! 


৮৮71 


শা তি পাকার 


৪2 পলা 


(5১195৮51425 PEG এ 27198581052 অৰ্থাৎ যি 
আমাদের জন্য পৃথিবীতে প্রত্যাবর্তনের বিধান থাকিত, তাহা হইলে আমরাও তাহাদিগকে 
সেইভাবে অস্বীকার করিতাম যেভাবে আজ তাহারা আমাদিগকে অস্বীকার করিল। তখন আমরা 
আর তাহাদের উপাসনা করিতাম না, বরং একমাত্র আল্লাহর ইবাদত করিতাম। মূলত তাহারা 
এই ব্যাপারেও মিথ্যাবাদী । পৃথিবীতে তাহারা ফিরিয়া আসিলে আবার উহাই করিত । আল্লাহ 
তা‘আলা তাহাদের মিথ্যাবাদিতা সুস্পষ্ট করিয়া দিয়াছেন। তাই তিনি বলেন ঃ 

৫:1০. ০০৯ pelle ll ৫" ১ 1 অর্থাৎ তাহাদের কার্যাবলী বিলুপ্ত ও ধ্বং 
হইয়া যাইবে । অবশিষ্ট থাকিবে শুধু আক্ষেপ ও হাঁ-হুতাশ। যেমন আল্লাহ পাক বলেন ৪ 


০4০০ # ee 


হিরন Ln Elo Jace le 05511 095৪5 


“আর আমি তাহাদের অপকর্মের ব্যাপারে পদক্ষেপ নিলাম এবং উহাকে ধ্বংসস্তূপে পরিণত 
করিলাম ।” আল্লাহ পাক আরও বলেন ঃ 


৮ 0 


1525৪ ০2১41 43 5৮2 ১৩ ৮০৮৫1191725 1১১৪৫ ০২১৫| 8 
3415 
“যাহারা আল্লাহর সহিত কুফরী করে তাহাদের কার্যাবলী যেন বালুর বাধ । সজোরে বায়ু 
প্রবাহের সাথে সাথে উহা হাওয়া হইয়া যায়।” 
তিনি অন্যত্র বলেন ৪ 


2 lo sg 


Ey 71657557787 1১১৪৫ ১2২119 


“কাফিরদের কার্যাবলী মরীচিকা সদৃশ । পিপাসার্ত ব্যক্তি উহাকে পানি ভাবে ।” 
অবশেষে আল্লাহ তা'আলা বলেনঃ ll ০০০ ১৯৯৯. অর্থাৎ যেহেতু তাহাদের 
সকল আমল বরবাদ হইবে, তাই তাহারা জাহান্নাম হইতে কখনও নিস্তার পাইবে না। 


Et RE 555555 3 ১032 ১৪ AMET (২৭4) 
ডে ৩ ৩25৩০ 4 5s ১৮ রী 


Contents 


সূরা বাকারা __ ৬৩ 


54012515225 2560155850৩ 22465 0০) 
0 (92236 


১৬৮. “হে মানব! পৃথিবীতে উৎপন্ন পবিত্র বৈধ বস্তু ভক্ষণ কর, আর শয়তানের 
পদাংক অনুসরণ করিও না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু । 

১৬৯. সন্দেহ নাই, তোমাদিগকে সে পাপাচার ও অনাচারের নির্দেশ দেয় আর আল্লাহ্র 
ব্যাপারে তোমরা যাহা জান না তাহাই বলিতে বলে ।” 

তাফসীর ৪ আল্লাহ তা'আলা তাহার একত্ব ও সৃষ্টির ব্যাপারে তাহার একক ক্ষমতা ও 
অধিকারের বর্ণনার পর তাহার প্রতিপালন ব্যবস্থা বর্ণনা করিতেছেন। তিনিই নিখিল সৃষ্টির 
রিষিকদাতা। তিনি দুনিয়াব্যাপী সকল সৃষ্টির রুজীর ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। এখন উহার 
ব্যবহারবিধি বর্ণনা করিতেছেন। তিনি বলেন- পৃথিবীতে যাহা কিছু আল্লাহ তাআলা বৈধ 
করিয়াছেন আর যাহা তোমাদের জন্য রুচিকর ও দেহ বা মস্তিষ্কের জন্য ক্ষতিকর নহে, তাহা 
সকলই খাও। তবে শয়তানের পদাংক অনুকরণ করিও না। উহা হইল মনগড়া রীতি-পদ্ধতি । 
উহা অনুসরণ করিলে তোমরা বিভ্রান্তির শিকার হইবে। যেমন বাহীরা, সাএবা, ওয়াসিলা 
ইত্যাকার হালাল উটকে মনগড়া রীতিতে হারাম করিয়া লইয়াছ। উহা জাহেলী রীতি । 

সহীহ মুসলিমে আব্বাস ইবনে হাম্মাদের বর্ণিত হাদীসে আছে যে, “ রাসূল (সা) বলেন - 
আল্লাহ তাআলা বলিতেছেন, আমি আমার বান্দাকে যেসব আহার্য দান করিয়াছি তাহা তাহার 
জন্য বৈধ করিয়াছি।” 

উক্ত হাদীসে আরও বর্ণিত আছে- আমি আমার বান্দাকে তাওহীদবাদী করিয়া গড়িয়াছি। 
কিন্তু শয়তান আসিয়া তাহাকে সত্য দীন হইতে বিচ্যুত করিয়াছে এবং আমি যাহা হালাল 
জারীজ আতা হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন - নবী 
করীম (সা)-এর নিকট (6 49০91 55155 414 ১4441 [৫2 আয়াতটি 
তিলাওয়াত করা হইলে সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস দাঁড়াইয়া বলিলেন - হে আল্লাহ্র রাসূল । 
আমাদের দু'আ যেন সর্বদা আল্লাহর দরবারে কবুল হয়, তাহার কাছে এই প্রার্থনা করুন। রাসূল 
(সা) বলিলেন - হে সাদ! পবিত্র আহাৰ্য গ্রহণ কর, তোমার দু'আ সর্বদা কবুল হইবে । যাহার 
হাতে মুহাম্মদের প্রাণ, তাহার শপথ করিয়া বলিতেছি, যে ব্যক্তির উদরে এক লোকমা হারাম 
খাদ্য প্রবেশ করিল, চল্লিশ দিন পর্যন্ত তাহার দু'আ কবুল হইবে না। আর যে বান্দা হারাম ও 
সুদের মাল দ্বারা দেহ পুষ্ট করিয়াছে তাহার জন্য জাহান্নামের আগুনই শ্রেয়। 

১১ 3551 2৪ অর্থাৎ যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই উহাকে ঘৃণা 
করিবে ও ভয় করিয়া চলিবে । 


Contents 


৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ তা'আলা অন্যত্র বলেন ঃ 

০১ bas EGE নিট উকি 195 2১৪5 9514 St 
|! 

“নিশ্চয় শয়তান তোমাদের শক্র | তাই তাহাকে শক্র হিসাবেই গ্রহণ কর । নিঃসন্দেহে সে 
তাহার অনুসারী দলকে জাহান্নামের সহচর হইবার জন্য আহ্বান জানায় ।” 

আল্লাহ তা আলা আরও বলেন ৪ 

95 27141 uty 30 EI 05:20 নন 580 EGS 

“তোমরা কি আমাকে ছাড়িয়া তাহাকে (শয়তান) ও তাহার সন্তানদিগকে বন্ধু বানাইতেছ। 
অথচ তাহারা তোমাদের শক্র ৷ যালিমদের জন্য কতই জঘন্য প্রতিদান রহিয়াছে।” 

oll ১19 15295 3 আয়াতাংশ সম্পর্কে কাতাদাহ ও সুদ্দী বলেন ৪ অর্থাৎ 
আল্লাহর প্রতিটি নাফরমানীই শয়তানের পদাংকানুসরণ ৷ ইকরামা বলেন £ উহা শয়তানের 
কুমন্ত্রণা। মুজাহিদ বলেন $ উহা শয়তানের বিভ্রান্তি বা ভ্রান্তিসমূহ। আবু মাজলিস বলেন ৪ উহা 
হইল পাপের পথে মানত করা । শাবী বলেন - এক ব্যক্তি নিজ পুত্রকে জবাই করার মানত 
করিলে মাসরূক তাহাকে ফতোয়া দিলেন একটি ভেড়া জবাই করার এবং বলিলেন, এই ধরনের 
মানতই হইল শয়তানের পদাংক অনুসরণ । 

আবৃয্‌ যুহা মাসরূক হইতে বর্ণনা করেন ৪ আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বকরীর একটি 
গুর্দার সহিত লবণ যুক্ত করিয়া আসিয়া উহা খাইতে লাগিলেন। তখন দলের একজন সেখান 
হইতে সরিয়া বসিল। তখন তিনি অন্যদিগকে বলিলেন £ তোমাদের সাথীকেও খাইতে দাও ! 
তদুত্তরে সে বলিল, আমি উহা খাইব না। তিনি প্রশ্ন করিলেন, তুমি রোযা রাখিয়াছ কি ? সে 
বলিল, না। তিনি আবার প্রশ্ন করিলেন, তাহা হইলে তুমি খাও না কেন? সে বলিল, আমি উহা 
খাওয়া আমার উপর হারাম করিয়াছি । তখন ইব্‌ন মাসউদ (রা) বলিলেন, ইহাই শয়তানের 

ক । তুমি উহা খাও এবং শপথ ভঙ্গের জন্য কাফফারা দাও। 

ইব্‌ন আবূ হাতিম উক্ত বর্ণনাটি উদ্ধত করেন। তিনি আরও বলেন ঃ আমাকে আমার পিতা, 
হইতে বর্ণনা করেন- আমি একদিন আমার স্ত্রীর উপর রাগান্বিত হইলাম । সে বলিল, তুমি যদি 
তোমার স্ত্রীকে তালাক না দাও, তাহা হইলে সে একদিন ইয়াহুদী হইবে ও একদিন খ্রিষ্টান হইবে 
এবং তাহার সাথে দাস-দাসী আযাদ হইয়া যাইবে । আমি তখন আবদুল্লাহ ইবন উমরের কাছে 
আসিয়া সব বলিলাম । তিনি বলিলেন, ইহাই শয়তানের পদাংক । যয়নব বিন্ত উম্মে সালমাও 
গং রা রশিরেন। দিসি এগার ত থক কলগছ দিলেন । জানি ত থয ররর এরই 
কথা বলিয়াছেন । 

আবদ ইব্‌ন হামীদ বলেন £ আমাকে আবূ নঈম শরীফ হইতে, তিনি আবদুল করীম 
হইতে, তিনি ইকরামা হইতে ও তিনি ইব্‌ন আব্বাস হইতে বর্ণনা করেন ঃ রাগের বশবর্তী 
হইয়া যে শপথ বা মানত করা হয়, তাহাই নর গসাটা। রা জরা দার রথ 
ভঙ্গের কাফফারা । 


Contents 


সূরা বাকারা ৬৫ 


০৮০25 9৮5 44015151818 ও ১09 LES Ly ell 16৮৭0 02 | অর্থাৎ 
তোমাদের শক্র শয়তান তোমাদিগকে পাপ কাজ করার নির্দেশ দেয় এবং নিষিদ্ধ কাজে লিপ্ত 
করে । যেমন ব্যভিচার কিংবা অনুরূপ কোন অনাচার । ইহা সাধারণ পাপ হইতে জঘন্যতম । 
উহা হইতেও জঘন্য হইল না জানিয়া আল্লাহর ব্যাপারে কোন কথা বলা। প্রত্যেক কাফির ও 
এগ রাজা OT 


2৮4 ১৫১4৫ ১40127 ASS CHIBDE 4h 16১ ও ৮800251 515 (\৮.) 


০ 9১5৩48৮5৬৮৪ ৫ JIA * তা ০৬551 ৮ 5% 
SY SPE ১045 (07054 (vy) 


১৭০. “আর যখন ০ HC et faci ahaa: 
তাহা অনুসরণ কর । তাহারা বলে, বরং আমরা পূর্বপুরুষগণকে যাহার উপর পাইয়াছি 
তাহাই অনুসরণ করিব । যদিও তাহাদের পূর্বপুরুষগণ কিছুই বুঝে নাই, আর হেদায়েতও 
পায় নাই।” 

১৭১. “আর কাফিরদের উদাহরণ হইল সেই বধিরের মত, যে শুধু ডাকাডাকির 
আওয়াজই শুনিতে পায় (কথা বুঝে না) । তাহারা মুক, বধির, অন্ধ, তাই বুঝিতে পায় না।” 

তাফসীর ৪ আল্লাহ তা'আলা বলেন ঃ সেই কাফির ও মুশরিকগণকে যখন আল্লাহর রাসূলের 
উপর অবতীর্ণ বাণী অনুসরণের কথা বলা হয় এবং তাহারা যে বিভ্রান্তি ও অজ্ঞতা অনুসরণ 
করিতেছে তাহা বর্জন করিতে বলা হয়, তখন তাহারা বলে, আমরা বাপ- দাদার মূর্তিপূজা ও 

অংশীবাদিতার ধর্মই অনুসরণ করিব । তাই আল্লাহ তাহাদিগকে তিরস্কার করিয়া বলিতেছেন ঃ 
১১১2 35৮৮2750985 2 6৯1 LE 191 অর্থাৎ যদিও তাহাদের অনুসৃত 
পূর্বপুরুষগণের না কোন জ্ঞান আছে, না তাহারা হেদায়েতপ্রাপ্ত। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা কিংবা সাইদ ইবৃন জুবায়ের, 
মুহাম্মদ ও ইসহাক বর্ণনা করেন ৪ 

“উক্ত আয়াত একদল ইয়াহুদীর ব্যাপারে অবতীর্ণ হয়। রাসূল (সা) তাহাদিগকে ইসলাম 
গ্রহণের জন্য আহ্বান জানাইলে তাহারা বলিল, আমরা বাপ-দাদার ধর্ম লইয়াই থাকিব । তখন 
আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করেন । অতঃপর আল্লাহ তাআলা তাহাদের যথাযথ উপমা 
উপস্থাপন করেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন £ 


51775175855 
“যাহারা পরকালে বিশ্বাস করে না তাহারা যেন এক পাষণ্ড ।” তেমনি আল্লাহ তা'আলা 
বলেন, 1১৪4 ১55১1 ৯5 অর্থাৎ যাহারা বিভ্রান্ত, পথহারা ও মূর্খ তাহারা যেন মাঠে 


কাছীর (২য় খণ্ড)_৯ 


Contents 


৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


বিচরণকারী জানোয়ার । যখন উহার রাখাল উহাকে কিছু বলে, তখন শুধু সে শব্দই শুনিতে পায়, 
অর্থ বুঝে না!” 

ইব্‌ন আবাস (রা) হইতে আবুল আলিয়া, মুজাহিদ, ইকরামা, আতা, হাসান, কাতাদাহ, 
আতা খোরাসানী ও রবী“ ইব্‌ন আনাস অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করেন। 

ইমাম ইব্‌ন জারীর বলেন ৪ এখানে কাফিরগণকে মূর্তির সহিত উপমা দান করা 
হইয়াছে। কারণ, মূর্তির কাছে যত কিছুই বলা হউক, উহাকে যতই ডাকাডাকি করা হউক, উহা 
কিছুই শুনিতে পায় না, দেখিতে পায় না ও বুঝিতে পায় না। মূলত প্রথম ব্যাখ্যাটিই উত্তম। 
কারণ, মুর্তি প্রাণহীন বস্তু বলিয়া উহা দেখে না, বুঝে না। এমনকি শব্দও শুনে না। তাই উহা 
আলোচ্য আয়াতের উল্লিখিত উপমা হইতে পারে না। 

০ ২ ৯:০ অর্থাৎ সত্যের ডাক শুনিতে পায় না, সত্যের ডাকে সাড়া দিতে পারে না 
ও সত্য পথ দেখিতে পায় না। 

০১1৪: % 4৪ অর্থাৎ তাহারা কিছুই বুঝিতে পায় না বলিয়া সত্যের মর্মও অনুধাবন 
করিতে ব্যর্থ হয়। 


যেমন আল্লাহ তা'আলা অন্যত্র বলেন £ 
pn ble ৬15 হুথি 
“আর যাহারা আমার নিদর্শনাবলী অবিশ্বাস করিল, তাহারা বধির ও বোবা । গভীর 
অন্ধকারে আল্লাহ যাহাকে ইচ্ছা পথহারা করেন ও যাহাকে চান সরল পথে উপনীত করেন। ' 


48151586905 13৪ ১912 5:2102৬৮ Led (১) 

ৃ ০০১৩৫ ১৩৩) 
০4912৯80621 05 x idee 62220 (১৯) 
০০:৯৫ (৮582 AGL ৯০১০১ মুড 255 502 12 Ee 


১৭২. “হে ঈমানদারগণ! আমি তোমাদিগকে যে রিযিক দান করিয়াছি, তাহা হইতে 
হালাল আহাৰ্য গ্রহণ কর ও আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর, যদি তোমরা যথার্থ 
ইবাদতগার হও।” 

১৭৩. “নিঃসন্দেহে তোমাদের জন্য মৃত জীব, শোণিত ও শৃকরের মাংস এবং আল্লাহ 
ছাড়া অন্য উদ্দেশ্যে জবাই করা জীব তিনি হারাম করিয়াছেন। অতঃপর যদি কেহ 
_নাফরমানী ও বাড়াবাড়ি ছাড়া (অনন্যোপায় হইয়া) যৎকিঞ্চিত গ্রহণ করে, তাহার জন্য 
কোন পাপ নাই। নিশ্চয় আল্লাহ তা“আলা অসীম ক্ষমাশীল ও অশেষ দয়াবান |” 


-ই 


Contents 


সূরা বাকারা ৬৭ 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা তাহার ঈমানদার বান্দাগণকে আল্লাহ প্রদত্ত 
রিযিক হইতে হালাল আহার্য গ্রহণের নির্দেশ দিতেছেন। আর এই জন্য তাহার কৃতজ্ঞতা আদায় 
করিতে বলিতেছেন। কারণ, হালাল রুজী বান্দাগণের ইবাদত ও দু'আ কবুলের জন্য জরুরী । ' 
তেমনি তিনি তাহাদিগকে হারাম রুজী বর্জনের নির্দেশ দিতেছেন। কারণ, হারাম রুজী ইবাদত 
ও মুনাজাত কবুলের অন্তরায় হয়। হাদীসে ইহার উল্লেখ রহিয়াছে। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে পযয়িক্রমে আবূ হাযিম, আদী ইব্‌ন ছাবিত, ফুযায়েল 
ইব্‌ন মারযুক, আবূ নসর ও ইমাম আহমদ ইব্‌ন হাম্বল বর্ণনা করেন £ 

“রাসূল (সা) বলেন - হে মানব! নিশ্চয়ই আল্লাহ পবিত্র | পবিত্র কিছু ছাড়া তিনি গ্রহণ 
করেন না। আর আল্লাহ রাসূলগণকে যাহা করিতে নির্দেশ দিয়াছেন, মু'মিনগণকেও তাহা 
করিতে নির্দেশ দিয়াছেন । যেমন £ 

742 SILLS Co Al CL LLG Slt be Il 04৮1 086 

“হে রাসূলবৃন্দ! পবিত্র আহার্য ভক্ষণ কর আর পুণ্য কাজ কর। তোমরা যাহা কর নিশ্চয় 
আমি তাহা সুপরিজ্ঞাত।” 

তেমনি আল্লাহ বলিলেন ১£19১৮5 ০৮৩৮ ০০198 15011 ৮8215 হে 
ঈমানদারগণ ! আমার প্রদত্ত রুজী হইতে পবিত্র আহার্য গ্রহণ কর । অতঃপর তিনি বলেন - এক 
ব্যক্তি দীর্ঘকাল ব্যাপী সফর করিতেছে। তাহার কেশরাজি ধূলি ধূসরিত হইয়াছে । সেই অবস্থায় 
সে আল্লাহর দরবারে হাত উঠাইয়া কাতর স্বরে “ইয়া রব ইয়া রব’ বলিয়া মুনাজাত করিতেছে । 
অথচ তাহার খানা হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, উহাতেই সে পরিপুষ্ট হইয়াছে। 
কিভাবে তাহার দু'আ কবুল হইবে ?” 

হাদীসটি ইমাম মুসলিম তাহার সহীহ সংকলনে উদ্ধৃত করিয়াছেন। ইমাম তিরমিযীও 
ফুযায়েল ইব্‌ন মারযুকের সনদে উহা বর্ননা করেন। 

আল্লাহ তা'আলা তাহার বান্দাগণকে হালাল আহার্য গ্রহণের জন্য নির্দেশ দানের পর হারাম 
বস্তু সম্পর্কে বর্ণনা প্রদান করিতেছেন। তিনি বলেন - তোমাদের জন্য শুধুমাত্র কয়েকটি জিনিস 
হারাম করিলাম ৷ তাহা এই ঃ স্বাভাবিকভাবে মৃত জীব এবং শরীআতসম্মত উপায়ে যবেহ করা 
ছাড়া অন্য ভাবে মৃত জীব । যেমন, গলা টিপিয়া মারা বা গলায় ফাঁস লাগাইয়া হত্যা করা কিংবা 
্রস্তরাঘাতে হত্যা করা অথবা কোথাও হইতে পড়িয়া মারা যাওয়া কিংবা হিংস্র জন্তুর শিংগের 
গুতায় মারা যাওয়া জীব। তবে অধিকাংশ ইমাম পানির মধ্যকার মৃত জীবকে হারামের তালিকা 
বহির্ভূত মনে করেন। তাহাদের দলীল হইল আল্লাহ পাকের বাণী ঃ 

“তোমাদের জন্য পানির শিকার বৈধ করা হইল এবং উহা ভক্ষণ করাও ।” 

ইনশাআল্লাহ শীপ্বই আমি এই আয়াতের তাফসীর প্রসঙ্গে সকল কিছু সবিস্তারে আলোচনা 


' করিব। সহীহ, মুনসাদ, মুআত্তা ও সুনানে উদ্ধৃত আন্বরের বর্ণিত হাদীসে রাসূল (সা) বলেন ৪ 
457১০ 1৯119 sels ১৯৫|। 1১৯ অর্থাৎ সমুদ্রের পানি পবিত্র ও উহার মৃত বস্তু হালাল। 


Contents 


৬৮ তাফসীরে ইবৃন কাছীর 


ইমাম শাফেঈ, ইমাম আহমদ, ইব্‌ন মাজাহ ও দারে কুতনী বর্ণিত ইব্‌ন উমর (রা)-এর এক 
মারফু হাদীসে বলা হইয়াছে £ ১119 ১১৯19 এ ০. 11 ০15১9১৮2৩১5 (51৯ 
৮৯115 অর্থাৎ দুই মৃত ও দুই রক্ত আমাদের জন্য হালাল করা হইয়াছে। দুই মৃত হইল 
মৎস্য ও টিডিড এবং দুই রক্ত হইল কলিজা ও তিন্লী। সূরা মায়িদায় ইনশাআল্লাহ এই সম্পর্কে 
সবিস্তারে আলোচনা করা হইবে। 
মাসআলা 

মৃত জীবের দুধ ও উহার ভিতরে প্রাপ্ত ডিম অপবিত্র । ইমাম শাফেঈ ও অন্যান্যের মত 
ইহাই । কারণ, উহা মৃত জীবেরই অংশ । ইমাম মালিক বলেন - উহা মূলত পাক। কিন্তু নাপাক 
মৃতের সংস্পর্শে উহা নাপাক হইয়াছে। মৃত জীবের কলিজা বা গুর্দার অবস্থাও তাই । তবে এই 
ব্যাপারে কিছুটা মতানৈক্য রয়েছে । মশহুর অভিমত ইহাই যে, উহা নাপাক। 

অবশ্য একদল লোক সাহাবায়ে কিরামের মজুসীদের হাতে তৈরি পনীর ভক্ষণের নজির 
পেশ করিয়া বলেন যে, উহাও পাক ও বৈধ। কিন্তু ইমাম কুরতুবী ইহার জবাবে এই ব্যাখ্যা 
প্রদান করেন যে, উহাতে খুব কম দুধ মিশ্রিত হয়। সুতরাং নাপাকীর নগণ্যতার কারণে উহা 
বৈধ হইয়াছে। পক্ষান্তরে আলোচ্য ক্ষেত্রে নাপাবীর আধিক্য থাকায় উহা বৈধ হইবে না । কারণ, 
প্রবহমান অধিক পানিতে সামান্য নাপাকীর সংযোগ উহাকে অপবিত্র করে না। 

সালমান ফারসী (রা) হইতে পর্যায়ক্রমে আবু উছমান আন্-নাহদী, সুলায়মান আত তায়মী, 
সায়ফ ইব্‌ন হারূন ও ইব্‌ন মাজাহ বর্ণনা করেন যে, রাসূল (সা)-কে মৃত পনীর ও খরগোশ 
সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলেন $ 
Uc ০০ (০৬ 425 Adley ৮১ 21১15 42055 ভও ৭111 ০৯1 Jl 

dic Lic (০০ 943 

অর্থাৎ আল্লাহর কিতাব যাহা হালাল করিয়াছে তাহা হালাল ও যাহা হারাম করিয়াছে তাহা 
হারাম এবং যেক্ষেত্রে নীরব রহিয়াছে উহা ক্ষমার যোগ্য । 

তেমনি শৃকরের মাংসও হারাম । উহা জবাই করা হউক কিংবা স্বাভাবিক বা 
অস্বাভাবিকভাবে মারা যাউক, যে কোন অবস্থায়ই উহা অবৈধ । শুকরের চর্বি ও মাংসের হুকুমের 
অন্তর্ভূক্ত । উহাতে মাংসের আধিক্যের কারণে কিংবা নাপাক বস্তুর সংমিশ্রণ লাভের কারণে উহা 
অবৈধ হওয়াটা কিয়াসেরও দাবি । 

তদ্রাপ আল্লাহ ছাড়া অন্য কাহারও উদ্দেশ্যে যবেহ করা জীবও হারাম করা হইয়াছে। 
যেমন, জাহেলী যুগের লোকেরা মূর্তি ও বাতিল উপাস্যগণের সন্তুষ্টি এবং ভাগ্যক্রমে সফলতা 
অর্জনের জন্য পশু উৎসর্গ করিত। 

ইমাম কুরতুবী বলেন-ইব্ন আতিয়া হাসান বসরীর একটি ঘটনা বর্ণনা করিয়াছেন। তাহা 
এই £ একটি মেয়ে লোক আসিয়া তাহার কাছে তাহার খেলনা পুতুলের বিবাহ উপলক্ষে 
যবেহ করা পশুর গোশত খাওয়া সম্পর্কে ফতোয়া চাহিলে তিনি মেয়েলোকটিকে উহা খাইতে 
নিষেধ করেন। কারণ উহা আল্লাহর উদ্দেশ্যে যবেহ না করিয়া খেলার পুতুলের উদ্দেশ্যে যবেহ 
করা হইয়াছে। 


Contents 
সূরা বাকারা ৬৯ 


ইমাম কুরতুবী হযরত আয়েশা (রা) হইতেও একটি ঘটনা বর্ণনা করিয়াছেন । তাহা এই ৪ 
হযরত আয়েশা (রা) -এর কাছে জিজ্ঞাসা করা হয় যে, অনারব লোকেরা তাহাদের যে কোন 
ঈদ-পার্বনে পশু জবাই করিয়া থাকে। তাহারা উপঢৌকন হিসাবে উহার গোশত 
মুসূলমানগণকেও দিয়া থাকে । তাহা খাওয়া বৈধ হইবে কিনা ? তদুত্তরে তিনি বলেন-শুধু ঈদ 
পার্বণের দিনটির শ্রেষ্ঠত্বের জন্যেই যদি উহা জবাই করা হয় তাহা হইলে খাইও না। তবে 
তাহাদের দেওয়া ফলমূল খাইতে পার। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন, যদি অন্য কোন খাদ্য খাদক কোথাও কিছু না 
মিলে, তখন প্রাণে বাচিয়া থাকার জন্য ন্যুনতম প্রয়োজন অনুসারে অবৈধ আহার্যও গ্রহণ 
করা যাইবে। 

45 9512 ৮১১ 5৮ ১০১ অর্থাৎ যে নাফরমানী ও বাড়াবাড়ির উদ্দেশ্য ছাড়া 
টানা তারানা নানক ss 204 2: করার বি 
তাহার এইক্ষেত্রে কোন পাপ হইবে না। 

১১:25 2011 এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে মুজাহিদ বলেন প্রাণের দায়ে 
অনন্যোপায় হইয়া নাফরমার্নী ও বাড়াবাড়ির উদ্দেশ্য ছাড়া কেহ যদি ছিনতাই বা রাহাজানির 

মাধ্যমে শুধুমাত্র পেট বাচাবার ব্যবস্থা করে, তাহা হইলে উহা তাহার জন্য বৈধ হইবে। 
পক্ষান্তরে যদি কেহ আল্লাহর নাফরমানী ও ইসলাম রাষ্ট্র ব্যবস্থার ক্ষতি সাধনের জন্য তাহা 
করে, তাহা হইলে আল্লাহ তা'আলার এই বিশেষ অনুমোদন তাহার বেলায় প্রযোজ্য হইবে না। 

সাঈদ ইব্‌ন জুবায়ের হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । মাকাতিল ইব্‌ন হাইয়ান ও 
সাঈদ ইব্‌ন জুবায়ের অপর এক বর্ণনায় বলেন 8৮: ২০ অর্থাৎ হারাম বস্তুকে হালাল করার 
উদ্দেশ্য না হইলে। আস্‌ সুদ্দী বলেন $ ; ১-4 অর্থাৎ উহার আকাজ্ী না হওয়া 

আতা খোরাসানী হইতে পর্যায়ক্রমে তৎপুত্র উছমান ইব্‌ন আতা, যুমরাহ ও আদম ইব্‌ন 
আবূ আয়াস বর্ণনা করেন-মৃত জন্তুর মাংস মজাদাররূপে ভুনা বা রান্না করিয়া খাওয়া উচিত 
নহে এবং উহা এক টুকরার বেশি খাওয়াও ঠিক নহে। তেমনি হালাল বস্তু প্রাপ্ত না হওয়া পর্যন্ত 
যতটুকু মাংস বাচিয়া থাকার জন্য প্রয়োজন, ঠিক ততটুকু মাংস সাথে রাখিতে পারিবে এবং 
যখনই হালাল কিছু পাইবে, উহা ফেলিয়া দিবে। ইহাই হইতেছে ১: 25 অর্থাৎ হালাল পাওয়ার 
পর হারাম স্পর্শ না করা। ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ £ উহা যেন কেহ পেট ভরিয়া তৃপ্তি 
মিটাইয়া না খায়। আস্‌ সুদী বলেন-এই ক্ষেত্রে সীমালংঘন না করা৷ ১&9 $0 ১% 
আয়াতাংশ সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) বলেন 8 0 ১25 অর্থাৎ নাফরমান হইয়া মৃত জীব 
খাইবে না এবং ১০ %9 অর্থাৎ খাওয়ার বেলায়, ন্যুনতম প্রয়োজনের বেশি খাইবে না। ১৪ 
212০১55৮০০1 আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে কাতাদাহ বলেন ৪ $+, 3 অর্থাৎ মৃত জীবকে 
হালাল ভাবিয়া খাইবে না এবং কোর্মা-বিরিয়ানী ইত্যাকার মজাদারভাবে রান্না করিয়া খাইবে 
না। মুজাহিদ হইতে কুরতুবী বর্ণনা করেন $ নি সনদ সারির টি রা 
বাধ্যবাধকতায় আবদ্ধ হইয়া ৷ 


Contents 


মাসআলা 

নিরুপায় ব্যক্তি যদি মৃত জীব ও অপরের হালাল আহার্য নাগালে পায় এবং অপরকে 
আঘাত করিয়া কিংবা ডাকাতি করিয়া উহা হাত করিতে না হয়, তাহা হইলে মৃত জীব ছাড়িয়া 
অপরের দ্রব্য ভক্ষণ করিবে। ইহাই সর্বসম্মত মাসআলা । এখন প্রশ্ন রহিল, যাহার দ্রব্য ভক্ষণ 
' করিল, তাহাকে ক্ষতিপূরণ বা দাম দিতে হইবে কিনা ? এই ব্যাপারে দুইটি মত রহিয়াছে। উক্ত 
মত দুইটি ইমাম মালিক হইতে বর্ণিত হইয়াছে। তেমনি সুনানু ইব্‌ন মাষায় শু"বার হাদীসেও 
_ উহা বর্ণিত হইয়াছে। . 

হযরত উব্বাদ ইব্‌ন শারহীল আল-উনযী হইতে যথাক্রমে আবূ আয়াস, জা'ফর ইবনে 
আবু ওহশিয়া ও শু'বা বর্ণনা করেন ঃ 

“একবার আমরা দুর্ভিক্ষের শিকার হই । তখন আমি মদীনায় চলিয়া আসি। আমি একটি 
যবের ক্ষেতে ঢুকিয়া কিছু যবের খোসা খুলিয়া উহা খাইতে থাকি ও কিছু সব চাদরে বাধিয়া 
লই। ইত্যবসরে ক্ষেতের মালিক উপস্থিত হইল। সে আমাকে মারধোর করিল এবং আমার 
চাদর ছিনাইয়া লইয়া গেল। আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া সকল ঘটনা তাহাকে 
জানাইলাম। তখন রাসূল (সা) সেই ব্যক্তিকে ডাকিয়া আনিয়া বলিলেন- “এই লোকটি যখন 
ক্ষুধার্ত, তখন তুমি তাহাকে খাওয়াও নাই ও তাহার জন্য কোন প্রকার চেষ্টাও কর নাই। তেমনি 
সে যখন অজ্ঞ, তখন তুমি তাহাকে জ্ঞান দান কর নাই।” এই বলিয়া তিনি তাহাকে চাদর 
ফিরাইয়া দিবার নির্দেশ দিলে সে চাদরটি ফিরাইয়া দিল। অতঃপর তাহাকে এক কিংবা অর্ধ 
ওয়াসাক (প্রায় চার মণে এক ওয়াসাক) খাদ্যদ্রব্য প্রদানের নির্দেশ দেন। উক্ত হাদীসের সনদ 
সঠিক, শক্তিশালী ও উত্তম এবং উহার সমর্থনে অনেক হাদীস রহিয়াছে । আমর ইব্‌ন শুআয়েব 
হইতে অনুরূপ আর একটি হাদীস বর্ণিত হইয়াছে। তিনি তাহার পিতা হইতে ও তিনি তাহার 
. দাদা হইতে বর্ণনা করেন ৪ 

“রাসূল (সা)-এর কাছে ফলবান বৃক্ষের ফলমূল সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি 
বলেন-যদি কেহ অতি প্রয়োজনে উহা হইতে খায় ও নিয়া না যায়, তাহা হইলে সে অপরাধী 
হইবে না।” 

₹১১৯85 411 31 41568 53 আয়াতাংশের ব্যাখ্যা সম্পর্কে মাকাতিল ইব্‌ন 
হাইয়ান বলেন-কেহ নিরুপায় হইয়া কিছু খাইলে তাহাতে কোন দোষ নাই। তবে উহা তিন 
গ্রাসের বেশী হওয়া উচিত নহে। আল্লাহই ভাল জানেন। 

সাঈদ ইব্‌ন জুবায়ের বলেন £ =, অর্থাৎ এইরূপ ক্ষেত্রে হারাম খাওয়ার ব্যাপারে 
তিনি ক্ষমাশীল এবং হারামকে নিরুপায় ব্যক্তির জন্য হালাল করার ব্যাপারে তিনি দয়ালু 

মাসরূক হইতে পর্যায়ক্রমে আবু যুহা, আ*মাশ ও ওয়াকী বর্ণনা করেন ৪ “যে ব্যক্তি ক্ষুধায় 
কাতর হইয়া যে কোন পথে খানা-পিনার ব্যবস্থা থাকা সত্তেও পানাহার না করিয়া মারা গেল, সে 
_ জাহান্নামী ।” ইহা হইতে বুঝা যায় যে, জীবন বাচানোর জন্য হারাম খাওয়া ইচ্ছাধীন নহে, 
অপরিহার্য । 


Contents 


সূরা বাকারা ৭১ 


ইমাম গাজ্জালীর সহকর্মী ও ‘আল কিয়াল হারাসী’ নামে খ্যাত আবুল হাসান তাবারী 
বলেন-ইহাই আমাদের কাছে বিশুদ্ধ মত । রোগীর জন্য রোযা ভংগ যেমন'অপরিহার্য, নিরুপায় 
মুমূর্ষের জন্য তেমনি হারাম খাওয়া অপরিহার্য । 

IES ডি 55245 ভগ 524105 6১০৮ Es (১5) 
2202 2১1426445 4৩412972048 
0৩৩৩৪589285 

"8245605558৮ 8150094১075 (১৬০) 
০0904227510 

SIG BENCHES ৮৪৪৪ AIM 0% Bo ET AS (NV) 

১৭৪. “নিশ্চয় যাহারা কিতাব হইতে আল্লাহর অবতীর্ণ বাণী গোপন করে এবং উহার 
বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করে, তাহারা তাহাদের পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে 
না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাদের সহিত কথা বলিবেন না আর তাহাদিগকে 
পবিত্র করিবেন না এবং তাহাদের জন্য কষ্টকর শাস্তি রহিয়াছে ।” 

১৭৫. “তাহারাই সুপথের বিনিময়ে বিপথ এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করিল । 
তাই তাহারা জাহান্নামের আগুনে মস্ত বড় ধৈর্যশীল ৷” 

১৭৬. “ইহা এই কারণে যে, আল্লাহ তা“আলা সত্য সহকারে আল-কিতাব অবতীর্ণ 
করিয়াছেন । অথচ যাহারা তাহাতে মতানৈক্য সৃষ্টি করিয়াছে তাহারা নিশ্চিত সুদূরপ্রসারী 
দুক্কার্যে লিপ্ত রহিয়াছে ।” 

তাফসীর £ LL ১ 4111 1751 (5 ০১5৫১ ০৪31 আয়াতাংশে আল্লাহ তা'আলা 
বলেন-একদল ইয়াহুদী তাহাদের কিতাবে বর্ণিত মুহাম্মদ (সা)-এর সেই সকল পরিচয় ও গুণা 
গোপন করিতেছে, যাহা তাহার রিসালাত ও নবুওতের সাক্ষ্য প্রদান করে । আর তাহা এইজন্য 
করিতেছে যে, উহা প্রকাশ পাইলে তাহাদের নেতৃত্ব-কর্তৃত্ব চলিয়া যাইবে এবং পূর্ব পুরুষদের 
মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্রে দোহাই দিয়া এতদিন তাহারা যে আরববাসীর হাদিয়া-তোহ্ফা আদায় 
করিতেছিল, তাহার অবসান ঘটিবে। তাহাদের ভয় হইল যে, উক্ত গুণাবলী প্রকাশ পাইলে 
সকল লোক তাহার অনুগত হইবে এবং তাহাদিগকে ত্যাগ করিবে । তাহাদের এতদিনের প্রাপ্ত 
মর্যাদা ও সুযোগ সুবিধা বহাল রাখার স্বার্থেই তাহারা সত্য গোপন করিতেছে (তাহাদের উপর 
আল্লাহ্র লা'নত হউক)। 

মূলত তাহারা সেই নগণ্য স্বার্থের বিনিময়ে আত্মবিক্রয় করিত। অর্থাৎ নিজের ঈমান, 
হেদায়েত, সত্য রাসূল (সা) ও তীহার প্রতি অবতীর্ণ এশী কিতাবের উপর আস্থা স্থাপনের 
পরিবর্তে তাহারা নগণ্য পার্থিব হাদিয়া-তোহফাকে প্রাধান্য দিল। ফলে তাহাদের ইহকাল ও 


Contents 


চহ _ তাফসীরে ইবৃন কাছীর 


পরকাল উভয়ই বরবাদ হইল ৷ তাহাদের ইহকাল ধ্বংস হইল এইভাবে যে, আল্লাহ তা'আলা 
তাহার রাসূলের (সা) সত্যতা এরূপ সুস্পষ্ট করিয়া তুলিয়া ধরিয়াছেন যে, দলে দলে লোক উহা 
সহজেই উপলব্ধি করিয়া তাহার অনুসারী ও জিহাদের ময়দানে তাহার সহায়ক হইয়া গেল । 
পরিণামে তাহারা মুষ্টিমেয় লোক সত্য বঞ্চিত থাকায় নিজেদের উপর আল্লাহর গযব ও বিপদ 
ডাকিয়া আনিল । এই কারণে আল্লাহ তা'আলা কুরআনের অন্যত্র তাহাদের নিন্দা করেন। 
আলোচ্য আয়াতেও তদ্রুপ নিন্দা করা হইল । যেমন ঃ 


Sl ELS os ORS li tye SV 09০28450801 
অর্থাৎ তাহারা সত্য গোপনের বিনিময়ে পার্থিব জীবনের নগণ্য স্বার্থ ক্রয় করিল। 
০0472116১52 ৪ 3514031051১ অর্থাৎ সত্য গোপনের বিনিময়ে তাহারা যাহা 
খাইল তাহা তাহাদের পেটে আগুন হইয়া ঢুকিল এবং কিয়ামতের দিন উহার যথার্থ প্রজ্লন শুরু 
হইবে । অন্যত্র আল্লাহ তা“আলা বলেন £ 
fe ৫১৮১০৪১5142 (১1 0০448551251 019৮1 55145 55 2 
তাহাদের পেটে আগুন ঢুকায় । আর তাহারা শীঘ্রই উত্তপ্ত জাহান্নামে প্রবিষ্ট হইবে ।” 
সহীহ হাদীসে আছে যে, রাসূল (সা) বলেন ঃ 
১০১ ab rE MHL ও ০১৪৩ ISU sl 
৫৯ 
“যে ব্যক্তি স্বর্ণ কি রৌপ্যের পাত্রে পানাহার করে সে তাহার পেটকে জাহান্নামের আগুন 
দ্বারা পূর্ণ করে।” 
ioe ls 6:45 93 lil ৮9: 111 ১৫74 4 অর্থাৎ যেহেতু আল্লাহ 
তা'আলা সত্য গোপনকারীদের উপর অসন্তুষ্ট, তাই তিনি কিয়ামতের দিন তাহাদের সহিত কথা 
বলিবেন না। বরং নিজেদের জন্য তাহারা গযব অপরিহার্য করিয়া লইয়াছে। তেমনি তিনি 
সেদিন তাহাদের পবিত্র করিবেন না । অর্থাৎ তাহাদের প্রশংসা বা নির্দোষিতা ব্যক্ত করিবেন না। 
পরস্তু তাহাদিগকে তিনি কঠিন শাস্তি প্রদান করিবেন। 
আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আবূ হাযিম, আ*মাশ, ইব্‌ন মারদুবিয়া ও ইব্‌ন আবূ 
হাতিম বর্ণনা করেন ৪ 
“রাসূল (সা) বলিয়াছেন-আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন প্রকারের লোকের দিকে 
তাকাইবেন না এবং তাহাদিগকে পবিভ্রও করিবেন না। এক. বৃদ্ধ ব্যভিচারী । দুই. মিথ্যাবাদী 
শাসক । তিন. অহংকারী দরিদ্র । 
অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের অবস্থা সম্পর্কে খবর দিতেছেন ১: AN TOA 
(55811 5১511 অর্থাৎ তাহারাই সুপথের বিনিময়ে বিপথ কিনিল। তাহাদের বর্জিত সুপথ 


Contents 
সূরা বাকারা ৭৩ * 


হইল তাহাদের কিতাবে শেষ রাসূল (সা) সম্পর্কে যাহা কিছু আছে তাহা সর্বসমক্ষে প্রকাশ করা, 
বিভিন্ন নবীর কিতাবে তাহার আবির্ভাব সম্পর্কে যেসব সুসংবাদ ও ভবিষ্যদ্বাণী রহিয়াছে তাহা 
সকলকে জানাইয়া দেওয়া এবং সেই রাসূলের (সা) সত্যতা মানিয়া লইয়া তাহাকে অনুসরণ ' 
করা। পক্ষান্তরে তাহাদের ভিত বিপথ হইল তাহাকে ভও বলিয়া অর্থীকার করা এবং তাহাদের 
কিতাবে বর্ণিত তীহার পরিচয় ও গুণাবলী গোপন করা। 

১১৪১০] 15211) অর্থাৎ তাহারা ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করিল। তাহা হইল 
উপরি বর্ণিত নাফরমানীসমূহের স্বাভাবিক পরিণতি স্বরূপ জাহান্নামের আগুনে প্রবিষ্ট হওয়া । 

| ৮০1৯০০৭| 53 অর্থাৎ আল্লাহ তাআলা জানাইতেছেন যে, ত তাহারা কঠিন 
কষ্টদায়ক জাহান্নামের আগুনে দীর্ঘকাল অবস্থান করিবে। তাই যাহারা তখন তাহাদিগকে 
দেখিবে, তাহারা বিস্মিত হইয়া বলিবে, তাহাদের কি বিরাট ধৈর্য! কারণ, তাহারা তখন কঠিন 
আযাব ও কঠোর লাঞ্কনা-গঞ্জনা সহিতে থাকিবে । আল্লাহ আমাদিগকে উহা হইতে রক্ষা 
করুন। 

৷ ০1% 8১০ U১ আয়াভাংশের অপর এক ব্যাখ্যায় বলা হইয়াছে যে, যেই 
সকল নাফরমানী তাহাদিগকে এত কঠিন শাস্তির শিকার করিবে তাহা অহরহ করার জন্য কোন্‌ 

বস্তু তাহাদিগকে উদুদ্ধ করিল ? 

2১ 45411 055 5111 20 9115 অর্থাৎ এই কারণে তাহারা উক্ত কঠিন শাস্তির 
যোগ্য হইবে যে, মুহাম্মদ (সা) ও পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরামের উপর আল্লাহ তা'আলা যে সকল 
কিতাব নাযিল করিয়াছেন উহা সত্য । উহা সত্যকে প্রতিষ্ঠিত করে ও মিথ্যাকে ধ্বংস করে। 
অথচ তাহারা এইগুলিকে তামাশা ভাবিয়াছিল। তাহাদের কিতাবসমূহ তাহাদিগকে নির্দেশ দেয় 
উহার যাহা কিছু জ্ঞাতব্য তাহা প্রকাশ ও প্রচার করিতে । অথচ তাহারা উহার বিরোধিতা করিল 
ও উহা মিথ্যা বলিয়া উড়াইয়া দিল। আখেরী পয়গাম্বর (সা) তাহাদিগকে আল্লাহর পথে 
ডাকিতেছে এবং তাহাদিগকে ন্যায় কাজ করিতে ও অন্যায় হইতে ফিরিয়া থাকিতে নির্দেশ 
করিতেছে এবং তাহার পরিচয় ও বৈশিষ্ট্য জানিয়া বুঝিয়াই গোপন করিতেছে । ফলত তাহারা 
রাসূলগণের উপর অবতীর্ণ কিতাবসমূহ লইয়া তামাশা করিতেছে। এই কারণে তাহারা কঠিন 
শাস্তি ও কঠোর লাঞ্কুনার যোগ্য হইয়াছে। 

তাই আল্লাহ তা'আলা বলিলেন ঃ 
3185 58] SESH ৪ 15551 92 এ 3 3৯15 CES 495 rl 00 


অর্থাৎ ইহা এইজন্য যে, আল্লাহ তা'আলা সত্যসহ আল-কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং 
' নিশ্চয় যাহারা উহাতে মতান্তর করিয়াছে তাহারা পাপাচারের চরম সীমায় 'পৌছিয়াছে। 


কাছীর (২য় খওড)_-১০ : 


Contents 


৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


LSS SAIN GEN OB BGS BI MIS 0 
2১494 OU 4505615 SSI HIN SIGH Bly 
AGS CTS BIOSIS ANG 1 
2 3 529555155৩5151 ০১৬৭ ০৯5০158৮9৫1 Eel 
০6880৩0548৩ ৫৯ এন ৩৯5৮ 
১৭৭. “তোমাদের পূর্ব ও পশ্চিম দিকে মুখ করার ভিতর কোন পুণ্য নাই। মূলত পুণ্য 
হইল আল্লাহ, আখিরাত, ফেরেশতা, এশী কিতাব ও আম্বিয়ার উপর ঈমান আনয়ন করায় 
আর আপনজন, ইয়াতীম, মিসকীন, পথিক, ভিক্ষুক ও পণবন্দীর জন্য প্রাণপ্রিয় সম্পদ প্রদান 
করায়; আর সালাত কায়েম, যাকাত প্রদান, প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা, বিপদ-আপদ ও 
সংকটময় ক্ষেত্রে ধৈর্য ধারণে । এই সকল কার্য সম্পাদনকারীরাই সত্যনিষ্ঠ ও মুত্তাকী ৷” 
তাফসীর ৪ এই আয়াতে মোটামুটিভাবে মৌলিক পুণ্য কাজ, মৌল রীতি-নীতি ও সঠিক 
আকীদা-বিশ্বাস বিধৃত হইয়াছে। 

আবু যার (রা) হইতে পর্যায়ক্রমে মুজাহিদ, আবদুল করীম, আমের ইব্ন শফী, উবায়দুল্লাহ 
ইব্‌ন আমর, উবায়েদ ইব্‌ন হিশাম আল হালাকী, আবূ হাতিম ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা 
করেন $ 

“রাসূল (সা)-কে জিজ্ঞাসা করা হইল, ঈমান কাহাকে বলে? ইহার জবাবে তিনি তাহাকে 
এই আয়াত পড়িয়া শোনাইলেন ১৯১১১ 1155 ")1%-১1 4 তাহাকে আবার প্রশ্ন করা 
হইলে তিনি আবারও উহা তিলাওয়াত করিলেন। তৃতীয়বার তাহাকে প্রশ্ন করা হইলে তিনি 
বলিলেনঃ “যাহার কারণে তোমার অন্তর নেক কাজে খুশী হইবে ও বদ কাজে নাখোশ হইবে !” 

হাদীসটি ছিন্ন সূত্রের । কারণ, মুজাহিদ আবু যার (রা)-এর সাক্ষাৎ পান নাই। তিনি অনেক 
আগেই ইন্তেকাল করিয়াছেন । 

মাসউদী বলেন £ আমাকে কাসিম ইব্ন আবদুল্লাহ বলেন যে, এক ব্যক্তি হযরত আবু যার 
(রা)-এর কাছে আসিয়া প্রশ্ন করিল, ঈমান কি জিনিস? তিনি তদুত্তরে এই আয়াতটি তিলাওয়াত 
করেন £ 

১৫৯১5915125 1 ১1 এ আয়াত তিলাওয়াত শেষ হইলে লোকটি আবার 
প্রশ্ন করিল, আমি যে বিষয়ে প্রশ্ন করিলাম উহা কি পুণ্য কাজের অন্তর্ভুক্ত নহে? তখন আবূ যার 

(রা) বলিলেন, তুমি আমার কাছে আসিয়া যে প্রশ্ন করিয়াছ, ঠিক সেই প্রশ্নটি এক ব্যক্তি রাসূল 

. করীম (সা)-কেও করিয়াছিল । তখন তিনি এই আয়াতটি তিলাওয়াত করিয়াছেন। কিন্তু তোমার 

মতই সেই লোকটিও তৃপ্ত হইতে না পারিয়া আবার প্রশ্ন করিয়াছিল। তখন রাসূল (সা) 

বলিলেন-“ঈমানদার ব্যক্তি যখন কোন নেক কাজ করে, তাহার অন্তর পুলকিত হয় ও উহার 


Contents 
সূরা বাকারা ৭৫ 


পুরষ্কার আশা করে । আর যখনই কোন পাপ কাজ করিয়া ফেলে, উজ ততমাকম জয় 
ও উহার জন্য শাস্তির আশংকা করে।” 

NE MRED রিনি CE HEE EEE 

আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলা হইয়াছে যে, মু’মিগণকে প্রথমে বায়তুল 
মুকাদ্দাসকে কিবলা করার নির্দেশ প্রদান করা হইয়াছিল । অতঃপর যখন কা'বা ঘরকে কিবলা 
করার নির্দেশ আসিল, তখন কিছু মু'মিনের ও আহলে কিতাবগণের একদলের অন্তরে সংশয় 
সৃষ্টি হইল। এই পরিপ্রেক্ষিতে অত্র আয়াত নাযিল হইল । ইহাতে এই পরিবর্তনের রহস্য বর্ণিত 
হইয়াছে । তাহা এই যে, আসল উদ্দেশ্য তো হইল আল্লাহ রাব্বুল ইজ্জতের আনুগত্য করা ও 
তাহার আদেশ-নিষেধ পালন করা । সুতরাং কিবলার ব্যাপারে যখন যেরূপ নির্দেশ আসে, তখন 
সেরূপেই তাহা পালন করিতে হইবে । উহাতেই পুণ্য, পরহ্যগারী ও ঈমানের পূর্ণতা নিহিত। 
উহা উপেক্ষা করিয়া পূর্ব কি পশ্চিম দিকে কিবলা আকড়াইয়া থাকায় কোনই পুণ্য নাই। 
কারণ আল্লাহর নির্দেশ ও শরীআতের বিধানের বাহিরে কোন ইবাদত হয় না। তাই আল্লাহ 
তা আলা বলেন ঃ 


১০1 ১ alt 5515 ০০১৯৪ ১২৯] এও ৯৩৯৩ [9195 ১1 2০ 
১৯১] 75211 LL 
তেমনি আল্লাহ তা'আলা ঈদুয যুহার কুরবানী সম্পর্কে বলেন ঃ 


Fe কা পাটি ও 


১৩১০ 3811 512 5৫15 ৪455 ক 11105 51 

অর্থাৎ কখনও কুরবানীর গোশত ও শোণিত আল্লাহ্র দরবারে পৌছে না। তাহার সকাশে 
পৌছে তোমাদের তাকওয়া । 

আলোচ্য আয়াত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন ঃ “তোমরা শুধু 
নামায পড়িবে, অন্যান্য হুকুম-আহ্কাম পালন করিবে না, ইহাতে কোনই পুণ্য নাই । ইহা তো 
ছিল মক্কা হইতে মদীনায় আসার পূর্ব পর্যন্ত হুকুম । মদীনায় আসার পর আল্লাহ তা'আলা বিবিধ 
ফরয আহকাম ও দণ্ডবিধি নাযিল করেন এবং উহা কার্যকর করার নির্দেশ দেন।” 

যিহাক ও মাকাতিল হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । আবুল আলিয়া বলেন ঃ 
ইয়াহুদীরা পশ্চিম দিকে মুখ করিয়া ইবাদত করিত। পক্ষান্তরে নাসারাদের কিবলা ছিল 
পূর্বদিকে । তাই আল্লাহ তা'আলা বলেন ঃ পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করার ভিতর কোন পুণ্য 
নাই। পুণ্য তো যথার্থ ঈমান ও আমলে নিহিত রহিয়াছে। 

আল হাসান ও রবী ইব্‌ন আনাস হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । মুজাহিদ বলেন 
£ আল্লাহর আনুগত্যের যে প্রেরণা অন্তরে ঠাই নেয় তাহাই পুণ্য । 

যিহাক বলেন ঃ ফরয কার্যাবলী যথাযথভাবে সম্পন্ন করাই পুণ্য ও পরহেযগারী । 

411 5০) ১০ | 25 আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে গ সুফিয়ান আছ ছাওরী বলেন £ 
উক্ত আয়াতে যে সকল বিষয় উল্লেখ করা হইয়াছে উহার সবগুলিই পুণ্য কাজ । যে ব্যক্তি এই 


Contents 
৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


সকল গুণে গুণাবিত হইয়াছে, সে পরিপূর্ণরূপে ইসলামে প্রবিষ্ট হইয়াছে । সে সকল কল্যাণের 
চাবিকাঠি হস্তগত করিয়াছে। উক্ত কার্যসমূহ হইল £ আল্লাহর একতে বিশ্বাস, আল্লাহ্‌ ও রাসূলের 
মধ্যে দৌত্যের দায়িত্ব পালনকারী ফেরেশতাগণের অস্তিত্বে আস্থা স্থাপন, আল-কিতাবে বিশ্বাস 
অর্থাৎ আসমান হইতে আঘিয়ায়ে কিরামের নিকট অবতীর্ণ সকল কিতাব বিশ্বাস করা যাহার 
পরিসমাপ্তি ঘটিয়াছে শেষ পয়গাম্বরের প্রাপ্ত সর্বোত্তম গ্রন্থ অবতরণের মাধ্যমে । পরস্তু ইহাও 
বিশ্বাস করা যে, আল-কুরআন যাহার অপর নাম আল-মুহায়মিন অর্থাৎ পূর্ববর্তী কিতাবসমূহের 
সত্যায়ন, উহাই সকল কল্যাণের ভাণ্ডার এবং দুনিয়া ও আখিরাতের সকল সৌভাগ্য উহাতেই 
নিহিত রহিয়াছে । এমনকি উহার অবতরণের সাথে সাথে পূর্ববর্তী সকল কিতাব বাতিল হইয়া 
গিয়াছে । তেমনি সকল আম্বিয়ায়ে কিরামের উপর আস্থা স্থাপন । আদম (আ) হইতে মুহাম্মদ 
(সা) পৰ্যন্ত প্রত্যেককেই সত্য বলিয়া জানা । এইগুলি হইল ঈমান-আকীদার পূর্ণ কাজ। 

অতঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 

(2৯ 515 00০11 ০০15 অর্থাৎ অতি প্রিয় যেই সম্পদ তাহা হইতে সে দান করে। এই 
ব্যাখ্যা প্রদান করেন মাসউদ ও সাঈদ ইব্‌ন জুবায়র (রা) সহ পূর্ববর্তী ও পরবর্তী 
তাফসীরকারগণ । সহীহদ্বয়ে উহার প্রমাণ বিদ্যমান। হযরত আবু হুরায়রা (রা)-এর বর্ণিত এক 
“মারফু’ হাদীসে বলা হইয়াছে ঃ 

“সর্বোত্তম দান হইল সুস্থ-সবল অবস্থায় সম্পদের প্রচণ্ড মায়া ও ধনী হওয়ার উদগ্র বাসনা 
লইয়া দারিদ্র্যের আশংকা থাকা সত্ত্বেও দান করা ।” 

হাকেম তাহার মুস্তাদরাকে শু'বা ও ছাওরীর হাদীস উদ্ধৃত করেন। ইব্‌ন মাসউদ (র) হইতে 
পর্যায়ক্রমে মুরহি, যায়েদ, মানছুর, ছাওরী ও শু'বা বর্ণনা করেন যে, রাসূল (সা) J! 551 
«১৯ (912 আয়াতাংশ সম্পর্কে বলেন ঃ 

১৪৪1] ৬২৯৩ 0০৯11 4:০০ ০৯৬ ০৪৯৮০ ০৮০1৪ ১০০৩ ০] ২৬০০) 4421 
অর্থাৎ উত্তম সদকা হইল তুমি এমন অবস্থায় দান করিতেছ যে, তুমি সুস্থ, সম্পদলিন্নু, ধনাঢ্যতা 
প্রিয় ও দারিদ্য ভীতু । 

হাকেম বলেন £ হাদীসটি শায়খাইনের শর্তানুযায়ী বিশুদ্ধ । অথচ তাহারা ইহা উদ্ধৃত করেন 
নাই। আমি বলিতেছি, এই হাদীসটি হযরত ইবনে মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে মুরহি, 
যায়েদ, সুফিয়ান, আমাশ ও ওয়াকী বর্ণনা করিয়াছেন। তাই বিশুদ্ধ মত ইহাই যে, ইহা একটি 
“মাওকুফ' রিওয়ায়েত। 

দান-খয়রাত সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন ঃ 


4৯3] 8৮৮১ [৭5115 রি 529 ১৫০ < se PL | ০১০,৮১2 
Zod EEE of 0 20 ENE Lb 
1১৬৯১ 2৩ el Ps ১৩৯১ all 
“আর তাহারা (মু’মিনগণ) খাদ্যাভাব সত্বেও মিসকীন, ইয়াতীম ও কয়েদীগণকে খাবার 


দান করে এবং বলে যে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা তোমাদিগকে ' 
খাওয়াইতেছি। আমরা তোমাদের কাছে কোন বিনিময় এবং কৃতজ্ঞতা চাই না।” 


Contents 


সূরা বাকারা ৭৭ 


তিনি আরও বলেন ঃ 
“তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় সম্পদ হইতে দান-খয়রাত না করিবে, ততক্ষণ 
কিছুতেই পুণ্য লাভ করিবে না৷” 
তিনি অন্যত্র বলেন ঃ 
২26 UE 51১ ৫৮৯0 le LIF 
“আর তাহারা নিজেদের প্রয়োজন থাকা সত্তেও অপরকে নিজেদের উপর প্রাধান্য দেয়।” 
এই শেষোক্ত দল হইল সর্বাধিক মর্তবার অধিকারী । কারণ, তাহারা নিজেদের অত্যধিক 
প্রয়োজনীয় জিনিস অপরের স্বার্থে উৎসর্গ করিয়া থাকে । অন্যরা নিজেদের প্রয়োজনাতিরিক্ত 
জিনিস দান করিয়া থাকে। 

১৪] 3০ অর্থাৎ নিকটাত্মীয় ব্যক্তি। দান প্রাপ্তির ক্ষেত্রে তাহার অগ্রাধিকার রহিয়াছে। 
তাহাকে দান করাই উত্তম দান। 

হাদীসে আছে ৪ ২৪০ ১১১১ ৯১1] 053৬ 1০9 ২3১০০ SLA 515 ill 
১11515 dys এ Ul ৬1৩। 145 2155 অর্থাৎ “গরীব-মিসকীনকে দান করিলে 
এক দানের ছাওয়াব মিলে আর আত্মীয়-স্বজনকে দান করিলে দুই দানের ছাওয়াব পাওয়া যায়। 
এক ছাওয়াব দানের জন্য ও আরেক ছাওয়াব আত্মীয়তা রক্ষার জন্য । তাহারা হইল তোমার 
জন্য, তোমার নেকীর জন্য ও তোমার দানের জন্য সকল মানুষের চেয়ে উত্তম ব্যক্তি ৷” স্বয়ং 
আল্লাহ তা'আলা তাহাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শনের জন্য কুরআনের বিভিন্ন স্থানে নির্দেশ 
প্রদান করিয়াছেন । 

০531/9 অর্থাৎ যাহাদিগকে অপ্রাপ্ত বয়স্ক ও অসহায় রাখিয়া পিতা মারা গিয়াছে। 
ইয়াতীম সম্পর্কে হাদীসে বর্ণিত হইয়াছে যে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আর কেহ ইয়াতীম থাকে 
না। 

হযরত আলী (রা) হইতে পর্যায়ক্রমে আন্‌ নাযাল ইবৃন সিবরা, যিহাক জুয়াইবির, মুআম্মার 
ও আবদুর রাজ্জাক বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন-1-11 ১2 3 অর্থাৎ 
বয়ঃপ্রাপ্তির পর কোন ইয়াতীম থাকে না। 

১৩12115 অর্থাৎ যাহার খোরপোষ ও বাসস্থানের ব্যবস্থা নাই, এরূপ ব্যক্তিকে 
এমনভাবে দান করা উচিত, যাহাতে তাহার সকল অভাব দূর হইয়া যায়। সহীহ্দ্ধয়ে হযরত 
আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূল (সা) বলিয়াছেন ঃ 


4245 ২৮০০৩ 41 ৮৯৬৩ ২3 4৮82 FH SY SH ৩৪০০ ০৭৩ ০৮১৪০ 


অর্থাৎ যাহারা দুয়ারে দুয়ারে ঘুরিয়া একটি কি দুইটি খেজুর আর এক লোকমা কি দুই 
লোকমা খাবার কুড়াইয়া খায়, তাহারা মিসকীন নহে। পক্ষান্তরে যাহারা পরমুখাপেক্ষী হওয়ার . 


Contents 


a৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


মত বিত্তহীন নহে, অথচ যাহা আছে তাহাতে ন্যুনতম অভাব মিটিতেছে না, তাহারাই 
মিসকীন। 
| ১15 অর্থাৎ এমন পথচারী বা মুসাফির যাহার রাহা খরচ নাই । তাহাকে এই 
পরিমাণ দান করিতে হইবে, যাহার সাহায্যে সে নিরাপদে ঘরে ফিরিতে পারে । তেমনি যে ব্যক্তি 
দীনের কাজে বাহির হয়, তাহার রাহা খরচ না থাকিলে তাহারও যাতায়াত খরচ দিতে হইবে । 
মেহমানকেও এই তালিকার অন্তর্ভুক্ত করা হইয়াছে। হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে আলী 
ইব্‌ন তালহা বর্ণনা করেন-সেই মেহমানও মুসাফির হিসাবে গণ্য হইবে, যিনি কোন মুসলমান 
বাড়ীতে মেহমান হন ও তাহার রাহা খরচ না থাকে । মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়র, আবু 
জাফর আল বাকের, আল হাসান, কাতাদাহ, যিহাক, যুহরী, রবী ইব্‌ন আনাস এবং মাকাতিল 
ইব্‌ন হাইয়ানও অনুরূপ বর্ণনা করিয়াছেন । 
০০415 অর্থাৎ যাহারা নিজের অভাব প্রকাশ করিয়া মানুষের কাছে কিছু, চাহিয়া 
বেড়ায় ইহাঁদিগকে ভিক্ষুক বলা হয়। যাকাত ও সদকার তাহারাও প্রাপক। 
হযরত আলী (রা) হইতে পর্যায়ক্রমে তৎপুত্র হুসাইন (রা) ফাতিমা বিস্তে হুসাইন (রা), 
ইয়ালী ইবনে ইয়াহয়া, মুহাম্মদ, মুসআব, সুফিয়ান, আব্দুর রহমান, ওয়াকী ও ইমাম আহমদ 
বর্ণনা করেন যে, হযরত আলী (রা) বলেন £ 
‘রাসূল (সা) বলিয়াছেন ঃ 2A ale loa 313 32 oxen অর্থাৎ “ভিক্ষুক 
অশ্বারোহণে আসিলেও ভিক্ষা পাইবার অধিকারী ৷” 
421৪ জা কাহারও দাদির জর দান কর হেই নক জী এই 
দাসতৃ করিতেছে যে, নির্দিষ্ট পরিমাণ অর্থ সে মালিককে দিলে মুক্তি পাইবে, অথচ উহা সে 
যে পারিতেছে না, তাহাকে সেই পরিমাণ অর্থ দান করা । সূরা বারাআতে সদকার 
আয়াতের ব্যাখ্যা প্রসংগে এই ব্যাপারে ইনশাআল্লাহ সবিস্তারে আলোচনা করা হইবে। 
ফাতিমা বিন্ত কয়েস হইতে ক্রমাগত শা'বী, আবু হামযা, শুরাইক, সা রে রায় 
হামীদ, আবু হাতিম ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন £ 
“আমি রাসূল (সা)-কে জিজ্ঞাসা করিলাম, ee RS TPT কলর FE 
রহিয়াছে কি? তদুত্তরে তিনি 4: 512 0041 5510 আয়াতটি তিলাওয়াত করেন।” 
ফাতিমা বিন্ত কয়েস হইতে যথাক্রমে শা*বী, আবু হামযা, শুরাইক, ইয়াহয়া ইবৃন আবদুল 
হামীদ, আদম ইব্‌ন আবু ইয়াস এবং ইবৃন মারদুবিয়াও উক্ত হাদীস বর্ণনা করেন। তাহাতে 
বর্ণিত আছে ৪ 
রাসূল (সা) বলেন-যাকাত ছাড়াও সম্পদ হইতে দেয় রহিয়াছে। অতঃপর তিনি ০: 
rll ১:৯৭]। 62514৯৮৯515155 ৩1254। আয়াতটির 3,11 ৪9 পর্যন্ত 
তিলাওয়াত করেন। ' 
হাদীসটি ইব্ন মাজাহ ও তিরমিযীতে উদ্ধৃত হইয়াছে। এই হাদীসের অন্যতম বর্ণনাকারী 
আবু হামযাকে দুর্বল রাবী বলিয়া গণ্য করা হয়। তবে শা'বী হইতে পর্যায়ক্রমে ইব্‌ন সালিম, 


Contents 


সূরা বাকারা ৭৯ 


ইসমাঈল এবং সাইয়ারও হাদীসটি বর্ণনা করিয়াছেন। $1,০11 ০51 অর্থাৎ রুকু-সিজদাসহ 
COT রা NTA পি রাজারা কায রাড এ সারার রি 
যথারীতি আদায় করা । 
£15511 :551 আয়াতাংশের 51৫১ শব্দের তাৎপর্য হইল আত্মার সংশোধন ও নিকৃষ্ট 
স্বভাব হইতে উহা পরিশুদ্ধ করা । যেমন আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন ঃ 
4১১০ 085 ১০ তা ও 
অর্থাৎ যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করিয়াছে, সে সাফল্য লাভ করিয়াছে। পক্ষান্তরে যে 
ব্যক্তি উহাকে মন্দের সহিত সংমিশ্রিত করিয়াছে, সে ধ্বংস হইয়াছে। 
হযরত মূসা (আ) ফিরআউনকে বলিয়াছিলেন £ 
৮১১০৪ UD ৩০০৪০ এআ এ| ৫১৭ 
“তুমি কি তোমার আত্মাকে সংশোধন করিতে চাও না? আমি তো তোমাকে তোমার 
প্রতিপালকের দিকে ডাকিতেছি। অথচ তুমি ইহাতে ভয় পাও ।” 
যে সকল মুশরিক নিজদিগকে সংশোধন করে নাই, তাহাদের সম্পর্কে আল্লাহ তা'আলা 
বলেন 8 20490 3555 % ১১2 ১১০০৯০01025, 
“যে সকল মুশরিক যাকাত আদায় করে না, তাহাদের জন্য আক্ষেপের জাহান্নাম ৷” অর্থাৎ 
যাহারা শিরক হইতে নিজদিগকে পরিশুদ্ধ করে না, তাহাদের জন্য ওয়াইল দোযখ । 
সাঈদ ইব্‌ন জুবায়ের ও মাকাতিল ইবৃন হাইয়ান বলেন ঃ এখানে যাকাত বলিতে সম্পদের 
যাকাত আদায়ের মাধ্যমে পরিশুদ্ধ হওয়ার কথা বলা হইয়াছে। 
অবশ্য এই পর্যন্ত যাহা আলোচিত হইয়াছে, তাহা সম্পদের সাদকা সম্পর্কিত ছিল অর্থাৎ 
পুণ্য ও প্রতিদানের আশায় অতিরিক্ত দান সম্পর্কিত । ফাতিমা বিন্ত কয়েসের হাদীসেও তাহাই 
বর্ণিত হইয়াছে। 
15555 191 ৯১৫০১ 5৯2৮/9 অর্থাৎ যখন অংগীকারকারীগণ নিজ নিজ অংগীকার 
পালন করিয়া থাকে । অন্যত্র আল্লাহ বলেন £ 
SE ১8495 40 এক ৩৮ চা 
“যাহারা আল্লাহর সহিত কৃত ওয়াদা পূরণ করিয়া থাকে এবং অংগীকার ভংগ করে না।” 
এই গুণের বিপরীত দিক হইল কপটতা । যেমন সহীহ হাদীসে আছে £ 
SE ০০০1 1515 A cy Sy ৪০৩৫ ৭৯1 ৯৩ SLU 
অর্থাৎ মুনাফিকের তিনটি লক্ষণ । যখন কথা বলে, মিথ্যা বলে; আর যখন অংগীকার 


করে, উহা ভংগ করে এবং যখন আমানত রাখে, তাহা খেয়ানত করে। অপর এক 
হাদীসে আছে £ 


Contents 


৮০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


১২৬৯০০৯31১১ 4৫০ By oH Ss ly 

“যখন সে কথা বলে, মিথ্যা বলে; যখন সে অংগীকার করে ভংগ করে ও যখন সে ঝগড়া 
করে, গালি দেয়।” lll ৩৩ ctl পন ৪৪ ১৯০৫৩ আয়াতাংশে 
এখানে * ১১11 অর্থ দারিদ্র্য, কষ্ট 2011 অর্থ রোগ, শোক, জরা ক্লিষ্টতা এবং ১1211 ১: 
অর্থ রর্ণাংগনে শত্রুর মোকাবিলায় কষ্ট স্বীকার। ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস, আবুল আলিয়া, 
মুর্বা আল হামদানী, মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়ের, আল হাসান, কাতাদাহ, রবী ইব্‌ন আনাস, 
সুদ্দী, মাকাতিল ইব্‌ন হাইয়ান, আবূ মালিক, যিহাক প্রমুখ মনীষী উক্তরূপ ব্যাখ্যা প্রদান 
করিয়াছেন। -১-১১/০|| শব্দটি এখানে প্রশংসা বর্ণনার জন্য ব্যবহৃত হইয়াছে। 

আলোচ্য আয়াতে উক্ত কঠিন কষ্টকর অবস্থায় যাহারা ধৈর্য ধারণ করে, তাহাদিগকে 
প্রশংসার মাধ্যমে উৎসাহ দান করা হইয়াছে। 

পরিশেষে বলা হইয়াছে 153০ 3:31 ৫4:43 অর্থাৎ এই সকল গুণে গুণাবিত ব্যক্তিরাই 
কথা ও কাজে সংগতি সম্পন্ন যথার্থ ঈমানদার ৷ ১৪ ৯ ন আর এই সকল লোকই 
সত্যিকারের খোদাভীরু। কেননা তাহারা নিজদিগকে আল্লাহর বান্দা বলিয়া দাবী করার পর 
সকল পাপ কার্য হইতে দূরে থাকে । 


১৯০১০০০4৩৪7 ০০০০৪ পে এ 221 9850 60১45) 


ও ৩ ৮94 ৫20 ১৩৭0৩ 8)2৬-৪৪৩৩৩০ 


পট কিতা 
এ পা 371 8 


না ১০ lm 3 


UL 9 19৩ 4$ 


১৭৮. “হে ঈমানদার সমাজ! তোমাদের জন্য হত্যার বিনিময়ে কিসাস (দণ্ড) 
অপরিহার্য করা হইল ৷ স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, ক্রীতদাসের বদলে ক্রীতদাস ও 
হইতে ক্ষমা করা হয়, প্রচলিত রীতিতে তাহা মানিয়া লইয়া ন্যায়সংগত ভাবে ক্ষতিপূরণ 
আদায় করিতে হইবে । ইহা তাহাদের প্রতিপালকের তরফ হইতে লঘুদণ্ড ও অনুগ্রহ । 
অতঃপর যাহারা ইহার ব্যতিক্রম করিবে তাহাদের জন্য কষ্টদায়ক শাস্তি রহিয়াছে । 

১৭৯. হে জ্ঞানীবৃন্দ! যায আারোছি কোরানের জীনানর দরগাহ সির তোমরা 
হয়ত খোদাভীরু হইবে ৷” 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ পাক বলেনঃ হে ঈমানদারগণ! কিসাস গ্রহণের সময়ে 
অবশ্যই তোমরা ইনসাফের পথ অনুসরণ করিবে । কোন আযাদ ব্যক্তি যদি হত্যাকারী হয়, তাহা 
হইলে আযাদ ব্যক্তিই দণ্ডনীয় হইবে । তেমনি কোন গোলাম হত্যাকারী হইলে গোলাম এবং 
কোন নারী হত্যাকারিণী হইলে নারীই দণ্ডনীয় হইবে । এই ব্যাপারে তোমরা তোমাদের পূর্ব 


Contents 


সূরা বাকারা ৮১ 


' পুরুষগণের মত সীমালংঘনকারী হইও না। তাহারা আল্লাহ তা'আলার নির্দেশিত দণ্ডবিধিতে 

রদবদল ঘটাইয়াছিল। 

শানে নুযুল ৪ উক্ত আয়াতের শানে নুযুল এই যে, জাহেলী যুগে বনু নজীর ও বনু কুরায়যার 
ভিতর যুদ্ধ সংঘটিত হইয়াছে। উক্ত যুদ্ধে বনূ কুরায়যার পরাজয় ঘটে এবং বনু নজীরগণ 
তাহাদের উপর আধিপত্য বিস্তার করে। অতঃপর বনু নজীরের কেহ যদি বনু কুরায়যার 
কাহাকেও হত্যা করিত, তাহা হইলে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হইত । অথবা বনু নজীরের 
হত্যাকারীর দ্বিগুণ বিনিময় মূল্য দিতে হইত । তাই আল্লাহ তা'আলা কিসাসের ক্ষেত্রে ইনসাফ 
কায়েমের নির্দেশ দিলেন। পক্ষান্তরে যাহারা কুফরী ও বিদ্বেষের কারণে আল্লাহর বিধানে 
রদবদল ঘটাইয়া মানব সমাজে বিশৃংখলা ঘটাইয়াছে, তাহাদিগকে অনুসরণ না করার নির্দেশ 
দিলেন। | | 
আলোচ্য আয়াতের অপর এক শানে নুযুলও বর্ণিত হইয়াছে । সাঈদ ইব্‌ন জুবায়ের হইতে 
আবূ যরআ ও আবু মুহাম্মদ ইবৃন হাতিম বর্ণনা করেনঃ 

ইসলামের অভ্যুদয়ের প্রাক্কালে জাহেলী যুগে প্রায়ই আরব গোত্রগুলির মধ্যে যুদ্ধ-বিগ্রহ ও 
হত্যাকাণ্ড চলিত । তখন একটি গোত্র অপর এক গোত্রের কিছু নারী ও দাস হত্যা করিয়াছিল। 
ইত্যবসরে ইসলাম আসায় তাহারা মুসলমান হইল । কিন্তু উক্ত হত্যাকার্যের প্রতিশোধ স্পৃহা 
তখনও তাহাদের ভিতর জাগ্রত ছিল। তাই যখন তাহাদের সংখ্যা ও সম্পদ বাড়িল, তখন 
তাহারা ঘোষণা করিল, আমরা আমাদের নিহত নারী ও ক্রীতদাসের বদলা নিব তাহাদের পুরুষ 
ও স্বাধীন লোকদের হত্যা করিয়া। তাহাদের এই অন্যায় সংকল্প উপলক্ষেই নাযিল হইল ঃ 
বদলে দাস ও নারীর বদলে নারী । অবশ্য এই আয়াত পরবর্তী ১.1 ১1] । (ব্যক্তির 
বদলে ব্যক্তি) আয়াত দ্বারা মানসুখ হইয়া যায়। এই আয়াতে নিহত ব্যক্তির বদলে শুধু হস্তাকেই 
প্রাণদণ্ড দানের নির্দেশ দেওয়া হইয়াছে। স্বাধীন কি পরাধীন নারী ও পুরুষ নির্বিশেষে এই 
নির্দেশ সমানে পাল্য। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা বর্ণনা করেন ৪ ১১১ 55531 অর্থাৎ এই 
নির্দেশের আলোকে তাহারা নিহত নারীর বদলে হস্তা পুরুষকে হত্যা করিত না; বরং নিহত 
পুরুষের বদলে যে কোন পুরুষ এবং নিহত নারীর বদলে যে কোন নারী হত্যা করিত। তাই এই 
আয়াত অবতীর্ণ হইল ঃ SAL ০৯1 StU ১০৪৪ 

অর্থাৎ জীবনের বদলে জীবন ও চক্ষুর বদলে চক্ষু লওয়া হইবে। সুতরাং স্বেচ্ছাকৃত হত্যার 
ক্ষেত্রে হস্তা স্বাধীন, পরাধীন, পুরুষ, নারী যাহাই হউক না কেন, তাহার প্রাণদণ্ড হইবে । তেমনি 
অংগ হানি ঘটানোর ব্যাপারেও নির্দিষ্ট অংগের বদলে পুরুষ-নারী নির্বিশেষে নির্দিষ্ট অংগ গ্রহণ 
করা হইবে। 


কাছীর (২য় খণ্ড)__-১১ 


570197 


৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবূ মালিক হইতেও বর্ণিত হইয়াছে যে, _১.%11 “11 আয়াত দ্বারা ১1১ ১৯1 
মাস “আলা 

ইমাম আবূ হানীফা (র)-এর মতে দাস হত্যার বদলে স্বাধীন হস্তাকে হত্যা করা হইবে। 
কারণ, সূরা মায়িদার আয়াতে এই ব্যাপকতা বিদ্যমান। সুফিয়ান ছাওরী, ইবনে আবু লায়লা, 
দাউদ (র) প্রমুখের অভিমতও তাই । আলী (রো), ইব্‌ন মাসউদ (রা), সাঈদ ইব্‌ন মুসাইয়েব 
(রা), ইব্রাহীম নাখঈ, কাতাদাহ ও হাকেম (র)-ও এই মতের অনুসারী । 

ইমাম বুখারী, আলী ইব্‌ন মাদিনী, সুফিয়ান ছাওরী ও ইব্রাহীম নাখঈ সামুরাহ হইতে 
বর্ণিত আল-হাসানের ব্যাপকার্থক হাদীসের আলোকে উক্ত মতই সমর্থন করেন। তাহাদের 
মতেও ক্রীতদাস হত্যার বদলে হস্তা মনিবকে হত্যা করা হইবে । উক্ত হাদীসে বলা হইয়াছে ঃ 

অর্থাৎ যদি কেহ তাহার দাসকে হত্যা করে, আমরা তাহাকে হত্যা করিব; যদি তাহার নাক 
কাটে, আমরা তাহার নাক কাটিব ও যদি তাহাকে খাসী করে, আমরা তাহাকে খাসী করিব। 

তবে “জমহুর উলামা’ এই মতের বিরোধিতা করিয়াছেন তাহারা বলেন ঃ দাসের বদলে 
স্বাধীনকে হত্যা করা যাইবে না। কারণ, দাস হইল পণ্যস্বরূপ। যদি কেহ ভুলক্রমে দাসকে 
হত্যা করে, তাহা হইলে তাহার উপর দিয়াত ওয়াজিব হয় না; বরং উহার মূল্য পরিশোধ 
ওয়াজিব হয়৷ তাহা ছাড়া প্রভুর হাতে দাসের হাত, পা, নাক, কান ইত্যাদির কোন ক্ষতি হইলে 
উহার কিসাস গ্রহণের হুকুম নাই । সুতরাং স্বেচ্ছায় দাস হত্যার ব্যাপারেও নীতি স্বভাবত-ই 
প্রযোজ্য হইবে। 

জমহুর উলামা আরও বলেন £ঃ কাফির হত্যার বদলে মুসলমান হত্যা করা যাইবে না। 
তাহারা ইহার সমর্থনে বুখারী শরীফের বর্ণিত আলী (রা)-এর এই হাদীস পেশ করেন যে, রাসূল 
(সা) বলিয়াছেন 


Gos so 


31, ০1০০ 4582১ অর্থাৎ কোন কাফির হত্যার বদলে মুসলমান হত্যা করা যাইবে না। 

এই হাদীসের পরিপন্থী কোন হাদীস বর্ণিত হয় নাই এবং ইহার কেহ অন্য কোন ব্যাখ্যাও 
প্রদান করেন নাই। এতদসত্বেও ইমাম আবু হানীফা রেট বলেন ঃ কাফির হত্যার বদলে 
মুসলমান হত্যা করা যাইবে ।.কারণ, সূরা মায়িদার আয়াত ব্যাপকার্থক। 

আল হাসান ও আতা বলেন ঃ নারীর বদলে পুরুষ হত্যা করা যাইবে না। ইহাই তাহাদের 
মাজহাব আর উক্ত আয়াতই তাহাদের দলীল । জমহুর উলামা এই মতের বিরোধী । তাহারাও 
সূরা মায়িদার আয়াতটি দলীল হিসাবে পেশ করেন। তাহা ছাড়া এই হাদীসটি পেশ করেন ৫ 
রাসূল (সা) বলিয়াছেন-_ ১৪% ০4১ 55 ০০1-৭|। অর্থাৎ মুসলমানের রক্তের দাম 
সকলের সমান। 

লায়েছ বলেন £ বিশেষত যদি কোন স্বামী তাহার স্ত্রীকে হত্যা করে তাহা হইলে স্ত্রী হত্যার 
বদলে স্বামীকে হত্যা করা যাইবে না। 





Contents 


সূরা বাকারা ৮৩ 


চার ইমাম ও অধিকাংশ আলিমের মায্হাব মতে যদি কয়েকজন মিলিয়া একজনকে হত্যা 
করে তাহা হইলে একজনের বদলে কয়েকজনকে হত্যা করা যাইবে । হযরত উমর (রা) তাহার 
খিলাফতের সময়ে সাত ব্যক্তি মিলিয়া একটি গোলাম হত্যা করায় উক্ত সাত জনকেই মৃত্যুদণ্ড 
দেন। তারপর তিনি বলেন ঃ সান'আবাসী সকলে মিলিয়া যদি তাহাকে হত্যা করিত, তাহা 
হইলে আমি সকল সান“আবাসীকে হত্যার নির্দেশ দিতাম । তাহার এই ব্যবস্থার বিরুদ্ধে কোন 
সাহাবাই আপত্তি তুলেন নাই। সুতরাং ইহা ইজমার পর্যায়ে পৌছিয়াছে। 

ইমাম আহমদ হইতে উদ্ধৃত এক বর্ণনায় বলা হয়, একজনের বদলে একদলকে হত্যা করা 
যাইবে না এবং এক ব্যক্তির বদলে শুধু এক ব্যক্তিকেই হত্যা করা যাইবে । ইবনুল মানজার এই 
মতের সমর্থনে মুআজ, ইবৃন যুবায়ের, আবদুল মালিক ইবৃন মারওয়ান, যুহরী, ইব্‌ন সিরীন ও 
হাবীব ইব্‌ন আবূ ছাবিত প্রমুখের অভিমত উদ্ধৃত করেন। অতঃপর তিনি বলেন - এই মতটিই 
বিশুদ্ধ । এক ব্যক্তির জন্য একদলকে হত্যা করার সমর্থনে কোন দলীল নাই। ইব্‌ন যুবায়ের 
যখন এই মত পোষণ করেন, তখন সাহাবাদের মতৈক্যের প্রশ্ন ওঠে না এবং সাহাবাদের 
মতৈক্য ছাড়া ইজমা হওয়ার ক্ষেত্রে শন থাকিয়া যায়। 

১০০৯৪ il ৮100 ১০৮৮৫১০০১১5 4551 ১ এ| ie ১৪ আয়াতাংশ . 
সম্পর্কে ইব্‌ন আব্বাস রো) হইতে মুজাহিদ বর্ণনা করেন (4 «১১1 ৫1 (৮৮5 ১৯৯ 
অর্থাৎ স্বেচ্ছাকৃত হত্যার কিসাস প্রাণদণ্ডের স্থলে যদি বাদী অর্থদণ্ড রাযী হয়, উহাই আসামীর 
জন্য ক্ষমা প্রদর্শন । আবুল আলিয়া, আবূ শা'ছা, মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়ের, আতা, হাসান, 
কাতাদাহ ও মাকাতিল ইব্ন হাইয়ানও এই মত পোষণ করেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বলেন 1৮: «১১1 ১০০ «1 (৮৪০ ১০০৪ অর্থাৎ বাদী যদি 
আসামীকে কিছু ছাড় দেয়। যেখানে প্রাণদণ্ড দানের অধিকার পাইবার সেখানে উহার বিনিময়ে 
যদি অর্থদণ্ড প্রদানে রাষী হয়, উহাই আসামীর প্রতি তাহার অনুকম্পা প্রদর্শন । আর ৫৮4, 
৪9১৭1 বাদীর এই দয়া সরলভাবে মানিয়া ১১১ <১]! [313 অর্থাৎ বাদানুবাদ ও কাল 
বিলম্ব না করিয়া বিবাদীর উহা আদায় করা উচিত। 

ইব্‌ন আব্বাস রো) হইতে ক্রমাগত মুজাহিদ, আমর, সুফিয়ান ও হাকাম বর্ণনা করেন ঃ 
হত্যাকারী যথাযথভাবে দিয়াত আদায় করিবে । সাঈদ ইব্‌ন জুবায়ের, আবু শার্ছী, জাবির ইব্‌ন 
যায়েদ হাসান, কাতাদাহ, আতা খোরাসানী, রবী ইব্‌ন আনাস, সুদ্দী ও মাকাতিল ইব্‌ন 
হাইয়ানও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

ইমাম আবু হানীফা (র) ও তাহার সহচরবৃন্দ, ইমাম শাফেঈ (র) ও ইমাম মালিক (র) 
হইতে ইবৃন কাসিমের বর্ণিত মশহুর অভিমত এবং ইমাম আহমদের অন্যতম অভিমত অনুসারে 
নিহতের অভিভাবক হস্তার সম্মতি ব্যতীত কিসাসের বদলে তাহার নিকট হইতে দিয়াত গ্রহণ 
করিতে পারিবে না। অবশিষ্ট ফিকাহবিদগণ দিয়াত গ্রহণের বেলায় হস্তার সম্মতি জরুরী মনে . 
করেন না। 

পূর্বসূরিদের একদল বলেন ৪ নারী হত্যার ব্যাপারে দিয়াতের অনুকম্পা প্রযোজ্য নহে । আল 
হাসান, কাতাদাহ, যুহরী, ইব্‌ন শিবরিমা, লায়েছ ও আওযাঈ এই মত পোষণ করেন। অবশিষ্ট 


Contents 


৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


সকল ফিকাহবিদ এই মতের বিরোধিতা করেন। কারণ, ০০১ ক) ১০ ৯৪৯৩ এ 
আয়াতে আল্লাহ তা'আলা বলেন £ তোমাদের জন্য স্বেচ্ছাকৃত হত্যায় দিয়াত গ্রহণের অনুমতি 
প্রদান আল্লাহর তরফ হইতে উদারতা ও অনুকম্পা প্রদর্শন বৈ নহে। কারণ, অতীতের উম্মতের 
জন্য কিসাসই অপরিহার্য ছিল, কিসাস ও দিয়াতের ব্যাপারটি এচ্ছিক ছিল না। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে মুজাহিদ, আমর ইব্‌ন দীনার, সুফিয়ান ও সাঈদ 
ইব্‌ন মানসুর বলেন £ বনী ইসরাঈলদের জন্য হত্যার বদলে হত্যা অপরিহার্য ছিল এবং 
কোনরূপ অনুকম্পার ব্যবস্থা ছিল না। 

841 EC EE CE HE alii ₹৫১1০ ২5৫ আয়াতে অনুকম্পা 
বলিতে স্বেচ্ছাকৃত হত্যায় দিয়াত গ্রহণের অনুমতিকে বুঝানো হইয়াছে। ইহা বনী ইসরাঈলদের 
জন্য প্রদত্ত ব্যবস্থা হইতে উদার ও সদয় ব্যবস্থা। তাই ইহা যথাযথভাবে অনুসৃত ও সুষ্ঠুভাবে 
আদায় হওয়া উচিত। আমর ইব্‌ন দীনার হইতে একাধিক বর্ণনায় ইহাই বিবৃত হইয়াছে। ইবৃন 
হাব্বান তাহার সহীহ সংকলনে উহা উদ্ধৃত করিয়াছেন ইব্ন আব্বাস (রা) হইতে মুজাহিদ ও 
তাহার নিকট হইতে একদল বর্ণনাকারী উক্ত আয়াতের এই ব্যাখ্যাই বর্ণনা করেন। 

কাতাদাহ (রা) বলেন ৪ ১৫১ ০ ২০১5 115 অর্থাৎ আল্লাহ তা'আলা এই উম্মতের 
উপর অনুগ্রহ করিয়াছেন এবং তাহাদিগকে দিয়াত খাওয়ার অনুমতি দিয়াছেন। অথচ পূর্ববর্তী 
উম্মতদিগকে এই সুযোগ প্রদান করেন নাই । তাওরাত অনুসারীদের জন্য হয় কিসাস, নয় ক্ষমার 
ব্যবস্থা ছিল, দিয়াতের ব্যবস্থা ছিল না। পক্ষান্তরে ইঞ্জীল অনুসারীদের জন্য শুধু ক্ষমার বিধান 
ছিল। শুধুমাত্র এই উম্মতের জন্য কিসাস, দিয়াত ও ক্ষমা এই তিন ব্যবস্থাই রহিয়াছে । হযরত 
সাঈদ ইব্‌ন জুবায়ের, মাকাতিল ইব্‌ন হাইয়ান ও রবী ইব্‌ন আনাস (রা) অনুরূপ ব্যাখ্যা প্রদান 
করিয়াছেন। 

721 5155 শু এ115 ১০৪5551১০৭১ অর্থাৎ যদি কেহ দিয়াত গ্রহণের কিংবা দিয়াত 
গ্রহণে সম্মত হওয়ার পরেও হত্যা করে, তাহা হইলে তাহার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি 
নির্ধারিত রহিয়াছে। হযরত ইব্‌ন আব্বাস, মুজাহিদ, আতা, ইকরামা, হাসান, কাতাদাহ, রবী 
ইব্‌ন আনাস, সুদ্দী ও মাকাতিল ইবৃন হাইয়ান অনুরূপ ব্যাখ্যা-বর্ণনা করিয়াছেন । অর্থাৎ দিয়াত 
গ্রহণের পর হত্যা করাকেই তাহারা সীমালজ্ঘন বলিয়া আখ্যায়িত করিয়াছেন। 

আবূ শুরায়েহ আল খুযাঈ হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ইবন আবুল আওফা, হারিছ 
ইব্‌ন ফুযায়েল ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, আবু শুরায়েহ বলেন ৪ 

“নবী করীম (সা) বলিয়াছেন, যদি কোন ব্যক্তির কেহ নিহত অথবা আহত হয়, তাহা 
হইলে তাহার তিন ব্যবস্থার যে কোন একটি গ্রহণের অধিকার রহিয়াছে। হয় সে কিসাস গ্রহণ 
করিবে, নতুবা দিয়াত গ্রহণ করিবে, অন্যথায় ক্ষমা করিবে । ইহা ছাড়া যদি সে চতুর্থ কোন 
ব্যবস্থা করিতে চাহে, তাহা হইলে তাহাকে বাধা দান কর! উক্ত তিন ব্যবস্থার যে কোন একটি 
গ্রহণের পর যদি কেহ অন্য কোন ব্যবস্থা গ্রহণ করিতে চায়, তাহা হইলে উহা বাড়াবাড়ি হইবে 
এবং উহার পরিণতি হইবে অন্ত নরকবাস।” 

ইমাম আহমদ উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা বাকারা ৮৫ 


হযরত সামুরা (রা) হইতে পর্যায়ক্রমে হাসান, কাতাদাহ ও সাঈদ ইব্‌ন আবু আরূবা বর্ণনা 
করেন যে, রাসূল (সা) বলেন ঃ 

“যে ব্যক্তি দিয়াত গ্রহণ করিয়াও হত্যা করিয়াছে, তাহার দিয়াত আমি স্বীকার করিব না 
অর্থাৎ তাহাকে হত্যার নির্দেশ দিব।” 

০৭৮০৯৪। ৪1৫15 আয়াতাংশে আল্লাহ তা'আলা বলেন ঃ কিসাস অর্থাৎ হত্যাকারীকে 
হত্যার যে বিধান জারি করা হইল, ইহার ভিতরেই তোমাদের জীবনের নিরাপত্তা নিহিত 
রহিয়াছে। ইহার লক্ষ্য হইল মানব জাতির সংরক্ষণ ও তাহাদের বংশধারাকে স্থায়িত্‌ প্রদান। 
কারণ, যখন সবাই জানিতে পাইবে যে, হত্যা করিলে প্রাণদণ্ড হইবে, তখন যে কেহ হত্যা 
করিবার ক্ষেত্রে সংযত হইবে । সুতরাং এই প্রাণদণ্ডের বিধান তোমাদের প্রাণের রক্ষাকবচ 
হইবে। পূর্ববতী কিতাবসমূহে ছিল 5510] (3১1 455101 অর্থাৎ প্ৰাণদণ্ড হত্যার প্রতিরোধক 
ব্যবস্থা । অথচ কুরআনের ভাষ্য ২:৯ ১৭১০5]৷ ৪৫13 (কিসাসেই জীবন) ইহা অত্যন্ত 
আলংকারিক ও ব্যাপক তাৎপর্যবহ। | 0 

০৬৪৯ ৬০০০5] ৪519 আয়াতাংশ সম্পর্কে আবুল আলিয়া বলেন ঃ আল্লাহ তা'আলা 
কিসাসকে এই ভাবে জীবনদায়ক করিয়াছেন যে, অসংখ্য লোক প্রাণদণ্ডের ভয়ে হত্যাকার্য 
হইতে বিরত থাকিতেছে। মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়ের, আবূ মালিক, হাসান, কাতাদাহ, রবী 
ইব্‌ন আনাস ও মাকাতিল ইব্ন হাইয়ান হইতেও উহার অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

কি ৪55 <২] ০0191 511 0 আয়াতাংশে আল্লাহ তাআলা বলেন $ হে জ্ঞানী, সুধী 
টি ঞঞরাকষর হয়ত ইহার ফলে তোমরা আল্লাহর নির্দেশিত নিষিদ্ধ ও পাপ কার্য 
হইতে বিরত থাকিবে। 

(4585 শব্দটি এমন এক ব্যাপকার্থক বিশেষণ, যাহা দ্বারা একই সঙ্গে পুণ্য কর্ম সাধন ও 
যাবতীয় পাপ কার্য বিসর্জনকে বুঝায় । 


9:৩2] Se IEKE 45৩] SINS HS BALE IY 0৮০) 
Gigs ks GAIL ৫89৭ 


EOL IIL GN LIE 25 ০0৩৩৫ 4৩০5 (১/) 
০১2 ৫ চি 
4542 1 BL ALI € (৮51 LE তিলে ১০৮5 ৩০৩৬ 05 2% (141) 


CFL পঙ 


০4৯:65225 20109) 


Contents 


৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৮০. “তোমাদের যখন মৃত্যু উপস্থিত হয়, তখন তোমরা কোন সম্পদ রাখিয়া গেলে 
উহার ব্যাপারে পিতা-মাতা ও স্বজনদের জন্য ন্যায়ভাবে ওসিয়ত করিয়া যাওয়া তোমাদের 
জন্য ফরয করা হইল । মুত্তাকীদের ইহা দায়িত্ব । 

১৮১. অনন্তর উহা (ওসিয়ত) শোনার পর যে ব্যক্তি উহাতে পরিবর্তন ঘটাইবে, সেই 
পরিবর্তনকারীরা নিঃসন্দেহে পাপ করিবে । নিশ্চয়ই আল্লাহ তা“আলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ । 

১৮২. তবে যদি কেহ ওসিয়তকারীর পক্ষপাতিত্ের কিংবা পাপাচারের আশংকা করে 
বলিয়া ওসিয়ত প্রাপ্তদের ভিতর আপোসে সংশোধন করিয়া দেয়, তাহাতে কোন পাপ নাই। 
নিশ্চয় আল্লাহ তা“আলা অনন্ত ক্ষমাশীল ও অশেষ দয়াবান।” 

তাফসীর £ আলোচ্য কালামে পাকে পিতা-মাতা ও আপনজনদের জন্য ওসিয়ত করাকে 
অপরিহার্য ঘোষণা করা হইয়াছে। সঠিক মত অনুসারে মীরাছের আয়াত নাযিল হওয়ার পূর্ব 
পর্যন্ত ওসিয়ত ওয়াজিব ছিল । অতঃপর যখন মীরাছের ফরায়েয সম্পর্কে আয়াত নাযিল হইল, 
তখন ইহার অপরিহার্ষতা লোপ পাইল এবং আল্লাহর তরফ হইতে উত্তরাধিকারীদের জন্য 
নির্ধারিত অংশ ফরয করা হইল । ফলে অংশীদারগণ ওসিয়ত ছাড়াই নিজ নিজ অংশের 
অধিকারী হইল এবং ওসিয়তকারীর ওসিয়ত নিষ্ক্রিয় হইল। 

সুনানসহ অন্যান্য হাদীস সংকলনে এই প্রসঙ্গে আমর ইব্‌ন খারিজার এক হাদীস উদ্ধৃত 
হইয়াছে । উহাতে বর্ণিত আছে যে, তিনি বলেন ঃ 

“আমি রাসূল (সা)-এর এক ভাষণে শুনিয়াছি যে, তিনি বলেন-আন্মাহ তা“আলা প্রত্যেক 
প্রাপকের প্রাপ্য নির্ধারণ করিয়া দিয়াছেন । সুতরাং ওয়ারিছের জন্য ওসিয়তের কোন অবকাশ 
নাই। 
রা MAPA EO ব্লাক BIL 


RS oh tt so ian A, RE EEE 

ইউনুস হইতে পৰ্যায়ক্ৰমে হুশায়েম ও সাঈদ ইব্‌ন মানসূরও অনুরূপ বর্ণনা প্রদান করেন। 
হাকেম তাহার মুস্তাদরাকে উহা বর্ণনা করেন এবং বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুসারে উহা 
বিশুদ্ধ । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে. আলী ইব্‌ন তালহা বর্ণনা করেন, ০2511511 Call 
১2:১3315 আয়াতাংশ সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ “বাপ-মা থাকা অবস্থায় ওসিয়ত 
ছাড়া আপনজনদের অন্য কেহ কোন অংশ পাইত না। অতঃপর মীরাছের আয়াত নাযিল হইল। 
‘ফলে পিতা-মাতার অংশ নির্ধারিত হইল ও অন্যান্য স্বজনদের জন্য মৃতের সম্পদের এক- 
তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়তের অধিকার বহাল থাকিল।” 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ক্রমাগত আতা, উছমান ইব্‌ন আতা, ইব্‌ন জারীজ, হাজ্জাজ 
ইব্‌ন মুহাম্মদ, হাসান ইব্‌ন মুহাম্মদ, ইউনুস, সাবাহ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন £ 

০০১৪১১ ০১১১ €১০১]। আয়াতটি মানসুখ করিয়াছে এই আয়াত- 


Contents 
সূরা বাকারা ৮৭ 


5৮2০8 al HS 981955১2875 
TO SOE EC 

“পুরুষদের জন্য তাহাদের বাপ-মা ও অন্যান্য আপনজন যাহা ছাড়িয়া যায় তাহাতে অংশ 
রহিয়াছে এবং নারীদের জন্যও তাহাদের বাপ-মা ও অন্যান্য আপনজন যাহা ছাড়িয়া যায় 
তাহাতে অংশ রহিয়াছে । উহা কম হউক কিংবা বেশি হউক । এই অংশ ফরয করা হইয়াছে ।” 

অতঃপর ইব্‌ন আবূ হাতিম বলেন £ ইব্‌ন উমর, আবু মূসা সাঈদ ইবনুল মুসাইয়েব, 
নাখঈ, শুরায়েহ, যিহাক ও যুহরী বলেন, মীরাছের আয়াত আসিয়া আলোচ্য আয়াত মানসূখ 
করিয়াছে। 

আশ্চর্য যে, আবূ আব্দুল্লাহ মুহাম্মদ ইব্‌ন উমর আর রাযী (র) কি করিয়া তাহার তাফসীরে 
কবীরে আবূ মুসলিম ইস্পাহানী হইতে উদ্ধৃত করিলেন যে, এই আয়াত মানসূখ হয় নাই । এই 
আয়াত মীরাছের আয়াতের ব্যাখ্যারূপে বহাল রহিয়াছে। তাই উহার তাৎপর্য এই যে, তাহা 
ওসিয়ত করিয়া যাওয়া তোমাদের জন্য ফরয করা হইল । 

যেমন আল্লাহ বলেন $ 


22 


৩১১১1 "dl ৫.০: অর্থাৎ তোমাদের সন্তানদের (মীরাছের) ব্যাপারে আল্লাহ্‌ 
তা'আলা ওসিয়ত করিতেছেন। ইমাম রাধী আরও বলেনঃ ইহাই অধিকাংশ তাফসীরকার ও 
নির্ভরযোগ্য ফিকাহবিদদের অভিমত । তিনি আরও বলেন, তাফসীরকারদের একদল বলেন যে, 
এই আয়াত কেবল তাহাদের বেলায় মানসূখ মানা যায়, যাহাদের অংশ সুস্পষ্টভাবে নির্ধারিত 
হইয়াছে । পক্ষান্তরে যাহাদের অংশ সম্পর্কে মীরাছের আয়াত নীরব রহিয়াছে, তাহাদের বেলায়ই 
এই আয়াত প্রযোজ্য । ইব্‌ন আববাস, হাসান মাসরূক, তাউস, যিহাক, মুসলিম ইব্ন ইয়াসার ও 
আলা ইব্ন যিয়াদের মাযহাব ইহাই। 

আমি বলিতেছি £ সাঈদ ইব্‌ন জুবায়ের, রবী ইব্‌ন আনাস, কাতাদাহ এবং মাকাতিল ইব্‌ন 
হাইয়ানও এই মত পোষণ করেন। তাহারা আমাদের উত্তরসূরীদের পরিভাষার ‘মানসূখ’ কথাটি 
ব্যবহার করেন নাই। তাহাদের বক্তব্য এই যে, মীরাছের আয়াত আসিয়া ওসিয়াতের 
ব্যাপকার্থক আয়াতের মধ্য হইতে কতিপয়ের অংশ নির্ধারিত করিয়াছে মাত্র। কারণ, স্বজন 
কথাটি অত্যন্ত ব্যাপক । তাই মীরাছের আয়াতে উল্লেখিত ব্যক্তিগণ ছাড়া অন্যান্য আপনজনদের 
বেলায়, ওসিয়তের অপরিহার্ষতা বহাল রহিয়াছে । 

একদল ইমাম বলেন, ইসলামের শুরুতে ওসিয়ত করা মুস্তাহাব ছিল। মীরাছের আয়াত 
আসিয়া সেই হুকুম রহিত করিয়াছে। অন্যান্য ইমামগণ বলেন, ওসিয়ত ওয়াজিব ছিল। পাক 
কালামের ভাষ্য হইতে তাহাই প্রকাশ পায়। মীরাছের আয়াত আসিয়া ওসিয়তের হুকুম রহিত 
করিয়াছে। ইহাই অধিকাংশ তাফসীরকার ও ফিকাহবিদের অভিমত । সুতরাং ইহা নিশ্চিত হইল 
যে, পিতা-মাতা ও অন্যান্য মীরাছপ্রাপ্ত আপনজনদের বেলায় সর্বসম্মতভাবেই ওসিয়ত বাতিল 


Contents 


৮৮ তাফসীরে ইব্ন কাছীর 


হইয়াছে। এমন কি পূর্বোল্লেখিত হাদীস অনুসারে উহা নিষিদ্ধ হইয়াছে। উক্ত হাদীসে বলা 
হইয়াছে ঃ 

৯১১1৩] 22০9 ১3 4৪৯ ৯ ৩ ০৫ ৮০1 ৬৪ 4111 ৩1 অর্থাৎ আল্লাহ তা“আলা 
সকল হকদারের হক নির্ধারণ করিয়া দিয়াছেন । তাই ওয়ারিছের জন্য আর ওসিয়তের অবকাশ 
নাই। সেক্ষেত্রে মীরাছের আয়াত স্বতন্ত্র হুকুম লইয়া আসিয়াছে, উহা ওসিয়তের আয়াতের 
ব্যাখ্যা নহে। উহা জবিল ফরূয ও আসাবাদের হক নির্ধারণের ব্যাপারে আল্লাহ তাআলার 
তরফ হইতে ওয়াজিব হইয়া আসিয়াছে। তাই উহা আলোচ্য আয়াতের হুকুম সর্বতোভাবে রহিত 
করিয়াছে। তবে হা, মীরাছ বহির্ভূত আপনজনদের বেলায় মৃতের সম্পদের এক-তৃতীয়াংশ 
পর্যন্ত ওসিয়ত করা তাহার জন্য মুস্তাহাব। উহার ভিত্তি হইল এই ওসিয়তের আয়াত ৷ তাহা 
ছাড়া সহীহ্‌দ্বয়ের ওসিয়তের ব্যাপারে ইব্‌ন উমর (রা) হইতে একটি হাদীস বর্ণিত হইয়াছে। 
হদীসটি এই ঃ 
< ১ ৭৮০৯৩ ২1 ৩৯৭] উনিও LS ০৮০৬৪ Aids ৪৪০০ ৯ ৮৩ 

অর্থাৎ যে মুসলমানের কাছে ওসিয়ত করিয়া যাওয়ার মত কিছু রহিয়াছে, তাহার 
ওসিয়তনামা লিখিয়া সঙ্গে না রাখিয়া এমন কি দুই রাত্রি অতিবাহিত করা তাহার জন্য উচিত 

হইবে না। | 

ইব্‌ন উমর (রা) বলেন ঃ রাসূল (সা)-এর নিকট হইতে এই হাদীস শোনার পর এমন 
একটি রাত্রি আমাদের কাটে নাই যখন আমার সাথে লিখিত ওসিয়তনামা ছিল না । যাহা হউক, 
আপনজনদের সহিত সুসম্পর্ক রাখার ও তাহাদের হিত সাধনের ব্যাপারে কুরআন ও হাদীসে 
অনেক বর্ণনা রহিয়াছে। 

হইতে, তিনি নাফে' হইতে ও তিনি রাসূল (সা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন ৪ 

“আল্লাহ তা'আলা বলেন ঃ হে আদম সন্তান! দুইটি ব্যাপার তোমার আয়ত্তাধীন নহে। 
একটি হইল তোমার গোপন দানের বিনিময়ে আমিই তোমাকে পুণ্য ও পবিত্রতা দান করি। দুই. 
তোমার মৃত্যুর পর আমার নেক বান্দার দো'আ আমিই তোমাকে পৌঁছাইয়া থাকি ।” 

1১১ ১5 ৩। অর্থাৎ সম্পদ । ইব্ন আব্বাস, মুজাহিদ, আতা, সাঈদ ইব্‌ন যুবায়ের, 
আবুল আলিয়া, আতিয়া, আওফী, যিহাক, সুদ্দী, রবী ইব্‌ন আনাস, মাকাতিল ইব্‌ন হাইয়ান ও 
কাতাদাহ প্রমুখ হইতে উক্ত ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

একদল বলেন, মীরাছের মতই সম্পদ কম হউক বা বেশি, ওসিয়তের বিধান প্রযোজ্য 
২. হইবে । তাহাদের অপর দল বলেন, সম্পদ বেশি না হইলে ওসিয়ত করা যাইবে না। এই 

_মতভেদের ভিত্তিতেই ওসিয়তযোগ্য সম্পদের পরিমাণ নিয়া মতভেদ দেখা দিয়াছে। 
| উরওয়া হইতে পর্যায়ক্রমে হিশাম ইবন উরওয়া, সুফিয়ান, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন 
ইয়াধীদ আল মাকবারী ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন ৪ 


Contents 


সূরা বাকারা ৮৯ 


“হযরত আলী (রা)-কে বলা হইল যে, কুরায়শের এক ব্যক্তি তিন-চারিশত দীনার রাখিয়া 
- মারা গিয়াছে। অথচ সে কোন ওসিয়ত করিয়া যায় নাই । আলী (রা) বলিলেন, তাহার কিছুই 
দরকার নাই । কারণ, আল্লাহ তা'আলা বলিয়াছেন 5 ১5 | 

ইব্‌ন আবু হাতিম আরও বলেন ঃ উরওয়া হইতে পর্যায়ক্রমে হিশাম ইব্‌ন উরওয়া, ইব্‌ন 
সুলায়মান ও হারূন ইব্‌ন ইসহাক আল হামদানীর মাধ্যমে আমার নিকট ইহা বর্ণিত হইয়াছে 
যে, উরওয়া বলেন ঃ 

“আলী (রা) নিজ গোত্রের এক রুগ্ন ব্যক্তির শুশ্রাধার জন্য উপস্থিত হইলে সে বলিল, 
আমাকে ওসিয়ত সম্পর্কে বলুন। তিনি তদুত্তরে বলিলেন, আল্লাহ তা'আলা উত্তম সম্পদের জন্য 
ওসিয়তের নির্দেশ দিয়াছেন। তুমি তো নগণ্য সম্পদ রাখিয়া যাইতেছ। উহা তোমার সন্তানের 
জন্য রাখিয়া যাও।” 

হাকাম বলেন, আব্বান আমাকে ইকরামার সূত্রেও ইব্‌ন আব্বাস (রা)-এর এই বর্ণনা 
শোনান যে, তিনি বলেন। 1১১ এ১০ ০। অর্থাৎ যে ব্যক্তি অন্তত ষাট দীনার রাখিয়া যায় 
নাই, সে ভাল সম্পদ রাখিয়া যায় নাই। 

. হাকাম আরও বলেন ঃ তাউস বলিয়াছেন যে, অন্তত আশি দীনার রাখিয়া না গেলে তাহাকে 
ভাল সম্পদ বলা যায় না। কাতাদাহ বলেন ঃ সাধারণত বলা হইত যে, হাজার বা তদুর্ধ দীনার 
না হইলে ভাল সম্পদ বলিয়া গণ্য হইতে পারে না। 

৪) +৯5] 0 অর্থাৎ সৌহার্দ্য ও সহানুভূতি সহকারে । ইব্‌ন আবূ হাতিম তাহাই বর্ণনা 
করিয়াছেন। আল হাসান হইতে পর্যায়ক্রমে উব্বাদ ইবৃন মানসুর, মারূর ইবনুল মুগীরা, 
ইব্রাহীম ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন বিশার, হাসান ইবৃন আহমদ ও ইবৃন আবূ হাতিম বর্ণনা করেন 
যে, আল হাসান বলেন ৪ ০! ১ ১৮১৯131 ৫215 ৮৯০৫ অর্থাৎ হা, প্রত্যেক 
মুসলমানের কর্তব্য হইল মৃত্যুর প্রাক্কালে এরূপ সুন্দর ও ন্যায়সংগত ওসিয়ত করা, যাহাতে 
তাহার ওয়ারিছদের উপর চাপ না পড়ে এবং অপচয়ের সুযোগ না থাকে । 

সহীহ্দ্ধয়ে আছে, হযরত সা'দ (রা) প্রশ্ন করিলেন-হে আল্লাহর রাসূল, আমার তো বেশ 
কিছু সম্পদ রহিয়াছে । অথচ একমাত্র কন্যা ছাড়া আমার কোন ওয়ারিছ নাই । এখন কি আমি 
দুই-তৃতীয়াংশ সম্পদ ওসিয়ত করিয়া যাইব ? রাসূল (স) জবাব দিলেন-না । তিনি আবার প্রশ্ন 
করিলেন, তাহা হইলে কি অর্ধেক সম্পদ ওসিয়ত করিব ? তিনি জবাব দিলেন-না ! তিনি আবার 
প্রশ্ন করিলেন, তাহা হইলে এক-তৃতীয়াংশ করিব ? তিনি জবাব দিলেন-এক-তৃতীয়াংশ। তবে 
তাহাও বেশি হইয়া যায়। তোমার ওয়ারিছগণকে দরিদ্র ও দুয়ারে দুয়ারে হাত পাতিয়া বেড়ানোর 
মত ভিক্ষুক অবস্থায় রাখিয়া যাওয়ার চাইতে তাহাদিগকে সম্পদশালী রাখিয়া যাওয়া উত্তম । 

সহীহ্‌ বুখারীতে ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেনঃ হায়, মানুষ 
যদি এক-তৃতীয়াংশ ওসিয়ত করার বদলে এক-চতুর্থাংশ ওসিয়ত করিত। কারণ, রাসূল (সা) 
বলিয়াছেনঃ ‘এক-তৃতীয়াংশ এবং এক-তৃতীয়াংশও বেশী ।' 

ইমাম আহমদ (র) বনু হাশিমের গোলাম যিয়াদ ইব্‌ন উতবা ইব্‌ন হাঞ্জালা হইতে বর্ণনা 
করেন যে, হাঞ্জালা ইব্‌ন জুজায়িস ইবৃন হানীফার দাদা হানীফা তাহার এক পালক ইয়াতীম 
পুত্রকে একশত উট ওসিয়ত করেন। ইহা তাহার সন্তানগণের উপর কষ্টকর হইয়া দাড়ায় । ফলে 


কাছীর (২য় খণ্ড)__১২ ূ 


Contents 


৯০ তাফসীরে ইব্ন কাছীর 


“ব্যাপারটি রাসূল (সা) পর্যন্ত গড়ায়। হানীফা রাসূল (সা)-কে বলিলেনঃ আমি এই ইয়াতীম 
ছেলেটিকে লালন পালন করিয়াছি। তাই তাহাকে একশত উট ওসিয়ত করিয়াছি। রাসূল (সা) 
বলিলেন ৪ “না, না, না। সদকা হইবে হয় পাচ, নয় দশ, নয় পনের, নয় বিশ, নয় পঁচিশ, নয় 
ত্রিশ, নয় পঁয়ত্রিশ, বড় জোর চল্লিশ ৷” বর্ণনাকারী অতঃপর দীর্ঘ হাদীসটি সম্পূর্ণ বর্ণনা করেন। 

Led Sls 921 15 Col 0০00৪4৮৯০0০ এ 1৭ ০৯১ 
এই আয়াতাংশে আল্লাহ তা'আলা বলেন ঃ যদি কেহ ওসিয়ত শোনার পর উহার বক্তব্য, ভাষা ও 
পরিমাণে পরিবর্তন বা বিকৃতি ঘটায় অর্থাৎ উহাতে হ্থাস-বৃদ্ধি সাধন করে কিংবা উহার কিছু 
সুনিপুণভাবে গোপন করে, সে পাপী হইবে। 

হ251 ০৯1 215 5০ (8৪ আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) ও 
কতিপয় ব্যাখ্যাকার বলেন, মৃত ব্যক্তি তাহার ওসিয়তের জন্য আল্লাহ তা'আলার নিকট পুরস্কার 
পাইবে এবং পাপের ভাগ,বর্তাইবে ওসিয়ত পরিবর্তনকারীগণের উপর । 

Lie এত ৩! অর্থাৎ মৃত ব্যক্তির ওসিয়ত আল্লাহ তা'আলা শুনিয়াছেন এবং 
তিনি মৃত ব্যক্তির ওসিয়ত ও পরিবর্তনকারীর পরিবর্তনের ব্যাপারে সুপরিজ্ঞাত। 

ail 91185 ০৯০ ১০ 3.5 ৯ আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা), 
আবুল আলিয়া, মুজাহিদ, যিহাক, সুদ্দী ও রবী ইব্‌ন আনাস বলেন £ _3১২| অর্থাৎ ভুল। ভুল 
যত রকমের হইতে পারে সকলই ইহার অন্তর্ভূক্ত । যেমন কোন ওয়ারিছকে কৌশলে বা কোন 
বাহানা করিয়া অংশ বাড়াইয়া দিল । যথা অমুক জিনিসটি অমুকের কাছে বিক্রয়ের কথা ওসিয়ত 
করিল কিংবা অতি বাৎসল্যের কারণে মেয়ের ঘরের নাতিকে বেশি পরিমাণ ওসিয়ত করিয়া গেল 
ইত্যাদি। ইহা যদি ভুলক্রমে বাৎসলাধিক্যবশত হয় কিংবা ইচ্ছাকৃতভাবে এই পাপ কাজ 
ওসিয়তকৃত বস্তুর কাছাকাছি অথবা উহার সদৃশ কিছু দ্বারা উহা এমনভাবে সংশোধন করা যেন 
ওসিয়তকারীর উদ্দেশ্য ও শরীআতের পদ্ধতির মাঝে সামঞ্জস্য রক্ষিত হয়। এই ধরনের 
সংশোধন ও সাযুজ্য সৃষ্টিতে মূলত কোন পরিবর্তন সাধিত হয় না। তাই ইহাকে পৃথকভাবে 
নিষেধাত্মক বাক্যে ব্যক্ত করা হইয়াছে, যাহাতে বুঝা যায়, ইহা তেমন কিছু নহে। আল্লাহ্‌ই 
ভাল জানেন। 
২ হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া, যুহরী, আওযাঈ, ওয়ালিদ ইব্‌ন মযীদ, 
আব্বাস ইব্‌ন ওয়ালিদ ইব্‌ন মযীদ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, রাসূল (সা) 
বলেন £ “পক্ষপাতদুষ্ট ওসিয়তকারীর ওসিয়ত যেভাবে তাহার মৃত্যুর পরে প্রত্যাখ্যাত হইবে, 
তেমনি পক্ষপাতদুষ্ট সদকাদাতার সদকা তাহার জীবদ্দশায়ই প্রত্যাখ্যাত হইবে ।” 
: আব্বাস ইব্‌ন ওয়ালিদ হইতে আবূ বকর ইবৃন মারদুবিয়াও উক্ত হাদীস বর্ণনা করেন । ইবৃন 
আবূ হাতিম বলেন, হাদীসটি বর্ণনায় ওয়ালিদ ইব্‌ন মযীদ ভুল করিয়াছে। এই বর্ণনাটি মূলত 
উরওয়ার নিজস্ব বক্তব্য । কারণ, ওয়ালিদ ইব্‌ন মুসলিমও হাদীসটি বর্ণনা করিয়াছেন। কিন্তু 
তিনি উহার সুত্র উরওয়া পর্যন্ত গিয়া শেষ করিয়াছেন। | 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, দাউদ ইব্‌ন আবু হিন্দ, উমর 
ইবনুল মুগীরাহ, হিশাম ইব্‌ন আম্মার, ইব্রাহীম ইব্‌ন ইউসুফ, মুহাম্মাদ, আহমদ ইব্‌ন 


Contents 


' সূরা বাকারা ৯১ 


ইব্রাহীম ও ইমাম ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, নবী করীম সো) বলেনঃ 
০১0৫] ০ ২2৮2311 ৬৪ -৪-১৯|| অর্থাৎ ওসিয়তে পক্ষপাতদুষ্টতা কবীরা গুনাহ । 

এই হাদীসটি মারফু হওয়ার ব্যাপারেও প্রশ্ন রহিয়াছে । এই অধ্যায়ে উত্তম হাদীস বর্ণনা 
করেন আবদুর রাযযাক। 

আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে শাহর ইব্‌ন হাওশাব, আশআছ ইব্‌ন আবদুল্লাহ, 
মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, রাসূল (সো) বলেন ৪ 
৩০০০৭ idl Jal এট 4০৯০৭ dally 5৮ ৩৯ এল dae pis 41 ৮০৯ 

‘Lal ৯২০৭৪ 417০ ১৮১৯৩ 44৯৮৯ 4০৩ ৪ ০১০৪৪ 4৭ 

অর্থাৎ নিশ্চয় একটি লোক সত্তর বৎসর পর্যন্ত নেক আমল করার পর পক্ষপাতদুষ্ট ওসিয়ত 
করিয়া বদ আমল দ্বারা জীবনের পরিসমাপ্তি ঘটায় ও জাহান্নামে প্রবেশ করে । পক্ষান্তরে অপর 
একটি লোক সত্তর বৎসর পর্যন্ত বদ আমল করার পর ন্যায়ানুগ ওসিয়ত করিয়া নেক আমল 
দ্বারা জীবনের পরিসমাপ্তি ঘটায় ও জান্নাতে প্রবেশ করে। 

আবু হুরায়রা (রা) হাদীসটি বর্ণনার পর বলেন, আল্লাহ তা'আলার এই আয়াতটি তোমরা 
পড়িয়া নিও 8 (৯১555 95 4111 ১9 15 “এই হইল আল্লাহর দেওয়া সীমানা । ইহা 
অতিক্রম করিও না ।” ৃ 


2 পাঠ ও পপ রত রা fw Pat AA at ELAN VEL Cd 
০ GM এ 65৬9 5 ওর ডিন CLINT (NAY) 
ils পর ঠা তে 
০992285৫৩৩2 

৫ পুত পাও লু ১ এত পার 2 পারছ ১১৯৫ (4৫ 
0368৩ ১৯৫০ ৬৪১ ১৪০১ 2৩ ০৬০৯ ৮৬১১১৩০ ৬ (\AE) 
Vad rsd 33 ৮1৮৮ ১৬৫৮5 পট ৩০ পা পরি ন 
25750555555 ACERS SIL C24 ৫55 4150 
পে এর 2৫ S22 2 চাতক 924 22294 পাপা এপার পাপ 
০০১৩ 2২০৩) ৩2515 95 LSI 

১৮৩. হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হইল, যেভাবে তোমাদের 
পূর্ববতীদের উপর ফরয করা হইয়াছিল; হয়ত তোমরা সতর্কতা অবলম্বন করিবে । 

১৮৪. সীমিত কয়েকদিন মাত্র । তারপর তোমাদের যাহারা 'অসুস্থ কিংবা সফরে থাক, 
তাহারা অন্য দিনগুলোতে উহা পূর্ণ করিও । আর অক্ষম ব্যক্তি উহার ফিদিয়া হিসাবে 
মিসকীনকে খাওয়াইবে । যে ব্যক্তি ভাল কাজ বাড়াইয়া করে, তাহা তাহার জন্য উত্তম । যদি 
তোমরা জানিতে (তাহা হইলে বুঝিতে) রোযা রাখাই তোমাদের জন্য উত্তম |” 

তাফসীর £ আলোচ্য আয়াতদ্বয়ে এই উন্মতের ঈমানদারগণূকে উদ্দেশ্য করিয়া আল্লাহ 
তা'আলা রোযা রাখার নির্দেশ প্রদান করিতেছেন । রোযা হইল একমাত্র আল্লাহ তা'আলার 


Contents 


৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


সন্তুষ্টির জন্যে পানাহার ও যৌনাচার হইতে বিরত থাকা । ইহার দ্বারা আত্মার পরিশুদ্ধি ও 
স্বভাবের পরিমার্জনা অর্জিত হয়। আল্লাহ তা'আলা এই নির্দেশ প্রদানের সঙ্গে সঙ্গে ইহাও 
জানাইয়া দিতেছেন যে, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরেও রোযা অপরিহার্য করা 
হইয়াছিল। তাহাদের জন্য ইহাতে শিক্ষণীয় আদর্শ নিহিত ছিল। তাহারা ইহা পূর্ণভাবে পালন 
করিতে যত্নবান হইত । যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন £ 
১49 5৯9 হন SE এ] এজ? ৯55 2৮25 CS UK 
SB EEL GH Cs 4451 
“আমি তোমাদের প্রত্যেকের জন্য পথ ও পদ্ধতি নির্ধারিত করিয়া দিয়াছি। যদি আল্লাহ 
ইচ্ছা করিতেন অবশ্যই সকলকে একই উম্মত করিয়া দিতেন। কিন্তু তোমাদিগকে যাহা কিছু 
তিনি দিয়াছেন তাহা দ্বারা তোমাদিগকে পরীক্ষা করাই উদ্দেশ্য । অতএব তোমরা ভাল কাজে 
প্রতিযোগিতার সহিত অগ্রসর হও।” 
এই প্রেক্ষিতেই এখানে আল্লাহ তাআলা বলিলেন, হে ঈমানদারগণ! তোমাদের 
পূর্ববতীদের উপর যেরূপ রোযা ফরয করা হইয়াছে তদ্রাপ তোমাদের উপরও রোযা ফরয করা 
হইল। কারণ, ইহা শরীরের পবিত্রতা আনে ও শয়তানের পথগুলি সংকীর্ণ করে । তাই সহীহ্‌ 
সংকলনদ্বয়ে এই হাদীসটি বর্ণিত হইয়াছে ৪ 
4513 ৮4০ 71 ০০ CISL LLAMAS tll ০০ 55811 pial 
০0৯৩ 41 4১৬ ০৮০4 
অর্থাৎ হে যুব সমাজ! তোমাদের মধ্যে বিবাহ করার যাহার ক্ষমতা আছে, তাহার বিবাহ 
করা উচিত। আর যাহার ক্ষমতা নাই তাহার রোযা রাখা উচিত। তাহার জন্য রোযা রাখাই 
খোজা হওয়া। 
অতঃপর আল্লাহ তা'আলা রোযার পরিসংখ্যান বর্ণনা করেন। তিনি জানান যে, প্রতিদিনের 
জন্য রোযা নহে, তাহা মানুষের জন্য কষ্টকর হইবে । তাহারা উহা সহ্য করিতে পারিবে না । 
তাই সীমিত কয়েক দিনের জন্য রোযা নির্ধারিত হইয়াছে। 
ইসলামের প্রারন্তে ঈমানদারগণ প্রতিমাসে তিন দিন রোযা রাখিত। অতঃপর রমযানের 
একমাস রোযার বিধান আসায় উহা বাতিল হয় । শীঘ্রই উহার বর্ণনা আসিতেছে । 
হাদীসে বর্ণিত আছে £ অতীতের উম্মতদের উপর যেরূপ প্রতিমাসে তিন দিন রোযা ধার্য 
করা হইয়াছিল, মু'মিনরা শুরুতে তাহাই অনুসরণ করিতেছিল। মুআজ, ইবৃন মাসউদ, ইব্‌ন 
আব্বাস, আতা, কাতাদাহ ও যিহাক হইতে উহা বর্ণিত হইয়াছে । যিহাকের বর্ণনায় আরও বলা 
হইয়াছে, নূহ (আ)-এর যামানা হইতে রমযানের একমাস রোযা ফরয না হওয়া পর্যন্ত উক্ত 
_ একই বিধান অব্যাহত ছিল। 
হাসান বসরী হইতে উব্বাদ ইব্‌ন মানসুর আলোচ্য আয়াত সম্পর্কে বর্ণনা করেন ৪ হা 
' আল্লাহ্‌ তা“আলা অতীত উম্মতদের জন্য আমাদের মতই পূর্ণ একমাস রোযা ফরয করিয়াছিলেন 
আর 1:4০ (511 অর্থ হইল নির্দিষ্ট কয়েকদিন । সুদ্দী হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে । 


Contents 
সূরা বাকারা ৯৩ 


আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে মদীনা নিবাসী আবূ রবী, আবদুল্লাহ ইব্‌ন 
ওয়ালিদ, সাঈদ ইব্‌ন আইয়ুব, আবূ আবদুর রহমান আল-মাকরী ও ইব্‌ন আবু হাতিম 
বর্ণনা করেন ঃ 

“রাসূল (সা) বলেন-আল্লাহ তা'আলা তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্যও রমযান মাসে 
রোযা ফরয করিয়াছিলেন।” অবশ্য এই বর্ণনাটুকু একটি সুদীর্ঘ হাদীসের অংশ বিশেষ 

ইব্‌ন উমর হইতে পর্যায়ক্রমে জনৈক বর্ণনাকারী, রবী ইব্‌ন আনাস ও আবূ জাফর রাযী 
বর্ণনা করেন £ 

1415 ১০ ml le < 14 74491175215 ৯5৫ অর্থাৎ পূর্ববর্তী উন্মতদের 
জন্য রোযার সময়ে কাহারও ইশার নামায পড়িয়া ন্দ্রা যাওয়ার পর পরবর্তী ইশার নামাযান্তে 
নিদ্রা যাওয়ার পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রীসাহচর্য নিষিদ্ধ ছিল। | 

ইব্‌ন আবূ হাতিম বলেন ঃ ইব্‌ন আব্বাস, আবুল আলিয়া; আবদুর রহমান ইব্‌ন আবু 
খোরাসানীও অনুরূপ বর্ণনা করেন। 

ইব্‌ন আব্বাস রো) হইতে আতা খোরাসানী আলোচ্য | 75215 35৫ আয়াতাংশের 
ব্যাখ্যা সম্পর্কে বর্ণনা করেন ৪ অর্থাৎ আহলে কিতাবদের উপরও এই নির্দেশ ছিল। শা'বী, সুদ্দী 
ও আতা খোরাসানী হইতে একই রূপ বর্ণনা পাওয়া যায়। 

অতঃপর ইসলামের প্রারম্ভিক অবস্থার জন্য রোযার বিধান বর্ণিত হইয়াছে। তাই তিনি 
বলিলেন - ৮৯1 121 ১৯ 8৮8 ০৪০০ 515 911779295৯5 ও ১৫ ১০ অর্থাৎ রুগ্ন ও 
সফরকারী রোযা রাখিবে না। কারণ, রোগাক্রান্ত কিংবা সফরের অবস্থায় রোযা রাখা অধিকতর 
কষ্টকর। তাই তখন রোযা ভংগ করিবে এবং পরে সুস্থ ও মুকীম অবস্থায় সেই দিনগুলির কাযা 
রোযা আদায় করিবে। তাহা ছাড়া সুস্থ মুকীমগণের যদি কেহ রোযা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও 
না রাখিতে চাহে, তাহা হইলে তাহাকে এক রোযার বিনিময়ে একজন মিসকীন খাওয়াইতে 
হইবে। কেহ যদি খুশি হইয়া এক রোযার বিনিময়ে একাধিক মিসকীন খাওয়ায় তাহা আরও 
উত্তম । উহা হইতেও উত্তম যদি তাহারা রোযা রাখে । ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস, মুজাহিদ, 
তাউস, মাকাতিল ইব্‌ন হাইয়ান প্রমুখ পূর্বসূরী আলোচ্য আয়াতদ্বয় প্রসঙ্গে অনুরূপ বর্ণনা প্রদান 
করেন। তাই আল্লাহ বলেন ঃ 

১৮৮1৯5০১৫০০ ২৮855 ১2। ৮55 মুআজ ইব্‌ন জাবাল রো) হইতে 
বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ নামায ও রোযার তিন তিনবার অবস্থার পরিবর্তন ঘটিয়াছে। 
নামাযের অবস্থার পরিবর্তন হইল এই, নবী করীম (স) মদীনায় আসিয়া সতের মাস বায়তুল 
মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামায পড়েন। অতঃপর | 5 044 (485 5৮০ ১৪ 
আয়াত নাযিল হওয়ার ফলে তিনি মক্কার দিকে ফিরিয়া নামায পড়া শুরু করেন। এই হইল 
প্রথম পরিবর্তন । দ্বিতীয় পরিবর্তন এই যে, নামাযের জন্য একত্রিত করার উদ্দেশ্যে বাড়ি বাড়ি 
গিয়া ডাকিয়া ডাকিয়া মুসন্লীগণকে আনা হইত । প্রতি দিন পাচ ওয়াক্ত নামাযে এইরূপ 


Contents 


৯৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


ডাকাডাকি ও বাড়ি বাড়ি ছুটাছুটি এক কষ্টকর ব্যাপার ছিল। অতঃপর আবদুল্লাহ ইব্‌ন যায়েদ 
ইব্‌ন আব্দে রাব্বিহী নামক আনসার রাসূল (সা)-এর নিকট আসিয়া আরয করিলেন- হে ' 
আল্লাহর রাসূল! আমি অর্ধনিদ্রিত ও অর্ধজাগ্রত অবস্থায় দেখিতে পাইলাম, সবুজ বর্ণের দুই 
আশহাদু আল লাইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লাইলাহা ইল্লাল্লাহ এবং এইভাবে কাদ 
কামাতিস সালাত দুইবার উহার সহিত যোগ করিলেন । নবী করীম (সা) বলিলেন -বিলালকে 
উহা শিখাও, সে উহা দ্বারা আযান দিবে । বস্তুত হযরত বিলালই প্রথম এই আযান দেন। 

বর্ণিত আছে যে, হযরত উমর (রা) আসিয়াও রাসূল (স)-কে বলেন ঃ ইয়া রাসূলাল্লাহ! 
আমিও অনুরূপ দেখিয়াছি। অবশ্য আপনার কাছে অপর ব্যক্তি আমার আগে পৌছিয়াছে। যাহা 
হউক, ইহা হইল নামাযের ব্যবস্থায় দ্বিতীয় পরিবর্তন । 

নামাযের ব্যবস্থায় তৃতীয় পরিবর্তন হইল এই যে, প্রথম দিকে মুসলমানদের কেহ যদি 
বিলম্বে হুযুর (সা)-এর পরিচালিত জামাআতে শরীক হইত, তাহা হইলে ইশারায় নামাযরত 
পরে জামাআতে শরীক হইত । বর্ণিত আছে, হযরত মুআজ (রা) ইহা অপসন্দ করিতেন এবং 
বলিতেন, আমি বিলম্বে আসিলে সঙ্গে সঙ্গে হুযুর (সা)-এর পেছনে ইক্তেদা করিয়া নামাযে 
শামিল হইব এবং তাহার সালাম ফিরাইবার পর অবশিষ্ট নামায আদায় করিব। বস্তুত একদিন 
তিনি বিলম্বে আসায় তাহাই করিলেন । হুযুর (সা) তাহা শুনিয়া বলিলেন, মুআজ তোমাদের জন্য 
একটি সুন্দর নিয়ম বাহির করিয়াছে। এখন হইতে তোমরাও তাহা করিবে । এইভাবে তৃতীয়বার 
নামাযের ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয়। 

রোযার তিন অবস্থার একটি হইল এই যে, রাসূল (স) মদীনায় আগমন করিয়া প্রথমদিকে 
প্রতিমাসে তিনটি রোযা ও আশুরার রোযা রাখিতেন। তারপর যখন আলোচ্য আয়াত নাযিল 
হইল, তাহাতে এখতিয়ার দেওয়া হইল যে, যাহার ইচ্ছা রমযানের একমাস রোযা রাখিবে এবং 
বার চনয কো না 


“ eo pH oe ee eu 


রা OTTO SUR পর 
জন্য সুস্থ ও মুকীম অবস্থায় কাযা আদায়ের নির্দেশ দেওয়া হয় এবং অক্ষম বৃদ্ধদের জন্য রোযার 
বিনিময়ে মিসকীন খাওয়ানো ঠিক রাখা হয় । ইহা হইল রোযার দ্বিতীয় অবস্থা । 

বর্ণিত আছে যে, প্রথম দিকে মুমিনগণ রোযার মাসে নিদ্রা যাইবার পূর্বক্ষণ পর্যন্ত পানাহার 
ও যৌনাচার অব্যাহত রাখিত। নিদ্রাগমনের পর হইতে উহা নিষিদ্ধ ভাবা হইত। জনৈক 
আনসার একবার সারাদিনের কর্মক্লান্তি নিয়া বাসায় ফিরিয়া ইশার নামায পড়িয়া খাওয়া-দাওয়া 
ছাড়াই ঘুমাইয়া পড়িলেন। অতঃপর না খাইয়াই পর দিন রোযা রাখিলেন। হুযুর (সা) তাহাকে 
অতি মাত্রায় ক্লান্ত অবস্থায় দেখিতে পাইয়া উহার কারণ জিজ্ঞাসা করিলেন। উক্ত আনসার 
সাহাবী উত্তরে আনুপূর্বিক ঘটনা বর্ণনা করিলেন । অতঃপর হুযুর (সা)-এর কাছে গিয়া উহা ব্যক্ত 
করেন। তখন আল্লাহ তা'আলা 5 11 ২১৪০। 72211 12141 01 হইতে + 


Contents 
সূরা বাকারা ৯৫ 
Jill ll PL! 14551 আয়াতটি নাযিল করেন এবং উহাতে সুবহে সাদিক হইতে 
মাগরিবের আযান পর্যন্ত রোযার সময় নির্ধারিত হয় আর অবশিষ্ট সময়টুকুতে পানাহার ও 
যৌনাচার বৈধ করা হয়। ইহা রোযার তৃতীয় অবস্থা । আবূ দাউদ তীহার সুনানেও উহা উদ্ধৃত 
করেন ও হাকাম তাহার মুস্তাদরাকে মাসউদীর সনদে উহা বর্ণনা করেন। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম ইমাম যুহরী হইতে অনুরূপ একটি হাদীস উদ্ধৃত করেন। 
হযরত আয়েশা (রা) হইতে যথাক্রমে উরওয়া ও যুহরী বর্ণনা করেন যে, তিনি বলেন 3 “প্রথমে 
আশুরার রোযা রাখা হইত । তারপর যখন রমযানের ফরয রোযার আয়াত নাযিল হইল, তখন 
যাহার ইচ্ছা উহা রাখিত, যাহার ইচ্ছা উহা রাখিত না।” ইমাম বুগ্নারী ইব্‌ন উমর ও ইব্‌ন 

মাসউদ হইতেও অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। 

১৫০০০ 10৮৮ 4255 45552352০21 এও আয়াতাংশ সংপর্কে হযরত মাআজ (রা) 
বলেন, প্রারন্তে রোযার অবস্থা ছিল এই যে, যাহার ইচ্ছা হইত রার্খিত, যাহার ইচ্ছা হইত না 
রাখিত না এবং প্রত্যেক রোযার বিনিময়ে একজন মিসকীনকে খাওয়াইত । 

ইমাম বুখারী সালমা ইব্‌ন আকু: হইতেও অনুরূপ একটি বর্ণনা উদ্ধত করেন। তিনি বলেন, 
১০:০০ PLL বিচ 29552 021 ভান এই আয়াত যখন;নাধিল হয়, তখন অবস্থা 
ছিল এই যে, যাহার ইচ্ছা হইত রোযা না রাখিয়া উহার বিনিময়ে ফিদিয়া প্রদান করিত। পরবর্তী 
আয়াত অবতীর্ণ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলিল। পরবর্তী আয়াত আসায় সেই অবস্থার 
অবসান ঘটিল। নাফে'র সনদে উবায়দুল্লাহ বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, উক্ত 
নানান নটর 


শর্ত ed 


“pee Or 


রা veranda Wain hong আন 55 
44 অর্থাৎ উহা রোযা ভংগকারীর জন্য ভাল । তবে 2 ১ 1:-০৬-০ 1 অর্থাৎ উহা হইতে 
তোমাদের জন্য উত্তম হইল রোযা রাখা । এই ব্যবস্থা মানসূখের আয়াত না আসা পর্যন্ত চালু 
ছিল। উক্ত আয়াত হইল ০১% 4451| ১১০ ১৪-১ ৮৪ -অতঃপর যে ব্যক্তি (রমযান) 
মাসটি পাইবে, তাহার উচিত হইবে রোযা রাখা। 

ইমাম বুখারী বলেন ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে আতা, আমর ইব্‌ন দীনার ও 
যাকারিয়া ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, তিনি 17 42 Sb mH 1০5 
০:৫৭ আয়াতাংশ তিলাওয়াত করেন এবং বলেন, মানসূখ হয় নাই। বরং বৃদ্ধ ও বৃদ্ধাদের 
জন্য রোযা রাখা কষ্টকর বিধায় তাহারা প্রতিদিন একজন মিসকীন খাওয়াইবে । সাঈদ ইবৃন 
যুবায়েরের সুত্রেও ইব্‌ন আববাস (রা) হইতে একাধিক বর্ণনাকারী উহা বর্ণনা করেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, আশআস ইব্‌ন সাওয়ার, আবদুর রহীম 
ইব্‌ন সুলায়মান ও আবূ বকর ইব্ন আবু শায়বা বর্ণনা করেন যে, এই আয়াত দ্বারা রোযা 


Contents 
৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


রাখিতে অক্ষম বৃদ্ধ ব্যক্তিগণকে অবকাশ দেওয়া হইয়াছে যে, প্রত্যেক রোযার বদলে সে একজন 
মিসকীনকে খাওয়াইবে । 

হাফিয আবূ বকর ইব্‌ন মারদুবিয়া বলেন £ আবূ লায়লা হইতে যথাক্রমে খালিদ ইব্‌ন 
আবদুল্লাহ, ওহাব ইব্‌ন বাকিয়্যা, হুসাইন ইব্‌ন মুহাম্মদ ইবৃন বাহরাম আল মাখযুমী ও মুহাম্মদ 
ইব্‌ন আহমদ বর্ণনা করেন-আমি রমযানে একদিন হযরত আতার (রা) খিদমতে উপস্থিত হই। 
দেখিলাম, তিনি আহার করিতেছেন । তখন তিনি বলিলেন যে, টপ 


০4511 7৫৮০ এ ০৪ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর «১৪৯০3 :3]| 1০9 আয়াতটি 
প্র গালি CRE RIS dex wien 
যাহার ইচ্ছা হয় রোযার বদলে মিসকীন খাওয়াইয়া নিজে পানাহার করিবে। 

মোটকথা ১41 ১5০ ১৫-১ ০৮৪ আয়াত অবতীর্ণ হওয়ার পর সুস্থ মুকীমের জন্য 
রমযানের রোযা রাখা বাধ্যতামূলক হইয়া গিয়াছে এবং অক্ষম বৃদ্ধদের জন্য রোযার বদলে 
মিসকীন খাওয়াবার নির্দেশ অব্যাহত রহিয়াছে। এই রোযার তাহাদিগকে কখনও কাযা আদায় 
করিতে হইবে না। কারণ, তাহাদের এমন অবস্থা ফিরিয়া আসার সম্ভাবনা নাই যে, তাহারা 
উহার কাযা আদায় করিতে সক্ষম হইবে । 

এখন প্রশ্ন থাকে যে, যেই বৃদ্ধ মিসকীন খাওয়াবার ক্ষমতা রাখে, তাহার জন্য রোযার 
বদলে মিসকীন খাওয়ানো কি ওয়াজিব ? এই ব্যাপারে উলামাদের ভিতর মতভেদ দেখা 
দিয়াছে । একদল বলেন ঃ মিসকীন খাওয়ানো জরুরী নহে। কারণ, অতি বার্ধক্য মানুষকে রোযা 
রাখিতে অক্ষম করিয়া দেয়। তাই তাহার উপর ফেদিয়া দেওয়া ওয়াজিব হয় না। যেমন শিশুর 
বেলায় তাহার প্রয়োজন দেখা দেয় না। কারণ, আল্লাহ তা'আলা কাহারও ক্ষমতার বাহিরে কোন 
দায়িত্ব চাপান না। ইমাম শাফেঈ (র)-এর দুইটি মতের ইহা অন্যতম । তবে তাহার দ্বিতীয় 
মতই বিশুদ্ধ এবং অধিকাংশ উলামার মতের সহিত সামঞ্জস্যশীল। তাহা এই যে, অক্ষম বৃদ্ধ 
ও বৃদ্ধার রোযার বিনিময়ে ফিদিয়া প্রদান ওয়াজিব। কারণ, সাহাবায়ে কিরামের কওল ও 
আমল দ্বিতীয় মতেরই সমর্থন জোগায় । যেমন, হযরত ইবৃন আব্বাস রো) সহ কতিপয় সাহাবা 
৭১৪1১ ১31 ১1০9 এর ব্যাখ্যা প্রসঙ্গে বলিয়াছেন যে, যাহার রোযা রাখিতে কষ্ট হয়, সে 
যেন প্রতি রোযার বদলে ফিদিয়া হিসাবে একজন মিসকীন খাওয়ায় । ইব্‌ন মাসউদ (রো)-ও উক্ত 
আয়াতাংশের অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন । ইমাম বুখারী রে) এই মতই গ্রহণ করিয়াছেন । 
তিনি বলেন, রোযা রাখিতে অক্ষম বৃদ্ধ-বৃদ্ধারা ফিদিয়া হিসাবে মিসকীন খাওয়াইবে। হযরত 
আনাস (রো) অতি বার্ধক্যের কারণে রোযা রাখিতে অক্ষম হওয়ায় এক বৎসর কিংবা দুই বৎসর 
প্রতিটি রোযার পরিবর্তে একজন মিসকীনকে গোশত রুটি খাওয়াইয়াছেন। 

অবশ্য ইমাম বুখারী শেষোক্ত হাদীসটিকে 'মুআল্লাক' আখ্যা দিয়াছেন। তবে হাফিয আবূ 
ইয়ালী আল মুসেলী তাহার মুসনাদে হাদীসটি উদ্ধৃত করিয়া উহার সনদ উল্লেখ করিয়াছেন । 
তিনি বলেন £ আমাকে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাআজ, তাহাকে আমার পিতা ও তাহাকে ইমরান 
আইয়ুব ইব্‌ন আবূ তামীমা হইতে বর্ণনা করেন -হযরত আনাস (রা) যখন রোযা রাখিতে অক্ষম 
হইয়া পড়েন, তখন গোশ্ত-রুটি তৈরী করিয়া ত্রিশজন মিসকীন ডাকিয়া খাওয়াইলেন। এই 


Contents 
সূরা বাকারা ৯৭ 


হাদীসটি আব্দ ইব্‌ন হামীদ ও রওহ ইবৃন উবাদাহ হইতে, তিনি ইমরান ইব্‌ন জারীর হইতে ও 
তিনি আইয়ুব হইতে বর্ণনা করেন। আন্দ ছাড়াও হযরত আনাস (রা)-এর 'ছয়জন সহচর তাহার 
সম্পর্কিত অনুরূপ হাদীস বর্ণনা করেন। 

গর্ভবতী ও প্রসূতির মাসআলাও অনুরূপ । যদি রোযা রাখার দরুন তাহার নিজের জীবন 
কিংবা বাচ্চার জীবন বিপন্ন হয়, তাহা হইলে সে কোন্‌ পথ অনুসরণ করিবে তাহা লইয়া 
উলামাদের ভিতর মতভেদ দেখা দিয়াছে। একদল বলেন, সে তখন রোযার বদলে ফিদিয়া 
দিবে ও পরে রোযার কাযা আদায় করিবে । অপর দল বলেন, তাহাকে রোযার বদলে ফিদিয়া 
দিতে হইবে না, শুধু কাযা আদায় করিতে হইবে । চতুর্থ দল বলেন, তাহাকে রোযা রাখিতে 
হইবে না, উহার বিনিময়ে ফিদিয়াও দিতে হইবে না এবং উহার কাযাও আদায় করিতে হইবে 
না। এই মাসআলার বিস্তারিত বিবরণ “কিতাবুস সিয়াম'-এ স্বতন্ত্রভাবে প্রদান করা ' 
হইয়াছে। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য নিবেদিত এবং একমাত্র তাহারই 
অনুগ্রহের প্রত্যাশী । 


৬ ewe পর ০1৫ # ১22 সী » শপ (৮ ৬ পর পা BIT 
02955 ০১৩ 0) এ 0) EH GULL 4% (১৮০) 
2 পাতে LIAL END dL ৰ / 22 
EAE 2 OE CRT RB 997৩৩50% IIIT ৩] 
০11 ১ ১ এত্ত পর ১০1৮৫ 9১555: পা্র্ব এ LC 4 ৫৮ 
SIE OAT AAR 20৩৮ ৮ এড 9৪৩৩ ১০৮ 
০০8৮৬ ভিত টিভি এ 201505058৩৩ 


১৮৫. “মাহে রমযান হইল সেই মাস যাহাতে আল-কুরআন অবতীর্ণ হয়। উহা 
মানুষের জন্যে পথ নির্দেশনার প্রমাণপঞ্জি ও সত্য-মিথ্যার মানদণ্ড। অতঃপর তোমাদের 
মধ্যে যাহারা সেই মাসটি পাইবে, সেক্ষেত্রে তাহাদের রোযা থাকা চাই । আর যাহারা অসুস্থ 
কিংবা ভ্রমণরত, তাহারা অন্য দিনগুলিতে উহা পূর্ণ করিবে । আল্লাহ তোমাদের ব্যাপার 
সহজ করিতে চাহেন এবং কঠিন করার অভিলাষী নহেন। আর তিনি চাহিতেছেন, তোমরা 
(সুবিধামতে) কাযা পূর্ণ কর আর আল্লাহ প্রদত্ত পথনির্দেশনার জন্য তোমরা তাহার শ্রেষ্ঠত্ব 
ঘোষণা কর । আর হয়ত তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিবে ।” 

তাফসীর ঃ আল্লাহ তাআলা এখানে মাহে রমযানের গুরুত্ব ও বৈশিষ্ট্য বর্ণনা করিতেছেন। 
সকল মাসের মধ্য হইতে তিনি রমযান মাসকে বাছিয়া লইয়াছেন কুরআন নাযিলের জন্য । ইহা 
ছাড়াও মাসটির অন্যান্য বৈশিষ্ট্য রহিয়াছে হাদীস শরীফে বর্ণিত আছে ঃ এই মাসেই আল্লাহ 
তা'আলা অন্যান্য অশ্বিয়ায়ে কিরামের উপর গ্রন্থ অবতীর্ণ করেন। 

ইমাম আহমদ (রা) বলেন ঃ ওয়াছিলা ইবনুল আসকাআ হইতে যথাক্রমে আবু ফালীহ, 
কাতাদা, ইমরান আবুল আওয়াম ও বনূ হাশিমের গোলাম আবূ সাঈদ আমাদের নিকট এই 
হাদীস বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন £ সহীফায়ে ইব্রাহীম রমযানের প্রথম রাত্রে, 
তাওরাত রমযানের ছয় তারিখে, ইঞ্জীল রমযানের তের তারিখে ও কুরআন রমযানের চব্বিশ 
তারিখে অবতীর্ণ হয়। 


কাছীর (২য় খণ্ড)-__১৩ 


Contents 
৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ হইতে বর্ণিত আছে, যবুর রমযানের বার তারিখে ও ইঞ্জীল 
আঠার তারিখে এবং অন্যগুলি পূর্বোক্ত তারিখে অবতীর্ণ হয়। 

ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন ঃ সহীফাসমূহ তাওরাত, যবুর ও ইঞ্জীল সংশ্লিষ্ট নবীর উপর 
একবারেই নাযিল হইয়াছে। পক্ষান্তরে কুরআন একবারে নাযিল হইয়াছে পৃথিবীর আকাশের 
রী SEL কদরে অবতীর্ণ হয়। যেমন আল্লাহ তা“আলা 

ঃ ১৬ ৪] 2121 55 49501 “আমি ইহাকে (কুরআন) মুবারক রাত্রে নাযিল 

করিয়াছি; অতঃপর উহা পৃথক পৃথক ভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে হুযুর আকরাম (সা)-এর 
উপর নাযিল হয় । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 
হইতে ও তিনি হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন £ হযরত আব্বাস (রা)-এর 
নিকট হযরত আতিয়্যা ইব্‌ন আসওয়াদ জিজ্ঞাসা করেন -আমার অন্তরে এই সন্দেহের উদ্রেক 
হইয়াছে যে, আল্লাহ তাআলা এখানে বলেন, রমযান মাসে কুরআন অবতীর্ণ করা হইয়াছে। 
অথচ আল্লাহ তা'আলা অন্য আয়াতে বলেন যে, আমি ইহাকে (কুরআন) কদরের রাত্রিতে 
নাযিল করিয়াছি। আবার এক আয়াতে বলেন, নিশ্চয় আমি ইহাকে (কুরআন) এক-পবিত্র রাত্রে 
নাযিল করিয়াছি । অথচ ইহা শাওয়াল, যিলহাজৃ, মুহাররম, সফর, রবিউল আউয়াল ইত্যাকার 
বিভিন্ন মাসে অবতীর্ণ করেন। উত্তরে হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, কুরআন রমযান মাসে 
কদরের রাত্রিতে সম্পূর্ণটাই একবারে নাযিল হয়। অতঃপর উহা প্রত্যেক মাসে ও দিনে ঘটনার 
দে টা সাগর এ নারি রদ পারনি বা 
করিয়াছেন এবং তাহাদের ভাষাও ইহাই । | 

অপর এক রিওয়ায়েতে সাঈদ ইব্ন জুবায়ের হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ রমযানে সমগ্র কুরআন প্রথম আকাশে 
অবতীর্ণ করা হয় এবং বায়তুল ইযযতে উহা রাখা হয়। ইহার পর রাসূলুল্লাহ (স)-এর উপর 
মানুষের প্রশ্নের জবাবের প্রেক্ষিতে বিশ বৎসর ধরিয়া অবতীর্ণ হয়। 

হযরত ইকরামা কর্তৃক হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত অপর এক রিওয়ায়েতে 
বলা হইয়াছে যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ পবিত্র রমযানের কদরের রাত্রিতে সম্পূর্ণ 
কুরআন একবারে প্রথম আকাশে অবতীর্ণ হয় এবং আল্লাহ তা'আলা স্বীয় নবীর সহিত 
পর্যায়ক্রমে যাহা ইচ্ছা বলিয়াছেন এবং যে কোন মুশরিক রাসূল (স)-এর নিকট ঝগড়া ও প্রশ্নাদি 
শী রান পানি রা রর সি রি বারারাসি সারা 

১19 Ls ০1১৪] 455 5১5 291 NS Slt JOE 

“কাফিররা বলিত যে, এই কুরআন সম্পূর্ণই একবারে কেন অবতীর্ণ হয় নাই ?” উত্তরে 

তিনি বলিয়াছেন ঃ 
SUS ১1215) ০19, < COREE CERES 

“উহা এইজন্য একসাথে অবতীর্ণ করা হয় নাই যেন তোমাদের অন্তরকে সুদৃঢ় ও 

মজবুত রাখা যায়” 


Contents 
সূরা বাকারা ৯৯ 


SEH ১৫]| ০০৪25 চিনি ট্রে EE অনল 
করা হইতেছে যে, ইহা মানুষের অন্তরের জন্য পথ নির্দেশক এবং উহাতে সুস্পষ্ট ও উজ্জ্বল 
প্রমাণ রহিয়াছে। পরস্তু যে ব্যক্তি ইহার ব্যাপারে গবেষণা ও চিন্তা করিয়াছে, সে ইহা দ্বারা 
হেদায়েতের পথে পৌছিতে পারিয়াছে। কেননা ইহা গোমরাহী বিদূরক, সঠিক পথের সন্ধানদাতা 
এবং জটিলতা ও বক্রতা বিরোধী হক ও বাতিলের আর হালাল ও হারামের মধ্যে প্রভেদকারী । 

পূর্বসূরি কোন কোন বুযুর্গ হইতে বর্ণিত আছে যে, তাঁহারা ‘রমযান মাস’ ছাড়া শুধু 'রমযান' 
বলাকে মাকরূহ জানিতেন। এই মর্মে হযরত ইব্‌ন আবি হাতিম এক হাদীস বর্ণনা করিয়াছেন। 
মাশার মুহাম্মদ ইব্‌ন কা'ব আলকুরাবী ও সাঈদ মাকবেরী হইতে ও তাহারা হযরত আবু 
হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তোমরা রমযান বলিও না, কেননা রমযান হইল 
আল্লাহর নামসমূহের মধ্য এক নাম; বরং তোমরা রমযান মাস বলিও। ইব্‌ন আবূ হাতিম 
বলিয়াছেন যে, মুজাহিদ ও মুহাম্মদ ইব্‌ন কা'ব হইতেও অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। 
পক্ষান্তরে হযরত ইব্‌ন আব্বাস (রো) এবং যায়েদ ইব্ন ছাবিত (রা) ইহাতে অনুমতি দান 
করিয়াছেন। 

এই ক্ষেত্রে আমি বলিতে চাই যে, আবূ মাঁশার নাজীহ ইব্‌ন আবদুর রহমান আলমাদানী 
যিনি মাগাধী ও সীরাতের (যুদ্ধের ও রাসূলুল্লাহর জীবনী বর্ণনার) ইমাম ছিলেন, তাহার 
রিওয়ায়েতকে দুর্বল গণ্য করা হয়। কেননা তাহার নিকট হইতে তদীয় পুত্র মুহাম্মদ এক হাদীস 
রিওয়ায়েত করিয়াছেন এবং হাদীসটি হযরত আবু হুরায়রা (রা) হইতে মারফুরূপে বর্ণনা 
করিয়াছেন । তাহার উক্ত হাদীসকে হাফিয ইব্‌ন আদী অস্বীকার করিয়াছেন এবং শক্তভাবে 
অস্বীকার করিয়াছেন! কেননা তাহার হাদীস গ্রহণযোগ্য “নয়৷ উক্ত হাদীসকে মারফু বলাতে 
তাহার প্রতি সন্দেহ সৃষ্টি হইয়াছে। 

ইমাম বুখারী (র) বুখারী শরীফে এক অধ্যায় বাধিয়াছেন যাহার নামকরণ করিয়াছেন 
'রমযান অধ্যায়" এবং উহাতে রমযান সম্পর্কিত হাদীস জড়ো করিয়াছেন। যথা - ?৮৮০ ১০ 
<i pis Le 41১৪৪ (১5৯19 0১০০1 ০০৯০১ অর্থাৎ যে রমযানের রোযা বিশ্বাস ও 
ইয়াকীনের সহিত রাখিবে, তাহার অতীতের সকল গোনাহ ক্ষমা করিয়া দেওয়া হইবে । উহাতে 
আরও এই ধরনের হাদীস বর্ণনা করা হইয়াছে। 

4৮০21 ০541 <০ ৮ ১১ অর্থাৎ যে ব্যক্তি রমযান মাসের চাদ প্রত্যক্ষ করিবে 
এবং যখন চাদ উদিত হয় তখন যদি সে স্বগৃহে থাকে, ভ্রমণে না থাকে এবং শরীর সুস্থ থাকে, 
তবে তাহার উপর রোযা রাখা ফরয হইবে এবং পূর্ববর্তী আয়াত ইহা দ্বারা রহিত হইয়া গেল। 
উক্ত আয়াতে ইহাকে মুবাহ বলা হইয়াছে এবং স্বগৃহে অবস্থানরত সুস্থ ব্যক্তিও রোযা ভাংগিতে 
পারিত এবং তৎপরিবর্তে ফিদিয়া হিসাবে প্রতিদিনের জন্য এক মিসকীনকে খাওয়াইত। 

রোযার বর্ণনা শেষ হওয়ার পর উহাতে যে অবকাশ দান করা হইয়াছে উহার আলোচনা 
করিতেছেন । তাহা এই যে, রুগ্ন ও মুসাফির ব্যক্তিকে কাযা করার শর্ত সাপেক্ষে রোযা না রাখার 


অনুমতি দেওয়া হইয়াছে । যেমন, (1015 8৮৮৪ ০০5 ৪15 910৯১৮৭৪৫১০ | ১৬০০৩ 


Contents 


yoo তাফসীরে ইব্‌ন কাছীর 


51 অর্থাৎ যাহার শরীর রোগাক্রান্ত হয় ও তদ্দরুন রোযা রাখিতে অক্ষম হয় অথবা কষ্টদায়ক 
হয় অথবা ভ্রমণরত থাকে, তাহার রোযা ভঙ্গ করার অনুমতি রহিয়াছে । যদি সে রোযা না রাখে 
তবে সে ভ্রমণকালিন যে কয়দিন রোযা ভাঙ্গিয়াছে, সেই কয়দিন পরবর্তী সময়ে কাযা আদায় 
করিয়া লইবে। যেহেতু আল্লাহ তাহার বান্দার কাজ সহজ করিতে চান ও কষ্টদায়ক করিতে চান 
না, তাই বলা হইল ৷ ২, ১১১ %9 ০4011425411 5০ অর্থাৎ আল্লাহ ভ্রমণাবস্থায় 
ও রোগাক্রান্ত অবস্থায় রোযা রাখা ফরয থাকা সত্বেও তোমাদিগকে এই অনুমতি দান 
করিয়াছেন। ইহার একমাত্র উদ্দেশ্য হইল তোমাদের উপর ইহসান করা এবং অনুগ্রহ করা । 
মাসআলা 

এখানে অত্র আয়াতের সহিত সংশ্লিষ্ট কতিপয় মাসআলা সম্পর্কে আলোচনা করা হইবে । 
প্রথমত পূর্ববতী বুযুর্গদের এক জামাআত এই মত পোষণ করিয়াছেন যে, যে ব্যক্তি রমযান 
মাসের শুরুতে নিজ গৃহে অবস্থান করে ও তারপর মাসের মধ্যে ভ্রমণে চলিয়া যায়, তাহার জন্য 
সফরের কারণে রোযা ভঙ্গ করা জায়েয হইবে না। কেননা কালামে পাকে এরশাদ করা হইয়াছে, 
৭০০১1 411 ১৫১০ ১৫০ ০৪ যে রমযানের চাদ দর্শন করিবে, তাহাকে অবশ্যই রোযা 
রাখিতে হইবে এবং যে ব্যক্তি ভ্রমণাবস্থায় রমযানের চাদ দেখিবে, তাহার জন্য রোযা রাখা মুবাহ 
করা হইয়াছে । কিন্তু এই রিওয়ায়েত বিরল। 

আবু মুহাম্মদ ইব্‌ন হাযম স্বীয় কিতাব “আলমুহাল্লায়' সাহাবা ও তাবেঈনদের এক 
জামাআতের নিকট হইতে ইহা বর্ণনা করিয়াছেন এবং তিনি যাহা কিছু বর্ণনা করিয়াছেন, উহা 
প্রশ্ন সাপেক্ষ । 

পক্ষান্তরে, রাসূলুল্লাহ (সা) হইতে এই মর্মে তাহার সুন্নাত প্রমাণিত আছে যে, মক্কা 
বিজয়ের যুদ্ধের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা) রমযান মাসে বাহির হন এবং ভ্রমণ করিতে করিতে 
যখন ‘কাদীদ’ নামক স্থানে পৌছেন, তখন তিনি রোযা ছাড়িয়া দেন এবং অন্য লোকদিগকেও 
রোযা ছাড়িয়া দেওয়ার জন্য নির্দেশ দান করেন। হাদীসটি সহীহাইন সংকলনকগণও উদ্ধৃত 
করিয়াছেন। দ্বিতীয়ত তাবেঈনদের অপর একদল এই দিকে গিয়াছেন যে, ভ্রমণাবস্থায় রোযা 
ত্যাগ করা ওয়াজিব। কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ১1 ০1৬০ ১% (তাহা হইলে 
তাহারা অন্য সময় কাযা রোযা আদায় করিয়া লইবে)। তবে জমহুর সাহাবাগণের বক্তব্যই হইল 
শুদ্ধ । তাহাদের মত হইল, রোযা রাখা না রাখা ইহা মুসাফিরের ইচ্ছাধীন, জরুরী নহে। কারণ, 
সাহাবায়ে কিরামগণ রাসূলুল্লাহ (সা)-এর সহিত রমযান মাসে সফরে বাহির হইতেন। তাহারা 
বলেন যে, আমাদের মধ্য হইতে কেহ রোযা রাখিতাম এবং কেহ রোযা ছাড়িয়া দিতাম । ইহাতে 
রোযাদারগণ বেরোযাদারগণের উপর দোষারোপ করিত না। যদি রোযা ত্যাগ করা ওয়াজিব 
হইত, তাহা হইলে তাহাদিগকে রোযা রাখিতে নিষেধ করা হইত ৷ 

পক্ষান্তরে স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর কর্মধারা হইতে যাহা প্রমাণ পাওয়া যায় তাহা হইল 
এই যে, রাসূলুল্লাহ (সা) এই রকম অবস্থায় রোযাদার ছিলেন। যেমন, হযরত আবু দারদা (রা) 
হইতে সহীহাইনে হাদীস বর্ণনা করা হইয়াছে । তিনি বলিয়াছেন ঃ “আমরা রাসূলুল্লাহ (সা)-এর 
সহিত রমযান মাসে ভীষণ গরমের মধ্যে ভ্রমণে বাহির হইয়াছিলাম । অত্যধিক গরমের দরুন 


Contents 


সূরা বাকারা | ১০১ 


আমরা মাথার উপর হাতে রাখিয়া চলিতেছিলাম ৷ এবং আমাদের মধ্যে একমাত্র রাসূলুল্লাহ (সা) 
ও আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা (রা) ব্যতীত আর কেহই রোযা রাখিয়াছিল না । 

তৃতীয়ত শাফেঈ (র) সহ উলামাদের এক জামাআতের অভিমত এই যে, সফরকালে রোযা 
রাখা রোযা না রাখার চাইতে উত্তম । কেননা, হুযুর (সা) সফরের অবস্থায় রোযা রাখিয়াছিলেন। 
পূর্বে ইহা আলোচিত হইয়াছে । 

একদল বলিয়াছেন যে, রোযা না রাখাই বরং উত্তম । তাহারা আয়াতে উল্লিখিত অবকাশকে 
দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন। উপরন্তু হুযূর (সা) হইতে ইহার প্রমাণও আছে। হুযুর (সা) 
-কে সফরকালে রোযা রাখা সম্পর্কে প্রশ্ন করা হইলে উত্তরে, তিনি বলেন- “যে রোযা ত্যাগ 
করিয়াছে এবং যে রোযা রাখিয়াছে তজ্জন্য তাহার কোন দোষ হয় নাই।” অপর এক হাদীসেও 
হুযুর (সা) বলিয়াছেন 8 “তোমাদিগকে আল্লাহ তা'আলা (রোযা না রাখার) যে অবকাশ দান 
করিয়াছেন, উহা অবশ্যই গ্রহণ করা উচিত।” 

কেহ বলিয়াছেন যে, রোযা রাখা যদি কষ্টদায়ক হয় তাহা হইলে রোযা না রাখা উত্তম। 
কারণ, হযরত জাবির (রা) কর্তৃক হাদীস বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তিকে 
দেখিতে পাইলেন যে, তাহার উপর ছায়া করিয়া দেওয়া হইয়াছে। হুযুর (সা) জিজ্ঞাসা 
করিলেন, কি ব্যাপার ? লোকেরা বলিল, ইনি রোযা রাখিয়াছেন। হুযুর (সা) বলিলেন, “সফর 
কালে রোযা রাখা কোন সৎকর্ম নয়'। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি সংকলন 
করিয়াছেন । এখানে উল্লেখ্য এই যে, যদি কেহ সুন্নাত হইতে মুখ ফিরাইয়া নেয় এবং রোযা না 
রাখাকে মাকরূহ মনে করে, তবে তাহার জন্য রোযা না রাখা অবশ্যই কর্তব্য হইবে এবং রোযা 
রাখা হারাম হইয়া যাইবে। 

অনুরূপ মুসনাদে ইমাম আহমদ প্রভৃতিতে হযরত ইব্‌ন উমর ও হযরত জাবির (রা) প্রমুখ 
হইতে বর্ণিত হইয়াছে যে, যদি কোন ব্যক্তি আল্লাহ তা'আলার দেওয়া অবকাশ গ্রহণ না করে, 
তাহার গোনাহ আরাফাত পাহাড়ের ন্যায় বিরাট হইবে । 

চতুর্থ মাসআলা হইল কাযা রোযা সম্পর্কে। ইহা কি একাধারে রাখা ওয়াজিব অথবা পৃথক 
পৃথকরূপে রাখা শুদ্ধ হইবে ? এই সম্পর্কে দুই প্রকার অভিমত ব্যক্ত হইয়াছে। এক অভিমত 
অনুযায়ী একাধারে রোযা রাখাকে ওয়াজিব বলা হইয়াছে । কেননা ফরয রোযা আদায়ের 
অবিকল অনুকরণ করাকে কাযা বলা হয়। দ্বিতীয় অভিমত হইল, একাধারে কাযা করা ওয়াজিব 
নয়; বরং যদি ইচ্ছা হয় পৃথক পৃথক ভাবে কাযা করিবে, আর যদি ইচ্ছা হয় একাধারে একটার 
পর একটা করিয়া কাযা আদায় করিবে । এইটি হইল পূর্ববর্তী ও পরবর্তী বুযুর্গদের মাযহাব 
এবং ইহার উপর বহু দলীল ও প্রমাণ উপস্থাপিত করা হইয়াছে । কেননা একের পর এক 
এইরূপে একাধারে রোযা রাখা রমযান মাসের রোযাকে রমযান মাসের মধ্যেই যথাযথ ভাবে 
আদায়ের প্রয়োজনে ওয়াজিব করা হইয়াছে। কিন্তু রমযান মাস চলিয়া যাওয়ার পর যে কয়দিন 
সে রোযা ভঙ্গ করিয়াছিল, সেই কয়দিনের রোযা কেবল গণনা করিয়া রাখিতে হইবে । এই 
উদ্দেশ্যেই আল্লাহ তা'আলা বলিয়াছেন ১1121 ০ ১:৮৪ (অন্য সময়ের দিনগুলিতে এ 
গণনার রোযাগুলি রাখিতে হইবে)। অতঃপর বলিতেছেন % 7-:...1| 7012১ 


Contents , 
১০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


১০৮11 <; 52০৪ অর্থাৎ আল্লাহ তোমাদের কাজ আসান করিতে চাহেন, কঠিন করিতে 
চাহেন না। 

এই সম্পর্কে ইমাম আহমদ (রো) এক হাদীস বর্ণনা করেন £ আমার নিকট আবু সালমা 
আল খুযাঈ ও আবূ জিলাল, জাদীদ ইব্‌ন জিলাল, আল আদবী হইতে, তিনি কাতাদাহ হইতে, 
তিনি আল আরাবী হইতে বর্ণনা করেন-“নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি যে, উত্তম ধর্ম 
হইল উহা সহজ হওয়া । উত্তম ধর্ম হইল উহা সহজ হওয়া ৷” 

ইমাম আহমদ আরও বলেন £ আমাকে ইয়াধীদ ইব্‌ন হারুন, তাহাকে ইব্‌ন জিলাল, 
তাহাকে আমের ইব্‌ন উরওয়া এবং তাহাকে আবূ উরওয়া বর্ণনা করিয়াছেন- একবার আমরা 
রাসূলুল্লাহ (সা)-এর প্রতীক্ষা করিতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সো) আগমন করিলেন। 
তাহার মাথা হইতে ওযু অথবা গোসলের পানির ফৌটা পড়িতেছিল। নামায শেষে একদল লোক 
তাহাকে প্রশ্ন করিল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কি অমুক কর্ম করিতে অসুবিধা আছে? তদুত্তরে . 
তিনি বলিলেন-“ আল্লাহর দীন হইল সহজ হওয়া” । তিনবার তিনি এই কথা বলেন। 

ইমাম আবূ বকর ইব্‌ন মারদুবিয়া এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে আসিম ইব্‌ন হিলাল হইতে 
মুসলিম ইব্‌ন আবি তামীম কর্তৃক বর্ণিত হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ বলেন £ 
আমার নিকট মুহাম্মদ ইব্‌ন জাফর, ত তাহার নিকট শো'বা ও তাহার নিকট আবূ তাইয়্যাহ বর্ণনা 
করেন, আমি হযরত আনাস ইব্‌ন মালেক (র)-কে এই কথা বলিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন-“হে লোকসকল! তোমরা আসান কর, কঠোরতা করিও না, সান্ত্বনা দান কর, 
ঘৃণা করিও না।” সহীহাইনে হাদীসটি বর্ণিত হইয়াছে। 

সহীহাইনে আরও বর্ণিত আছে £ রাসূলুল্লাহ (সা) যখন হযরত মুআজ ও হযরত আবু 
মুসাকে ইয়ামানে প্রেরণ করেন, তখন তাহাদিগকে বলেন, “তোমরা উভয়ই লোকদিগকে 
সুসংবাদ দান করিও, ঘৃণা দেখাইও না, সহজ ব্যবহার করিও, কঠোর ব্যবহার করিও না, 
পরস্পরে মিলিয়া মিশিয়া থাকিও, বিচ্ছিন্ন হইয়া থাকিও না।” 

সুনান ও মুসনাদসমূহে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 2২:৯১ ০১৯ 
২৯ ০. 1| অর্থাৎ আমি এক নিরবিচ্ছিন্ন সহজ ধর্মের সহিত প্রেরিত হইয়াছি। 

হাফিয আবূ বকর ইব্‌ন মারদুবিয়া উক্ত আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন £ আমাকে 
ওহাব ইব্‌ন আতা, তাহাকে আবু মাসউদ হারিরী আবদুল্লাহ ইব্‌ন শাকীক হইতে ও তিনি 
মুহজান ইব্‌ন আদরা হইতে বর্ণনা করিয়াছেন- রাসূলুল্রহ (সা) এক ব্যক্তিকে নামায পড়িতে 
দেখেন ও তাহার প্রতি অনেকক্ষণ পর্যন্ত ভাল করিয়া দেখিতে থাকেন। অতঃপর বলেন, তোমরা 
উহাকে সততার সহিত নামায পড়িতে দেখিতেছ ? বর্ণনাকারী বলেন, আমি বলিলাম্‌, ইয়া 
রাসূলাল্লাহ! এই ব্যক্তি মদীনার লোকদের মধ্যে সর্বাধিক নামায আদায়কারী । হুযুর (সা) 
বলিলেন, ইহা তোমরা তাহাকে শুনাইও না, তাহা হইলে তোমরা তাহাকে ধ্বংস করিয়া দিবে। 
অতঃপর তিনি বলেন, আল্লাহ তা'আলা এই উম্মতের কাজ সহজ করিতে চাহেন, ইহাদের সহিত 
কঠোরতা করিতে চাহেন না। 


Contents . 
সূরা বাকারা ১০৩ 


LLANE 3 ২, 1111 ১১১ আয়াতের তাৎপর্য হইল, আল্লাহ 
তোমাদিগকে অসুস্থাবস্থায়, সফর ও এই ধরনের অসুবিধার সময় রোযা ভঙ্গ করার অবকাশ দান 
করিয়াছেন। উদ্দেশ্য, তোমাদের কাজ সহজ করা। আর তোমাদিগকে কাযা আদায়ের হুকুম 
দিয়াছেন, উহাও অসম্পূর্ণ দিনগুলি পূর্ণ করার জন্য । ফলে যেন তোমরা ইবাদত-বন্দেগী যথাযথ 
ভাবে প্রতিপালন করিতে পার। আল্লাহর এই পথ নির্দেশনার স্মরণে তাহার শ্রেষ্ঠত্‌ ঘোষণা কর। 
তাই বলা হইল ৪ 28121, 15511119551 অর্থাৎ আল্লাহ তা“আলা যে তোমাদিগকে 
হেদায়েত দান করিয়াছেন তজ্জন্য তোমাদের উচিত আল্লাহর শ্রেষ্ঠত্‌ প্রকাশ করা । কুরআন 
পাকে অন্যত্র আল্লাহ বলেন $ 


1২০৮114৫৭21 AK 3K SSG 4405 AG VU 
অর্থাৎ যখন তোমরা তোমাদের হজ্বের সকল আহকাম প্রতিপালন করিয়া শেষ কর, তখন 


আল্লাহকে তোমাদের এমনভাবে স্মরণ করা উচিত যেরূপ তোমরা তোমাদের পিতা-মাতাকে 
স্মরণ করিয়া থাক অথবা তদপেক্ষা অধিক । তেমনি অন্যত্র তিনি বলেন ঃ 


2140 ৬ 9 “0 598০9. ০৮০ ০5 “0 Oe 8 ত টে ঠ পা 
5১৫১1 4111 17১5 ১০ 1985213০৮০১ এ। ০51১১5১৮5 ১৪৮০০) ০০৮৪৪ 1%5 
“otf of oss (5০৬০৫ 2} 
০৬৯০১] 1১2১৫ 441 
অর্থাৎ যখন তোমাদের নামায আদায় শেষ হয়, তোমরা পৃথিবীতে ছড়াইয়া পড় এবং 


আল্লাহর দান অন্বেষণ কর এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ কর, যাহাতে তোমরা পরিত্রাণ 
লাভ করিতে পার। 


১5920 ৮১ ০৮১৮ 35০৯4০41৮8০ 055 4০4০০ চন 
| EE TRA Lh 
অনন্তর সূর্যাস্তের পূর্বে এবং সূর্যোদয়ের আগে তোমার প্রভুর গুণ-গানপূর্ণ তাসবীহ পাঠ কর 
এবং নিশিকালে সিজদার পর তীহার তাসবীহ পাঠ কর। 
এই কারণেই সুন্নাত হইল এই যে, প্রত্যেক ফরয নামাযের পর আল্লাহ তাআলার হামদ, 
তাসবীহ ও তাকবীর পাঠ করা উচিত হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে, 
আমরা রাসুলুল্লাহ (সা)-এর নামায হইতে অবসর গ্রহণ একমাত্র আল্লাহু আকবার বাক্য দ্বারা 
জানিতাম। আলোচ্য আয়াত হইতে একদল উলামা ঈদুল ফিত্রের নামাযের মধ্যে তাকবীর 
বলাকে ওয়াজিব বলিয়া যুক্তি প্রদর্শন করিয়া থাকেন। যেমন দাউদ ইব্‌ন আলী ইস্পাহানী আজ 
জাহেরী ঈদুল ফিত্রের তাকবীর বলাকে ওয়াজিব বলিয়াছেন। কারণ 42 UI 
১২12৯ এর মধ্যে সুস্পষ্টরূপে আদেশসূচক পদ (আমরের সীগা) ব্যবহার করা হইয়াছে। অবশ্য 
হযরত আবূ হানীফা (র)-এর মাযহাব হইল বিপরীত । তাহার মতে ঈদুল ফিত্রের তাকবীর 
বলা ওয়াজিব নহে, সুন্নত। অন্যরা ইহাকে মুস্তাহাব বলিয়া থাকেন। এতদসম্পর্কিত কতিপয় 
মাসআলার বিস্তারিত ব্যাখ্যার মধ্যে মতবিরোধ রহিয়াছে । 


Contents 


১০৪ তাফসীরে ইব্ন কাছীর 


০৪১৯ ₹৫15 অর্থাৎ তুমি কৃতজ্ঞতা প্রকাশ কর । কারণ, আল্লাহ তা'আলা যখন তোমাকে 
কর, সকল হারাম কার্য ত্যাগ কর এবং তাহার নির্ধারিত সীমানা লংঘন না করিয়া সংযমশীল 
' হও । তাহা হইলে তোমরা তাহার কৃতজ্ঞ বান্দাগণের মধ্যে পরিগণিত হইবে । 


MERI ৮৩১ 0$ 08 (১৩৬ ৬৮192 (/7) 
০6১24 ৯৩559 


১৮৬. “যখন আমার বান্দারা তোমার নিকট আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, (তখন তুমি 
বলিয়া দাও) আমি খুবই সন্নিকটে আছি । যে কোন আহবানকারী যখন আমাকে আহ্বান 
করে, তখন আমি তাহার আহ্বানে সাড়া দিয়া থাকি। সুতরাং তাহাদের উচিত আমার 
কথায় সাড়া দেওয়া এবং আমার উপর বিশ্বাস রাখা । হয়ত তাহারা সুপথ প্রাপ্ত হইবে ।” 

তাফসীর ঃ ইব্‌ন আবূ হাতিম এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে বলিয়াছেন ৪ 
আমাকে আমার পিতা তাহাকে ইয়াহয়া ইব্‌ন মুগীরা জারীর হইতে, তিনি ইবাদহ ইব্‌ন আবু 
বুরয়া হইতে, তিনি সখতিয়ানী হইতে, তিনি সালত ইবৃন হাকীম ইবৃন মুআবিয়া ইবৃন হাইদাতুল 
কুশায়ারী হইতে, তিনি তাহার পিতা হইতে ও তাহার পিতা তাহার দাদা হইতে বর্ণনা 
করেন-জনৈক আরব হুযুর (সা)-এর নিকট জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের প্রভু কি 
আমাদের নিকটে আছেন, না দূরে আছেন ? যদি নিকটে থাকিয়া থাকেন, তাহা হইলে আমরা 
তাহার সহিত গোপনে কথা বলিব। আর যদি দূরে থাকিয়া থাকেন, তাহা হইলে আমরা তীহাকে 
উচ্চস্বরে আহ্বান করিব। এতদশ্রবণে নবী করীম (সা)-চুপ হইয়া রহিলেন। তখনই নাযিল 
হইল ৪ ১০১ 3] €1511 ১১০৩ ২১৪1 5১১০৪ 85 95 05 J, 13/9 অর্থাৎ যখন 
আমি লোকদিগকে আমার নিকট প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়াছি, তাহারা আমার নিকট 
প্রার্থনা করিলে আমি উহা কবুল করিব। 

ইব্‌ন জারীর মুহাম্মদ ইব্‌ন হামীদ আর রাধী হইতে ও তিনি জারীর হইতে হাদীসটি 
রিওয়ায়েত করিয়াছেন। ইব্‌ন মারদুবিয়া ও আবূ শাইখ আল ইস্পাহানী ও মুহাম্মদ ইব্‌ন আবু 
হামীদ হইতে ও তিনি জারীর হইতে এই হাদীস বর্ণনা করিয়াছেন । 

আবদুর রাজ্জাক বলিয়াছেন যে, জা“ফর ইব্‌ন সুলায়মান আউফ হইতে ও তিনি হযরত 
হাসান হইতে বর্ণনা করেন যে, হযরত হাসান বলিয়াছেন £ একদা রাসূলুল্লাহ (সা)-এর 
সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, আমাদের প্রভু কোথায় ? তখন মহিমান্বিত প্রভু এই আয়াত 
অবতীর্ণ করেন ১৪ ০//৯৮০০ ১০ 410০ 3 হযরত ইবৃন জুবায়র হযরত আতা (রা) 
হইতে জানিতে পারিয়াছেন যে, যখন ॥ ২. ০১৮21 ১5০১ 0089 (তোমাদের প্রভু 
তোমাদিগকে বলিতেছেন যে, তোমরা আমারই নিকট প্রার্থনা কর, আমি তোমাদের প্রার্থনা 
কবুল করিব) আয়াত অবতীর্ণ হয়, তখন লোকেরা জিজ্ঞাসা করিল, কোন্‌ সময় দোয়া করিব 
তাহা যদি আমরা জানিতে পারিতাম ? অতঃপর ০:১৪ (৮5 ৮১০ 4৮০ 41105 313 
আয়াতটি নাযিল হয়। 


Contents 


সূরা বাকারা ১০৫ 


ইমাম আহমদ বলেনঃ আবদুল ওহাব ইব্‌ন আবদুল মজীদ সাকাফী ও খালিদ আলহাযা 
আবু উছমান নাহদী হইতে ও তিনি আবু মূসা আশআরী (রা) হইতে এক হাদীস বর্ণনা 
করিয়াছেন । তিনি বলিয়াছেন- আমরা হুযুর আকরাম (সা)-এর সহিত এক যুদ্ধে শরীক ছিলাম । 
আমরা যে কোন উচু স্থানে উঠিবার সময় এবং প্রত্যেক উপত্যকায় অবতরণের সময় উচ্চস্বরে 
তাকবীর বলিতে থাকিতাম । হুযুর আকরাম (সা) আমাদের নিকটে আগমন করিয়া বলিলেন, হে 
লোকসকল! তোমরা স্বীয় আত্মার প্রতি দয়া কর, তোমরা কোন বধির ও দূরবর্তীকে ডাকিতেছ 
না। তোমরা যাহাকে ডাকিতেছ তিনি তো অত্যধিক শ্রবণকারী ও দর্শনকারী । তিনি তোমাদের 
যে কোন ব্যক্তির বাহনের গর্দান হইতেও অতি নিকটবর্তী রহিয়াছেন। হে আবদুল্লাহ ইব্‌ন 
কায়েস! তোমাকে কি জান্নাতের চাবির কথা বলিব ? “লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ” 
হইল জান্নাতের চাবি। 

এই হাদীসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম সহীহাইনেও উল্লেখ করিয়াছেন। অন্যরাও 
আবু উছমান নাহদী হইতে (যাহার নাম হইল আবদুর রহমান ইব্‌ন আলী) অনুরূপ হাদীস বর্ণনা 
করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন £ আমাকে সুলায়মান ইবৃন দাউদ, তাহাকে শু“বা ও 
তাহাকে কাতাদাহ হযরত আনাস (রো) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সো) বলেন 455: 
তি রা HOO 
বলিতেছেন যে, আমার প্রতি আমার বান্দা যেরূপ ধারণা পোষণ করিয়া থাকে আমিও তাহার 
প্রতি তদ্ধপ ব্যবহার করিয়া থাকি। 

ইমাম আহমদ (র) আরও বলেনঃ আমাকে আলী ইব্‌ন ইন্সহাক, তাহাকে আবদুল্লাহ, 
বিন্ত ইব্‌ন খুশখাশ আল মুনীয়া ও তাহাকে হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন- আমি 
রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, * ১১৫51০5৯2০০ (এ MLAS 2111 008 
১0555 "৭১ :54৮৯৪ অর্থাৎ আল্লাহ তা'আলা বলেন যে, আমার বান্দা যখন আমাকে স্মরণ 
করে এবং আমার স্মরণে তাহার ও্ঠদ্বয় যখন নড়াচড়া করে, তখন আমি তাহার সহিত থাকি। 

আমি বলিতেছি $ ইহা আল্লাহ তা'আলার কালামে পাকের অনুরূপ হইয়াছে । যেমন আল্লাহ 
তা'আলা বলেন £ 

USL pA 523015 15801 SH ০৭ 44101 

“যাহারা খোদাভীরু ও সৎলোক তাহাদের সহিত আল্লাহ রহিয়াছেন।” তেমনি তিনি হযরত 

মুসা (আ) ও হারূন (আ)-কে বলিতেছেন £ 
-5১19 el ৮০৪৮০ ৪৯০ 

“আমি তোমাদের উভয়ের সহিত থাকিয়া শুনিয়া থাকি ও দেখিয়া থাকি ।” 

ইহার অর্থ হইল, আল্লাহ তা'আলা প্রার্থনাকারীর প্রার্থনা বৃথা যাইতে দেন না আর তিনি 
সেই প্রার্থনা হইতে অনবহিত থাকেন এমনও নহে; বরং তিনি সকল প্রার্থনা শ্রবণকারী । 

এখানে দু'আর প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে এবং উহা যে আল্লাহ তা'আলার নিকট 
বৃথা যায় না, এই ওয়াদাও করা হইয়াছে । যেমন ইমাম আহমদ বলেন £ আমাকে ইয়াধীদ, 


কাছীর (২য় খণ্ড)-__১৪ 


570197 


১০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাকে কোন এক ব্যক্তি, তাহাকে আবু উছমান আন নাহদী ও তাহাকে হযরত সালমান ফারসী 
(রা) বর্ণনা করেন যে, হুযুর (সা) বলেন- আল্লাহ তা'আলার নিকট কোন বান্দা যখন দুই হস্ত 
সম্প্রসারিত করিয়া কোন কিছু কামনা করে তখন আল্লাহ তা'আলা তাহাকে শূন্য হাতে ফিরাইয়া 
দিতে লজ্জাবোধ করেন। 

ইয়াধীদ বলেন £ আমার নিকট লোকেরা উক্ত ব্যক্তির নাম জাফর ইবৃন মায়মুন বলিয়া 
উল্লেখ করিয়াছে । আবু দাউদ তিরমিযী ও ইব্‌ন মাজায় জাফর ইব্‌ন মায়মুনের নিকট হইতে 
হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম তিরমিযী (র) হাদীসটিকে হাসান গরীব বলিয়াছেন। আরও 
অনেকেই এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। কিন্তু তাহারা ইহাকে মারফু হাদীস বলেন নাই। 
শায়েখ হাফিজ আবুল হাজ্জাজ আলমুযী (র) তাহার আতরাফে উহা উল্লেখ করিয়াছেন এবং 
আবু হাম্মাম মুহাম্মদ ইব্‌ন আবি যবরকান ইহার অনুসরণে সুলায়মান তায়মী হইতে ও তিনি আবূ 
উছমান নাহদী হইতে অনুরূপ এক হাদীস বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) আরও বলেনঃ আবু আমের আলী ইব্‌ন আবিল মুতাওয়ান্কিল আন 
নাজীর আবূ সাঈদ হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলেন-যদি কোন বান্দা আল্লাহ 
তা“আলার নিকট এমন দু'আ করে, যাহাতে গোনাহ কিংবা আত্মীয়তার সম্পর্ক কর্তনের কিছু না 
থাকে, তাহা হইলে আল্লাহ তা“আলা তাহাকে তিন অবস্থার মধ্য হইতে একটি অবশ্যই দান 
করিয়া থাকেন৷ হয় সংগে সংগেই তাহার দু'আ কবুল করা হইয়া থাকে, অথবা পরকালের জন্য 
উহা সংরক্ষিত রাখা হয়, কিংবা উহা দ্বারা কোন বান্দার মুসীবত অথবা এই ধরনের 
বিপদ-আপদ দূরীভূত করিয়া থাকেন। এতদশ্রবণে সকলে আরয করিল-ইয়া রাসূলাল্লাহ! তাহা 
হইলে আমরা অধিক পরিমাণে দু'আ করিব। হুযুর (সা) বলেন ঃ তাহা হইলে আল্লাহ তা'আলাও 
অধিক পরিমাণে দান করিবেন। 

আবদুল্লাহ ইব্‌ন ইমাম আহমদ বলেন £ আমাকে ইসহাক ইব্‌ন মনসুর আল কাওসাজ, 
তাহাকে মুহাম্মদ ইব্‌ন ইউসুফ, তাহাকে ছাওবান তাহার পিতা হইতে, তিনি মাকহুল হইতে ও 
তিনি জুবায়ের ইব্‌ন নফীর হইতে বর্ণনা করেন যে, হযরত উবাদা ইবৃন সামিত তাহাদের নিকট 
বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন-পৃথিবীর বুকে অবস্থানকারী যে কোন 
মুসলমান আল্লাহর নিকট দু'আ করিলে আল্লাহ তা'আলা উহা কবুল করিয়া থাকেন এবং যে 
যাহা চায় তাহাকে সাথে সাথে উহা দান করা হইয়া থাকে অথবা যদি কোন পাপমূলক বা 
আত্মীয়তা ছিন্নের দু'আ না করে তো উক্ত দু'আর বদৌলতে তাহার কোন বালা-মুসিবত দূর 
হইয়া যায়। আবদুর রহমান ইবৃন ছাবিত ও ইব্ন ছাওবান হইতে পর্যায়ক্রমে মুহাম্মদ ইব্‌ন 
ইউসুফ ফরিয়াবী, আবদুল্লাহ ইব্ন আবদুর রহমান দারেমী ও ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা 
করেন । ইমাম তিরমিধীর মতে হাদীসটি হাসান সহীহ ও গরীব। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে যথাক্রমে আজহারের গোলাম আবু উবায়েদ, ইব্‌ন শিহাব 
ও ইমাম মালিক বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন ঃ যতক্ষণ পর্যন্ত কেহ তাহার দু'আর ক্ষেত্রে 
তাড়াহুড়া না করিবে, তাহার দু'আ কবুল হইবে । তাড়াহুড়া হইল এইরূপ বলা যে, আমি তো 
দুআ করিলাম, কিন্তু আমার দু'আ কবুল হইল না। 


Contents 


সূরা বাকারা | ১০৭ 


সহীহ বুখারী ও মুসলিমে ইমাম মালিকের সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে। ইমাম বুখারীর 
ভাষ্যে বলা হইয়াছে, ‘আল্লাহ তা“আলা প্রতিদানে তাহাকে জান্নাত দান করেন ।' 

আবু হুরায়রা (রা) হইতে যথাক্রমে আবু ইদ্রীস খাওশানী, ইয়াধীদ, মুআবিয়া ইবৃন সালেহ, 
রবীআ, ইব্‌ন ওহাব, আবূ তাহির ও ইমাম মুসলিম বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন ৪ 
যদি কোন বান্দা কোন পাপ অভিলাষ চরিতার্থের কিংবা আত্মীয়তা ছিন্নের প্রার্থনা না জানায় এবং 
প্রার্থনার ক্ষেত্রে তাড়াহুড়া না করে, আল্লাহ তাআলা তাহার প্রার্থনা অবশ্যই কবুল করেন। 
লোকেরা প্রশ্ন করিল, হে আল্লাহর রাসূল! তাড়াহুড়ার অর্থ কি? তিনি জবাব দিলেন-কাহারও 
এইরূপ বলা যে, নিশ্চয় দুআ করিয়াছি, নিঃসন্দেহে দু'আ করিয়াছি, কিন্তু দুর্ভাগ্য যে, দু'আ 
কবুল হইল না। এই বলিয়া দু'আ করা ছাড়িয়া দেওয়া । 

হযরত আনাস (রা) হইতে পর্যায়ক্রমে কাতাদাহ, আবু হিলাল, আবদুস সামাদ ও ইমাম 
আহমদ বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন- যতক্ষণ বান্দা তাড়াহুড়া না করিবে, ততক্ষণ 
মংগলে থাকিবে । লোকেরা প্রশ্ন করিল, তাড়াহুড়া কাহাকে বলে ? তিনি জবাব দিলেন, কাহারও 
এইরূপ বলা যে, আমি আল্লাহকে ডাকিলাম, কিন্তু তিনি আমার ডাকে সাড়া দিলেন না। 

হযরত আনাস (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া ইব্ন যুবায়ের, ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ 
ইব্‌ন কুসায়েত, আবূ সখর, ইব্‌ন ওহাব, ইউনুস ইব্‌ন আবদুল আলা ও ইমাম আবূ জাফর 
তাবারী স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ কোন বান্দা যখন কিছু 
প্রার্থনা করে এবং যদি সে তাড়াহুড়া না করে কিংবা ধৈর্যহীন না হয়, তাহা হইলে হয় যথাসত্র 
দুনিয়ায় তাহাকে তাহা দেওয়া হয়, অন্যথায় পরকালের জন্য তাহা সংরক্ষিত রাখা হয়। উরওয়া 
জিজ্ঞাসা করিলেন-হে আম্মা! তাড়াহুড়া ও ধৈর্যহীন হওয়ার অর্থ কি ? তিনি জবাব 
দিলেন-কাহারও এইরূপ বলা যে, প্রার্থনা করিলাম, না না রর না রা ডাহা: 
কিন্তু সাড়া পাইলাম না। 

ইব্‌ন কুসায়েত বলেনঃ আমি সাঈদ ইব্‌ন যুবায়েরকেও হযরত আয়েশা (রা)-এর অনুরূপ 
বলিতে শুনিয়াছি। 

আবদুল্লাহ ইব্‌ন আমর হইতে যথাক্রমে আবূ আবদুর রহমান আল খাওলানী, বকর ইব্‌ন 
আমর, ইব্‌ন লাহীআ, হাসান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন ঃ 

অন্তররাজির একটি হইতে অপরটি অধিকতর সংরক্ষণ তৎপর (ব্যস্ত) । তাই হে মানব! 
আল্লাহ তা'আলার নিকট প্রার্থনার সময়ে নিশ্চিত কবুলের বিশ্বাস লইয়া প্রার্থনা করিবে ৷ কারণ, 
তিনি কখনও উদাসীনের অমনোযোগী প্রার্থনা মঞ্জুর করেন না। 

ইব্‌ন আবি নাফে ইব্‌ন মা"দীকারেব হইতে পর্যায়ক্রমে ইসহাক ইব্‌ন ইব্রাহীম, ইসহাক 
ইব্‌ন আইয়ুব ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আবি নাফে" ইব্‌ন মা"দীকারেব বলেন ঃ 
আমি ও হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহর (সা) খিদমতে 31231311511 ১১০১ ০1 
আয়াতাংশের তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করিলাম ৷ রাসূল (সা) তখন বলিলেন-হে পরোয়ারদেগার! 
আয়েশার এই প্রশ্নের উত্তর কি দিব ? তক্ষুণি হযরত জিব্রাঈল (আ) অবতীর্ণ হইয়া 
বলিলেন-আল্লাহ তা'আলা আপনাকে সালাম প্রদান করিয়া জানাইতেছেন যে, উক্ত আয়াতের 
তাৎপর্য হইল এই, যদি কোন সৎকর্মশীল ব্যক্তি পবিত্র অন্তরে সৎ নিয়তে আমাকে ডাকে, তাহা 


Contents 


১০৮ তাফসীরে ইবৃন কাছীর 


হইলে আমি তাহার ডাকে সাড়া দেই ও তাহার মনোবাঞ্ছা পূর্ণ করি। হাদীসটি সূত্র বিচারে 
‘হাসান গরীব শ্রেণীভুক্ত ৷ 

জাবির ইব্‌ন আবদুল্লাহ হইতে যথাক্রমে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস, আবূ সালেহ, আল 
কালবী ও ইমাম ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন 8 ১,59 1০৮2 ৩4৮১০ ALL 
se 13516 41 55০১ ০5২! আয়াতটি তিলাওয়াত করিয়া বলেন-“হে আল্লাহ! আমি দু'আর 
জন্য আদিষ্ট হইয়াছি। তাই তোমার উপর কবুলের ব্যাপারে সম্পূর্ণ নির্ভর করিলাম । আমি হাযির 
হইয়াছি, আমি হাযির হইয়াছি, হে লাশরীক আল্লাহ! আমি উপস্থিত হইয়াছি। যত সব প্রশংসা, 
নি'আমত ও বাদশাহী একমাত্র তোমার | আমি সাক্ষ্য দিতেছি, তুমি এক ও অদ্বিতীয় । তুমি 
কাহাকেও জন্ম দাও নাই এবং তোমাকেও কেহ জন্ম দেয় নাই। তাই কেহই তোমার সমকক্ষ 
নহে । আমি সাক্ষ্য, দান করিতেছি যে, তোমার ওয়াদা সত্য, তোমার সাক্ষ্য সত্য, বেহেশত 
সত্য, দোযখ সত্য, কিয়ামতের দিনের আগমন সন্দেহাতীত সত্য এবং কবরবাসীগণের 
পুনরুথানও সত্য |” 

হযরত আনাস (রো) হইতে পর্যায়ক্রমে আল হাসান, সালেহ আল মুযযী, হাজ্জাজ ইব্‌ন 
আবু বকর আল বাযযার বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন-আল্লাহ বলেন, হে আদম 
সন্তান! তোমার কাজ হইল, তুমি একমাত্র আমারই ইবাদত করিবে এবং আমার সহিত 
কাহাকেও শরীক করিবে না। আমার কাজ হইল তোমার প্রতি কাজের বিনিময় দান এবং কোন 
কাজই বৃথা যাইতে না দেয়া। আর তোমার ও আমার যৌথ কাজ হইল তোমার দু'আ করা ও 
আমার কবুল করা । 

দু'আর এই আয়াত রোযার আহকাম বর্ণনার মাঝে নাযিল করিয়া আল্লাহ তা“আলা মূলত 
রোযার মাসে বিশেষত প্রতিদিন ইফতারীর সময় বেশি বেশি দু'আ করার জন্য উৎসাহ প্রদান 
করিতেছেন । যেমন ইমাম আহমদ স্বীয় মুসনাদে বর্ণনা করিয়াছেন ঃ 

হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে তাহার পুত্র মুহাম্মদ, মুহাম্মদের পুত্র 
শুআয়েব, তাহার পুত্র আবু মুহাম্মদ মালেকী ও ইমাম আবূ দাউদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন উমর (রা) বলেন £ আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি-“রোযাদারের ইফতারের 
সময়েরবদু'আ কবুল হয় । তাই হে আবদুল্লাহ! যখন ইফতার করিবে, স্ত্রী ও সন্তানদিগকে একত্রে 
ডাকিয়া দু'আ করিবে। সেমতে তিনি ইফতারের সময়ে সকলকে একত্র করিয়া দু'আ 
করিতেন।” 

আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন মাজাহ তাহার সুনানে বর্ণনা করেন যে, 
আমাকে হিশাম ইবৃন আম্মার, তাহাকে ওলীদ ইব্‌ন মুসলিম, তাহাকে ইসহাক ইবৃন আবদুল্লাহ 
আল মাদানী, তাহাকে উবায়দুল্লাহ ইব্‌ন আবু মুলায়কা ও তাহাকে আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) 
বলিয়াছেন যে, নবী করীম (সা) বলেন ঃ 

“রোযাদারের ইফতারের সময়ের দু'আ কবুল হয় এবং উহা প্রত্যাখ্যান করা হয় না।” র 

উবায়দুল্রাহ ইব্‌ন আবু মুলায়কা বলেন- নানি পাস রর পরার বর 
এই দুআ পড়িতে শুনিয়াছি ঃ 


Contents 


সূরা বাকারা ১০৯ 


1১৯৯5 ০11৮5 04 ০৮৮৩ seis ys ll (1701 

“হে আল্লাহ! আমি তোমার সেই রহমত চাই যাহা সকল কিছুর ক্ষেত্রে পরিব্যাপ্ত। আর তুমি 
আমাকে ক্ষমা কর।” 
হুরায়রা (রা) বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন ঃ 

“তিন ব্যক্তির দু'আ কখনও প্রত্যাখ্যাত হয় না। ন্যায়পরায়ূণ শাসকের দু'আ, রোযাদারের 
ইফতারকালীন দু'আ ও মযলুমের দু'আ । কিয়ামতের দিন আল্লাহ তা'আলা মযলুমের দু'আকে 
সব কিছুর উর্ধে ঠাই দিবেন এবং উহার আগমনের জন্য আকাশের সকল দুয়ার খুলিয়া 
দিবেন। অতঃপর বলিবেন-আমার মর্যাদার কসম! বিলম্বে হইলও আজ আমি অবশ্যই তোমাকে 
সাহায্য করিব ।” 


2৩৬৩৬১০৪৩৩০ 415591255) GAS Gs OAV) 
৫5৩৬৪৫০2৬৩8 ET hl MG ৯৫ TL ৩ 7৩ 2515 
BS RISE IAT 281৩৫৫51275 689৫০ 3৬০ 
৬1৮22 IA 02১259] ৯৬ 99529 BINA 08 


শটি 2 ৩টি 2 


4312১৩৩০০১2) ০১৯০৮ 2৩১৬১১৯৪৬%, ১০১14) 
09282 ০9 4581 401 4905858 3S 
৮৭. “সিয়ামের রাত্রিতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হইল । তাহারা 
তোমাদের ভূষণ ও তোমরা তাহাদের ভূষণ । তোমরা যে নিজেদের ব্যাপারে খিয়ানত 
করিতেছিলে তাহা আল্লাহ পরিজ্ঞাত। তাই তোমাদের তাওবা কবুল করিয়াছেন এবং 
তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। এখন হইতে স্ত্রী গমন কর এবং আল্লাহ তোমাদের জন্য 
যাহা নির্ধারণ করিয়াছেন তাহা সন্ধান কর। আর প্রত্যষের কালো রেখা বিলুপ্ত হইয়া সাদা 
রেখা না দেখা দেওয়া পর্যন্ত পানাহার কর । অতঃপর রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ কর । মসজিদে 
ই“তিকাফরত অবস্থায় স্ত্রীসংসর্গে যাইও না । এই হইল খোদাপ্রদত্ত সীমারেখা । তাই ইহার 
পাশেও ঘেঁষিও না। এইভাবেই আল্লাহ মানুষের জন্য তাহার বাণীগুলি স্পষ্টভাবেই বিবৃত 
করেন যেন তাহারা বাচিয়া চলে ।” 
তাফসীর £ এই আয়াতে আল্লাহ তা'আলার তরফ হইতে রোযাদারগণকে বিশেষ সুযোগ 
দান করা হইয়াছে। ইসলামের প্রথমাবস্থায় যাহা নিষিদ্ধ ছিল, এই আয়াতে তাহা বৈধ করা 
হইয়াছে । ইসলামের প্রথম যুগে ইফতারের পর ইশার নামায পর্যন্ত শুধু পানাহার ও স্ত্রী সহবাস 
বৈধ ছিল। যদি কেহ ইহার পূর্বে ঘৃমাইয়া পড়িত কিংবা ইশার নামায পড়িয়া ফেলিত, তাহা 
হইলে পরবর্তী রাত্রি না আসা পর্যন্ত তাহার জন্য পানাহার ও স্ত্রী সহবাস হারাম হইয়া যাইত । 


Contents 


১১০ তাফসীরে ইব্ন কাছীর 


ফলে তাহার পক্ষে উহা খুবই কষ্টকর হতই। নি রানা নারির পাট যদ 
রোযাদারগণকে সুযোগ দান করা হয়। 
গার তরী রা খনার রা হর আতা, 

কাতাদাহ, যুহরী, যিহাক, ইবরাহীম নাঘঈ, সুদী, আতা খোরাসানী মাকাতিল ইব্‌ন হাইয়ান 
প্রমুখ এই মত ব্যক্ত করিয়াছেন। ad ০০০০ LEST 28০40 2৯ আয়াতাংশের ব্যাখ্যা 
প্রসঙ্গে ইবন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইবৃন জুবায়ের, মাকাতিল ইব্‌ন হাইয়ান প্রমুখ 
বলেন £ 

4 ০৫০৭ ০5 ১৫ ০৫৭ ৯ অর্থাৎ স্ত্ৰীগণ তোমাদের জন্য শান্তিস্বরূপ ও তোমরা 
তাহাদের জন্য শান্তিস্বরূপ। উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসংগে রবী ইব্‌ন আনাস বলেনঃ ও! ৪ 
১৫1 ০৪৯ ১5515 ৯৫] তাহারা তোমাদের জন্য লেপ স্বরূপ ও তোমরা তাহাদের জন্য লেপ 
স্বরূপ। 

এই সকল ব্যাখ্যার সারকথা হইল এই যে, স্বামী-স্ত্রী উভয়কে একসংগে অহরহ মিলিয়া 
মিশিয়া থাকিতে হয় এবং পরস্পরের সান্নিধ্যে ও সংস্পর্শে জীবন কাটাইতে হয়। পর্তু একই 
শয্যায় তাহাদিগকে শয়ন করিতে হয় । সুতরাং তাহাদের জন্য রোযা যেন কষ্টকর ও পীড়াদায়ক 
না হয়, তার জন্য রমযানের রাতে স্ত্রীসহবাস বৈধ করা হইয়াছে। 

এই আয়াতের শানে নুযুল সম্পর্কে রাবী আইয়ুবের হাদীসে সবিস্তারে আলোচিত হইয়াছে। 
আবু ইসহাক, বারাআ ইব্‌ন আযিব হইতে বর্ণনা করেন ৪ রাসূলুল্লাহ (সা)-এর সাহাবাবৃন্দের 
অবস্থা এই ছিল যে, তাহাদের কেহ যদি রোযা রাখিতেন এবং ইফতারের পূর্বে ঘুমাইয়া 
পড়িতেন, তাহা হইলে রাত্রে জাগার পর আর পানাহার করিতেন না। ফলে তাহার জন্য সেই 
রাত্রিসহ পূর্ণ একটি দিন অতিবাহিত করার পর পাহানার বৈধ হইত । কয়েস ইব্‌ন সুরাকা 
আনসারী একদিন রোযা রাখিলেন। তিনি সারাদিন ক্ষেতে কাজ করার পর ইফতারের সময় 
আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন-তোমার নিকট কিছু খাবার আছে কি? সে জবাব দিল, না। 
তবে তোমার জন্য কোথাও হইতে কিছু খাবার জোগাড় করিয়া আনিতেছি। কয়েস ইব্ন সুরাকা 
সারাদিন পরিশ্রমের ফলে প্রবল ঘুম পাওয়ায় তিনি অল্পক্ষণের মধ্যেই ঘুমাইয়া পড়িলেন। তাহার 
স্ত্রী খাবার নিয়া আসিয়া দেখিল যে, তিনি ঘুমাইতেছেন। তখন সে বলিল, আফসোস, তুমি 
ঘুমাইয়া পড়িলে ? অতঃপর না খাইয়া পরদিন রোযা থাকায় বেলা দ্বিপ্রহরে তিনি বেহুশ হইয়া 
পড়েন। রাসূল (সা)-এর নিকট এই সংবাদ জ্ঞাপন করা হয়। অতঃপর উক্ত আয়াত অবতীর্ণ 
হয়। ইহার ফলে সকলেই আনন্দিত হইল । 

ইমাম বুখারী আবূ ইসহাকের সূত্রে হযরত বারাআ (রা) হইতে অপর একটি হাদীস বর্ণনা 
করেন। উহাতে বলা হয় £ রমযানের রোযার আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কিরাম সারা 
রমযান মাসে কখনও স্ত্রীগমন করিতেন না। কিন্তু কোন কোন সাহাবা ঘটনাচক্রে ইহার ব্যতিক্রম 
ঘটাইতেন। তাই আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করেন। 


Contents 
সূরা বাকারা ১১১ 


৫১০ ৮২০9 ৫১1০ 55৯ ১৫০১1 ০৮১১০ 5: ৷ 45 অর্থাৎ আন্মাহ 
তা“আলা অবগত আছেন যে, তোমরা নিজেদের ব্যাপারে খিয়ানত করিতেছিলে ।অনন্তর তিনি 
তোমাদের তাওবা কবুল করিয়াছেন এবং তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা বর্ণনা করেন £ রমযান মাসে 
মুসলমানগণ, যখন ইশার নামায সম্পন্ন করিত, তাহার পর হইতে পরবর্তী মাগরিব পর্যন্ত 
তাহাদের জন্য পানাহার ও স্ত্রীসংগম হারাম হইয়া যাইত। তথাপি তাহাদের কাহারও কাহারও 
ক্ষেত্রে রমযান মাসে উহার ব্যতিক্রম কার্য ঘটিয়া যায়। তাহাদের ভিতর হযরত উমর (রা)-ও 
ছিলেন। ফলে একদল লোক নবী করীম (সা)-এর দরবারে এই অভিযোগ উত্থাপন করে । তখন 
আল্লাহ তা'আলা অবকাশ দানের এই আয়াত নাযিল করেন। 

হযরত আওফা মুসা ইব্‌ন উকবা হইতে, তিনি কুরায়েব হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণনা করেন £ 

মুসলমানগণ সিয়ামের এই আয়াত নাযিল হওয়ার আগে রাত্রিকালে পানাহার ও স্ত্রীগমন 
করিত । কিন্তু যখন ঘৃমাইয়া পড়িত, তখন হইতে পরদিন সন্ধ্যা পর্যন্ত তাহারা পানাহার ও স্ত্রী 
সহবাস করিত না। এতদসন্ত্বেও একদিন আমাদের নিকট সংবাদ পৌঁছিল যে, উমর ইবৃন খাত্তাব 
ঘুম হইতে জাগিয়া স্ত্রীগমন করিয়াছেন । ইত্যবসরে তিনি নবী করীম (সা)-এর দরবারে হাযির 
অভিযোগ করিতে আসিয়াছি।” রাসূল (সা) প্রশ্ন করিলেন-তুমি কি করিয়াছ ? তিনি জবাব 
দিলেন-“আমি রোযা রাখার ইচ্ছা পোষণ করিয়াও ঘুম হইতে জাগিয়া স্ত্রীগমন করিয়াছি’ রাসূল 
(সা) বলিলেন- ইহা তোমার জন্য শোভনীয় কাজ হয় নাই। অতঃপর আলোচ্য আয়াত নাযিল 
হয়।' 

হযরত আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আতা ইবন রুবাহ, কয়েস ইব্‌ন সা'দ ও 
সাঈদ ইব্‌ন আবূ উরওয়া বর্ণনা করেন ৪ 

এই আয়াত নাযিল হওয়ার আগে রমযানে মুসলমানগণ ইশার নামায শেষ করার পর নিদ্রা 
গেলে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত তাহাদের জন্য পানাহার ও স্ত্রী সংগম হারাম হইয়া যাইত । অতঃপর 
উমর ইব্‌ন খাত্তাব ইশার নামাযের পর স্ত্রী সংগম করেন এবং সুরাকা ইব্‌ন কয়েস আনসারী 
মাগরিবের নামাযের পর নিদ্রা কাতর হইয়া ঘুমাইয়া পড়েন এবং রাসূল (সা)- এর ইশার নামায 
পড়ানোর পূর্ব পর্যন্ত নিদ্রামগ্র থাকেন। অতঃপর ইশার নামায পড়িয়া তিনি পানাহার করেন। পর 
দিন সকালে আসিয়া তাহারা রাসূল (সা)-এর খিদমতে এই সকল অবস্থা ব্যক্ত করেন । তখনই 
নাযিল হইল £ 

511 51173711555 oh রি ১২০০ 511 ০৪০11 ALLA এ ০০ 
বস্তুত ইহা আল্লাহ তা'আলার বিরাট করুণা ও অনুগ্রহ বৈ নহে। 

আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা হইতে যথাক্রমে হেসীন ইব্‌ন আবদুর রহমান ও হিশাম 
বর্ণনা করেন £ 

“একদিন উমর ইব্‌ন খাত্তাব (রা) দাঁড়াইয়া আরয করিলেন “ইয়া রাসূলাল্লাহ! বিগত 


Contents 


১১২ তাফসীরে ইবৃন কাছীর 


কাছে করিয়া থাকে। আমার স্ত্রী জানাইল, সে নিদ্রা গিয়াছিল। আমি উহাকে তাহার বাহানা 
ভাবিয়া তাহার সহিত সহবাস করিয়াছি।' তখনই তাহার উপলক্ষে এই আয়াত নাযিল হইলঃ 
১:11 এ]। 2৮271119721 ee ইব্‌ন আবূ লায়লা হইতে শু'বা ও আমর ইব্ন শু'বা 
পর্যায়ক্রমে অনুরূপ বর্ণনা প্রদান করেন। কা'ব ইব্ন আবদুল মালেক হইতে পর্যায়ক্রমে 
আবদুল্লাহ ইব্‌ন কা“ব বনু সালমার গোলাম মুসা ইব্‌ন জুবায়ের, আবূ লাহীআ, ইবৃনুল মুবারক 
সুয়ায়েদ, মুছান্না ও আবূ জা'ফর ইব্‌ন জারীর বর্ণনা করেন ঃ 

“রমযান মাসে লোকদের অবস্থা এই ছিল যে, যদি কেহ রোযা রাখিয়া রাত্রে ঘুমাইয়া 
হারাম হইত। এক রাত্রে উমর ইব্‌ন খাত্তাব রাসূলুল্লাহর (সা) দরবার হইতে দেরীতে ঘরে 
ফিরেন। তখন তাহার স্ত্রী ঘূমাইতেছিলেন। তিনি তাহার কাছে কামনা চরিতার্থের অভিলাষ ব্যক্ত 
করিলে তাহার স্ত্রী বলিলেন, আমি তো নিদ্রা গিয়াছিলাম । তিনি উহা অবিশ্বাস করিলেন এবং 
তাহার সহিত সহবাস করিলেন । কা'ব ইব্‌ন মালেক বলেন-প্রত্যষেই উমর ইব্‌ন খাত্তাব রাসূল 
(সা)-এর খিদমতে হাযির হন এবং তাহাকে এই অবস্থা বর্ণনা করেন। তখন আল্লাহ তা'আলা 
এই আয়াত নাযিল করেন ৪ 8 (৫2851215915 25855 2 চা 0 নও 
১৯১৭ ১১৪ ১৭০ অর্থাৎ তোমরা যে নিজ ব্যাপারে খিয়ানত করিতেছিলে, ত তাহা আল্লাহ 
তা'আলা জানিয়াছেন। অতঃপর আল্লাহ তা'আলা তোমাদের তাওবা কবুল করিয়াছিলেন ভাই 
এখন হইতে তোমরা স্ত্রীগমন কর। 

অনুরূপভাবে মুজাহিদ, আতা, ইকরামা, কাতাদাহ প্রমুখ হযরত উমর (রা) ও সুরাকা ইব্‌ন 
কয়েস আনসারীর ঘটনাকে এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হিসাবে বর্ণনা করিয়াছেন । 
অতঃপর আল্লাহর রহম, অনুগ্রহ ও ভালবাসা স্বরূপ রমযানের সারা রাত্র স্ত্রী সহবাস করা, 
আহার করা ও পান করাকে আল্লাহ তা'আলা মুবাহ করিয়া দিয়াছেন। 

২] 111 54 15195251) আল্লাহ তোমাদের জন্য যাহা লিপিবদ্ধ করিয়া দিয়াছেন, 
উহা অন্বেষণ কর) আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে আবু হুরায়রা, ইব্‌ন আব্বাস, আনাস, কাজী 
আসলাম, হাকাম ইব্‌ন উতবা, মাকাতিল ইব্‌ন হাইয়ান, হাসান বসরী, যিহাক, ও কাতাদাহ রে) 
প্রমুখ সাহাবা ও তাবেঈন বলেনঃ ইহার অর্থ ‘সন্তান’ | 

আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম 54 £11। 44 (১155%15 এর অর্থ “সহবাস' 
করিয়াছেন। উমর ইব্‌ন মালেক আল বুকরী আবূ জাওযা হইতে ও তিনি হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে "1 {|| 54 515.1, এর অর্থ লাইলাতুল কদর করিয়াছেন। ইব্‌ন আবি 
হাতিম ও ইব্ন জারীরও অনুরূপ রিওয়ায়েত করিয়াছেন। ' 

আবদুর রাযযাক বলেনঃ মুআম্মার আমাকে সংবাদ দান করিয়াছেন যে, কাতাদাহ 
বলিয়াছেনঃ ALIS TE KT UN Ck alt SN অর্থাৎ 
তোমরা সেই অবকাশের অনুসন্ধান কর যাহা তোমাদের জন্য লিখিত হইয়া গেল। কেহ 
বলিয়াছেন ঃ “যাহা কিছু তোমাদের জন্য হালাল করা হইয়াছে উহার অনুসন্ধান কর।” 


Contents 


সুরা বাকারা ১১৩ 


আবদুর রাযযাক আরও বলেনঃ ইব্‌ন উয়াইনা উমর ইব্‌ন দীনার হইতে ও তিনি আতা 
ইব্‌ন আবি রুবাহ হইতে বর্ণনা করিয়াছেন যে, আমি ইব্‌ন আববাস রো)-কে জিজ্ঞাসা করিলাম 
১1 5111 54 1051%2-5219 আয়াত আমরা কিভাবে তিলাওয়াত করি ? ? তিনি বলিলেন, 
যেভাবে ইচ্ছা তিলাওয়াত করিতে পার। কারণ, তিলাওয়াত করাই শ্রেয়। ইব্‌ন জারীর 
আয়াতটিকে বর্ণিত সকল ক্ষেত্রের জন্য ব্যাপক অর্থে গ্রহণ করিয়াছেন । 


ক কা তি কা কক 


০০১৮ ৮৮১] ০০ ১৮8) ১৮৯০8 9৮৮2 ৮১০1১৮৭ গিহ, 
ৃ 45101 1 22711152175 ০৯ 

“অর্থাৎ যতক্ষণ না ভোরের কালো রেখা হইতে সাদা রেখা পরিষ্কার হইয়া উঠবে, ততক্ষণ 
পর্যন্ত তোমরা আহার কর, পান কর, ইহার পর রাত্রি পর্যন্ত রোযা সম্পূর্ণ কর।” 

আল্লাহ তা'আলা এই আয়াতের দ্বারা রোযাদার ব্যক্তির জন্য রাত্রির অন্ধকার হইতে 
প্রত্যষের আভা রাত্রির যে কোন অংশে উদ্ভাসিত হইয়া উঠা পর্যন্ত স্ত্রী সহবাস সহ আহার করা ও 
পান করা মুবাহ করিয়াছেন। ইহাকেই কালো সুতা হইতে সাদা সুতা উদ্ভাসিত হওয়া বলা 
হইয়াছে। এবং এই অর্থ পরিগ্রহণে যে সন্দেহের কারণ দেখা দিতে পারিত আয়াতে উল্লিখিত 
“মিনাল ফাজরে।' (অর্থাৎ প্রত্যষের আভা) দ্বারা উহা দূরীভূত হইয়া গিয়াছে। 

ইমাম আবু আবদুল্লাহ বুখারী বর্ণনা করেন ঃ আমার নিকট ইব্‌ন আবি মরিয়ম, তাহার 
নিকট আবু গাস্সাল মুহাম্মদ ইব্‌ন মাতরাফ, তাহার নিকট সহল ইব্‌ন সা'দ হইতে আবু হাতিম 
বর্ণনা করিয়াছেন যে, সহল ইবৃন সা'দ বলিয়াছেন-যখন +২1 ১3552 ৮১1/৯:০-৩/21955 
১৯০০৪ 42৯1 ০০ ০৯৪: ৮3১4। নাযিল হয়, তখন ১২১]| ৩০০ নাযিল হয় নাই। ফলে 
যখন লোকেরা রোযা রাখিত, তখন তাহাদের মধ্য হইতে কোন কোন ব্যক্তি তাহাদের পদদ্বয়ে 
কাল সুতা ও সাদা সুতা বাধিয়া লইত এবং যতক্ষণ পর্যন্ত উক্ত সুতাদ্বয়ের কাল ও সাদা রঙ 
স্প্টরূপে দেখা না যাইত, ততক্ষণ পর্যন্ত তাহারা পানাহার করিতে থাকিত। ইহার পর আল্লাহ 
তা'আলা ১৯ &]। ১৭ আয়াতাংশ নাযিল করেন। অতঃপর সকলে জানিতে পারিল যে, ইহার 
অর্থ হইল রাত্রি ও দিন। 

ইমাম আহমদ বলেন £ আমাকে হিশাম, তাহাকে হেসীন শা"বী হইতে ও তিনি আদী ইব্‌ন 
হাতিম হইতে বর্ণনা করেন-যখন এই আয়াত নাযিল হয়, তখন আমি কাল ও সাদা দুইটি সুতা 
লইয়া উহা আমার বালিশের নিচে রাখিয়া দিলাম । আমার নিকট যখন কাল হইতে সাদার 
পার্থক্য পরিষ্কার হইয়া উঠিল, তখন আমি পানাহার বন্ধ করিলাম । সকাল হওয়ার পর রাসূলুল্লাহ 
(সা)-এর খিদমতে গমন করিলাম এবং যাহা করিয়াছি উহা সকলই ব্যক্ত করিলাম । অতঃপর 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ J! ০০ Le ১১১ 4310501১৯০১] এএ দিও ও 
১111 অর্থাৎ “তোমার বালিশ তো বিরাট লম্বা হইয়াছে । উহার উদ্দেশ্য হইল, রাত্রির অন্ধকার 
হইতে দিনের আলো পরিস্ফুট হইয়া উঠা ।'এই হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরীফে 
হযরত আলী হইতে উদ্ধৃত করা হইয়াছে। রাসূল (সা) কর্তৃক.বর্ণিত “তোমার বালিশ বিরাট 
লম্বা" এই কথার মর্ম এই যে, যদি কাল সুতা ও সাদা সুতা বালিশের নিম্নে ঠাই পায়, তাহা 


কাছীর (২য় খণ্ড)---১৫ 


Contents 


১১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইলে উহার নিম্নে দিনের আলো ও রাত্রির আধারের স্থান সংকুলান হইয়া গিয়াছে। অতএব উক্ত 
‘বালিশের পূর্ব ও পশ্চিম পর্যন্ত বিস্তৃত হওয়া আবশ্যক হইবে । 

সহীহ্‌ বুখারীতে আদী ইবৃন হাতিম হইতে পর্যায়ক্রমে শা'বী, হেসীন, আবূ আওয়ানা ও 
মুসা ইব্‌ন ইসমাঈল বর্ণনা করেনঃ আমি একটি সাদা সুতা ও একটি কাল সুতা ধারণ করিতাম। 
কোন কোন রাত্র এমন হইত যে সাদা ও কাল ভালভাবে দেখা যাইত না। এক রাত্রে এইরূপ 
হইল । যখন সকাল হইল তখন হুযুর (সা)-কে গিয়া বলিলাম- আমার বালিশের নিচে কাল সুতা 
ও সাদা সুতা রাখিয়া দিয়াছি। হুযুর (সা) তাহা শুনিয়া বলিলেন-যদি তোমার বালিশের নিচে 
সাদা সুতা ও কাল সুতার স্থান সংকুলান হইয়া থাকে, তাহা হইলে তো তোমার বালিশ নিশ্চয় 
বিরাট লম্বা হইবে। 

কোন কোন রিওয়ায়েতে লম্বা গর্দানও আসিয়াছে। কেহ আবার লম্বা গর্দানের দ্বারা স্মৃতিশক্তি 
কম হওয়া ব্যাখ্যা করিয়াছেন । 

এই অর্থ ঠিক নহে। বরং ইহার অর্থ এই হইতে পারে যে, যদি তাহার বালিশ লম্বা হইয়া 
থাকে, তাহা হইলে তাহার গর্দানও লম্বা হইবে । বুখারী শরীফের রিওয়ায়েতেও ইহার এই ব্যাখ্যা 
করা হইয়াছে। কুতায়বা ও জারীর মাতরাফ হইতে, তিনি শা'বী হইতে ও শা'বী হযরত আদী 
ইব্‌ন হাতিম হইতে বর্ণনা করেন ৪ 

আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সাদা সুতা ও কাল 
সুতা কি ? উহা প্রকৃতই কি দুই প্রকার সুতা ? হুযুর সো) বলিলেন-তুমি যদি দুই প্রকার সুতা 
দেখিয়া থাক, তবে নিশ্চয় লম্বা গর্দানওয়ালা সাজিয়াছ। তারপর বলেন-না; বরং উহা হইল 
রাত্রির অন্ধকার ও দিনের আলো । সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার করাকে সিদ্ধ করিয়া 
দেওয়ায় সেহরী খাওয়া যে মুস্তাহাব উহাই প্রমাণিত হইয়াছে । কেননা ইহা আল্লাহ তাআলা 
কর্তৃক প্রদত্ত অনুগ্রহ এবং ইহা গ্রহণ করা ও প্রিয় হওয়া উচিত। এই কারণেও প্রিয় হওয়া উচিত 
যে রাসূলুল্লাহ (সা) হইতে সেহরী খাওয়ার প্রতি উৎসাহ প্রদানকারী হাদীসেও বহু প্রমাণ 
রহিয়াছে । সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে হযরত আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ 

২১১ ১৬৯০| ৪ ০3 19১০০ অর্থাৎ তোমরা সেহরী খাও, কেননা সেহরীর মধ্যে 
বরকত নিহিত রহিয়াছে । মুসলিম শরীফে হযরত উমর ইব্‌ন আস (রা) হইতে বর্ণিত হইয়াছে 
যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- “আমাদের এবং আহলে কিতাবদের রোযার মধ্যে পার্থক্য 
হইল সেহরী খাওয়া ।” ইমাম আহমদ বলেনঃ ইসহাক ইব্‌ন ঈসা ওরফে ইবৃন তাব্বা আবদুর 
হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- সেহরী খাওয়া বড় বরকতের কাজ। 
উহা পরিহার করিও না। অন্তত এক ঢোক পানি হইলেও পান করিও । কেননা আল্লাহ তা'আলা 
ও ফেরেশতারা সেহরী ভক্ষণকারীদের উপর রহমত বর্ষণ করিয়া থাকেন। অনুরূপ সেহরী 
খাওয়ার প্রতি উৎসাহ প্রদায়ক আরও বহু হাদীস বর্ণিত হইয়াছে । এমনকি এক ঢোক পানি পান 
করাকেও আহারের সহিত তুলনা করা হইয়াছে। সুবহে সাদিক প্রকাশিত হওয়া পর্যন্ত বিলম্ব 
করিয়া সেহরী খাওয়াকে মুস্তাহাব বলা হইয়াছে। সহীহ্‌ বুখারী ও মুসলিম শরীফে এই মর্মে 


Contents 
) 


সূরা বাকারা ১১৫ 


হযরত আনাস ইবৃন মালেক কর্তৃক যায়েদ ইব্‌ন ছাবিত হইতে এক হাদীস বর্ণিত হইয়াছে। উক্ত 
হাদীসে উল্লিখিত আছে যে, আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে সাহরী খাইতাম এবং তার পরেই 
নামাযের জন্য চলিয়া আসিতাম । হযরত আনাস (রা) বলেন যে, আমি হযরত যায়েদ রো)-কে 
জিজ্ঞাসা করিলাম, আযান এবং সাহরীর মাঝখানে কতটুকু সময় থাকিত ? তিনি বলেন, পঞ্চাশ 
আয়াত তিলাওয়াত পরিমাণ সময় থাকিত। 
তিনি সুলায়মান ইব্‌ন আবি উছমান হইতে, তিনি ইবনুল হামিদ হইতে ও তিনি হযরত আবূ যর 
(রা) হইতে রিওয়ায়েত করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ “আমার উম্মত যতদিন পর্যন্ত 
শীঘ্ব করিয়া ইফতার করিবে এবং বিলম্বে সাহরী খাইবে ততদিন মঙ্গলের মধ্যে থাকিবে ।” 
এইরূপ হাদীস এই মর্মে বর্ণিত হইয়াছে যে, সাহরী খাওয়াকে রাসূলুল্লাহ (সা) বরকতময় খাদ্য 
নাম রাখিয়াছেন। 
বাহদালাহ হইতে, তিনি যায়েদ ইব্‌ন জাইশ হইতে এবং তিনি হযরত হুযায়ফা হইতে বর্ণনা 
করেন £ “আমরা রাসূলুল্লাহ (সা)-এর সহিত এমন সময় সাহরী খাইয়াছি যে, তখন দিন হইয়া 
গিয়াছিল, কিন্তু সূর্য উদিত হইয়াছিল ন]।” অবশ্য অত্র হাদীসের অন্যতম রাবী আসিম ইব্‌ন 
আবূ নাজওয়াদ ইহা একাই বর্ণনা করেন। ইমাম নাসায়ী ইহা দ্বারা দিবাভাগের প্রারন্ত 
বুঝাইয়াছেন। যেমন আল্লাহ তা'আলা কুরআন পাকে বলেন ৪ 
২3০২ LA 15518 31 ১৩১৪০ Asli ১1 ০ 14 

অর্থাৎ যখন ওঁ সকল স্ত্রী নিজ নিজ সময়ে পৌঁছিয়া যাইবে অর্থাৎ যখন কোন ইদ্দতকাল 
শেষ হইয়া যাওয়ার সময় নিকটবর্তী হইয়া আসিবে, তখন হয় ভদ্রোচিত নিয়মে তাহাকে রাখিয়া 
দিবে অথবা উত্তমরূপে তাহাদের মধ্যে বিচ্ছেদ করাইয়া দিবে । অদ্রপ অত্র হাদীসের ক্ষেত্রেও 
এই উদ্দেশ্য নিহিত রহিয়াছে যে, তাহারা সাহরী খাইতেন, কিন্তু সুবহে সাদিক হওয়ার ব্যাপারে 
নিশ্চয়তা থাকিত না। এমনকি কেহ ধারণা করিত যে, সকাল হইয়া গিয়াছে এবং কাহারও 
আবার এই ধারণার উদয় হইত না। পূর্ববর্তী সাহাবাগণের অধিকাংশ সাহাবা হইতে বর্ণিত 
আছে যে, তীহারা বলিয়াছেন-সুবহে সাদিকের একেবারে নিকটবর্তী সময় আমরা সাহরী 
খাইতাম। এই ধরনের বর্ণনা হযরত আবু বকর, উমর, আলী, ইব্‌ন মাসউদ, হুযায়ফা, আবূ 
হুরায়রা, ইব্‌ন উমর, ইব্‌ন আব্বাস, যায়েদ ইব্‌ন ছাবিত (রা) প্রমুখ সম্মানিত সাহাবা হইতে 
বর্ণিত হইয়াছে। তাবেঈনদের এক বিরাট জামাআত'হইতেও সুবহে সাদিকের উদয় হওয়ার 
নিকটবর্তী সময় সাহরী খাওয়া সম্পর্কে হাদীসে বর্ণিত হইয়াছে । তন্মধ্যে মুহাম্মদ ইব্‌ন আলী 
ইব্‌ন হুসাইন, আবু মাজলাজ, ইব্রাহীম নাখঈ, আবৃদ্দোহা, আবূ ওয়ায়েল প্রমুখের নাম 
উল্লেখ্য ৷ তাহারা শিষ্য হইলেন হযরত ইবৃন মাসউদ, আতা, হাসান, হাকাম ইব্‌ন উয়াইনা, 
উরওয়া ইব্‌ন যুবায়ের, আবু শা+ছা জাবির ইব্‌ন যায়েদ প্রমুখ বুযুর্ণের । আ'মাশ ও জাবির ইব্‌ন 
রাশেদও এই মত পোষণ করেন। আমি কিতাবুস সিয়ামিল মুফরাদে ইহাদের সকল সূত্র 
লিপিবদ্ধ করিয়াছি। 


Contents 


১১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


পর্যন্ত সাহরী খাওয়াকে জায়িয বলিয়া উল্লেখ করিয়াছেন। যেরূপ সূর্যাস্তের পর ইফতার করা 
জায়িয হইয়া থাকে । কিন্তু আমি বলিব, আমার যতদূর বিশ্বাস, এই উক্তি কোন বিদ্বান ব্যক্তির 
নিকট গ্রহণযোগ্য হইতে পারে না। কেননা কুরআনের অকাট্য প্রমাণ ইহার বিরোধিতায় 
বিদ্যমান রহিয়াছে। যেমন, কুরআনে বলা হইয়াছে- “তোমরা পানাহার কর যতক্ষণ না 
প্রত্যষের কাল সুতা হইতে সাদা সুতা পরিষ্কার রূপে প্রকাশ পায়। অতঃপর রাত্রি পর্যন্ত রোযা 
সম্পূর্ণ কর।” 

বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা (রা) হইতে এক হাদীস বর্ণনা করা হইয়াছে। 
উহাতে হযরত আয়েশা (রা) বলেন যে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ “বিলালের আযান যেন 
তোমাদিগকে সাহরী হইতে বিরত না রাখে । কারণ সে রাত্রি বাকী থাকিতে আযান দিয়া থাকে । 
সুতরাং তোমরা যতক্ষণ পর্যন্ত উম্মে মাকতুমের আযান না শুনিবে, ততক্ষণ পর্যন্ত পানাহার 
করিতে থাকিবে । কারণ সে যতক্ষণ না সুবহে সাদিক হয়, ততক্ষণ আযান দেয় না।' 
তাল্‌ক হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ 
“আকাশের প্রান্তে যে দীর্ঘ বিলম্বিত আলো দেখা যায় উহা সকাল নহে, বরং আকাশের কিনারায় 
যে লাল আভা ছড়াইয়া পড়ে, উহা হইল সকাল। ইমাম তিরমিযী (র)-ও এই হাদীস বর্ণনা 
করিয়াছেন। তিরমিযীর ভাষা হইল “তোমরা পানাহার করিতে থাকিবে । প্রথমে প্রত্যষের যে 
আলো উপরের দিকে ওঠে, উহা দেখিয়া পানাহার বন্ধ করিও না, বরং যতক্ষণ লাল রেখা না 
দেখা যায়, ততক্ষণ পানাহার করিতে থাকিবে ।” ইবৃন জারীর বলেনঃ মুহাম্মদ ইবৃন মুছান্না 
আবদুর রহমান ইবৃন মাহদী হইতে, তিনি হযরত শু“বা হইতে, তিনি কুশায়েরের এক শাইখ 
হইতে এবং তিনি সামুরা ইব্‌ন জুন্দুব (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন-“যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক উদ্ভাসিত না হয়, ততক্ষণ যেন বিলালের আযান আর 
আকাশের শুভ্রতা তোমাদিগকে ধোকায় না ফেলে ৷” 

ইব্‌ন জারীর আরও বলেন £ সওয়াদ ইব্‌ন হানযালা শু“বা হইতেও তিনি হযরত সা'মুরা 
হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “বিলালের আযান এবং দীর্ঘায়িত সকাল 
যেন তোমাদিগকে সাহরী হইতে বিরত না রাখে; বরং সকাল তখন হয় যখন আকাশের 
কিনারায় কিনারায় শুভ্রতা ছড়াইয়া পড়ে। অন্য এক সৃত্রেও হাদীসটি হযরত সামুরা হইতে 
বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন জারীর বলেন $ আমাকে ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম ইব্‌ন আলীয়া, আবদুল্লাহ ইব্‌ন 
সাওদা আল কুশাইরী হইতে, তিনি তাহার পিতা হইতে ও তিনি সামুরা ইব্‌ন জুনদুব হইতে 
বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ বিলালের আযান এবং প্রাথমিক শুভ্রতা যেন 
তোমাদিগকে ধোকায় না ফেলে। প্রাথমিক শুভ্রতা অর্থাৎ সুবহে কাধিব বা সকালের প্রারন্ত। 
ইহাই পরে সুবহে সাদিকে বিস্তার লাভ ঘটে । 

মুসলিম শরীফেও অনুরূপ হাদীস যুহায়ের ইব্‌ন জারব হইতে ও তিনি ইসমাঈল হইব্ন 
ইব্রাহীম ওরফে ইব্‌ন আলীয়া হইতে বর্ণিত হইয়াছে । 


Contents 


সূরা বাকারা ১১৭ 


ইব্‌ন জারীর বলেন £ ইবৃন হামীদ ও ইবনুল মোবারক সুলায়মান তায়মী হইতে, তিনি আবু 
উছমান নাহদী হইতে ও তিনি ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসুলুল্লাহ (সা) 
বলিয়াছেন ঃ “বিলালের আযান শুনিয়া অথবা বিলালের আহবানে তোমরা কেহ সাহরী খাওয়া 
বর্জন করিও না। কেননা বিলাল রাত্রি থাকিতে আযান দিয়া থাকে ৷ অথবা ইহা বলিয়া থাকিবেন 
যে, নিদ্রা হইতে জাগ্তত করার জন্য এবং তাহাজ্জুদের নামায পড়ার জন্য বিলাল রাত্রি থাকিতে 
আযান দিয়া থাকে । এই ভাবে হওয়াকে ফজর বলা হয় না, এভাবে না হওয়া পর্যন্ত ।” অর্থাৎ 
আকাশের উর্ধ্ব দিকে সাদা রেখা ফজর নয়, বরং আকাশের কিনারায় প্রশস্তভাবে ছড়াইয়া পড়া 
শুভ্রতা হইতেছে ফজর । 

তায়মী হইতে এই ধরনের হাদীস বর্ণিত হইয়াছে । তিনি হাসান ইব্‌ন জুবায়ের হইতে, 
তিনি ইব্রাহীম হইতে, তিনি তাহার পিতা হইতে, তিনি আবু উসামা মুহাম্মদ ইব্‌ন আবি যি’ব 
ছাওবান হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “ফজর দুই প্রকারের । এক 
তো শৃগালের লেজের মত। উহা দ্বারা রোযাদারের উপর কোন বস্তু হারাম হয় না। বরং ফজর 
হ”ল যাহা ছড়াইয়া যায় আকাশের কিনারায় । তখন ফজরের নামায পড়া বৈধ হয় আর 
: [যাদারের আহার করা হারাম হইয়া যায়” । (হাদীসে মুরসাল) 

আবদুর রাযযাক বলেন ঃ ইব্‌ন জুবায়ের আতা হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
কে বলিতে শুনিয়াছি, ফজর দুইটি । যে শুভ্রতা নিচের দিক হইতে উপরের দিকে উঠিয়া যায়, 
উহার সহিত নামাযের বৈধতা এবং রোযার অবৈধতার কোন সম্পর্ক নাই। কিন্তু যে ফজর 
পাহাড়ের চুড়াকে আলোকিত করিয়া দেয়, উহাই পানাহারকে হারাম করিয়া দেয়। আতা আরও 
বলেন, শুভ্রতা যখন আকাশে উদ্ভাসিত হয় এবং উহা লম্বা হইয়া আকাশের উপরের দিকে 
উঠিতে থাকে, উহা দ্বারা না রোযাদারের পানাহার নিষিদ্ধ হইয়া যায়, না নামাযের সময় বুঝা 
যায়, না হজ্ব বাতিল হয়। কিন্তু যখন উহা পাহাড়ের চুড়ায় পরিস্ফুট হইয়া দেখা দেয়, তখন 
রোযাদারের পানাহার হারাম হইয়া যায় এবং হজ নষ্ট হইয়া যায়! হযরত ইব্‌ন আববাস ও 
আতার নিকট হইতে উহার সূত্র শুদ্ধ এবং পূর্ববতীগণের মধ্য হইতে একাধিক ব্যক্তি এইরূপ 
বর্ণনা করিয়াছেন । আল্লাহ তা'আলা তাহাদের সকলের উপর রহমত বর্ষণ করুন । 

মাসআলা 
- আল্লাহ তা'আলা যেহেতু রোযাদারদের জন্য সুবহে সাদিক পর্যন্ত স্ত্রী সহবাস ও পানাহারের 
শেষ সময় নির্ধারণ করিয়াছেন, তাই প্রমাণিত হয় যে, কোন ব্যক্তি সকাল বেলা অপবিত্র 

অবস্থায় শয্যা ত্যাগ করিলে গোসল করিয়া রোযা পূর্ণ করিবে । উহাতে রোযার কোন ক্ষতি 
হইবে না। চার ইমামসহ পূর্ববর্তী ও পরবর্তী সকল উলামার মাযহাব ইহাই । বুখারী ও 
মুসলিমে হযরত আয়েশা (রা) ও হযরত উম্মে সালমা (রা)-এর বর্ণিত হাদীসে ইহাই বর্ণিত 
হইয়াছে । তাহারা বলেন, রাসূল (সা) অপবিত্র অবস্থায় সকালে শয্যা ত্যাগ করিতেন। তাহার 
এই অপবিত্রতা সহবাস জনিত ছিল, স্বপ্নদোষ ঘটিত নহে। তারপর তিনি গোসল করিয়া রোযা 
পূর্ণ করিতেন। হযরত উম্মে সালমা (রা)-এর হাদীসে ইহাও বর্ণিত আছে যে, দিনা চা 
(সা) না রোযা ভংগ করিতেন, না কাযা করিতেন । 


Contents 


১১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


সহীহ মুসলিমে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত আছে ঃ “এক ব্যক্তি জিজ্ঞাসা করিল- 
ইয়া রাসূলাল্লাহ! আমার অপবিত্র থাকা অবস্থায় ফজর নামাযের সময় হইয়া যায়। এমতাবস্থায় 
আমি রোযা রাখিব কি ? তিনি জবাব দিলেন, আমারও অপবিত্র থাকা অবস্থায় ফজরের সময় 
হইয়া যায়। তারপরও আমি রোযা রাখি। সে বলিল- হে আল্লাহর রাসূল! আমি তো আপনার 
তুল্য নহি। আল্লাহ তা'আলা আপনার অগ্র- পশ্চাতের সকল পাপ মাফ করিয়া দিয়াছেন। রাসূল 
(সা) বলিলেন - আল্লাহর কসম! আমি তো মনে করি, আমি তোমাদের সকলের চাইতে আল্লাহ 
তা“আলাকে বেশি ভয় করিয়া চলি। পরস্তু পরহ্যগারী সম্পর্কে আমিই সর্বাধিক পরিজ্ঞাত |” 

ইমাম আহমদ তাহার মুসনাদে বর্ণনা করেন যে, আবদুর রাযযাক মুআম্মার হইতে, তিনি 
হাম্মাম হইতে, তিনি হযরত আবু হুরায়রা রো) হইতে ও তিনি রাসূল (সা) হইতে বর্ণনা করেনঃ 

রাসূল (সা) বলেন- “তোমাদের কাহারও অপবিত্র থাকা অবস্থায় যদি ফজরের নামায শুরু 
হইয়া যায়, তাহা হইলে সে যেন সেই দিন রোযা না রাখে ৷” 

এই হাদীসটির সূত্রও উত্তম এবং শায়খাইনের শর্তও ইহাতে পূর্ণ হইয়াছে। বুখারী ও 
মুসলিম শরীফেও হযরত আবু হুরায়রা (রা) ফযল ইব্‌ন আব্বাস হইতে ও তিনি নবী করীম 
(সা) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করেন । সুনানে নাসায়ীতে হযরত আবু হুরায়রা (রা) উসামা 
ইব্‌ন যায়েদ হইতে ও তিনি ফজল ইব্‌ন আব্বাস হইতে হাদীসটি বর্ণনা করেন। মারফু 
হাদীসরূপে ইহা বর্ণিত হয়। অবশ্য একদল আলিম বলেন, হাদীসটি মারফু নহে। যীহারা এই 
হাদীসের অনুসারী তাহারা হইলেন হযরত আবূ হুরায়রা (রা), সালিম, আতা, হিশাম ইব্‌ন 
উরওয়া, হাসান বসরী প্রমুখ । 

পক্ষান্তরে একদল আলিম এই দুই মতের মধ্যে এইভাবে সামঞ্জস্য বিধান করেন যে, 
অপবিত্র হইয়া নিদ্রিত থাকা অবস্থায় যদি সকাল হইয়া যায়, তাহা হইলে রোযার কোন ক্ষতি 
হইবে না। হযরত আয়েশা (রো) ও হযরত সালমা (রা)-এর হাদীসের মর্ম ইহাই । কিন্তু যদি সে 
ইচ্ছা করিয়াই গোসল না করিয়া সকাল পর্যন্ত কাটায় তাহা হইলে তাহার রোযা হইবে না। 
হযরত আবূ হুরায়রা (রা)-এর হাদীসের মর্ম তাহাই । উরওয়া, তাউস ও হাসান বসরীও এই 
মত সমর্থন করিয়াছেন । 

অপর একদল আলিম ফরয রোযা ও নফল রোযার ভিতর পার্থক্য সৃষ্টি করিয়া থাকেন। 
তাহারা বলেন, যদি ফরয রোযা হয়, তাহা হইলে উহা পূর্ণ করিবে এবং পরে কাযা করিয়া 
লইবে। পক্ষান্তরে নফল রোযা হইলে কোন ক্ষতি নাই। ইব্রাহীম নাখঈ হইতে মানসূর ও 
তাহার নিকট হইতে সুফিয়ান ছাওরী এইরূপ বর্ণনা করেন। হাসান বসরী হইতেও অনুরূপ বর্ণনা 
পাওয়া যায়। 

একদল আলিম বলেন, হযরত আবু হুরায়রার হাদীসটি হযরত আয়েশা রো) ও হযরত 
সালমা (রা)-এর হাদীস দ্বারা মানসূখ (রহিত) হইয়াছে । অবশ্য তাহাদের এই বক্তব্যের সমর্থনে 
সঠিক কোন প্রমাণ মিলে না। ইব্‌ন হাষ্ম বলেন, কুরআনের আলোচ্য আয়াতটি আবূ হুরায়রার 
হাদীসটিকে রহিত করিয়াছে। ইহা অনেক দূরের কিয়াস। কারণ, এই আয়াত যে উক্ত হাদীসের 
পরে অবতীর্ণ হইয়াছে এমন কোন প্রমাণ নাই। পর্তু বাহ্যত ইহার সময়কাল উহার বিপরীত 
প্রমাণ দেয়। 


Contents 


সূরা বাকারা ১১৯ 


কেহ আবার বলেন, হযরত আবু হুরায়রার (রা) হাদীসের তাৎপর্য হইল রোযা অপূর্ণ হওয়া, 
বাতিল হওয়া নহে। অর্থাৎ রোযা হইবে বটে, কিন্তু পূর্ণাংগ হইবে না। হযরত আয়েশা (রা) ও 
হযরত উন্মে সালামা (রা)-এর হাদীস হইতে ইহার সিদ্ধতা সুস্পষ্ট প্রমাণিত হইতেছে। ইহাই 
সঠিক মাযৃহাব। অন্যান্য ব্যাখ্যা হইতে এই ব্যাখ্যাটি উত্তম ও সুন্দর । এই ব্যাখ্যা উভয় 
dhe LLL যা রাজারা সুদ নি রাবার যারা! 

4311 11772711153 $ অর্থাৎ অতঃপর রাত্রি আসা পর্যন্ত তোমরা রোযা পূর্ণ 
কর। ইহাতে প্রমাণিত হয় যে, ূধন্তের সাথে সাথেই ইফতার করা চাই। শরীআতের বিধান 
ইহাই । সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিম শরীফে আমীরুল মুমিনীন হযরত উমর ইব্নুল খাত্তাব 
(রো) হইতে বর্ণিত হইয়াছ যে, রাসূল (সা) বলেন $ 

১০৮০ ১৮৪] ১৪৬ 04৯০০ 36115515৯০০ 45111 Jl | 
টি দা রী নাট নার পারনি নি পাটানি নাসা 
রোযাদারের ইফতার হইয়া যায়। 

হযরত ইব্‌ন সা'দ সায়েদী (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলেন ঃ 

ERC RECS EOC ERE 
অর্থাৎ যতদিন মানুষ জলদি ইফতার করিবে, ততদিন তাহারা কল্যাণ পাইতে থাকিবে। 
(বুখারী ও মুসলিম) 

ইমাম আহমদ বলেন ঃ ওলীদ ইব্‌ন মুসলিম, আওযাঈ ও কুরা ইব্‌ন আবদুর রহমান 
ইমাম যুহরী হইতে, তিনি আবু সালমা হইতে ও তিনি হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা 
করেন যে, নবী করীম (সা) বলেন 8 ১৫1 ০। 11 ৪১০ ০৯| 1 ০3 ১০ 44411 51553 
| 1৪ অর্থাৎ আল্লাহ তাআলা বলিতেছেন, আমার নিকট সর্বাধিক প্রিয় বান্দা সে, তাড়াতাড়ি 
ইফতার করে যে। ইমাম তিরমিযী হাদীসটি আওযাঈ হইতে ভিন্ন সূত্রে বর্ণনা করেন এবং বলেন 
যে, হাদীসটি হাসান গরীব। 

ইমাম আহমদ আরও বলেন £ আমার কাছে আফ্ফান ও উবায়দুল্লাহ ইব্‌ন ইয়াদ বর্ণনা 
করেন যে, আমরা ইয়াদ ইব্‌ন লকীত ও তিনি বশীর ইবৃন খাসাসিয়ার স্ত্রীর নিকট হইতে বর্ণনা 
স্বামী বশীর আমাকে নিষেধ করেন এবং বলেন, রাসূল (সা) এই রূপ রোযা রাখিতে নিষেধ 
করিয়াছেন এবং বলিয়াছেন, উহা খ্রিস্টানদের কাজ। তাই আল্লাহ তা'আলা যেভাবে রোযা 
রাখিতে বলিয়াছেন, তুমি সে ভাবেই রোযা রাখ । আর আল্লাহর নির্দেশ হইল রাত্রি পর্যন্ত রোযা 
রাখা । সুতরাং রাত্রি হওয়া মাত্র ইফতার কর । 

এইভাবে আরও বহু হাদীসে রোযার সহিত রোযা মিলাইয়া রাখিতে নিষেধ করা হইয়াছে। 
ইফতারবিহীনভাবে ক্রমাগত রোযা রাখাকে “সওমে বিসাল' বলে । ইমাম আহমদ এই সম্পর্কে. 
বলেন £ আমাকে আবদুর রাযযাক, তাহাকে মুআম্মার, তাহাকে যুহরী, তাহাকে আবু সালমা ও 
তীহাকে হযরত আবু হুরায়রা (রা) এই বর্ণনা শুনান যে, রাসূল (সা) বলেন 151.2195 3 অর্থাৎ 


Contents 


১২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


এক রোযার সহিত অন্য রোযা মিলাইও না। প্রশ্ন করা হইল - আপনি কেন মিলাইয়া রোযা 
রাখেন ? তিনি জবাব দিলেন 8 - ১ be Sl Sl 2৫18০ ০৮০ ৮১০৪ 

অর্থাৎ আমি তোমাদের মত নহি। আমি রাত্রি অতিবাহিত করি এইভাবে যে, আমার 
পরওয়ারদেগার আমাকে পানাহার করান। তথাপি কিছু লোক মিলাইয়া রোযা রাখা অব্যাহত 
রাখিল। তখন হুযুর (সা) একাধারে দুই রাত্রি রোযা রাখিলেন। ইত্যবসরে ঈদের চাদ দেখা 
দিল। হুযুর (সা) বলিলেন- যদি চাদ আরও পরে দেখা দিত তাহা হইলে আমি একাধারে আরও 
রোযা রাখিতাম । ইহা দ্বারা তিনি সওমে বিসালে অন্যান্যের অপারগতার প্রতি ইংগিত প্রদান 
করেন। 

বুখারী ও মুসলিমে ইমাম যুহরীর অনুরূপ একটি হাদীস বর্ণিত হইয়াছে । হযরত আয়েশা 
(রা), ইব্‌ন উমর (রা) ও আনাস (রা) হইতেও সওমে বিসাল নিষিদ্ধ করার হাদীস বর্ণিত 
হইয়াছে । হযরত আয়েশা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) উম্মতের উপর রহমতস্বরূপ সওমে 
বিসাল নিষিদ্ধ করিয়াছেন । লোকেরা প্রশ্ন করিল, হে আল্লাহর রাসূল! আপনি কেন মিলিত রোযা 
রাখিতেছেন ? তদুত্তরে তিনি বলিলেন- আমি তোমাদের মতো নহি। আমার প্রভু আমাকে 
রাত্রিতে পানাহার করাইয়া থাকেন। 

ইহা হইতে প্রমাণিত হইল যে, উম্মতদের জন্য মিলিত রোযা রাখা নিষিদ্ধ করা হইয়াছে 
এবং ইহাও প্রমাণিত হইল যে, মিলিত রোযা রাখা একমাত্র হুযুর (সা)-এর বৈশিষ্ট্য ছিল। 
তাহার বিশেষ শক্তি ছিল এবং আল্লাহর তরফ হইতে তাহাকে সাহায্য করা হইত ৷ প্রকাশ থাকে 
যে, রাসূলুল্লাহ (সা)-এর উক্ত পানাহার প্রকৃত পানাহার ছিল না। তিনি প্রকৃতই যদি আল্লাহর 
তরফ হইতে প্রাপ্ত বস্তু পানাহার করিতেন, তাহা হইলে ইহাকে কখনও রোযা বলা ঠিক হইত 
না। বরং ইহা তাহার আত্মিক আহার ছিল। যেমন, আরবের কোন কবি বলিয়াছেন ঃ 

১1১|। ০ (62613 ০18410০১৮45 JIS ০৮০ ৮০৭৯৭ ৮1 

অর্থাৎ প্রেমিকার কথা ও স্থৃতি তোমাকে পানাহার ভূলাইয়া রাখে। 
তাহার জন্য জায়িয হইবে । যেমন হযরত আবু সাঈদ খুদরী (রা)-এর হাদীসে আছে যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ || dl Lol 45155 01 3191 84515 19142155 Y 
অর্থাৎ এক রোযার সহিত অপর রোযা মিলাইয়া রাখিও না; একান্তই যদি কাহারও মিলাইয়া 
রোযা রাখার ইচ্ছা হয়, তবে সাহরী পর্যন্ত যেন রাখে । লোকেরা বলিল, হে আল্লাহর রাসূল! 
আপনি তো মিলিত রোযা রাখেন । রাসূলুল্লাহ (সা) বলিলেন- আমি তোমাদের মত নহি। রাত্রি 
যাপনকালেই আমাকে আহার প্রদানকারী আহার করাইয়া থাকেন ও পানকারী পান করাইয়া 
থাকেন। বুখারী ও মুসলিম শরীফেও এই রিওয়ায়েত বর্ণনা করা হইয়াছে। 
আল-উনসী আবূ বকর ইব্‌ন হাফস হইতে, তিনি হাতিব ইব্‌ন আবু বুলতার (উম্মে ওয়ালাদ) 
মাতা হইতে বর্ণনা করেন ৪ একদা রাসূলুল্লাহ সো) সাহরী খাইতেছিলেন। সেই সময় উক্ত 
মহিলা সাহাবী এদিক দিয়া যাইতেছিলেন। রাসূলুল্লাহ (সা) তাহাকে আহার করার জন্য আমন্ত্রণ 


Contents 


সূরা বাকারা ১২১ 


জানাইলেন। তিনি বলিলেন, আমি রোযাদার । রাসূলুল্লাহ্‌ (সা) প্রশ্ন করিলেন, তুমি কিভাবে 
রোযা রাখিয়া থাক ? তিনি উহার বর্ণনা দান করিলেন। অতঃপর হুযুর (সা) বলিলেন- মুহাম্মদের 
(সা) সন্তানদের মিলিত রোযা এক সাহরী হইতে দ্বিতীয় সাহরী পর্যন্ত । তোমরা উহা হইতে 
কোথায় রহিয়াছ ? ইমাম আহমদ বলেন £ আবদুর রাষযাক ও ইসরাইল আবদুল আ'লা হইতে, 
তিনি মুহাম্মদ ইব্‌ন আলী হইতে ও তিনি হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সা) এক সাহরী হইতে অপর সাহরী পর্যন্ত মিলাইয়া রোযা রাখিতেন। 

ইমাম ইব্‌ন জারীর আবদুল্লাহ ইব্‌ন জুবায়ের ও অন্যান্য পূর্বসূরির নিকট হইতে বর্ণনা 
করেন যে, তাহারা পর পর কয়েকদিন ধরিয়া বিনা ইফতারীতে ক্রমাগত রোযা রাখিতেন । 
তাঁহাদের এই রোযা সম্পর্কে অনেকেই বলিয়াছেন যে, ইহা তাহারা আত্মিক সংযম সাধনার 
জন্য করিতেন, ইবাদত হিসাবে নহে। আল্লাহই ভাল জানেন। ইহা হইতে পারে যে, তাহারা 
রাসূলুল্লাহ (সা)-এর নিষেধাজ্ঞাকে উম্মতের উপর তাহার করুণা ও অনুগ্রহ হিসাবে মনে 
করিতেন। হযরত আয়েশা (রা)-এর হাদীসেও তাহা বলা হইয়াছে । সুতরাং আবদুল্লাহ ইব্‌ন 
জুবায়ের, তৎপুত্র আমের ও অন্যান্য যাহারা সওমে বিসাল রাখিতেন, তাহারা ইহাতে কষ্ট 
পাইতেন না, বরং শক্তি লাভ করিতেন । তাঁহাদের সম্পর্কে ইহাও বর্ণিত আছে যে তাহারা রোযা 
শেষে তিক্ত কিছু দিয়া ইফতারী করিতেন, যেন পেটে জ্বালা সৃষ্টি না করে। ইব্‌ন জুবায়র (রা) 
সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি একাধারে সাতদিন রোযা রাখিতেন এবং দিবা-রাত্রিতে কখনও 
কিছু খাইতেন না। অথচ সপ্তম দিবসে তাহাকে সকলের চাইতে শক্তিশালী ও স্বাস্থ্যবান দেখা 
যাইত । 

আবুল আলিয়া বলেন ঃ আল্লাহ তা'আলা দিবসের রোযা ফরয করিয়াছেন। অতঃপর যখন 
রাত্রির আগমন ঘটে, তখন যাহার ইচ্ছা আহার করুক আর যাহার ইচ্ছা না করুক! 

| ৯০৮০]। ০৪ ০১৫০০ SS 5519 ৯৪১৭০ 93 অর্থাৎ তোমরা মসজিদে ইসতিকাফে 
চর ERE রে শেল জর পৃ (রা) হইতে আলী ইব্‌ন তালহা বর্ণনা 
করেন £ যে ব্যক্তি রমযান মাসে কিংবা অন্য সময়ে মসজিদে ই'তিকাফরত রহিয়াছে, তাহার 
জন্য এই আয়াতে ই“তিফাকের অবস্থায় স্ত্রীসহবাস হারাম করা হইয়াছে। 

যিহাক বলেন ঃ ইহার পূর্বে লোকেরা ই'তিকাফের সময়ের ভিতর মসজিদ হইতে বাহির 
হইয়া স্ত্রীগমন করিত। অতঃপর এই আয়াত অবতীর্ণ হয় এবং উহা নিষিদ্ধ ঘোষিত হয়। 
মুজাহিদ ও কাতাদাহসহ অনেকেই এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম বলেন £ ইব্ন মাসউদ, মুহাম্মদ ইব্‌ন কা'ব, মুজাহিদ, আতা, হাসান, 
কাতাদাহ, যিহাক, সুদ্দী, রবী ইবৃন আনাস ও মাকাতিল প্রমুখ হাদীসবেত্তা বর্ণনা করেন যে, 
ই“তিকাফকারী স্ত্রীর নিকটবর্তী হইবে না। উপরোক্ত বর্ণনাসমূহের ভিত্তিতে ইমামগণের 
. সর্বসম্মত অভিমত হইল এই যে, ই“তিফকারী যতক্ষণ পর্যন্ত মসজিদে ই“তিকাফরত থাকিবে, 
ততক্ষণ পর্যন্ত তাহার জন্য স্ত্রীগমন হারাম থাকিবে । যদি কোন অত্যাবশ্যকীয় কাজে তাহার 
ঠিক ততটুকু সময়ই সে গৃহে অবস্থান করিতে পারিবে । যেমন প্রস্াব-পায়খানা করা কিংবা 
আহার করা । ইহা ব্যতীত স্ত্রীকে চুম্বন করা, জড়াইয়া ধরা কিংবা অন্য কোন কিছু করা বৈধ 


কাছীর (২য় খণ্ড)---১৬ 


Contents 


১২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইবে না। এমন কি রোগী দেখার জন্যও ঘরে যাওয়া জায়িয নহে। অবশ্য পথ চলাকালে 
রোগীর দেখা পাইলে তাহার কুশল জিজ্ঞাসা করা জায়িয আছে। ইতিকাফ অধ্যায়ে এই 
ব্যাপারে সবিস্তার আলোচনা করা হইয়াছে। সেখানে কোন কোন্‌ ব্যাপারে ইমামদের মতৈক্য 
রহিয়াছে এবং কোন্‌ কোন্‌ ব্যাপারে মতানৈক্য দেখা দিয়াছে তাহাও আলোচিত হইয়াছে । 
'কিতাবুস সিয়ামের’ শেষভাগে উহা স্বতন্ত্রভাবে সুন্দররূপে বিবৃত হইয়াছে। কুরআন করীমে 
যেহেতু রোযার বর্ণনার পর ই“তিকাফের বর্ণনা আসিয়াছে, তাই ইসলামী শান্ত্রবিদগণও তাহাদের 
গ্রন্থে রোযার বর্ণনা শেষে ই'তিকাফের বর্ণনা ঠাই দিয়াছেন । 

আল্লাহ তা'আলা রোযার সাথে ই“তিকাফের উল্লেখ করার মাধ্যমে এই ইঙ্গিত প্রদান 
করিয়াছেন যে, ইতিকাফ রোযার অবস্থায় হইতে হইবে এবং রমযান মাসের শেষভাগে হইতে 
হইবে । স্বয়ং রাসূল (সা) এর সুন্নাতও তাহাই ছিল। তিনি রমযান মাসের শেষ দিকে ইতিকাফ 
করিতেন। এমন কি এই সুন্নাত তিনি আমরণ অনুসরণ করেন। তাহার ইন্তিকালের পর 
উম্মাহাতুল মুমিনীগণও সেই ভাবে ইতিকাফ করিয়া গিয়াছেন। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম স্ব-স্ব সংকলনে উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রো) হইতে 
একটি বর্ণনা উদ্ধৃত, করেন। তাহাতে বর্ণিত আছে যে, হযরত সফিয়া বিনতে হাই (রা) 
ই'তিকাফের সময়ে রাসূল (সা)-এর সহিত মসজিদে সাক্ষাত করিতেন এবং আবশ্যকীয় 
কথাবার্তা সম্পন্ন করিয়া আসিতেন। একবার রাসূল (সা) রাত্রিকালে হযরত সফিয়া (রা)-কে 
গৃহে পৌঁছাইয়া দেওয়ার জন্য তাহার সাথে গমন করেন। কারণ, তাহার গৃহ মসজিদে নববী 
অগ্রসর হইতেই দুইজন আনসার তাহাদিগকে দেখিতে পাইল। তাহারা তাহাদিগকে দেখিয়া 
দ্রুত সরিয়া যাইতেছিল। কোন কোন বর্ণনায় বলা হয় যে, রাসূল (সা)-কে সন্ত্রীক দেখিয়া 
তাহারা লজ্জায় গা ঢাকা দিয়াছিল। তখন রাসূল (সো) তাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন- 
তোমাদের রাসূলের সঙ্গিণী হইলেন সফিয়া বিনতে হাই। অর্থাৎ রাসূল (সা) তাহাদিগকে 
জানাইয়া দিলেন যে, তাহার সহিত যে স্ত্রীলোকটি রহিয়াছেন তিনি তাহার স্ত্রী বৈ নহেন। তখন 
তাহারা বলিয়া উঠিল- সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ! (ইহাতে আমাদের কি কোন সন্দেহ 
থাকিতে পারে ?) তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন- শয়তান আদম সন্তানের রন্ধে রন্ধে রক্তের 
মত প্রবাহিত হইয়া থাকে । আমি এই ভয় করি যে, পরে শয়তান তোমাদের অন্তরে কোন ভুল 
ধারণার উদ্রেক না ঘটায়। কোন কোন বর্ণনায় আছে, শয়তান যেন তোমাদের অন্তরে কোন 
খারাপ ধারণা সৃষ্টি না করে। 

ইমাম শাফেঈ (র) বলেন ঃ এই ঘটনার মাধ্যমে রাসূল (সা) উম্মতগণকে এই শিক্ষা প্রদান 
করেন যে, অপরাধের স্থান হইতে সকলের বাচিয়া থাকা উচিত । মূলত উক্ত আনসারদ্বয়ের 
রাসূল (সা) সম্পর্কে কোন খারাপ ধারণা সৃষ্টি হওয়ার আদৌ সম্ভাবনা ছিল না। | 

৯১১০ শব্দ দ্বারা এখানে সংগম ও উহার আনুষঙ্গিক কার্যসমূহ যথা চুম্বন, জড়াজড়ি 
কিংবা অনুরূপ অন্য কোন কার্য বুঝানো হইয়াছে। ইহা ছাড়া স্ত্রীর নিকট হইতে কোন কিছু 

লেন-দেন করায় আপত্তির কিছুই নাই। সহীহ্‌'দ্বয়ে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত আছে যে, 


Contents 


সূরা বাকারা ১২৩ 


“রাসূল (সা) ই‘তিকাফরত অবস্থায় আমার দিকে মাথা ঝুঁকাইয়া দিতেন এবং তাহার মাথা 
মুবারক আচড়াইয়া দিতাম । অথচ আমি খতুবতী থাকিতাম।” 

রাসূল (সা) একমাত্র মানবিক তথা প্রাকৃতিক প্রয়োজন ছাড়া কখনও গৃহে প্রবেশ করিতেন 
না। হযরত আয়েশা রো) বলেন £ আমি ই'তিকাফরত অবস্থায় গমনাগমন পথে রোগীদের 
কুশলাদি জিজ্ঞাসা করিতাম। 4111 5/১ 115 অর্থাৎ এই হইল আমার দেওয়া সীমারেখা । 
অর্থাৎ আমি যাহা কিছু বর্ণনা করিলাম ও যাহা কিছু বিধি- নিষেধ জ্ঞাত করিলাম, ইহাই আমার 
নির্ধারিত সীমানা । সাবধান! ইহা অতিক্রম করা তো দূরের কথা উহার কাছেও ঘেঁষিও না। 

4101 29১৯ ৩5 এর ব্যাখ্যা প্রসংগে যিহাক ও মাকাতিল বলেনঃ এখানে ইহার অর্থ 
হইল, ই'তিকাফরত অবস্থায় স্ত্রীসংগম হইতে দূরে থাকা । 

আবদুর রহমান ইব্‌ন যায়েদ ইব্‌ন আসলাম বলেন ঃ উক্ত সীমা হইল চারটি । এই বলিয়া 
তিনি ০1 7৮212151151 0৭1 হইতে 43111 dll 551 8 পৰ্যন্ত 
তিলাওয়াত করেন। অতঃপর বলেন £ আমার পিতা ও তাহার অন্যান্য মাশায়েখ ইহাই 
বলিতেন এবং আমাদিগকে এই আয়াত তিলাওয়াত করিয়া শোনাইতেন। 

lil 459 4111 ১৮, ৩11% অর্থাৎ যে ভাবে আমি সিয়ামের আহকাম ও মাসআলা- 
মাসায়েল সবিস্তারে বর্ণনা করিয়াছি, তেমনি অন্যান্য যাবতীয় বিধি-বিধান আমি আমার রাসূলের 
মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষের জন্যে বর্ণনা করিয়া থাকি। 

০:১৪ ৮৫151 অর্থাৎ যাহাতে সকল মানুষ সংযত জীবন গড়িয়া তুলিতে পারে এবং 
তাহারা পৃথিবীতে সঠিক জীবন যাপনের পথ ও পদ্ধতি সম্পর্কে যেন সম্যক জ্ঞান লাভ করিতে 
পারে। 


১০১) 511 051151135৯৯ লন? এ ১৪১০ 815 ০19৮ sil 
রা শা কে ঞ ৮ # # এ ও ENA ৮ | | 
2৯১ ২৪৩০১441013 
“সেই আল্লাহ তা‘আলাই স্বীয় বান্দার উপর বাণী অবতরণ করেন তোমাদিগকে অন্ধকার 


হইতে আলোকে পৌঁছাইবার জন্য । নিশ্চয় আল্লাহ তোমাদের ক্ষেত্রে অবশ্যই সদয় ও 
করুণাময় ৷” | 


EB ৫15৩5 ১৩০৮8429655 (055) 
OOZES ১৩০১৩০2০378 


১৮৮. “আর তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করিও না এবং 
বিচারকগণকে অন্যায়ভাবে প্রভাবিত করিয়া প্রতিপক্ষের সম্পদ হস্তগত করিও না। অথচ 
তোমরা উহা অবগত রহিয়াছ।” 

তাফসীর ৪ হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে আলী ইবৃন আবূ তালহা বর্ণনা করেন ৪ যে 
ব্যক্তি জানিয়া-শুনিয়া দুর্বল প্রতিপক্ষের সম্পদ বিচারককে অন্যায়ভাবে প্রভাবিত করিয়া কুক্ষিগত 
করে তাহার কার্ষধারা আলোচ্য আয়াতে নিষিদ্ধ করা হইয়াছে । 


Conte 


১২৪ তাফসীরে ইব্‌ন কাছীর ' 


, আবদুর রহমান ইব্ন যায়িদ ইব্‌ন আসলাম প্রমুখও বলেন £ এই আয়াতের তাৎপর্য এই যে, 
তুমিই আত্মসাৎকারী তাহা জানা সত্তেও তুমি বিচারে জিতিয়া তাহা অর্জনের চেষ্টা করিও না। 

বুখারী ও মুসলিমে হযরত উন্মে সালমা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূল (সা) বলেন- 
“আমিও তো মানুষ । আমার নিকট মানুষ মোকদ্দমা লইয়া আসে । হয়ত একজনের চাইতে 
অপরজন বিচক্ষণ যুক্তিবাদী । আমি তাহার যুক্তি প্রমাণে হয়ত প্রতারিত হইয়া তাহার পক্ষে রায় 
দিতে পারি। এভাবে আমি যদি এক মুসলমানকে অপরের প্রাপ্য প্রদান করি, উহা হইবে একটি 
আগুনের টুকরা । সে এখন উহা গ্রহণ করিতে পারে অথবা বর্জন করিতে পারে ।” 

আলোচ্য আয়াত ও এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কোন বিচারকের রায় দ্বারা কোন 
বস্তুর আসল হুকুমের কোন পরিবর্তন সাধিত হয় না। তাই যাহা হারাম তাহা বিচারকের রায়ে 
হালাল হয় না। তেমনি যাহা হালাল তাহাও হারাম হয়না । কারণ, বিচারকের বিচারের রায় তো 
প্রকাশ্য দলীল-প্রমাণের উপর নির্ভরশীল । উহা যথাযথ না-ও হইতে পারে । তথাপি বিচারক 
ছাওয়াব হইতে বঞ্চিত হইবে না । কিন্তু বিচারককে অন্যায়ভাবে প্রভাবিত করিয়া অসত্যকে যে 
ব্যক্তি সত্যে পরিণত করার প্রয়াসী হইবে, তাহার ঘাড়েই পাপের বোঝা চাপানো হইবে । তাই 
আল্লাহ তা'আলা বলেন-তোমাদের দাবি অসত্য জানিয়াও লোকদের স্বত্ব আত্মসাৎ করার জন্য 
মিথ্যা মামলা সাজাইয়া মিথ্যা সাক্ষ্য-প্রমাণ লইয়া উপস্থিত হইও না। 

উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে কাতাদাহ বলেন £ হে আদম সন্তান! জানিয়া রাখ, বিচারকের 
বিচারক্রমে তোমার জন্য হারাম বস্তু হালাল হইবে না আর অসত্যও সত্যে পরিণত হইবে না। 
বিচারক নিজ সীমিত বিবেক-বুদ্ধি ও বাহ্যিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার করিয়া থাকেন। 
সুতরাং বিচারকের রায় যদি প্রকৃত সত্যের পরিপন্থী হয়, তাহা হইলে প্রকৃত সত্য বাতিল হইয়া 
যায় না। পরন্তু মহাবিচারকের দরবারে উক্ত মোকদ্দমা বহাল থাকে এবং হাশরের ময়দানে মহা 
সকল ক্রটিযুক্ত বিচার ক্রুটিমুক্ত ও উত্তম হইয়া দেখা দিবে। 


THI ১০। 558১৬51655৭) ৬৫৮5 (১4৭) 
পা কার ও ৩ 24582. 122৮ ৮৮৫ “ Al 33.2 E 39292 / এ 
4৪99952৮5৭0 ৬590 ELHIG IGE C2 SAME ০9 

০০৮০৪ ০৩ 2011555 


১৮৯. “তাহারা তোমার নিকট নব চাদ সম্পর্কে প্রশ্ন করিতেছে । তুমি বল, ইহা 
মানুষের সময় জানার ও হজ্বের মাস নির্ণয়ের জন্য । তোমাদের গৃহের পশ্চৎ্ঘার দিয়া প্রবেশ 
করায় কোন পুণ্য নাই, বরং খোদাভীরু হওয়া পুণ্যের কাজ । তোমরা গৃহের সদর দরজা 
দিয়া প্রবেশ কর ও আল্লাহকে ভয় কর, হয়ত তোমরা সফলকাম হইবে ।” 

তাফসীর ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-এর কাছে একদল 
লোক নব চাদ সম্পর্কে প্রশ্ন করায় এই আয়াত অবতীর্ণ হয়। চাদ দ্বারা লেন-দেনের সময়কাল 


Contents 


সূরা বাকারা ১২৫ 


জ্ঞাত হওয়া যায়, নারীদের খতুর সময়কাল জানা যায়, তেমনি হজের নির্দিষ্ট সময় সম্পর্কেও 
ওয়াকেফহাল হওয়া যায়। 

আবূ জাফর রবী ইব্‌ন আনাস হইতে ও তিনি আবুল আলিয়া হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন, আমাদের কাছে এই বর্ণনা পৌহিয়াছে যে, একদল লোক রাসূল (সা)-এর কাছে প্রশ্ন 
করিয়াছিলেন, হে আল্লাহর রাসূল! চাদ কেন সৃষ্টি করা হইয়াছে? তখন আল্লাহ তা'আলা এই 
আয়াত নাযিল করেন। 

মুসলমানদের রোযা শেষ করার জন্য, নারীদের ইদ্দতকাল গণনার জন্য ও খগ্রস্তদের 
খাণের. সময়সীমা জানার জন্য আল্লাহ তা'আলা চাদ সৃষ্টি করেন বলিয়া কেহ কেহ বলিয়াছেন। 
এই দলে রহিয়াছেন আতা, যিহাক, কাতাদাহ, সুদ্দী ও রবী ইব্‌ন আনাস। ইব্‌ন উমর (রা) 
হইতে পর্যায়ক্রমে নাফে, আবদুল আযীয ইব্‌ন আবু রাওয়াদ ও আবদুর রাযযাক বর্ণনা করেন 
যে, রাসূল (সা) বলেন- আল্লাহ তা'আলা চন্দ্র সৃষ্টি করিয়াছেন মানুষের সময় নির্ধারণের জন্য । 
তাই তোমরা চাদ দেখিয়া রোযা রাখ ও চাদ দেখিয়া রোযা শেষ কর। আর যদি চাদ দেখা না 
যায় তাহা হইলে ব্রিশদিন পূর্ণ কর। 

হাকেমও তাহার মুস্তাদরাকে ইব্‌ন আবূ রাওয়াদ হইতে উক্ত হাদীস উদ্ধৃত করেন। তিনি 
ইব্‌ন আবু রাওয়াদকে বিশ্বস্ত, আবিদ, মুজতাহিদ ও শরীফ বংশজাত বর্ণনাকারী বলিয়া অভিহিত 
করেন এবং হাদীসটির সূত্র বিশুদ্ধ বলিয়া মন্তব্য করেন। তবে হাদীসটি বুখারী ও মুসলিমে 
উদ্ধৃত হয় নাই। | 

মুহাম্মদ ইব্‌ন জাবির কয়েস ইব্‌ন তাল্‌ক হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন 
যে, রাসূল (সা) বলেন ঃ 

“আল্লাহ তা“আলা চাদ সৃষ্টি করিয়াছেন। অতএব যখন তোমরা চাদ দেখিতে পাইবে তখন 
রোযা রাখিবে এবং যখন পরবর্তী চাদ দেখিবে তখন রোযা বর্জন করিবে । কিন্তু যদি চাদ দেখা 
না যায় তাহা হইলে ব্রিশদিন পূর্ণ করিবে।” 

হযরত আবু হুরায়রা (রা) ও হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতেও এই ধরনের 
বর্ণনা পাওয়া যায়। ূ 

(১১১৪৮ ১১ ৩০১22115905 ১0৯1 ০৮৮ অর্থাৎ পিছনের দুয়ার দিয়া ঘরে 

ঢোকার ভিতর কোন প্রকার কল্যাণ নাই, বরং খোদাতীরুতার ভিতর মংগল নিহিত রহিয়াছে। 
তাই তোমরা সামনের দুয়ার দিয়া ঘরে যাতায়াত কর। 

ইমাম বুখারী বলেন ৪ হযরত বারাআ (রা) হইতে যথাক্রমে আবূ ইসহাক, ইসরাঈল ও 
উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মূসা বর্ণনা করেন যে, জাহেলী যুগের মানুষ যখন হজ্বের জন্য ইহরাম বাধিত, 
তখন পশ্চাত্দার দিয়া নিজ নিজ গৃহে প্রবেশ করিত । তাই এই আয়াত অবতীর্ণ হয়। 

হযরত বারাআ (রা) হইতে পর্যায়ক্রমে আবূ ইসহাক, শু“বা ও আবূ দাউদ তায়ালেসীও 
অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেন ৪ “ আনসারদের ভিতর প্রথা ছিল যে, তাহারা সফর হইতে 
গৃহে প্রত্যাবর্তন করিলে সম্মুখদ্বার দিয়া গৃহে প্রবেশ করিতনা। তাহাদের এই প্রথার বিলোপ 
সাধনের জন্য এই আয়াত নাযিল হয়। 


Contents | 
১২৬ তাফসীরে ইব্ন কাছীর 


হযরত জাবির রো) হইতে যথাক্রমে আবূ সুফিয়ান ও আ'মাশ বর্ণনা করেন ঃ কুরায়শরা 
বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার জন্য নিজেদিগকে ‘হুমুস’ বলিয়া দাবি করিত এবং ইহরাম অবস্থায় তাহারা 
গৃহে প্রবেশ করিতে পারিত। কিন্তু আনসারসহ আরবের অন্যান্য গোত্র ইহরাম বাধা অবস্থায় 
গৃহে প্রবেশ করিতে পারিত না। একদিন আমরা রাসূল (সা)-এর সহিত এক বাগানে বসা 
ছিলাম । সেখান হইতে রাসূল (সা) উহার সদর দরজা দিয়া বাহির হন। তাহার সহিত কুতবা 
ইব্‌ন আমের আনসারীও বাহির হন। তখন একদল লোক আরয করিল- হে আল্লাহর রাসূল! 
কুতবা ইব্‌ন আমের একজন ব্যবসায়ী হইয়াও আপনার সহিত একই দরজা দিয়া বাহির 
হইয়াছে। তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তুমি কেন তাহা করিয়াছ? সে জবাব দিল, 
আপনাকে যাহা করিতে দেখিয়াছি আমিও তাহাই করিয়াছি । তিনি বলিলেন, আমি তো হুমুসের 
অধিকারী । তখন সে বলিল, আমি তো আপনার দীনের অনুসারী । ইত্যবসরে এই আয়াত 
নাযিল হইল। 

হযরত ইব্‌ন আববাস (রা) হইতে যথাক্রমে আওফী ও ইব্‌ন আবূ হাতিমও অনুরূপ বর্ণনা 
করেন । মুজাহিদ, যুহরী, কাতাদাহ, ইব্রাহীম নাখঈ, সুদ্দী ও রবী ইব্‌ন আনাস হইতেও অনুরূপ 
বর্ণিত হইয়াছে । হাসান বসরী (র) বলেন ঃ জাহেলী যুগে বেশ কিছু গোত্রের ভিতর এই প্রথা 
চালু ছিল যে, তাহারা সফরের উদ্দেশ্যে বাহির হওয়ার পর কোন কারণে সফর স্থগিত হইলে 
সদর দরজা দিয়া ঘরে, ঢুকিত না; বরং পিছনের দিক দিয়া দেয়াল টপকাইয়া ঢুকিত। তাই 
আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিয়া উহা হইতে বিরত থাকার নির্দেশ দেন। মুহাম্মদ 
ইব্‌ন কাব বলেন ঃ বেশ কিছু লোক ই“তিকাফের অবস্থায়ও সদর দরজা দিয়া গৃহে প্রবেশ 
করিত না। উহা হইতে তাহাদিগকে বিরত রাখার জন্য এই আয়াত নাযিল হয়। 

আতা ইব্ন রুবাহ বলেন £ মদীনাবাসীগণ ঈদের দিন যখন গৃহে প্রত্যাবর্তন করিত, 
পশ্চাত্দ্বার দিয়া গৃহে প্রবেশ করিত এবং ইহাকে বেশ পুণ্যের কাজ ভাবিত। তখন আল্লাহ 
তা‘আলা এই আয়াত অবতীর্ণ করিয়া জানাইয়া দিলেন-__পশ্চাৎদ্বার দিয়া গৃহে প্রবেশে কোন 
পুণ্য নাই; বরং আল্লাহকে ভয় করিয়া চলায় পুণ্য রহিয়াছে। আর তাহাতে তোমরা পরিত্রাণ লাভ 
করিবে । অর্থাৎ আল্লাহ তা'আলা যেসব বিধি-নিষেধ জারি করিয়াছেন, তাহা হুবহু পালন করিয়া 
চল, যেন শেষ বিচারে তোমরা সুফল লাভ করিতে পার। 


261 ১১৫56 55402] ্ড (১5০) 
| ০৬৬৪০) এ 

KS IRIE 22৯25 ১ ৮5 (50) 
০০১ IEEE 04 2০0৩5859845 EDI O24 
0088০12৬১৩৫ IESE চিএ OF 


Contents 
সূরা বাকারা ১২৭ 


০৮6 BES HAG OA) 
25905 ১9১ 6865 85৫5৫ 3-12895 (4) 
OGD /53)৩15৩5- 

১৯০. “তোমাদের বিরুদ্ধে যাহারা লড়াই করে তোমরাও তাহাদের বিরুদ্ধে আল্লাহর 
(নির্দেশিত) পথে লড়াই কর এবং বাড়াবাড়ি করিও না। আল্লাহ সীমালজ্ঘনকারীকে পসন্দ 
করেন না। 

১৯১. তাহাদিগকে যেখানেই পাও হত্যা কর এবং তাহারা যেভাবে তোমাদিগকে 
বহিষ্কার করিয়াছে, তোমরাও সেভাবে তাহাদিগকে বহিষ্কার কর। হত্যাকার্য হইতেও 
ফিতনা-ফাসাদ জঘন্য । মসজিদুল হারামের আওতায় তাহারা তোমাদের সহিত যুদ্ধ না করা 
পর্যন্ত তোমরা তাহাদের সহিত যুদ্ধ করিও না। যদি তাহারা তোমাদের সহিত লড়াই বাধায় 
তাহা হইলে তোমরা তাহাদিগকে হত্যা কর। কাফিরদের ইহাই-সমুচিত প্রতিফল । 

১৯২. যদি তাহারা বিরত হয়, তাহা হইলে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও সদয়। 

১৯৩. তাহাদের সহিত ততক্ষণ লড়াই চালাইয়া যাও যতক্ষণ ফিতনা-ফাসাদ-নির্মূল 
হইয়া আল্লাহর দীন প্রতিষ্ঠিত না হয়। অতঃপর যদি তাহারা বিরত হয়, তাহা হইলে 
একমাত্র যালিম ছাড়া তাহাদের কাহারও উপর হস্তক্ষেপ করিও না।” 

তাফসীর £ আবুল আলিয়া হইতে যথাক্রমে রবী ইব্‌ন আনাস ও আবূ জাফর রাষী বর্ণনা 
করেন $ যুদ্ধের নির্দেশ সম্বলিত এই প্রথম আয়াতটি মদীনা শরীফে অবতীর্ণ হয়। এই আয়াত 
নাযিল হওয়ার পর রাসূল (সা) শুধু আক্রমণকারীর বিরুদ্ধে অন্ত্রধারণের নীতি অনুসরণ করিতে 
থাকেন এবং যাহারা যুদ্ধ হইতে বিরত হইত, তাহাদিগকে আক্রমণ করিতেন না। সূরা বারাআত 
নাযিল না হওয়া পর্যন্ত এই অবস্থা চলিতে থাকে । 

যায়িদ ইব্ন আসলাম বলেন £ ১৯,০১১2 ২১৯ ১১৫১:২.০]। +1550 মেশরিকগণকে 
যেখানে পাও হত্যা কর) আয়াত আসার পর এই আয়াত “মানসুখ' হয়। 

অবশ্য এই অভিমতটি বিচার সাপেক্ষ । কারণ, (১5121 ৪2 ১2311 আয়াতে 
মুসলমানদিগকে আক্রমণকারীর বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহিত করা হইয়াছে। তাহা এই 
জন্য যে, তাহারা ইসলাম ও উহার পতাকাবাহীগণকে নিমূর্ল করিতে চাহিয়াছিল। তাই বলা 
হইল, তাহারা যেভাবে তোমাদিগকে উৎখাত করিতে চাহিয়াছিল, তোমরাও তাহাদিগকে 
সেইভাবে উৎখাতের জন্য সংগ্রাম কর। তেমনি অন্য এক আয়াতে বলা হইয়াছে ঃ 

| ২8445503204 হব ০3৫৯০০11515 UG 
অর্থাৎ মুশরিকরা যেরূপ সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়, তোমরাও 
তদ্রপ তাহাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হও। আলোচ্য আয়াতেও বলা হইয়াছে, 
তাহাদিগকে যেখানেই পাও, হত্যা কর এবং তোমাদিগকে যেখান হইতে বিতাড়িত করিয়াছে, 
তাহাদিগকে সেখান হইতে বিতাড়িত কর। ইহার তাৎপর্য হইল এই যে, তোমরা যথাবিহিত 


Contents 


১২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ব্যবস্থা গ্রহণের জন্য মানসিক ও সামরিক প্রস্তুতি গ্রহণ কর, যেন যে কোন ধরনের আঘাতের 
জবাবে যথাযোগ্য প্রত্যাঘাত হানিতে পার। 


SE SES PUG EADS SG AAAS (052) 
21660541585 চি (৬৩৪1৩ in 42৫5 ১৩৯ 


পর্ণ 2 ৬৩ ৩৮৯ পাতার 


OCALA 


১৯৪. নিষিদ্ধ মাসের জবাব নিষিদ্ধ মাসে । যাহার পবিত্রতা অলঙ্বনীয় তাহার 
অবমাননা সকলের জন্য সমান । অতঃপর যে ব্যক্তি তোমাদের উপর যুলুম করিবে, 
তোমরাও সমপরিমাণে যুলুমের জবাব দিবে । আর আল্লাহকে ভয় কর এবং জানিয়া রাখ, 
আল্লাহ তা “আলা মুত্তাকীগণের সংগে আছেন । 

তাফসীর $ ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক, কাতাদাহ, মাকসাম, রবী’ 
ইব্‌ন আনাস, আতা ও ইকরামা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
প্রথম ষষ্ঠ হিজরীতে যখন উমরা করার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন পথিমধ্যে মুশরিকগণ 
কর্তৃক বায়তুল্নাহ পৌঁছিতে এবং প্রবেশ করিতে বাধাপ্রাপ্ত হন। তাহারা তাহাকে তাহার 
সহচরবৃন্দসহ অবরোধ করিয়া রাখে । সেই মাসটি ছিল জ্বিল্কাদ আর উহা হইল 11১৯ ১, 
(নিষিদ্ধ মাস)। অবশেষে এই শর্তের উপর মুশরিকদের সাথে সন্ধি হয় যে, এইবারে মুসলমানরা 
ফিরিয়া যাইবে ও আগামী বছর উমরা করিবে । অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল 
করেন_ ১০৮৪ ৮০১৫1 pl ১৪০4০ 61,241,451 অর্থাৎ আল্লাহ তা'আলা 
রাসূল (সা)-কে কাফিরদের এই অন্যায়ের সমতুল্য জবাব দানের অনুমতি প্রদান প্রসংগে 
বলেনঃ নিষিদ্ধ মাসের অবমাননার জবাবে নিষিদ্ধ মাসকে অবমাননা করা যাইবে । কারণ, 
শাহরে হারামকে মর্যাদা দানের দায়িত্ উভয় দলের সমান। 

হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হইতে ধারাবাহিকভাবে আবু যুবায়ের, লাইছ ইব্‌ন 
_ সাঈদ, ইসহাক ইব্‌ন ঈসা ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) কখনও নিষিদ্ধ মাসসমূহে যুদ্ধ করিতেন না। অবশ্য যদি নিষিদ্ধ 
মাসসমূহে মুসলমানদের সহিত কাফিরগণ যুদ্ধ করিতে প্রবৃত্ত হইত তাহা হইলে তিনিও যুদ্ধ 
করিতেন। অন্যথায় কখনও যদি যুদ্ধ করিতে করিতে নিষিদ্ধ মাস উপস্থিত হইয়া যাইত, তাহা 
হইলে তিনি উহা চলিয়া না যাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখিতেন। হাদীসটি সহীহ সনদ দ্বারা বর্ণিত। 

হুদায়বিয়ার তাবুতে অবস্থানরত অবস্থায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট যখন এই সং 
পৌঁছিল যে, হযরত উছমানকে মুশরিকরা হত্যা করিয়াছে, যিনি রাসূলুল্লাহ (সা)-এর বার্তা লইয়া 
মক্কায় গিয়াছিলেন, তখন রাসূলুল্লাহ (সা) তাহার চৌদ্দশত সাহাবীকে নিয়া একটি বৃক্ষের তলায় 
মুশরিকদের সংগে জিহাদ করার বাইআত গ্রহণ করেন। অতঃপর যখন তাহাদের নিকট এই 

বাদ পৌঁছে যে, উছমান (রা)-কে হত্যা করা হয় নাই, তখন তিনি উহা স্থগিত রাখেন এবং 
সন্ধি ও শান্তি বিধানের ব্যাপারে অগ্রসর হন। ফলে পরবর্তীতে যাহা হইবার তাহাই হইয়াছিল। 


Contents 


সূরা বাকারা ১২৯ 


অনুরূপভাবে 'হাওয়াযিন” গোত্রের সাথে সংঘটিত হুনাইনের যুদ্ধে যখন তিনি সাফল্য লাভ 
করেন, তখন মুশরিকরা তায়েফে গিয়া দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করে। রাসূলুল্লাহ (সা) 
তাহাদিগকে অবরোধ করেন। সহীহদ্বয়ে হযরত আ'মাশ (রা)-এর বর্ণনা মতে চল্লিশ দিন পর্যন্ত 
এই অবরোধ স্থায়ী হয়। অবশেষে বেশ কিছু সাহাবীর শাহাদাতের পর উহা অবিজিত রাখিয়া 
অবরোধ উঠাইয়া লওয়া হয় এবং রাসূলুল্লাহ (সা) মক্কার দিকে রওয়ানা হন। তখন জু"রানা 

স্থান হইতে তিনি উমরার জন্য ইহরাম বাধেন। এখানেই তিনি যুদ্ধলন্ধ দ্রব্য বণ্টন 
করেন। উল্লেখ্য যে, ইহা সংঘটিত হইয়াছিল অষ্টম হিজরীর জিল্কাদ মাসে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ ৪ 4০) 421513১০05০ এল ০০৪ 
৮:45 ১০21০ অর্থাৎ যাহারা তোমাদের উপর অত্যাচার করিবে তোমরাও তাহাদের উপর 
সেই পরিমাণ অত্যাচার কর। এই আয়াতাংশে এমনকি মুশরিকদের ব্যাপারেও ন্যায়ের প্রতি দৃষ্টি 
রাখার নির্দেশ রহিয়াছে। 

যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪5:৪০, 0৯০1-49-55 (১481০ এ 
অর্থাৎ তাহারা যদি তোমাদিকে তাড়া করে তাহা হইলে তোমরাও তাহাদিগকে ততটুকুই তাড়া 
কর যতটুকু তোমাদিগকে করা হইয়াছে। আল্লাহ তা'আলা আবারও বলিতেছেন £ ”১৯ 
(51১ 2525 ২92 অর্থাৎ অন্যায়ের বিনিময় অন্যায় দ্বারা ততটুকুই নিবে যতটুকু সে 
করিয়াছিল । 

হযরত আলী ইব্‌ন আবু তালহা (রা) হযরত ইব্‌ন আব্বাস হইতে বর্ণনা করেন 8 ৬০৪ 
১315 ১০51০ 5০ 42051955515 8415 এ১5০। এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয় 
যেখানে মুসলমানদের কোন মর্যাদা বা সম্মান ছিল না। অতঃপর এই আয়াতটি মদীনা শরীফে 
অবতীর্ণ জিহাদ সম্পর্কিত আয়াত দ্বারা রহিত হইয়া যায়। কিন্তু ইব্‌ন জারীর (রা) এই মতের 
প্রতিবাদ করিয়া বলেন --এই আয়াতটি ‘মাদানী’ এবং ইহা উমরা পালনোত্তর কালে নাযিল 
হইয়াছিল। মুজাহিদও এইরূপ মত ব্যক্ত করিয়াছেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 8 :০+5201 65410101155 2111 15551) 
(আর তোমরা আল্লাহকে ভয় কর এবং জানিয়া রাখ, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের সাথে 
রহিয়াছেন)। এই আয়াতাংশে আল্লাহ তাআলা মুসলমানগণকে আল্লাহকে ভয় করার ও তাহার 
আনুগত্য করার নির্দেশ দিয়া এই সুসংবাদ প্রদান করিতেছেন যে, ইহ ও পরকালে আল্লাহর 


মদদ ও সাহায্য মুত্তাকীদের জন্য নির্ধারিত রহিয়াছে। 
৪০: 85458458558 05564910816 0৭০) 


Ot ০৫ | কঠ 


১৯৫. আর আল্লাহর রাস্তায় খরচ কর ও নিজেরা নিজদিগকে ধ্বংসের মুখে নিক্ষেপ 
করিও না । আর ইহসান কর, নিশ্চয় আল্লাহ তা “আলা ইহসানকারীগণকে ভাল বাসেন। 
তাফসীর $ হযরত হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু ওয়ায়িল, সুলায়মান, শু'বা, 
নযর, যিহাক ও বুখারী (র) বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) বলেন £ 


কাছীর (২য় খণ্ড)-_১৭ 


Contents 


১৩০ তাফসীরে ইব্ন কাছীর 


২০115 hl ial RLS এ ২০১৮১ TAY ৭0141519855 
১5১,১১] (আর তোমরা আল্লাহর পথে ব্যয় কর ও স্বীয় হস্ত ধ্বংসের দিকে প্রসারিত করিও 
না এবং হিত সাধন করিতে থাক, নিশ্চয় আল্লাহ হিত সাধনকারীদেরকে ভালবাসেন) এই 
আয়াতটি আল্লাহ তাআলার পথে ব্যয়কারীদের সম্বন্ধে নাযিল হইয়াছে। এই হাদীসটি অন্য এক 
রিওয়ায়েতে ধারাবাহিকভাবে আ'মাশ, আবু মুআবিয়া, হাসান ইব্ন মুহাম্মদ ইব্ন সাবাহ ও ইব্‌ন 
আবু হাতিম উপরোক্ত রূপ বর্ণনা করেন। তাহা ছাড়া ইব্‌ন আব্বাস (রা) হইতে মুজাহিদ, 
ইকরামা, সা'আদ ইবৃন যুবায়ের, আতা, যিহাক, হাসান, কাতাদাহ ও সুদ্দী অনুরূপ বক্তব্য উদ্ধৃত 
করিয়াছেন। 

আসলাম আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ ইব্‌ন আবূ হাবীব ও লাইস ইব্‌ন 
সা'আদ বর্ণনা করেন যে, আসলাম আবূ ইমরান বলেন $ মুহাজিরগণের মধ্য ইহতে এক ব্যক্তি 
কনস্টান্টিনোপলের যুদ্ধে কাফিরদের সৈন্যবাহিনীর উপর বীরতৃপূর্ণ হামলা চালায় এবং তাহাদের 
ব্যুহ ভেদ কুরিয়া শত্রসৈন্যদের মধ্যে ঢুকিয়া যায়। আমাদের সঙ্গে আবু আইয়ূব আনসারীও 
(রো) ছিলেন। তখন কতকগুলো লোক পরম্পরে বলাবলি করিতেছিল, দেখ! এই ব্যক্তি নিজকে 
ংসের মধ্যে নিক্ষেপ করিতেছে । হযরত আবূ আইয়ুব আনসারী (রা) এই কথা শুনিয়া 
বলিলেন-_-এই আয়াতের সঠিক অর্থ আমরাই ভাল জানি। এই আয়াতটি আমাদের সম্বন্ধেই 
অবতীর্ণ হইয়াছিল। আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাহচর্যে ছিলাম । তাহার সাথে জিহাদেও অংশ 
গ্রহণ করিয়াছি এবং সদাসর্বদা তাহার কাছেই থাকিয়াছি। সর্বদা তাহাকে সাহায্য করিয়াছি। 
অবশেষে ইসলাম বিজয়ীবেশে প্রকাশিত হয় এবং মুসলমানরা জয় লাভ করে । তখন আমরা 
আনসারগণ একদা একত্রিত হইয়া এক সৌজন্য বৈঠকে পরামর্শ করি যে, মহান আল্লাহ তাহার 
নবী (সা)-এর সাহচর্ষের বরকতে আমাদেরকে সম্মানিত করিয়াছেন। এখন আল্লাহর ফযলে 
ইসলাম বিস্তার লাভ করিয়াছে । মুসলমানরা বিজয়ী হইয়াছে এবং যুদ্ধেরও সমাপ্তি ঘটিয়াছে। 
এতদিন ধরিয়া আমরা আমাদের জায়া-জননী আর সন্তান-সন্ততিদের খবরাখবর লইতে পারি 
নাই। ধন-দৌলত, জমি-জমা ও বাগ-বাগিচার পরিচর্যা করিতে পারি নাই। সুতরাং এখন 
আমাদের পারিবারিক ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত । তখন এই আয়াতটি নাযিল হয়__ 

অর্থাৎ জিহাদ ত্যাগ করিয়া ছেলে-মেয়ে ও ব্যবসা-বাণিজ্যের প্রতি মনোযোগ দেওয়া হইল 
নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলিয়া দেওয়ার শামিল। 
ইব্‌ন হাব্বান তাহার সহীহ হাদীস সংকলনে ও হাকেম তাহার মুসতাদরাকে বর্ণনা করেনঃ 

“সুবহানাল্লাহ ! লোকটি তো নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলিয়া দিতেছে’ ইহা শুনিয়া 
আবূ আইয়ুব আনসারী (রা) বলেন £ হে লোকসকল ! তোমরা এই আয়াতটিকে অন্যায়ভাবে 
অপাত্রে ব্যবহার করিতেছ। এই আয়াতটি আনসারদের ব্যাপারে নাযিল হইয়াছিল । আমরা 


Contents 


সুরা বাকারা ১৩১ 


পরস্পর বলাবলি করিতেছিলাম, এখন আল্লাহ তাহার দীনকে সম্মানিত করিয়াছেন এবং ইহার . 
সহযোগীও বৃদ্ধি করিয়াছেন । সুতরাং এখন আমরা যদি আমাদের ধন-সম্পদ রক্ষণ ও বর্ধনের 
কাজে অগ্রসর হই, তাহাতে কি অসুবিধা রহিয়াছে? তখনই উক্ত আয়াত নাযিল হইল। 

আবূ ইসহাক শা'বী হইতে আবূ বকর ইব্‌ন আইয়াশ বর্ণনা করেন ঃ হযরত বারাআ ইব্‌ন 
আযিব (রা)-কে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, যদি আমি একাকী শক্রসারির মধ্যে ঢুকিয়া পড়ি 
আর এই কারণে যদি আমি নিহত হই, তাহা হইলে কি এই আয়াত অনুসারে আমি নিজের 
জীবনের নিজে ধ্বংসকারী হিসাবে পরিগণিত হইব ? তিনি বলেন_ না, না। আল্লাহ তা'আলা 
তাহার রাসূলকে বলিয়াছেন, এ সি বত 9 dl ০৪ 05 ৮৪৪ আর উক্ত 
আয়াতটি আল্লাহ তাআলার পথে ব্যয় করা সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। ' 

ইব্‌ন মারদুবিয়্যাও ইহা বর্ণনা করেন আর হাকাম সনদসহ ইহা আবূ ইসহাক হইতে হাদীসে 
ইসরাঈল রূপেস্তাহার মুসতাদরাকে উদ্ধৃত করেন। তিনি আরও বলেন যে, শায়খাইনের হাদীস 
সংকলনের শর্তের দৃষ্টিতে এইটিও সহীহ হিসাবে গণ্য । অবশ্য তাহারা কেহই তাহাদের 
সংকলনে ইহা উদ্ধৃত করেন নাই। | 

বারাআ (রা) হইতে ইসহাক ও ইসহাক হইতে কায়েস বিন রাবী“ এবং তিরমিযীর অন্য 
একটি বর্ণনায় রহিয়াছে যে, মানুষের পাপের উপর পাপ কাজ করিয়া যাওয়া এবং তাওবা না 
করাই হইতেছে নিজের হাতে নিজেকে ধ্বংস করিয়া দেওয়া । 
ইব্‌ন নুমাইর ইব্‌ন আবদুর রহমান ইবৃন হারিস ইব্‌ন হিশাম বলেন যে, আবদুর রহমান 
আসওয়াদ ইব্‌ন আবদে ইয়াগুছ বলেন ৪ মুসলমানগণ যখন দামেস্ক অবরোধ করেন, তখন 
ইযদিশাওয়া নামক গোত্রের এক ব্যক্তি বীরবিক্রমে শত্রুদের মাঝে ঢুকিয়া যায় এবং তাহাদের 
ব্যুহ ভেদ করিয়া ভিতরে প্রবেশ করে। ইহাতে মুসলমানগণ তাহাকে ভসনা করে এবং তাহারা 
এই লোকটির ব্যাপারে আমর-ইব্ন আসের নিকট অভিযোগ পেশ করে । হযরত আমর (রা) 
তাহাকে ডাকিয়া বলেন, আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

KI dl Sl 18155 (স্বহস্তে নিজের ধ্বংস ডাকিও না)। 

ইমাম তিরমিযী রে) বলেন, হাদীসটি হাসান সহীহ গরীব পর্যায়ের । 

আসলাম আবু ইমরান হইতে আবু দাউদ বর্ণনা করেন যে, আসলাম আবূ ইমরান বলেন ৪. 
এবং সিরীয়দের অধিনায়ক ছিলেন হযরত ইয়াধিদ ইব্‌ন ফুযালাহ ইব্‌ন উবাইদ ৷ রোমক বাহিনী 
হইতেও বিশাল এক বাহিনী মদীনা হইতে সমরাভিযানে বাহির হইল । অতঃপর আমরা 
যথাস্থানে পৌঁছিয়া যুদ্ধের জন্য সারিবদ্ধ হইলাম । মুসলিম বাহিনীর এক ব্যক্তি একটি রোমক 
বাহিনীর উপর আক্রমণ করিয়া বসিল। এমন কি সে তাহাদের ব্যুহ ভেদ করিয়া ভিতরে ঢুকিয়া 
পড়িল। অতঃপর আবার আমাদের কাছে ফিরিয়া আসিলে সকলে তাহাকে ঘিরিয়া এই বলিয়া 
চিৎকার জুড়িল ঃ ২18511 ১১১১০ 195159, (নিজেদের জীবনকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ 
করিও না।) 


Contents 


১৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই আয়াত প্রসংগে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন 
জুবায়ের ও আতা ইব্‌ন সাঈদ বর্ণনা করেন ঃ যুদ্ধে এইরূপ বীরত্ব প্রদর্শন করার মানে জীবনকে 
ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা নয়, বরং আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় না করাই হইতেছে ধ্বংসের 
মধ্যে নিক্ষিপ্ত হওয়া । উহার তাৎপর্য এই যে, সম্পদ কুক্ষিগত করিয়া আল্লাহর পথে ব্যয় করা 
থেকে বিরত থাকিয়া নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। 

যিহাক ইব্‌ন আবূ জাবির হইতে ধারাবাহিকভাবে শা'বী, দাউদ ও হাম্মাদ ইব্‌ন সালমাহ 
বর্ণনা করেন, আনসারগণ নিজেদের ধনমাল আল্লাহ তা'আলার পথে সাদকাহ দিতে ও খরচ 
করিতে থাকেন। কিন্তু এক বৎসর দুর্ভিক্ষ দেখা দেওয়ায় তাহারা আল্লাহর পথে মাল খরচ 
করা থেকে বিরত থাকেন। ইহার পরিপ্রেক্ষিতে 34142111124: |$155 আয়াতটি 
নাযিল হয়। 

হযরত হাসান বসরী (র) বলেন ৪ ২5511 এ]। 42440158545 এর মর্মার্থ হইতেছে 
বখিলী। এই আয়াত সম্পর্কে নুমান ইব্‌ন বশীর হইতে সিমাক ইব্‌ন হারব বলেন 81:8154) 
২1৭1 115355০ অৰ্থাৎ পাপীদের আল্লাহর দয়া হইতে নিরাশ হওয়াই হইতেছে ধ্বংস 
হওয়া । তাই আল্লাহ্‌ তা'আলা উহার পরেই বলেন ঃ ০১০৯০ ০০৯৫ 401 51 [শির 

ইব্‌ন আবু হাতিম বলেন ঃ ইবৃন মারদুবিয়ার সুত্রেও ইহা বর্ণিত হইয়াছে। তাহা উবায়দুল্লাহ 
সালমানী, হাসান, ইবৃন সিরীন ও ইব্‌ন কুলাবাহও উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন । অর্থাৎ নুমান 
ইব্‌ন বশীরের অনুরূপ । বস্তুত পাপকার্য সম্পাদনের পর ক্ষমাপ্রাপ্তি হইতে নিরাশ হইয়া পুনরায় 
পাপকার্ষে লিপ্ত হওয়ার অর্থই হইতেছে স্বহস্তে নিজেকে ধ্বংস করা। অর্থাৎ উপর্যুপরি পাপের 
কারণে সে ধ্বংস হইয়া যায়। 

ইব্‌ন আব্বাস রো) হইতে আলী ইব্‌ন আবু তালহা বর্ণনা করেন £ 51411 ]| এর অর্থ 
হইল আল্লাহর আযাব। মুহাম্মদ ইব্‌ন কা'ব আলকারযী হইতে ধারাবাহিকভাবে আবূ সাখার 
ইব্‌ন ওহাব, ইউনুস, ইব্‌ন আবু হাতিম ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আল কারযী 15153 
হ516541 ৬৭|143545 আয়াতাংশের ব্যাখায় বলেন £ আখিরাতের সম্বলের মধ্যে দান করাই 
উত্তম সম্বল বিধায় লোকজন সর্বস্ব আল্লাহর পথে দান করিয়া দিত এবং হাতে এক কপর্দকও 
রাখিত না। ফলে তাহারা বিপদে পতিত হইত । অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল 
করেন £ Kil || ৭5:১0, [21555 dl 1:০০ "3 চরিত 

উপরোক্ত সনদের নিম্নতম সূত্রে ইব্‌ন ওহাব, যায়েদ ইব্‌ন আসলাম ও আবদুল্লাহ ইব্‌ন ইয়ায 
এই আয়াত প্রসংগে বর্ণনা করেন £ লোকজনকে রাসুলুল্লাহ (সা) বিভিন্ন যুদ্ধে পাঠাইতেন। কিন্তু 
তাহারা সংগে করিয়া খাদ্যদ্রব্য নিত না। ফলে তাহারা ক্ষুৎ-পিপাসায় মৃত্যুর কোলে ঢলিয়া 
পড়িত অথবা অন্যের ঘাড়ে বোঝা হইয়া দাড়াইত। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা 
তাহাদিগকে নিজেদের খাদ্য-পণ্য হইতে ব্যয় করার দির্দেশ দেন এবং নিজেদেরকে ধ্বংসের 
মুখে ঠেলিয়া দিতে নিষেধ করেন। কারণ ক্ষুধায়, পিপাসায় এবং মরুভূমির তপ্ত বালুকায় হাটিয়া 
তাহারা মারা যাইত। 


Contents 


' সূরা বাকারা | ১৩৩ 


CEE, MO NMEA YET TE নিশ্চয় আল্লাহ 
হিতসাধনকারীগণকে ভালবাসেন । এই আয়াতাংশের ভাবার্থ হইতেছে আল্লাহর পথে খরচ করা 
এবং আল্লাহর ইবাদত ও নৈকট্য লাভের প্রতিটি মত ও পথের সাথে সম্পৃক্ত থাকা । বিশেষ 
করিয়া শত্রুর মোকাবেলায় যুদ্ধের জন্য অর্থ ব্যয় করা এবং যাহাতে শক্রদের অপেক্ষা 
মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় সেই চেষ্টা করা । বস্তুত সক্ষমগণের ইহা হইতে বিরত থাকার অর্থ 
নিজেকে নিজে ধ্বংস করিয়া দেওয়া। মূলত হিতসাধন করা হইতেছে উচ্চ পর্যায়ের আনুগত্য । 
তাই আল্লাহ তা'আলা বলিতেছেন, “১..11 ৯ 4111 ৫ ০1 1১১--৯ অর্থাৎ হিতসাধন 
করিতে থাক, RE CNR ESTA 
IDIOT ATI SDH CS ১6058০৭1৯25 0৭) 


৩০১ 


পপ ৩৩ 5:46. 32 ১ পাপ 4 রর 2 > 23d 
BIG SS ০৬ ৬৮ চিত | 2৫০ ৫০৯ ১০১৯5 
৩5৬ 


০43519526৩৩ Dot CII 4১102 551 
le / 2 ধু 5০1৩: পাত ৩০০১০ ৫804৩ সপ 
36455458466 এ 842095 Sa 5 2০০1 3৩985 

9০ ৩:৬৪ EELS 158512 ৮2151 ৯:০) pel 21 


১৯৬. অনস্তর তোমরা হজ্ব ও উমরা পূর্ণ কর । অতঃপর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, 
তাহা হইলে তোমাদের জন্য সহজসাধ্য কুরবানী কর। আর যতক্ষণ কুরবানীর পশু 
যথাস্থানে না পৌঁছে ততক্ষণ তোমরা মাথা মুগুন করিও না। তারপর তোমাদের যাহারা 
অসুস্থ ও মস্তকে ব্যাধিগ্রস্ত, তাহাদের জন্য ফিদিয়া হইল রোযা অথবা সাদকা কিংবা 
কুরবানী । অতঃপর যখন তোমরা নিরাপদ থাক, তখন যদি কেহ হজ্ব ও উমরার মাঝে 
তামাতু' কর, তাহা হইলে সহজসাধ্য কুরবানী কর। তারপর যে ব্যক্তি উহা না পাইবে, সে 
হজ্বের মধ্যে তিনদিন রোযা রাখিবে এবং সাতটি রাখিবে যখন তোমরা প্রত্যাবর্তন করিবে । 
এই হইল পূর্ণ দশটি । ইহা মাসজিদুল হারামের বাসিন্দা বহির্ভূতদের জন্য । আল্লাহকে ভয় 
কর এবং জানিয়া রাখ, আল্লাহ তা “আলা কঠিন শাস্তিদাতা । 

তাফসীর $ ইহার পূর্বে আল্লাহ তাআলা রোযার বর্ণনার পর জিহাদের বর্ণনা করিয়াছেন । 
এখন তিনি এই আয়াতের মাধ্যমে হজ্ব ও উমরা পূর্ণ করার নির্দেশ প্রদান ও তাহার নিয়মাবলী 
বর্ণনা করিতেছেন । আয়াতের বাহ্যিক অর্থে বুঝা যাইতেছে যে, হজ্ব ও উমরা শুরু করার পর 
ইহার প্রত্যেক বিষয় পূর্ণ করা আবশ্যকীয় । যদিও আল্লাহ তা'আলা পরেই বলিতেছেন, ০) 
১১০৯ অর্থাৎ যদি তোমরা বায়তুল্লায় পৌঁছিতে বা হজুবত সম্পাদন করিতে বাধাপ্রাপ্ত হও। 
আলিমগণও এই ব্যাপারে এক মত যে, হজ্জ বা উমরা ব্রত আরম্ভ করিবার পর তাহা পূর্ণ করা 
অবশ্য কর্তব্য । যদিও উমরা ওয়াজিব ব। মুস্তাহাব হওয়ার ব্যাপারে তাহাদের মধ্যে মতানৈক্য 
রহিয়াছে । উহা আমি দলীল-প্রমাণসহ “কিতাবুল আহকামে" পুঙ্খানুপুঙখ বর্ণনা করিয়াছি । সমস্ত 
প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লারই প্রাপ্য । | 


Contents 


১৩৪ তাফসীরে ইব্ন কাছীর 


হযরত আলী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন সালমা, আমর ইব্ন মুররা ও 
শায়বা বর্ণনা করেন যে, আলী (রা) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ঃ 8 ০1 et 
€11 $"%1? আয়াতাংশে হজ পূর্ণ করার অর্থ হইল, নিজ নিজ বাড়ি হইতে ইহরাম বাঁধা। 
এইভাবে ইব্‌ন আব্বাস (রা) সাঈদ ইব্‌ন যুবায়ের, তাউস ও সুফিয়ান ছাওরী উক্ত আয়াতাংশের 
ব্যাখ্যায় বলেন, এইগুলি পূর্ণ করার অর্থ হইল, নিজ নিজ বাড়ি হইতে ইহরাম বাধা এবং হজ ও 
উমরা ব্যতীত অন্য কোন উদ্দেশ্য না থাকা । তাহা ছাড়া মীকাত (যেই স্থান হইতে ইহরাম 
বাধিতে হয়)-এ পৌছিয়া উচ্চস্বরে “তালবিয়াহ' পাঠ করা । পক্ষান্তরে যদি কখনো মক্কার নিকটে 
পৌছিয়। বল, (এই সুযোগে) হজ্ব বা উমরা করিয়া লওয়া হউক, তাহা হইলে এইভাবেও হজ্ব ও 
উমরা আদায় হইয়া যাইবে বটে, কিন্তু পূর্ণভাবে আদায় হইবে না। বস্তুত পূর্ণ হজ বা উমরা 
হইল কেবল হজ বা উমরার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হওয়া । 

মকহুল বলেন, হজ্ব ও উমরা পূর্ণ করার অর্থ হইল, উহা মীকাত হইতে আরম্ভ করা । যুহরী 
হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাষযাক বর্ণনা করেন যে, তিনি আমাকে এই 
আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উমর (রা)-এর উক্তি সম্পর্কে অবহিত করাইয়া বলেন, ==! ails 
pt ১113 এখানে পূর্ণ করার অর্থ হইল, (হজ্ব ও উমরা) পৃথক পৃথক ভাবে আদায় করা 

বং হজ্বের মাসে উমরা আদায় না করা। কেননা আল্লাহ তা“আলা বলিয়াছেন, ৫41 ০১11 
0০:02 অর্ধ হের সাসতলি নিনিট। ইবুন আও হইতে হিশাম বলেন, আমি কাসিম 
ইব্ন'মুহাম্মদ থেকে শুনিয়াছি যে, তিনি বলেনঃ হজ্বের মাসসমূহে উমরা পালন করিলে তাহা 
অসম্পূর্ণ হয়। (এই কথা বলার পর) তিনি জিজ্ঞাসিত হন যে, হারাম মাসসমূহে উমরা করার 
বিধান কি? উত্তরে তিনি বলেন, পূর্বের লোকগণ ইহাকে তো পূর্ণই মনে করিতেন। কাতাদাহ 
ইব্‌ন দুআ"মাহ হইতেও উপরোক্ত রূপ বর্ণিত হইয়াছে। তবে উক্তিটির উপরে প্রশ্ন উিত 
হইয়াছে । কারণ, ইহা স্বতঃসিদ্ধরূপে প্রমাণিত যে, রাসূলুল্লাহ সো) চারটি উমরা করেন এবং 
চারটিই তিনি জিলকাদ মাসে সম্পাদন করেন। প্রথমটি হইল “উমরাতুল হুদায়বিয়া* ৬ষ্ঠ হিজরীর 
জিলকাদ মাসে। দ্বিতীয়টি হইল “উমরাতুল কাযা” সপ্তম হিজরীর জিলকাদ মাসে । তৃতীয়টি 
হইল উমরাতুল জু'রানা অষ্টম হিজরীর জিলকাদ মাসে । চতুর্থটি হইল বিদায় হজ্বের "সাথে একই 
ইহরামে সম্পাদিত। আর ইহা ছিল দশম হিজরীর জিলকাদ মাসে । এই চারটি উমরা ব্যতীত 
হিজরতের পর রাসূলুল্লাহ সো) আর কোন উমরা করেন নাই। তবে তিনি উম্মে হানীকে 
বলিয়াছিলেন, ৮৮০ হ২৯ ০১০৩ ৮০৯০১ ৩৯ ৪১০৪ অর্থাৎ রমযান মাসে উমরা করা আমার 
সাথে হজ করার সমান (ছওয়াব)। এই কথা তিনি তাহাকে এই জন্যেই বলিয়াছেন যে, তিনি 
তাহার সঙ্গে হজ্ব করিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। কিন্তু যানবাহনের সমস্যার কারণে 
তিনি তাহাকে সঙ্গে নিতে পারেন নাই। সহীহ বুখারী শরীফে এই ঘটনাটি পূর্ণভাবে উদ্ধৃত করা 
হইয়াছে। এই সম্পর্কে সাইদ ইব্‌ন যুবায়র (রা) পরিষ্কারভাবে বলিয়াছেন যে, ইহা উম্মে হানীর 
জন্যেই নিদিষ্ট ছিল। আল্লাহই ভাল জানেন। 

ুদ্দী বলেন 1 ৪১১11 ৯11 1১1$ আয়াতাংশের অর্থ হইল তোমরা হজ্ব ও উমরা 
কায়েম কর। এই আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা 


Contents 


_ সূরা বাকারা ১৩৫ 


করেন যে, তিনি বলেন ঃ 441 $১০১9 ০21119551, অৰ্থ হইল যে ব্যক্তি হজ্ব ও উমরার 
ইহরাম বাঁধে, তাহার উহা পূর্ণ না করিয়া ছাড়িয়া দেওয়া অনুচিত । আর হজ পূর্ণ হয় কুরবানীর 
দিন। অর্থাৎ যখন যামরাতুল আকাবায় পাথর মারা হয়, বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করা হয় 
এবং যখন সাফা-মারওয়ার মধ্যস্থলে দৌড়ান হয়, তখন হজ “পূর্ণ' হইয়া যায়। 

হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে কাতাদাহ ও যারারাহ বর্ণনা করিয়াছেন 
যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ হজ্ব হইল আরাফার নাম এবং উমরা হইল তাওয়াফের নাম । 
আলকামা হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম ও আ'“মাশ বর্ণনা করিয়াছেন যে, এই আয়াত সম্বন্ধে 
তিনি বলেন 41] ৮51 ৮। 19519 অর্থ তোমরা হজ্জ ও উমরাকে বায়তুল্লাহ পর্যন্ত পূর্ণ 
কর। সুতরাং উমরার সময় বায়তুল্লার তাওয়াফ হইয়া গেলেই উমরা পূর্ণ হইয়া যাইবে । অবশ্য 
ইহা আবদুল্লাহর কিরাআতের ভিত্তিতে প্রদত্ত ব্যাখ্যা । 

ইব্রাহীম বলেনঃ আমি এই সম্বন্ধে হযরত সাইদ ইব্‌ন যুবায়ের (র)-এর সঙ্গে আলোচনা 
করিলে তিনি বলেন-হযরত ইব্‌ন আব্বাসের (রা) কিরাআতও (পঠন পদ্ধতি) ইহাই ছিল।' 
হযরত আলকামা হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম, আ'মাশ ও সুফিয়ান বর্ণনা করেন যে, 
আলকামা বলেন-“হজ্জ ও উমরাকে তোমরা বায়তুল্লাহ পর্যন্ত পূর্ণ কর ।’ এইভাবে ছাওরী (র) 
ধারাবাহিকভাবে মানসূর ও ইব্রাহীম হইতে বর্ণনা করেন যে, ইব্রাহীম এইভাবে পড়িতেন $ 
ll এ] ৮৮০15 ৯11 1951, অৰ্থাৎ হজ্ব ও উমরাকে তোমরা বায়তুল্লাহ পর্যন্ত পূর্ণ 
কর।' 

শাঁবীর পঠনে 5,২]! শব্দে পেশ দেওয়া রহিয়াছে । তিনি আরো বলেন যে, উমরা 
ওয়াজিব নহে । তবে তাহার থেকে এই ব্যাপারে পূর্বানুরূপ বর্ণনাও উল্লিখিত হইয়াছে। 

হযরত আনাস (রা) সহ সাহাবাদের একটি দল হইতে বহু হাদীস বিভিন্ন সূত্রে বর্ণিত 
হইয়াছে। তাহাতে বলা হয় যে, রাসূলুল্লাহ (সা) হজ্ব ও উমরা উভয়টিকে একই ইহরামে 
একত্রিত করিয়াছেন। সহীহ হাদীসে আছে, রাসূলুল্লাহ (সা) তাহার সাহাবীগণকে বলিয়াছেন, 
যাহার নিকট কুরবানীর জন্তু রহিয়াছে সে যেন হজ্ব ও উমরার ইহরাম বাধে । অন্য একটি 
হাদীসে বর্ণিত হইয়াছে যে, কিয়ামত পর্যন্ত উমরা হজ্বের অন্তর্ভুক্ত থাকিবে । 

উপরোক্ত আয়াতটির শানে নুযূল সম্পর্কে ইমাম আবু মুহাম্মদ ইব্‌ন আবূ হাতিম (র) একটি 
গরীব হাদীস উদ্ধৃত করেন। হাদীসটি আলী ইব্‌ন হুসাইন হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ 
হারবী, গাচ্ছান হারবী, ইব্রাহীম ইব্‌ন তাহমান, আতা ও আফওয়ান ইব্ন উমাইয়াহ বর্ণনা 
করেন। আলী ইব্‌ন হুসাইন বলেন $ এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা)-এর নিকট জাফরান মাখিয়া 
আসাতে তাহার থেকে সুগন্ধি আসিতেছিল। লোকটি জুববা পরিহিত ছিল । সে জিজ্ঞাসা করিল, 
হে আল্লাহর রাসূল (সা)! আমার ব্যাপারে ইহরামের নির্দেশ কি? বর্ণনাকারী হুসাইন বলেন £ 
তখনই < { সেরা রানে 
জিজ্ঞাসা করেন, উমরা সম্পর্কে প্রশ্নকারী কোথায় ? সে বলিল, হে আল্লাহর রাসূল (সা) আমি 
উপস্থিত আছি। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, জাফরানযুক্ত বস্তু খুলিয়া ফেল, 


Contents 


১৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


শরীরকে যথাযথভাবে ঘর্ষণ করিয়া ধৌত কর এবং হজ্বে বেলায় যাহা তুমি করিয়া থাক, 
উমরার বেলাও তাহাই কর। 

ইয়া“লা ইব্‌ন উমাইয়া হইতে সহীহ্দ্ধয়ে উদ্ধৃত হইয়াছে যে, এক ব্যক্তি রাসূল (সা)-এর 
নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, কোন ব্যক্তি যদি জুববা পরিধান করিয়া এবং সুগন্ধি মাখিয়া উমরা 
করার ইচ্ছা করে, তাহার ব্যাপারে কি হুকুম হইবে? প্রশ্ন শুনিয়া হুযুর (সা) নিশ্চুপ থাকেন। 
অতঃপর ওহী আসে এবং হুযুর (সা) মাথা উঁচু করিয়া বলেন, প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী 
বলেন, এই যে, আমি উপস্থিত আছি। অতঃপর হুযুর (সা) বলেন, জুব্বা খুলিয়া ফেলিতে হইবে 
এবং যে স্থানে সুগন্ধি মাখা হইয়াছে এ স্থানটুকু ধৌত করিতে হইবে। অতঃপর যেভাবে হজ 
পালন করিয়াছ অনুরূপ উমরাও পালন করিবে । উল্লেখ্য যে, এই হাদীসটিতে শরীর যথাযথভাবে 
ঘর্ষণ করিয়া ধৌত করার কথা উল্লেখ নাই এবং ইহাও বলা হয় নাই যে, এইজন্য বা এই সময় 
আলোচ্য আয়াতটি নাযিল হইয়াছিল । আরও উল্লেখ্য যে, এই হাদীসটির বর্ণনাকারী হইলেন 
ইয়ালা ইব্‌ন উমাইয়া, সাফওয়ান ইব্‌ন উমাইয়া নহে। আল্লাহই ভাল জানেন। 

অতঃপর বলা হইতেছে :$]1 ০ 7০22০] (৪ ১০১৯৯ ০.৪ অর্থাৎ “তোমরা যদি 
' বাধাপ্রাপ্ত হও, তাহা হইলে যাহা সহজপ্রাপ্য তাহাই উৎসর্গ কর।' তাফসীরকারগণ বলিয়াছেন, 
এই আয়াতাংশটি ষষ্ঠ হিজরীতে হুদায়বিয়ার প্রান্তরে অবতীর্ণ হইয়াছিল । তখন মুশরিকরা 
রাসূলুল্লাহ সো)-কে মক্কা যাইতে বাধা দিয়াছিল এবং সে সম্বন্ধে পূর্ণ আল-ফাতাহ সুরাটিও . 
নাযিল হয় । আর সাহাবীগণ প্রত্যাদেশ প্রাপ্ত হইয়া সেখানেই তাহাদের কুরবানীর জস্তুগুলি যবেহ 
করিয়াছিলেন । তথায় সত্তরটি উট যবেহ করা হয়, মাথা কামান হয় এবং ইহরাম ভেঙ্গে ফেলা 
হয়। অবশ্য রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশ শুনিয়া সাহাবীগণ প্রথমে কিছুটা ইতস্তত 
করিতেছিলেন। কেননা তাহারা অপেক্ষা করিতেছিলেন যে, হয়ত এই অপ্রত্যাশিত নির্দেশ 
রহিতকারী কোন নির্দেশ অবতীর্ণ হইবে। অতঃপর রাসূলুল্লাহ (সা) সাহাবীদের দোটানাভাব 
দেখিয়া বাহিরে আসিয়া নিজেই মস্তক মুণ্ডন করিতে প্রবৃত্ত হন। ফলে তাহার দেখাদেখি সকলেই 
অগ্রসর হইয়া মাথা মুণ্ডন করেন। অবশ্য কতেক মাথা মুণ্ডন করেন এবং কতেক চুল ছাটিয়া 
ফেলেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, মস্তক মুণ্তনকারীদের উপর আল্লাহ করুণা বর্ষণ 
করুন। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! যাহারা চুল ছাটিয়া ফেলিয়াছে তাহাদের 
জন্যও দু'আ করুন। কিন্তু তিনি পুনরায় মুগুনকারীদের জন্য দু'আ করেন । তৃতীয়বার তিনি চুল 
ছোটকারীদের জন্যে দুআ করেন। তাহারা এক একটি উষ্ট্রে সাতজন করিয়া অংশীদার ছিলেন। 
সাহাবীরা সংখ্যায় ছিলেন মোট চৌদ্দশতজন ৷ হারম-এর বাহিরে তাহারা অবস্থান নিয়াছিলেন। 
অবশ্য কেহ কেহ বলিয়াছেন, তাহারা হারম-এর সীমান্তে অবস্থান গ্রহণ করিয়াছেন। আল্লাহই 
ভাল জানেন। আলিমদের মধ্যে এই ব্যাপারে মতানৈক্য রহিয়াছে যে, যাহারা শত্রু কর্তৃক 
বাধাপ্রাপ্ত হইবে কেবল তাহাদের জন্য কি এই নির্দেশ, না যাহারা রোগের কারণে ইহা করিতে 
বাধ্য হইয়া পড়ে, তাহাদের জন্যও এই অনুমতি রহিয়াছে? এই বিষয়ে দুইটি অভিমত রহিয়াছে। 

প্রথমত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আমর ইব্‌ন দীনার, সুফিয়ান, মুহাম্মদ 
ইব্‌ন আবদুল্লাহ ইয়াযিদ আলমুকিররী ও আবূ হাতিম. এবং ইব্‌ন আববাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে ইব্‌ন তাউসের পিতা ও ইব্‌ন তাউস এবং অন্য সূত্রে ইব্‌ন আব্বাস রো) হইতে 


Contents 


সূরা বাকারা ১৩৭ 


ইব্‌ন নাজীহ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ কেবল শত্রুদের দ্বারা পরিবেষ্টিত 
হওয়া ব্যতীত অন্য কাহারো জন্য ইহার অবকাশ নাই । কেহ রোগাক্রান্ত হইয়া পড়িলে অথবা 
পা ভাঙ্গিয়া গেলে কিংবা খোঁড়া হইয়া গেলেও তাহার জন্য এই অনুমতি নাই । কেননা আল্লাহ 
তা'আলা বলিয়াছেন, ১5% 115 অর্থাৎ ‘যখন তোমরা নিরাপদ থাক।' সেক্ষেত্রে কেবল শত্র 
দ্বারা বেষ্টিত হইলেই নিরাপত্তাহীনতা হয়। অতএব যে কোন অসুবিধা ঘটিলেই এই নির্দেশ 
প্রযোজ্য হইবে না। ইব্‌ন উমর (রা) তাউস, জুহরী' ও যায়দ ইব্‌ন আসলামও উপরোক্তরূপ 
বর্ণনা করিয়াছেন। 

দ্বিতীয় মত ঃ শক্ৰ দ্বারা বেষ্টিত হওয়া বা শত্রুর কবলে পতিত হওয়া এখানে সাধারণ অর্থে 
ব্যবহৃত হইয়াছে। তাই শক্ৰ দ্বারা বেষ্টিত হওয়া বা রোগাক্রান্ত হওয়া অথবা পথ হারাইয়া 
আশংকাজনক অবস্থায় পতিত হওয়ার ক্ষেত্রেও অনুমতি রহিয়াছে। 

হাজ্জাজ ইব্‌ন আমর আনসারী (র) হইতে ধারাবাহিকভাবে একরামা, ইয়াহয়া ইব্‌ন আবূ 
কাছীর, হাজ্জাজ ইব্‌ন সাওয়াফ, ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও ইমাম আহমদ বর্ণনা করেনঃ আমি 
রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, যে ব্যক্তির হাত পা ভাংগিয়া যায় বা রুগ্ন হইয়া পড়ে 
অথবা খোঁড়া হইয়া যায়, সে ব্যক্তি হালাল হইয়া যায় (অর্থাৎ তাহার ইহরাম ভাংগিয়া যায়) এবং 
তাহার উপর পুনর্বার হজ্ব বর্তায় । আলোচ্য হাদীসের বর্ণনাকারী হাজ্জাজ ইব্‌ন আমর আনসারী 
(র) বলেন, আমি এই হাদীসটি হযরত ইব্‌ন আব্বাস (রো) ও হযরত আবূ হুরায়রা (রা)-এর 
নিকট বর্ণনা করিলে তাহারা বলেন, হাদীসটি সত্য ৷ সুনানে আরবায়ায় ইয়াহয়া ইব্‌ন আবৃ 
কাছীর হইতে উর্ধ্বতন সনদেও ইহা বর্ণনা করা হইয়াছে। আবূ দাউদ ও ইব্‌ন মাজার বর্ণনায় 
উদ্ধৃত হইয়াছে যে, খোঁড়া হইয়া গেলে অথবা পা ভাংগিয়া গেলে অথবা রোগাক্রান্ত হইয়া 
পড়িলে এই সকল অবস্থায়ও উক্ত অনুমতি রহিয়াছে । 

হাজ্জাজ ইব্‌ন আবূ উছমান সাওয়াফ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আলীয়া, হাসান ইবৃন 
আরাফাহ ও আবু হাতিম অনুরূপ বর্ণনা করেন। ইব্‌ন মাসউদ (রা), ইবৃন যুবায়ের, আলকামা 
হাইয়ান প্রমুখ বলেন, শত্রু কর্তৃক বেষ্টিত হইলে, রোগাক্রান্ত হইয়া পড়িলে অথবা হাত-পা 
ভাংগিয়া গেলেও উক্ত অনুমতি রহিয়াছে । হযরত সুফিয়ান ছাওরী (র) বলেন, প্রত্যেক বিপদ ও 
কষ্টের ওজর একই ধরনের । 

হযরত আয়েশা রো) হইতে বুখারী শরীফে ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, একদা 
রাসূল (সা) জাবাগাতা বিন্ত যুবাইর ইব্‌ন আবদুল মুত্তালিবের বাড়ি তাশরীফ নেন। তখন 
জাবাগাতা বলেন, হে আল্লাহর রাসূল! আমি হজ্ব করার ইচ্ছা করিয়াছিলাম। কিন্তু আমি প্রায় 
সময়ই অসুস্থ থাকি৷ তদুত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন, তুমি হজে চলিয়া যাও এবং এই শর্তের 
উপর নিয়াত কর যে, তোমার ইহরাম ভাংগার স্থান হইবে সেটিই, যেখানে তুমি রোগের কারণে 
থামিয়া যাইতে বাধ্য হইবে। ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন । 
এই হাদীসের উপর ভিত্তি করিয়াই একদল আলিম বলেন, হজ্বে মধ্যে শর্ত করা জায়িয। ইমাম 
মুহাম্মদ ইব্‌ন ইদ্রীস শাফেঈ (র) বলেন, যদি এই হাদীসটি সহীহ হইয়া থাকে তাহা হইলে এই 


. কাছীর (২য় খণ্ড)-_-১৮ 


Contents 
১৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


অভিমতটিও সঠিক । তবে ইমাম বায়হাকী ও অন্যান্য হাদীসের হাফিযগণ বলেন যে, এই 
হাদীসটি সহীহ্‌ । সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য । 

আল্লাহ তা'আলা বলেন £ 5১৫11 ১০ ১৯১২. 55 অর্থাৎ যাহা সহজপ্রাপ্য তাহাই উৎসর্গ 
কর। হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে ধারাবাহিকভাবে জাফর ইব্‌ন মুহাম্মদের 
পিতা, জাফর ইব্ন মুহাম্মদ ও ইমাম মালিক বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী (রা) বলেন, 
(53411 ০০ ১০১০০ ৮৪ অর্থাৎ বকরী (কুরবানী করা)। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, 
উষ্টর-উদ্থ্রী, বলদ-গাভী, ছাগ-ছাগী এবং ভেড়া-ভেড়ী এই আট প্রকারের মধ্যে হইতে সাধ্যানুসারে 
কুরবানী করা। হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, হাবীব 
ও ছাওরী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রে) বলেন ৪ 5১ ৫]1 ০ ০,১০০] ২3 অর্থ 
হইল বকরী (কুরবানী করা)! আতা, মুজাহিদ, তাউস, আবুল আলীয়া, মুহাম্মদ ইব্‌ন আলী 
ইব্‌ন হুসাইন, আবদুর রহমান ইব্‌ন কাসিম, শা'বী, নাখঈ, হাসান, কাতাদাহ, যিহাক, মাকাতিল 
ইব্‌ন হাইয়ান (র) এবং অন্যান্য মুফাসসিরে অভিমতও এইরূপ ৷ ইমাম চতুষ্টয়ের মাযহাবও 
ইহাই। 

হযরত আয়েশা (রা) ও হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম, ইয়াহয়া 
ইব্ন সাঈদ, আবূ খালিদ আহমার, আবু সাঈদ আশআজ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, 
হযরত আয়েশা রো) ও হযরত ইব্‌ন উমর (রা) বলেন-সহজপ্রাপ্য হিসাবে উট-গরু ব্যতীত 
অন্য কিছু তো দেখিতেছি না। সালিম, কাসিম, উরওয়া ইব্‌ন যুবায়র ও সাঈদ ইব্‌ন যুবায়রও 
এইরূপ বর্ণনা করিয়াছেন । 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছিঃ হুদায়বিয়ার ঘটনাই সম্ভবত তাহাদের দলীল হইবে। 
কেননা, এ সময় ছাগ-ছাগী যবাই করা হইয়াছিল বলিয়া কোন সাহাবী থেকেই বর্ণিত হয় নাই, 
তাহারা শুধু গরু ও উটই কুরবানী করিয়াছিলেন। সহীহ্দ্ধয়ে হযরত জাবির রো) হইতে বর্ণিত 
হইয়াছে যে, তিনি বলেন-(হুদায়বিয়ায়) আমাদিগকে একটা গরু বা উটে সাতজন করিয়া শরীক 
হইতে আদেশ করা হইয়াছিল । 

হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে তাউসের পিতা, তাউস, মুআম্মার ও 
বলেন £ আপন সামর্ঘ্যানুযায়ী জন্তু যবেহ করিবে। অন্য আর একটি রিওয়ায়েতে ইব্‌ন আব্বাস 
(রা) হইতে আওফী বর্ণনা করেন যে, যদি ধনী হয় তবে কুরবানী দিবে, ইহার চাইতে কম 
সামর্থ্যবান হইলে গরু দিবে এবং ইহার চাইতে কম সামর্থ্যবান হইলে ছাগল কুরবানী করিবে । 

হিশাম ইব্‌ন উরওয়া তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, (১611 ০ 4১5 (৪ 
অর্থাৎ স্বল্প মূল্যের জীব কুরবানী দিবে । জমহুরের বক্তব্যই তাহাদের দলীল অর্থাৎ ছাগ-ছাগী 
দেওয়াই যথেষ্ট । কেননা কুরআনের মধ্যে সহজলভ্যতার কথা উল্লিখিত হইয়াছে । তবে জন্তুটি 
এমন হইতে হইবে যাহা যবেহ করিলে কুরবানী বলা যাইতে পারে । আর উহা হইল উট, গরু ও 
ছাগল । রাসূলুল্লাহ (সা)-এর পিতৃব্য পুত্র মুফাসসিরে কুরআন হযরত ইবৃন আব্বাস (রা)-এর 
বক্তব্যও ইহার সমর্থনে রহিয়াছে । হযরত আয়েশা (র) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে 


Contents 


সূরা বাকারা ১৩৯ . 


বর্ণিত হইয়াছে যে, হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একবার ছাগল দ্বারা কুরবানী 
করিয়াছিলেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ (5.0 81১ ৮৯/০.%১1১-81৯5 9: 

4২ (যে পৰ্যন্ত কুরবানীর জন্তু তাহার স্বস্থানে না পৌছে সেই পর্যন্ত তোমরা তোমাদের মস্তক 

মুওঁন করিও না) এই আয়াতাংশের সংযোগ হইল «11 ৪১119 ll | ১১19 -এর সংগে . 
এবং ১১১০৯ ১.৪ -এর সংগে নয়। অর্থাৎ ইব্‌ন জারীর যাহা ধারণা করিয়াছিলেন তাহা নয়। 
ইব্‌ন জারীর এইখানে ভুল করিয়াছেন। কেননা হুদায়বিয়ায় রাসূল (সা) ও তাহার সংগীগণকে 
সপ WHE SELENE i তখন তাহারা সকলেই হারমের 
বাহিরেই মস্তক মুণ্ডন করেন এবং কুরবানী করেন। কিন্তু নিরাপদাবস্থায় হারমে পৌছার পর মাথা 
মুণ্ডন জায়িয নাই । 4৫: (5:11 45 ০4৯ অর্থাৎ যতক্ষণ না কুরবানীর প্রাণী যবেহ স্থানে 
পৌছিয়া যায় এবং হাজীগণ তাহাদের হজ্ব ও উমরার যাবতীয় কার্য হইতে অবকাশ লাভ করেন। 
অথবা ইফরাদ বা তামাত্ন হজ্কারী যতক্ষণ পর্যন্ত না তাহাদের অন্যান্য যাবতীয় কাজ হইতে 
অবকাশ লাভ করিবে । যেমন হাফসাহ (রা) হইতে সহীহ্দ্ধয়ে বর্ণিত হইয়াছে যে, তিনি 
রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল (সা)! সকলে তো উমরার ইহরাম 
থেকে হালাল হইয়া গিয়াছে, কিন্তু আপনি যে এখনও হালাল হন নাই? রাসূলুল্লাহ (সা) উত্তরে 
বলেন-আমি আমার মাথা আঠাযুক্ত করিয়াছি এবং আমার কুরবানীর প্রাণীর গলায় চিহ্ন ঝুলাইয়া 
PC THOU OVE REE ON TET OTE 
০555705০252, রং CE HS HET TS a 
অথবা তাহার মস্তক ব্যাধিগ্রস্ত হয়, তাহা হইলে সে রোযা কিংবা সদকা অথবা কুরবানীর দ্বারা 
তাহার বিনিময় করিবে ।' 

আবদুল্লাহ ইব্‌ন মা'কাল হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন ইস্পাহানী, শু“বা, 
আদম ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মা'কাল বলেন ঃ আমি একদা এই 
মসজিদে (অর্থাৎ কুফার মসজিদে) কা'ব ইব্‌ন আ'জরার পাশে বসিয়াছিলাম। তখন আমি 
তাহাকে রোযার ফিদিয়া সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, একদা আমাকে রাসূল (সা)-এর 
নিকট নিয়া যাওয়া হয়। তখন আমার মুখের উপর উকুন হাটিতেছিল। আমার এই অবস্থা 
দেখিয়া রাসূলুল্লাহ (সা) বলিলেন, “তোমার অবস্থা যে এতদূর পর্যন্ত পৌছিয়াছে তাহা তো আমি 
ধারণাও করি নাই। অতঃপর রাসূলুল্লাহ (সা) আমাকে বলেন, তোমার একটি বকরী যবেহ 
করার সামর্থ্য আছে কি ? আমি বলিলাম, না। তিনি বলিলেন,তবে তুমি মস্তক মুণ্ডন কর এবং 
তিনটি রোযা রাখ অথবা ছয়জন মিসকিনকে অর্ধ সা’ (প্রায় সোয়া ছটাক) করিয়া খাদ্য দান 
কর।"' অতঃপর রাবী বলেন, এই (আলোচ্য) আয়াতটি আমাকে উপলক্ষ করিয়া নাযিল 
হইয়াছে । তবে ইহার নির্দেশ সাধারণভাবে প্রত্যেক ওযরপ্রস্তের জন্যই প্রযোজ্য । 

কা'ব ইব্‌ন আজরাহ হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা, মুজাহিদ, - 
আইয়ুব, ইসমাইল ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, কা'ব ইব্‌ন আজরাহ বলেন £ একদা আমি 


Contents 


১৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


উনুনে পাতিল চড়াইয়া আগুন জ্বালাইতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সো) আমার নিকট 
আগমন করেন । তখন তিনি আমাকে বলেন, এগুলি কি তোমাকে কষ্ট দেয় না ? আমি বলিলাম, 
হা! অতঃপর তিনি আমাকে বলেন, মাথা মুগ্তাইয়া ফেল, তিনটি রোযা রাখ অথবা ছয়জন 
মিসকিনকে খাওয়াও কিংবা একটি বকরী সদকা কর। আয়ুব বলেন, এই সম্পর্কে আমার কিছুই 
জানা নাই। 

কা“ব ইব্‌ন আজরাহ হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইবৃন আবূ লায়লা, মুজাহিদ 
আবূ বাশার, হিশাম ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, কা'ব ইব্‌ন আজরাহ বলেনঃ আমরা 
রাসূলুল্লাহ (সা)-এর সংগে হুদায়বিয়ায় ছিলাম । আমরা ইহরামের অবস্থায় ছিলাম । অথচ 
মুশরিকরা আমাদের মক্কায় প্রবেশ করিতে বাধা দিতেছিল। তখন আমার মাথায় বড় বড় চুল 
ছিল ও তাহাতে অত্যধিক উকুন হওয়াতে উহা আমার মুখের উপর দিয়া হাঁটিয়া চলিত। এক 
সময় রাসূলুল্লাহ সো) আমার পার্শ্ব দিয়া গমন করেন এবং আমার এই অবস্থা দেখিয়া বলেন, 
তোমাকে কি উকুনে কষ্ট দিতেছে না? অতঃপর তিনি আমাকে মাথা মুগ্ডাইয়া ফেলিতে বলেন। 
বর্ণনাকারী বলেন, ইহার পর এই আয়াতটি নাযিল হয় ঃ 842 1 Las ৮০ US ০১ 
০০১ 31 ০:০1 ple 55 228 47 ১০ 31 অর্থাৎ কেহ যদি তোমাদের মধ্যে 
পীড়িত হয় অথবা তাহার “মস্তক ব্যাধিপরস্ত হয়, তাহা হইলে সে রোযা অথবা সাদকা অথবা 
কুরবানী দ্বারা ফিদিয়া আদায় করিবে । 

আবূ বাশার (র) ওরফে জাফর ইব্‌ন ইয়াস হইতে ধারাবাহিকভাবে শু“বা ও উছমান এবং 
আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা হইতে ধারাবাহিকভাবে হিকাম ও শুঁবা এবং কা'ব ইব্‌ন 
আজরাহ হইতে ধারাবাহিকভাবে শাবী, দাউদ ও শু“বাও এইরূপ বর্ণনা করিয়াছেন । অন্য আর 
একটি সূত্রে কা'ব ইব্‌ন আজরাহ হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা, 
মুজাহিদ, হামীদ ইব্‌ন কয়েস ও ইমাম মালিক এইরূপ বর্ণনা করিয়াছেন। হাসান বসরী হইতে 
ধারাবাহিকভাবে আববাস ইব্‌ন সালেহ ও সাইদ ইব্‌ন ইসহাক ইব্‌ন কাব ইবৃন আজরাহ্‌ বর্ণনা 
করেন যে, হাসান বসরী কা“ব ইব্‌ন আজরাহ্‌ হইতে শুনিয়াছেন যে, তিনি বকরী যবেহ 
করিয়াছিলেন। ইব্‌ন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন। উমর ইবৃন কায়েসের হাদীসেও ইহা 
বর্ণিত হইয়াছে । তবে হাদীসটির বর্ণনা সূত্র খুবই যঈফ । ইব্‌ন আব্বাস (রা) হইতে আতা বর্ণনা 
করেন, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন, নুসুক হইল বকরী কুরবানী ' 
করা আর রোযা হইল তিনটি এবং এক ফারক পরিমাণ খাদ্য ছয় ব্যক্তির মধ্যে বন্টন করিতে 
হইবে । আলী, মুহাম্মদ ইব্‌ন কাব, আতা, সুদ্দী ও রবী ইবন আনাসও ইহা বর্ণনা করিয়াছেন। 

কা'ব ইব্‌ন আজরাহ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, 
ইব্‌ন আবদুল আলা ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, কাব ইব্‌ন আজরাহ্‌ রাসূলুল্লাহ 
(সা)-এর সঙ্গে ছিলেন। সেই সময় তাহাকে তাহার মাথার উকুনগুলি অত্যন্ত যন্ত্রণা দিতেছিল। 
তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে তাহার মাথা মুড়াইয়া ফেলিতে আদেশ করেন এবং বলেন যে, 
তিন দিন রোযা রাখ অথবা ছয়জন মিসকীন ব্যক্তির প্রত্যেককে দুই মুদ্দ বা এক সের করিয়া 
খাদ্য দান কর অথবা একটি বকরী যবেহ কর । আর ইহা হইল উহার বিনিময় স্বরূপ । 


Contents 


সূরা বাকারা ১৪১ 


হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও লাইছ ইব্‌ন আবী সালীম 
বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) এ 31২৪০ ১1 (১.০ a i এই 
আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন £ যে স্থানে '/{ (আও) শব্দ দিয়া একাধিক পন্থা বর্ণনা করা 
হইয়াছে, সেখানে যে কোন একটিকে গ্রহণ করার অধিকার বা স্বাধীনতা থাকে । ইবৃন আবূ 
হাতিম বলেনঃ মুজাহিদ, ইকরামা, আতা, তাউস, হাসান, হামিদ আ'রাজ, ইব্রাহীম নাখঈ এবং 
যিহাক হইতেও এইরূপ হাদীস বর্ণিত হইয়াছে। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি ঃ ইমাম চতুষ্টয় এবং সাধারণ আলিমগণের মাযহাবও ইহা । 
এই স্থানে ইহার স্বাধীনতা দেওয়া হইয়াছে যে, হয় রোযা রাখিবে, না হয় এক ফরক পরিমাণ 
সদকা করিবে । আর এক ফরক হইল তিন সা'। তাই ছয়জন মিসকীনের প্রত্যেককে আধা সা' 
করিয়া সদকা করিবে । আর ইহা হইল দুই 'মুদ্দ' বা একসের পরিমাণ । অথবা একটি বকরী 
যবেহ করিবে এবং উহা দরিদ্রদের মধ্যে সাদকা করিয়া দিবে । ইহাই হইল উহার বিনিময় . 
স্বরূপ। কুরআনের মাধ্যমেই এই বিষয়ে ইচ্ছা বা স্বাধীনতা দেওয়া হইয়াছে আর ইচ্ছা বা 
স্বাধীনতা মানে সহজসাধ্যতা । অতএব ইহা হইল রোযা রাখা, সাদকা দেওয়া বা যবেহ করার 
যে কোন একটিকে গ্রহণ করা। অবশ্য কা'ব ইব্‌ন আজরাহ্‌কে রাসূল (সা) যখন বলিয়াছিলেন, 
তখন তিনি উত্তমকে রাখিয়া এইভাবে বলিয়াছিলেন যে, বকরী যবেহ কর অথবা ছয়জন 
দরিদ্রকে খাদ্য দান কর অথবা তিন দিন রোযা রাখ । তবে ছোট হইলেও প্রত্যেকটি সং কাজই . 
নিজ স্থানে আপন মহিমায় মহিমান্বিত । সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্যে । 

আ'“মাশ হইতে ধারাবাহিকভাবে আবূ বকর ইব্‌ন আইয়াশ, আবু কুরায়েব ও ইব্‌ন জারীর 
বর্ণনা করেন যে, আ'‘মাশ বলেন 3 ইব্রাহীম সাঈদ ইব্‌ন যুবায়রকে আলোচ্য আয়াতটি সম্পর্কে 
জিজ্ঞাসা করিলে তিনি বলেন, ইহা দ্বারা খাদ্য প্রদানের নির্দেশ দেওয়া হইয়াছে । তাই যদি 
তাহার কাছে খাদ্য থাকে তবে উহা বিক্রি করিয়া একটি ছাগল ক্রয় করিবে । নতুবা রৌপ্য মুদ্রা 
দ্বারা ছাগলের মূল্য নির্ণয় করিয়া নিবে এবং তাহা দিয়া খাদ্য খরিদ করিবে । অতঃপর তাহা 
সাদকা করিয়া দিবে । অথবা অর্ধ সা'-এর পরিবর্তে একটা করিয়া রোযা রাখিবে। 

হাসান (রা) হতে ধারাবাহিকভাবে আশ'আছ, মাআজ, উবায়দুল্লাহ ইব্‌ন মাআজ, ইব্‌ন 
ক হাসান (র) 31১০৭ 3171০ ১০ 8288 
এ, আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ঃ ইহরাম বাধা অবস্থায় যদি কোন লোকের মাথায় রোগ 
দেখা দেয়, তাহা হইলে সে মাথা মুড়াইয়া ফেলিবে। অতঃপর নিম্নলিখিত তিনটি বিষয়ের যে 
কোন একটি দ্বারা ফিদিয়া আদায় করিবে। 

১। দশ দিন রোযা রাখিবে। ২। অথবা দশজন মিসকীনকে দুই মাকুক পরিমাণ খাদ্য 
সাদকা দিবে। অর্থাৎ এক মাকুক খেজুর এবং এক মাকুক গম। ৩। অথবা একটি বকরী 
কুরবানী করিবে। ইকরামা ও হাসান হইতে কাতাদাহ বর্ণনা করেন যে, তাহারা উভয়ে বলেন £ 
০১ 91 হই 91702 ১০ 42588 আয়াতাংশের মর্মার্থ হইল দশজন মিসকীন 
খাওয়ানো । 

তবে সাঈদ ইব্ন যুবায়র, আলকামা, হাসান বসরী ও ইকরামা হইতে উদ্ধৃত বর্ণনা দুইটি 
গরীব পর্যায়ের এবং ইহার সত্যতার ব্যাপারেও সন্দেহ রহিয়াছে । কেননা কা'ব ইব্‌ন আজরাহ 


Contents 


১৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইতে মারফ্‌' হাদীসে বর্ণিত হইয়াছে যে, উহার জন্য ছয়টি নয়, তিনটি রোযা রাখিতে হইবে 
অথবা ছয়জন মিসকীনকে খাওয়াইতে হইবে অথবা বকরী যবেহ করিতে হইবে । অবশ্য ইহার 
যে কোন একটি গ্রহণ করার স্বাধীনতা রহিয়াছে । কুরআনের ভাষ্য দ্বারাও ইহা বুঝা যায়। এই 
বিধান ইহরামের অবস্থায় শিকারীর জন্য প্রযোজ্য । কুরআনেও তাহা বলা হইয়াছে এবং 
ফকীহগণের ইহার উপর ইজমা হইয়াছে । তবে উপরোক্ত মতের উপর কতিপয় ফকীহ একমত 
নহেন। আল্লাহই ভাল জানেন । 

তাউস হইতে ধারাবাহিকভাবে লায়ছ ও হিশাম বর্ণনা করেন যে, তাউস বলেনঃ কুরবানী ও 
সাদকাহ মক্কীতেই করিতে হইবে । তবে রোযা যেখানে ইচ্ছা সেখানে রাখিতে পারিবে। 
মুজাহিদ, আতা ও হাসান বসরীও এইরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন । হিশাম বলেন, আমাকে 
আতা হইতে হাজ্জাহ ও আবদুল মালিক প্রমুখ বর্ণনা করিয়াছেন যে, আতা বলিয়াছেন, কুরবানী 
মক্কাতেই করিতে হইবে । আর খানা খাওয়ানো অথবা রোযা রাখা যে কোন স্থানেই চলিবে। 
ইব্‌ন জাফরের (র) গোলাম আবূ আসমা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন খালিদ, ইয়াকুব, 
ইয়াহিয়া ইব্‌ন সাঈদ ও হাশিম বর্ণনা করেন যে, আবূ আসমা বলেন £ একবার হযরত উসমান 
ইব্‌ন আফফান (র) হজে বাহির হন। তাহার সঙ্গে ছিলেন হযরত আলী (রা) ও হযরত হুসাইন 
(রা)। আবূ আসমা বলেন, আমি ছিলাম ইব্‌ন জাফরের সঙ্গে । আমরা পথিমধ্যে এক ব্যক্তিকে 
' ঘুমাইয়া থাকিতে দেখিতে পাই । তাহার উদ্ত্রীটি তাহার শিয়রে বাধা ছিল। আবূ আসমা বলেন, 
আমি তাহাকে লক্ষ্য করিয়া ডাকিলাম, হে নিদ্রাচ্ছন্ ব্যক্তি! তিনি ঘুম হইতে উঠিলে দেখিলাম যে, 
তিনি আলীর পুত্র হুসাইন। অতঃপর তাহাকে ইব্‌ন জাফর সঙ্গী করেন। অবশেষে আমরা 
‘সাকীয়া’ নামক স্থানে পৌছি। পরে আলী (রা) এবং তাহার সাথে আসমা বিনতে উমায়েসও 
আমাদের সহিত মিলিত হন। তথায় হুসাইন (রা) অসুস্থ হইয়া পড়িলে আমরা সেখানে বিশ দিন 
অবস্থান করি । আবূ আসমা বলেন, একদিন আলী (রা) হুসাইন (রা)-কে জিজ্ঞাসা করেন, 
তোমার স্বাস্থ্য এখন কেমন? তখন হুসাইন (রা) হাত দ্বারা তাহার মাথায় প্রতি ইঙ্গিত করেন। 
হযরত আলী (রা) তাহাকে মাথা মুপ্তাইতে বলেন। ইহার পর উদ্ত্রী যবেহ করেন। 

এখানে যদি তাহার এই উট কুরবানী ইহরাম ভাংগিয়া হালাল হওয়ার জন্য হইয়া থাকে 
তবে তাহা ভাল কথা । আর যদি ইহা ফিদিয়ার জন্য হইয়া থাকে তবে ইহা স্পষ্ট কথা যে, এই 
ELL HMI 
0৫11 ৩০ রা ৮ EH 
ভোগ কামনা করে, তখন যাহা সহজপ্রাপ্য তাহাই উৎসর্গ করিবে ।' অর্থাৎ যে ব্যক্তি হজ্বে তামাত্ু 
করিবে, তাহারও কুরবানী করিতে হইবে । সে হজ্ব ও উমরার ইহরাম এক সাথে বাঁধিয়া থাকুক 
অথবা প্রথমে উমরার ইহরাম বাঁধিয়া উহার কার্যাবলী সম্পন্ন করার পর হজ্বের ইহরাম বাধুক। 
ফকীহগণের নিকট ইহা বিশেষ তামাতু বলিয়া পরিচিত। আর তামাত্বয়ে আম বা সাধারণ 
তামাতু বলিতে উভয়টিকে বুঝায় । কোন কোন হাদীসে উল্লিখিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) 
তামাতু করিয়াছিলেন। তবে অন্য রিওয়ায়েতে উল্লিখিত হইয়াছে যে, তিনি হজে কিরান 


Contents 


সূরা বাকারা ১৪৩ 


করিয়াছিলেন । তাই বুঝা যায় যে, তামাত্নুয়ে আম উভয়টিকেই বুঝায়। কারণ তাহার নিকট 
bh Ah 


COE SE GROSSE Cre পৃ 
হইল বকরী কুরবানী করা । তবে গরু কুরবানী করাই ভাল। কেননা নবী (সা) তীহার পত্বীদের 
পক্ষ হইতে গরু কুরবানী দিয়াছিলেন। আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা, 
ইয়াহয়া ইব্ন আবূ কাছীর ও আওযাঈ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ 
রাসূলুল্লাহ (সা) তাহার পত্বীদের পক্ষ হইতে গরু কুরবানী করিয়াছিলেন। আর সেই হজ্ব ছিল 
তামাতু । ইহা রিওয়ায়েত করিয়াছেন আবূ বকর ইব্‌ন মারদুবিয়াহ। তামাত্ব শরীআতসম্মত 
হওয়ার ইহাই দলীল। যেমন ইমরান ইব্‌ন হাসান (র) হইতে সহীহ্দ্ধয়ে বর্ণিত হইয়াছে যে, 
তিনি বলেন ৪ ‘কুরআনে তামাতুর আয়াত সন্নিবেশিত হইয়াছে আর আমরা হ্যুরের (সা) সংগে 
টি HPSS VELA SUNN Ss 

হুযুর (সা) নিজেও ইহা করিতে নিষেধ করেন নাই । এই অবস্থায়ই হুযুরের (সা) ইন্তিকাল 
ইউজ বর 
বলিতেছে।' বুখারী রে) বলেন, এই ইঙ্গিতবহ কথা কয়টি হযরত উমর রো)-কে লক্ষ্য করিয়া 
বলা হইয়াছে। মুহাদ্দিসগণের মতে ইমাম বুখারীর এই অভিমত সম্পূর্ণরূপে সঠিক । কেননা 
হযরত উমর (রা) জনগণকে হজে তামাত্ু করিতে নিষেধ করিতেন । তিনি বলিতেন, আমরা যদি 
আল্লাহ তাআলার কিতাবকে গ্রহণ করিয়া থাকি, তাহা হইলে উহার মধ্যেই হজ্ব ও উমরাকে 
পৃথক পৃথকভাবে সম্পন্ন করার নির্দেশ রহিয়াছে। যথা আল্লাহ বলেন, “তোমরা হজ্ব ও উমরাকে 
আল্লাহর জন্যে পূর্ণ কর ৷’ তবে এই কথাও সত্য যে, হযরত উমর (রা)-এর এই বাধা দান করা 
হারাম হিসাবে ছিল না। বরং তিনি এইজন্য নিষেধ করিতেন যে, যেন মানুষ বেশি করিয়া হজ্জ 
ও উমরার উদ্দেশ্যে বায়তুল্লাহ শরীফ যিয়ারত করিতে আসে । বস্তুত ইহাই ছিল তাহার নিষেধ 
এজন পানী 
গর পটাতে rnc ah তবে হজের 
সময় তিন দিন এবং যখন তোমরা প্রত্যাবর্তিত হও তখন সাত দিন, এই পূর্ণ দশদিন রোযা 
রাখিবে। অর্থাৎ যে ব্যক্তি কুরবানী করিতে অক্ষম থাকিবে, সে হজ্বের সময় তিনটি রোযা 
রাখিবে । অর্থাৎ হজ্রে দিনগুলির মধ্যে । 

আলিমগণ বলেনঃ এই রোযাগুলি দশ তারিখের আরাফার দিনের পূর্বে রাখাই উত্তম । আতা, 
(র)-ও ইহা বলিয়াছেন অথবা ইহরাম বাধার পরেই এই রোযাগুলি রাখিবে। ইহা বলিয়াছেন 
মারা SOOT SEO OE TOE) 
আবার কেহ কেহ এই রোযাগুলি শাওয়ালের প্রথম দিকেও রাখা জায়িয বলিয়াছেন । তাহারা 
হইলেন তাউস, মুজাহিদ, প্রমুখ ব্যক্তি । শা‘বী বলেন, এই রোযাগুলি আরাফার দিন এবং তাহার 
পূর্বের দুই দিন মিলাইয়াও রাখা জায়িয। মুজাহিদ, সাঈদ ইব্‌ন যুবায়র, সুদ্দী, আতা, তাউস, 


Contents 


১৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


হিকাম, হাসান, হাম্মাদ, ইব্রাহীম, আবূ জাফর বাকের, রবী" ও মাকাতিল ইবৃন হাইয়ান প্রমুখ ও 
ইহা বলিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ তোমরা 
যদি কুরবানীর জন্তু সংগ্রহ করিতে অপারগ থাক, তাহা হইলে আরাফার দিনের পূর্বে তিনটি 
রোযা রাখিবে। যদি তৃতীয় রোযাটি আরাফার দিনে উপস্থিত হইয়া যায় তবে উহা স্থগিত 
রাখিবে। সাতটি বাড়ি ফিরিয়া পূর্ণ করিবে । ইব্‌ন উমর রো) হইতে ধারাবাহিকভাবে বাররাহ ও 
আবূ ইসহাক বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, “তারবিয়ার' দিনের পূর্বে একটি রোযা 
রাখিবে । আর “তারবিয়াহ' বলা হয় আরাফার দিনকে । আলী (রা) হইতে ধারাবাহিকভাবে 
মুহাম্মদ ও জাফর ইবৃন মুহাম্মদ ইহা বর্ণনা করিয়াছেন । 

উল্লেখ্য যে, যদি কেহ এই রোযাগুলি কুরবানীর পূর্বে না রাখে অথবা যদি কিছু কুরবানীর 
পূর্বে রাখে এবং কিছু বাকি থাকিয়া যায়, তবে কি বাকি রোযাগুলি কুরবানীর দিনগুলিতে রাখা 
জায়িয হইবে ? এই ব্যাপারে আলিমগণের মধ্যে দুইটি অভিমত রহিয়াছে । ইহার মধ্যে ইমাম 
শাফেঈর পূর্বের মত হইল যে, এ দিনগুলিতে রোযা রাখা জায়িয । সহীহ বুখারীতে ইব্‌ন উমর 
(রো) ও আয়েশা (রা) হইতে উদ্ধৃত হইয়াছে যে, কুরবানীর দিনগুলিতে একমাত্র সেই ব্যক্তি 
রোযা ভঙ্গ করিবে না, যাহার কুরবানীর জন্তু নাই। আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে 
উরওয়া, যুহরী ও মালিক এবং ইব্‌ন উমর (রা) হইতে সালিমও ইহা বর্ণনা করিয়াছেন । এই 
ব্যক্তিদ্বয় হইতে অন্য সৃত্রেও ইহা বর্ণনা করা হইয়াছে । আলী (রা) হইতে ধারাবাহিকভাবে 
মুহাম্মদ, জাফর ইবৃন মুহাম্মদ ও সুফিয়ান ছাওরী (র) বর্ণনা করেন যে, আলী (রা) বলেনঃ যে 
ব্যক্তি হজ্বের দিনগুলিতে এ তিনটি রোযা ছাড়িয়া দিবে সে উহা ঈদের দিনগুলিতে পালন 
করিবে । এইভাবে উরওয়া ইবৃন যুবায়র, হাসান বসরী ও ইকরামা প্রমুখ হইতে উবাইদ ইব্‌ন 
উমাইর ও লাইছ বর্ণনা করেন যে, তাহারা বলিয়াছিলেন চে ৪7121 2898 1৮4 
আয়াতাংশ সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে। অর্থাৎ হজ্বের দিনগুলির মধ্যে কুরবানীর দিনগুলিও ' 
অন্তর্ভুক্ত রহিয়াছে । 

ইমাম শাফেঈর নতুন অভিমত হইল যে, কুরবানীর দিনগুলিতে রোযা রাখা জায়িয নহে। 
এরা পা রর ফা OSU HE রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
কুরবানীর দিনগুলি হইল খাওয়া, পান করা ও আল্লাহ তা'আলার যিকির করার দিন। 

আল্লাহ তা'আলা বলেন £ ১5৯2, 31 ২2% 9 অর্থাৎ হজ্ব হইতে প্রত্যাবর্তনপূর্বক সাতটি 
রোযা রাখিবে। এই ব্যাপারেও দুইটি মত রহিয়াছে। একটি হইল যখন তাহারা স্বীয় সওয়ারীর 
দিকে চলিবে । তাই মুজাহিদ রে) বলেন, তবে ইচ্ছা করিলে বাড়ি ফিরিবার সময় পথেও এই 
রোযাগুলি রাখিতে পারিবে । আতা ইব্‌ন আবু রুবাহও (র) ইহা বলিয়াছেন। 

দ্বিতীয় মত হইল এই, যখন নিজ আবাসস্থলে পৌছিয়া যাইবে । সালিম (র) হইতে 
ধারাবাহিকভাবে ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও ছাওরী (র) বর্ণনা করেন যে, সালিম (র) বলেন ঃ আমি 
ইব্‌ন উমরের নিকট শুনিয়াছি যে, তিনি ৷ (5 ৪12123১7245 ১০৯27] ০৪ 
5555101২555 আয়াতাংশের মর্মার্থ বলেন যে যখন (হজ্ব থেকে) পরিবার-পরিজনের 
নিকট প্রত্যাবর্তন করিবে। 


Contents 
সূরা বাকারা ১৪৫ 


রবী’ ইব্‌ন আনাস (র) প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন। আবূ জাফর ইবৃন জারীর (র) বলেন 
ইহার উপর ইমামগণেরও একমত্য রহিয়াছে। 

ইব্‌ন উমর (রা) হইতে এক দীর্ঘ হাদীসে ধারাবাহিকভাবে সালিম ইব্‌ন আবদুল্লাহ, ইব্‌ন 
শিহাব, আকীল, লাইছ, ইয়াহয়া ইব্‌ন বুকাইর ও বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) 
বলেন ঃ রাসূল (সা) বিদায় হজ্বে “তামাতু' করিয়াছিলেন । কুরবানীর জন্তু তাহার সাথে ছিল এবং 
“জুলহুলায়ফায়” উহা কুরবানী করেন। তিনি প্রথমে উমরা ও পরে হজ্ব করেন এবং লোকজনও 
তাহার সাথে সাথে হজে তামাতু করেন। অনেকে সঙ্গে করিয়া কুরবানীর জন্তু নিয়াছিলেন এবং 
উহা কুরবানী দেন। কিন্তু কয়েকজন সাথে করিয়া কুরবানীর জন্তু নিয়াছিলেন না। অতঃপর 
রাসূল (সো) মন্কায় পৌছিয়া ঘোষণা করেন যে, যাহাদের নিকট কুরবানীর জন্তু রহিয়াছে, তাহারা 
হজ্ব শেষ না করা পর্যন্ত ইহরামের অবস্থায়ই থাকিবে । আর যাহাদের নিকট কুরবানীর জন্তু নাই, 
তাহারা বায়তুল্লাহ তাওয়াফ করিয়া সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মধ্যবর্তী স্থানে দৌড়াইবার পর 
ইহরাম ভাংগিবে । অতঃপর মাথা মুণ্ডাইয়া ফেলিবে অথবা ছাটিয়া ফেলিবে। তারপর হজ্বের 
ইহরাম বাধিবে। আর যাহারা কুরবানী দিতে অক্ষম থাকিবে, তাহারা হজ্বের মধ্যে তিনটি রোযা 
রাখিবে এবং সাতটি রোযা পরিবার-পরিজনের কাছে ফিরিয়া যাইয়া রাখিবে। এইভাবে তিনি 
পূর্ণ হাদীসটি বর্ণনা করেন। আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া ও যুহরীও সালিমের 
পিতা হইতে সালিমের অনুরূপ রিওয়ায়েত করেন। যুহরী হইতে উর্ধ্বতন সনদে সহীহ্দ্বয়ে ইহা 
বর্ণিত হইয়াছে। 

পরিশেষে বলা হইয়াছে £41. $:৯2 415 অর্থাৎ এই পূর্ণ দশ দিন। কেহ কেহ বলেন, 
(কুরআনের) এই বাক্যাংশটি কেবল তাকিদের জন্য ব্যবহার করা হইয়াছে। যেমন আরবগণ 
বলেন, ৮১:০১ ৩) আমি স্বচক্ষে দেখিয়াছি, ৮১১১ ৩:৯০ আমি স্বকর্ণে শুনিয়াছি, ০:54 
152 আমি স্বহস্তে লিখিয়াছি ইত্যাদি । 

যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন «১০১১১ ৯১7৮১০০ 9, না কোন পাখী যাহা 
তাহার দুই পাখার সাহায্যে উড়িয়া থাকে । তিনি আরো বলেন, 2৫১১০১41০১5 8, তুমি 
তোমার ডান হাত দ্বারা লিখিও না। অন্য এক স্থানে তিনি বলিয়াছেন, ০5023 
821 ১2251 oy lis iia Lali {1 53895 অর্থাৎ আমি মুসার (আ) 
সাথে ত্রিশ রাত্রির ওয়াদা করিয়াছি এবং আরো দশ দিয়া তাহা পূর্ণ করিয়াছি। অতঃপর তাহার 
প্রভুর নিদিষ্ট চল্লিশ রাত্রি পূর্ণ হইল। 

কেহ কেহ বলিয়াছেন {A অর্থ হইল পরিপূর্ণ ও সম্পূর্ণকরণ। ইব্‌ন জারীর এই অর্থ 
পসন্দ করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন, %1 4 অর্থ হইল কুরবানীর সম্পূরক কোন বিষয়। 
হাসান বসরী রে) হইতে ধারাবাহিকভাবে ইবাদ ইব্‌ন রশিদ ও হিশাম বর্ণনা করেন যে, 
হাসান বসরী (৫ ১:০০ 215 এর অর্থ প্রসঙ্গে বলেন যে, ইহা হইল কুরবানীর পরিবর্তে 
করণীয় বিষয়। 


কাছীর (২য় খ্)__১৯, 


Contents 


১৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তাআলা বলেন ঃ ২০১। ৪১৯4৪ 9৫৪০০] এ) 
লটারী LAN AEA টা A 
0151 ১৯:১] ৪১০০১  আয়াতাংশের ব্যাখ্যার ব্যাপারে ইখডিলাক বায়ান 
অবশ্য পরে ইজমা হইয়াছে যে, হারমবাসীরা তামাত্ন করিতে পারিবে না। তবে কেহ কেহ 
বলিয়াছেন, এই নিদেশ হারমবাসীদের জন্যই নিদিষ্ট, অন্যরা ইহার মধ্যে গণ্য নয়। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ছাওরী, আবদুর রাহমান ও ইব্‌ন 
বাশার বর্ণনা করেন যে, আব্বাস (রা) বলেন, উহারা হইল মক্কাবাসী । এইভাবে ছাওরী রে) 
হইতে ইব্‌ন মুবারকও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে কাতাদাহসহ একটি দল বলেন, 
আমাদেরকে বলা হইয়াছে যে, একদা ইব্‌ন আব্বাস রো) বলেন-হে মক্কাবাসীরা! তোমাদের 
জন্য তামাত্ন নহে। ইহা বিদেশীদের জন্য বৈধ করা হইয়াছে এবং তোমাদের জন্য অবৈধ করা 
হইয়াছে । কেননা তোমাদেরকে মক্কায় পৌছিতে অল্প হাটিতে হয়। অথবা তিনি ইহা বলেন, 
তোমাদের এবং হারমের মধ্যে মাত্র একটি গ্রামই পার্থক্য । তাই অল্পদূর গিয়াই তোমরা ইহরাম 
বাধিয়া থাক। 

তাউস (র) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন তাউস, মুআম্মার ও আবদুর রাযযাক রে) বর্ণনা 
করেন যে, তাউস (র) বলেন ঃ তামাত্ু অন্যদের জন্য, মক্কাবাসীদের জন্য নহে। অর্থাৎ যে 
মক্কাবাসী নয় সে তামাত্ব করিতে পারিবে । কারণ আল্লাহ তা'আলা বলিয়াছেন-'এই নির্দেশ 

আবদুর রাযযাক (র) বলেন ঃ ইব্‌ন আব্বাসের সুত্রেও আমি তাউসের অনুরূপ রিওয়ায়েত 
জানিতে পারিয়াছি। কেহ কেহ বলেন, উহা হইল হারমবাসী এবং যাহারা মীকাতসমূহের মধ্যে 
বসবাস করে । আতা (র) হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, 
আতা (র) বলেন, যাহারা মীকাতসমূহের কাছাকাছির অধিবাসী হইবে, তাহারাও মক্কাবাসীদের 
অনুরূপ তামাত্ু করিতে পারিবে না। 

মাকহুল (র) হইতে ধারাবাহিকভাবে জাবির, আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ ও আবদুল্লাহ 
হজৰত বাহ 71০৯1 small ৪১৯ এআ 94৪৫1 ০০ 111) আয়াতাংশের 
ব্যাখ্যায় মকহুল (র) বলেন ঃ যাহারা মীকাতের নিকটবর্তী অধিবাসী হইবে, তাহাদের জন্য 
তামাতু জায়িয নহে। 

আতা (র) হইতে ইব্‌ন জারীজ বলেন £ এই নির্দেশ তাহাদের জন্য, যাহাদের পরিবার 
পরিজন মসজিদে হারামে অবস্থানকারী না হয়। তাই আরাফা, মুযদালিফা, উরনাহ ও রজী"র 
. অধিবাসীরাও এই নির্দেশের অন্তর্ভূক্ত হইবে। 

যুহরী রে) হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, যুহরী (র) 
বলেন ৪ যাহারা মক্কা হইতে একদিনের পথ দূরে থাকিবে অথবা ইহার চাইতেও কম দূরের 
হইবে, তাহারা হজে তামাত করিতে পারিবে । যুহরী (র) হইতে অন্য একটি রিওয়ায়েতে 


Contents 


সূরা বাকারা ১৪৭ 


বর্ণিত হইয়াছে যে, মক্কা হইতে এক কি দুই দিন পথের দূরের অধিবাসী হইলে সে তামা 
করিতে পারিবে । 

এই ব্যাপারে ইব্‌ন জারীর ইমাম শাফেঈর (র) মায্হাব গ্রহণ করিয়াছেন। এই বিষয়ে 
তাহার মত হইল এই যে, হারমের অধিবাসী অথবা মক্কা হইতে যাহারা এতটুকু দূরে:রহিয়াছে 
যেখানে গেলে তাহাদের জন্য কসর জায়িয হয় না তাহাদের সকলের জন্য এই নির্দেশ:। কেননা 
তাহাদিগকে মক্কার অধিবাসীদের মধ্যে গণ্য করা হয়। ইহার বাহিরে যে স্থানে মক্কাবাসীরা গেলে 
মুসাফির হইবে, সেখানের অধিবাসীদের জন্য তামাতু করা জায়িয হইবে 

তঃপর বলা হইয়াছে 8 5111 1951 ‘আল্লাহকে ভয় কর!” অর্থাৎ তাঁহার নির্দেশাবলী 

মানিয়া চল এবং নিষেধাবলী পরিহার কর। 

08511 2555 2111 211%5121 জানিয়া রাখ যে, তিনি তাহার অবাধ্যদিগকে কঠিন 
শাস্তি দিয়া থাকেন ।" অর্থাৎ যে ব্যক্তি তীহার নির্দেশ অমান্য করে এবং তিনি যে সকল নিষেধের 
ব্যাপারে কঠোরতা প্রদর্শন করিয়াছেন সেইগুলিকে অনুসরণ করে। 


Leu ৫ পাঠ তি 


৬৪০৬ FA 048 ০5 UD ও টস (1৭৬) 
LAMA LE 2580 ১৮০3 Seo 

Gi ৮১ ৫ ES NAC 

০০৩%। ৫ 322 ১5588191912 00515555 


১৯৭. “হজ্বের জন্য নির্দিষ্ট মাস রহিয়াছে। অতঃপর যে ব্যক্তি উহাতে হজ্ব অপরিহার্য 
করিল, তাহার জন্য ইহরাম অবস্থায় নারী গমন, পাপ কার্য ও ঝগড়া-বিবাদ নিষিদ্ধ । আর 
তোমরা যে সকল ভাল কাজ কর, তিনি তাহা জানেন। এবং পাথেয় সংগ্রহ কর, নিশ্চয় 
সর্বোত্তম পাথেয় তাকওয়া । হে জ্ঞানীবৃন্দ! আমাকেই শুধু ভয় কর।” 


তাফসীর ৪ ৩১১১০ 45 ৮৯11 এই আয়াতাংশের ব্যাখ্যার ব্যাপারে আরবীবিদগণের 
মধ্যে মতভেদ রহিয়াছে। ইহার অন্তর্নিহিত অর্থ সম্পর্কে কেহ কেহ বলিয়াছেন যে, ‘হজ্ব হইল এ 
মাসগুলিতে, যাহা বিদিত ও নির্দিষ্ট । সুতরাং ইহার দ্বারা বুঝা যায় যে, হজের মাসগুলিতে 
ইহরাম বাধা অন্যান্য মাসে ইহরাম বাধা অপেক্ষা উত্তম এবং বেশি পূর্ণতাপ্রদানকারী । তবে 
অন্যান্য মাসে ইহরাম বাধিলে তাহাও শুদ্ধ হইবে ।' 
রাহবিয়াহ, ইমাম ইব্রাহীম নাখঈ, ইমাম ছাওরী ও ইমাম লাইছ ইবৃন সা'আদ রে) বলেন যে, 
বছরের যেকোন মাসে ইহরাম বাঁধা যাইতে পারে । তাহাদের, দলীল হইল এই আয়াতটি 
Aly ১4] nals ৯03 ali ০ 1০০ অর্থাৎ হে নবী! তাহারা আপনাকে 
নব চন্দ্রসমূহ সম্বন্ধে জিজ্ঞাসা করিতেছে । আপনি তাহাদিগকে বলিয়া দিন যে, এইগুলি হইতেছে 
মানুষের উপকারার্থে এবং হজের 'জন্য সময় নিরূপক।' যেহেতু কুরআনে হজ্ব এবং উমরা _ 
উভয়টিকেই ১ বলা হইয়াছে আর উমরার ইহরাম প্রত্যেক মাসেই বাধা যায়, তাই হজের 
ইহরামও প্রত্যেক মাসে বাধা যাইবে । 


Contents 


১৪৮ তাফসীরে ইবৃন কাছীর 


অন্যদিকে ইমাম শাফেঈ (র) বলেন ৪ হজের ইহরাম হজের মাসগুলিতেই বাধিতে হইবে । 
অন্য মাসে হজ্বের ইহরাম বাধিলে তাহা শুদ্ধ হইবে না। অর্থাৎ নির্দিষ্ট মাসগুলির পূর্বে বা পরে 
ইহরাম বাধিলে উহা কার্যকরী হইবে না; বরং বাতিল হইয়া যাইবে । তাহাকে জিজ্ঞাসা করা 
হইল, অন্যান্য মাসে উমরার ইহরাম বাধা যাইবে কি ? ইহার জবাবে তাহার দুইটি উক্তি বর্ণিত 
হইয়াছে। প্রথম উক্তি হইল, হজ্বের মাসসমূহ ব্যতীত ইহরাম শুদ্ধ নয়। ইব্‌ন আব্বাস (রা) ও 
জাবির (রা) হইতে ইহা উদ্ধৃত হইয়াছে এবং তাহাদের হইতেই আতা, তাউস, মুজাহিদও ইহা 
বর্ণনা করিয়াছেন। তাহাদের দলীল হইল, ১০১১১ ১4: ০৯ অর্থাৎ হজ্বের মাসসমূহ 
নির্দিষ্ট অর্থাৎ এই আয়াতাংশের উহ্য বিষয়টি নির্দিষ্ট । আরবী ব্যাকরণবিদগণের অভিমত তাই। 
অর্থাৎ হজ্বের মাসগুলি নির্দিষ্ট। সমগ্র বছরের মাসগুলি হইতে এই মাসগুলিকে নির্বাচিত করা 
হইয়াছে। সুতরাং ইহার দ্বারা এই কথাই বুঝা যায় যে, হজ্বের মাসগুলির পূর্বে ইহরাম বাধিলে 
উহা জায়িয হইবে না। কারণ, নামাযের ওয়াক্ত উপস্থিত হওয়ার পূর্বে কেহ নামায পড়িলে উহা 
আদায় হয় না। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, উমর ইব্‌ন আতা, ইব্‌ন 
জারীজ, মুসলিম ইবৃন খালিদ ও ইমাম মালিক (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ কোন ব্যক্তির হজেরে মাসগুলি ব্যতীত অন্য মাসে ইহরাম বাধা উচিত নয়। কেননা 
আল্লাহ তা'আলা বলিয়াছেন- ০৮০1 ১৪০1 ৮১11 অর্থাৎ হজ্বের মাসসমূহ নির্দিষ্ট । 

ইব্‌ন জারীজ রে) হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ ইব্‌ন মুহাম্মদ আল-আ'ওয়ার, মুহাম্মদ 
ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন মালিক সাওসী ও ইব্‌ন আবূ হাতিম (র) এবং ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে মাকসাম, হামিক ইব্‌ন উতায়বা এবং হাজ্জাজ ইব্‌ন আরতাত (র) হইতে দুইটি 
সূত্রে ইবৃন মারদুবিয়া (র) স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন $ হজ্বে 
মাসগুলি ব্যতীত হজ্বের ইহরাম না বাধাটাই সুন্নাত । ইব্‌ন আব্বাস (রো) হইতে ধারাবাহিকভাবে 
মাকসাম, হাকাম, শু“বা, আবূ কালিদ আহমার, আবু কুরাইৰ ও ইব্‌ন খুযাইমাহ স্বীয় সহীহ্‌ 
হাদীস সংকলনে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন $ হজ্বের মাসসমূহ ব্যতীত হজের 
ইহরাম বাঁধিবে না। কেননা হজ্বের সুন্নাত হইতেছে হজ্বের মাসসমূহে ইহরাম বাধা । ইহার 
সনদ সহীহ । ্‌ 

কেহ কেহ বলিয়াছেন যে, ইহা সাহাবীদের সুন্নত । তবে ইহাও পরস্পর সূত্রে বর্ণিত 
হাদীসের ন্যায় গ্রহণীয় বলিয়া অধিকাংশের ধারণা । কেননা ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত 
এই রিওয়ায়েতটি কোন দিক দিয়াই দুর্বল নয় । ইহা যদি তাহার নিজস্ব অভিমতও হইয়া থাকে, 
তাহা হইলেও দ্বিধা-্বন্দের কোন কারণ নাই কারণ, তিনি ছিলেন সর্বসম্মতভাবেই স্বীকৃত 
মুফাস্সিরে কুরআন বা কুরআনের ভাষ্যকার । উল্লেখ্য যে, অন্যসূত্রে এই সম্পর্কীয় মারফু 
হাদীসেও উহা বর্ণিত হইয়াছে। নবী (সা) হইতে ধারাবাহিকভাবে জাবির, আবু যুবায়ের, 
সুফিয়ান, আবু হুযায়ফা, হাসান ইব্‌ন মুছান্না, নাফে, আবদুল বাকী ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা 
করেন যে, নবী করীম (সা) বলেন 3 কাহারো হজ্বের মাসসমূহ ব্যতীত অন্য মাসে হজ্বে 
ইহরাম বাধা উচিত নয়। ইহার সনদসমূহ সম্পূর্ণ ক্রুটিমুক্ত । আবু যুবায়র (র) হইতে ইব্‌ন 


Contents 


সূরা বাকারা ১৪৯ 


জারীজের সুত্রে বায়হাকী ও শাফেঈ (র) বর্ণনা করেন যে, আবু যুবাইর রে) বলেন, জাবির ইব্‌ন 
আবদুল্লাহ (রা) জিজ্ঞাসিত হন যে, হজ্বের মাসগুলির পূর্বে ইহরাম বাধা যায় কি? তিনি উত্তরে 
বলেন, না। হাদীসটি মাওকুফ হওয়ার সম্ভাবনাই বেশি! নিগার রাঃ এই হাদীসটি 
বর্ণিত হইয়াছে। 

হিস < CTE EEE সনম বররন OE 
উক্তি দ্বারা প্রতিপন্ন হইয়াছে যে, হজ্বের মাসসমূহ ব্যতীত অন্য মাসে ইহরাম না বাধাই হইল 
সুন্নত । আল্লাহ তা'আলা বলেন ০০১১১ 1,451 ৮১1 অর্থাৎ হজ্বের মাসসমূহ নির্দিষ্ট । বুখারী 
(র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন $ উহা হইল শাওয়াল, জিলকাদ এবং জিলহজ্তবের 
দশদিন। এই উক্তিটি ইব্‌ন জারীর (র) হইতে পরম্পরা সূত্রে বর্ণিত হইয়াছে। 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন দীনার, ওরাকা, আবু 
নাঈম ও আহমদ ইবৃন হাজিম ইব্‌ন আবূ জাগারাহ বর্ণনা করেন যে, 51, i ৮৯11 
এর ব্যাখ্যায় তিনি বলেন, উহা শাওয়াল, জিলকাদ এবং জিলহজ্বের দশদিন । ইহার বর্ণনাসূত্রটি 
সহীহ । ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, উবায়দুল্লাহ, আবদুল্লাহ ইব্‌ন নুমাইর, 
হাসান ইব্‌ন আলী ইব্‌ন আফফান ও আসিম হইতে হাকাম তাহার মুসতাদরাকেও ইহা বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, বুখারী ও মুসলিমের নিকট ইহা গ্রহণযোগ্য । 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি £ হযরত উমর (রো) হযরত আলী (রা) হযরত ইব্‌ন মাসউদ 
(রা), আবদুল্লাহ ইব্‌ন আব্বাস রো), আতা, তাউস, মুজাহিদ, ইব্রাহীম নাগ্নঈ, ইবৃন সিরীন, 
মাকহুল, কাতাদাহ, যিহাক ইব্‌ন মাযাহিম, রবী ইবন আনাস ও মাকাতিল ইব্‌ন হাইয়ান (র) 
প্রমুখ হইতেও উহা বর্ণিত হইয়াছে । আর ইমাম শাফেঈ রে) ইমাম আবু হানীফা (র), ইমাম 
আহমদ ইব্‌ন হাম্বল (র), ইমাম আবূ ইউসুফ (র) ও ইমাম আবু ছুর (র) প্রমুখের মাযহাবও 
ইহাই । ইব্‌ন জারীরও ইহা গ্রহণ করিয়াছেন । তিনি বলেন যে, £41 শব্দটি বহুবচন হইলেও 
ইহার ব্যবহার দুই মাস বা তৃতীয় মাসের কিয়দংশের উপর হইতে পারে। যেমন আরবী 
ভাষাভাষীরা বলেন, (111 431) _ ৯:11 «321১ অর্থাৎ আমি এক বছর বা একদিন তাহাকে 
দেখিয়াছি । অবশ্য তাহাকে সারা বৎসর ধরিয়া বা সারাদিন ধরিয়া দেখা হয় নাই। বস্তুত, 
দেখার সময় অল্পই হইয়া থাকে। কিন্তু বলার সময় এইভাবেই বলা হইয়া থাকে । তাই এখানেও 
তৃতীয় মাস এই নিয়মে উল্লেখ করা হইয়াছে। কুরআনেও বলা হইয়াছে, যে ৪ ৯৮০ ১৯৪ 
<6 £51 9০০০5 অর্থাৎ যে ব্যক্তি তাড়াহুড়া করিয়া দুই দিনে সম্পন্ন করে তাহাতে তাহার 
কোন দোষ নাই। অথচ সেই তাড়াহুড়া দেড় দিনের হইয়া থাকে। কিন্তু দিন গণনায় পূর্ণ দুই 
দিনই ধরা হইয়াছে । অবশ্য ইমাম মালিক ইবৃন আনাস (র) ও ইমাম শাফেঈর (র) পূর্বের 
অভিমত ছিল যে, উহা শাওয়াল, জিলকাদ ও পূর্ণ জিলহাজ্জ মাস। ইব্‌ন উমর রে) হইতেও ইহা 
বর্ণিত হইয়াছে। হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, ইব্রাহীম ইব্‌ন 
মুহাজির, শরীফ, আবু আহমদ, আহমদ ইব্‌ন ইসহাক ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, 
ইব্‌ন উমর (রা) বলেন, (উহা হইল) শাওয়াল, জিলকাদ ও জিলহাজ্জ। | 


Contents 


১৫০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীজ (র) হইতে ধারাবাহিকভাবে ইবৃন ওহাব, ইউনুস ইবন আবদুল আলা ও ইব্‌ন 
আবু হাতিম স্বীয় তাফসীরে উদ্ধৃত করেন যে, ইব্‌ন জারীজ (র) বলেন ঃ 

আমি নাফেকে জিজ্ঞাস করিয়াছিলাম যে, আপনি আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) হইতে হজের 
মাসসমূহের ব্যাপারে কিছু শুনিয়াছেন কি ? তিনি বলিলেন, হাঁ । আবদুল্লাহ ইবৃন উমর (রো) 
শাওয়াল, জিলকাদ এবং জিলহাজ্জকে হজ্বের মাস বলিতেন। ইব্ন শিহাব, আতা ও জাবির ইব্‌ন 
আবদুল্লাহও এইরূপ বলিয়াছেন। ইব্‌ন জারীজ রে) হইতে ইহার উর্ধ্বতন সনদও সহীহ । 
তাউস, মুজাহিদ, উরওয়া ইবৃন যুবায়র, রবী ইবৃন আনাস এবং কাতাদাহও এইরূপ বলিয়াছেন। 
অবশ্য এই বিষয়ে একটি মারফু হাদীসও বর্ণিত হইয়াছে। কিন্তু হাদীসটি দুর্বল বলিয়া গণ্য। 
কেননা হাদীসটি হাফিয ইবৃন মারদুবিয়া রো) হাসীন ইবৃন মাখারিক হইতে বর্ণনা করিয়াছেন। 
আর হাসীন ইবৃনে মাখারিকের উপর কৃত্রিম হাদীস বর্ণনা করার অপবাদ রহিয়াছে। আবূ উমামা 
হইতে ধারাবাহিকভাবে হাওশাব ইব্‌ন শাহর (রো) ও ইউসুফ ইবৃন উবাইদ বর্ণনা করেন যে, 
আবূ উমামা বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন 8 541805 01৮ ৮০০১1০০১৫৮৭ ৪৯11 
{551155 অর্থাৎ হজ্বের মাসগুলির নির্দিষ্ট ও সুবিদিত আর উহা হইলে শাওয়াল, জিলকাদ ও 
জিলহাজ্জ। এই হাদীসটি মারফু বলিয়া মনে হয়। কিন্তু মূলত ইহা মারফু নয়। আল্লাহই ভাল 
জানেন। 

ফায়েদা ইমাম মালিকের (র) মাযহাব হইল যে, (হজ হইল) জিলহাজ্জ মাসের শেষ 
পর্যন্ত । কেননা উহা কেবল হজ্বের জন্যেই নির্দিষ্ট। আর জিলহাজ্ভ্বের বাকি কয়দিনের মধ্যে 
উমরা করাও মাকরহ। যদিও কুরবানীর রাতের পরে আর হজ শুদ্ধ নয়। 

তারিক ইব্‌ন শিহাব (রা) হইতে ধারাবাহিকভাবে কাইস ইব্‌ন মুসলিম, আ"মাশ, আবু 
মুআবিয়া, আহমদ ইব্‌ন সুনান ও ইব্‌ন আবু হাতিম (রা) বর্ণনা করেন, যে তারিক ইবৃন শিহাব 
(রা) বলেন ঃ আবদুল্লাহ রো) বলেন যে, হজ্বের মাসগুলি নির্দিষ্ট । আর ইহার মধ্যে কোন উমরা 
নাই। ইহার সনদ বিশুদ্ধ । ইব্‌ন জারীর (রা) বলেন ঃ শাওয়াল, জিলকাদ ও জিলহাজ্জ হইল 
হজ্বের মাস। এই মাসগুলি উমরার জন্য নয়। ইহা কেবল হজ্বের জন্যই নির্দিষ্ট আর হজ পর্ব 
মিনার দিন অতিক্রান্ত হওয়া মাত্রই শেষ হইয়া যায়। মুহাম্মদ ইব্‌ন সিরীন (রা) বলেন £ এমন 
কোন আলিম নাই, যিনি হজ্বের মাসগুলি ব্যতীত অন্য মাসে উমরা করাকে এই মাসগুলির মধ্যে 
উমরা করা অপেক্ষা উত্তম মনে করিতে দ্বিধা করিয়া থাকেন। ইব্‌ন আউন (র) বলেন ঃ আমি 
মুসলিম মনীষীগণ ইহাকে যথাযথ হজ্ব বলিয়া মনে করিতেন না। 

আমি ইব্‌ন কাছির বলিতেছিঃ হযরত উমর (রা) ও হযরত উছমান (রা) হইতে-বর্ণনা করা 
হইয়াছে যে, তাহারা হজ্বের মাসগুলি ছাড়া অন্য মাসে উমরা করাকেই পসন্দ করিতেন 
এবং হজ্বের মাসগুলিতে উমরা করিতে নিষেধ করিতেন। আল্লাহই ভাল জানেন। অতঃপর 
আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ ৮241 ০৫:১৪ ৬৯১% ০৪ অর্থাৎ যে ব্যক্তি এই মাসগুলিতে 


Contents 
_ সূরা বাকারা ১৫১ 


হজ্বের সংকল্প করে অর্থাৎ হজ্বের ইহরাম বাধে। সুতরাং ইহার দ্বারা প্রমাণিত হয় যে, 
হজের জন্য ইহরাম বাঁধিয়া তা পূর্ণ করা অবশ্য কর্তব্য । ইবৃন জারীর (র) বলেন £ সবাই 
এই ব্যাপারে একমত যে, এই স্থলে ফরয বলার উদ্দেশ্য হইতেছে ওয়াজিব প্রমাণ ও 
গুরুত্বারোপ করণ । 
| ইবন আব্বাস (রা) হইতে আনী ইব্‌ন আব্‌ তানহা বর্ণনা করেন বে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ৪ £1 ০৫১ ০৯১৪ ৬০১ আয়াতাংশ দ্বারা হজ্ব অথবা উমরার ইহরাম বন্ধনকারীদেরকে 
বুঝান হইয়াছে । আতা রে) বলেন ঃ এখানে “১১১? (ফরয) এর অর্থ হইল ইহরাম । ইব্রাহীম 
(র) ও যিহাক (র) প্রমুখও এই অর্থ করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে 
ইকরামা, আমর ইব্‌ন আতা, ও ইবৃন জারীজ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 
£241 ৩4৯৬ ০৯১৪ ০০৪ এর মর্মার্থ হইল ইহরাম বাধিয়া লাব্বাইক পাঠ করার পর কোন 
স্থানে থামিয়া না যাওয়া । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন £ হযরত ইব্‌ন মাসউদ, হযরত ইবৃন আব্বাস, হযরত ইব্ন 
যিহাক, হযরত কাতাদাহ, হযরত সুফিয়ান ছাওরী, হযরত যুহরী ও হযরত মাকাতিল ইব্‌ন 
হাইয়ান প্রমুখ হইতেও উহা বর্ণিত হইয়াছে। তাউস ও কাসিম বলেন $ এখানে ‘ফরয’ এর অর্থ 
হইল “তালবিয়াহ' পাঠ করা । 

আল্লাহ তা'আলা বলেন £ =, 9.৪ অর্থাৎ যে ব্যক্তি হজ্ব অথরা উমরার জন্য ইহরাম 
বীধিবে, সে স্ত্রী সহবাস হইতে বিরত থাকিবে । অর্থাৎ তখন স্ত্রী গমন না করা । যথা আল্লাহ 
তা“আলা অন্যত্র বলিয়াছেন ঃ ১৪০1 ০১০! {11 <1 ০৯ অর্থাৎ রোযার রাত্রে তোমাদের 
জন্য স্ত্রী গমন হালাল করা হইয়াছে। 

এইভাবে ইহরাম বাধিয়া চুম্বন করা এবং যৌন মিলনে উদ্বুদ্ধকারী যে কোন কাজও হারাম । 
স্ত্রীদের সঙ্গে প্রেমালাপ করাও হারাম । আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে 
নাফে, ইউনুস ইবৃন ওহাব, ইউনুস ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে; আবদুল্লাহ্‌ ইবৃন উমর 
(রা) বলেন £ :»৪]1 হইল স্ত্রী মিলন ঘটা । স্ত্রী-পুরুষ পরম্পরে পরস্পরের বোধগম্য করিয়া 
যৌনমূলক কোন কথা বলাও রাফাছের অন্তর্ভুক্ত 

মুহাম্মদ ইব্‌ন কা'ব (র) হইতে ধারাবাহিকভাবে আবূ সাখার (র) ও ইব্ন ওহাব (র) ও 
এইরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আলীয়া বিয়াহী, 
রিজাল, কাতাদাহ, শুবা, মুহাম্মদ ইব্‌ন জাফর, মুহাম্মদ ইব্‌ন বাশার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন 
£ ইব্‌ন আব্বাস (রা) যৌনমূলক একটি পংক্তি আবৃত্তি করিতেছিলেন। অথচ তখন তিনি ইহরাম 
বাঁধা অবস্থায় ছিলেন। পংক্তিটি এই ৪ 


আবু আলীয়া বলেন, তখনই আমি তাহাকে বলিলাম-আপনি ‘রাফাছ’মূলক কথা বলিতেছেন, 
অথচ আপনি ইহরামের অবস্থায় আছেন! উত্তরে তিনি বলেনব্ত্রীদের সামনে এই ধরনের কথা 


Contents 


১৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিলে =, (রাফাছ) হইয়া থাকে । ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল 
আলীয়া, ইব্‌ন হুসাইন, যিয়াদ এবং আ'মাশও এইরূপ রিওয়ায়েত করিয়াছেন । 

অন্য আর একটি রিওয়ায়েতে হযরত আবূ হুসাইন ইব্‌ন কায়েস হইতে ধারাবাহিকভাবে 
যিয়াদ ইবৃন হুসাইন, আউফ, ইব্‌ন আবূ আদী মুহাম্মদ ইব্‌ন বাশার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন 
যে, আবু হুসাইন ইব্ন কায়েস বলেন £ হজে যাত্রা কালে আমি ইব্‌ন আব্বাসের সফরসঙ্গী 
ছিলাম, কিন্তু সামান্য অগ্রবর্তী হইয়া চলিতেছিলাম। আমরা ইহরাম বাধিয়া নিবার পরে হযরত 
ইব্‌ন আব্বাস উটের পার্শ্ব ঘেষিয়া মনের আবেগে বলিতেছিলেন ৪ 


অতঃপর আমি তাহাকে বলিলাম, আপনি =, (যৌন কবিতা পাঠ) করিতেছেন; অথচ 
আপনি তো ইহরাম বাধিয়া নিয়াছেন। উত্তরে তিনি বলেনঃ মহিলাদের মধ্যে এইভাবে বলা 
হইলে রাফাছ হইত । 

আবদুল্লাহ ইব্‌ন তাউস তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি আবদুল্লাহ ইব্‌ন 
আব্বাস (রো)-কে 3.5 ১, ৩,৪, ৬৪ আয়াতাংশ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ৪ 
উহার মর্মার্থ হইল যৌন সম্পকীয় আলোচনা থেকে বিরত থাকা । আরবরা উহা এই অর্থেই 
ব্যবহার করিয়া থাকেন। অবশ্য ইহা হইল =, এর নিম্নতম স্তর। 

আতা ইব্‌ন আবু রুবাহ বলেন £ =, অর্থ হইল স্ত্রী সহবাস আর যৌনতায় সুড়সুড়ি দেয় 
এমন অশ্লীল বাক্যসমূহ। আমর ইব্নে দীনার (র)-ও অনুরূপ উক্তি করিয়াছেন। আতা (র) 
বলেন ঃ ইহরামের অবস্থায় আরবগণ যে সবল শব্দ ব্যবহার করিতে অপসন্দ করেন, তাহাই 
হইল রাফাছ। তাউস রে) বলেন £ রাফাছ হইল স্ত্রীকে বলা যে, ইহরাম গেলেই তোমার সংগে 
সহবাস করিব । আবুল আলীয়াও (র) অনুরূপ বলিয়াছেন । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবু তালহা: বর্ণনা করেন £ =, (রাফাছ) 
হইল স্ত্রীদের সংগে মাখামাখি করা, চুম্বন দেওয়া ও আলিঙ্গন করা এবং যে সব অশ্লীল 
বাক্য দ্বারা যৌন মিলনের আবেদন প্রকাশ পায় তাহা বলা ইত্যাদি। অন্য একটি রিওয়ায়েতে 
ইব্‌ন আব্বাস (রো) ও ইব্‌ন উমর (রা) বলেন £ ৮৮) অর্থ হইল মহিলাদের সংগে 
মাখামাখি করা । সাঈদ ইব্ন জুবায়র, ইকরামা, মুজাহিদ ও আতা হইতে আবুল আলীয়া, 
মাকহুল, আতা খোরাসানী, আতা ইবৃন ইয়াসার, আতিয়াহ, ইব্রাহীম নাখঈ, রবী’, যুহরী, 
সাদী, মালিক ইব্‌ন আনাস, মাকাতিল ইবৃন হাইয়ান, আবদুল করীম প্রস্ুখগণের বর্ণিত উক্তিও 
উপরোল্লিখিত রূপ ৷ 

অতঃপর আল্লাহ তা“আলা বলিতেছেন £ 8...১3 ইব্‌ন আব্বাস হইতে মাকসাম এবং 
জনৈক ব্যক্তি রিওয়ায়েত করেন যে, 5+ (ফুসুক)- এর অর্থ হইল পাপ করা । “আতা, 
মুজাহিদ, তাউস, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবায়র, মুহাম্মদ ইব্‌ন কা'ব, হাসান, কাতাদাহ, 


Contents 


সূরা বাকারা ১৫৩ 


ইব্‌ন হাইয়ান ও ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে' ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা : 
করেন £ 3:81 অর্থ শিকার জাতীয় কোন পাপ কার্য সংঘটিত হওয়া । আবদুল্লাহ ইব্‌ন উমর 
(রা) হইতে পর্যায়ক্রমে নাফে" ইউনুস ও ইব্‌ন ওহাব বর্ণনা করেন £ 3..81| অর্থ হারমে 
বসিয়া কোন পাপ করা । অপর একদল বলেন 8 3:...11 বলিতে গালমন্দ করা বুঝায় । ইব্‌ন 
আব্বাস (রা), ইব্‌ন উমর (রা), ইবৃন যুবায়র (রা), মুজাহিদ, সুদ্দী, ইব্রাহীম নাখঈ ও হাসান 
এই মত পোষণ করেন। তাহাদের দলীল হইল সহীহ সূত্রে বর্ণিত নিম্নোক্ত হাদীস £ 
নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে আবদুল্লাহ, আবু ওয়াএল, যুবায়দ, সুফিয়ান ছাওরী ও 
হিবর, আবু মুহাম্মদ ইব্‌ন হাতিম বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন £ 
ৃ ১৪৫ 41055 ও ৯০৪ ১1-.41 UL অর্থাৎ মুসলমানকে গালি দেয়া ফিস্ক ও তাহাকে 
হত্যা করা কুফর । আবদুর রহমান তাহার পিতা আবদুল্লাহ ইব্‌ন মাসউদ হইতে এবং সা'দ 
হইতে পর্যায়ক্রমে মুহাম্মদ ইব্‌ন সা'দ ও আবূ ইসহাক উক্ত হাদীস বর্ণনা করেন। আবদুর 
রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন ঃ এখানে 3১-$1| অর্থ দেব-দেবীর নৈকট্য লাভের 
উদ্দেশ্যে পশু জবাই করা । যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ 
dll ১১০] 0০:50 

অর্থাৎ অথবা যাহা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হইয়াছে তাহা ফিসক। 

অন্য একদল বলেন £ এখানে :3..81|-এর তাৎপর্য এই যে, সাধারণত যে কোন নিষিদ্ধ 
কাজ করার পাপ মূলত সমান । কিন্তু নিষিদ্ধ মাসসমূহে নিষিদ্ধ কাজ করার পাপ অত্যধিক । তাই 
আল্লাহ তা'আলা বলেন 3 


68০ 


২৫৪৮ 958 19215 SG Ell orl UNS ১৯ Gol ক 
_ অর্থাৎ তন্মুধ্যে নিষিদ্ধ চারটি । ইহাই স্থায়ী জীবন বিধান। সেই মাসসমূহে অত্যাচার ও 
আত্মপীড়ন করিও না। 
নিষিদ্ধ মাস সম্পর্কে আল্লাহ তা“আলা বলেন ঃ 
22-৮05১০7৮৮:৯১৪৬৭ 
অর্থাৎ নিষিদ্ধ মাসসমূহে যে ব্যক্তি ধর্মদ্রোহিতার ইচ্ছা করিবে তাহাকে আমি কষ্টদায়ক শাস্তি 
দিব। ইব্‌ন জারীর বলেনঃ এখানে “ফিসক'-এর ভাবার্থ হইতেছে সেই সমস্ত কাজ যাহা 
ইহরামের অবস্থায় নিষিদ্ধ । যেমন, শিকার করা, মস্তক মুণ্ডন করা ও নখ কাটা ইত্যাদি। 
ইব্‌ন উমর (রা) হইতে পূর্বেও এই ধরনের উক্তি উদ্ধৃত হইয়াছে । আমার ধারণা মতে 
ইহাই হইল উত্তম ব্যাখ্যা । আল্লাহই ভাল জানেন। ূ 
সহীহ মুসলিম ও বুখারী শরীফের এক রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে, আবু হুরায়রা (রা) 
হইতে আবূ হাযিম রে) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ যে ব্যক্তি বায়তুল্লাহর হজ্জ 
করিবে, সে যেন 'রাফাছ' এবং ফিস্ক না করে। তাহা হইলে সে এমনই নিষ্পাপ হইবে যেমন 
সে তাহার জন্মের দিন নিষ্পাপ ছিল । 
অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন £ ০1 ০৯ (১9 অর্থাৎ “হজ্বের মধ্যে কলহ 
করিও না।" এই আয়াতাংশের ব্যাখ্যা দুইটি দল দুইভাবে করিয়াঁছেন। 
কাছীর (২য় খণ্ড)-_২০ 


Contents 


১৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


প্রথমোক্ত দল বলেন ৪ তোমরা হজ্বের সময়ের ও উহার রোকনসমূহের ব্যাপারে বাড়াবাড়ি 
করিও না। কেননা, আল্লাহ তা'আলা পূর্বেই ইহার স্পষ্ট ও পূর্ণ ব্যাখ্যা দিয়াছেন। সুতরাং এই 
ব্যাপারে পারস্পরিক ঝগড়াঝাটি অবা্থনীয়। 

মুজাহিদ হইতে ইব্‌ন আবু নাজীহ উদ্ধৃত করেন যে, 211 ৮৪ 01-৯% এর ব্যাখ্যায় 
তিনি বলেনঃ হজ্বের মাসকে ভুলিয়া না যাওয়া, উহাতে কম-বেশি ও পূর্ব-পর না করা। কেননা 
আল্লাহ তাআলা উহার প্রত্যেকটি বিষয় স্পষ্ট করিয়া বলিয়া দিয়াছেন। অতঃপর তিনি পূর্বের 
মুশরিকদের কীর্তিকাণ্ড উল্লেখ করিয়া বলেন যে, তাহারা হজ্বের রোকনগুলির মধ্যে বেশকম 
করিত এবং সময়ের ব্যাপারে আগ-পিছ করিত। অথচ সঠিকভাবে উহা আদায় করা আল্লাহর 
পক্ষ হইতে তাহাদের প্রতি দায়িত্ব ছিল। | 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে আবদুল আযীয ইব্‌ন রফী’ ও ছাওরী বর্ণনা করে যে, 
০১1 (১ & 14৯3৩ আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন £ আল্লাহ পাক হজ্বের সময় নির্দিষ্ট 
করিয়া দিয়াছেন। ফলে এই ব্যাপারে কম-বেশি ও পূর্ব-পর করা চলিবে না। ইব্‌ন আববাস (রা) 
হইতে ধারাবাহিকভাবে আতা, হাজ্জাজ, হিশাম ও সুদ্দী বর্ণনা করেন যে, ? cl ১ 01৯১৩ 
-এর ব্যাখ্যায় ইবন আব্বাস (রা) বলেন £ অর্থাৎ হজ্বের কাজে মুনাফিক ও রিয়াকারের 
ভূমিকা গ্রহণ করা। আবদুল্লাহ ইব্‌ন ওহাব বর্ণনা করেন যে, মালিক (র) আলোচ্য 
আয়াতাংশের ভাবার্থে বলেন ৫ উহার তাৎপর্য হইল ‘হজ্বের সময় কলহ করা'। আল্লাহই 
ভালো জানেন। 

উল্লেখ্য যে, হজ্বের সময় কুরাইশরা হারামের মাসে “মাশআরে হারাম' মুযদালিফায় অবস্থান 
করিত এবং আরবের বাকি লোকজন আরাফায় অবস্থান করিত। আর তাহারা পরস্পরের 
ঝগড়াবিবাদে লিপ্ত হইয়া একে অপরকে বলিত, আমরা সঠিক পথের উপর আছি। অন্যদল 
বলিত-না, আমরাই সঠিক পথের উপর আছি। আল্লাহ সর্বাধিক জ্ঞাত। 

আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম হইতে ইব্‌ন ওহাব বর্ণনা করেন $ তাহারা 
বিভিন্ন স্থানে অবস্থান করিত । আর এই নিয়া তাহাদের মধ্যে ঝগড়া হইত এবং প্রত্যেকের দাবি 
ছিল, আমরাই ইব্রাহীম (আ)-কে অনুসরণ করিতেছি। অতঃপর আল্লাহ তা'আলা নবী 
(সা)-কে হজ্বের রোকনসমূহ এবং বিভিন্ন জায়গায় অবস্থানের স্থানসমূহ জানাইয়া দিলে এই 
বিবাদের চির অবসান হয়। 

মুহাম্মদ ইব্‌ন কা'ব হইতে ধারাবাহিকভাবে আবূ সাখার ও ইবৃন ওহাব বর্ণনা করেন যে, 
মুহাম্মদ ইব্‌ন কাব বলেন ঃ হজ্বের সময় কুরাইশরা যখন মিনায় জমায়েত হইত, তখন তাহারা 
অন্যদেরকে লক্ষ্য করিয়া বলিত, আমাদের হজ্ব তোমাদের হজ্বে তুলনায় পূর্ণ এবং অধিক 
পুণ্যময়। অন্যরা আবার কুরাইশদেরকে লক্ষ্য করিয়া বলিত, আমাদের হজ্ব তোমাদের হজ্বের 
চাইতে পূর্ণ ও অধিক পুণ্যময় । 
বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ উহার অর্থ হজ্বের মধ্যে কলহ করা । যেমন তাহাদের কেহ কেহ 
বলিত, হজ্ব আগামী কাল হইবে এবং কেহ কেহ বলিত, আজ হজ হইবে । 


Contents 


সূরা বাকারা ১৫৫ 


ইব্‌ন জারীর রে) বলেন ঃ সারকথা হইল এই যে, হজ্রে বিধান নাযিল হওয়ার পরে পূর্বের 
সকল বিবাদ-কলহের অবসান ঘটিয়াছে। আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় দল বলেন £ এই 
স্থানে 01১ ৯ -এর অর্থ হইল যে কোন ঝগড়া-কলহ। আবদুল্লাহ ইব্‌ন মাসউদ হইতে 
ধারাবাহিকভাবে আবূ আহওয়াস, আবু ইসহাক, শরীক, ইসহাক আবদুল হামীদ ইব্‌ন হাসসান 
ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ =]! ৬৪ )1:-৯33 এই আয়াত 
প্রসংগে বলেন $ একে অন্যকে গালি দিত, ফলে ঝগড়াঝাটি হইত । 

উপরোক্ত সনদের উর্ধ্বতন অংশ তামীমী হইতে আবূ ইসহাক বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস 1. সম্পর্কে জিজ্ঞাসিত হইলে তিনি বলেন ঃ হজের পথে লোক তাহার সংগীকে 
গালি-গালাজ করিত, ফলে ঝগড়া বাধিত। 
আনাস, ইব্রাহীম নাখঈ, আতা ইবৃন ইয়াসার, হাসান, কাতাদাহ এবং যুহরীও অনুরূপ ব্যাখ্যা 
দিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ 
“হজের মধ্যে কলহ করিতে পারিবে না’ কথার অর্থ হইল যে, হজ্বের মধ্যে একে অন্যকে 
গালাগালি করার ফলে ঝগড়া বাধিত। অতঃপর আল্লাহ তা'আলা (এই আয়াত দ্বারা) উহা 
নিষিদ্ধ ঘোষণা করেন৷ 

ইব্রাহীম নাখঈ রে) বলেন ঃ চে ৪ ৩।৯% -এর মর্মার্থ হইল, ঝগড়া-কলহের প্রতি 
ঘৃণা প্রকাশ করা । হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে' ও মুহাম্মদ ইব্‌ন 
ইসহাক বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ =] ৪ 1১৯% -এর মর্মার্থ হইল, পারস্পরিক 
ঝগড়া এবং গালাগালি করা । এইভাবে হযরত ইব্‌ন উমর রো) হইতে ধারাবাহিকভাবে নাফে, 
ইউনুস ও ইব্‌ন ওহাব বর্ণনা করেন যে, তিনি বলেন $ হজ্বের মধ্যে কলহ করার অর্থ হইল, 
পরম্পরে গালমন্দ ও বিবাদ বিসংবাদ করা । 

মুহাম্মদ ইব্‌ন কা“ব হইতে ধারাবাহিকভাবে তাউস, ইব্রাহীম, হাসান, আবু যুবায়র ও ইব্‌ন 
আবু হাতিম বর্ণনা করেন ৪ চে এ 1৯55 এর ৩।১৯। অর্থ রাগ, গোস্বা । অর্থাৎ কোন 
মুসলমান ব্যক্তির উপরে গোস্বা হওয়া বা রাগতস্বরে গর্জন করে কথা বলা । তবে কাহারও নিজ 
দাসের প্রতি শাসন-গর্জন করা ইহার অন্তর্ভূক্ত নয়। অবশ্য তাহাকে মারিতে পারিবে না। 

এই প্রসংগে আমার কথা হইল যে, যদি মনিব তাহার দাসকে এমতাবস্থায় মারে, তাহাতে 
কোন অসুবিধা নাই। মুসনাদে ইমাম আহমদের নিম্নোক্ত রিওয়ায়েতটি ইহার দলীল । হযরত 
আসমা বিনতে আবূ বকর (রা) হইতে ধারাবাহিকভাবে যুবায়র, আবদুল্লাহ ইব্ন যুবায়র, 
ইয়াহয়া ইব্‌ন ইবাদ, মুহাম্মদ ইব্‌ন ইসহাক, আবদুল্লাহ্‌ ইব্‌ন ইদ্রীস ও ইমাম আহমদ বর্ণনা 
করেন যে, আসমা বিনতে আবূ বকর (রা) বলেন £ আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে হজ্বের 
সফরে ছিলাম এবং আরয নামক স্থানে বিশ্রাম গ্রহণ করিয়াছিলাম। হযরত আয়েশা (রা) 


শত 


Contents 


১৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


রাসূলুল্লাহ (সা)-এর পাশে বসিয়াছিলেন এবং আমি আমার পিতা হযরত আবূ বকরের (রা) 
নিকট বসা ছিলাম । হযরত আবূ বকর (রা) ও রাসূলুল্লাহ (সা)-এর উটের আসবাবপত্র হযরত 
আবূ বকর (রা) এর একটি গোলামের কাছে ছিল। হযরত আবূ বকর (রা) তাহার অপেক্ষা 
করিতেছিলেন। কিছুক্ষণ পরেই সে আসিয়া পড়িল। কিন্তু তাহার সংগে উট না দেখিয়া হযরত 
আবু বকর (রা) জিজ্ঞাসা করেন, উট কেথায় ? সে বলিল, গত রাতে উটটি হারাইয়া গিয়াছে। 
ইহা শুনিয়া হযরত আবূ বকর (রো) (রাগতস্বরে) তাহাকে বলিলেন, একটি মাত্র উট তাহাও 
দেখিয়া রাখিতে পারিলে না, হারাইয়া ফেলিলে ? এই কথা বলিয়া তিনি তাহাকে প্রহার করেন। 
রাসূলুল্লাহ (সা) তখন মুচকি হাসিয়া বলিলেন £ “ তোমরা দেখ, তিনি ইহরামের অবস্থায় কি 
কাজ করিতেছেন ?” এই হাদীসটি ইব্‌ন ইসহাকের রিওয়ায়েতে আবূ দাউদ রে) এবং ইব্‌ন 
মাজাহ্‌ (র) ও বর্ণনা করিয়াছেন। 

পূর্ববর্তী কোন কোন মনীষী হইতে ইহাও বর্ণিত হইয়াছে যে, এই প্রহার ছিল হজ্ব শেষ 
হইবার পর। অবশ্য লক্ষণীয় বিষয় এই যে, রাসূলুল্লাহ (সা)-এর “দেখ, তিনি ইহরামের 
অবস্থায় কি করিতেছেন” এই কথার মধ্যে ইহরামের অবস্থায় গোলামকে মারার অস্বীকৃতিসূচক 
সূক্ষ্ম ইংগিত রহিয়াছে। কেননা অস্পষ্ট হইলেও হাদীস দ্বারা এই কথা বুঝা যাইতেছে যে, 
তাহাকে না মারাই উত্তম ছিল। আল্লাহই ভাল জানেন। 
হুমায়দ তাহার মুসনাদে বর্ণনা করেন- জাবির ইব্‌ন উবায়দুল্লাহ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ 
(সা) বলেন ঃ 
424৩ ০০ 7470০ 441 ১৫ ১১০ 4৮74 ০০ ০৬৭৮৮117109 4৮৮০ ০৮০৩ ০ 

অর্থাৎ “যে ব্যক্তি এইরূপ অবস্থায় হজ সম্পন্ন করিল যে, কোন মুসলমান তাহার মুখের দ্বারা 
এবং হাতের দ্বারা কষ্ট পাইল না, তাহার পূর্বের সমস্ত পাপ মাফ হইয়া গেল!” অতঃপর আল্লাহ 
তাআলা বলেন ৪ 11| 412 ১১ ১০151555155 অর্থাৎ তোমরা যে কোন সৎকাজ কর না 
কেন, আল্লাহ তাহা অবগত আছেন। 

উপরে যেহেতু অন্যায় ও অশ্লীল কাজ হইতে বিরত থাকার জন্য সুস্পষ্ট নির্দেশ দেওয়া 
হইয়াছে, তাই এই আয়াতে পুণ্যের প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে এবং বলা হইয়াছে যে, 
তাহাদিগকে কিয়ামতের দিন প্রতিটি সৎকাজের পুণ্য প্রদান করা হইবে। 

আল্লাহ তা'আলা আরও বলেন £ SIL ১041 ১৪৯ 90 139359 অৰ্থাৎ ‘ ‘তোমরা 
হজের সময়ে নিজেদের সাথে পাথেয় নিয়া যাও । মূলত উৎকৃষ্টতম পাথেয় হইতেছে তাকওয়া ৷” 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আও ফী বর্ণনা করেন ঃ কিছু লোক হজের জন্য বাহির হইয়া 
যাইত, কিন্তু পথের জন্য কোন আহার বা খাদ্য সামগ্রী তাহারা সংগে করিয়া নিত না। ফলে 
তাহারা লোকজনের কাছে গিয়া বলিত-আমরা হজ্ব করিতে আসিয়াছি, এখন তোমরা কি 
আমাদিগকে খাওয়াইবে না ? তাই আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা সামর্থ্য অনুযায়ী সংগে করিয়া 
খাদ্য লইয়া যাইবে । 


Contents 


সূরা বাকারা ১৫৭ 


ইয়াধীদ মুকিররী ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইকরামা বলেন £ লোকগণ পাথেয় 
ছাড়াই হজ্বের জন্য বাহির হইয়া পড়িত। অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল 
করেন । $$ ১1311 ১১ ১ :90319953 

ওয়ারাকা হইতে বর্ণিত হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে। যথা, ইমাম বুখারী শাবাবাহ 
হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইব্‌ন বাশারের মাধ্যমে ওয়ারাকার সূত্রে উহা বর্ণনা করেন। 

আবূ মাসউদ আহমদ ইব্‌ন ফুরাত রাযীর সূত্রে আবু দাউদ নিম্ন হাদীসটি বর্ণনা করেন £ 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আমের ইব্‌ন দীনার, ওয়ারাকা, 
শাবাবাহ, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ মাখযূমী ও মুহাম্মদ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) 
বলেন ঃ ইয়ামানবাসীরা হজে যাওয়ার সময় সাথে করিয়া কোন খাদ্যদ্রব্য নিত না এবং তাহারা 
বলিত, আমরা মুতাওয়াক্কিল । অর্থাৎ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসাকারী । অতঃপর আল্লাহ 
তা“আলা তাহাদিগকে লক্ষ্য করিয়া আয়াতের এই অংশটি নায়িল করেন। 

উপরোল্লিখিত বর্ণনাটি শাবাবাহ হইতে আব্দ ইব্‌ন হুমায়েদ স্বীয় তাফসীরে এবং ইব্‌ন 
হাব্বান তাহার সহীহ সংকলনে বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, আমের ইব্‌ন আবদুল গাফফার 
ইব্‌ন মারদুবিয়া এবং ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন £ যখন 
তাহারা ইহরাম বাধিত তখন তাহাদের কাছে যে পাথেয় থাকিত তাহা তাহারা ফেলিয়া 
দিত এবং পুনরায় নতুন করিয়া পাথেয় সংগ্রহের প্রয়াস পাইত। তাহাদিগকে লক্ষ্য করিয়া 
sll 911 ১৪৯ ৩০1১১9১০9 এই আয়াতটি নাযিল হয়। আর তাহাদের তন্ধপ করিতে 
নিষেধ করিয়া বলা হয় যে, তাহারা যেন আটা, ছাতু, রুটি ইত্যাদি খাদ্য পাথেয় হিসাবে 
সংরক্ষণ করে। 
আতা খোরাসানী, কাতাদাহ, রবী’ ইব্‌ন আনাস ও মাকাতিল ইব্‌ন হাইয়ানও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। সাঈদ ইবৃন যুবায়র বলেন ঃ খাদ্যের জন্য আটা, ছাতু ও রুটি পাথেয়রূপে গ্রহণ 
কর। সাঈদ ইব্‌ন যুবায়র হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন সাওকাহ ও সুফিয়ানের সূত্রে 
ওয়াকী" ইব্‌ন জাররাহ স্বীয় তাফসীরে উদ্ধৃত করেন যে, সাঈদ ইব্‌ন যুবায়র বলেন, 1199539 
অর্থাৎ ছাতু জাতীয় খাদ্যদ্রব্যাদি। ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, ইব্‌ন আবু 
নাজীহ, ইবরাহীম মক্কী ও ওয়াকী বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ সম্মানিত ভদ্রজনরা 
সফরে যেন উত্তম খাদ্য বহন করেন । আবু রায়হান হইতে হাম্মাদ ইব্‌ন সালমা উপরোক্ত বর্ণনার 
সাথে আরেকটু বাড়াইয়া বলেনঃ ই রর হারার দানার রতি দারা গর করা 
তাকিদ দিতেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন £ 911 51511 53 015 অর্থাৎ নিশ্চয়, 
তাকওয়াই হইল উত্তম পাথেয় । ৃ | 


Contents 


১৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


উল্লেখ্য যে, ইহার পূর্বে আল্লাহ তা'আলা 1559১39 বলিয়া পার্থিব পাথেয় সঞ্চয়ের কথা 
বলিয়াছেন। এখন এই আয়াতাংশের দ্বারা অপর্থিব বা পারলৌকিক জগতের পাথেয় সঞ্চয়ের 
প্রতি গুরুত্বারোপ করিতেছেন । আর তাহা হইল, ‘ তাকওয়া অবলম্বন করা'। যেমন অন্যস্থানে 
আল্লাহ বলেন 8 "3 213598511১4. [2১১৩ অর্থাৎ 'খোদাতীরুতার পোশাকই 
হইতেছে উত্তম’ । এখানে বাহ্যিক পোশাকের কথা উল্লেখ পূর্বক আত্মিক পোশাকের কথা বর্ণনা 
করিতেছেন। আর তাহা হইল আল্লাহর কাছে বিনয়ী, নম্র, অনুগত এবং ভীতসন্ত্রস্ত হইয়া থাকা। 
তিনি এই কথাও বলেন যে, আত্মিক পোশাক দৈহিক পোশাক হইতে বহুগুণে শ্রেয় ও উত্তম 
ফলদায়ক । 

এই আয়াতের মর্মার্থে আতা খুরাসানী বলেন ৪ 553441 4/511 550৬ অর্থ তাকওয়াই 
হইল আখিরাতের পাথেয় । নবী (সা) হইতে ধারাবাহিকভাবে জারীর ইবৃন আবদুল্লাহ, কায়েস, 
ইসমাইল, মারওয়ান ইব্‌ন মুআবিয়া, হিশাম ইবৃন আম্মার, আবদান ও হাফিয আবুল কাসিম 
তিবরানী বর্ণনা করেন যে, নবী (সা) বলেন ঃ “যে ব্যক্তি দুনিয়ায় পাথেয় সংগ্রহ করিবে তাহা 
আখিরাতে তাহার উপকারে আসিবে ।' মাকাতিল ইব্ন হাইয়ান বলেন ৪ 19475 এই 
আয়াতটি যখন নাযিল হয়, তখন দরিদ্র এক ব্যক্তি দীড়াইয়া হুজুর (সা)-কে লক্ষ্য করিয়া 
বলিলেন, “হে আল্লাহর রাসূল! আমার কাছে তো কিছু নাই, আমি কোথা হইতে পাথেয় সং 
করিব ?' উত্তরে রাসূল (সা) বলেন- এতটুকু তো রহিয়াছে যে, তোমাকে কাহারও কাছে ভিক্ষা 
করিতে হয় না। বস্তুত উত্তম পাথেয় হইতেছে তাকওয়া । হাদীসটি ইব্ন আবূ হাতিম তাহার 
তাফসীর গ্রন্থে উদ্ধৃত করিয়াছেন । 

তঃপর আল্লাহ তাআলা বলিতেছেন 8 LL (5191 13 ১:১৪৪।১ “হে জ্ঞানবানগণ! 

তোমরা আমাকে ভয় কর।* অর্থাৎ হে জানী ও সুধীমণ্ডলী! তোমরা আমার নাফরমানদের জন্য 
নির্ধারিত লাঞ্কনা ও আযাবকে ভয় কর। 


টি 55114 50 ৮০ চি 4৫ ১3০89122501 এশা 2৬৫ ৫ রিনি পা এরা (৭/) 
3583835০4০১ 01580 33 Sts 
O CAVES 


১৯৮. “তোমাদের প্রভুর প্রদত্ত অবদান খুঁজিয়া লওয়ায় তোমাদের কোন পাপ নাই । 
অতঃপর যখন তোমরা (তাওয়াফের জন্য) আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে তখন 
‘মাশআরে হারামের’ নিকট আল্লাহর যিকরে নিমগ্ন থাকিও এবং যেভাবে তোমাদিগকে 
শিখানো হইয়াছে সেভাবে তাহা করিও । যদিও তোমরা ইতিপূর্বে এই ব্যাপারে বিভ্রান্ত 
ছিলে।” 

তাফসীর ৪ হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন উআয়না, মুহাম্মদ ও 
ইমাম বুখারী বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ জাহিলিয়াতের যুগে উক্কায, 
মুজিন্না ও জুল মাজায নামে তিনটি বাজার ছিল । ইসলাম গ্রহণের পর হজ্বের সময় সাহাবীগণ 


Contents 


সূরা বাকারা ১৫৯ 


সেই বাজারগুলিতে ব্যবসা করা পাপ বলিয়া ধারণা করিতেন। ইহার প্রেক্ষিতেই আল্লাহ 
তা'আলা এই আয়াতটি নাযিল করিয়া জানাইয়া দেন যে 1532 10৮১ ১৫০ 431 
তোমাদের কোন অপরাধ নাই। অর্থাৎ হজ্বের মৌসুমে সেইসব স্থানগুলিতে ব্যবসা করা কোন ' 
দোষের কাজ নয়। আবদুর রাযযাক, সাঈদ ইব্‌ন মানসুর এবং সুফিয়ান ইব্‌ন উআয়না 
হইতেও উপরোক্ত সনদে অনুরূপ বর্ণিত হইয়াছে। একদলের মতে ঘটনাটি এই যে, ইসলামের 
বিজয়ের পর অনেকে ব্যবসা করার ইচ্ছা করিলে তাহারা হুযূর (সা)-কে এই ব্যাপারে 
জিজ্ঞাসা করেন। | 

অনুরূপভাবে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আমর ইব্‌ন দীনার ও জারীজ 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস বলেন £ জাহিলী যুগে লোকজন উক্কায, মুজিন্না ও জুল মাজায 
নামক বাজারগুলিতে ব্যবসা-বাণিজ্য করিত। কিন্তু ইসলামের বিজয়ের পর মুসলমানগণ কাফির 
মুশরিকদের সেই বাজারগুলিতে ব্যবসা করিতে ইতস্তত বোধ করিতে লাগিল। অতঃপর আল্লাহ 
তা'আলা আলোচ্য আয়াতটি নাধিল করেন। | 

অন্য একটি রিওয়ায়েতে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, ইয়ািদ 
ইব্‌ন আবু যিয়াদ ও আবু দাউদ প্রমুখ বর্ণনা করেন যে, ইব্‌নে আব্বাস (রা) বলেন ঃ 
মুসলমানগণ হজের মৌসুমে ব্যবসা- বাণিজ্য ও ক্রয়-বিক্রয় হইতে বিরত থাকিত এবং তাহারা 
১২ ০০ 9553 15575 1 এই আয়াতটি নাযিল করেন। অর্থাৎ তোমরা স্বীয় প্রতিপালকের 
অনুগ্রহ লাভের চেষ্টা করিলে তাহা তোমাদের পক্ষে কোন অপরাধ নয়। 

ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে আতা, হাজ্জাজ, হিশাম ইব্রাহীম, ইয়াকুব ও 
ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস বলেন 8 LA 155১5 01 00২৯ ৯৫০ ০41 
অপরাধ নয়। অর্থাৎ হজ্বে মৌসুমে ব্যবসা করা কোন পাপ বা অপরাধের কাজ নয়। ইব্ন 
আব্বাস (রো) হইতে আওফীও অনুরূপ বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে 
আতা ও তালহা ইব্‌ন আমর, খাযরামী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস আয়াতটি এইভাবে 
পড়িতেন চে-111.. 19, ৪6৫৭০ ১০ 9০০৪19১2501 0০৯ ৮৫০ ০১ অর্থাৎ হজ্বের 
সাদি কর কোন অপরাধ নয 
বর্ণনা করেন যে, ঠা দান WU TOBE 1 আমি আয়াতটি ইবৃন যুবায়রকে 
এইভাবে পড়িতে শুনিয়াছি ঃ ১9০ ২৫৪১ ১৯ 9০৪৪195০5৩1 0৯৫৭০ ০৫এ 
ERE BEE মৌসুমে বসা-বরিজ্য এবং ্রয়-বিরুয় করা অপরাধ বা দোষের ময় 


Contents 


১৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুজাহিদ, সাঈদ ইব্‌ন যুবায়র, ইকরামা, মনসুর ইব্‌ন মু'তামার, কাতাদাহ, ইব্রাহীম নাখঈ ও 
রবী’ ইব্‌ন আনাস প্রমুখও উহা উপরোক্তভাবে ব্যাখ্যা করিয়াছেন। 

আবু উমামাহ হইতে ধারাবাহিকভাবে শু“বা, শাবাবা ইব্‌ন সাওয়ার, হাসান ইব্‌ন আরাফা 
ও ইব্‌ন জারীর বর্ণনা করেন £ আমি শুনিয়াছি, ইব্‌ন উমর জিজ্ঞাসিত হন যে, কোন লোক যদি 
হজ্ব করার সাথে ব্যবসাও উদ্দেশ্য করে, তাহার ব্যাপারে নির্দেশ কি? তখন তিনি এই আয়াতটি 
পাঠ করিয়া শোনান- 74১ ০০ 9531555500৯ 185০] 

হাদীসটি মাওকুফ পর্যায়ের হইলেও শক্তিশালী । অবশ্য কেহ কেহ ইহা মারফৃ সূত্রেও বর্ণনা 
করিয়াছেন । নি 
আসবাত ও আহমদ বর্ণনা করেন যে, হযরত আবূ উমামা তাইমী বলেন £ আমি ইব্‌ন উমরকে 
জিজ্ঞাসা করিলাম যে, আমরা হজে জন্তু ভাড়া দিয়া থাকি ; তাহাতে আমাদের হজ্ব হইবে কি? 
তিনি উত্তরে বলেন, তোমরা কি বায়তুল্লাহ শরীফে হজ কর না তোমরা কি আরাফায় অবস্থান 
করা না? শয়তানকে কি তোমরা পাথর মার না? তোমরা কি মস্তক মুন্ডাও না ? আমি বলিলাম, 
হা এইগুলি তো আমরা করি। অতঃপর ইব্‌ন উমর (রা) বলেন- 

এই প্রশ্নই এক ব্যক্তি হুযূর (সা)-কে করিলে তিনি তৎক্ষণাৎ উত্তর দেওয়া হইতে বিরত 
থাকেন। ইতিমধ্যে জিব্রাইল (আ) এই আয়াতটি নিয়া আগমন করেন-&১৯ ১৫1০ ১41 
১৫০) ১০ 9০১৪1857591 অতঃপর হুযুর সো) লোকটিকে ডাকিয়া বলেন, তুমি হাজী । 
অর্থাৎ তোমার হজ্ব হইয়া গিয়াছে। 

বনু তামীমের জনৈক ব্যক্তি হইতে ধারাবাহিকভাবে আলা ইব্‌ন মুসাইয়াব, ছাওরী ও 
আবদুর রাযযাক বর্ণনা করেন যে, তিনি বলেন £ আমি আবদুল্লাহ ইব্ন উমর (রা)-এর নিকট 
আসিয়া বলিলাম, হে আবদুল্লাহ! আমরা হজ্বের সময় সাওয়ারী ভাড়া দেওয়ার কারবার করি । 
সেহেতু আমাদের ধারণা যে, আমাদের হজ শুদ্ধ হয় না। তদুত্তরে তিনি বলেন- তোমরা কি 
ইহরাম বাধ না যেভাবে বাঁধা হইয়া থাকে ? তোমরা কি তাওয়াফ কর না যেভাবে তাওয়াফ 
করা হইয়া থাকে ? যেভাবে পাথর নিক্ষেপ করা হয় সেভাবে কি তোমরা পাথর নিক্ষেপ কর 
না? আমরা উত্তরে বলিলাম, হা ৷ তিনি বলিলেন, তাহা হইলে তোমাদের হজ্ব হইয়া যায়। 
অতঃপর ইব্‌ন উমর বলেন, এক ব্যক্তি হুযূর (সা)-এর নিকট আসিয়া তোমরা আমাকে যে 
প্রশ্ন করিয়াছ তাহাই করিলে এই আয়াতটি নাযিল হয়।- 1১52 "১1 0152 ০২4০ 74 
উদ্ধৃত করিয়াছন। উপরোক্ত হাদীসটি মারফু সূত্রে ছাওরী হইতে আবু হুযায়ফাও 
উপরোক্তরূপে বর্ণনা করিয়াছেন। অবশ্য ইহা ব্যতীত অন্য সনদেও হাদীসটি “মারফূ" সূত্রে 
বর্ণিত হইয়াছে। 
_ আবূ উমামা তাইমী হইতে ধারাবাহিকভাবে আ'লা ইবৃন মুসাইয়াব, ইবাদ ইব্‌ন আওয়াম, 
হাসান ইব্‌ন উরাফাহ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবূ উমামা তাইমী বলেন £ঃ আমি 


Contents 


- সূরা বাকারা ১৬১ 


ইব্‌ন উমরকে জিজ্ঞাসা করিলাম যে, অনেক লোক হজ্রে সময় সাওয়ারী ভাড়া দেওয়ার কাজ 
করে । ইহা করাতে তাহারা ভাবিয়া থাকে যে, তাহাদের হজ্ব বুঝি হয় না । এই ব্যাপারে আপনার 
অভিমত কি ? উত্তরে তিনি বলেন, তবে তাহারা কি ইহরাম বাধে না ? তাওয়াফ করে না? 
কুরবানী করে না? আমি বলিলাম, হা, ইহা তাহারা যথাযথভাবে পালন করিয়া থাকে! তিনি 
বলেন, তাহা হইলে তাহাদের হজও হইয়া যায়। অতঃপর তিনি বলিলেন, জনৈক ব্যক্তি হযুর 
(সা)-কে হুবহু এই প্রশ্নই করিয়াছিল যাহা তুমি আমাকে করিলে । ইত্যবসরে এই আয়াতটি 
নাযিল হয় ++) ১১০ ১3 1,355 0 0 5 ০4 অতঃপর রাসূল সো) সেই 
ব্যক্তিকে ডাকিয়া ইহা শোনান এবং বলেন- তোমরা হাজী । 

আ'লা ইব্‌ন মুসাইয়াব হইতে শরীফুলব্ারী, আবদুল ওয়াহিদ ইব্‌ন যিয়াদ ও মাসউদ ইব্‌ন 
সা'দও অনুরূপভাবে হাদীসটি মারফু সূত্রে বর্ণনা করেন। 
মুহাম্মদ, তালীক ইবৃন মুহাম্মদ ওয়াসেতী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আবূ উমামা তাইমী 
বলেনঃ আমি ইব্‌ন উমরকে জিজ্ঞাসা করিলাম, কোন কোন লোক হজ্বের সময় সাওয়ারীর জন্তু 
ভাড়া দেওয়ার কাজ করে তাহাদের হজ্ব হইবে কি ? তিনি উত্তরে বলিলেন, তাহারা কি 
বায়তুল্লাহ তাওয়াফ করে না ? আরাফায় অবস্থান করে না ? পাথর নিক্ষেপ করে না ? তাহারা 
কি মাথা মুণ্ায় না ? আমি বলিলাম, হা। ইহার পর তিনি বলেন, কোন এক ব্যক্তি হযূর 
(সা)-কে এই রকম প্রশ্ন করিলে তিনি কি জবাব দিবেন ভাবিয়া পাইতেছিলেন না। তখন 
জিব্রাঈলের (আ) মাধ্যমে এই আয়াতটি নাযিল হয় ঃ 
১৮০ ELA UGE DL SUAS AES HILO LE 
০০4৪ ১৭ LEK 95 105 0০৫ 28815 PIGS adsl 05 2 UG 

অতঃপর নবী করীম (সা) বলেন - তোমাদের হজ্ব পূর্ণ হইয়াছে। 

উমর (রা)-এর গোলাম আবূ সালেহ হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন 
মুহাজির, গুনদুর, আবূ আহমাদ, আহমাদ ইব্‌ন ইসহাক ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আবু 
সালেহ বলেন £ আমি আমীরুল মু'মিনীন হযরত উমর (রো)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, 
আপনারা কি হজ্বে দিনেও ব্যবসা করিতেন ? তিনি উত্তরে বলেন- উহা ছাড়া ব্যবসার মৌসুমই 
বা কোনটা ছিল? অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 

21১01 ১০৭] ০ এ] 1১১১৪ ০০৪০০ ০০ ৮০৯৪ |). অর্থাৎ “অতঃপর 

যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তিত হও তখন পবিত্র স্মৃতি-স্থানের নিকট আল্লাহকে 
স্মরণ কর।” 

উল্লেখ্য, এই স্থানে ০,১১০ শব্দটি 5,০: হিসাবে ব্যবহৃত হইয়াছে । যদিও ইহার 
মধ্যে ১.০১০ ১১১ এর পূর্ণ দুইটি লক্ষণই বিদ্যমান রহিয়াছে। অর্থাৎ ০১০০ এবং ৬.১ 
উহা এই জন্যে ৬১, যে ০৪১০ শব্দটি প্রকৃতপক্ষে বহুবচন । যেমন ০.০... ও ০ 


কাছীর (২য় খণ্ড) _২১ 


Contents 


১৬২ তাফসীরে ইব্ন কাছীর 


তবে ৪১৯৮০ ১১৪ কে ৪১০: হিসাবে ব্যবহার করার কারণ হইল এই যে ৩৪১০ বলিয়া 
এখানে নির্দিষ্ট একটি স্থানকে বুঝানো হইয়াছে। মূলত এই জন্যেই 3,৭১ হিসাবে ব্যবহার 
করা হইয়াছে। ইব্‌ন জারীর (র) -এর অভিমত ইহাই । আরাফাত সেই স্থানকে বলা হয় যেখানে 
অবস্থান করা হজ্রে একটি বিশেষ গুরুতৃপূর্ণ কাজ! 

আবদুর রহমান ইব্‌ন ইয়া*মার আদ দুয়েলী হইতে ধারাবাহিকভাবে আতা, বুকাইর, ছাওরী 
ও ইমাম আহমদ এবং সুনান সংকলকগণ সহীহ্‌ সূত্রে বর্ণনা করেন যে, আবদুর রহমান ইব্‌ন 
ইয়া“মার আদ দুয়েলী বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)- কে বলিতে শুনিয়াছি যে, তিনি তিনবার 
বলিলেন- “হজ্ব হইতেছে আরাফাত ।' অতঃপর তিনি বলেন- “যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বেই 
আরাফায় পৌছিয়া গেল সে হজ প্রাপ্ত হইল এবং মিনার জন্যে হইতেছে তিনদিন। তথাপি যে 
ব্যক্তি দুইদিনে তাড়াতাড়ি করিল তাহারও কোন পাপ নাই এবং বিলম্ব করিলে তাহারও কোন 
পাপ নাই ৷” 

আরাফায় অবস্থান হইল নয়ই জিলহজ্‌ সূর্য পশ্চিমে ঢলিয়া যাওয়া হইতে শুরু করিয়া দশই 
জিলহজ ফজর প্রকাশিত হওয়া পর্যন্ত । কেননা নবী করীম (সা) বিদায় হজ্বের সময় যুহরের 
নামাযের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত এইখানে অবস্থান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, “আমার 
নিকট হইতে তোমরা হজ্বের নিয়মাবলী শিখিয়া নাও!” 

হাদীসে বলা হইয়াছে, ‘যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বেই আরাফায় পৌছিল সে হজ্ব পাইল ।' 
ইহাই ইমাম মালিক রে), ইমাম আবু হানীফা (র) ও ইমাম শাফেঈ (র)-এর মায্হাব। 

ইমাম আহমদ বলেন, আরাফার প্রথম দিন হইতে অর্থাৎ ৯ই জিলহজ্জের শুরু হইতেই 
হইতেছে আরাফায় অবস্থানের সময় । নিম্নোক্ত হাদীসটি তাহার দলীল ঃ 

উরওয়া ইব্‌ন মাদরাস ইব্‌ন হারিছাহ ইব্‌ন লামতায়ী হইতে শা"বী বর্ণনা করেন যে, তিনি 
বলেন ৪ যখন রাসূলুল্লাহ (সা) মুযদালিফায় নামাযের জন্যে অগ্রসর হন, তখন একজন লোক 
রাসূল (সা)-এর খিদমতে উপস্থিত হইয়া আরয করিল, হে আল্লাহর রাসূল! আমি ‘তায়’ পাহাড় 
হইতে আসিয়াছি। আমার আরোহণের পশুটি ক্লান্ত হইয়া পড়ায় বড় বিপদে পড়িয়াছিলাম। 
আল্লাহর শপথ! অবশ্য আমি প্রত্যেক পাহাড়ের টিলায়ই অবস্থান করিয়াছিলাম। ইহাতে আমার 
হজ্ব হইয়াছে কি ?' তদুত্তরে রাসূল (সা) বলিলেন- “ যে ব্যক্তি এইখানে আমাদের এই নামাযে 
পৌঁছিয়া যাইবে এবং প্রস্থান পর্যন্ত আমাদের সংগে অবস্থান করিবে, আর রাতেই হউক বা 
দিনেই হউক, সে যদি ইহার পূর্বে আরাফায় অবস্থান করিয়া থাকে, তাহা হইলে তাহার হজ পূর্ণ 
হইয়া যাইবে’ অর্থাৎ ফরয পালনের গুরুদায়িত্‌ হইতে সে অবকাশ লাভ করিবে । হাদীসটি 
উদ্ধৃত করেন ইমাম আহমদ ও সুনান সংকলকবৃন্দ। ইমাম তিরমিযী ইহাকে সহীহ বলিয়া দাবী 
করিয়াছেন । 


আরাফার নামকরণ প্রসংগ 

আ'লী ইব্‌ন আবূ তালিব হইতে ধারাবাহিকভাবে ইব্ন মুসাইয়াব, জারীজ ও আবদুর 
রাযযাক বর্ণনা করেন যে, আলী (রা) বলেন £ আল্লাহ তা“আলা হযরত জিব্রাঈল (আ)-কে 
হযরত ইব্রাহীম (রা)-এর নিকট প্রেরণ করিয়া তাহাকে হজ্ব করাইয়াছেন। তাহারা আরাফাতে 


Contents 


সূরা বাকারা ১৬৩ 


পৌঁছিলে জিব্রাঈল (আ) ইব্রাহীম (রা)-কে জিজ্ঞাসা করেন, আপনি (এই স্থানটি ) চিনিতে 
পারিয়াছেন কি? হযরত ইব্রাহীম (আ) বলিলেন, হা, চিনিতে পারিয়াছি। কেননা, পূর্বেও আমি 
এখানে আসিয়াছিলাম। এই জন্যেই এই স্থানকে * আরাফাত’ নামকরণ করা হইয়াছে । 

অন্য আর একটি রিওয়ায়েতে আ“তা হইতে ধারাবাহিকভাবে আবদুল মালিক ইবৃন আবু 
* সুলায়মান ও ইব্‌ন মুবারক বর্ণনা করেন যে, আতা বলেন, হযরত জিব্রাঈল (আ) হযরত 
ইব্রাহীম (আ)-কে হজ্বের বিশেষ বিশেষ স্থানগুলি দেখাইয়া দিতেছিলেন। অতঃপর আরাফায় 
পৌঁছিয়া জিব্রাঈল (আ) হযরত ইব্রাহীমকে জিজ্ঞাসা করেন, স্থানটি চিনিতে পারিয়াছেন ? 
ইব্রাহিম (আ) বলেন, হা চিনিতে পারিয়াছি। এই কারণে আরাফাতকে আরাফাত বলিয়া 
নামকরণ করা হয়। ইব্‌ন আব্বাস (রা) ইব্‌ন উমর (রা) ও আবু মুজাল্লাযও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। আল্লাহই ভাল জানেন। 

তাহা ছাড়া আরফাতকে “মাশআরুল হারাম',মাশআরুল আকসা" এবং 'ইলাল'ও বলা হয়। 
উহাকে জাবানুর রহমতও বলা হয় । আবূ তালিব তাহার গীতিকবিতায় 'মাশআরুল আকসা "ও 

LISA 01241 415 1131 41134525151 ৬৮০৪১। ১৮৪1 55 

ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, সালমাহ, ইব্‌ন ওয়াহরাম, যামআ' 
ইব্‌ন সালেহ, আবু আমের, হাম্মাদ ইবৃনে হাসান ইব্‌ন উআইনা ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রো) বলেন ৪ জাহিলী যুগের লোকেরাও আরাফায় অবস্থান করিত। 
কিন্তু রৌদ্র যখন মাথার পাগড়ির মত পাহাড়ের চূড়ায় অবস্থান করিত, তখন তাহারা সেখান 
হইতে চলিয়া যাইত । কিন্তু রাসূলুল্লাহ (সা) সূর্যাস্তের পর সেখান হইতে প্রস্থান করেন। 
যে, অতঃপর তিনি মুযদালিফায় পৌছিয়া তাবু খাটান এবং অতি প্রত্যষে রাতের আঁধারের সহিত 
সকালের আবছা আলোর মিলনক্ষণে তিনি ফজরের নামায পড়েন এবং ফজরের শেষভাগে 
সেখান হইতে যাত্রা করেন । 

. হাদীসবিশারদগণের নিকট এই হাদীসটির সূত্র পরম্পরা “আহসান' হিসাবে গণ্য । 

হযরত মুসাইয়াব ইবৃন মাখরামা হইতে ধরাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন কায়েস ও ইব্‌ন 
জারীজ বর্ণনা করেন যে, ইবৃন মাখারামা (রা) বলেন, রাসুলুল্লাহ সো) আরাফার ময়দানে 
আল্লাহর প্রশংসার পর আমাদের উদ্দেশ্য করিয়া ভাষণ দান করেন। উহাতে তিনি বলেন ঃ 
“আম্মাবাদ' (তাহার চিরাচরিত অভ্যাস ছিল, যে কোন বয়ানের প্রথমে আল্লাহর প্রশংসার পর 
'আম্মাবাদ' বলা) নিশ্চয়ই আজকের দিনেই আকবরী হজ্জ । মুশরিক ও প্রতিমাপূজকরা সূর্যাস্তের 
আগেই এখান হইতে প্রস্থান করিত। সে সময় মানুষের মাথার পাগড়ির ন্যায় পর্বত শিখরে রৌদ্র 
কিরণ বিরাজ করিত । কিন্তু আমরা সূর্যাস্তের পর এখান হইতে বিদায় নিব। আর “মাশআরে 
হারাম’ হইতে তাহারা সূর্যোদয়ের পর রওয়ানা করিত। তখনও রোদও এতটুকু উপরে উঠিত 
যে, উহা পর্বতের চুড়ায় মানুষের মাথার পাগড়ির মত প্রকাশ পাইত। কিন্তু আমরা সূর্যোদয়ের 
পূর্বেই সেখান হইতে যাত্রা করিব। কেননা আমাদের পদ্ধতি মুশরিকদের পদ্ধতির উল্টা । ইব্‌ন 
মারদুবিয়া ও হাকেম [স্বীয় মুসতাদরাকে) অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন । তীহারা হাদীসটি 


Contents 


১৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীজ হইতে ধারাবাহিকভাবে আবদুল ওয়ারিছ ইব্ন সাঈদ ও আবদুর রহমান ইব্‌ন 
মুবারক আয়েশীর সূত্রে বর্ণনা করেন। হাকেম (র) হাদীসটিকে ইমাম বুখারী ও মুসলিমের (র) 
শর্তের উপর ভিত্তি করিয়া সহীহ বলিয়া সাব্যস্ত করিয়াছেন। অবশ্য তাহারা উহা উদ্ধৃত করেন 
নাই। ইহা দ্বারা ইহাও সাব্যস্ত হইলো যে, হযরত মুসাইয়াৰ (রা) রাসূলুল্লাহ (সা) হইতে ইহা 
শুনিয়াছেন এবং সেই লোকদের কথা সঠিক নয়, যাহারা বলেন যে, হযরত মুসাইয়াব (রা) 
রাসূলুল্লাহ (সা)-কে দেখিয়াছেন, কিন্তু তাহার নিকট ইহা শুনেন নাই। 

হযরত মারূর ইবৃন সুয়ায়েদ হইতে ধারাবাহিকভাবে ইসমাইল ইবৃন রিজা যুবায়দী, শু'বা ও 
ওয়াকী বর্ণনা করেন যে, হযরত মারূর (রা) বলেন ৪ আমি হযরত উমর (রা)-কে আরাফাত 
হইতে ফিরিতে দেখিয়াছি । সেই দৃশ্য আজও আমার সামনে ভাসিতেছে। তিনি স্বীয় উষ্ট্রের 
উপর আসীন ছিলেন এবং বলিতেছিলেন- “আমরা প্রত্যাবর্তনকে সম্পূর্ণ উজ্জ্বল পাইয়াছি।' 

সহীহ মুসলিম শরীফে হযরত জাবির (রা) হইতে বর্ণিত একটি সুদীর্ঘ হাদীসে বিদায় হজের 
বিস্তারিত বিবরণ উল্লিখিত হইয়াছে। তাহাতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) সূর্যাস্ত পর্যন্ত 
আরাফায় অবস্থান করেন। যখন সূর্য লুপ্ত হইয়া কিঞ্চিৎ হলুদবর্ণ প্রকাশ পায়, তখন তিনি নিজের 
সাওয়ারীর উপর হযরত উসামা ইব্‌ন যায়দ (রা)-কে পিছনে বসাইয়া নেন এবং তিনি উষ্ট্রের 
লাগাম টানিয়া ধরেন যাহাতে উদ্ট্রের মাথা গদির নিকটে আসিয়া যায় । অতঃপর ভান হাতের 
ইশারায় চলন্ত অবস্থায় জনগণকে লক্ষ্য করিয়া বলেন- হে জনমণ্ডলী! তোমরা ধীরে ধীরে 
আরামের সহিত পথ চল'। আর যখনই কোন পাহাড়ের সম্মুখীন হইতেন, তখন তিনি লাগাম 
কিছুটা ঢিল দিতেন, যাহাতে পশুটি সহজে উপরে উঠিতে পারে । অতঃপর মুযদালিফায় 
পৌছিয়া তিনি এক আযান ও দুই ইকামতের মাধ্যমে মাগরিব ও ইশার নামায আদায় করেন। 
তবে মাগরিব ও ইশার নামাযের মধ্যবর্তী সময় কোন সুন্নত নামায পড়েন নাই। ইহার পরে 
তিনি শুইয়া পড়েন। সুবহে সাদিক প্রকাশিত হইলে আযান ও ইকামতের মাধ্যমে ফজরের 
নামায আদায় করেন। তাহার পর ‘কাসওয়া’ নামক উটনীতে আরোহণ করিয়া মাশআরে 
হারামে আসেন এবং কিবলামুখী হইয়া দু'আ করেন। অতঃপর আল্লাহু আকবার ও লা-ইলাহা 
আল্লাল্লাহু যিকিরের দ্বারা আল্লাহর একত্ব বর্ণনা করিতে থাকেন। তারপর তিনি খুব তাড়াতাড়ি 
ঘুমাইয়া পড়েন এবং সূর্যোদয়ের পূর্বেই এখান হইতে রওয়ানা হন। 

বুখারী ও মুসলিম শরীফে উসামা ইব্‌ন যায়দ হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত উসামা 
(রা)কে প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ সো) এই স্থান হইতে যাওয়ার সময় কেমন গতিতে পথ 
অতিক্রম করিয়াছিলেন? তিনি উত্তরে বলেন- তিনি মধ্যম গতিতে সাওয়ারী চালনা 
করিয়াছিলেন । তবে রাস্তা প্রশস্ত দেখিলে কিছুটা দ্রুতগতিতেও চালাইতেন। 

511 অর্থ প্রশস্ত পথ এবং ,=:/1 অর্থ অতি প্রশস্ত পথ। 

সুফিয়ান ইব্‌ন উআয়না হইতে ধারাবাহিকভাবে আবু মুহাম্মদ ইব্‌ন বিনতে শাস্ষী ও ইব্‌ন 
আবু হাতিম বর্ণনা করেন যে, সুফিয়ান ইব্‌ন উআয়না 19১৪ ০৮১১০ ১০১০১৪11303 
71১৯1 ৯০০০] ১০ 4111 আয়াত প্রসংগে বলেন ৪ ৪ ইহা হইল দুই নামাযকে একত্রিত করা । 

আমর ইব্‌ন মায়মুন হইতে আবূ ইসহাক সাবীঈ বর্ণনা করেন যে, আমর ইব্‌ন. মায়মুন 


Contents 


সূরা বাকারা ১৬৫ 


থাকেন। যাত্রীদল মুযদালিফায় অবতরণ করিলে তিনি বলেন, প্রশ্বকারী কোথায়? এই স্থানই 
হইতেছে “মাশআরে হারাম ।' হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম, যুহরী, ও 
আবদুর রাযযাক বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ মুযদালিফার সমস্ত জায়গাই 
“মাশআরে হারামের" অন্তর্ভুক্ত ।' ইব্‌ন উমর হইতে ধারাবাহিকভাবে মাফে, হাজ্জাজ ও হিশাম 
বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 71১৯|। ১২:২২] ১০ আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসিত হইয়া 
বলেন ঃ এই পাহাড় এবং ইহার আশপাশের স্থান হইল মাশআরে হারাম। 

ইব্রাহীম হইতে ধারাবাহিকভাবে মুগীরা, মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, 
“লোকগুলো এক জায়গায় ভিড় করিয়াছে কেন? এখানকার সব জায়গাই তো মাশআরুল 
হারাম ।' 

ইব্‌ন আব্বাস রো) হইতে সাঈদ ইব্‌ন যুবায়র, ইকরামা, মুজাহিদ, সুদ্দী, রবী ইব্‌ন 
আনাস, হাসান এবং কাতাদাহ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ দুই পাহাড়ের 
মধ্যবর্তী স্থানই মাশআরে হারাম । 

ইব্‌ন জারীজ বলেন £ঃ আমি আতা (রা)-কে জিজ্ঞাসা করিলাম যে, মুযৃদালিফা কোথায় ? 
উত্তরে তিনি বলিলেন,আরাফা হইতে রওয়ানা হইয়া তাহার দুই প্রান্ত অতিক্রম করিয়া গেলেই 
মুযদালিফা আরম্ভ হইয়া যায়। মুহাসসার নামক উপত্যকা ইহার শেষ সীমা । ইহার মধ্যবর্তী 
যেখানে ইচ্ছা সেখানেই অবস্থান করা যায়। তবে আমি “কুবায়' থামিয়া যাওয়াই পসন্দ করি 
যাহাতে লোক চলাচলের পথের সঙ্গে সংযোগ স্থাপিত হয়। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি 8 ১০২ 11 (মাশাইর) বলা হয় স্থৃতিচিহ্ন বা নিদর্শনগুলিকে। 
মুযদালিফা হারামের অন্তর্ভুক্ত বলিয়া উহাকে “মাশআরে হারাম’ বলা' হয়। এই স্থানে অবস্থান 
করা হজ্জের বিশেষ একটি রোকন । ইহা পালন না করিলে হজ শুদ্ধ হয় না। 

পূর্ববর্তী মনীষীগণের একটি দল এবং ইমাম শাফেঈর কোন কোন বিশিষ্ট সহচর যেমন, 
কাফফাল ও ইব্‌ন খুযায়মার ধারণাও এইরূপ । কেননা হযরত উরওয়া ইব্‌ন মাযরাস হইতে এই 
অর্থেরই একটি হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম শাফেঈ (রা) ইহাও বলিয়াছেন যে, যদি কেহ এই 
স্থানে অবস্থান না করে তাহার একটি কুরবানী করিতে হইবে। অবশ্য তাহার দ্বিতীয় উক্তি 
অনুসারে ইহা মুস্তাহাব হিসাবে গণ্য এবং ইহা বর্জন করিলে কোন কুরবানী করিতে হইবে না। 
এই প্রসংগে ইহাই তাহার চূড়ান্ত মত। এই পর্যন্ত আমরা তিনটি মত উদ্ধৃত করিয়াছি। গ্রন্থের 
কলেবর বৃদ্ধি না করিয়া এই সম্পকীয় আলোচনা এইখানেই শেষ করা সমীচীন মনে করিতেছি। 
আল্লাহই ভালো জানেন। | 

যায়দ ইব্‌ন আসলাম হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ছাওরী ও আবদুল্লাহ ইব্‌ন মুবারক 
বর্ণনা করেন যে, যায়দ ইব্‌ন আসলাম বলেন ঃ রাসুলুল্লাহ সো) ইরশাদ করেন যে, আরাফার 
সমগ্র প্রান্তরই অবস্থানস্থল। আর আরাফা হইতে উঠো এবং মুহাসসার ব্যতীত মুযদালিফার 
প্রত্যেক প্রান্তরই অবস্থানস্থল। হাদীসটি “মুরসাল" সূত্রে বর্ণিত। 


Contents 


১৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


নবী করীম (সা) হইতে ধারাবাহিকভাবে জুবায়র ইব্‌ন মুতইম, সুলায়মান ইব্‌ন মুসা, সাঈদ 
ইব্‌ন আবদুল আযীয, আবু মুগীরা ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, নবী করীম (সো) বলেন £ 
“সমস্ত আরাফাই অবস্থানের স্থান এবং আরাফা হইতে প্রস্থান কর। মুযদালিফার সমস্ত জায়গাই 
অবস্থানের জায়গা এবং ওয়াদীয়ে মুহাস্সার হইতে প্রস্থান কর। আর মক্কার প্রত্যেকটি অলি- 
গলিই কুরবানীর স্থান এবং আইয়্যামে তাশরিকের দিনগুলি হইতেছে কুরবানীর কয়েকদিন । 
কিন্তু এই হাদীসটি মুনকাতে সূত্রে বর্ণনা করা হইয়াছে । কেননা সুলায়মান ইব্‌ন মূসা আশদাক 
জুবায়র ইব্‌ন মুতইমকে জীবিত পান নাই। 

সুলায়মান হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন আবদুল আযীয ও সুআয়দ ইব্‌ন আবদুল 
আযীয এবং ওলীদ ইবৃন মুসলিমও ইহা বর্ণনা করেন । অতঃপর মুতইম হইতে ধারাবাহিকভাবে 
জুবায়র ইব্‌ন মুতইম, ওলীদ এবং নবী করীম (সা) হইতে ধারাবাহিকভাবে জুবায়র, নাফে ইব্‌ন 
জুবায়র ও সুয়াইদ অনুরূপ বর্ণনা করেন। আল্লাহই ভালো জানেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

1৯ ৮২৫ ১9১৫)1 অর্থাৎ তিনি তোমাদিগকে যেরূপ নির্দেশ দিয়াছেন তদ্রুপ তাহাকে 
স্মরণ কর। তিনি তোমাদিগকে হজের বিষয়ে হেদায়েত নির্দেশ প্রদান ও সঠিক পথ প্রদর্শন 
করিয়াছেন। হিদায়েত ছিল ইব্রাহীম (আ)- এর প্রতি । এই জন্যই আল্লাহ তা'আলা বলিলেন- 
SACA ad ds ০০ ES 015 এবং যদিও তোমরা ইহার পূর্বে বিভ্রান্তগণের অন্তর্গত 
ছিলে। অর্থাৎ হজ্বের মাসায়েল সম্পর্কে কুরআন অবতরণ ও রাসূল (সা)-এর আগমনের পূর্বে 
তোমরা ভ্রান্তির মধ্যে ছিলে। 


BEL ১20158624 ০০৩ ELS 212 ন্‌ 
52 ৰ 
0455935 


১৯৯. অতঃপর মানুষ যেখান হইতে প্রত্যাবর্তন করে তোমরাও সেখান হইতে 
(তাওয়াফের জন্য) প্রত্যাবর্তন কর এবং আল্লাহ্র কাছে ইস্তিগফার করিতে থাক । নিশ্চয় 
আল্লাহ তা'আলা অত্যন্ত ক্ষমাশীল, অশেষ দয়ালু । 

তাফসীর ৪ ?$ শব্দটি এখানে ১: -এর উপর ১-২ -এর সংযোগ স্থাপনের জন্য 
আসিয়াছে, যেন শৃংখলা বজায় থাকে । অর্থাৎ আরাফায় অবস্থানকারীগণকে নির্দেশ দেওয়া 
হইতেছে যে, তাহারা যেন এখান হইতে মুযদালিফায় গিয়া “মাশআরে হারাম'-এর নিকট আল্লাহ 
তাআলাকে স্মরণ করিতে থাকে । আরও বলা হইতেছে যে, তাহারা সমস্ত লোকের সঙ্গে 
আরাফাতে অবস্থান করিবে, যেমন পূর্ববতীগিণ অবস্থান করিত । তবে মুশরিক কুরায়শরা যেমন 
করিত তেমন নয়। কেননা তাহারা হারাম শরীফের সীমা হইতে বাহিরে যাইত না। তাহারা 
হারাম শরীফের শেষ সীমানায় অবস্থান করিত এবং বলিত-“আমরা আল্লাহর দলের এবং 
তীহারই শহরের নেতা ও তীহারই ঘরের খাদেম’ । 


Contents 


সূরা বাকারা ১৬৭ 


আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, মুহাম্মদ ইব্‌ন হাযিম, আলী ' 
ইব্‌ন আবদুল্লাহ ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ কুরায়শ ও 
তাহাদের মতানুসারীরা মুযদালিফায় অবস্থান করিত এবং নিজেদেরকে 'হুমুস' নামে অভিহিত 
করিত । আর অবশিষ্ট সমস্ত আরবরা আরাফায় অবস্থান করিত । অতঃপর ইসলাম আসিয়া নবী 
(সা)-কে আরাফায় অবস্থান করিতে এবং আরাফা হইতেই প্রস্থান করিতে নির্দেশ দান করে। 
এইজন্যেই আল্লাহ তা'আলা বলিয়াছেন .১/%1| (51 =, ৯ ১০ অর্থাৎ যে স্থান হইতে 
লোকজন প্রত্যাবর্তন করিত। fl 

ইব্‌ন আব্বাস, মুজাহিদ, ‘আতা, কাতাদাহ, সুদ্দী প্রমুখও অনুরূপ বলিয়াছেন। ইব্‌ন 
জারীরও এই মত পছন্দ করিয়াছেন এবং ইমাম ও আলিমগণের ইহার উপর ইজমা রহিয়াছে 
বলিয়া উদ্ধৃত করিয়াছেন। 
মুজাহিদ, আমর, সুফিয়ান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, জুবায়র ইব্‌ন মুতইম বলেনঃ 
“আমার উটটি আরাফায় হারাইয়া যায়। খুঁজিতে বাহির হইলে তথায় রাসূলুল্লাহ (সা)-কে 
অবস্থানরত দেখিতে পাই । আমি তাহাকে বলিলাম-ইহা কেমন কথা যে, আপনি ‘হুমুস’ হইয়া 
হারাম শরীফের বাহিরে অবস্থান করিয়াছেন!’ হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত 
হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে কুরাইব, মূসা ইব্‌ন উকবা ও ইমাম বুখারী 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, £2১১১! শব্দের ভাবার্থ হইতেছে প্রস্তর নিক্ষেপের 
উদ্দেশ্যে মুযদালিফা হইতে মিনায় যাওয়া" । আল্লাহই ভালো জানেন। 

ইব্‌ন জারীর (রা) যিহাক ইবৃন মাযাহিম হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ ১1411 শব্দ দ্বারা ইব্রাহীম (আ)-কে বুঝান হইয়াছে । কেহ 
কেহ বলিয়াছেন, ইহার মর্মার্থ হইতেছে “ইমাম বা নেতা’ । ইমাম ইব্‌ন জারীর বলিয়াছেন, যদি 
ইহার বিপরীত ইজমা হওয়ার প্রমাণ না থাকিত তাহা হইলে এই উক্তিটিরই প্রাধান্য হইত। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
১১১ ১5 2111 91 21115745 (অনন্তর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর, 
নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়) অর্থাৎ এখানে আল্লাহর নিকট অত্যধিক পরিমাণে 
ক্ষমা প্রার্থনার নির্দেশ দিতেছেন। অবশ্য এই নির্দেশ সাধারণত ইবাদতের পরে কার্যকর 
হইয়া থাকে । 

সহীহ্‌ মুসলিমে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) ফরয নামায সমাপ্ত করিবার পর 
তিনবার 'ইস্তিগফার* করিতেন । | 

বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, ‘তিনি তেত্রিশবার করিয়া 
‘সুবহানাল্লাহ’, “আল-হামদুলিল্লাহ' ও ‘আল্লাহু আকবর’ পড়ার নির্দেশ দিতেন? । 

ইব্‌ন জারীর রে) ইব্‌ন আব্বাস ও ইব্‌ন মিরদাস সালমী (রা) হইতে ইস্তিগফার সম্পর্কিত 
একটি হাদীসে বর্ণনা করিয়াছেন যে, “রাসূলুল্লাহ (সা) আরাফার দিন উম্মতের জন্য ইস্তিগফার 
(ক্ষমা প্রার্থনা) করিয়াছেন।' 


Contents 


১৬৮ তাফসীরে ইব্ন কাছীর : 


ইহাও বর্ণিত হইয়াছে যে, ‘আরাফার বরকতের উসিলা করিয়া তিনি উম্মতের জন্য ক্ষমা 
প্রার্থনা করিয়াছেন ।' বুখারী হইতে শাদ্দাদ ইব্‌ন তাউসের বর্ণিত একটি হাদীস উদ্ধৃত করেন 
ইমাম ইব্ন মারদুবিয়া। উহাতে বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন- বান্দার জন্যে শ্রেষ্ঠ 
দু'আ এই ঃ ' 
(5 14595 1৩5 15 (95 ১০ (05 ASS ৩218 12 ০ 52111 
৮2১ তি 5 এড শিস এ] 521৮১০৮52১5 এর১৬৪1 ০৮৮৯ 
501 91 55801 85 সি 49৪ 1১৬১৩ 
(হে আল্লাহ! আপনি আমার প্রভূ । আপনি ছাড়া কোন ইলাহ নাই। আপনি আমাকে সৃষ্টি 
করিয়াছেন এবং আমি আপনার দাস। আমি সাধ্যানুযায়ী আপনার ওয়াদা ও অঙ্গীকারের উপর 
রহিয়াছি। আমি যে অন্যায় করিয়াছি তাহা হইতে আপনার নিকট আশ্রয় চাহিতেছি। আমার 
প্রতি আপনার যে নি'আমত রহিয়াছে তাহাও আমি স্বীকার করিতেছি এবং আমার পাপকেও 
আমি স্বীকার করিতেছি! সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ব্যতীত ক্ষমা 
করিবার অন্য কেহ নাই ।) 
যে ব্যক্তি এই দু“আটি রাত্রে পড়িবে এবং সে যদি সেই রাত্রেই মারা যায় তাহা হইলে সে 
অবশ্যই বেহেশতী হইবে । আর যে ব্যক্তি ইহা দিনে পড়িবে এবং সে যদি সেই দিনে মারা যায় 
তাহা হইলে সে অবশ্যই জান্নাতবাসী হইবে। 
বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, আবদুল্লাহ ইবৃন উমর (রা) আবূ বকর 
(রা) হইতে বর্ণনা করেন যে, আবূ বকর (রা) বলেন £ “হে আল্লাহর রাসূল! আমাকে কোন 
একটি দু'আ শিখাইয়া দিন, যাহা আমি নামাযে পাঠ করিব ।” তদুত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন- 
আপনি বলুন $ 
EL ০818171185871-85188555 sl ali 
EAA ডা CL ০১৯55 ৬০ ১০ Pe 
অর্থ, “হে আল্লাহ! নিশ্চয় আমি আমার জীবনের উপর বড়ই অত্যাচার করিয়াছি এবং 
আপনি ছাড়া কেহই ক্ষমা করার নাই। সুতরাং আপনি আমাকে আপনার হইতে ক্ষমা করিয়া 


দিন এবং আমার প্রতি রহমত বর্ষণ করুন৷ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং করুণার আধার ।” 
এইরূপে ক্ষমা প্রার্থনা সম্পর্কীয় বহু হাদীস রহিয়াছে। 


52৩ ভিন BIG 5 BOSH (১০) 
৩১০০৯৮৯১৩৫৩ ৬ 3৬৪ 6505 Lt os 
ALS ৪০১358০5৩1৬ ৬৫০ UH ১৫০55 (১) 
OSI SS 

০৬১০০৯০122০ 20155525 জগ শক এন তত) 


ত্র 


Contents 
সূরা বাকারা ১৬৯ 


২০০. অনন্তর যখন তোমরা তোমাদের “মানাসিক' পূর্ণ করিলে, তখন তোমরা 
তোমাদের পিতামাতাকে স্মরণ করার মতই কিংবা তাহারও বেশি আল্লাহকে স্মরণ কর । 
অতঃপর যে সকল লোক বলিবে, হে আমাদের প্রতিপালক! আমাদিগকে পৃথিবীতেই দাও, 
তাহাদের জন্য পরকালে কোন পাওনা নাই । 

২০১. আর তাহাদের মধ্যে যাহারা বলে, হে আমাদের প্রতিপালক! আমাদিগকে 
পৃথিবীর স্বাচ্ছন্দ্য দাও এবং পরকালের স্বাচ্ছন্দ্য দাও আর আমাদিগকে জাহান্নামের আগুন 
হইতে বাচাও, 

২০২. তাহাদের জন্য তাহাদের উপার্জিত পাওনা রহিয়াছে। আর আল্লাহ দ্রুত হিসাব 
গ্রহণকারী । 

তাফসীর ঃ এই স্থানে আল্লাহ তাআলা হজ সমাপনের পর খুব বেশি করিয়া আল্লাহকে 
স্মরণ করার আদেশ দিতেছেন। অবশ্য ৮০21 ৮২১৫ আয়াতাংশের অর্থ সম্পর্কে মনীষীগণ 
মতভেদ প্রকাশ করিয়াছেন। 

আতা হইতে ইব্ন জারীর বর্ণনা করেন যে, উহার অর্থ হইল, শিশুর যেমন তাহার 
পিতা-মাতা থাকে, অনুরূপ’ । অর্থাৎ শিশুরা যেমন তাহাদের পিতা-মাতাকে সদাসর্বদা স্বরণ 
করে, তোমরাও হজ্ব সমাগমের পর আল্লাহ তা'আলাকে তদ্রুপ স্মরণ কর। 

যিহাক রবী’ ইব্‌ন আনাস ও ইব্‌ন জারীর আওফীর সূত্রে ইব্‌ন আব্বাস হইতেও অনুরূপ 
বর্ণনা করিয়াছেন । 

দ্বিতীয় অর্থটি ইব্‌ন আব্বাস (রা) হইতে সাঈদ ইবৃন জারীর বর্ণনা করেন। উহাতে বলা হয়ঃ 
হজ্বের সময় একত্রে বসিয়া পরস্পরে বলাবলি করিত যে, আমার পিতা একজন অতিথিপরায়ণ 
ব্যক্তি ছিলেন। তিনি সাধারণের নেক কাজ করিয়া দিতেন। তিনি মানুষের দিয়াত (শোণিত 
মূল্য) আদায় করিয়া দিতেন, ইত্যাকার কথা তাহারা বলিত। অতঃপর আল্লাহ তা'আলা এই 
আয়াত নাযিল করিয়া আদেশ দান করেন যে, |) 51 31 KAM 5৫১২৫ 4111 | ১১৫3, 
অর্থাৎ তোমরা যেইরূপে তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করিতে, তন্ধপ আল্লাহকে স্মরণ 
কর । বরং তদপেক্ষা আরও বেশি বেশি স্মরণ কর। 

ইব্‌ন আবূ হাতিম এবং আনাস ইব্‌ন মালিক হইতে সুদ্দীও উহা বর্ণনা করেন। তেমনি 
আতা ইব্‌ন আবু রুবাহ তাহার একমতে অনুরূপ অর্থ ব্যক্ত করেন। সাঈদ ইব্‌ন যুবায়র এক 
বর্ণনায় উহা উদ্ধৃত করেন। আর মুজাহিদ, সুদ্দী, আতা খুরাসানী, রবী’ ইব্‌ন আনাস, হাসান, 
কাতাদাহ, মুহাম্মদ ইব্‌ন কা'ব ও মাকাতিল ইব্ন হাইয়্যানও উপরোক্তরূপ বর্ণনা করেন একটি 
জামাত থেকে ইবৃন জারীরও অনুরূপ বর্ণনা করেন । আল্লাহই ভাল জানেন । 

মোটকথা হইল, খুব বেশি বেশি করিয়া আল্লাহর যিকির করিতে হইবে । এই জন্যেই ++. 
' বা প্রভেদের উপর ভিত্তি করিয়া 51,1 এর ‘খবর’ দেওয়া হইয়াছে। অর্থাৎ যেভাবে তোমরা 
তোমাদের বড়দের জন্যে গৌরব বোধ করিয়া থাক, সেইভাবেই আল্লাহকে সগৌরবে স্মরণ কর। 
বরং তাহার চাইতেও জোরালোভাবে ম্মরণ কর। 


কাছীর (২য় খণ্ড)-_২২ 


Contents 


১৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


51 দ্বারা এখানে ১২ -এর সাদৃশ্য নিরূপণ করা হইয়াছে। যেমন আল্লাহ তা'আলা 
অন্যত্র বলেন ঃ 
Bid All ESE 
Es এ ঢা 411 205০4 ll oA 
335233 91 মা LL ALL 
০২09১258534. 
(উল্লেখ্য যে, aS I এ বিন ১০২ ১1 _ 2০ 441 91 এবং ০১১ 91 এর মধ্যে 
১১২ এর উদ্দেশ্য প্রকাশের জন্যে 1 ব্যবহৃত হইয়াছে) 
অবশ্য এই সকল স্থানের কোথাও 91 শব্দটি কখনই সন্দেহের জন্যে ব্যবহৃত হয় নাই। বরং 
যাহার সংবাদ দেওয়া হইয়াছে তাহারই বিশ্লেষণের জন্যে অর্থাৎ উক্ত যিকির পূর্বকৃত যিকিরের 
চাইতেও বেশী হইবে । 
অতঃপর বলা হইয়াছে ঃ আল্লাহর যিকির বেশী বেশী করত তাহার কাছে প্রার্থনা করিতে 
থাক। কেননা ইহা হইতেছে প্রার্থনা কবুলের সময় । সঙ্গে সঙ্গে সেসব লোকের অমঙ্গল কামনা 
করা হইয়াছে, যাহারা আল্লাহর নিকট শুধু দুনিয়া লাভের জন্যেই প্রার্থনা জানাইয়া থাকে এবং 
আখেরাতের প্রতি ভ্রক্ষেপ করে না। তাই আল্লাহ তাআলা বলিতেছেন £ 
SHE ৩০ ৪১৯১ 5৪ 21055 US এ 01029 0982 ০৭ All 5 অর্থাৎ 
আর মানবদিগের মধ্যে কেহ কেহ এমন আছে, যাহারা বলিয়া থাকে- হে আমাদের প্রভু! 
আমাদিগকে ইহকালে দান করুন। এবং তাহাদের জন্যে পরকালে কোনই অংশ নাই । অর্থাৎ 
আখিরাতে তাহাদের লাঞ্চনা আর গঞ্জনা ছাড়া পাওয়ার আর কিছুই নাই। 
ইব্‌ন আব্বাস (রা) হইতে সাঈদ ইব্‌ন জুবায়র (রা) বর্ণনা করেন ৫ আরবের বিভিন্ন বংশের 
লোকজন হারামে অবস্থান করিয়া প্রার্থনা করিত, হে আল্লাহ! এই বৎসর আমাদের চাহিদা 
অনুযায়ী বৃষ্টি বর্ষণ কর, ভাল ফসল দান কর এবং দান কর সুসন্তান। কিন্তু তাহারা 
প্রতিপালকের নিকট আখিরাত বিষয়ক কোন প্রার্থনা করিত না। অতঃপর আল্লাহ তাআলা 
তাহাদিগকেই উদ্দেশ্য করিয়া এই আয়াতটি নাযিল করেন ঃ 
SIE ১৭ ৪১১১ ৪৪ 21055 asl ১৪ Cs 152 0982 ০০ nll ১০ 
অর্থাৎ মানব সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, যাহারা বলিয়া থাকে-হে আমাদের 
প্রতিপালক । আমাদেরকে ইহকালেই দান করুন, এবং তাহাদের জন্য পরকালে কোনই 
অংশ নাই। 
ইহার পরের আয়াতেই মু"মিনদের প্রসঙ্গে বলা হইয়াছে যে, তাহারা আল্লাহর কাছে এই 
বলিয়া প্রার্থনা করিয়া থাকে_ (239 4১. ৪১১১ ৪০২০৯ 081 ৪৪ 05105 
১1 5135 অর্থাৎ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং 
পরকালেও কল্যাণ দান করুন আর দোযখের আগুন হইতে আমাদেরকে রক্ষা করুন । 


Contents 


সূরা বাকারা ১৭১ 


তঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

ollie tir 1g als ia 4] 5191 অর্থাৎ তাহারা যাহা অর্জন 
করিয়াছে তাহাদের জন্যে তাহারই অংশ রহিয়াছে। আর নিশ্চয়ই আল্লাহ সত্তর হিসাব 
গ্রহণকারী । 

আলোচিত আয়াতসমূহ দ্বারা বুঝা গেল, তাহাদের প্রার্থনা উভয় জগতের মঙ্গলাকাজক্লামূলক 
ছিল বলিয়াই আল্লাহ তা'আলা তাহাদের প্রশংসা করিয়া বলিয়াছেন 81১১ ৬৪১ ১০ ₹৫5০$ 
৫৭] CSE Cy ELD BAN a LLL Ul 5৪ LS উল্লেখ্য যে, ত তাহাদের এই 
প্রার্থনায় ইহকালের কল্যাণ ও উন্নতি এবং পরকালের মঙ্গল-কল্যাণ উভয়ই একত্রিত হইয়াছে। 
কেননা ইহকালীন কল্যাণ বলিতে নিরাপত্তা, সুস্থ পরিবেশ, প্রশস্ত বাড়ী, সুন্দরী রমণী, অঢেল 
খাদ্য-খাবার, বিদ্যা, নেক আমল, সম্মান-প্রতিপত্তি ও অন্যান্য সেই সকল প্রশংসনীয় গুণাবলী 
বুঝায় যাহাতে ব্যাখ্যাতার বর্ণিত বিষয়গুলির সঙ্গে বৈপরিত্য না ঘটে । কেননা দুনিয়ায়ও যাহা 
কল্যাণকর তাহা সবই ইহার অন্তর্ভুক্ত । আর আখিরাতের মঙ্গলের মধ্যে সর্বোত্তম পর্যায় হইল 
বেহেশতে প্রবেশ করা এবং তাহার পথের ঘাটিসমূহ নিরাপদে অতিক্রান্ত হওয়া, হিসাব সহজ 
হওয়া এবং যাহা কিছু আখিরাতের ব্যাপারে কল্যাণার্থক তাহা সবই ইহার অন্তর্ভুক্ত । 

আর দোযখের আগুন হইতে মুক্তি চাওয়ার অর্থ দোযখ হইতে মুক্তি প্রদানের উদ্দেশ্যে পাপ 
ও হারামের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী ও সন্দেহমূলক কাজ এবং সুস্পষ্ট হারামসমূহ হইতে আল্লাহ 
তাহাকে বাচাইয়া রাখিবেন। 

কাসিম আবূ আবদুর রহমান বলেন £ যে ব্যক্তি সকৃতজ্ঞ অন্তর, ধিকিরময় জিহবা এবং 
ধৈর্যশীল দেহ প্রাপ্ত হইয়াছে, সে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের সমগ্র মঙ্গল পাইয়া দোযখের 
কঠিন শাস্তি হইতে মুক্তিলাভ করিয়াছে। 

তাই এই প্রার্থনাটি অতি গুরুত্বের সঙ্গে বুখারী (রে) উদ্ধৃত করিয়াছেন। আনাস ইব্ন মালিক 
(র) হইতে ধারাবাহিকভাবে আবদুল আযীয, আবদুল ওয়ারিছ, মুআম্মার ও বুখারী (র) বর্ণনা 
করেন যে, আনাস ইবৃন মালিক বলেন £ নবী (সা) বলিয়াছেন- (53511 ৪1511327761 
0৫] Lie i, Ll 553 ৪৪9 2 অৰ্থাৎ হে আল্লাহ! হে আমার প্রতিপালক! 
আমাকে দুনিয়ার কল্যাণ দাওঁ এবং আখিরাতের সার্বিক কল্যাণসমূহ এবং জাহান্নামের আগুন 
হইতে বাচাও । 

আবদুল আযীয ইব্ন সুহাইব হইতে ধারাবাহিকভাবে ইসমাইল ইব্‌ন ইব্রাহীম ও আহমদ 
বর্ণনা করেন, আবদুল আযীয ইব্ন সুহাইব বলেন ঃ হযরত কাতাদাহ (রা) হযরত আনাস (রা) 
কে জিজ্ঞাসা করেন যে, নবী (সা) কোন্‌ দু'আটি বেশী করিয়া পড়িতেন ? উত্তরে তিনি বলেন, 
তিনি পড়িতেন ৪ 51321599827. AN ৪৩ ELS 081 ৪ CS, tll 
511 তাই হযরত আনাস (রা) যখন কোন দু'আ পড়িতেন এবং যখন কোন দু'আ করিতেন 
তখন তিনি এই দু'আটি পড়িতেন। হাদীসটি মুসলিম (র) বর্ণনা করেন। 

আবদুস সালাম ইব্‌ন শাদ্দাদ অর্থাৎ আবু তালুত হইতে "ধারাবাহিকভাবে আবূ নাঈম, আবু 
. হাতিম ও ইব্ন আবু হাতিম বর্ণনা করেন যে, আবূ তালুত বলেন আমি আনাস ইব্‌ন মালিকের 


Contents 


১৭২ তাফসীরে ইব্‌ন কাছীর | 


নিকট উপস্থিত ছিলাম । তখন তাহাকে ছাবিত বলেন ৪ আপনার ভাইটির আকাঙ্ক্ষা যে আপনি 
তাহার জন্যে দু'আ করিবেন। তখন তিনি বলেন ৪ 85858575621 5555 24111 
০৫ বা INCA 
চলিয়া যাইবার ইচ্ছা করিলেন তখন তিনি তাহাকে আবার বলিলেন, হে আবু হামযাহ! তোমার 
দু'আ কর। তদুত্তরে তিনি বলিলেন, তুমি তোমার জন্য এই সকল একত্রিত বিষয় কি খণ্ড খণ্ড 
করিতে চাহিতেছ ? কেননা এই দু'আটির মধ্যেই আল্লাহ তা'আলা তোমাকে দুনিয়া এবং 
আখিরাতের সমস্ত কল্যাণ ও জাহান্নামের অগ্নি হইতে পরিত্রাণের প্রার্থনা সমবেত করিয়া 
দিয়াছেন। মোটকথা, সকল রকম কল্যাণের প্রার্থনাই ইহার ভিতর উপস্থিত রহিয়াছে । 

অন্য আর একটি রিওয়ায়েতে হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, হুমাইদ, 
মুহাম্মদ ইব্‌ন আবূ আস্দী ও আহমদ বর্ণনা করেন যে, হযরত আনাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ 
(সো) একজন রোগাক্রান্ত অসুস্থ মুসলমানকে পরিদর্শন করিতে যাইয়া দেখেন যে, রোগীটি 
একেবারে হাড্ডিসার হইয়া গিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন, তুমি কি 
আল্লাহর নিকট কোন প্রার্থনা করিয়াছ ? অথবা তুমি আল্লাহর নিকট কোন প্রার্থনা করিয়াছিলে 
কি? সে বলিল, হ্যা! আমি এই প্রার্থনা করিয়াছিলাম- হে আল্লাহ! আপনি পরকালে আমাকে যে 
শাস্তি দিবেন সেই শাস্তি আমাকে দুনিয়াতে ভোগ করাইয়া দিন। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) 
আশ্চর্যাবিত হইয়া বলেন, সুবহানাল্লাহ! কাহারও কি যন্ত্রণাদায়ক শাস্তি সহ্য করার ক্ষমতা আছে? 
এখন তুমি ১11151320১3 ৮৮৮৯ ৮৯ । এ 98০০৯ (| ৬৪ CSS এই 
দু'আটি পড়। অতঃপর রুগ্ন ব্যক্তি তখন থেকে এই দোআটি পড়িতে থাকে এবং আল্লাহ 
তা'আলা তাহাকে আরোগ্য দান করেন। ইব্‌ন আবূ আদীর রিওয়ায়েতে ইমাম মুসলিম হাদীসটি 
বর্ণনা করেন। 

আবদুল্লাহ ইব্‌ন সাইব হইতে ধারাবাহিকভাবে উবাইদ, সাইব-এর গোলাম ইয়াহিয়া ইব্‌ন 
উবাইদ, ইব্‌ন জারিজ, সাঈদ ইব্‌ন সালিম কদ্দাহ ও ইমাম শাফেঈ (র) বর্ণনা করেন ঃ 
আবদুল্লাহ ইব্‌ন সাইব নবী (সা)-কে রুকনে বনী জামাহ ও রুকনে আসওয়াদের মধ্যবর্তী স্থানে 
বলিতে শুনিয়াছেন- 132 029 2৮৯ SY Sy CLS 08 এ 01 0 
১৫4 ইব্ন জারীজ হইতে ছাওরী এবং হুযুর (সা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা ও ইব্‌ন 
মাজাহও অনুরূপ বর্ণনা করেন। তবে হাদীসটির বর্ণনাসূত্র দুর্বল বলিয়া মনে হয়। আল্লাহই 
ভাল জানেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আবদুল্লাহ ইবৃন হরমুয, সাঈদ ইব্‌ন 
সুলায়মান, আহমদ ইব্‌ন কাসিম ইব্‌ন মুসাব্বির, আবদুল বাকি ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন 
যে, ইব্‌ন আব্বাস রো) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- যখনই আমি রুকনের পার্শ্ব দিয়া 
গমন করিয়াছি তখনই আমি ফেরেশতাদিগকে আমীন বলিতে শুনিয়াছি। তাই তোমরা যখনই 


Contents 
সূরা বাকারা ১৭৩ 


সেখান দিয়া যাইবে, তখনই পড়িবে- £5 5531 ৪9 ২১০৮৯102801 a Cs, 
111 5১155 0১53 
... সাঈদ ইবৃন জুবায়র হইতে ধারাবাহিকভাবে মুসলিম বিত্তীন, আ'মাশ, জারীর, ইসহাক 
মুসতাদরাক সংকলনে বর্ণনা করেন যে, সাঈদ ইবৃন জুবায়র বলেন ঃ হযরত ইব্‌ন আব্বাসের 
নিকট এক ব্যক্তি আসিয়া বলেন যে, আমি একটি যাত্রী দলের সেবা কার্যে এই শর্তের উপর 
নিযুক্ত হইয়াছি যে, তাহারা আমাকে তাহাদের সাওয়ারীর উপর উঠাইয়া নিবে এবং হজ্বের সময় 
হজ করার অবকাশ থাকিবে । ইহা ছাড়া অন্যান্য দিনে আমি তাহাদের খিদমত করিব । ইহাতে 
কি আমার হজ হইবে ? ইহার বদলে কোন প্রতিদান কি আমি আল্লাহ্র নিকট পাইব ? তদুত্তরে 
তিনি বলেন, তুমি তো সেই লোকদের অন্তর্ভুক্ত, যাহাদের সম্বন্ধে কুরআন মজীদে বলা হইয়াছে 
পান রদ 
ংশ রহিয়াছে। হাকাম বলেন, হাদীসটি সহীহ্দ্বয়ের শর্তে সহীহ্‌ বটে, কিন্তু উহাতে 
উজ এ 


BSG ৩১০৪ OFS ৬ ৮১৯৬৯ সস 15535. (YY) 
(2৮55 20145 ৮৫231 ৬4৩০ SL ISIE ৮25 ৪2 


০0. 2% এ) 


PAA 


২০৩. আর নির্দিষ্ট দিনগুলিতে (আইয়ামে তাশরীকে) আল্লাহর যিকর কর । অতঃপর 
যে ব্যক্তি দুই দিনেই উহা সম্পন্ন করে তাহার কোন পাপ নাই এবং যে ব্যক্তি দুই দিন 
উহাতে বিলম্ব ঘটায় তাহারও কোন পাপ নাই । (এই অবকাশ) মুত্তাকীর জন্যে । অনন্তর 
আল্লাহকে ভয় কর এবং জানিয়া রাখ, নিশ্চয় তাহার নিকট সমাবিষ্ট হইবে । 

তাফসীর £ ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ ‘আইয়ামি মা'দুদা’ হইল তাশরীক অর্থাৎ ১১, 
১২ ও ১৩ই জিলহজ্জ। আর আইয়ামি মালুমাহ হইল আইয়ামি আশারা অর্থাৎ - জিলহজ্জ 
মাসের দশদিন । ূ | 

ইকরামা রো) বলেন 8 ০১1১১১৮7121 ৪ 441 154১15 অর্থাৎ কুরবানীর তিন দিন 
প্রত্যেক ফরয নামাযের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা ৷ 

উক্বাহ ইব্‌ন আমের হইতে ধারাবাহিকভাবে আলী, মুসা ইব্‌ন আলী, ওয়াকী ও ইমাম 
আহমদ বর্ণনা করেন যে, উকবাহ ইব্‌ন আমের বলেন ঃ হুযুর (সা) বলিয়াছেন- আরাফার দিন, 
কুরবানীর দিন এবং তাশরীকের দিনগুলি ইহরামওয়ালাদের জন্যে ঈদের দিন। সেই দিনগুলি 
হইল পানাহার করার দিন । ইমাম আহমদও অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

নাবীসাতুল হাযলী হইতে ধারাবাহিকাভাবে আবূ মালীহ, খালিদ, হিশাম ও আহমদ বর্ণনা 
করেন যে, নাবীসাতুল হাযলী বলেন ঃ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন- আইয়ামি তাশরীক 
হইতেছে খাওয়া, পান করা এবং আল্লাহকে স্মরণ করার দিন। মুসলিমও হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। 


Contents 


১৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর J 


জুবায়র ইব্‌ন মুতইম হইতে এই হাদীসটি ইতিপূর্বে বর্ণিত হইয়াছে যে, আরাফার 
সমস্ত জায়গাই হইতেছে অবস্থানের জায়গা এবং আইয়ামি তাশরীকের প্রতিটি দিনই হইল 
কুরবানীর দিন। 

আবদুর রহমান ইব্‌ন ইয়ামার দুইলী হইতে পূর্বেও বর্ণিত হইয়াছে যে, মিনার দিন হইতেছে 
তিন দিন। তবে কেহ যদি দুই দিনের মধ্যে (তড়িঘড়ি করিয়া মক্কায় প্রত্যাবর্তন করে) তাহাতে 
কোন পাপ নাই । পক্ষান্তরে কেহ যদি দুইদিন বিলম্ব করিয়াও প্রত্যাবর্তন করে তাহাতেও কোন 
পাপ নাই। 

"হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমাহ, আমর ইবৃন আবু সালমা, 
হিশাম, খাল্লাদ ইব্‌ন আসলাম, ইয়াকুব ইবৃন ইব্রাহীম ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, হযরত 
আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন যে, তাশরীকের দিনগুলি হইতেছে 
পানাহার ও আল্লাহর যিকিরের দিন। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, ইবৃন শিহাব, 
সালিহ, রওহ ও খালিদ ইব্‌ন আসলাম বর্ণনা করেন যে, হযরত আবূ হুরায়রা (রা) বলেন £ 
রাসূলুল্লাহ (সা) আবদুল্লাহ ইবৃন হুযায়ফাকে মিনায় গিয়া ঘুরিয়া ঘুরিয়া ইহা বলিতে আদেশ দেন 
যে, তোমরা কেহ এই দিনগুলিতে রোযা রাখিও না। কেননা এই দিনগুলি হইতেছে পানাহার ও 
আল্লাহর যিকির করার দিন। 

যুহরী হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ইবৃন হুসাইন, হিশাম ও ইয়াকুব বর্ণনা করেনঃ হুযুর 
(সা) কুরবানীর দিনে আবদুল্লাহ ইবৃন হুযায়ফাকে উচ্চস্বরে ইহা বলিতে আদেশ করেন- ‘এই 
দিনগুলি হইল পানাহার ও আল্লাহর যিকিরের দিন। কিন্তু যাহার উপর কুরবানীর পরিবর্তে রোযা 
রহিয়াছে তাহার জন্য ইহা হইল অতিরিক্ত পুণ্য ।’ হাদীসটি মুরসাল সূত্রে বর্ণিত হইয়াছে। 

আমর ইব্‌ন দীনার হইতে ধারাবাহিকভাবে আবদুল মালিক ইব্‌ন আবূ সুলায়মান ও 
হিশাম বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) কুরবানীর দিনে বাশার ইবৃন সুহাইয়াকে (উচ্চস্বরে) 
এই কথা জানাইয়া দিতে বলেন যে, এই দিনগুলি হইতেছে পানাহার ও আল্লাহর যিকির 
করার দিন। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্‌ন আবূ লাইলা ও হাশিম বর্ণনা করেন যে, 
আয়েশা রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সো) কুরবানীর দিনগুলিতে রোযা রাখিতে নিষেধ করিয়াছেন। 
তিনি বলিয়াছেন- <! ১3১৪ ০১-৯১ 51 2021 ৯১ অর্থাৎ ইহা হইল পানাহার ও আল্লাহর 
যিকির করার দিন। 

মাসউদ ইবৃন হাকাম আয্‌ যারকীর মাতা হইতে ধারাবাহিকভাবে মাসউদ ইব্‌ন হাকাম 
যারকী, হাকীম ইব্‌ন হাকীম, ইসহাক ও মুহাম্মদ বর্ণনা করেন যে, মাসউদ ইব্‌ন হাকাম 
যারকীর মাতা বলেন ঃ আমি হযরত আলী (রো)-কে রাসূলুল্লাহ (সা)-এর সাদা গাধাটার উপর 
আরোহণ করিয়া “শবে আনসার'-এ দীড়াইয়া বলিতে শুনিয়াছি যে, তিনি বলিতেছিলেন-হে 
লোকসকল! এই দিনগুলি রোযা রাখিবার জন্যে নয়। এইগুলি হইল পানাহার ও আল্লাহর 
ইবাদত করার দিন। 


Contents 


সূরা বাকারা ' ১৭৫ 


হযরত ইব্‌ন আববাস (রা) হইতে মাকসাম বর্ণনা করেন যে, ০০1১১] (121 এর অর্থ 
হইল ১-১১২]| 721 অর্থাৎ তাশরীকের দিনগুলি । আর কুরবানীর জন্তু যবেহ করার দিন এবং 
উহার পরবর্তী দিনকে আইয়ামে তাশরীক বলে। 

ইব্‌ন উমর, ইবৃন যুবায়র, আবু মূসা, আতা, মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবায়র, আবু 
আনাস, যিহাক, মাকাতিল ইবৃন হইয়ান, আতা খুরাসানী, মালিক ইব্‌ন আনাস প্রমুখও অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। 

হযরত আলী (রা)-বলেন ঃ উহা হইল তিন দিন-“কুরবানীর দিন (অর্থাৎ ১০ তারিখ) এবং 
উহার পরবর্তী দুইদিন। অবশ্য তোমার যেদিন ইচ্ছা সেদিন কুরবানী করিতে পারিবে । তবে 
প্রথম দিনেই (কুরবানী করা) উত্তম!’ তবে তাহার প্রথম উক্তিটিই প্রসিদ্ধি লাভ করিয়াছে । আর 
কুরআনের আয়াত দ্বারাও ইহাই প্রমাণিত হইয়াছে যে ++| ১-১ ১:০2 (১ /৮১ ০৪ 
4212181 9:5 ১১0 ১০3 425 অর্থাৎ দুই দিনের মধ্যে তড়িঘড়ি বা দুইদিনের চেয়ে বিলম্ব 
উভয়ই ক্ষমার্থ। কাজেই প্রমাণিত হইতেছে যে, ঈদের পর তিন দিন হওয়াও যুক্তিযুক্ত । আর 
ইহা আল্লাহ তা“আলার এই কথারই পরিপোষক ৩১১১+ 541 |) ১৩১ অর্থাৎ 
আল্লাহকে স্মরণ করার সময় হইতেছে কোরবানীর পশু যবেহ করার সময় । 

পূর্বে বলা হইয়াছে যে, এই ব্যাপারে ঈমাম শাফিঈ রে)-এর মাযহাবই প্রাধান্য পায়। আর 
তাহার ভাষ্য হইল যে, কুরবানীর সময় হইতেছে ঈদের দিন হইতে নিয়া আইয়ামে তাশরীকের 
শেষ পর্যন্ত। 

আয়াতে উল্লিখিত ১২১]। শব্দটিও ইহার সঙ্গে সম্পৃক্ত । অবশ্য উহা নামাযের শেষের নির্দিষ্ট 
িকিরগুলিও হইতে পারে এবং সাধারণভাবে আল্লাহর যিকিরও হইতে পারে। ইহার নির্দিষ্ট 
সময়ের ব্যাপারে আলিমগণের মধ্যে মতভেদ থাকিলেও সবচেয়ে প্রসিদ্ধ উক্তি হইল যে, উহার 
নামায পর্যন্ত । এই ব্যাপারে দারে কুতনী একটি মারফু হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু ইহার 
মারফু হওয়া সহীহ্‌ সূত্রে প্রমাণিত নয় । আল্লাহই ভাল জানেন। 

হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি তাহার তাবুর মধ্যে 
তাকবীর পাঠ করিতেন এবং তাহার তাকবীর ধ্বনি শুনিয়া বাজারে অবস্থানকারীরাও তাকবীর 
পাঠ করিত । ফলে মিনা প্রান্তর তাকবীর ধ্বনিতে মুখরিত হইয়া উঠিত। এই প্রেক্ষিতে ইহার 
ভাবার্থ ইহাও হইতে পারে যে, শয়তানের প্রতি প্রস্তর নিক্ষেপের সময় আল্লাহর যিকির করা । 
তবে তাহা হইবে আইয়ামে তাশরীকের প্রত্যেক দিনেই। 

আবৃ দাউদ প্রভৃতি সংকলনে বর্ণিত হইয়াছে যে, বায়তুল্লাহ তাওয়াফ করা, সাফা-মারওয়ায় 
দৌড়ান এবং শয়তানের প্রতি প্রস্তর নিক্ষেপ করা ইত্যাদি সকলই আল্লাহর যিকির প্রতিষ্ঠার 
মানসে পালনীয় । 

অতঃপর আল্লাহ তা'আলা হজের প্রথম ও দ্বিতীয় তাওয়াফের উল্লেখপূর্বক বিভিন্ন 
মহাদেশের লোকসকলের এই ভূমি ছাড়িয়া নিজ নিজ দেশে ফিরিয়া যাইবার প্রাক্কালে 
তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতেছেন ৫ ১১১ 4211 2৫5111515 4111 19815 অর্থাৎ 


Contents 


১৭৬ তাফসীরে ইবৃন কাছীর . 


তোমরা আল্লাহকে ভয় করিতে থাক এবং বিশ্বাস রাখিও যে, তোমাদেরকে তাহারই সামনে ' 
একত্রিত হইতে হইবে । যেমন আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন 8 3 41) ২] ১১৪ 
০9১৯5 4১015 ১০১%। অর্থাৎ তিনিই তোমাদিগকে পৃথিবীতে ছড়াইয়া দিয়াছেন। আব'ব 
. তাহারই সম্মুখে তোমাদিগকে উপস্থিত হইতে হইবে। | 
॥ 5 ১৯০ ১০১৭ ৯1 ৩ ১৫4১ ৫1256 2৩ A 
1৩ Gy 8৯৭ 3 এট ৬০০৪৩ 623 (০9 
০.2৮৬০৪০৬৫%$ ১3 0৩৪ 
১001554525৩ ১৪১93444185 (০০) 
020$04-205 
GALOIS (০9) 
০2৬ 
9 ০৪৩ 5৬ রর রঃ পাতা পীর্টি ১52 ১৫১১৫১০ পাতে 
৮১205 ৮ ৭) ০৪০৫ ন5) A 5 (১৯4১০১08125 (Y.V৮) 
০৯৩৬ 
২০৪. “অনন্তর এক ধরনের লোক পার্থিব কথাবার্তায় তোমাকে মুগ্ধ করিবে; সে 
আল্লাহকে তাহার অন্তরের সাক্ষী বানায়; মূলত সে ভীষণ ফাসাদী । 
২০৫. অতঃপর যখন সে ফিরিয়া যায়, ভূপৃষ্ঠে ফিতনা সৃষ্টির প্রয়াস পায় এবং উহার 
ফসল ও সন্তান-সন্ততি ধ্বংস করে । আল্লাহ তা“আলা ফাসাদ পছন্দ করেন না। 
২০৬. আর যখন তাহাকে বলা হয়, আল্লাহকে ভয় কর, তাহার সম্তরমবোধ তাহাকে 
পাপানুষ্ঠানে লিপ্ত করে । তাহার জন্য জাহান্নামই যথেষ্ট আর বড়ই নিকৃষ্ট সেই ঠিকানা । 
২০৭. আবার এক ধরনের লোক আল্লাহর রাজি-খুশির জন্য নিজেকে বিকাইয়া 
দিয়াছে, আর আল্লাহ বান্দার ক্ষেত্রে বড়ই করুণাময় ।” 
তাফসীর ঃ সুদ্দী রে) বলেন £ এই আয়াত আখনাস ইবৃন শরীক ছাকাফী সম্পর্কে অবতীর্ণ 
হয়। উল্লেখ্য যে, সে রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া মুসলমানী জাহির করিত, কিন্তু 
মনে-প্রাণে ছিল একজন কট্টর ইসলাম বিরোধী । 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ উহা সেই মুনাফিকদের সম্বন্ধে অবতীর্ণ হয় যাহারা 
হযরত খুবাইব (রা) ও তাহার সঙ্গীদেরকে প্রতারিত করিয়াছিল এবং তাহাদিগকে বাজী নামক 
স্থানে শহীদ করিয়াছিল। অতঃপর আল্লাহ তা'আলা সেই মুনাফিকদের নিন্দা এবং খুবাইব ও 
তাহার সঙ্গীদের প্রশংসা করিয়া এই আয়াতগুলি অবতীর্ণ করেন অর্থাৎ কোন কোন লোক এই 
রকম আছে যাহারা আল্লাহর পরিতুষ্টি সাধনের জন্যে আত্মাহুতি দান করেন। 
কেহ কেহ বলিয়াছেন ৪ আয়াতগুলি সাধারণভাবে মুনাফিকদের নিন্দা এবং মুমিনদের 
ংসা হিসাবে নাযিল হইয়াছে । কাতাদা, মুজাহিদ, রবী ইব্‌ন আনাস প্রমুখের বক্তব্য ইহাই 
এবং ইহাই সঠিক। 


শর্ত ৩ রও) 


2 ৮০০৮০৫৫8৯21) 524 4 
85১24 9১68১ 2৩৬ 


Contents 


. সূরা বাকারা ১৭৭ 


হযরত নাওফ বাক্কালী হইতে ধারাবাহিকভাবে কুরতুবী, সাঈদ ইব্‌ন আবু হিলাল, খালিদ 
ইব্‌ন ইয়াধিদ, লাইছ ইব্‌ন সাআদ, ইব্‌ন ওহাব, ইউনুস ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, 
পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে পারদর্শী হযরত নাওফ বাক্কালী বলেন £ আমি এই উম্মতের 
একদল লোকের গুণাবলী আল্লাহ তা'আলার নাধিলকৃত গ্রন্থের মধ্যে পাইয়াছি। তাহারা প্রতারণা 
করিয়া দুনিয়া কামাই করে । আর তাহাদের কথা মধুর হইতেও মিষ্টি, কিন্তু তাহাদের অন্তর 
নিমের চেয়েও তিক্ত । উপরন্তু মানুষকে দেখানোর জন্যে তাহারা ছাগলের চামড়া পরিধান করে, 
কিন্তু তাহাদের অন্তর নেকড়ের চেয়েও হিংস্র । তাই আল্লাহ তা'আলা বলেন-“আমার সামনে সে 
ওদ্ধত্য প্রকাশ করে এবং আমার সাথে প্রতারণা করিয়া থাকে । আমার সত্তার কসম! আমি 
তাহার উপর এমন পরীক্ষা পাঠাইব যে, সহিষ্ণু লোকেরাও হতভম্ব হইয়া পড়িবে” । 

কুরতুবী রে) বলেন- আমি অনেক চিন্তা-ভাবনা করিয়া মুনাফিকদের সম্পর্কে এই আয়াতটি 
পাইলাম $ ll ৪4155 ৬১৯৭৭ ০০০৮৭ 2051 ২5০৯০ ৪১৫০ ০০ lll ১53 
7৮৮১৭ 21১5০ ls 1০515 512 01 5659 Ul অর্থাৎ মানব সমাজের মধ্যে 
এমনও লোক আছে, যাহার পার্থিব ব্যাপারের কথাবার্তা তোমাকে চমৎকৃত করিয়া তোলে, আর 
সে নিজের সততা সম্বন্ধে আল্লাহকে সাক্ষী করে, কিন্তু সে বড়ই কুটিল ব্যক্তি । 

আবু মাশআর নাজীহ হইতে মুহাম্মদ ইব্‌ন আবূ মাশআর বর্ণনা করেন যে, আবূ মাশআর 
নাজীহ বলেন ঃ ‘আমি সাঈদ মুকবেরীকে মুহাম্মদ ইব্‌ন কা“ব-এর সঙ্গে আলোচ্য আয়াত প্রসঙ্গে 
আলোচনা করিতে শুনিয়াছি। আলোচনাকালে সাঈদ মুকবেরী বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দিয়া 
বলিতে থাকেন যে, কতকগুলি লোকের কথা মধুর চাইতেও মিষ্টি, কিন্তু তাহাদের অন্তর নিমের 
চাইতেও তিক্ত । আর তাহারা লোক দেখানোর জন্যে প্রকাশ্যে ছাগলের চামড়া পরিধান করে। 
মূলত তাহারা দীনের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় । তাই আল্লাহ তা'আলা বলেন ঃ 
১৫৮০ 21৯11 এ১১০ Lele MY ১১53 9৩ ১১৮০ IIPS 

০1১১৯ 

অর্থাৎ তাহারা আমার উপর ওদ্বত্য প্রকাশ করে এবং আমার সঙ্গে প্রতারণা করে । আমার 
সম্মানের শপথ করিয়া বলিতেছি, আমি তাহাদের উপর এমন কষ্টদায়ক ও অসহ্য আযাব 
অবতীর্ণ করিব যাহা দেখিয়া সহিষ্ণু ব্যক্তিরাও হতভম্ব হইয়া যাইবে । অতঃপর মুহাম্মদ ইব্‌ন 
কা'ব বলেন - ইহা তো কুরআন শরীফেও রহিয়াছে। সাঈদ বলিলেন, কুরআনের কোন স্থানে 
ইহা রহিয়াছে ? অতঃপর (কা'ব) এই আয়াতটি পাঠ করেন 4153 এ ০ ১১/৫এ। ০5 
(1521 ০ ইহা শুনিয়া সাঈদ বলিলেন-আপনি জানেন কি এই আয়াতগুলি কোন 
সম্পর্কে নাযিল হইয়াছে ? উত্তরে কা'ব বলেন, প্রথমে এই আয়াতগুলি কোন ব্যক্তিকে উদ্দেশ্য 
করিয়াই নাযিল হইয়াছিল বটে, কিন্তু এখন উহা সার্বজনীন হিসাবে প্রযোজ্য ৷’ এই বর্ণনাটি 
সম্পর্কে কারযী রে) বলেন, ইহা হাসান-সহীহ। 

আল্লাহ তাআলা বলিতেছেন ৪ 18775 05 le Ul 5০5 

উক্ত আয়াতটিকে ইব্‌ন মুহাইসীন 5111 ৫১ এর ০:11 এ যবর এবং 4411 এর ৬ এ পেশ- 
দিয়া পড়িয়াছেন। তখন ০3 "৪1 412 অর্থ দাড়ায় “তাহারা যতই মিষ্টি কথা বলুক না কেন 


. কাছীর (২য় খণ্ড)-_২৩ 


Contents 


১৭৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাদের অন্তরের নোংরামী সম্পর্কে আল্লাহ খুবই ভালো জানেন।” যেমন অন্যত্র আল্লাহ 
বলিয়াছেন ৪ 
4550 এ এ 8015 4101 0০৮ BUSS 1915 SL এই তি 
০৮৫1 SALLI 21235 LUV 

অর্থাৎ (হে মুহাম্মদ!) যখন মুনাফিকরা তোমার নিকট আসে তখন তাহারা বলে-নিশ্চয়ই 
আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন যে, আপনি তাহারই রাসূল । আর আল্লাহ সাক্ষ্য 
দিতেছেন যে, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী |” অবশ্য জমহুর (অধিকাংশ ইমাম বা আলিম) * 
এর গঠনে ৭211 পেশ এবং «111 এর এ যবর রহিয়াছে। তখন ৬ ৮3৮০ 51০ 4৫4৩ অর্থ 
মুনাফিকীও আল্লাহর নিকট প্রকাশমান। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন ঃ 

ET RE ১০4০৭ ০০ 02856 র 

অর্থাৎ তাহারা মানুষ হইতে গোপন করিয়াছে বটে, কিন্তু আল্লাহ হইতে গোপন করিতে 
পারিবে না। আর ইহাই ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্ন যুবায়র, 
ইকরামা, মুহম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন। 

কেহ কেহ বলিয়াছেন, ইহার অর্থ হইল যে, “মানুষের সামনে তাহারা ইসলাম প্রকাশ করে 
এবং আল্লাহর শপথ করিয়া বলে যে, তাহারা মুখে যাহা বলিতেছে তাহাদের অন্তরেও তাহাই 
রহিয়াছে ।' ইহাই আয়াতের সঠিক অর্থ । আবদুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম ইহাই 
বলিয়াছেন এবং ইবৃন জারীরও এই অর্থই পছন্দ করিয়াছেন । আর ইব্‌ন আব্বাসও এই অর্থকে 
সমর্থন করিয়াছেন এবং মুজাহিদ হইতেও অনুরূপ অর্থ উদ্ধৃত করা হইয়াছে। আল্লাহই ভাল 
জানেন। 

আল্লাহ তা'আলা বলেন ৪ ১০২৯ 41155 

,|| এর অভিধানিক অর্থ হইল ০৯০3। অর্থাৎ অত্যধিক বন্র। যথা 124 (০১5 «3 ১১5 
অর্থাৎ “ইহার দ্বারা তুমি বাঁকা জাতিকে ভয় প্রদর্শন কর।" আর মুনাফিকরাও এইভাবে সাক্ষী 
দিতে মিথ্যার আশ্রয় নেয়, সত্য হইতে দূরে থাকে, সরল ও সঠিক পথ ছাড়িয়া দিয়া মিথ্যার 
আশ্রয় নেয় এবং গালি দিয়া থাকে । 

সহীহ সূত্রে রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলিয়াছেন £ 
“মুনাফিকদের আলামত তিনটি । যথা- কথা বলিলে মিথ্যা বলে, অঙ্গীকার করিলে তাহা ভঙ্গ 
করে ও ঝগড়া করিলে গালি দেয় !' | 

মারফ্‌ সূত্রে হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবু মুলাইকা, ইব্‌ন 
জারীজ, সুফিয়ান ও কুবাই বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন £ আল্লাহ তা'আলার নিকট 
অতি ঘৃণ্য এ ব্যক্তি, যে অত্যন্ত ঝগড়াটে । 

অন্য আর একটি সূত্রে হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবূ মুলাইকা, 
ইবৃন জারীজ, সুফিয়ান ও আবদুল্লাহ ইব্‌ন ইয়াযীদ বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) 


Contents 


সূরা বাকারা ১৭৯ 


বলেনঃ নবী (সা) ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তা'আলার নিকট এ ব্যক্তি অতি ঘৃণ্য, যে 
অত্যন্ত ঝগড়াটে । 

মুআম্মার হইতে আবদুর রাযযাক বর্ণনা করেন ৪ 2.5২1111 ৮৯) এর ব্যাখ্যা সম্পর্কে 
নবী (সা) হইতে ধারাবাহিকভাবে হযরত আয়েশা (রা) ইব্‌ন আবৃ মুলাইকা ও ইব্‌ন জারীজ 
বর্ণনা করেন যে, নবী (সা) বলেন ৪ ০3]! ১131 4111 511 ৯১1। ০৪১] ০1 অর্থাৎ- 
‘আল্লাহ তাআলার নিকট এ ব্যক্তি অতি অপছন্দনীয়, যে অত্যন্ত ঝগড়াটে ।' 

অতঃপর আল্লাহ তা আলা বলেন £ 01551589১০১ ৪3 ভাগ sls 
7,511 2০ 92111) 04119 ০৮৯11 অর্থাৎ “যখন সে প্রত্যাবর্তিত হয় তখন সে 
পৃথিবীতে প্রধাবিত হইয়া অশান্তি উৎপাদন এবং শস্যক্ষেত্র ও জীব-জন্ত্ু ধ্বংস করে। আর 
আল্লাহ অশান্তি ভালবাসেন না ।' অর্থাৎ তাহারা অতি বক্র ও কর্কশভাষী এবং তাহাদের 
কার্ধাবলীও অতি জঘন্য । আর তাহাদের কাজ তাহাদের কথার সম্পূর্ণ বিপরীত। তাহারা 
মিথ্যাবাদী ও অসৎ আকীদা-বিশ্বাস পৌষণকারী । অর্থাৎ তাহারা অতি বক্রভাষী ও কুস্বভাবের 
অধিকারী এবং তাহাদের কথা ও কার্যে সর্বক্ষণই গরমিল । তাহারা মিথ্যাবাদী, অসৎ আকীদা 
বিশ্বাস পোষণকারী এবং অতি জঘন্য কাজ সংঘটনকারী । 

এখানে =! এর অর্থ হইল ‘ইচ্ছা করা । যেমন ফিরআউনের কথা উদ্ধৃত করিয়া আল্লাহ 
তা'আলা বলেন ঃ 


05 5111 ১5 ০91 ১৪১19 00085 553 9৯8 ১৪৮১১ 9591 9 
12714155171 17552 
“অতঃপর সে সতর্কতানুসরণের অভিলাষী হইল! অনন্তর সকলকে সমবেত করিয়া ঘোষণা 
দিল। বলিল, আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক । পরিণামে আল্লাহ তাহাকে দুনিয়া ও 
আখিরাতের দৃষ্টান্তমূলক শাস্তির নিদর্শন করিলেন। নিশ্চয়ই উহাতে খোদাভীরুর জন্য উপদেশ 


রহিয়াছে ।” 
অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন $ 


adil 8311 1554 হল] 2১০ ০০ ০১০০০ ৪১৯১ 131 টি Ui 

অর্থ- ‘হে ঈমানদারগণ! যখন জুমআর নামাযের জন্য ডাকা হয় তখন আল্লাহর যিকিরের 
জন্য দ্রুত অগ্রসর হও’ অর্থাৎ ইচ্ছা বা সংকল্প করিয়া উহার দিকে অগ্রসর হও । কেননা অংগের 
দ্বারা নামাযের দিকে দৌড়াইয়া যাওয়া সম্পর্কে নবী (সা)-এর নিষেধাজ্ঞা ঘোষিত হইয়াছে। 
তাহাতে বলা হইয়াছে যে, “তামরা যখন নামাযের দিকে আস তখন তোমরা দৌড়াইয়া আসিও 
না, বরং তোমরা যখন নামাযের দিকে আসিবে তখন স্থির ও শান্তভাবে আসিও।” 

মোটকথা, কাপুরুষ মুনাফিকদের কাজ হইতেছে সমাজে অশান্তি সৃষ্টি করা এবং শস্য 

ংস করা । আর এই দুইটি কাজে খাদ্যশস্য এবং জন্তু-জানোয়ারের বংশ বৃদ্ধিতে বিঘ্ন ঘটে। 
অথচ ইহার উপরই ভিত্তি করিয়া মানুষ নিজেদের জীবন নির্বাহ করে। 


Contents 


5 তাফসীরে ইবন কাছীর 


মুজাহিদ বলেন ঃ যখন তাহারা পৃথিবীর উপর ফাসাদ সৃষ্টি করে তখন আল্লাহ তা'আলা বৃষ্টি 
বন্ধ করিয়া দেন। ফলে শস্য ও জীব-জানোয়ারের ক্ষতি সাধিত হয়। তাই আল্লাহ বলেন ৪ 
30,801 =, % 2111? আল্লাহ তা'আলা ফাসাদ পছন্দ করেন না। কিংবা আল্লাহ তা'আলা এই 
(ফাসাদ) বিশেষণটি পছন্দ করেন না এবং যাহার দ্বারা ইহা প্রকাশিত হয় তাহাকেও পছন্দ 
করেন না। 
অতঃপর আল্লাহ তা আলা বললেন ৪ 
(48 2] ২১৮91 21015 91410251915 


অর্থাৎ “যখন তাহাকে বলা হয়, আল্লাহকে ভয় কর, তখন প্রতিপত্তির অহমিকা তাহাকে 
অধিকতর অনাচারে লিপ্ত করিয়া দেয়।' অর্থাৎ যখন এমন পাপিষ্ঠকে তাহার কীর্তিকাণ্ড উল্লেখ 
করিয়া উপদেশ প্রসঙ্গে বলা হয়, আল্লাহকে ভয় কর, কথা ও কাজের গরমিল পরিত্যাগ কর 
এবং সত্যের দিকে প্রত্যাবর্তিত হও, তখন তাহারা তাহাদের পাপকার্ষের উল্লেখ করায় আরও 
বেশি উত্তেজিত হইয়া উঠে এবং বিরোধিতার উত্তেজনায় পাপ কার্যে আরও বেশি লিপ্ত হইয়া 
পড়ে! 

আলোচ্য আয়াতটির সহিত সংগতিপূর্ণ আর একটি আয়াত ঃ 
35442 ০৫১] 13০৫ CL ১৬৯১ A ০3০২৪ ৫ ১821 625 18101 

১১০১ all ১০ EE ১2। All 

অর্থাৎ যখন তাহাদের সামনে আমার প্রকাশ্য নিদর্শনসমূহ পাঠ করা হয় তখন তুমি 
কাফিরদের মুখমণ্ডলে ক্রোধ ও অসস্তুষ্টির চিহ্ন লক্ষ্য করিয়া থাকিবে এবং মনে হইবে, পাঠকদের 
উপর তাহারা লাফাইয়া পড়িবে । জানিয়া রাখ, কাফিরদের জন্যে আমার নির্দেশ হইতেছে 
দোযখাগ্নি এবং তাহা হইল অত্যন্ত জঘন্য স্থান ।' 

তেমনি আলোচ্য আয়াতেও বলা হইয়াছে 8 4৮411 ১+২/১ ১৫৯ «৮৯৪ অর্থাৎ 
‘অতএব জাহান্নাম তাহার জন্যে যথেষ্ট এবং নিশ্চয়ই উহা নিকৃষ্টতম আশ্রয়স্থল ।” অর্থাৎ 
তাহাদের কর্মের ফল হিসাবে ইহাই উপযুক্ত! 

অতএব আল্লাহ তা আলা বলেন £ 

dil n'y HSU 5৮৪০ ১০ lll Sas অর্থাৎ ‘কোন লোক এইরূপ 
আছে যে, আল্লাহর পরিতুষ্টি সাধনের জন্যে আত্মাহুতি দান করে ।” মুনাফিকদের হীন চরিত্রের 
বর্ণনা দেওয়ার পর এখানে মু'মিনদের প্রশংসামূলক আলোচনার সূত্রপাত হইতেছে। তাই 
আল্লাহ তা'আলা বলিতেছেন 8 5111 ৮৮০ 21321 2০555 0০ ০০০০। ০ 
. ইব্‌ন আব্বাস (রা) আনাস, সাঈদ ইব্‌ন মুসাইয়াব, আবূ উসমান নাহদী, ইকরামা ও 
একদল আলিম বলেন £ এই আয়াতটি হযরত সুহাইব ইবৃন সিনান রুমী (রা) সম্পর্কে 
নাযিল হইয়াছে। 


Contents 


সূরা বাকারা ১৮১ 


উল্লেখ্য যে, তিনি মক্কায় ইসলাম গ্রহণের পর মদীনায় হিজরত করার ইচ্ছা করিলে মক্কার 
কাফিররা তাহাকে বলিয়াছিল, আমরা তোমাকে মাল-সম্পদ নিয়া মদীনায় যাইতে দিব না। 
মালপত্র ছাড়িয়া গেলে যাইতে পার। অতঃপর তিনি তাহার সমস্ত মাল পৃথক করিয়া কাফিরদের 
হাতে তুলিয়া দিয়া মদীনা অভিমুখে হিজরত করেন। তাই তাহাকে উদ্দেশ্য করিয়াই এই 
আয়াতটি অবতীর্ণ হয়। 

অপর দিকে মদীনায় হযরত উমর (রা) ও সাহাবাদের (রা) বিরাট একটি দল তাহাকে 
অভ্যর্থনা জানাইতে 'হররা'-এর উপকণ্ঠ পর্যন্ত আগাইয়া আসেন এবং তাহাকে মুবারকবাদ 
জানাইয়া বলেন, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করিয়াছেন। এই কথা শুনিয়া প্রতি উত্তরে 
তিনিও বলিলেন, আপনাদের ব্যবসায়ও যেন আল্লাহ আপনাদিগকে ক্ষতিগ্রস্ত না করেন। 

তঃপর তিনি তাহাদিগকে বলেন, আমাকে এই খোশ আমদেদ জানানোর কারণ কি ? তাহারা 

বলিলেন, আপনার সম্পর্কে আল্লাহ এই (আলোচ্য) আয়াতটি অবতীর্ণ করিয়াছেন । অতঃপর 
রাসূলুল্লাহ (সা)-ও তাহাকে দেখিয়া বলিলেন £ সুহাইব বড় লাভজনক ব্যবসা করিয়াছে। 

হযরত সুহাইব (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ উসমান নাইম, আউফ, জাফর ইবৃন 
ইব্রাহীম ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, হযরত সুহাইব (রা) বলেন £ আমি যখন মক্কা 
হইতে হিজরত করিয়া নবী (সা)-এর নিকট যাওয়ার ইচ্ছা করিলাম, তখন কুরাইশরা আমাকে 
বলিল ঃ হে সুহাইব! তুমি যখন মক্কায় আগমন করিয়াছিলে, তখন তোমার কাছে কোন 
মাল-সম্পদ ছিল না। অথচ তুমি এখন মালামালসহ চলিয়া যাইতেছে । আল্লাহর কসম! আমরা 
কখনও এমন হইতে দিব না। অতঃপর আমি তাহাদিগকে বলিলাম, তবে তোমরা কি চাও, 
আমি সব মাল তোমাদের হাতে তুলিয়া দিয়া যাই ? তাহারা বলিল-হ্যা। অতএব আমি আমার ' 
সমস্ত মাল-সম্পদ তাহাদের হাতে তুলিয়া দিলাম এবং মদীনার পথে যাত্রা করিয়া নবী (সা)-এর 
নিকট পৌছিলাম ৷ তিনি আমাকে দেখিয়া দুইবার বলিলেন-_ সুহাইব, লাভজনক কাজ করিয়াছে, 
সুহাইব, লাভজনক কাজ করিয়াছে । 

সাঈদ ইবৃন মুসাইয়াব হইতে ধারাবাহিকভাবে আলী ইব্‌ন সাঈদ ও হাম্মাদ ইব্‌ন সামলা 
বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন মুসাইয়াব বলেন £ সুহাইব (রা) হুযুর (সা)-এর মতো 
মদীনাভিমুখে হিজরত করিয়া যাইতেছিলেন। কিন্তু কুরাইশদের একদল লোক তাহার পিছু নিলে 
তিনি সওয়ারী হইতে নামিয়া তুন হইতে তীর বাহির করিয়া বলিলেন £ হে মক্কাবাসী! আমার 
তীর চালনা সম্পর্কে তোমাদের জানা আছে। আমার একটি তীরও লক্ষ্যত্রষ্ট হয় না এবং আমার 
তুনের তীর শেষ না হওয়া পর্যন্ত তোমাদেরকে বিদীর্ণ করিয়া যাইব। ইহার পর চালাইব 
তরবারী । মোটকথা, যতক্ষণ পর্যন্ত আমার হাতে কোন অস্ত্র থাকিবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের 
মুকাবিলা করিয়া যাইব । ইহার পরে তোমরা আমার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করিতে 
পারিবে। অথবা তোমরা যদি চাও তাহা হইলে আমি আমার সমুদয় সম্পদ তোমাদিগকে দিয়া 
দিতেছি। অতঃপর আমি মদীনায় গিয়া হুযুর (সা)-এর নিকট পৌছিলে তিনি বলিলেন £ 
‘ব্যবসায়ে বড় লাভ করিয়াছ।" সাঈদ ইব্ন মুসাইয়াব বলেন- এই আয়াতটি তাহারই সম্পর্কে 
নাযিল হয় ঃ 


Contents 


১৮২ তাফসীরে ইবৃন কাছীর 
Sl Ses 5 Ll All SUS 85125588511 
অবশ্য অধিকাংশের মত হইল যে, এই আয়াতটি আল্লাহর পথের প্রতিটি মুজাহিদের 


বেলায়ই প্রযোজ্য এবং আল্লাহর পথের মুজাহিদদের উদ্দেশ্যেই ইহা নাযিল হইয়াছে। যেমন 
আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ঃ 


০০ BNA 361550০0১১৭ ১০১০৬ Lo 
রি ১1৮1515৯535 05311 ০৪ LED এন এও ০58০5 SEES 4010, 


toro er er 


058 55 40555 5506 GHEE A ELL lps oats ০৪ 9০ 


Jbl 
অর্থাৎ আল্লাহ তা“আলা বেহেশতের বিনিময়ে মু'মিনদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া 
নিয়াছেন। তাহারা আল্লাহর পথে জিহাদ করে, আর তাহারা হত্যা করে এবং নিহতও হয় । 
আল্লাহর এই সত্য অঙ্গীকার তাওরাত, ইঞ্জীল ও কুরআনের মধ্যে বিদ্যমান রহিয়াছে। অতএব 
আল্লাহ তা'আলা অপেক্ষা অধিক সত্য অঙ্গীকারকারী আর কে হইতে পারে? হে ঈমানদারগণ! 
তোমরা এই ক্রয়-বিক্রয়ে এবং আদান-প্রদান সন্তুষ্ট হইয়া যাও, আর ইহাই হইল বড় 
কৃতকাৰ্যতা । 
হযরত হিশাম ইব্‌ন আমের (রা) যখন কাফিরদের দুইটি ব্যুহ ভেদ করিয়া তাহাদের মধ্যে 
ঢুকিয়া পড়েন এবং একাকীই তাহাদের উপর আক্রমণ চালান, তখন কতক লোকে তাহার এই 
আক্রমণকে শরীআত বিরোধী মনে করেন। কিন্তু হযরত উমর (রা) এবং হযরত আবু হুরায়রা 
‘(রা) প্রমুখ সাহাবী ইহার প্রতিবাদ করেন এবং তাহারা «৯১ (৪১০ ১৯ ১১১] ০5 
১2655 dy এ ses Ll এই আয়াতটি পাঠ করেন, 


১৮৫২০ BEL BEG এ HEE ADE 9321৮1000০5) 
০0৫৮৮৫5৩৩৫৪ &] 
০৫:55 এ ৫ ডিপ এ (9৬০৬৪ BS ENG OE (১৭) 


২০৮. “হে ঈমানদারগণ! ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাংক 
অনুসরণ করিও না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু । 

২০৯. যদি তোমরা সুস্পষ্ট দলীল-প্রমাণ পাইয়াও বিচ্যুত হও, তাহা হইলে জানিয়া 
রাখ, নিশ্চয় আল্লাহ জবরদস্ত কুশলী |” 

তাফসীর '8 আল্লাহ তা'আলা তাহার উপরে বিশ্বাস স্থাপনকারী বান্দা ও তাহার নবী 
(সা)-এর সত্যতা স্বীকারকারীদেরকে নির্দেশ দিতেছেন যে, তাহারা যেন সাধ্যানুযায়ী 
শরীআতের প্রতিটি আদেশকে মান্য করে এবং যে সকল বিষয়ের প্রতি আল্লাহর নিষেধ রহিয়াছে 
তাহা হইতে বিরত থাকে। 


Contents 


সূরা বাকারা ১৮৩ 


ইব্‌ন আব্বাস হইতে আওফী, মুজাহিদ, তাউস, যিহাক, ইকরামা, কাতাদা, সুদ্দী ও ইব্‌ন 
যায়দ বলেন 87111 ৪11-21 এই আয়াতাংশের মর্মার্থ হইল, ‘ইসলাম’ অন্য আর একটি 
রিওয়ায়েতে ইব্‌ন আব্বাস হইতে যিহাক, আবুল আলীয়া ও রবী’ ইব্‌ন আনাস বলেন £ 
ll ৬৪৪ ১1১11 আর মর্মার্থ হইল ‘আনুগত্য’ । কাতাদা বলেন ৪ উহার মর্মার্থ হইল 
‘সততা’ । অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন £ £%ং ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ আবুল 
আলীয়া, ইকরামা, রবী’ ইব্‌ন আনাস, সুদ্দী, মাকাতিল ইবৃন হাইয়্যান ও মুজাহিদ (র) 281৫ এর 
ব্যাখ্যায় বলেন ঃ ইসলামের প্রতিটি নেক বিষয়ের এবং নেক কাজের প্রতিটি শাখা-প্রশাখা ও 
স্তরের উপর আমল করা । 

হযরত ইকরামা (রা)-এর অভিমত হইল যে, আবদুল্লাহ ইব্‌ন: সালাম (রা) আসাদ ইব্‌ন 
উবাইদ ও ছা'লাবা প্রমুখ যখন ইহুদী ধর্ম হইতে প্রত্যাবর্তন করিয়া ইসলাম গ্রহণ করিয়াছিলেন, 
তখন তাহাদের সম্পর্কে এই আয়াতটি নাযিল হয়। কেননা তাহারা. রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
তাওরাতের নির্দেশিত শনিবারের উৎসব পালন এবং রাত্রি বেলায় তাওরাতের উপর আমল 
করার জন্য অনুমতি চাহিয়াছিল। অতঃপর আল্লাহ তা'আলা (আলোচ্য আয়াতের মাধ্যমে): 
তাহাদিগকে ইসলামের নিদর্শনসমূহের প্রতিষ্ঠা এবং পূর্ববর্তী কিতাবের আমল ছাড়িয়া দিয়া 
ইসলামের উপর পুরাপুরি আমল করার তাগিদ দেন। অবশ্য এই স্থলে আবদুল্লাহ ইব্‌ন সালামের 
নাম উল্লেখের ব্যাপারে যথেষ্ট সন্দেহ রহিয়াছে! তাহার শনিবারের উৎসবের অনুমতি চাওয়াটা 
অসম্ভব ব্যাপার। কেননা তিনি ছিলেন একজন পরিপূর্ণ ধর্মজ্ঞ ও ইসলাম সম্পর্কে বিজ্ঞ 
মুসলমান। উপরন্তু তিনি পূর্ব কিতাবগুলির কোন্‌ কোন্‌ নির্দেশ বাতিল ঘোষিত ও পরিবর্তিত 
হইয়াছে সে সব ব্যাপারে ছিলেন পূর্ণ সচেতন । 

কোন কোন তাফসীরকার £44 শব্দটিকে +)1%1| এর ‘হাল’ বলিয়াছেন । অর্থাৎ তোমরা 
সবাই ইসলামের মধ্যে পুরঃ প্রবেশ কর ।” অবশ্য প্রথম উক্তিটিই অধিকতর সঠিক । কেননা 
সেখানে ঈমানের প্রতিটি স্তর ও শরীআতের প্রতিটি নির্দেশের উপর সাধ্যানুযায়ী আমল করার 
অর্থ করা হইয়াছে। 

অনুরূপভাবে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, মুহাম্মাদ ইবন আউন, 
ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) 1/51 1১০1 di 
434 ০ ০৯ এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেন ঃ £ আহলে কিতাবগণ ইসলাম গ্রহণের 
পরেও তাওরাতে অবতীর্ণ কতকগুলি নির্দেশ মানিয়া চলিত। অতঃপর আল্লাহ তা“আলা 
তাহাদিগকে লক্ষ্য করিয়া বলেন, iS Lal ৪ ১11২1 অর্থাৎ তোমরা ইসলামের মধ্যে 
পুরাপুরিভাবে প্রবেশ কর। তোমরা পরিপূর্ণভাবে দীনে মুহান্মদীর প্রতিটি বিধান প্রতিপালন কর 
এবং উহার কোন একটি আমলও পরিত্যাগ করিও না। আর তোমাদের জন্য তাওরাত এবং 
তাওরাতের মধ্যে যাহা কিছু রহিয়াছে উহার উপর বিশ্বাস বা ঈমান রাখাই যথেষ্ট। 


Contents 


১৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ পাক বলিতেছেন £ ১৫211 ০১15 15 ১554 অর্থাৎ তোমরা 
আল্লাহর আনুগত্য কর এবং শয়তান যে সকল বিষয় পালনের আদেশ করে তাহা হইতে 
আত্মরক্ষা কর। কেননা সে অসৎ ও অন্যায়েরই নির্দেশ দিয়া থাকে । আর আল্লাহ তা“আলার 
উপর মিথ্যা আরোপ করার কথা বলে এবং তাহার দলের ইচ্ছা ইহাই যে, তোমরা দোযখবাসী 
হইয়া যাও। তাই আল্লাহ তা'আলা আয়াতের পরিশেষে সতর্কতা স্বরূপ ঘোষণা করিতেছেন «1 
5.০ 355 181 অর্থাৎ সে তোমাদের প্রকাশ্য শক্র। মাতরাফ (র) বলেন £ আল্লাহর বান্দাকে 
শয়তান নিজের বান্দা বানাইতে চায়। 

আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ SULA ৬৯ ১৪ ৪15 0০5 অর্থাৎ 
“তোমাদের নিকট স্পষ্ট দলীল-প্রমাণাদি সমাগত হওয়ার পরেও যদি তোমরা পদশ্বলিত হও ।' 
আর দলীল-প্রমাণ প্রতিষ্ঠা করার পরেও যদি তোমরা সত্য হইতে সরিয়া পড় তাহা হইলে 
জানিয়া রাখ যে, আল্লাহ মহা পরাক্রমশালী । অর্থাৎ শেষবিচার বা প্রতিদানের ব্যাপারে প্রবল 
পরাক্রান্ত । আর তাহার নিকট হইতে কাহারও পলায়ন করার সাধ্য নাই; তাহার উপর কেহ 
প্রভাবও বিস্তার করিতে পারে না; উপরন্তু তিনি তাহার নির্দেশ কার্যকরী করা, রহিত করা এবং 
শিথিল করার ব্যাপারে সুদক্ষ ও সুবিজ্ঞ। 

তাই আবুল আলীয়া, কাতাদা ও রবী’ ইব্‌ন আনাস বলেন ঃ তিনি প্রতিদানের ব্যাপারে 
প্রবল পরাক্রান্ত এবং নির্দেশ কার্যকরী করার ব্যাপারে সুদক্ষ ও মহাপ্রাজ্ঞ। মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
বলেন £ তিনি কাফিরদের উপরে প্রভূত্‌ বিস্তারের ব্যাপারে মহা পরাক্রমশালী এবং তাহাদের 
ওযর ও প্রমাণ খণ্ডন করার ব্যাপারে অশেষ নৈপুণ্যের আধিকারী। 


AL 12 42৩50192580 LIS 8, 030.0% চটি ) 


৪25৩ ও 


SENS ১২9 5 

২১০. “তাহারা কি শুধু এই অপেক্ষাই করিতেছে যে, আল্লাহ মেঘমালার ছত্রছায়ায় 
ফেরেশতাগণকে লইয়া হাযির হইবেন? অথচ সব ব্যাপারই মীমাংসিত রহিয়াছে । আল্লাহর 
কাছেই সকল কাজ প্রত্যাবর্তিত হইবে ।” 

তাফসীর £ঃ এই আয়াতে আল্লাহ তা'আলা কাফিরদেরকে সতর্ক করিয়া বলিতেছেন ঃ 
২০5০0157171 05405 (০5 111 01 % 9৮555 (1৯ অর্থাৎ তাহারা কি শুধু 
এই অপেক্ষাই করিতেছে যে, আল্লাহ তা'আলা মেঘদলের ছত্রতলে ফেরেশতাগণকে সঙ্গে নিয়া 
আসিবেন ? অর্থাৎ কিয়ামতের দিন হইল পূর্ববর্তী সকলের জন্যে বিচার বা রায় প্রাপ্তির দিন। 
সবাই নিজ নিজ কর্ম অনুযায়ী ফল পাইবে। সেদিন পুণ্যবান পাইবে উৎকৃষ্ট পরিণাম এবং 
পাপিষ্ঠ পাইবে নিকৃষ্ট পরিণাম । 

তাই আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ 2১5 4111 ০, "১9 2%, অর্থাৎ 
সমস্ত কার্ষের নিষ্পত্তি হইয়া রহিয়াছে এবং আল্লাহরই নিকট সমস্ত কার্য প্রত্যাবর্তিত হইবে। 


Contents 


সূরা বাকারা ১৮৫ 


অন্যত্র আল্লাহ তা‘আলা বলিতেছেন ঃ 


৮6৩৩9 Ld 6 or d 3 পপ 9 ee Be cd er dr ‘te 2 ০০ 225 135. 
পি সন বীর সানি 


2০5 পাও 
০ 


te Oe A Tenn Toa TURE HPN CEES OF CO COE BECO 
উপস্থিত থাকিবেন, ফেরেশতাগণ দাড়াইয়া যাইবে এবং জাহান্নামকেও সামনে প্রকাশিত 
করা হইবে; সেই দিন এই সব লোক শিক্ষা লাভ করিবে বটে; কিন্তু তাহাতে আর কি 
উপকার হইবে? 

অন্য স্থানে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 


১15১ 01 ০2০ ০52 এ) 22 Sl sl 0 | ০০১১০ ৩৯ 


অর্থাৎ ‘তাহারা কি এই অপেক্ষা করিতেছে যে, তাহাদের নিকট ফেরেশতারা আসিবেন বা 
স্বয়ং প্রভূই উপস্থিত হইবেন কিংবা তাহার নিদর্শনসমূহ হইতে কতকগুলি নিদর্শন প্রকাশিত 
হইবে। 

ইমাম আবূ জা“ফর ইব্‌ন জারীর (রে) ‘শিংগা’ সম্পর্কিত এক দীর্ঘ হাদীসে উদ্ধৃত করিয়াছেন 
যে, রাসূলুল্লাহ (সা) হইতে আবু হুরায়রা (রা) বর্ণনা করেন ৪ 

যখন মানুষ দীর্ঘকাল অবস্থানের পর ভীত-সন্ত্রস্ত হইয়া পড়িবে, তখন তাহারা আল্লাহর 
নিকট সুপারিশের জন্য আদম (আ) হইতে শুরু করিয়া প্রত্যেক নবীর নিকট আবেদন 
জানাইবে । কিন্তু সবাই অপারগতা প্রকাশ করিবেন । অবশেষে তাহারা মুহাম্মদ (সা)-এর নিকট 
উপস্থিত হইলে তিনি বলিবেন-আমি প্রস্তুত রহিয়াছি এবং আমিই উহার অধিকারী । কার্যত 
তিনিও ঘাবড়াইয়া যাইবেন এবং আল্লাহর আরশের নিচে সিজদায় পড়িবেন। তিনি আল্লাহর 
নিকট সুপারিশ করিবেন যেন তিনি দ্রুত বান্দাদের ফয়সালার কার্যে প্রবৃত্ত হন। আল্লাহ তা'আলা 
তাহার সুপারিশ কবূল করিবেন এবং তিনি মেঘমালার ছত্রছায়া*য় সমাগত হইবেন। প্রথমে 
দুনিয়ার আকাশ ফাটিয়া যাইবে এবং সেখানকার সমস্ত ফেরেশতা উপস্থিত হইবেন। এই ভাবে 
দ্বিতীয়, তৃতীয় হইতে সপ্ত আসমান পর্যন্ত ফাটিয়া তথাকার সকল ফেরেশতাগণ আসিয়া 
যাইবেন। আল্লাহর আরশবাহী ফেরেশতারা আরশ লইয়া অবতরণ করিবেন। আল্লাহ জাল্লা 
জালালুহু মেঘমালার ছত্রতলে অবতীর্ণ হইবেন এবং সমস্ত ফেরেশতা তাসবীহ পাঠে লিপ্ত 
থাকিবেন। তাহারা বলিতে থাকিবেন ৪ 


of ক কও 


EE দিক দে সপ 


Goofs 2 5 ০ 


প১০১০৩৪৪৩:০১০০০১০০৮০৪০৪০/০০০ 


কাছীর (২য় খণ্ড)-__-২৪ ্ট। 


Contents 


১৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থঃ পবিত্রতা তাহারই যিনি সকল রাজ্য ও ফেরেশতামণ্ডলীর অধিপতি । শ্রেষ্ঠত্ব ও শ্রেষ্ঠ ' 
প্রতিপত্তির অধিকারীর পবিত্রতা । পবিত্রতা তাহারই, যিনি অমর ও চিরঞ্জীব । পবিত্রতা সেই 
মহান সত্তার, যিনি সকল সৃষ্টি মারেন এবং নিজে মরেন না। তিনিই সর্বাধিক যিকির ও 
পবিত্রতার অধিকারী । ফেরেশতাকুল ও আত্মাসমূহের অধিপতির পবিত্রতা । আমাদের সর্বোচ্চ 
. মর্যাদায় অধিষ্ঠিত সত্তার পবিত্রতা । রাষ্ট্র ক্ষমতা ও শ্রেষ্ঠত্রে অধিকারীর পবিত্রতা ।-তাহার 
পবিত্রতাই চিরন্তন ও সর্বকালের । 

হাদীসটি মশহুর এবং ইহার একজন বর্ণনাকারী ব্যতীত সকলেই “ছিকাহ' অর্থাৎ 
নির্ভরযোগ্য বর্ণনাকারী । অবশ্য হাফিয আবূ বকর ইব্‌ন মারদুবিয়া আলোচ্য আয়াতের 
ব্যাখ্যামূলক বহু হাদীস উদ্ধত করিয়াছেন। তবে হাদীসগুলির মধ্যে দুর্বলতাও রহিয়াছে । 
আল্লাহই ভাল জানেন। 

সেইগুলির মধ্য হইতে একটি হইল এই ঃ নবী (সা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন মাসউদ, 
মাসরুক, আবু উবায়দুল্লাহ ইব্‌ন মাইসারাহ ও মিনহাল ইব্‌ন আমর বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ 
(সা) বলেন ঃ আল্লাহ তা'আলা নির্দিষ্ট একটি সময়ে পূর্ববর্তী ও পরবর্তী সকল লোকদিগকে 
একত্রিত করিবেন । আকাশের দিকে দৃষ্টি রাখিয়া তাহারা দাঁড়াইয়া বিচারের অপেক্ষা করিতে 
থাকিবে । ইতিমধ্যে আল্লাহ তা'আলা মেঘদলের ছত্রছায়ায় আরশ হইতে কুরসীতে অবতরণ 
করিবেন। 

আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল জলীল কায়সী, মুতামার ইব্‌ন 
সালীমা, আবূ বকর ইব্‌ন আতা ইব্‌ন মুকাদ্দাস, আবূ যরাআ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন 
যে, 1৮১৮ সা NS Si Bh 
বা SEE Aller + OE SAMIR Yio win, SNe ও 
পানির । আর পানি অন্ধকারের মধ্যে এমন শব্দ করিবে যাহার ফলে অন্তরাত্মা কাপিয়া উঠিবে। 

ওলীদ হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন ওযীর দামেশকী, ইব্‌ন আবু হাতিমের পিতা ও 
ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, ওলীদ বলেন 8 আমি যুবায়র ইব্ন মুহাম্মদকে (1২ 
pail ০০405 55 81018550911 ০১৮ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি 
বলেন ঃ. মেঘপুঞ্জের ছায়াতল ‘ইয়াকুত’ দ্বারা সজ্জিত থাকিবে এবং তাহা হইবে মুক্তা ও পান্না 
বিশিষ্ট । মুজাহিদ হইতে ইব্‌ন আবু নাজীহ ০/5541 ৮১11১ সম্পর্কে বর্ণনা করেন যে, উহা 
সাধারণ কোন মেঘ নয়; বরং উহা হইল সেই মেঘপুঞ্জ, যাহা তীহ উপত্যকায় বনী ইসরাঈলের 
মাথার উপরে বিরাজিত ছিল । 

আবুল আলীয়া হইতে ধারাবাহিকভাবে রবী ইব্‌ন আনাস ও আবু জাফর রাধী বর্ণনা করেন 
যে, আবুল আলীয়া SU 21211 ১০0 a dsl i ৮১৮55 a 
আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ ফেরেশতাগণ মেঘদলের ছায়াতলে আসিবেন এবং আল্লাহ তা'আলা 
: যাহাতে ইচ্ছা তাহাতেই আসিবেন। 


Contents 


সূরা বাকারা ১৮৭ 


of eo 


কোন কোন পঠনে 71 2 ie ba SU Si oe UA 
45501, ও রহিয়াছে। অর্থাৎ তাহারা কি এই অপেক্ষায়ই রহিয়াছে যে, আল্লাহ তাহাদের 
নিকট আসিবেন এবং ফেরেশতারাও মেঘমালার ছায়াতলে আসিবে ? যেমন আল্লাহ তা'আলা 
অন্যত্র বলিয়াছেন $ ৪১2১০ 45০১৮114১55 0৮510 ৭০01 38:55 752 অর্থাৎ সেইদিন 
আকাশ মেঘসহ ফাটিয়া যাইবে এবং ফেরেশতাগণ দলে দলে অবতরণ করিবেন 


abl ৪ UKE ০52 EKO IO tS ১০ (১১) 
০ ৯৫৯) ৩১৬৬৪) $0 23? চি 


১৩ | 
“3 £ 1৮7 


ক] GN 92 95565 CM BANDE Cy /৩ (EN) 
১৫. ঠাৰ ৫ 24 2232 পা এপ 2 BT নিত “৫ 
Os 28 IY FY Cre Gx NG s GBPS 65 5 130) 08595 


১১. “বনী ইসরাঈলগণকে জিজ্ঞাসা কর-তোমাদিগকে কতকগুলি সুস্পষ্ট দলীল- 
প্রমাণ দেওয়া হইয়াছিল ? আর যে ব্যক্তি আল্লাহর নি“আমত পাইয়াও বদলাইয়া ফেলে, 
তাহার পরিণতিতে নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা।” 

২১২. “কাফিরদের জন্য পার্থিব জীবন চাকচিক্যময় করা হইয়াছে । ফলে তাহারা 
মু'মিনগণকে উপহাস করিতেছে । অথচ কিয়ামতের দিনে মুস্তাকীদের মর্যাদাই উপরে 
থাকিবে । আর আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমেয় রুষী দান করেন।” 

তাফসীর £ আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের ঘটনার প্রতি, সাবধানী ইংগিত প্রদানপূর্বক 
বলিতেছেন যে, আমি মুসাকে বহু স্পষ্ট ও অখণ্ডনীয় প্রমাণ দান করিয়াছিলাম। তাহার মধ্যে 
হাতের ওজ্জবল্য, লাঠি, সমুদ্র দ্বিখপ্তন, পাথর প্রক্ষালন, কঠিন গরমের সময়ে মেঘের ছায়া দান 
এবং মান্না ও সালওয়া ইত্যাদি উল্লেখ্য । এই নিদর্শন সকল আমার কর্তৃত্ব এবং অপরিসীম 
ক্ষমতার স্পষ্ট প্রমাণ বহন করিয়াছে। পরস্তু ইহার দ্বারা মূসার নবৃওয়তীরও সত্যতা প্রমাণিত 
হইয়াছে। কিন্তু তবুও বনী ইসরাঈলের অনেক লোক আমার দেওয়া নি'আমতকে কুফরী দ্বারা 
পরিবর্তন করিয়াছে। অর্থাৎ তাহারা ঈমান ত্যাগ করিয়া কুফরী গ্রহণ করিয়াছে। মোটকথা, 
তাহারা এতকিছুর পরেও সত্যকে প্রত্যাখ্যান করিয়াছে। তাই আল্লাহ তা'আলা বলিতেছেন £ 
Lal 245 4) 905 হই Le a 95 ULL 0৮52 9০০ অর্থাৎ যে কেহ 
তাহার নিকট আল্লাহর নি'আমত আসার পর তাহা পরিবর্তন করিয়া ফেলে, তবে জানিয়া রাখ, 
নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। যেমন আল্লাহ তা'আলা কুরায়শ কাফিরদিগকে সাবধান 
_ করিয়া বলিয়াছেন ঃ 


চে ক জা টি শা কও চা 62০০০ [-] ji তি ৬ 0 পে পা পা 2১৭ কা কা কা ডিক 
৮৫১,915 01 015০4255151 AS dU 19155 ০2 511 ০5211 
টি ered তা oe চক টি 
১1১24) ০7৮৩ ৫১৬৭৪ 


Contents 
১৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ “তুমি কি এ লোকদিগকে দেখ নাই যাহারা আল্লাহর নি“আমতকে কুফর দ্বারা 
পরিবর্তন করিয়াছে এবং নিজেদের সম্প্রদায়কে ধ্বংসের নিবাসে নিক্ষেপ করিয়াছে ?” 

অতঃপর আল্লাহ তা'আলা কাফিরদের পার্থিব ভোগ-লিন্সার আলোচনা করিয়া বলেন, 
তাহারা উহার প্রতি সন্তুষ্ট রহিয়াছে। এমনকি উহাতেই তাহারা প্রশান্তি পাইয়াছে এবং সম্পদ 
পুর্জিভূত করিয়া উহা আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করা হইতে বিরত থাকিতেছে। পক্ষান্তরে যে 
সকল মু'মিন এই নশ্বর জগত হইতে মুখ ফিরাইয়া নিয়াছে এবং মহান আল্লাহর সন্তুষ্টির কাজে 
সম্পদ বিলাইয়া দিয়াছে, তাহাদিগকে উহারা উপহাস করিয়া থাকে । অথচ প্রকৃতপক্ষে ভাগ্যবান 
সেই মু'মিনরাই । কিয়ামতের দিন মু'মিনদের মর্যাদা দেখিয়া কাফিরদের চক্ষু খুলিয়া যাইবে । 
সেদিন নিজেদের দুর্ভাগ্য ও মুমিনদের সৌভাগ্য লক্ষ্য করিয়া তাহারা অনুধাবন করিতে পারিবে 
যে, কাহারা উচ্চ পদস্থ এবং কাহারা নিম্ন প্রদস্থ। 

এই প্রেক্ষিতেই আল্লাহ তা'আলা বলিয়াছেন $ জিপ বা পো 

অর্থাৎ আল্লাহ তা'আলা যাহাকে ইচ্ছা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই অসংখ্য 
অপরিমিত ও অঢেল সম্পদ দান করেন। হাদীস শরীফে উল্লিখিত হইয়াছে যে, আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ৪ 4:1০ 381 33১1 ১১। ১০! অর্থাৎ “হে আদম সন্তান! তুমি আমার পথে ব্যয় কর 
আর আমি তোমাকে দিব ।' 

নবী (সা)-ও বলিয়াছেন ৪ “হে বিলাল! তুমি আল্লাহর পথে ব্যয় করিতে থাক এবং 
সিরা পার রাবার বালা কান ই সারার হা 
হইয়াছে 8 4৬1১২ ৮৯2 3৪০ ০০ ৮85০1 055 অর্থাৎ তোমরা যাহা কিছু খরচ করিবে আল্লাহ 
পাক তাহার প্রতিদান দিবেন। সহীহ্‌ হাদীসে বর্ণিত হইয়াছে ঃ প্রতিদিন সকালে আকাশ হইতে 
দুইজন ফেরেশতা অবতরণ করেন । একজন বলিতে থাকেন-“হে আল্লাহ! আপনার পথে 
ব্যয়কারীকে আপনি বরকত দান করুন। অপরজন বলিতে থাকেন-'হে আল্লাহ! কৃপণের মাল 
ংস করিয়া দিন।' 
থাকে । অথচ তোমার মাল তো সেইগুলিই যাহা তুমি খাইয়া শেষ করিয়া ফেলিয়াছ। যে কাপড় 
তুমি পরিধান করিয়া জীর্ণ করিয়া ফেলিয়াছ এবং যাহা তুমি (আল্লাহর পথে) দান করিয়া 
রাখিয়াছে। ইহা ছাড়া অন্য সবকিছুই তুমি ছাড়িয়া বিদায় হইবে এবং মানুষের জন্য রাখিয়া 
যাইবে ।” 

নবী (সা) হইতে মুসনাদে আহমদের এক বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, নবী (সা) বলেন ঃ 
«1515০১৮০৮৯৯ ৮৫13 41005 ১:০০ 1055 41 01১3০ ১1১ UU অর্থাৎ দুনিয়া 
তাহারই ঘর যাহার কোন ঘর নাই এবং দুনিয়া তাহারই মাল যাহার কোন মাল নাই। আর 
দুনিয়া এ ব্যক্তি সংগ্রহ করে যাহার কোন বিবেক নাই। 


কি ৮০৫ তে পপি Zr 


০2০৬০ Oya OAM BESS ৪৩5 (950০6 রর 
পে 2549) 


Contents 
সূরা বাকারা ১৮৯ 


২০৪70 ৩১ 2৪9৬ ১ 3০৫87 08৬ « ঠা 4০ রে 


রা লরি গজ তর 


6৬405 ধু 9005055584৩ 54154) ৩৩ 
OE biped TE 


২১৩. “মানব জাতি ছিল একই উন্মত । অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী 
নবীগণকে পাঠাইলেন এবং তাহাদের সঙ্গে সত্যবাহী কিতাব পাঠাইলেন যেন তদ্বারা মানুষ 
তাহাদের পারস্পরিক বিরোধের বিষয়গুলি মীমাংসা করিয়া লয়। এইরূপ সুস্পষ্ট দলীল 
পাইয়া তাহাদের একদল উহার বিরোধী হইল । ফলে আল্লাহ তা‘আলা এই বিরোধের 
ক্ষেত্রে নিজ মী মোতাবেক ঈমানদারগণকে পথ প্রদর্শন করিলেন । আল্লাহ যাহাকে চাহেন 
সরল পথ দেখান ।” 

তাফসীর $ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, কাতাদা, হুমাম, আবূ 
দাউদ, মুহাম্মদ ইব্‌ন বাশার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) বলেনঃ হযরত 
নূহ (আ) ও হযরত আদম (আ)-এর মধ্যে দশটি যুগের পার্থক্য ছিল এবং এই দীর্ঘকালের 
সকল লোকগণই সঠিক শরীআতের অনুসারী ছিলেন। কিন্তু পরবর্তীকালে তাহাদের মধ্যে 
অনৈক্য সৃষ্টি হয়। অতঃপর আল্লাহ তা'আলা (তাহাদের মধ্যে) সুসংবাদবাহক এবং সতর্ককারী 
রূপে নবীগণকে প্রেরণ করেন। 

আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা)-এর পঠনের রূপ হইল এই ৪ ৪:৯1) 251 ১9011 004 
5121 অবশ্য মুহাম্মদ ইব্‌ন বাশার ধারাবাহিকভাবে বিনদার ও হাকেম (স্বীয় মুস্তাদ্রাকে) 
বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন বাশার বলেন ঃ হাদীসটির বর্ণনাসূত্র সহীহ । তবে সহীহদ্বয়ে 
হাদীসটি উদ্ধৃত হয় নাই। অনুরূপভাবে উবাই ইব্‌ন কাব হইতে ধারাবাহিকভাবে আবুল আলীয়া 
ও আবূ জাফর রাযী বর্ণনা করেন £ উবাই ইব্‌ন কা'বও আয়াতটি ১19 «০1 a ১ ১ 
ass Lis 0৮441 | ০০৪ এই রূপে পড়িতেন। 

_কাতাদা হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন ঃ কাতাদা এই 
আয়াতটির এইরূপ ব্যাখ্যা করেন যে, ১৬৯13 1 ০৮এ। ৩ অর্থাৎ ‘তাহারা সকলেই 
হেদায়েতপ্রাপ্ত ছিলেন ।' SiN ১225 NEA অর্থাৎ অতঃপর প্রথম নূহ (আ)-কে 
প্রেরণ করেন । মুজাহিদও ইব্‌ন আব্বাস (রা)-এর প্রথমোক্ত ব্যক্তব্যের অনুরূপ বলেন। 

আওফী (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ১০৯1৪ al Ll ০০৪ এই 
আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ‘তাহারা সকলেই কাফির ছিল। £11| ৬% 
১১১১০০ ১১১১১১০ ৮১০ অর্থাৎ অতঃপর তিনি সুসংবাদবাহক এবং ভীতি প্রদর্শক রূপে 
নবীগণকে প্রেরণ করেন।” 

অবশ্য হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর প্রথম উক্তিটিই অর্থগতভাবে এবং বর্ণনাসূত্রের 
সত্যতার ভিত্তিতে অধিকতর বিশুদ্ধ । কেননা, প্রথমে সকল মানুষ আদম (আ)-এর মতাদর্শের 


Contents 


১৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


অনুসারী ছিলেন। কিন্তু পরবর্তীতে তাহারা দেবদেবীর পূজা-অর্চনা শুরু করিলে আল্লাহ তাহাদের 
প্রতি হযরত নূহ (আ)-কে প্রেরণ করেন। তাই বলা যায় যে, মানুষের হেদায়েতের উদ্দেশ্যে 
দি "oo to 2 


০৩ পা 8০5৩ 0 


0148545৮208 8৮510 
. {5১ ১২, অর্থাৎ তাহাদের আল্লাহ প্রদত্ত গ্রন্থ ছিল, যাহা দ্বারা জনগণের প্রতিটি সমস্যা ও 
মতভেদের মীমাংসা হইতে পারে। কিন্তু সেইরূপ প্রমাণাদির পরেও শুধুমাত্র পারস্পরিক হিংসা 
বিদ্বেষ বশত তাহারা সেই কিতাব নিয়ে মতভেদ ঘটাইয়া বসিল। অর্থাৎ প্রমাণাদি প্রতিষ্ঠিত 
হওয়া এবং মতভেদের মীমাংসা সম্পর্কীয় বিধান প্রাপ্তির পরেও তাহারা শুধুমাত্র পারস্পরিক 
| হিংসা-বিদ্বেষ ও গৌড়ামির ফলে (একমত হইতে পারে নাই)। 1০1111১5301 ২111 (5১৫3 
530: 3৯1 ০ 4১3181551 কিন্তু আল্লাহ তা'আলা মু'মিনগণকে সুপথ প্রদর্শন করেন। 
সুতরাং তাহারা মতবিরোধের চক্র হইতে বাহির হইয়া সরল-সঠিক পথের সন্ধান লাভ করেন। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালিহ, সুলায়মান, আ“মাশ, 
মুআম্মার ও আব্দুর রাযযাক বর্ণনা করেন যে, হযরত আবু হুরায়রা (রা) 31 4111 (553 
১১০১ ৯11 ১০ 433181551 1৮51 এই আয়াত প্রসঙ্গে বর্ণনা করেন ঃ নবী (সা) 
বলেন যে, আমাদের দুনিয়ায় আগমন হিসাবে আমরা সবার শেষে, কিন্তু আমরা কিয়ামতের দিন 
বেহেশতে প্রবেশক হিসাবে সবার প্রথম হইব। আহলে কিতাবগণকে আল্লাহর কিতাব আমাদের 
পূর্বে দেওয়া হইয়াছে এবং আমাদিগকে পরে দেওয়া হইয়াছে। কিন্তু তাহারা সত্যের ব্যাপারে 
মতভেদ সৃষ্টি করায় আল্লাহ আমাদিগকে হেদায়েত দান করেন। আর এই দিনটি নিয়াও তাহারা 
মতভেদ করিয়াছিল। অতঃপর আল্লাহ আমাদিগকে এই ব্যাপারে হেদায়েত দান করেন। আর 
লোক সকল এই ব্যাপারেও আমাদের পরবর্তী রহিয়া যায়। কেননা কাল (শনিবার) হইল 
ইয়াহুদীদের (জুমআ) এবং তাহার পরদিন হইল নাসারাদের (জুমআ) । 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে তাউস, ইব্‌ন তাউস, মুআম্মার ও আবদুর 
রাষযাক এবং অন্য আর একটি সূত্রে যায়দ ইব্‌ন আসলাম হইতে ধারাবাহিকভাবে আবদুর 
রহমান ইবন যায়দ ইব্‌ন আসলাম ও ইব্ন ওহাব বর্ণনা করেন যে, যায়দ ইব্‌ন আসলাম (543 
CHL 0৯01 ০০ 45185১11511 551 আয়াতের ব্যাখ্যায় বলেন $ জুমআর 
ব্যাপারেও তাহারা মতবিরোধ করিলে শনিবার ইয়াহুদীগণ এবং রবিবার খ্রিস্টানগণ প্রাপ্ত হন। 
অতঃপর উম্মতে মুহাম্মদীগণই সঠিক দিন হিসাবে শুক্রবার প্রাপ্ত হন। তাহারা কিবলার 
ব্যাপারেও ইখতিলাফ করিয়াছিল। অতঃপর খ্রিস্টানরা পূর্ব দিকে এবং ইয়াহুদীরা বাইতুল 
মুকাদ্দাসকে কিবলা হিসাবে পাইয়াছে। শেষ পর্যন্ত উম্মতে মুহাম্মদীগণই সঠিক কিবলা প্রাপ্ত 
হইল । তাহারা নামাযের ব্যাপারেও মতভেদ করিয়া পরে কেহ সিজদা ছাড়া রুকু দ্বারা, কেহ 
রুকু ছাড়া সিজদা দ্বারা, কেহ নামাযের মধ্যে কথা বলিয়া, আবার কেহ হাটিয়া হাটিয়াও নামায 
পড়িত। অতঃপর মুসলমানরাই প্রকৃত নামায প্রাপ্তির সৌভাগ্য লাভ করিয়াছে। রোযার 
ব্যাপারেও তাহারা মতানৈক্য করিয়াছিল। কেহ কেহ দিনের কিয়দংশে রোযা রাখে, আবার কেহ 


570197 


সূরা বাকারা ১৯১ 


কেহ নির্দিষ্ট কোন খাদ্য পরিত্যাগ করিয়া রোযা রাখে । অতঃপর উম্মতে মুহাম্মদীগণই সুপথ 
প্রদর্শিত হইয়াছে। 

অনুরূপভাবে হযরত ইব্রাহীম (আ)-এর ব্যাপারে মতপার্থক্য করিয়া খ্রিস্টানরা বলিত যে, 
তিনি খ্রিস্টান ছিলেন এবং ইয়াহুদীরা বলিত যে, তিনি ইয়াহুদী ছিলেন। কিন্তু আসলে তিনি 
ছিলেন একজন প্রকৃত মুসলমান । সুতরাং এই বিষয়েও আমরাই বিশুদ্ধ জ্ঞান পাইয়াছি। হযরত 
ঈসা (আ)-এর ব্যাপারেও মতভেদ করিয়া ইয়াহুদীরা তাহাকে মিথ্যা বলিয়াছিল এবং তাহার 
মাতাকে জঘন্যতম অপবাদে কলংকিত করার অপচেষ্টা করিয়াছিল। আর শ্বীষ্টানরা তীহাকে 
আল্লাহ এবং আল্লাহর পুত্র বলিয়া আখ্যায়িত করিয়াছিল । অথচ উম্মতে মুহাম্মদীগণই কেবল 
তাহাকে রুহুল্লাহ ও কালিমাতুন্নাহ বলিয়া বিশ্বাস করিয়া সত্য পথের ধারক হইয়াছে । 

রবী’ ইব্‌ন আনাস 4১3৮১ ৯411 ৮০ 4১5 ALS Ll (১51 ১531 A এ? -এই 
আয়াতের ব্যাখ্যায় বলেন ৪. ৃ ৃ 

অর্থাৎ প্রথমে সমস্ত লোক সাধারণত তাওহীদবাদী ছিল। তাহারা আল্লাহরই ইবাদত করিত, 
আল্লাহর সাথে শরীক করা হইতে বিরত থাকিত, নামায পড়িত ও যাকাত দিত। অতঃপর 
মধ্যভাগেই তাহাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। অবশেষে শেষ উম্মতকে আল্লাহ তা'আলা 
মতানৈক্যের নিগড় হইতে মুক্তি দিয়া প্রথম দলের ন্যায় সত্য-সরল পথে নিয়া আসেন । আর 
এই উম্মতগণই অন্যান্য উম্মতের উপরে অর্থাৎ হযরত নূহ (আ)-এর কাওম, হযরত হুদ 
(আ)-এর কাওম, হযরত সালেহ (আ)-এর কাওম, হযরত শুয়াইব (আ)-এর কাওম, এমন কি 
আলে ফিরআউনের উপরেও তাহারা সাক্ষী হইবে । কেননা অন্যান্য উম্মতগণ তাহাদের নবীর 
বিরুদ্ধে তাহাদের কাছে দীনের দাওয়াত না পৌছানোর মিথ্যা অভিযোগ করিবে । আর 
মুসলমানরাই সত্যের পক্ষ ধরিয়া নবীগণ দাওয়াত পৌছাইয়াছেন বলিয়া সাক্ষী দিবেন। 


হযরত উবাই ইব্‌ন কা'বের পঠিত আয়াত এইরূপ ৪ 75:১1 5? ১1585155457 
PALS ble 511 U5 ১০ 246 19 25U311 অর্থাৎ যেন তাহারা কিয়ামতের দিন 
জনগণের উপর সাক্ষী হয়, আর আল্লাহ যাহাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন।" আবুল আলীয়া 

বলেন £ এই আয়াতটিতে সন্দেহ, ভ্রান্তি এবং বিবাদ হইতে মুক্ত থাকার নির্দেশ দেওয়া 
হইয়াছে। আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় ইব্‌ন জারীর বলেন 8 ১৮ অর্থাৎ (এই হেদায়েত) 
আল্লাহ তা'আলার ইলম এবং তীহার পথ প্রদর্শনের মাধ্যমেই প্রাপ্ত হইয়াছে। ১ ৯% ৫111, 
4:54 অর্থাৎ সৃষ্টিকর্তা যাহাকে ইচ্ছা হেদায়েত দান করেন। (১৪০: ৮1742 অর্থাৎ 
সত্য-সরল পথের দিকে তিনি তাহারই প্রজ্ঞা এবং সত্যতার চূড়ান্ত নিদর্শনসমূহ দ্বারা পথ 
দেখান । 
'  সহীহ্দ্বয়ে হযরত আয়েশা রো) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সো) রাত্রে যখন 
নামাযের জন্য উঠিতেন, তখন তিনি বলিতেন ঃ 


Contents 


১৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


Le oa Hy SLL 2৭১35৭৮4০09 Vestn ০০181 
Cd SSA ০১৯০১34৪1১4 ০25 Le Gm MES Sl BILE Sail 
৯23৮৯৮10০11 ৮05 ০০ ৪ এ] এট GA cs ০৮5৪1 
অর্থাৎ “হে আল্লাহ! হে জিব্রাঈল, মীকাঈল ও ইস্রাফীলের প্রভু! হে আকাশ ও পৃথিবীর 
সৃষ্টিকর্তা এবং প্রকাশ্য ও গুপ্ত বস্তুর জ্ঞাতা! আপনিই আপনার বান্দাদের পারস্পরিক মতভেদের 
মীমাংসা করিয়া থাকেন। অতঃপর আমার প্রার্থনা হইল যে, যে ব্যাপারে মতভেদ সৃষ্টি হয় 
তাহার মধ্যে যাহা সঠিক আমাকে আপনি সেই পথেই পরিচালিত করুন । বস্তুত আপনি যাহাকে 
ইচ্ছা তাহাকেই সরল পথ দেখান ।' 
এই বিষয়ে হুযূর (সা) হইতে আর একটি দু'আ নকল করা হইয়াছে $ 
421৯1125017 SEL 00211 090 হন 08901513১11 05০1 2401 
না নিজ রি রি ক রি £€ রা হা 
অর্থাৎ “হে আল্লাহ! যাহা সত্য তাহা আমাদিগকে সত্যরূপে অবলোকন করান এবং অনুসরণ 
করার তাওফীক দান করুন। আর মিথ্যাকে মিথ্যারূপেই আমাদিগকে পরিদৃষ্ট করান এবং তাহা 
হইতে বাচার তাওফীক দান করুন । আর আমাদের প্রতি সত্য ও মিথ্যাকে মিশ্রিত করিবেন না, 
যাহাতে আমরা পথভ্রষ্ট হইয়া পড়ি। পরন্তু হে আল্লাহ! আমাদিগকে সৎ ও খোদাভীরু লোকদের 
ইমাম বানাইয়া দিন ৷’ 
23 37 ঠাপ 2 তা 2d 


»০৩6 5215 0৮505 250৩5 HINES ভারত (১৪) 


Ed 


৫৮ ১৮৫0 65 তির HAL পাত হি ১1:74:১৫ 4. ণ ৮7৮2555৫ 
Aas 1৯৮০1 ৩১০15 ০0৮০০) (০/৯৫০ ৮৪৬ 12005? 25015 ঘন oe 
0৬ 4 ID 9170 ১৪) /৮৯ ৬ি 


২১৪. “তোমরা কি ধারণা করিয়াছ যে, এমনিই বেহেশতে প্রবেশ করিবে এবং 
তোমাদের পূর্ববতীদের মত পরীক্ষার সম্মুখীন হইবে না? তাহাদের উপর কঠিনতম 
£খ-কষ্ট ও আঘাত আসিয়াছিল। এমনকি রাসূল ও তাহার ঈমানদার সংগীরা জিৎকার 
জুড়িয়াছিল-কোথায় আল্লাহর মদদ? জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহর মদদ খুবই সন্নিকটে ৷” 
তাফসীর £ আল্লাহ তাআলা বলিতেছেন £ 5511 1915 1 ১.৮ 11 অর্থাৎ 
তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নীতে চলিয়া যাইবে তোমাদিগকে নিরীক্ষণ, নির্বাচন ও 
পরীক্ষার পূর্বে ? যেমন পূর্ববর্তী উন্মতগণও আশা করিয়াছিল ? অতঃপর আল্লাহ তা“আলা 
বলিতেছেন 8 SA ৮৮42414১০০০ ০৫155০০1915 020) 45০ 4512 ৮ অর্থাৎ 
‘অথচ তোমরা এখনও সেই লোকদের অবস্থা অতিক্রম কর নাই, যাহারা তোমাদের পূর্বে অতীত 
হইয়াছে। তাহাদের উপর আসিয়াছিল বিপদ ও কষ্ট । আর তাহা হইল রোগ-ব্যাধি, দুঃখ-কষ্ট, 
বিপদ-আপদ ও দুর্ভাগ্য-দুর্ঘটনা । 


Contents 


সুরা বাকারা ১৯৩ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হযরত আবুল আলীয়া, হযরত মুজাহিদ, হযরত সাঈদ ইব্‌ন 
জুবাইর, হযরত মুররাতুল হামদানী, হযরত হাসান, হযরত কাতাদা, হযরত যিহাক, হযরত 
রবী”, হযরত সুদ্দী ও মাকাতিল ইব্‌ন হাইয়ান বলেন £ ০4:41 অর্থ দারিদ্র্য ॥ ০1১০11 অর্থ 
ব্যাধি। 151১1) অর্থাৎ তাহাদিগকে শত্রুদের ভয় কঠিনভাবে কীপাইয়া তুলিয়াছিল আর 
তাহারা হইয়াছিল পরীক্ষার কষ্টিপাথরে কঠিনভাবে পরীক্ষিত ৷ 

খাববাব ইব্‌ন আরাছ (রা) হইতে সহীহ্‌ হাদীসে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ আমি 
বলিলাম, হে আল্লাহর রাসূল! আপনি কেন আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করিতেছেন 
না ? (উত্তরে) রাসূলুল্লাহ (সা) বলিলেন-“তোমাদের পূর্ববতীগণও তাওহীদবাদী ব্যক্তি ছিল, 
যাহাদের মস্তকোপরি করাত রাখিয়া পা পর্যন্ত ফাড়িয়া দ্বিখণ্ডিত করা হইয়াছিল, কিন্তু তথাপি 
তাহারা তাওহীদের বিশ্বাস এবং দীনের অনুসরণ হইতে বিন্দুমাত্রও সরিয়া পড়েন নাই। আর 
কাহার কাহারও লোহার চিরুনী দিয়া দেহের গোশত আচড়াইয়া হাডিড হইতে আলগ করা 
হইয়াছিল, কিন্তু তবুও তাহারা আল্লাহর দীন পরিত্যাগ করেন নাই। অতঃপর বলেন, আল্লাহর 
শপথ! আমাদের এই দীনকে আল্লাহ পরিপূর্ণ করিবেনই। তখন যে কোন অশ্বারোহী “সানআ, 
হইতে “হাযরা মাউত’ পর্যন্ত আল্লাহর ভয় ব্যতীত নির্ভয়ে পদচারণা করিতে পারিবে । তবে 
কাহারও এই ভয় আসা অন্য কথা যে, হয়তো তাহার বকরীর উপর বাঘে আক্রমণ করিবে। 
কিন্তু (আমি শংকিত) তোমরা ত্রিত বিজয় চাহিতেছ।” 

তাই আল্লাহ তা'আলা অন্যত্র বলেন $ 
(553 5815 OAL 9৯5৮০০1151585 ৩1 Cl wlll al 11 

অর্থাৎ “লোকেরা কি মনে করিয়াছে যে, আমরা ঈমান আনিয়াছি এই কথা বলিলেই 
তাহাদিগকে ছাড়িয়া দেওয়া হইবে এবং তাহাদিগকে পরীক্ষা করা হইবে না ? অবশ্য আমি 
তাহাদের পূর্ববতীদেরকেও পরীক্ষা করিয়াছিলাম। সুতরাং আল্লাহ অবশ্যই সত্যবাদীদিগকে 
জানিয়া নিবেন এবং যাহারা মিথ্যাবাদী তাহাদিগকেও জানিয়া নিবেন।” 


এই ভাবেই আল্লাহ খন্দকের যুদ্ধে সাহাবায়ে কিরামগণের পরীক্ষা নিয়াছিলেন। তাই তিনি 
সেই ঘটনার উল্লেখ করিয়া বলিতেছেন ঃ 


59 0 পাল ৩০০ “ “0 040 পলা oreo ee OF ০6 ৮০ ০% ০5. ৮০ 
51801 ০3125 ৮281 ০5519315865 এপ ০৪ FEI a pS yel2 ৪ 
Z 7/0 02 of cof oo Ao co 20 Oe 22 প ০ ১ cos পক oe পপ. ৪ 


(oF 


০:৯৩ Ss পাত ক কি ভাত ক ৬7০ 708 ০ £0 রি 
41৮০) 44411 ৮১২০৬ ০ ০৯১১ 7৫১1৪ ৮৪ ০৮০১৩ ১৬৪৪৮১০৭৬৪2 313 ০158- 


ee কা 


£565%%2 


1১১ 3] 
অর্থাৎ “যখন কাফিররা তোমাদের উপরের দিক হইতে এবং নিচের দিক হইতে হামলা 
_ করিয়াছিল আর যখন ভয়ে-বিম্ময়ে তোমাদের চক্ষুসমূহ বিস্ফারিত হইয়াছিল, এবং তোমাদের 


কাছীর (২য় খণ্ড)__-২৫ 


Contents 


১৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


প্রাণসমূহ ওষ্ঠাগত হইয়াছিল আর তোমরা আল্লাহ সম্বন্ধে নানারূপ ধারণা করিতেছিলে; বস্তুত 
সেখানে মু’মিনদিগকে পরীক্ষা করা হইয়াছিল এবং তাহাদিগকে নিক্ষিপ্ত করা হইয়াছিল কঠিন 
পরীক্ষায় আর যখন মুনাফিকরা এবং যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে তাহারা বলিতেছিল, 
আল্লাহ এবং তাহার রাসূল তো আমাদিগকে কেবল প্রবঞ্নামূলক ওয়াদা দিয়াছেন ।” 

রোম সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করিয়াছিল, তাহার সঙ্গে তোমাদের 
কোন যুদ্ধ হইয়াছে কি ? আবু সুফিয়ান বলিয়াছিলেন-হা। হিরাক্লিয়াস পুনরায় জিজ্ঞাসা করেন, 
যুদ্ধের ফলাফল কি হইয়াছিল ? তিনি বলিলেন-কখনও আমরা বিজয়ী হইয়াছি, কখনও তাহারা 
বিজয়ী হইয়াছে । অতঃপর হিরার্লিয়াস বলেন-এইভাবেই নবীগণ পরীক্ষিত হইয়া আসিয়াছেন 
এবং পরিণামে বিজয় তাহাদেরই হইয়া থাকে ।' 

51 ১০1১২ ১2১11 4৯০ অর্থাৎ তাহাদের পদ্ধতিতে যাহারা তোমাদের পূর্বে অতীত 
হইয়াছে। যেমন আল্লাহ তা'আলা অন্যস্থানে বলিয়াছেন ৪ 

AN le sey Cals pee এও 

অর্থাৎ অতঃপর আমি তাহাদের সর্বাপেক্ষা শক্তিধরগণকে ধ্বংস করিয়াছি এবং অতীতের 
লোকদের মৃত তাহারাও গত হইয়া গিয়াছে। 
অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন £ ১319 UU SS 
4111 ০3 ০5০ 351৮১5! অৰ্থাৎ তাহাদিগকে এমনভাবে শিহরিত হইতে হইয়াছে যাহাতে 
আল্লাহর রাসূল ও তাহার প্রতি যাহারা ঈমান আনিয়াছিল তাহাদিগকে পর্যন্ত এ কথা বলিতে 
ales কখন আসিবে আল্লাহর সাহায্য! অর্থাৎ তাহারা শত্রুদের কবল হইতে মুক্তির জন্য 

বং কঠিন সংকটময় পরিস্থিতি হইতে অতি সত্বর ন মুক্ত হওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা 
তনত 

তঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ০১৮3 এ৷ ১০50 ঠা অৰ্থাৎ জানিয়া রাখ, 
আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী । যেমন আল্লাহ অন্যত্র বলিতেছেন ৪ 1: ১১ ১ 
(১... ১, ০০ অর্থাৎ অনন্তর মুশকিলের সাথে অবশ্যই আসান রহিয়াছে; নিশ্চয় 
মুশকিলের পরেই আসান রহিয়াছে । মোটকথা, যখনই কোন কঠোরতা দেখা দেয়, তখনই 
সাহায্যও অগ্রসর হইয়া আসে । এজন্য আল্লাহ তা'আলা বলিয়াছেন যে, “নিশ্চয়ই আল্লাহর 
সাহায্য অতি নিকটে ।' 

আবূ রযীনের এক হাদীসে বর্ণিত হইয়াছে যে, বান্দা যখন নিরাশ হইয়া যায়, তখন আল্লাহ 
তা“আলা বিস্মিত হইয়া বলেন -আমার সাহায্য তো আসিয়াই যাইতেছে, অথচ তাহারা নিরাশ 
হইতেছে । সুতরাং আল্লাহ তা'আলা তাহাদের ব্যস্ততার জন্য কৌতুক অনুভব করেন । কেননা, 
তিনি তো জানেনই যে, তাহাদের বিপদ হইতে মুক্তি অত্যাসন্ন। 


2০. তা Aud Bt 


55591552912 2৮52 এ 22356 CO 802222315 ০৬১৮৬ (১০) 
OFS fy BES AE ৩2৩৫ 541৩1480549 


Contents 


সূরা বাকারা ১৯৫ 


২১৫. “তোমাকে জিজ্ঞাসা করিতেছে, তাহারা কিভাবে কি খরচ করিবে ? বল, তোমরা 
উত্তম সম্পদ যাহা কিছু খরচ করিবে তাহা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন ও 
রাহাগীর-মুসাফিরের জন্য করিবে । তোমরা ভাল যাহা কিছুই কর না কেন, নিশ্চয় আল্লাহ 
তাহা সুপরিজ্ঞাত।” 

তাফসীর £ মাকাতিল ইবৃন হাইয়ান বলেন ঃ এই আয়াতটি হইতেছে নফল দান সম্পর্কীয় ৷ 

'সুদ্দী বলেন £ যাকাতের বিধান সম্পর্কীয় আয়াত এই আয়াতুটিকে রহিত করিয়া দিয়াছে। 
তবে এই কথাটিকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা যায় না-ইহার ব্যাপারে আলোচনার অবকাশ 
রহিয়াছে । আয়াতটির ভাবার্থ হইল এই যে, হে নবী! মানুষ তোমাকে অর্থ ব্যয় করার পদ্ধতি ও 
পাত্র সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে। 

ইব্‌ন আব্বাস (রা) এবং মুজাহিদ (র) বলেন যে, অতঃপর আল্লাহ তাআলা তাহাদের 
জিজ্ঞাসার জাবাবে বলেন ঃ 

০213১০৫৮০০3 ily ০:১৯১৪১9 Gl ১৯৯ ০০ +৯৪৪০] 0০ এও 
০.০] অর্থাৎ “(হে নবী)! (তাহাদিগকে) বলিয়া দাও-যে বস্তুই তোমরা ব্যয় কর, তাহা হইবে 
পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়ীতীম-অনাথ, অসহায় ও মুসাফিরদের জন্য ।” অর্থাৎ তোমরা 
এই পদ্ধতিতে ব্যয় কর। 

হাদীসে উল্লেখিত হইয়াছে যে, “তোমরা তোমাদের মাতা, পিতা ভগ্নী, ভ্রাতা ও নিকটতম 
আত্মীয়দিগকে দান কর।' 

মায়মুন ইব্‌ন মিহরান (রা) এই হাদীস বর্ণনা করত আলোচ্য আয়াতটি পাঠ করেন এবং 
বলেন ঃ “এইগুলিই হইতেছে দান করার পাত্র । ঢোল-তবলা কিংবা ছবি ক্রয় এবং দেয়ালে 
কাপড় মোড়ানো, এইগুলি ব্যয় করার পাত্র নয়। 

তঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 

54815 Es |915 ২71০9 অর্থাৎ তোমরা যে সকল সৎকর্ম*কর সে 
সম্পর্কে আল্লাহ সম্যকরূপে অবগত তোমাদের দ্বারা যে সকল সৎকর্ম সম্পাদিত হইয়া থাকে 
আল্লাহ তা“আলা সে সকল সম্পর্কে অবগত আছেন এবং অতি সত্তবরই তোমাদিগকে উত্তম 
বিনিময় দান করিবেন । আর তিনি বিন্দু পরিমাণও অন্যায় করেন না। 


৮৫ 5৫ 125৮ ১৫ পপর তারা হি 6 চাট পা ৩৫ 5 পপ AE চু 
BS 6551582 OGLE 3 EO 5850 ৩5 (৭) 
224/24 2/ 9৬ ১ পু. ৮ 23% 26 2 24 Ade she 254 
7০150542015 52095 25 ড:5128-৩ তির 

AEA LLC LANA 

OLS) 

২১৬. “তোমাদের জন্য জিহাদ ফরয করা হইল, যদিও উহা তোমাদের জন্য 
কষ্টদায়ক । আর হয়ত কোন বস্তু তোমরা অপ্রীতিকর মনে কর, অথচ উহা তোমাদের জন্য 
কল্যাণপ্রদ; এবং এমনও হইতে পারে, যে বস্তু তোমরা পসন্দ কর তাহা তোমাদের জন্য 


ক্ষতিকর । মূলত আল্লাহই (তাহা) জানেন এবং তোমরা (তাহা) জান না।” 


Contents 


১৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ৪$ এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য জিহাদ ফরয করিয়াছেন। 
উদ্দেশ্য, তাহারা যেন ইসলামের দুশমনদের ক্ষতিসাধনের ক্ষেত্রে প্রতিরোধ গড়িয়া তুলিতে 
পারে। ইমাম যুহরী (র) বলেন ঃ রণাংগণের সৈনিক কিংবা গৃহবাসী নাগরিক প্রত্যেকের জন্য 
জিহাদ ফরয । গৃহবাসী নাগরিকদেরও প্রস্তুত থাকিতে হইবে । যখনই কোনরূপ সাহায্য চাওয়া 
হইবে, সাহায্য করিবে । যেমন, যখন পানি সরবরাহের প্রয়োজন হইবে পানি সরবরাহ করিবে 
এবং যখন ময়দানে যাওয়ার ডাক আসিবে, তখন ময়দানে অবতীর্ণ হইবে । অবশ্য যদি তাহার 
গৃহে অবস্থান অপরিহার্য না হয়। 

আমি বলিতেছি £ এই কারণেই বিশুদ্ধ হাদীসে দেখিতে পাই- 

Tal Bs SLs ১১৯00 4০৪০০০৯৯৪13 952115 SLs 

অর্থাৎ যে ব্যক্তি জিহাদ না করিয়া এবং নিজেকে জিহাদের জন্য প্রস্তুত না রাখিয়া মারা গেল 
সে জাহেলের মৃত্যু বরণ করিল মন্কা বিজয়ের দিন রাসূল (সা) ঘোষণা করেন-মক্ধা বিজয়ের 
পর আর হিজরতের প্রশ্ব নাই । এখন বাকি রইল জিহাদ ও জিহাদের সংকল্প । যখনই 
তোমাদিগকে ময়দানে ডাকা হইবে, তখনই গৃহ হইতে বাহির হইয়া যাইবে। 

আল্লাহ তা'আলা বলেন £ ১41%, ৯ অর্থাৎ তোমাদের কাছে ইহা খুবই কঠিন ও 
কষ্টকর । তাহা এই যে, তোমরা কেহ নিহত হইবে, কেহ আহত হইবে, কেহবা সফরের দুর্ভোগ 
সহ্য করিবে এবং শত্রুর মোকাবেলা করিতে গিয়া ক্লান্ত ও শ্রান্ত হইবে। 
যুদ্ধের ফলে আল্লাহর সাহায্য লাভ ও শত্রুর উপরে বিজয় অর্জিত হইবে এবং তাহাদের শহর, 
সম্পদ ও সন্তান-সন্ততির উপর মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হইবে । 

আল্লাহ পাকের বাণী ৫ ১২5 ওহ555 (১২১ Sl অর্থাৎ ইহা সকল 
ক্ষেত্রেই প্রযোজ্য । কেহ হয়ত কোন জিনিস ভাল মনে করে, অথচ উহাতে কোন কল্যাণ থাকে 
না। যুদ্ধ হইতে বিরত হইয়া ঘরে বসিয়া থাকা হয়ত কেহ ভাল মনে করে । অথচ ইহার ফলে 
তাহার শক্র তাহার দেশ ও প্রশাসন দখল করিয়া থাকে । 

অবশেষে আল্লাহ তা'আলা বলেন ৪ ১ ৮125 3 52519 157 111) অর্থাৎ আল্লাহ 
তা'আলা যে কোন ব্যাপারের পরিণতি সম্পর্কে সর্বাধিক জ্ঞাত । তাই তিনি তোমাদের ইহ ও 
পরকালে কল্যাণকর ও অকল্যাণকর সকল কিছুই তোমদিগকে জানাইয়া দিলেন । তাহার সেই 
হেদায়েত অনুসরণ কর ও তাহার নির্দেশ মানিয়া চল। তাহা হইলে অবশ্যই তোমরা সঠিক 
পথের সন্ধান পাইবে। 


Contents 
রাজারা ১৯৭ 


রি 2 5৬ 2 3. ১৭ | 3 

৩৮৬০১ RS 95050 545557089৬54442 (০) 

৬ 2 2৫ 23 হিট প্র ৮ 2 24, ৬ > 

e LIGHT Bs LAGE 59219205856 5 40 এপ 

৩ 215 5767 1১ সি শালা ৫ 227) 4% 47217 

১৪১০৮ 2552 ES (55 OPIS ৮০0 0225 হিল, 
5.2 পারার 


টপ শার্রা ৬ স্প্রে dsr 5 2/2 5 L204 59 (16৮4৫ 2 | 
Ib 36 5১5 ৩০০ 5220" ০ ১১৩৮৩৬০) srl ৬% 
f * ১ 2 * ০০৮১১৯1৮৮8৫ 5১21121210৩ 
৩৪০১৪ ৩ ত ৬০ 5878 2৩০৬৩। UH eb > 


০63৩৯ 
Sf vB BUGS BILL (56012802566) (YA) 


2৫95 রাড ০৮১৮৮ ১ ১৫ 


9 ৪ ঙ 
০2১১১254015 ৮4১। ০০৯১ ০১8: 


২১৭. “তোমাকে হারাম মাসগুলিতে যুদ্ধ-বিগ্রহ করা সম্পর্কে প্রশ্ন করিতেছে । তুমি 
বল, উহাতে যুদ্ধ করা বড় রকমের অন্যায় । তবে আল্লাহর নিকট উহার চাইতেও বড় 
অন্যায় হইল আল্লাহর পথ হইতে বিরত রাখা, মসজিদুল হারামে যাইতে বাধা দেওয়া এবং 
উহা হইতে উহার বাসিন্দাদের বহিষ্কার করা । হত্যার চাইতেও ফিতনা বড় । তাহারা 
সাধ্যমত ততদিন তোমাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখিবে যতদিন তোমাদিগকে 
তোমাদের দীন হইতে বিচ্যুত না করিতে পারিবে । আর তোমাদের যাহারা দীন হইতে 
ফিরিয়া গেল, অতঃপর সেই কুফরী অবস্থায় মারা গেল, তাহারা তাহাদের ইহ-পরকালের 
সকল ভাল কাজ বরবাদ করিল, তাহারা জাহান্নামের সহচর হইল, সেখানেই তাহারা 
চিরকাল অবস্থান করিবে। 

২১৮. নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে, আর যাহারা হিজরত করিল ও আল্লাহর রাস্তায় 
জিহাদ করিল, তাহারাই আল্লাহর রহমতের আশা রাখে এবং আল্লাহ তাআলা বড়ই 
ক্ষমাশীল ও মেহেরবান।” 

তাফসীর ঃ ইব্‌ন আবূ হাতিম বলেন ঃ রাসূলুল্লাহ (সা) হইতে পর্যায়ক্রমে জুন্দুব ইব্‌ন 
আবদুল্লাহ আবুস সাওয়ার আল-হাযরামী, সালমান, মুতামার ইবৃন সালমান, মুহাম্মদ ইব্‌ন আবূ 
বকর আল মাকদামী ও আমার পিতা আমাকে এই বর্ণনা শোনান যে, রাসূলুল্লাহ (সা) আবু 
উবায়দা ইব্নুল জাররাহর নেতৃত্বে একদলকে একটি অভিযানে প্রেরণ করেন। তিনি যখন 
সদলবলে অগ্রসর হন, তখন বিশেষ কারণে তাহার স্থলে আবদুল্লাহ ইব্‌ন জাহাশকে অভিযানের 
দায়িত্ব প্রদান করা হয় । আর তাহার কাছে একটি পত্র পাঠাইয়া নির্দেশ দেওয়া হয় যেন অমুক 
স্থানে না পৌছা পর্যন্ত পত্রটি পাঠ করা না হয়। তিনি আরও জানান, তুমি তোমার সহচরদের 
কাহাকেও অভিযানে থাকিতে বাধ্য করিবে না। অতঃপর যথাস্থানে পৌঁছিয়া তিনি পত্র পাঠ 
করেন। তখন বলেন, আল্লাহ ও আল্লাহ্‌র রাসূলের নির্দেশ অবশ্য পাল্য । অতঃপর তিনি দায়িত্ব 
হস্তান্তর পূর্বক প্রত্যাবর্তনের প্রাক্কালে সকলকে রাসূল (সা)-এর অভিপ্রায় জানাইলেন এবং পত্র 
পাঠ করিয়া শোনাইলেন। সেমতে মাত্র এক ব্যক্তি অভিযান হইতে বিরত থাকিল ও অপর 


Conte 


১৯৮ তাফসীরে ইবৃন কাছীর 


সকলেই অগ্রসর হইল! অতঃপর তাহারা ইব্নুল হাযরামীকে আক্রমণ ও হত্যা করিল । অথচ 
তাহারা জানিত না যে, উহা কি রজব মাস, না জামাদিউস্সানি ? ফলে মুশরিকরা 
মুসলমানগণকে বলিতে লাগিল £ তোমরা হারাম মাসে হত্যাকার্য সংঘটিত করিয়াছ। তাই 
আল্লাহ তা'আলা সেই প্রসঙ্গে এই আয়াত নাযিল করেন £ 
0৫458003505 4১5 05719৯01১৪৯ ০০ 42514 

ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে মুররা, ইব্‌ন আব্বাস, আবূ সালেহ, আবূ মালেক ও 
সুদ্দী বর্ণনা করেন £ 

রাসূলুল্লাহ (সা) সাত জনের একটি দলকে এক যুদ্ধ অভিযানে প্রেরণ করেন। উহার নেতৃত্্‌ 
দেন আবদুল্লাহ ইব্‌ন জাহাশ আল-আসাদী । উক্ত দলে ছিলেন আম্মার ইব্‌ন ইয়াসার, আবূ 
হুযায়ফা ইব্‌ন উতবা ইবৃন রবিআ, সা‘দ ইব্‌ন আবী উক্কাস, উতবা ইব্‌ন গাযোয়ান আস সালমী 
(বনু নওফেলের বন্ধু), সোহায়েল ইব্‌ন বায়যা, আমের ইব্‌ন ফাহীরা এবং ওয়াকিদ ইব্‌ন 
আবদুল্লাহ ইয়ারবূঈ (উমর ইব্নুল খাত্তাবের বন্ধু) । রাসূল (সা) ইব্‌ন জাহাশকে একটি পত্র দেন 
এবং বাতনে নাখলায় না পৌছে তা পাঠ করিতে নিষেধ করেন৷ তিনি তাহার দলকে উদ্দেশ্য 
করিয়া বলিলেন-যদি তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাক, তাহা হইলে সকলে অগ্রসর হও, 
অন্যথায় বিরত হও । আমি তোমাদিগকে উপদেশ দিলাম মাত্র । আমি আল্লাহর রাসূলের নির্দেশ 
অনুসারে চলিলাম । অতঃপর তিনি সা“দ ইব্‌ন আবি উদ্ধাস ও উতবা ইব্‌ন গাযোয়ানের 
স্থলাভিষিক্ত হইয়া বাতনে নাখলায় পৌঁছিলেন। তাহারা হাকাম ইবৃন কায়সান ও আবদুল্লাহ ইবৃন 
মুগীরার সম্মুখীন হইলেন । ফলে সংঘর্ষ দেখা দিল। ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ আমরকে হত্যা 
করিলেন। ফলে রাসূলুল্লাহর (সা) উক্ত সাহাবাগণ উত্তম গনীমত লাভ করিলেন। যখন তাহারা 
গনীমত ও কয়েদীগণকে লইয়া মদীনায় প্রত্যাবর্তন করিলেন, তখন মন্কায় মুশরিকগণ বলিতে 
লাগিল-মুহাম্মদ নিজেকে আল্লাহর নির্দেশের অনুসারী বলিয়া মনে করে । অথচ হারামের মাসে 
যুদ্ধ করাকে সে হালাল করিয়াছে এবং আমাদের সাথীকে রজব মাসে হত্যা করিয়াছে । উহার 
জবাবে মুসলমানরা বলিতেছিল, আমরা তাহাকে জামাদিউছ ছানীতে হত্যা করিয়াছি। মূলত 
তাহারা জামাদিউছ ছানীর শেষ দিন গত রজবের রাত্রির প্রারম্ভে হত্যা করিয়াছিল । এই বিতর্কের 
সমাধানের জন্যে আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 

অর্থাৎ হী, উহা বৈধ নহে ঠিকই; তবে হে মুশরিক দল! তোমরা হারামের মাসে 
হত্যাকার্ষের চাইতেও অবৈধ কাজ করিতেছ আল্লাহর সঙ্গে কুফরী করিয়া, মুহাম্মদ (সা) ও 
তাহার সাহাবাগণকে দীনের কাজে বাধা দিয়া এবং মসজিদুল হারামের বাসিন্দা মুহাম্মদ (সা) ও 
তাহার সহচরগণকে সেখান হইতে বহিষ্কার করিয়া । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন ঃ মুশরিকরা নিষিদ্ধ মাসেই রাসূলুল্লাহ 
(সা)-কে মসজিদুল হারামে যাইতে বাধা দেয় ও তাহাকে বিরত রাখে । তাই আল্লাহ তা'আলা 
তাহার নবীর জন্য পরবর্তী বছর হইতে নিষিদ্ধ মাসকে উন্মুক্ত করিয়া দেন। ফলে মুশরিকগণ 


Contents 
সূরা বাকারা ১৯৯ 


রাসূলুল্লাহ (সা)-কে এই বলিয়া দোষারোপ করিতে লাগিল যে, তিনি নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ড 
বৈধ করিয়াছেন । তাই আল্লাহ তা'আলা বলেন £ 
TL এন 0981919৯০০5 এ Ey dt i 
Dl sie 
অর্থাৎ আল্লাহ্‌র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও তাহার সহিত কুফরী করা এবং মসজিদুল 
হারামের বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ড হইতেও 
বড় অপরাধ । তাহা ছাড়া রাসুলুল্লাহ (সা) একটি ক্ষুদ্র অভিযান প্রেরণ করেন। তাহারা আমর 
ইব্নুল হাযরামীকে তায়েফ হইতে অগ্রসর হইতে দেখিলেন। সময়টি ছিল জমাদিউছ ছানীর 
শেষ রাত ও রজবের প্রথম রাত। রাসূলুল্লাহর (সা) সাহাবাগণ উহাকে জমাদিউছ ছানীর রাত্রি 
মনে করায় তাহাদেরই একজন তাহাকে হত্যা রূরিল এবং তাহার যাবতীয় সম্পদ হস্তগত 
করিল। মুশরিকরা এই জন্যে তাহাদিগকে অপবাদ দিতে লাগিল । তাই আল্লাহ তা'আলা নাযিল 
করিলেন ঃ 
১০০৮১৮৪০০০৪ ১১০১২০০৪০১/০৮০১০৮০০ 
পা 
অর্থাৎ মুহাম্মদ (সা)-এর সাহাবারা যাহা করিয়াছেন তাহা হইতে বড় অপরাধ হইল 
মসজিদুল হারামের বাসিন্দাগণকে উহা হইতে বহিষ্কার করা ও আল্লাহর সহিত শরীক করা । 
ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা ও আবু সাঈদ আল বাক্কালও অনুরূপ বর্ণনা 
করেন। উহাতে বলা হয়, উক্ত আয়াত আবদুল্লাহ ইব্‌ন জাহাশের অভিযান ও আমর ইবৃনুল 
হাযরামীর হত্যা প্রসংগে নাযিল হয়। মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার আল মাদানী (র) 
হইতে পর্যায়ক্রমে যিয়াদ ইব্‌ন আবদুল্লাহ আল বাকায়ী ও আবদুল মালিক ইব্‌ন হিশাম (সীরাত 
প্রণেতা) ইব্‌ন ইসহাকের মীরাতের উদ্ধৃতি দিয়া বর্ণনা করেন ঃ 
রাসূলুল্লাহ (সা) আবদুল্লাহ ইব্‌ন জাহাশকে রজব মাসে এক অভিযানে পাঠান । তাহার 
সহিত আটজন মুহাজির সাহাবী ছিলেন এবং কোন আনসার সাহাবী ছিলেন না। তাহার সংগে 
একখানা পত্রও প্রদান করেন। নির্দেশ দেন যেন তাহা দুই দিনের সফর অতিক্রান্ত হওয়ার পর 
পড়া হয়। সেমতে দুই দিনের সফর শেষে উহা পাঠ করা হয় এবং পত্রের নির্দেশানুযায়ী কাজ 
করা হয়। 
আবদুল্লাহ ইবৃন জাহাশের সংগীরা মুহাজির ছিলেন। বনু আবদে শামস ইব্‌ন আবদে 
অন্যতম । তাহা ছাড়া তাহাদের মিত্রবর্গের অন্যতম ছিলেন অভিযানের নেতা আবদুল্লাহ্‌ ইবৃন 
জাহাশ। তেমনি ছিলেন উক্কাশা ইব্ন মুহসিন। বনু আসাদ ইব্‌ন খুযায়মারও একজন ছিলেন৷ 
তাহাদের অন্যতম মিত্র ছিলেন বনু নওফেল ইব্‌ন আবদে মানাফের উতবা গাযোয়ান ইব্‌ন 
জাবির। সাদ ইব্‌ন আবি উক্কাস ছিলেন বনু যুহরা ইব্‌ন কিলাবের লোক । বনু কা“বেরও ছিলেন 


Contents 


২০০ তাফসীরে ইবৃন কাছীর 


আরস ইব্ন ছা'লাবা ইব্ন য়্যারবু । বনু সা'দ ইব্ন লায়েছের ছিলেন খালিদ ইবনুল বুকায়ের । 
বনু হারিছ ইব্‌ন ফাহারের ছিলেন সুহায়ল ইব্‌ন বায়দা । যথাসময়ে আবদুল্লাহ ইবৃন জাহাশ 
পত্রটি পাঠ করেন। উহাতে দেখিতে পান, তায়েফের মধ্যবর্তী নাখলা পর্যন্ত পৌঁছার নির্দেশ 
রহিয়াছে এবং সেখানে এক কুরায়শ কাফেলার জন্য ওৎ পাতিয়া অপেক্ষা করার কথা বলা 
হইয়াছে। পরন্তু পরবর্তী খবরাখবর মদীনায় পৌঁছানোর উপদেশ দেওয়া হইয়াছে 

পত্র পাঠের পর আবুদুল্লাহ ইব্‌ন জাহাশ বলেন £ আমার কাজ নির্দেশ শোনা ও মানা । 
অতঃপর তিনি তাহার সংগীদের লক্ষ্য করিয়া বলিলেন- আমাকে রাসূল (সো) নির্দেশ দিয়াছেন 
নাখলায় গিয়া কুরায়শদের জন্য ওৎ পাতিয়া অপেক্ষা করিতে ও তাহাদের খবরাখবর মদীনায় 
পৌঁছাইতে । পরন্তু তিনি আমাকে এই অভিযানে কাহাকেও অংশগ্রহণে বাধ্য করিতে নিষেধ 
করিয়াছেন। তাই তোমাদের যাহারা শাহাদত পিপাসু তাহারা অগ্রসর হও, আর যে ব্যক্তি তাহা 
পসন্দ কর না সে ফিরিয়া যাও। আমার কথা হইতেছে, আমি রাসূল (সা)-এর নির্দেশ অনুসারে 
আগাইয়া চলিব। এই বলিয়া তিনি যাত্রা করিলেন এবং তাহার সংগীরাও সকলেই তাহাকে 
অনুসরণ করিলেন । 

অতঃপর যখন তাহারা নাজরান গৌঁছিলেন, তখন সা“দ ইব্‌ন আবী উ্কাস ও উতবা ইব্‌ন 
গাযোয়ানের উট হারাইয়া ভিন্ন পথে চলিয়া গেল। তাহাদের সন্ধান পাইয়া অবশিষ্ট সংগীগণকে 
লইয়া আবদুল্লাহ ইব্‌ন জাহাশ অগ্রসর হইলেন এবং নাখলায় পৌঁছিলেন। সেই পথে তেল ও 
চর্বিজাত দ্রব্যসহ ব্যবসায়ের বিভিন্ন পণ্যদ্রব্য লইয়া কুরায়শদের একটি দল অতিক্রম 
করিতেছিল। তাহাদের অন্যতম ছিল আমর ইবনুল হাযরামী । হাযরামীর আসল নাম হইল 
আবদুল্লাহ ইব্‌ন ইবাদ। তাহা ছাড়া সেই দলে ছিল উছমান ইব্‌ন আবৃদুল্লাহ ইবনুল মুগীরা, 
তাহার ভাই নওফেল ইব্‌ন আবদুল্লাহ ও হিশাম ইবনুল মুগীরার গোলাম হাকাম ইব্‌ন কায়সান। 

তাহাদিগকে দেখামাত্র মুসলমানগণ তাহাদের গতিরোধ করিল এবং উক্কাশা ইব্ন মুহসিন 
তাহাদিগকে পর্যবেক্ষণের জন্য অগ্রসর হইল । তাহাকে দেখিয়া বলিল, হে আম্মার । কুরায়শদের 
পক্ষ হইতে তোমাদের ভয়ের কারণ নাই। অতঃপর তাহারা নিজেদের মধ্যে পরামর্শ করিল। 
উহা ছিল রজবের শেষ দিন। পরামর্শ শেষে তাহারা বলাবলি করিল- আল্লাহর কসম! এখন যদি 
তোমরা তাহাদিগকে ছাড়িয়া দাও, তাহা হইলে তাহারা হারাম মাসের আওতায় চলিয়া যাইবে 
এবং তখন হত্যা করিলে অবশ্যই নিষিদ্ধ মাসে হত্যা করা হইবে । এই কথার পর তাহারা 
কিছুটা দ্বিধাবিত হইল । অতঃপর সকলে মিলিয়া তাহাদিগকে হামলা করিল এবং যথেষ্ট বীরত্ব 
প্রদর্শন করিয়া তাহাদের আমর ইবনুল হাযরামীকে হত্যা করিল এবং উছমান ইবৃন আবদুল্লাহ ও 
হাকাম ইব্‌ন কায়সানকে বন্দী করিল । তাহাদের ব্যবসায়ের বিপুল পণ্যসামগ্রীও হস্তগত করিল। 
আমর ইবনুল হাযরামীকে হত্যা করিল ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ তামিমী। পরিশেষে আবদুল্লাহ 
ইব্‌ন জাহাশ বন্দী ও গনীমত লইয়া মদীনায় রাসূল (সা)-এর খেদমতে হাযির হন। 

ইব্‌ন ইসহাক বলেনঃ আবদুল্লাহ ইব্‌ন জাহাশের কোন কোন বংশধর বলেন- আবদুল্লাহ 
ইব্‌ন জাহাশ তাহার সংগীগণকে বলিয়াছিলেন যে, আমাদের প্রাপ্ত গনীমতের সম্পদের 
এক-পঞ্চমাংশ রাসূলুল্লাহর (সা) প্রাপ্য । সেমতে গনীমতের খুমুস আলাদা করা হয়। ইহা 


Contents 
- সূরা বাকারা ২০১ 
আল্লাহ তা“আলার খুমুস ফরয করার পূর্বের ঘটনা ৷ খুমুস বাদে অবশিষ্ট সম্পদ তিনি সংগীদের 
ভিতর বন্টন করেন। 

ইব্‌ন ইসহাক আরও বলেন ৪ তাহারা যখন রাসূল (সা)-এর সামনে হাযির হইলেন, তিনি 
জিজ্ঞাসা করিলেন- নিষিদ্ধ মাসে তোমাদিগকে যুদ্ধ করিতে কোন বস্তু বাধ্য করিল ? অতঃপর 
তিনি উক্ত গনীমত ও কয়েদী গ্রহণে বিরত হইলেন। ফলে অভিযাত্রীগণ অত্যন্ত অসহায় বোধ 
করিল এবং ভাবিল তাহাদের সর্বনাশ হইয়াছে । তাহাদের মুসলিম ভাইয়েরাও তাহাদের সহিত 
কঠোর ব্যবহার করিতে লাগিল। অপরদিকে কুবায়শরা বলিতে লাগিল- মুহাম্মদ ও তাহার 
সংগীরা নিষিদ্ধ মাসে যুদ্ধ-বিগ্রহকে বৈধ করিয়াছে, উহাতে রক্তপাত ঘটাইয়াছে, সম্পদ লুট 
করিয়াছে ও লোকজনকে বন্দী কয়িয়াছে। এই অপবাদ হইতে বাচার জন্য মুসলমানদের কেহ 
কেহ বলিত, উক্ত ঘটনা শাবান মাসে ঘটিয়াছে। ইয়াহুদীরাও এই ব্যাপারে রাসূলুল্লাহ (সা)-কে 
অপবাদ দিতে লাগিল এবং হাযরামী গোত্রকে ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহর বিরুদ্ধে লেলাইয়া 
দিল। মুসলমানদের জন্য ইহা এক কঠিন বিব্রতকর অবস্থা হইয়া দীড়াইল। তখন আল্লাহ 
তা“আলা তাহার রাসূলের উপর এই আয়াত নাযিল করেনঃ 

১11) (|| ১৬:1০ এ১$1১০৫ অর্থাৎ আজ যদি তোমরা নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ড 
সা করি পায়রার রাবার বর 
ও আল্লাহর সহিত কুফরী করিয়াছে । এমনকি তোমরা মসজিদুল হারামের বাসিন্দা হওয়া সত্তেও 
তাহারা তোমাদিগকে উহা হইতে বহিষ্কার করিয়াছে । এইগুলি তো আল্লাহর কাছে নিষিদ্ধ মাসে 
হত্যাকাণ্ড হইতেও বড় পাপ। আর ফিতনা-ফাসাদ সৃষ্টি করা হত্যাকাণ্ডের চাইতেও জঘন্য কাজ। 
এই ফিতনার মাধ্যমে কাফিররা মু'মিনগণকে কুফরীর পথে ফিরাইয়া নিতে প্রয়াস পাইত। 
আল্লাহ্‌র কাছে ইহা হত্যাকার্য হইতেও বড় অপরাধ । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ২১১১21887৮ SEN, 
'১210-5*০| ১। অর্থাৎ তাহারা সাধ্য থাকিলে তোমাদের সহিত লড়াই চালাইয়া যাইবে যতক্ষণ 
না তোমাদিগকে তোমাদের দীন হইতে ফিরাইতে পারে । মূলত ইহা তো সর্বাধিক জঘন্য কাজ। 
অথচ এই কাজে তাহারা সর্বদা লাগিয়া রহিয়াছে এবং উহা হইতে তওবা করিয়া বিরত হইতেছে 
না। 

ইব্‌ন ইসহাক বলেন £ যখন আল্লাহ তা'আলা উক্ত আয়াত নাযিল করিয়া মুসলমানদের 
জন্য নিষিদ্ধ মাসের প্রতিবন্ধকতা দূর করিলেন, তখন রাসূলুল্লাহ সো) কয়েদী বুঝিয়া নিলেন। 
ইত্যবসরে কুরায়শগণ ইছমান ইব্‌ন আবদুল্লাহ ও হাকাম ইবৃন কায়সানের মুক্তিপণের পাওনা 
পাঠাইয়া দিল। কিন্তু রাসূল (সা) ঘোষণা করিলেন- সাদ ইব্‌ন আবি উক্কাস ও উতবা ইব্‌ন 
গাযোয়ানকে না পাওয়া পর্যন্ত মুক্তিপণ গ্রহণ করা হইবে না। যদি তোমরা আমাদের সেই দুই 
সহচরকে হত্যা করিয়া থাক, তাহা হইলে তোমাদের এই দুইজনকে আমরা হত্যা করিব!” 
তঃপর সা‘দ ও উতবাকে হাযির করা হয় । ফলে রাসূল (সা) তাহাদের দুইজনকে মুক্তি প্রদান 
করেন। কিন্তু তন্মধ্য হইতে হাকাম ইব্‌ন কায়সান ইসলাম গ্রহণ করিয়া ভাল মুসলমান হইয়া 


. কাছীর (২য় খণ্ড)-_২৬ 


Contents 


২০২ তাফসীরে ইব্ন কাছীর 


গেল এবং বীরে মাউনায় শাহাদত বরণ পর্যন্ত রাসূলুল্লাহ (সা)-এর সংগে অবস্থান করিল । অথচ ' 
উছমান ইব্‌ন আবদুল্লাহ মুক্তি পাইয়া মক্কায় ফিরিয়া গেল এবং কাফির অবস্থায় মারা যায়। 

ইব্‌ন ইসহাক বলেন £ আবদুল্লাহ ইব্‌ন জাহাশ ও তাহার সংগীদের উপর হইতে যখন উক্ত 
আয়াত নাযিল হওয়ার পূর্ব পরিস্থিতির অপনোদন ঘটিল তখন. তাহারা উক্ত কার্যের পুণ্য লাভের 
ব্যাপারে উৎসাহিত হইল । তাহারা জিজ্ঞাসা করিল- হে আল্লাহর রাসূল! আমরা কি আশা 
করিতে পারি না যে, আমরা জিহাদ করিয়াছি এবং মুজাহিদের মর্যাদা ও পুণ্য হাসিল করিয়াছি ? 
ইহার জবাবে আল্লাহ তা'আলা নাযিল করিলেন £ 
১৯৮১4 dla es A 00151555১50 2. 

১০০9 400 এএ। ০০৯০ 

অর্থাৎ “নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে আর যাহারা হিজরত করিয়াছে এবং যাহারা 
তা'আলা সর্বাধিক ক্ষমাশীল ও মেহেরবান।” এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তাহাদিগকে 
উচ্চ আশার অধিকারী করেন। 

ইব্‌ন ইসহাক বলেন ঃ উক্ত মর্মে এই ব্যাপারে কয়েকটি হাদীসই বর্ণিত হইয়াছে । উরওয়া 
হইতে ইয়াযীদ ইব্‌ন রুমান ও ইমাম যুহরী এবং উরওয়া ইব্‌ন যুবায়র হইতে যথাক্রমে ইয়াধীদ 
ইব্‌ন রুমান, মুহাম্মদ ইব্‌ন ইসহাক ও ইউনুস ইব্‌ন বুকায়ের প্রায় একই মর্মে বর্ণনা প্রদান 
করেন। যুহরী হইতে মুসা ইব্‌ন উকবাও অনুরূপ বর্ণনা করেন। উরওয়া ইব্‌ন যুবায়ের হইতে 
যথাক্রমে যুহরী ও শুআয়েব ইব্‌ন আবূ হাকামও তদ্রুপ বর্ণনা করেন। 

উহাতে বলা হয়ঃ মুসলমান ও মুশরিকদের ভিতর লড়াইয়ে প্রথম নিহত ব্যক্তি হইল আমর 
ইবনুল হাযরামী । এই হত্যাকাণ্ড উপলক্ষে একদল কুরায়শ মদীনায় রাসূলুল্লাহ (সা)-এর সমীপে 
হাযির হইয়া প্রশ্ন করিল- আপনি কি নির্দিষ্ট মাসগুলিতে হত্যাকাণ্ড বৈধ করিয়াছেন ? তদুত্তরে 
উক্ত আয়াত নাযিল হয়। | 

হাফিয আবূ বকর আল-বায়হাকী তাহার দালায়েলুন নুবুয়া কিতাবে এই ঘটনা হইতে 
কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন £ 

ইব্‌ন ইসহাক হইতে পর্যায়ক্রমে যিয়াদ ও ইব্ন হিশাম বলেন- আবদুল্লাহ ইব্‌ন জাহাশের 
পরিবারের কেহ কেহ বলিয়াছেন যে, তিনি তাহার সংগীদের ভিতরে চার-পঞ্চমাংশ ‘ফায় বন্টন 
করেন এবং এক-পঞ্চমাংশ আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য আলাদা করিয়া রাখেন। ইব্‌ন 
হিশাম আরও বলেন - এই গনীমত ছিল মুসলমানদের প্রাপ্ত প্রথম গনীমত ও আমর ইবনুল 
হাযরামী মুসলমানদের হাতে প্রথম নিহত ব্যক্তি এবং উছমান ইব্‌ন আবদুল্লাহ ও হাকাম ইব্‌ন 
কায়সান মুসলমানদের হাতে সর্বপ্রথম বন্দী হয়। 
(রা) এবং কাহারও মতে স্বয়ং আবদুল্লাহ ইব্‌ন জাহাশ কুরায়শদের প্রতিবাদ ও অপবাদের জবাব 
দেন। ইব্‌ন হিশাম বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহাশ এইভাবে জবাব দেন ঃ 


Contents 
সূরা বাকারা , ২০৩ 


১৯0৩ el) ls ১৪৫7 ১০৯৯ 88 ac aS 

১১৭ ০৪11 ৪411 ১৪ 9441 74181 4111 is ৩০ 1১৯15 

১৯৬ ১০১ ১৯৪০1 74452 ৬৯০৪ 91308 

১০০ 45৪11 ০ 15 45 90১5 _ 0৯৪ ৩0০৯০ 4111 ১০০ ০১19 054 
অর্থ £ তোমরা নিষিদ্ধ মাসে হত্যাকাণ্তকে বড় অপরাধ বলিয়া বিবেচনা করিতেছ । উহা 
হইতে বড় অপরাধ হইল হেদায়েতকারীর হেদায়েতের পথ হইতে দূরে থাকা । মুহাম্মদ 
(সা)-এর কথার বিরুদ্ধে তোমাদের বাধা সৃষ্টি ও তাহাকে অস্বীকার করা আরও অপরাধ । 
আল্লাহই তাহার সাক্ষী । আর তোমাদের মসজিদুল হারামের বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার 
করা যেন আল্লাহ সেখানে তাহাতে সিজদা দানের লোক না দেখেন, সেটা আরও জঘন্য কাজ। 
অতঃপর আমরকে হত্যার ব্যাপারে তোমরা আমাদিগকে দোষারোপ করিতেছে ? অথচ সে 
ইসলামের ভয়ংকর বিরোধী, হিংসুক ও নিন্দুক ছিল। তাই আমরা আমাদের তীরের পিপাসা 
ইবনুল হাযরামীর রক্ত দিয়া নিবারণ করিয়াছি । আর তাহা নাখলা প্রান্তরে ঘটিয়াছে যখন 
ওয়াকিদ যুদ্ধের অনল প্রজুলিত করিল । তাহার রক্ত প্রান্তর রঞ্জিত করিল এবং আবদুল্লাহ ইব্‌ন 

উছমানকে হাতকড়া দিয়া বন্দী করিল। 


৩৬০১১০০৩৬2৪) 69805 55055 1৩695 (১৭) 
2 252 450622005 5 ORL KU 46265 sels G2 HST 
0 এ, ১১৫ 

১4০৫ পি rol CS ৩5 ৮৮1৬2 3 নি ১৪০৯৯) ৩৩১ (YY.) 
185520955 psd OSU 5 দ65১5৩9১ 


43/74 


Oo ৩7400) 


২১৯. “তাহারা কি তোমাকে শরাব ও জুয়া সম্পর্কে প্রশ্ন করিতেছে? বল, উভয়ের 
ভিতরে বড় পাপ রহিয়াছে, আবার মানুষের জন্য কিছু কল্যাণও 'রহিয়াছে। আর উভয়ের 
মধ্যকার পাপ উহার কল্যাণ হইতে অনেক বড় ।” 


“আবার তোমাকে কি তাহারা প্রশ্ন করিতেছে যে, তাহারা কি পরিমাণে আল্লাহর রাস্তায় 
খরচ করিবে? বল, প্রয়োজনাতিরিক্ত সবটুকু । এইভাবেই আল্লাহ তা'আলা তোমাদের জন্য 
বিধানসমূহ বর্ণনা করেন, যেন তোমরা চিন্তা কর দুনিয়া ও আখিরাত উভয় ব্যাপারেই । 


Contents 
২০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


২২০. “আর তোমাদের ইয়াতীম প্রসংগে তাহারা প্রশ্ন করিতেছে । বল, তাহাদের 
মংগলের জন্য কাজ করা উত্তম। যদি তাহাদিগকে তোমাদের সহিত মিলাইয়া নাও, তাহা 
হইলে তাহারা তো তোমাদের ভাই। আল্লাহ তা"আলা কে কল্যাণকামী আর কে 
অকল্যাণকামী তাহা জানেন। আর যদি আল্লাহ চাহিতেন তাহা হইলে তোমাদিগকে 
অবশ্যই কষ্টকর বিধান দিতেন। নিশ্চয় আল্লাহ তাআলা মহাপ্রতাপান্বিত ও অশেষ 
কুশলী ৷” 

তাফসীর £ হযরত উমর (রা) হইতে পর্যায়ক্রমে আবূ মাইসারা, আবূ ইসহাক, ইসরাঈল, 
খালফ ইবৃন ওয়ালিদ ও ইমাম আহমদ বর্ণনা করেনঃ যখন শরাব হারাম হওয়ার আয়াত নাযিল 
হইল, তখন উমর (রা) প্রার্থনা করিলেন, হে আল্লাহ! শরাবের ব্যাখ্যাটি আমাদিগকে পুরোপুরি 
বর্ণনা করুন। ফলে সূরা বাকারার এই আয়াত অবতীর্ণ হয় ৪ 

০১৫১ 0525 05 ১1১ Saal ১০ এ 
তখন উমর (রা)-কে ডাকিয়া ইহা শোনান হইল । তিনি আবারও প্রার্থনা করিলেন- হে 
আল্লাহ! আমাদিগকে শরাবের ব্যাপারে আরও সুস্পষ্ট বর্ণনা প্রদান করুন। অতঃপর সূরা নিসার 
এই আয়াত অবতীর্ণ হয় ৪ 
918০৮858৫০1 15582817585 ০5৩11 (455 
অর্থাৎ হে ঈমানদারগণ! নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যাইও না। তাই রাসূলুল্লাহ 
লিকার সারার কারার রা? ্‌ 
উমর (রা)-কে ডাকিয়া এই আয়াত শোনানোর পর তিনি আবারও প্রার্থনা করিলেন- হে 
লহ আমাদিগকে পরব সপে পর্ব বব দা করু। কি যখন আয়াতের এই অংশে 
পৌছিলেন 8 .১১$১৭ ৮2১1 4৯ 

অর্থাৎ অতঃপর তোমরা কি থামিবে না ? অমনি উমর (রা) বলিয়া উঠিলেন- আমরা 
থামিয়াছি, আমরা থামিয়াছি। 

আবূ দাউদ, তিরমিযী ও নাসায়ী ইসরাঈল ও আবূ ইসহাকের সূত্রে এরূপ বর্ণনাই উদ্ধৃত 
করেন। ইব্‌ন আবূ হাতিম ও ইবৃন মারদুবিয়া উমর (রা) হইতে পর্যায়ক্রমে আমর ইব্‌ন 
শুরাহহীল আল হামদানী আল কুফী ওরফে মাইসারা আবূ ইসহাক ও ছাওরীর সূত্রে অনুরূপ 
বর্ণনা প্রদান করেন। আবু মাইসারা ভিন্ন উমর (রো) হইতে এই বর্ণনা আর কেহ শোনান নাই। 
আবু যুরআ বলেন - আবূ মাইসারা উমর (রা) হইতে কোন বর্ণনা শোনেন নাই। আল্লাহ ভাল 
জানেন। আলী ইবনুল মাদানী বলেন- এই সূত্রটি নিলুষ ও বিশুদ্ধ। ইমাম তিরমিযীও 
বর্ণনাটিকে শুদ্ধ বলিয়াছেন। ইব্‌ন আবু হাতিমের বর্ণনায় “আমরা থামিয়াছি, আমরা থামিয়াছি' 
এর সহিত “নিশ্চিয় উহা সম্পদ ও জ্ঞান বিলুপ্ত করে’ বক্তব্যটি যুক্ত হইয়াছে। 

হযরত আবু হুরায়রা (রা)-এর সুত্রে উক্ত হাদীস ইমাম আহমদের বর্ণনায় শীঘ্রই আবার 
আসিতেছে। উহা সূরা মায়েদার নিম্ন আয়াত প্রসংগে বর্ণিত হইবে £ 


Contents 


সূরা বাকারা ২০৫ 


crop eo 


sll ০০ ৬০ ০০৯১ CIT SES madly pe INL 


৩ / 0 % 0০ শর 


১১৪৭ ll ৯১০৯০ 

আল্লাহ তা'আলা বলেন £ alls yall ১০ 5 91555 

+*১]। এর তাৎপর্য সম্পর্কে হযরত উমর (রো) বলেনঃ জ্ঞান আচ্ছাদন বা বিলুপ্তকারী যে 
কোন বস্তু 'খামর'। আর ১। অর্থ জুয়া। এইগুলির আরও বিশ্লেষণ সূরা মায়িদায় 
আসিতেছে । 
. আল্লাহ তাআলার বাণী 8 ১|| ৮১৮5 a i (০৫5 35 এ (৯০১। বলিতে 
দীনের দৃষ্টিতে উভয়ের পাপের কথা বুঝানো হইয়াছে এবং 1৫ বলিতে উভয়ের পার্থিব 
কল্যাণের কথা বুঝানো হইয়াছে। যথা শারীরিক সবলতা, খাদ্যদ্রব্য হজম হওয়া, পায়খানা 
পরিষ্কার হওয়া, মস্তিষ্কের কোন কোন অংশকে সতেজ করা ও বিশেষ ধরনের তীব্র স্বাদ অনুভব 
করা । যেমন হাসসান বিন ছাবিতের জাহেলী যুগের কবিতায় দেখিতে পাই $ 

০1111১45553 15541306৬15 US ১০৪ (6১৪১৬ 

তেমনি উহার বেচাকেনায় আর্থিক লাভ হয়। জুয়া খেলিয়া অনেকে লাভবান হইয়া সংসার 
পরিচালনা করে। কিন্তু এইসব লাভের চাইতে উহার জ্ঞানগত ও দীনি ক্ষতি অনেক বেশী। তাই 
আল্লাহ তা'আলা বলিলেন ৪ (5৫2% ১০ ৮১1 ৮০৫৮9 অর্থাৎ উভয়ের উপকার হইতে 
ক্ষতির পরিমাণ অনেক বেশি । যদিও এই আয়াত শরাব জুয়াকে হারাম করার ভূমিকার মত 
বর্ণনা করা হইয়াছে, তথাপি ইহাতেই হারাম হওয়ার ইঙ্গিত রহিয়াছে। এইজন্যই হযরত উমর 
(রা) এই আয়াত শুনিয়া প্রার্থনা করিলেন- হে আল্লাহ! আমাদিগকে আরও স্পষ্ট করিয়া বলিয়া 
দিন। ফলে সূরা মায়িদায় সুস্পষ্টভাবে হারাম হওয়ার আয়াত নাযিল হয়। যেমন £ 


Jae ১০০৯০ যাও CLASS Sally asl ৯৪ Pia Cail Ul 
১০১ ৪92১1 ০৮৮42511992 1৮1- ০১৪০ বশ ১১৯ sb 
05 Baal 525 <li ১৪১ 55 ১৮০১ ১৮] ০০১৭ এ৪ 7১০5 59152 


96 %৮9% ০955৮ 


০৬৫৮১ sl 
অর্থাৎ “হে ঈমানদারগণ । নিঃসন্দেহ শরাব, জুয়া, দেবতার জন্য উৎসর্গিত জীব ও ভাগ্য 
নির্ধারণী তীর জঘন্য বস্তু, এইগুলি শয়তানের কাজ । তাই উহা হইতে বাচিয়া থাক, হয়ত 
তোমরা কল্যাণ পাইবে । অবশ্যই শয়তান শরাব ও জুয়ার মাধ্যমে তোমাদের ভিতর শত্রুতা ও 
উত্তেজনা সৃষ্টি করিতে ও তোমাদিগকে আল্লাহর স্মরণ ও সালাত হইতে বিরত রাখিতে চায়। 
তবুও কি তোমরা ক্ষান্ত হইবে না ?” ইনশাআল্লাহ সূরা মায়িদায় এই আয়াতের তাফসীর 
প্রসংগে আরও আলোচনা করা হইবে । ইব্‌ন উমর, শা'বী, মুজাহিদ, কাতাদা, রবী ইব্‌ন আনাস 
ও আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেনঃ সূরা বাকারার এই আয়াতটি শরাব 
সম্পর্কে সর্বপ্রথম অবতীর্ণ হয়। অতঃপর সূরা নিসার আয়াতটি নাযিল হয়। অবশেষে সূরা 
মায়িদায় শরাব হারাম হওয়ার আয়াত নাযিল হয়। 


Contents 


২০৬ তাফসীরে ইব্ন কাছীর 


আল্লাহ তা'আলার বাণী 8 S&L 1305 29155) 

এই আয়াতটির শেষ অক্ষর পেশ ও জবর দিয়া পঠিত হইয়াছে। উভয়ই শুদ্ধ ও কাছাকাছি 
অর্থবোধক! ইব্‌ন আবূ হাতিম বলেনঃ আমাদিগকে আমার পিতা, তাহাদিগকে মুসা ইব্‌ন 
ইসমাঈল, তাহাদিগকে আবান ও তাহাদিগকে ইয়াহিয়া এই বর্ণনা শোনান যে, তিনি জানিতে 
পাইয়াছেন, মাআজ ইব্‌ন জাবাল ও ছালাবা রাসূল্লাহ (সা)-এর সমীপে আসিয়া বলিলেন- হে 
আল্লাহর রাসূল! আমরা আমাদের সম্পদের দুশ্চিন্তায় পরিবারবর্গসহ বিন্দ্র রজনী কাটাইতেছি। 
তখন আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 33211 45 ০১১33১31345 4951552 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে মাকসাম ও হাকাম বর্ণনা করেন £ 5821] শব্দের 
তাৎপর্য হইল পরিবারবর্ণের ভরণ-পোষণের পর উদ্বৃত্ত যাহা থাকে তাহা । ইব্‌ন উমর, মুজাহিদ, 
আতা, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবায়ের, মুহাম্মদ ইব্‌ন কা'ব, হাসান, কাতাদা, কাসেম, সালেম 
আতা খোরাসানী ও রবী ইব্‌ন আনাস সহ অনেকেই $11 43 এর অর্থ করিয়াছেন 
প্রয়োজনাতিরিক্ত সম্পদ । তাউস উহার অর্থ করিয়াছেন সর্ব কিছু হইতে কিছু অংশ । রবী ইব্‌ন 
আনাস বলেনঃ ইহা হইল সম্পদের উত্তম ও পবিত্র অংশ । এই সকল অর্থের সারকথা হইল 
উদ্বৃত্ত সম্পদ । | 

আবৃদ ইব্‌ন হুমায়েদ “আফওয়া'র তাফসীরে এই বর্ণনাটি উদ্ধৃত করেন যে, আল-হাসান 
হইতে যথাক্রমে আওফ ও হাওজাতুল খলীফা বলেনঃ যাহা কষ্টকর না হয় এবং যদি মানুষের 
ভিতর তাহার প্রয়োজন দেখা দেয়। ইব্‌ন জারীরের এক বর্ণনায় ইহার সমর্থন মিলে । হযরত 
আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আল মুকবেরী, ইব্‌ন আজলান, আবু আসিম, আলী ইব্‌ন 
_ মুসলিম ও ইব্‌ন জারীর বর্ণনা করেনঃ “এক ব্যক্তি রাসূল সো)-কে বলিল, হে আল্লাহর রাসূল! 
আমার একটি দীনার আছে। রাসূল (সা) বলিলেন, উহা নিজের জন্য খরচ কর। সে 
বলিল-আমার কাছে আরও একটি দীনার আছে! রাসূল (সা) বলিলেন-উহা তোমার স্ত্রীর জন্য 
খরচ কর। সে বলিল, আমার কাছে আরও একটি দীনার আছে। রাসূল (সা) বলিলেন- উহা 
তোমার ছেলের জন্য খরচ কর। সে বলিল-আমার কাছে আরও একটি দীনার আছে। রাসূল 
(সা) বলিলেন, এখন তুমিই বিবেচনা কর। 

উক্ত হাদীস সহীহ মুসলিমে উদ্ধৃত হইয়াছে। হযরত জাবির (রা) হইতেও মুসলিমে অপর 
একটি বর্ণনা উদ্ধৃত হইয়াছে। তাহাতে বলা হয় ঃ রাসূল (সা) এক ব্যক্তিকে বলেন, নিজেকে 
দিয়ে শুরু কর। অতঃপর স্ত্রীকে দাও। অতঃপর যদি থাকে তো পরিবারবর্গকে দাও । তারপর 
যদি থাকে তো আত্মীয়-স্বজনকে দাও এবং এইভাবে অগ্রসর হও। 

রাসূলুল্লাহ (সা) হইতে আবু হুরায়রা (রা) বর্ণনা করেনঃ উত্তম সদকা হইল ধনাঢ্য অবস্থায় 
দান আর উপরের হাত নীচের হাতের চাইতে উত্তম এবং তোমার আপনজন হইতে দান শুরু 
কর।” অন্য এক হাদীসে আছে £ “হে আদম সন্তান! যদি তুমি তোমার বাড়তি সম্পদ খরচ কর, 
তাহাই উত্তম আর যদি জমাইয়া রাখ, তাহা ক্ষতিকর । তোমার পর্যাপ্ত খরচের জন্য তুমি নিন্দিত 
হইবে না।” | 


Contents 


সূরা বাকারা হর 


আলোচ্য আয়াত সম্পর্কে কেহ কেহ বলেন যে, যাকাতের আয়াত নাযিল হওয়ার পর এই 
আয়াত মানসূখ হইয়াছে । হযরত ইবৃন আব্বাস (রা) হইতে আওফী ও আলী ইব্‌ন তালহা উক্ত 
বর্ণনা প্রদান করেন । আতা খোরাসানী ও সুদ্দীও অনুরূপ বর্ণনা শোনান। পক্ষান্তরে মুজাহিদ সহ 
. অন্যান্য বর্ণনাকারী বলেন- যাকাতের আয়াত এই আয়াতের ব্যাখ্যা হিসাবে আসিয়াছে । এই 
আয়াতের অস্পষ্ট বক্তব্য উহাতে সুস্পষ্ট হইয়াছে। এই মতটিই প্রাধান্য পাইয়াছে। 

আল্লাহ তাআলার বাণী ঃ 

৯১৯১5 (5 এ। ০ ১১855 থা ২৪ ঠা 24 খা USE 

অর্থাৎ এই বিধান কয়টি যেভাবে সুস্পষ্টরূপে বুঝানো হইল, এই ভাবেই আল্লাহ তাআলা 
তোমাদের জন্য তাহার সকল বিধি-নিষেধ, আশ্বাস, হুশিয়ারী ইত্যাদি পরিষ্কারভাবে বর্ণনা 
করিয়াছেন, যেন তোমরা দুনিয়া ও আখিরাত নিয়া চিন্তাভাবনা করিতে পার। আলী ইব্‌ন আবু 
তালহা হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন- ৪১১15 02১৫ এগ অর্থাৎ দুনিয়ার 

ংস ও নশ্বরতা এবং আখিরাতের সৌভাগ্য ও স্থায়িত্ব সম্পর্কে । 

সাএক তামিমী হইতে পর্যায়ক্রমে আবূ উসামা, আলী ইব্‌ন মুহাম্মদ আত তানাফেসী, আবু 
BUF বাবার Male lh LAS 


রাকা বেজ যা ত সে অবশ্যই 
জানিতে পাইয়াছে যে দুনিয়া একটি পরীক্ষাগার ও ইহা ধ্বংসশীল। তেমনি যে ব্যক্তি আখিরাত 
নিয়া চিন্তা করিয়াছে, সে অবশ্যই জানিতে পাইয়াছে যে, আখিরাত ফলাফল লাভের স্থান ও উহা 
স্থায়ী নিবাস । 

কাতাদা ও ইব্‌ন জারীজ প্রমুখ রই আয়াত লম্পর্কে জনৰ বতব্য পেশ করিয়া 
কাতাদা হইতে যথাক্রমে মুআম্মার ও আবদুর রাযযাক উহার ব্যাখ্যায় বলেন 8 সে অবশ্যই 
দুনিয়ার উপর আখিরাতের শ্রেষ্ঠত্ব বুঝিতে পারিবে । কাতাদা হইতে অন্য একটি বর্ণনায় বলা 
হইয়াছে- ইহার ফলে দুনিয়ার উপর আখিরাতের প্রভাবের প্রাধান্য দেখা দিবে। 

আল্লাহ পাক বলেন ঃ 


4015187005৯ 02 LR LA CHA UG oi se এও 
EES UES da 2০ alll 5 
এই আয়াত প্রসংগে ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইব্ন যুবায়র, আতা 
ইবনুস সাএব, জারীর, সুফিয়ান ইবৃন ওয়াকী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, যখন রে 
১ ০০৯ ০০6810০০01০, 82 ও Ail 1১৯০1 ০৪৫ 58। ৩ 
1. ১১৪৪ 55204, 28 এই আমাত দুইটি নাফিণ 


হইল, তখন ইয়াতীমরা আলাদা হইয়া গেল এবং তাহাদের পানাহারও পৃথকভাবে চলিতে 
লাগিল। ফলে অভিভাবকরা দায়মুক্তভাবে শুধু বাড়তি কিছু থাকিলে তাহাদিগকে দিত । তাহারা 


Contents 


২০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


উহা খাবার যোগ্য হইলে খাইত, অন্যথায় ফেলিয়া দিত। এই অবস্থায় ইয়াতীমদের খুবই 
ঃখ-কষ্ট দেখা দিল। তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ইহা বর্ণনা করিল। তখন আল্লাহ 
তা'আলা এই আয়াত নাযিল করেন $ 


028 


১৫১15১051৯৯ ও 19 ১:১% সে: ill ০০ এ 

এই আয়াত অবতীর্ণ হওয়ায় তাহারা ইয়াতীমগণকে আবার তাহাদের খানাপিনায় শরীক 
করিয়া একই-সংসারভুক্ত করিলেন । আবু দাউদ, নাসায়ী, ইব্‌ন আবূ হাতিম, ইব্‌ন মারদুবিয়া ও 
হাকেম তাহার মুস্তাদরাকে আতা ইব্‌ন সাএবের সূত্রে এই বর্ণনাই উদ্ধৃত করেন। ইব্‌ন আব্বাস 
(রা) হইতে আলী ইব্‌ন তালহাও অনুরূপ বর্ণনা করেন। ইব্ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে 
আবূ সালেহ, আবূ মালেক ও সুদ্দী অনুরূপ বর্ণনা প্রদান করেন। উক্ত আয়াতের শানে নুযুল 
সম্পর্কে আরও বহু বিশেষজ্ঞ এই অভিমত পেশ করেন । যেমন মুজাহিদ, আতা, শা‘বী, ইব্‌ন 
আবু লায়লা, কাতাদা প্রমুখ পূর্বসূরি ও উত্তরসূরিগণ । 

হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে ইবরাহীম, হাম্মাদ, আদ দাস্তওয়ায়ী প্রণেতা হিশাম 
ও ওয়াকী' ইবনুল জাররাহ বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ আমার নিকট 
ইহা আমি অবশ্যই অপসন্দ করি। আল্লাহ তা'আলা বলেন *) ১ 44% 53. 08 অর্থাৎ 
তাহাদের সব কিছু আলাদা রাখা । ৃ 

তঃপর তিনি বলেন ৪ ০201 4 ৯৫১/১১৪ ০৯/০155 515 অর্থাৎ যদি তোমরা 

তাহাদিগকে তোমাদের খানাপিনায় শরীক রাখ তাহাতে ক্ষতি নাই ৷ কারণ, ত তাহারা তো 
তোমাদের দীনের ভাই। (৮201 ০ 2০১১] 1455 1111 অর্থাৎ কাহার অন্তরে গোলমাল 
সৃষ্টির অভিলাষ রহিয়াছে আর কাহার অন্তরে মংগল কামনা রহিয়াছে তাহা আল্লাহ তা'আলা 
জানেন। ১৫৯১3 ১০ 4411 € sl ৮৫০১০% {|| 219 অর্থাৎ আল্লাহ তা'আলা ইচ্ছা করিলে 
তোমাদিগর্কে কষ্টদায়ক বিধান দিতে গারিতেন। কিন্তু তিনি তোমাদিগকে সুযোগ দিয়াছেন ও 
সংকীর্ণতার স্থলে প্রশস্ততা দান করিয়াছেন। তাই তোমাদিগকে ইয়াতীমের একান্নবর্তী হওয়ার 
পথ উন্মুক্ত করিলেন। ইহা তোমাদের জন্য সহজতর হইল । 411425211৯1: 5 
১০৯ ৯ ৪15 অর্থাৎ ইয়াতীমের সম্পদ হইতে ভোগ করা তোমাদের দরিদ্র ব্যক্তির জন্য 
সীমিত পরিমাণে বৈধ করা হইল এই শর্তে যে, কোন সক্ষম ব্যক্তি উহা পরিশোধের জামিন 
হইবে । কিংবা আশ্রয়দাতা হিসাবে তাহা ভোগ করিবে । ইনশা আল্লাহ সূরা নিসায় শীঘ্রই এই 
ব্যাপারে আবার আলোচিত হইবে । 


3০5 UGE bi 9 ১৩2 ০5৯০5 (YY) 
ডি ৬১০০ 2৩66 ৩পাবত 277 ১2 ৬৫৫ তত ৩ এরা 
৫ ১৮০ ৩৬০25125275 ০৮০৩ ০0012 নি 
রি পিকের LCE HOES 


ENED EET NTS ০980 


Contents 


সুরা বাকারা ২০৯ 


২২১. “আর তোমরা কোন মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ করিও না 
এবং অবশ্যই ঈমানদার দাসী মুশরিক নারী হইতে উত্তম; যদিও সে তোমাদিগকে বিমুগ্ধ 
করে। তেমনি কোন মুশরিক পুরুষকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করিও 
না। এবং অবশ্যই ঈমানদার দাস বিমুগ্ধকারী মুশরিক পুরুষ হইতে উত্তম ৷ তাহারা 
জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ তোমাদিগকে তাহার অভিপ্রায় অনুসারে জান্নাত ও 
ক্ষমা লাভের দিকে আহ্বান জানান । আর তিনি তাহার বিধানসমূহ খোলাখুলি বর্ণনা করেন, 
যেন তাহারা উপদেশ গ্রহণ করে ।” 

তাফসীর £ আল্লাহ তা'আলা এই আয়াত দ্বারা মুমিন ও মুমিনাদের জন্য প্রতিমাপূজক 
মুশরিকদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হারাম করিয়াছেন। এই আয়াতের ব্যাপক অর্থে আহলে 
কিতাবদের মধ্যকার মুশরিকগণসহ সকল মুশরিকের সহিত বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ হইয়াছে। 
অবশ্য নিম্ন আয়াত দ্বারা আহলে কিতাবের নারী বিবাহ করা বৈধ রাখা হইয়াছে ৪ 
১০১৮৪ চপ 9 ৪ উদ CUES GE 92 ০৮ SA 

অর্থাৎ আর তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের স্ত্রীগণকে তোমরা যথারীতি মহরানা দিয়া 
বিবাহ করিতে পার, অবৈধ সম্পর্ক কায়েম করিতে পার না। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা বলেন ৫ 

০৭১১ ৪১৯ SEAN SCY, 

(আর মুশরিক নারীদের ঈমান না আনা পর্যন্ত বিবাহ করিও না) আয়াতাংশ দ্বারা আহলে 
কিতাবের নারীদের উহার আওতা বহির্ভূত করা হইয়াছে। মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্‌ন 
জুবায়ের, মাকহুল, আল হাসান, যিহাক, যায়েদ ইব্‌ন আসলাম, রবী ইব্‌ন আনাস প্রমুখও এই 
মতের প্রবক্তা । একদল বলেন £ এই আয়াত দ্বারা শুধুমাত্র মূর্তিপূজক মুশরিকদের বুঝানো 
হইয়াছে, আহলে কিতাবদের সহিত ইহার কোনই সম্পর্ক নাই । মূলত প্রথম মতটিই উত্তম. 
আবু ইয়াস আসকালানী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, শাহর ইব্‌ন হাওশাব বলেন £ আমি 
আবদুল্লাহ ইব্ন আব্বাসকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন-রাসূলুল্াহ (সা) মু'মিনা ও 
মুহাজিরা মহিলা ব্যতীত কয়েক প্রকারের মহিলাদের বিবাহ করিতে নিষেধ করিয়াছেন এবং 
অন্যান্য ধর্মের অনুসারিণীদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করিয়াছেন । 
আল্লাহ তা'আলা বলেন £ 41 * % ৯ 38 ০৮১১১ ১৬০ ০০০ অর্থাৎ যে ব্যক্তি 
... তালহা ইব্‌ন আবদুল্লাহ (রা) একজন ইয়াহুদী মহিলা এবং হুযায়ফা ইব্‌ন ইয়ামান একজন 
খ্রিস্টান মহিলাকে বিবাহ করায় হযরত উমর (রা) অত্যন্ত রাগান্বিত হইয়া তাহাদিগকে চাবুক 
মারিতে উদ্যত হন। অতঃপর তাহারা উভয়ই বলিলেন, আমরা উহাদিগকে তালাক দিয়া দিব, 


কাছীর (২য় খণ্ড)-_-২৭ | 


Contents 


২১০ ভাফসীরে ইব্ন কাছীর 


আপনি রাগাবিত হইবেন না। উমর (রা) বলিলেন, তালাক দেওয়া যদি হালাল হইবে তাহা 
হইলে বিবাহও হালাল হওয়া উচিত ছিল। 

আমি তাহাদিগকে তোমাদের নিকট হইতে ছিনাইয়া নিব এবং অত্যন্ত অপমানের সহিত . 
তাহাদিগকে পৃথক করিয়া দিব। হাদীসটি গরীব এবং উমর (রা) হইতে উহার বর্ণনাসূত্র আরও 
গরীব । হযরত আবু জাফর ইব্‌ন জারীর (র) কিতাবী মহিলাদেরকে বিবাহ করার বৈধতার উপর 
ইজমা হইয়াছে বলিয়া বর্ণনা করিয়াছেন। তিনি আরও বলেন, উমর (রা) ইহা পছন্দ করেন 
নাই । কেননা, ইহার ফলে লোক মুসলিম নারীগণের প্রতি অনাগ্রহী হইয়া যাইবে. অথবা তাহার 
ইহা ভাল না লাগার অন্য কোন কারণ ছিল । 

শাকীক হইতে ধারাবাহিকভাবে সিলাত ইবৃন বাহরাম, ইব্‌ন ইদ্্রীস ও আবূ কুরাইব বর্ণনা 
করেন যে, শাকীক বলেন ঃ ‘হযরত হুযায়ফা (রা) ইয়াহুদী মহিলা বিবাহ করিলে হযরত উমর 
(রা) চিঠির মাধ্যমে তাহাকে বলেন যে, তাহাকে মুক্ত করিয়া দিন। অতঃপর হযরত হৃযায়ফা 
(রা) হযরত উমর (রা)-কে লিখেন যে, আমি উহাকে ছাড়িয়া দিব, কিন্তু কেন আপনি ইহা 
হারাম মনে করেন ? উত্তরে উমর (রা) বলেন- আমি হারাম মনে করি না। তবে আমার ভয় 
হয়, কেন তোমরা মুসলিম নারীদেরকে বিবাহ করিতেছ না!” এই বর্ণনাটির সূত্র সহীহ । 

সিলাত হইতে ধারাবাহিকভাবে ওয়াকী, মুহাম্মদ ইব্‌ন ইসমাইল এবং খাল্লালও অনুরূপ 
বর্ণনা করেন। যায়েদ ইব্‌ন ওহাব হইতে ধারাবাহিকভাবে ইয়ামীদ ইবৃন আবু যিয়াদ, সুফিয়ান 
ইব্ন সাঈদ, মুহাম্মদ ইব্‌ন বাশার, আবদুর রহমান মাসরুকী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, 
যায়েদ ইব্‌ন ওহাব বলেন ৪ উমর (রা) বলিয়াছেন- মুসলমান পুরুষ খ্রিস্টান মহিলাকে বিবাহ 
করিতে পারিবে, কিন্তু মুসলমান মহিলার সহিত খ্রিস্টান পুরুষের বিবাহ হইবে না । বর্ণনাকারী 
বলেন, পূর্বের রিওয়ায়েত অপেক্ষা এইটি অধিক বিশুদ্ধ । 

জাবির ইব্ন আবদুল্লাহ হইতে ধারাবাহিকভাবে হাসান, আশআছ ইব্‌ন সাওয়ার, ইসহাক 
আযরাকী ও তামীম ইব্‌ন মুনতাসার বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ বলেনঃ রাসূলুল্লাহ 
(সা) ইরশাদ করিয়াছেন, “আমরা আহলে কিতাবদের নারীদিগকে বিবাহ করিতে পারি; কিন্তু 
আমাদের নারীদেরকে আহলে কিতাবরা বিবাহ করিতে পারিবে না৷’ ইব্‌ন জারীর (র) বলেন ঃ 
এই হাদীসটির বর্ণনা সূত্রে কিছুটা দুর্বলতা থাকিলেও ইহার উপরেই উম্মতের ইজমা হইয়াছে। 
ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মায়মুন ইব্‌ন মাহরান, জাফর ইব্ন বারকান, ওয়াকী, 
মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল আহমাসী ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন ৪ ইব্‌ন উমর (রা) আহলে 
কিতাবকে বিবাহ করা অপছন্দ করিয়া যুক্তি হিসাবে এই আয়াতটি পেশ করেন- 
১০ ০১০ ০৪১১০]। 1৬০৫৭, অর্থাৎ তোমরা মুশরিক নারীদিগকে বিবাহ করিও না 
যতক্ষণ না তাহারা ঈমান গ্রহণ করে । 

মুশরিকদের প্রসংগে ইমাম বুখারী (র) ইব্‌ন উমরের (রা) একটি উক্তি উদ্ধৃত করিয়া বলেন 
ঃ কোন মহিলা যদি বলে, ঈসা (আ) তাহার রব (প্রতিপালক) তাহা হইলে ইহা অপেক্ষা কোন 
বড় শিরক আছে কিনা আমার জানা নাই । সালেহ ইব্‌ন আহমাদ হইতে ধারাবাহিকভাবে 
মুহাম্মদ ইবন আলী, ইসহাক ইব্‌ন ইব্রাহীম, মুহাম্মদ ইব্‌ন হারূন ও আবু বকর খাল্লাল হাম্বলী 
বলেন £ আবূ আবদুল্লাহ আহমাদ ইব্‌ন হাম্বল রে)-কে ৩০১2 ১৯ ০৫১০০৯11১৯৪১৪১৩ 


Contents 
সূরা বাকারা ২১১ 


এই আয়তটি সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন ঃ ‘ইহার দ্বারা আরবের সেই সকল 
মুশরিক মহিলাদেরকে বুঝানো হইয়াছে যাহারা মূর্তি পূজা করিত। 

অতঃপর আল্লাহ তা‘আলা বলেন $ 88১৯০ 915 ২4১৭ ১০ ৮৯ ২১০ LY, 
অর্থাৎ অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম; যদিও তাহাদিগকে তোমাদের 
কাছে ভালো লাগে। 

সুদ্দী রে) বলেনঃ কুরআনের এই বাক্যটি আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা সম্পর্কে অবতীর্ণ 
হইয়াছে। তাহার কালো একটি দাসী ছিলো। একদা ক্রোধাবিত হইয়া তিনি তাহাকে একটি চড় 
বসাইয়া দেন। অতঃপর তিনি ভীত-সন্ত্রস্তভাবে রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হইয়া 
ঘটনাটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহাকে জিজ্ঞাসা করেন-সে 
(আদর্শিকভাবে) কোন ধারণার অনুসারীন্? তিনি বলিলেন-সে রোযা রাখে, নামায পড়ে, 
ভালভাবে ওযু করে এবং এই কথার সাক্ষী দেয় যে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এবং আপনি 
আল্লাহর রাসূল। অতঃপর হুযুর (সা) বলিলেন-হে আবদুল্লাহ! তবে সে তো মুসলমান । তখন 
তিনি বলিলেন, যিনি আপনাকে সত্যের উপর প্রেরণ করিয়াছেন তাহার শপথ, আমি তাহাকে 
মুক্ত করিয়া দিব এবং আমি তাহাকে বিবাহ করিব । অতঃপর তিনি তাহার দাসীকে বিবাহ করায় 
অনেক মুসলমানের সমালোচনার শিকার হন। কেননা তাহাদের ইচ্ছা ছিল, তাহারা মুশরিকদের 
টি জিডির সা নারারাপাির পারা কারিনার প্রা রর 


6৮০৮০9০৮5০০ 


(২১100 2 5 এই বাকা দুইটি মাখিল ই অৰ্থাৎ আযাদ রক লইতে 
মুসলমান দাসী বহুগুণে শ্রেষ্ঠ । অনুরূপভাবে আযাদ মুশরিক পুরুষ হইতে মুসলমান দাস বহুগুণে 
উত্তম । 

নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইবৃন উমর, আবদুল্লাহ ইব্‌ন ইয়াযীদ, আবদুর 
রহমান ইব্‌ন যিয়াদ আফরিকী, জাফর ইব্‌ন আওন ও আবু হুমাইদ বর্ণনা করেন যে, নবী (সা) 
বলেন £ “নারীদের শুধু সৌন্দর্যে মুগ্ধ হইয়াই তাহাদিগকে বিবাহ করিও না। হইতে পারে যে, 
তাহাদের সৌন্দর্য তাহাদের মধ্যে অহংকার উৎপাদন করিবে । আর নারীদেরকে কেবল 
সম্পদশালী দেখিয়াই বিবাহ করিও না। হয়ত তাহাকে তাহার সম্পদ অবাধ্য করিয়া তুলিবে। 
তাই বিবাহ করিলে ধর্মপরায়ণতা দেখিয়া বিবাহ কর। বস্তুত কালো কুৎসিৎ দাসীও যদি 
ধর্মপরায়ণা হয় তবে সে উহাদের হইতে অনেক উত্তম ।” এই হাদীসটির রাবীদের মধ্যে 
আফ্রিকীই দুর্বল । 

সহীহদ্বয়ে হযরত আবু হুরায়রা হইতে বর্ণিত হইয়াছে যে, নবী (সা) বলেন £ তোমরা 
চারটি বিষয় দেখিয়া নারীদের বিবাহ কর- __সম্পদ, বংশ, সৌন্দর্য এবং ধর্মপরায়ণতা । তবে 
তোমরা ধর্মপরায়ণ মেয়েই অনুসন্ধান কর (অর্থাৎ গ্রহণ কর)। ইমাম মুসলিম (র) জাবিরের 
সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । অন্য একটি হাদীসে ইব্‌ন উমারের সূত্রে ইমাম মুসলিম 
বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ দুনিয়া একটি সম্পদ বিশেষ । আর দুনিয়ার সম্পদ 
সমূহের মধ্যে সর্বোত্তম সম্পদ হইতেছে নেককার সতী নারী । 


Contents 


২১২ তাফসীরে ইবৃন কাছীর 


আল্লাহ তা'আলা বলেন ঃ 1৮০১১ ৮০৯ ১৫ ১৭] 1৮৯৫ Y', (তোমরা মুশরিক 
নারীদিগকে বিবাহ করিও না যতক্ষণ না তাহারা ঈমান আনয়ন করে) অর্থাৎ মুশরিক পুরুষদের 
সহিত মুসলমান নারীদের বিবাহ দিও না । যেমন আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ Usb 
৫ ১4৯25 9 অর্থাৎ কাফির মহিলারা মুসলমান পুরুষদের জন্য বৈধ নয় এবং মুসলমান 
পুরুষেরা কাফির মহিলাদের জন্য বৈধ নয়। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 72119 এ ১০০ ১০১১ ০০৮৭ 41 
১01 51) ০১৮০ | (একজন মুসলমান ক্রীতদাস একজন মুশরিক অপেক্ষা অনেক 
ভালো, যদিও তোমরা তাহাদের দেখিয়া মোহিত হও...) অর্থাৎ মু'মিন পুরুষ যদি কারী 
ক্রীতদাসও হয় তবুও সে স্বাধীন কাফির হইতে অনেক উত্তম। কারণ 51) ১5 এ, 
| (তাহারা দোযখের দিকে আহ্বান করে) অর্থাৎ তাহাদের সহিত বসবাস ও মেলামেশা 
করিলে দুনিয়ার প্রতি ভালবাসা জন্মে এবং আখেরাতের উপর দুনিয়ার প্রাধান্য সৃষ্টি হয়। আর 
ইহার পরিণাম হইতেছে নির্ঘাত জাহান্নাম । অন্যদিকে ৮১৪11) 211 11157 5111 
45:5, (আর আল্লাহ নিজের অভিপ্রায়ে আহবান জানান জান্নাত ও ক্ষমার প্রতি) অর্থাৎ তাহার 
প্রদত্ত শরীআতের আদেশ-নিষেধের মাধ্যমে। ১:8353 7551১4৭4302 1০) অর্থাৎ 
তিনি মানুষকে নিজের হুকুম আহকাম বাতলাইয়া দেন যাহাতে তাহারা উপদেশ গ্রহণ করিতে 
পারে। 


“unl HMI IEG “313405 ১৪ Sg (YY) 
১2১1 ও Sie RBG ৫ 855156 এ LES ১১58 55 


rag Et 
৮ 25 ৬ st 2 রে ১৫ £ ১ গে 
৮০৮১৭5৩৩2৬8 BE ৩৫৫৬১ ডিও (YYY) 


০8৮ ১858) STAYS AMGEN 


২২২. “আর তোমাকে হায়েযগ্রস্তা নারী সম্পর্কে প্রশ্ন করিতেছে বল, উহা অপবিত্র । 
তাই হায়েয অবস্থায় নারী হইতে দূরে থাক । আর যতক্ষণ তাহারা পবিত্র না হয় ততক্ষণ 
তাহাদের কাছে যাইও না । অতঃপর যখন তাহারা পবিত্র হয়,তখন আল্লাহর নির্দেশিত পথে 
তাহাদের সহিত মিলিত হও । নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন এবং পবিত্রতা 
অর্জনকারীকেও ভালবাসেন । 

২২৩. তোমাদের স্ত্রীগণ তোমাদের কৃষিক্ষেত্র। তাই তোমাদের কৃষিক্ষেত্রে গমন কর 
যেভাবে তোমাদের ইচ্ছা হয়। আর নিজেদের পরিত্রাণের জন্য নেক আমল পেশ করিতে 
থাক এবং আল্লাহকে ভয় কর। আর জানিয়া রাখ, নিশ্চয় তোমরা তাহার সম্মুখীন হইবে। 
আর মু"মিনদের জন্য সুসংবাদ ৷” 


Contents 


সূরা বাকারা ২১৩ 


তাফসীর £ আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, হাম্মাদ ইব্‌ন সালমাহ, আবদুর 
রহমান ইব্‌ন মাহদী ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন ঃ "ইয়াহুদীরা 
ধতুবতী স্ত্রীলোকদিগকে তাহাদের সাথে খাইতে দিত না এবং তাহারা এক ঘরেও ঘুমাইত না। 
সাহাবীগণ রাসূলুল্লাহ সো)-কে এই সম্বন্ধে জিজ্ঞাসা করিলে উহার পরিপ্রেক্ষিতে এই আয়াতটির 
শেষ পর্যন্ত নাযিল হয় 8 «৪ ৮1511191955 ssa Saal 95 রা দিত 
০:4০ ০ ৯৮১৪5 2 ১০৯০] অর্থাৎ “তোমার কাছে হায়েযুস্তা সম্পর্কে জিজ্ঞাসা 
করে? তুমি বলিয়া দাও, উহা অপবিত্র । কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন হইতে বিরত 
থাকে । আর ততক্ষণ পর্যন্ত তাহাদের নিকটবর্তী হইবে না, যতক্ষণ না তাহারা পবিত্র হইয়া 
যায়।” অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, “তাহাদের সঙ্গে সহবাস ব্যতীত সব কিছুই জায়েয ।' 
এই কথা শুনিয়া ইয়াহুদীরা বলিল- এই লোকটার কাজই হইল আমাদের 'বির্ধতা করা । ইহার 
পর হযরত উসায়িদ ইব্‌ন হুযায়ের এবং হযরত ইবাদ ইব্‌ন বাশার (রা) হুযুর (সা)-কে 
ইয়াহুদীদের বক্তব্য বর্ণনাপূর্বক আরয করেন-হে আল্লাহর রাসূল! আমাদিগকে তাহা হইলে 
সহবাস করারও অনুমতি দিন। এই কথা শুনিয়া হুযুর (সা)-এর চেহারা মোবারক পরিবর্তিত 
হইয়া গেল। ইহা দেখিয়া তাহারা ধারণা করেন যে, তিনি তাহাদের উপর রাগান্বিত হইয়াছেন। 
তাহারা উঠিয়া চলিয়া গেলে এক ব্যক্তি হাদিয়া স্বরূপ কিছু দুধ নিয়া আসেন । রাসূলুল্লাহ (সা) 
তাহাদের পিছনে লোক পাঠাইয়া তাহাদিগকে ডাকেন এবং তাহাদিগকে দুধ পান করান । ইহার 
পর তাহারা বুঝিতে পারেন যে, হুযুর (সা)-এর রাগ প্রশমিত হইয়াছে । এই হাদীসটি ইব্‌ন 
মুসিলম রে) হাম্মাদ ইব্ন যায়েদ ইবন সালমাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন ।, 

অতঃপর আল্লাহ তাআলা বলিতেছেন £ ১০১11 (৪ ৮০41 191১-518 (তাই 

তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন হইতে বিরত থাক) অর্থাৎ সহবাস করিও না। যেমন, হুযূর 
(সা) বলিয়াছেন, “সহবাস ব্যতীত অন্যান্য সব কিছুই জায়িয।” তাই অধিকাংশ আলিম 
বলিয়াছেন যে, “সহবাস করা বৈধ নয় বটে, তবে স্ত্রীর সহিত প্রেমালাপ করা বৈধ ।' 

নবী (সা)-এর কোন একজন স্ত্রী হইতে ধারাবাহিকভাবে ইকরামা, 'আইয়ুব, হাম্মাদ, মূসা 
ইব্‌ন ইসমাঈল ও আবু দাউদ বর্ণনা করেন যে, হুযূর (সা)-এর কোন স্ত্রী বলেন £ হুযুর (সা) 
তাহার সহ্ধর্মিণীদের সহিত তাহাদের হায়েয অবস্থায় যদি মেলামেশা বা আলাপ-আলোচনা 
করিতে ইচ্ছা করিতেন, তখন তাহারা তাহাদের গুপ্তস্থান (অতিরিক্ত) কাপড় দিয়া ঢাকিয়া 
লইতেন। 

আম্মার ইবৃন গারাব হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ওরফে ইূব্ন যিয়াদ, আবদুল্লাহ 
ওরফে ইব্‌ন উমার ইব্‌ন গানিম, শা'বী ও আবু দাউদ বর্ণনা করেন যে, হযরত আম্মার ইব্‌ন 
গারবের ফুফু হযরত আয়েশা রো)-কে এই বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ঃ খতুবতী 
অবস্থায় যদি তোমাদের আলাদাভাবে শোয়ার ব্যবস্থা না থাকে এবং একই বিছানায় যদি শুইতে 
হয়, তাহা হইলে এই ব্যাপারে তোমাকে হুযূর (সা)-এরই কোন ঘটনা নকল করিয়া 
শোনাইতেছি! একদা রাসূলুল্লাহ (সা) বাড়িতে আসিয়াই তাহার নামাযের স্থানে চলিয়া যান। 
আবূ দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ (সা) বাড়িতে আসিয়াই তাহার নামাযের জায়গায় চলিয়া যান 
এবং নামাযে লিপ্ত হন। তিনি নামাযে অনেক বিলম্ব করিলে আমি ঘৃমাইয়া পড়ি । কিন্তু তিনি খুব 


Contents 


২১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


শীত অনুভব করিলে আমাকে (ডাকিয়া) কাছে আসিতে বলেন । আমি বলিলাম, আমি খতুবতী। - 
(তবুও) তিনি আমাকে আমার উরুর উপর হইতে কাপড় সরাইতে বলেন । আমি উরুর উপর 
হইতে কাপড় সরাইয়া ফেলিলে তিনি আমার উরুর উপর তাহার কীধ ও গন্ডদেশ রাখিয়া শুইয়া 
পড়েন। আমিও তাহার উপর ঝুঁকিয়া পড়ি । ফলে শীত বিদূরিত হইয়া কিছুটা গরম অনুভব 
করিলে তিনি ঘুমাইয়া যান। 

কাত্তাব আবু কুলাবাহ হইতে ধারাবাহিকভাবে আইয়ুব, আবদুল ওহাব, ইব্‌ন বাশার ও আবু 
জাফর ইবৃন জারীর বর্ণনা করেন যে, আবু কুলাবাহ বলেন £ একদা হযরত মাসরূক (রা) হযরত 
আয়েশা সিদ্দীকার (রা) দরবারে উপস্থিত হইয়া বলিলেন, নবী (সা) ও তাহার পরিবারগণের 
উপর আল্লাহর রহমত বর্ষিত হউক । হযরত আয়েশা (রা) তাহাকে ধন্যবাদ জানাইয়া ভিতরে 
প্রবেশ করিবার অনুমতি দেন এবং তিনি ভিতরে প্রবেশ করেন । তিনি বলেন-আমি আপনার 
নিকট একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করিতে চাহিয়াছিলাম, কিন্তু বলিতে লজ্জা হইতেছে । তিনি 
বলিলেন, (লজ্জা কিসের) আমি তোমার মা, তুমি আমার ছেলে । (সুতরাং যাহা ইচ্ছা তাহাই 
জিজ্ঞাসা করিতে পার ।) অতঃপর তিনি বলিলেন, খতুবতী স্ত্রীর সহিত তাহার স্বামীর কিরূপ 
ব্যবহার হওয়া উচিত ? উত্তরে তিনি বলিলেন ঃ লজ্জাস্থান (অর্থাৎ সহবাস) ব্যতীত সবকিছুই 
জায়িয। 

মাসরূক হইতে ধারাবাহিকভাবে মারওয়ান আসফার, উআইনা ইব্‌ন উবায়দুর রহমান ইব্‌ন 
' জাওশন, ইয়াধীদ ইব্ন যরী'র হুমাইদ ইব্‌ন মাসআদা' বর্ণনা করেন যে, মাসরূক (রো) বলেন ৪ 
আমি হযরত আয়েশা (রা)-কে খতুবতী স্ত্রীর সহিত স্বামীর কিরূপ ব্যবহার হওয়া উচিত__ এই 
প্রশ্ন করিলে তিনি বলেন-সহবাস ব্যতীত সবকিছুই জায়িয। ইব্‌ন আব্বাস, মুজাহিদ, হাসান, 
ইকরামা (র) প্রমুখও অনুরূপ বর্ণনা করিয়াছেন । 

হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে মায়মূন ইব্‌ন মিহরান, হাজ্জাজ, ইব্‌ন আবু 
যায়দা, আবু কুরাইব ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, মায়মুন-বলেন £ আমি তাহাকে (খতৃবতী 
মহিলাকে) পাজামার উপরিভাগ দিয়া ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন-এই 
ব্যাপারে আমার অভিমত হইল যে, উহার সহিত মেলামেশা করা জায়েয এবং উহার সহিত 
নির্ভয়ে একই থালায় খাওয়া যাইবে। 

হযরত আয়েশা (রা) বলেন- আমার খতুবতী অবস্থায় হুযুর (সা) গোসলের সময় আমাকে 
তাহার মাথা ধৌত করিয়া দিতে বলিতেন। আমার এঁ অবস্থায় তিনি আমার ক্রোড়ে হেলান দিয়া 
কুরআন তিলাওয়াত করিতেন। 

সহীহদ্বয়ে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন- হায়েষের অবস্থায় 
আমি হাড় চুষিয়া তাহাকে দিলে তিনিও এখানেই মুখ দিয়া চুষিতেন। আমি পানি পান করিয়া 
তাহাকে দিলে তিনি আমার পান করার স্থানেই মুখ লাগাইয়া পান করিতেন। | 
আবূ দাউদ বর্ণনা করেন যে, খালাসান হিজরী (র) বলেন ৪ আমি আয়েশা (রা)-কে বলিতে 
শুনিয়াছি যে, তিনি বলেন- আমার হায়েযের অবস্থায় আমি এবং রাসূলুল্লাহ্‌ (সা) একই বিছানায় 
শয়ন করিতাম। আর তাহার কাপড়ের কোন জায়গা খারাপ হইয়া গেলে তিনি শুধু এ স্থানটুকুই 


Contents 


সূরা বাকারা ২১৫ 


ধুইয়া ফেলিতেন। কিন্তু পরিধেয় পাল্টাইতেন না এবং এ কাপড়েই নামায পড়িতেন। তেমনি 
শরীরের কোন জায়গায় কিছু লাগিয়া গেলেও এ জায়গাটুকুই ধুইয়া ফেলিতেন। 

তবে অপর একটি রিওয়ায়েতে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উম্মে যারাহ, আবু 
ইয়ামান, আবদুল আযীয ইব্‌ন মুহাম্মদ, সাঈদ ইব্‌ন জুবাইর ও আবু দাউদ বর্ণনা করেন যে, 
হযরত আয়েশা রো) বলেন ঃ আমি খাত্ুবতী হইলে (হুযুর (সা)-এর বিছানা হইতে নামিয়া নিচে 
মাদুরের উপর চলিয়া আসিতাম। আর আমি ইহা হইতে পবিত্র না হইলে হুযূর (সা) আমার 
নিকটে আসিতেন না। 

উল্লেখ্য যে, এই বর্ণনাটির আবেদন সিদ্ধান্তমূলক নয়; বরং ইহা নিছক সতর্কতামূলক 
বলিয়া বিবেচ্য । সারকথা হইল, ইহা নিষিদ্ধতার জন্যে নহে। কেহ কেহ বলিয়াছেন যে, তিনি 
(ঝতুবতী স্ত্রীদের গুপ্তস্থানে) কাপড় মোড়ান অবস্থায় তাহাদের সহিত সহবাস করিতেন । 

সহীহ্দ্বয়ে মাইমূনা বিনতে হারিছ হিলালিয়া হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন ঃ রাসূল 
(সা) ধতুবতী কোন স্ত্রীর সঙ্গে মিলনের ইচ্ছা করিলে তাহাকে গুপ্ত স্থানে কাপড় বাধিয়া নেয়ার 
নির্দেশ দিতেন। ইহা হইল বুখারীর ভাষা । সহীহদ্বয়ে আয়েশা (রা)-এর সূত্রেও অনুরূপ বর্ণিত 
হইয়াছে। 

আবদুল্লাহ ইব্‌ন সা'আদ আনসী হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন হাকীম ও আবদুল আলার 
সূত্রে ইমাম আহমাদ, আবু দাউদ, তিরমিযী ও ইব্‌ন মাজাহ বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
সা'আদ আনসারী বলেন ঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন যে, আমার স্ত্রীর 
রিডার সনির নিস রাস নর রি নানা বাট 
উপর দিয়া সব কিছুই জায়েয । 

এ মা রা থর মুআজ ইব্‌ন জাবাল বলেন ঃ 
আমি হুযুর সো)-কে প্রশ্ন করিলাম-আমার স্ত্রীর হায়েযের অবস্থায় তাহার সহিত কোন কিছু করা 
জায়েয হইবে কি ? তিনি বলিলেন- কাপড়ের উপর দিয়া সব কিছুই জায়িয রহিয়াছে । তবে 
ইহা হইতে বিরত থাকা উত্তম । 

ইহাই ছিল পূর্বে বর্ণিত হযরত আয়েশা (রা) এর রিওয়ায়েতের তাৎপর্য এবং হযরত ইবৃন 
আব্বাস (রা), সাঈদ ইবৃন মুসায়্যিব (রা) ও শুরাইহ (র) এর উক্তিও ইহাই । আর এই হাদীসটি 
এবং এই ধরনের অন্য হাদীসগুলি তাহাদের দলীল, যাহারা কাপড় বা পাজামার উপর দিয়া 
হায়েষের অবস্থায় স্ত্রীর সহিত মেলামেশা করা জায়েয মনে করেন। ইমাম শাফেঈ রে) এর 
দুইটি উক্তির মধ্যে ইহাও একটি এবং অধিকাংশ ইরাকী আলিমদের মত হইল 
সতর্কতামূলকভাবে দূরে থাকা । তাহাদের বক্তব্য হইল এই-- যে সকল জিনিস হারামের দিকে 
আকর্ষণ করে তাহাও হারাম । কেননা, উহা সেই কাজের দিকে আকৃষ্ট করে যাহা আল্লাহ হারাম 
ঘোষণা করিয়াছেন। আর খতুর সময় স্ত্রীর সহিত রতিমিলন হারাম হওয়ার উপর সকল 
আলিমই একমত ৷ কেননা ইহা জঘন্যতম অপরাধ এবং যে ব্যক্তি ইহা করিবে সে নিশ্চয়ই পাপে 
লিপ্ত হইবে । সুতরাং তাহার উচিত হইবে আল্লাহর নিকট মাফ চাওয়া এবং তওবা করা। 


Contents 


[২১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ঝতুবতী স্ত্রীর সঙ্গে সহবাস করিলে তাহাকে কাফফারা দিতে হইবে কিনা, এই বিষয়ে 
আলিমদের মধ্যে দুইটি অভিমত রহিয়াছে । প্রথমটি হইল, তাহাকে কাফফারা দিতে হইবে । 
কেননা, ইমাম আহমাদ ও সুনানসমূহের সংকলকগণ হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে 
বর্ণনা করেন যে, হুযুর (সা) বলেন ঃ বে ব্যক্তি তাহার হায়েযওয়ালী স্ত্রীর সঙ্গে সহবাস করে, সে 
যেন এক দীনার অথবা অর্ধ দীনার সদকা করিয়া দেয়। 

তিরমিযী রে)-এর বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, রা তাহা লেবার 
এবং হলুদ রঙের হইলে অর্ধ দীনার। ইমাম আহমদ বর্ণনা করেন যে, হায়েয অবস্থায় সহবাস 
করিলে হুযুর (সা) এক দীনার সাদকা করার নির্দেশ দিতেন এবং স্ত্রীর হায়েয বন্ধ হইয়া গিয়াছে 
বটে, কিন্তু গোসল করে নাই; এই অবস্থায় সহবাস করিলে অর্ধ দীনার সাদকা করিতে 
বলিতেন। 

দ্বিতীয় উক্তি হইল যে, কাফফারা দিতে হইবে না; বরং আল্লাহর নিকট তাওবা করাই 
যথেষ্ট । জমহুরের মত ইহাই এবং ইমাম শাফেঈ (র)-এর শেষ এবং চূড়ান্ত মতও ইহা । মূলত 
ইহাই সহীহ । কেননা তাহাদের দৃষ্টিতে উপরোক্ত হাদীসটি মারফু নয়। অর্থাৎ অবিচ্ছেদ্যভাবে 
পরম্পর সূত্রে বর্ণিত হয় নাই। অবশ্য পূর্বে এই হাদীসগুলি মারফ্‌ সূত্রেও বর্ণিত হইয়াছে । তবে 
মাওকুফ বলিয়াই অধিকাংশ হাদীসবিশারদের মত । মূলত এই কথাই সহীহ্‌ । 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন £ ১১৫1. ০১ ১১:১3 90 অর্থাৎ তাহাদের 
নিকট যাইও না, যতক্ষণ না তাহারা পবিত্র হয়। ইহার উপরের বাক্যে বলা হইয়াছে- 
১০১৯]। ৬৪ "Ul 1/1505 অর্থাৎ হায়েয অবস্থায় স্ত্রীগণ হইতে পৃথক থাক। এই 
আয়াতাংশটি আসিয়াছে উপরোক্ত আয়াতাংশের ব্যাখ্যা স্বরূপ । অর্থাৎ ইহার দ্বারা খতুবতী 
মহিলাগণের ঝতু চলা অবস্থায় তাহাদের সহিত সহবাস করা হইতে বিরত থাকার নির্দেশ 
দেওয়া হইয়াছে । সার কথা হইল, তাহাদের খতুত্রাব চলিয়া গেলে হালাল হইয়া যাইবে। 

এরা OT গান রাগ রা লারা সিরা 


১৯৬৭১ চা sls LS বের 
দাও, রা Sf aE CT COTS এব রত 
পর্যন্ত তাহাদের নিকটবর্তী হইবে না, যতক্ষণ না তাহারা পবিত্র হইয়া যায় । যখন উত্তম রূপে 
পরিশুদ্ধ হইয়া যাইবে, তখন তাহাদের কাছে গমন কর-‘এখানে পবিত্রতার অর্থ হইল, উহার 
নিকটে যাওয়া বৈধ ৷’ এই প্রসংগে হযরত আয়েশা রো) ও মায়মুনা (রা) বর্ণনা করেছেন যে, 
আমাদের মধ্যে যখন কেহ খতুবতী হইতেন, তখন তিনি কাপড় বাধিয়া নিতেন এবং নবী 
(সা)-এর সংগে এক চাদরে শুইয়া যাইতেন। এই কথার দ্বারা বুঝা যাইতেছে যে, নিকটে যাওয়া 
হইতে নিষেধ করার অর্থ হইল সহবাস হইতে বিরত থাকা । 


Contents 


সূরা বাকারা | ২১৭ 


আল্লাহ তা'আলা বলিতেছেন 8 ২111 ৮৫১০11০৮১১০ al ১4৮3 |3.5 (তাহারা 
যখন পবিত্র হইয়া যায়, তখন তাহাদের কাছে যাও, যেভাবে আল্লাহ তোমাদিগকে হুকুম 
দিয়াছেন) অর্থাৎ তাহারা গোসল করিবার পর তাহাদের সহিত সহবাস কর। ইব্‌ন হাযম (রা) 
বলেনঃ হায়েয হইতে পবিত্র হইবার পর তাহাদের সংগে সঙ্গম করা ওয়াজিব । তাহার দলীল 
হইল ELA ELD be bagi ১১৫৮5 1544 এই আয়াতটি । তবে এই আয়াতটি 
তাহার মতের শক্তিশালী দলীল নয়। কেননা, ইহা অবৈধতা অপসারিত হওয়ার ঘোষণা মাত্র । 
তবে এই ব্যাপারে উসুলে ফিকাহ বিশারদগণের মধ্যে বিভিন্ন মত প্রচলিত রহিয়াছে । কেহ কেহ 
বলেন যে, ইহা ওয়াজিব বটে, তবে সাধারণ পর্যায়ের অর্থাৎ সাধারণভাবে করণীয় । ইবৃন 
হাযমের দলীলটিই তাহারা ইব্‌ন হাযমের বিরুদ্ধে পেশ করিয়াছেন । 

আবার কেহ কেহ বলেন যে, এই নির্দেশটি শুধু অনুমতিসূচক। কেননা, নির্দেশের পূর্বে 
নিষিদ্ধতা ঘোষণা হইয়াছে বিধায় ইহার ওয়াজিব হওয়া রহিত হইয়া ইহা সাধারণ করণীয় 
হিসাবে পালনীয় হইবে । কিন্তু এই কথাটি বিবেচনাসাপেক্ষ । 

তবে উপরোক্ত দলীল-প্রমাণ দ্বারা বুঝা গেল যে, পূর্বে নিষিদ্ধ এবং পরে নির্দেশ আরোপিত 
হইলে উহা স্বীয় মূলের উপরই বিদ্যমান থাকে । অর্থাৎ উহা নিষিদ্ধ হওয়ার পূর্বে যেমন ছিল, 
এখন তেমনই থাকিবে। নিষিদ্ধ হওয়ার পূর্বে যদি ওয়াজিব থাকিয়া থাকে, তবে এখনও ওয়াজিব 
থাকিবে ; যেমন, আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 15805৮৮৮119 {MRC SU 
< )'২.] অৰ্থাৎ নিষিদ্ধ মাসগুলি অতীত হইয়া গেলে তোমরা মুশরিকদেরকে হত্যা কর। 
তেমনি যদি নিষিদ্ধ হওয়ার পূর্বে বৈধ বা মুবাহ থাকিয়া থাকে, তাহা হইলে নিষিদ্ধতা অপসারিত 
হইয়া উহা মুবাহই থাকিয়া যাইবে। যেমন আল্লাহ বলিয়াছেন 14৮-০৯ 251151315 অর্থাৎ 
ইহরাম ভাঙিয়া দিলে তোমরা শিকার কর। অন্যত্র আল্লাহ বলিয়াছেন ৫ ৩৯% 133 
2591 ০৪1১৭ 59|। অর্থাৎ নামায আদায় করিবার পর তোমরা যমীনে ছড়াইয়া 
পড়। এই বিষয়ের উপর বিভিন্ন দলীল ও যুক্তি উদ্ধৃত করা হইল। ইমাম গাজ্জালী রে) প্রমুখও 
ইহাই বলিয়াছেন। উপরন্তু পরবর্তী কালের ইমাম ও ইসলামী চিন্তাবিদগণও এই মত পসন্দ 
করিয়াছেন। আর ইহাই সহীহ । 

এই ব্যাপারে প্রায় সকল আলিমই একমত যে, হায়েয বন্ধ হইয়া গেলে পানি দ্বারা গোসল 
না করা পর্যন্ত সহবাস করা যাইবে না। তবে গোসল করায় অসুবিধা বা আশংকা থাকিলে 
তায়াম্মুম করা যাইতে পারে। পক্ষান্তরে ইমাম আবূ হানীফা (র) বলেন £ হায়েষের শেষ 
সময়কাল অর্থাৎ দশদিন অতিবাহিত হইয়া গেলে গোসল না করিলেও কেবল হায়েয বন্ধ হইয়া 
গেলেই সহবাস করা যাইবে । আল্লাহই ভাল জানেন। 

ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ ১১৮ ২ এর দ্বারা বুঝান হইয়াছে রক্ত বন্ধ হওয়া এবং 
১১৫৮5 135 এর দ্বারা বুঝান হইয়াছে যে, (উহার পর) পানি দ্বারা গোসল করিয়া পবিত্র 
হওয়া। মুজাহিদ, ইকরামা, হাসান, মাকাতিল ইব্‌ন হাইয়ান ও লায়েছ ইব্‌ন সাউদ প্রমুখও 
অনুরূপ বলিয়াছেন। আল্লাহ তা'আলা বলেন ৪ (1/১, 1০৯ "১৭ (যেভাবে আল্লাহ 
" তোমাদিগকে হুকুম দিয়াছেন) অর্থাৎ সংগমস্থল দিয়া । ৰ 


কাছীর (২য় খণ্ড)-_২৮ 


Contents 


২১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আলী ইব্‌ন আবূ তালহা হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি "418 
11118 ৬১৯ ১০ 9৯ (তাহার সংগে সহবাস কর যে স্থান দিয়া আল্লাহ তা'আলা 
তোমাদেরকে অনুমতি দান করিয়াছেন) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেনঃ অর্থাৎ স্ত্রীলিংগ দিয়া 
এবং ইহা ব্যতীত অন্যস্থান নয়। অন্যস্থান দিয়া করিলে তাহা হইবে সীমা লংঘনের র শামিল। 

ইব্‌ন আব্বাস (রা) মুহাহিদ (র) ও ইকরামা (র) *1| ১,51 ০.১ ১০ আয়াতাংশের 
ব্যাখ্যায় বলেনঃ অর্থাৎ শিশু জন্ম নেওয়ার স্থান দিয়া। উল্লেখ্য যে, ইহার দ্বারা পায়খানার রাস্তা 
দিয়া রমণ করা হারাম বলিয়া প্রমাণিত হইয়াছে। ইনশা আল্লাহ তা'আলা এই সম্পর্কে অতি 
সত্রই বিস্তারিত বর্ণনা আসিতেছে । আবূ রাযীন, ইকরামা (র) ও যিহাক (র) প্রমুখ 151 
১২১৬ ০1 7৪১০ আয়াতাংশের ভাবার্থে বলেনঃ অর্থাৎ পবিভ্রাবস্থায় যে পথে সংগম বৈধ, 
হায়েয হইতে পবিত্র হইলে সেই পথে সংগম করিবে। 

তাই আল্লাহ তা'আলা বলেন ৪ ১ 1" 5! (আল্লাহ তাওবাকারীকে 
ভালবাসেন) অর্থাৎ পাপ হইতে প্ত্যাবর্তনককীরী এবং হারেযের অবস্থার স্ত্রী সহবাস হইতে দূরে 
অবস্থানকারীকে আল্লাহ ভালবাসেন। আর :+১%৫%%০1| ৯১৪ (পবিত্রতা অবলম্বন- 
কারীদেরকে আল্লাহ ভালবাসেন ) অর্থাৎ বিপথে নোংরামী করা এবং হায়েষের অবস্থায় সংগম 
করা হইতে পবিত্রতা অবলম্বনকারীদেরকে আল্লাহ ভালবাসেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ১] ০:৮৯ ১4০০ অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের 
জন্যে শস্যক্ষেত্র স্বরূপ। হযরত ইবৃন আব্বাস (রা) বর্ণনা করেন যে, ক্ষেত্রটি হইল সন্তান 
প্রসবের স্থান। 4% ৮51 (২6১৯ 1')53 (তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের শস্যক্ষেত্র 
ব্যবহার কর) অর্থাৎ সম্মুখ করিয়া অথবা পিছন করিয়া যেভাবে সংগম করিতে চাও কর। 
মোটকথা নিয়ম পদ্ধতি ভিন্ন হইলেও স্থান একই । বিভিন্ন হাদীসে ইহাই প্রমাণিত হয়। 

ইব্‌ন মুনকাদির হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান, আবু নাঈম ও ইমাম বুখারী বর্ণনা করেন 
যে, ইব্‌ন মুনকাদির বলেনঃ আমি হযরত জাবির (রা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন- 
ইয়াহুদীরা বলিত যে, পিছন দিয়া সংগম করায় স্ত্রী গর্ভবতী হইলে সে সন্তান টেরা হয়। এই 
প্রেক্ষাপটে 22 ৮১155১15805 (৫ ০০০ Ls আয়াতাংশটি নাযিল হয় । হযরত 
সুফিয়ান ছাওরীর. রে) সূত্রে হযরত মুসলিম (রা) ও হযরত আবূ দাউদ (রা)ও এই হাদীসটি 
বর্ণনা করেন। 

জাবির ইব্‌ন আবদুল্লাহ হইতে সুফিয়ান ইব্‌ন সাঈদ, ছাওরী, ইব্‌ন জারীজ ও মালিক ইব্‌ন 
আনাস হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন ওহাব, ইউনুস ইব্ন আবদুল আলা ও ইব্‌ন আবূ হাতিম 
বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ তাহাদিগকে বলিয়াছেনঃ ইয়াহুদীরা মুসলমানদিগকে 
বলিত, পিছন দিক দিয়া সহবাস করায় যদি স্ত্রী গর্ভবতী হয়, তাহা হইলে সেই সন্তান টেরা 
হইবে। অতঃপর আল্লাহ তা“আলা তাহাদের উত্তরে ES LS A ০৯6৪০, 
১১. এই আয়াতটি নাযিল করেন। 

ইব্‌ন জারীজ একটি হাদীসে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ “পিছন দিয়া ও 
সম্মুখ দিয়া যে দিক দিয়া ইচ্ছা মিলিতে পারিবে। কিন্তু স্থান হইবে যৌনদ্বার ৷” 


Contents 


সুরা বাকারা ২১৯ 


দাদা হইতে বর্ণনা করেন যে, তাহার দাদা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর 
রাসূল! আমরা আমাদের স্ত্রীর কাছে কিরূপে আসিব ? উত্তরে তিনি বলেন- তাহারা তোমাদের 
ক্ষেত্র স্বরূপ । তাহাদিগকে যেভাবে যে দিক দিয়া ইচ্ছা হয় ব্যবহার কর। তবে তাহাদের মুখের 
উপরে মারিও না, গালমন্দ করিও না এবং ক্রোধবশত তাহাদের নিকট হইতে পৃথক হইয়া অন্য 
ঘরে যাইও না। হাদীসটি ইমাম আহমদ ও সুনান সংকলকগণ উদ্ধৃত করিয়াছেন । 

আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন হানাশ, আমের 
ইব্‌ন ইয়াহয়া, ইয়াযিদ ইব্‌ন আবু হাবীব, ইব্‌ন লাহীআ, ইব্‌ন ওহাব, ইউনুস ও ইব্‌ন আবূ 
হাতিম বর্ণনা করেন যে, হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ হুমায়ের গোত্রের এক 
ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সো)-কে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসা করার পরে বলেন যে, আমার 
সাথে আমার স্ত্রীদের ভাল ভাব রহিয়াছে। সুতরাং তাহাদের সম্বন্ধে যে বিধানাবলী রহিয়াছে তাহা 
আমাকে জানাইয়া দিন। অতঃপর আল্লাহ তা'আলা ১1759১৯15১1 ০৮:49. 
১৬ আয়াতাংশটি নাযিল করেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে হানাশ, আমির ইব্‌ন ইয়াহয়া 
মাগাফিরী, হাসান ইব্‌ন ছাওবান, রুশদাইন, ইয়াহয়া ইব্‌ন গাইলান ও ইমাম আহমাদ বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ ১৫ ৬১৯০০ এই আয়াতটি নাযিল হওয়ার পর 
কয়েকজন আনসার হুযুর (সা)-কে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, যে পদ্ধতিতেই 
কর না কেন “যৌন' দ্বার দিয়াই সংগম করিতে হইবে । 

আবু সাইদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন ইয়াসার, যায়েদ ইব্‌ন আসলাম, 
ইব্‌ন দাউদ ইব্‌ন মুসা ও আবু জাফর তাহাবী স্বীয় মুশকিলুল হাদীস গ্রন্থে বর্ণনা করেন যে, আবু 
সাঈদ খুদরী (রা) বলেন ঃ এক ব্যক্তি তাহার স্ত্রীর সংগে উল্টা দিক হইতে সংগম করার ফলে 
মানুষ তাহাকে তিরস্কার করিতে লাগিল । ফলে আল্লাহ্‌ তা'আলা 1 ৮১৯ ৯৫. আয়াতটি 
নাযিল করেন। 

অন্য একটি হাদীসে ইয়াকুব হইতে ধারাবাহিকভাবে ইউনুস ও ইব্‌ন জারীর এবং আবদুল্লাহ 
ইব্‌ন নাফে' হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্‌ন শুরাইহ ও হাফিয আবু ইয়ালা মুসালী অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইব্‌ন সাবিত হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ ইব্‌ন উছমান 
ইবৃন খায়ছাম, ওহাইব, আফফান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন সাবিত 
বলেন ঃ 

আমি হাফসা বিনতে আবদুর রহমান ইব্‌ন আবূ বকর (রা)-এর নিকট গিয়া বলিলাম যে, 
আমি আপনার নিকট একটা বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করিতে চাই, কিন্তু জিজ্ঞাসা করিতে আমার 
লজ্জাবোধ হইতেছে । তিনি বলিলেন- হে ভ্রাতুষ্পুত্র! লজ্জা করিও না, যাহা জিজ্ঞাসা করার 
জিজ্ঞাসা কর। অতঃপর আমি বলিলাম, পিছন হইতে স্ত্রীদের ব্যবহার করা যায় কি? তিনি 
বলিলেন -হযরত উম্মে সালমা আমাকে বলিয়াছেন যে, আনসারগণ তাহাদের সত্রীগণকে উল্টা 
করিয়া শোয়াইয়া দিতেন। ইহাতে ইয়াহুদীগণ বলিতেন যে, এইভাবে সহবাস করিলে সন্তান 


Contents 


২২০ তাফসীরে ইবৃন কাছীর 


ETE CE EOE EAE ররর EET HEE 
করিয়া সংগম করিতে চাহিলে এক মহিলা অস্বীকৃতি জানান এবং বলেন যে, হুযুর (সা)-এর 
নিকট জিজ্ঞাসা না করিয়া আমি ইহা করিতে পারিব না। অতঃপর মহিলাটি হুযুর (সা)-এর 
দরবারে গেলে হযরত উম্মে সালমা তাহাকে বসাইয়া দিয়া বলেন, হুযুর (সা) এখনই আসিয়া 
পড়িবেন। কিন্তু হুযুর (সা) আসিলে তাহাকে উহা শরমে জিজ্ঞাসা করিতে না পারিয়া সে চলিয়া 
গেল। তখন উম্মে সালমা (রা) হুযুর (সা)-কে উহা জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আনসার 
মহিলাটিকে ডাক। তাহাকে ডাকিয়া আনিলে হুযুর (সা) তাহাকে 1503 ৬১৯ ৫9০০, 
১১৬ ৮০ 5৫5৮৯ এই আয়াতটি পড়িয়া শোনান এবং বলেন, তবে সংগম করার স্থান 
একটিই । আবু খায়ছাম হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান, ইব্‌ন মাহদী, বিন্দার, তিরমিযী এবং 
হাসানও ইহা বর্ণনা করিয়াছেন। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি £ একটি রিওয়ায়েত উন্মুল মু'মিনীন হাফসা (রা) হইতে 
হানীফার সূত্রে বর্ণিত হইয়াছে যে, উম্মুল মু'মিনীন হযরত হাফসা (রা) বলেন -জনৈকা মহিলা 
তাহাকে বলেন যে, ‘আমার স্বামী আমার সহিত সম্মুখে এবং পশ্চাতে উভয়ভাবেই সংগম করে; 
কিন্তু ইহা আমার ভাল লাগে না।' অতঃপর হাফসা (রা) হুযুর (সা)-কে ইহা জানাইলে তিনি 
বলেন- স্থান একটি; পদ্ধতি ভিন্ন হওয়াতে কোন দোষ নাই । 

অন্য আর একটি হাদীসে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন যুবায়ের, 
জাফর, ইয়াকুব ওরফে আলকামা, হাসান ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) হুযুর (সা)-এর দরবারে উপস্থিত হইয়া বলেন- “হে আল্লাহর রাসূল! আমি ধ্বংস হইয়া 
গিয়াছি। তিনি প্রশ্ন করিলেন, কোন্‌ জিনিস তোমাকে ধ্বংস করিয়াছে ? তদুত্তরে তিনি বলিলেন- 
রাত্রে আমি আমার সওয়ারী উল্টা করিয়াছি। কিন্তু হুযুর (সা) কোন উত্তর দিলেন না। তখনই 
আল্লাহ তা'আলা রাসূল (সা)-এর প্রতি নাযিল করেন ৪ 

১০০০ ০১1৮০ টিন ধ ৬৮০ 8৯:০০ অতঃপর রাসূল (সা) বলেন- তুমি 
সম্মুখ পশ্চাতে দুইটি দিক হইতেই আসিতে পার, উভয়টিরই তোমার অধিকার রহিয়াছে; কিন্তু 
হায়েষের অবস্থায় আসিও না, পায়খানার রাস্তায় আসিও না। ইহা তিরমিযী (র) ও আবদ ইব্‌ন 
হুমাইদ হইতে হাসান ইব্‌ন মুসা আশিয়াবের সূত্রে বর্ণনা করিয়াছেন এবং তিনি হাদীসটিকে 
হাসান গরীব বলিয়াছেন । | 
ইব্‌ন সাআদ, আবদুল্লাহ ইব্‌ন নাফে, হারিছ ইবৃন শুরাইহ ও হাফিয আবূ ইয়ালা বর্ণনা করেন 
যে, আবূ সাঈদ (রা) বলেন ঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর যুগে তাহার স্ত্রীর সহিত পশ্চাত 
দিক হইতে সহবাস করিলে লোকজন সমালোচনা করিতে থাকে যে, অমুক ব্যক্তি তাহার স্ত্রীকে 
পশ্চাত দিক হইতে সহবাস করিয়াছে। অতঃপর আল্লাহ তা'আলা [94 ৬১৯৫০ 
১5 515", আয়াতটি নাযিল করেন। 


Contents 


__ সূরা বাকারা ২২১ . 


ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আব্বান ইবৃন সালিহ, মুহাম্মদ ইব্‌ন 
ইসহাক, মুহাম্মদ ওরফে ইব্‌ন সালমা, আবদুল আযীয ইব্‌ন ইয়াহয়া, আবূ আসবাগ ও আবূ 
দাউদ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন £ ইব্‌ন উমর রো) বলেন - (তাহাকে 
যেন আল্লাহ মাফ করেন; কেননা তিনি সন্দেহে পতিত হইয়াছিলেন) আনসারগণ পূর্বে 
মূর্তিপূজক ছিলেন এবং ইয়াহুদীরা ছিল “আহলে কিতাব" । ইয়াহুদীরা বিদ্যা-জ্ঞানে আনসারদের 
চাইতে উপরে ছিল। উপরক্তু ইয়াহুদীদের কিতাবের উপরও বিশ্বাস ছিল। আহলে কিতাবরা 
স্ত্রীদের সংগে একই পদ্ধতিতে সংগম করিত । ফলে আনসারগণও তাহাদের প্রাধান্যে প্রভাবিত 
হইয়া একই পদ্ধতিতে স্ত্রীদের সহিত সংগম করিত । কিন্তু কুরাইশগণ তাহাদের স্ত্রীদেরকে 
বিভিন্ন পদ্ধতিতে সম্মুখ ও পশ্চাত দিক দিয়া সংগম করিয়া বিভিন্ন স্বাদ গ্রহণ করিত । পরবর্তীতে 
মুহাজিরগণ মদীনায় আসার পর একজন মুহাজির একজন আনসার মহিলাকে বিবাহ করিয়া 
বিভিন্ন ভাবে সহবাস করিতে চাহিলে সে অস্বীকৃতি জানায় এবং মহিলাটি শেষ পর্যন্ত বলিয়া দেয় 
যে, যদি এক পদ্ধতিতে করিতে পার তাহা হইলে কর, নতুবা সম্পূর্ণরূপে বিরত থাক। এই 
কথাটা ক্রমে রাসূলুল্লাহ (সা)- এর নিকট পৌছে। অতঃপর এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা 
১:১৩ ১1৩১০ (985৫ ৬১৯ ৪ আয়াতাংশটি নাযিল করেন। অর্থাৎ স্ত্রীদের 
পিছন-সামনে উভয় পার্শদিয়াই ব্যবহার করা যাইবে, কিন্তু সংগম স্থান হইবে একটিই ৷ অর্থাৎ 
সন্তান প্রসবের স্থান। 

আবু দাউদ এই হাদীসটিকে পূর্বে বর্ণিত সকল রিওয়ায়েত হইতে তুলনামূলকভাবে সহীহ 
বলিয়া মন্তব্য করিয়াছেন । তাহা ছাড়া উম্মে সালমা (রা)-এর রিওয়ায়েতটিরও এই রিওয়ায়েতের 
বিষয়ের সহিত সাদৃশ্য রহিয়াছে বলিয়া এইটিকেও বিশুদ্ধ বলা যাইতে পারে । মুজাহিদ হইতে 
ধারাবাহিকভাবে আব্বান ইবৃন সালিহ, মুহাম্মদ ইব্‌ন ইসহাক ও হাফিয আবুল কাসিম তিবরানী 
বর্ণনা করেন যে, মুজাহিদ রে) বলেন £ আমি ইব্‌ন আব্বান (রা)-এর নিকট কুরআনের প্রথম 
হইতে শেষ পর্যন্ত পড়িয়াছি এবং প্রতিটি আয়াতে থামিয়া তাহার ব্যাখ্যা ও আনুসঙ্গিকতা 
সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করিয়াছি। তখন ধারাবাহিকভাবে 1551-8১-51 ২১১৯৮, 
০ ৮2 7৪১৯ এই আয়াতটি পর্যন্ত পৌঁছিলে তিনি (ইহার ব্যাখ্যা স্বরূপ) বলেন- মক্কার 
লোকেরা পূর্ব হইতেই তাহাদের স্ত্রীদের সাথে বিভিন্নরূপে সহবাস করিয়া হরেক স্বাদ গ্রহণ 
করিত। অতঃপর তিনি পূর্বোন্লিখিত রিওয়ায়েতটিরই অনুরূপ বর্ণনা প্রদান করেন। 

ইব্‌ন আব্বাস (রা) আরও বলেন ঃ ইব্‌ন উমরকে আল্লাহ মাফ করুন। কেননা তিনি 
সন্দেহে পতিত হইয়াছেন । অর্থাৎ তিনি এই সম্বন্ধে বুখারীর রিওয়ায়েতটির বর্ণনার প্রতি ইংগিত 
দেন। তাহা এই £ 

নাফে হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আওন, নযর ইব্‌ন শুমাইল ও ইসহাক বর্ণনা করেন যে, 
নাফে’ বলেন ঃ ইব্‌ন উমর (রা) কুরআন শরীফ পড়িলে তাহা হইতে নিবৃত্ত না হওয়া পর্যন্ত তিনি 
কাহারও সহিত কথা বলিতেন না। কিন্তু একদিন আলোচ্য আয়াতটি পাঠকালীন আমাকে 
জিজ্ঞাসা করেন, জান কি, ইহা কোন্‌ ব্যাপারে অবতীর্ণ হইয়াছিল? আমি বলিলাম- না, জানি 
না। তিনি বলিলেন, ইহা উক্ত ব্যাপারে অবতীর্ণ হইয়াছে । অত:পর তিনি তিলাওয়াত চালাইতে 
থাকেন। ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, আইয়ুব, আবদুস সামাদের পিতা ও 


Contents 


২২২ তাফসীরে ইব্ন কাছীর 


আবদুস সামাদ বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) te eR 15205 এই আয়াতাংশ 
প্রসংগে বলেনঃ ইহা অমুক ব্যাপারে স্তুবতীর্ণ হইয়াছে। অর্থাৎ তিনি বুখারীর উদ্ধৃত বর্ণনা প্রদান 
করিয়াছেন । 

নাফে' হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আওন, ইব্‌ন অলীয়া, ইয়াকুব ও ইব্ন জারীর বর্ণনা 
করেন যে, নাফে বলেনঃ আমি একদিন 5৬ ০১17১৯1১081 ৬১৯৪9০০০ এই 
আয়াতটি পড়িতে থাকিলে ইব্‌ন উমর (রা) আমাকে বলেন- তুমি কি জান, ইহা কোন্‌ ব্যাপারে 
অবতীর্ণ হইয়াছে ? আমি বলিলাম, না। অতঃপর তিনি বলেন- ইহা স্ত্রীদের পশ্চাত দিয়া সহবাস 
করা সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, আইয়ুব, 
রা আবদুস সামাদ ইব্‌ন আবদুল ওয়ারিছ ও আবু কুলাবাহ বর্ণনা করেন যে, ইব্‌ন 

উমর রো) 25৬৮: 78১০ ১5 এই আয়াতাংশের মর্মার্থে বলেনঃ ‘পেছন দিক দিয়া 
সহবাস করা ।” ইবৃন উমার (রা) হইতে অন্য একটি রিওয়ায়েতে ধারাবাহিকভাবে নাফে' ও 
মালেকও উহা বর্ণনা করিয়াছেন। তবে ইহার বর্ণনাসূত্র সহীহ নয়। | 

ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে যায়েদ ইব্‌ন আসলাম, সুলায়মান ইব্‌ন বিলাল, 
আবু বকর ইব্‌ন আবূ উআইস, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন হাকাম ও ইমাম নাসায়ী বর্ণনা 
করেন যে, ইব্‌ন উমর রো) বলেন ঃ জনৈক ব্যক্তি তাঁহার স্ত্রীকে পেছন হইতে সহবাস করিলে 
মহিলাটি অত্যন্ত রাগান্বিত হয়। অতঃপর আল্লাহ তা'আলা ১১০ JES EC ০১৯৫০ 
১5২ ১ এই আয়াতটি নাযিল করেন। 

ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইবৃন ইয়াসার, যায়িদ ইবৃন আসলাম, দাউদ 
ইব্‌ন কাইস ও আবদুল্লাহ ইব্‌ন নাফে‘ও ইহা বর্ণনা করিয়াছেন। পরবর্তী হাদীসটিও নাসায়ীর 
পূর্বের বর্ণনার সমর্থক আর উহা হইল £ পিছন দিক হইতে সামনের নির্দিষ্ট স্থানেই সহবাস 
করা । 

ইব্‌ন উমরের গোলাম নাফে হইতে ধারাবাহিকভাবে আবূ নাযির, কা'ব ইব্‌ন আলকামা, 
নুকাইলী ও নাসায়ী বর্ণনা করেন যে, আবূ নাযিল বলেন ৪ “নাফে'কে জিজ্ঞাসা করা হয় যে, 
আপনি কি এই কথা বলিয়া বেড়ান যে, হযরত ইবৃন উমর (র) গুহ্যদ্বার দিয়া সহবাস করা 
জায়িয বলিয়াছেন ? তদুত্তরে তিনি বলেন- লোকে আমার সম্বন্ধে মিথ্যা বলে। তবে এই 
ব্যাপারে ইব্‌ন উমরের অভিমতটিও তোমরা শোন। হযরত ইব্‌ন উমর রো) একদা কুরআন 
শরীফ পড়িতেছিলেন এবং আমি তাহার পার্শ্বে বসিয়াছিলাম। তিনি যখন 141 ১5১৮... 
১১৩ ০১1১৫৪১৯1১5 এই আয়াতটি পর্যন্ত পৌঁছেন, তখন তিনি আমাকে বলেন- এই 
আয়াতটি কি বিধান সম্বলিত তাহা কি তুমি জান ? আমি বলিলাম, না। অতঃপর তিনি বলেন- 
কুরাইশরা তাহাদের স্ত্রীদের সাথে স্বাধীনভাবে বহু পদ্ধতিতে সহবাস করিত । তাই তাহারা 
মদীনায় যাইয়া আনসার মহিলাদেরকে বিবাহ করিয়াও এরূপ করিতে চাহিলে তাহারা ইহা 
অপছন্দ করিল। আনসার নারীরা ইয়াহুদীদের রীতি গ্রহণ করিল। তাহারা একমাত্র সম্মুখ দিয়াই 
সহবাস করিত। তাই আল্লাহ তা'আলা ৮17 ৮১১1 854 ১ LCs 


Contents 


সূরা বাকারা ২২৩ 


, ৮১ এই আয়াতটি নাযিল করিয়া এই সম্পর্কিত বিধান জানাইয়া দেন। ইহার সনদও 
দই 
অন্য আর একটি রিওয়ায়েত কা'ব ইব্‌ন আলকামা, আবদুল্লাহ ইব্‌ন ইয়াশ, মুফাযযাল 
মারদুবিয়া বর্ণনা করেন যে, কা'ব ইব্‌ন আলকামা বলেন ঃ ইব্‌ন উমর হইতে পূর্বে বর্ণিত উক্তির 
বিপরীত উক্তিও বর্ণিত হইয়াছে । এই মতের অনুসারী মদীনার এক বিশেষ ফিকাহবিশারদ দল 
রহিয়াছেন। কিতাবুসসির-এ কেহ কেহ এই মতটি একক ইমাম মালিক (র)-এর বলিয়া ব্যক্ত 
করিয়াছেন। তবে অনেকে ইহার বিরোধিতা করিয়া বলেন যে, ইহা কিভাবে হইতে পারে? 
কেননা যদিও বেশ কিছু সহীহ হাদীসে ইহা উল্লিখিত হইয়াছে, তথাপি অনেক হাদীসে এই 
ব্যাপারে কঠোর সাবধানবাণী ঘোষিত হইয়াছে। 
জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন মুনকাদির, সুহাইল ইব্‌ন আবূ সালিহ, 
ইসমাঈল ইব্‌ন ইয়াশ ও হাসান ইব্‌ন আরাফাহ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ 
তোমরা লজ্জাবোধ করিতে পার, কিন্তু আল্লাহ তা'আলা সত্যকথা বলিতে লজ্জাবোধ করেন না। 
তাই তোমরা স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিও না। খুযায়মা ইব্‌ন ছাবিত হইতে 
ধারাবাহিকভাবে আবৃদ ইবৃন শাদ্দাদ, সুফিয়ান, আবদুর রহমান ও ইমাম মালিক বর্ণনা করেন 
যে, খুযায়মা ইব্‌ন ছাবিত বলেনঃ রাসূলুল্লাহ (সা) পুরুষদেরকে স্ত্রীদের গুহ্যদ্ধার দিয়া সহবাস 
করিতে নিষেধ করিয়াছেন। 
অন্য একটি রিওয়ায়েতে খুযায়মা ইব্‌ন ছাবিত খাতামী হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ 
ইয়াকুবের পিতা, ইয়াকুব ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, খুযায়মা ইব্‌ন ছাবিত খাতামী 
বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমরা লজ্জাবোধ কর, কিন্তু আল্লাহ কোন ব্যাপারে 
লজ্জাবোধ করেন না। তাই তোমরা স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিও না। 
অবশ্য নাসায়ী এবং ইব্‌ন মাজাহও এই হাদীসটি খুযায়মা ইব্‌ন ছাবিতের সূত্রে বর্ণনা 
করিয়াছেন । তবে উহার সূত্রধারার ব্যাপারে মতানৈক্য রহিয়াছে । অপর একটি রিওয়ায়েত ইব্‌ন 
খালিদ আহযাব, আবু সাঈদ, নাসায়ী এবং আবু ঈসা তিরমিযী বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- পুরুষের সংগে পুরুষে সমকাম করিলে এবং 
পুরুষ স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সংগম করিলে তাহাদের প্রতি আল্লাহ তা'আলা রহমতের দৃষ্টিতে 
তাকান না। 
তিরমিযী রে) বলেন ঃ হাদীসটি হাসান ও সহীহ। ইব্‌ন হাব্বান স্বীয় সহীহ হাদীস 
সংকলনেও উপরোক্ত হাদীছটি উদ্ধৃত করিয়াছেন। ইব্‌ন হাযম ইহাকে সহীহ বলিয়াছেন । কিন্তু 
যিহাক হইতে ধারাবাহিকভাবে ওয়াকী ও হান্নাদের রিওয়ায়েতে নাসায়ী ইহাকে মাওকুফ 
বলিয়াছেন। 
জারি বনীযরার উড রানুর হারের নুরে রনির 
করেন যে, তাউস (র) বলেন ঃ জনৈক ব্যক্তি হযরত ইব্‌ন আব্বাসকে স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া 


Contents 


২২৪ তাফসীরে ইব্ন কাছীর 


সহবাস করা সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, তুমি কি আমাকে কুফরী সম্বন্ধে জিজ্ঞাসা 
' করিতেছ ? বর্ণনাটি সহীহ । মুআম্মার হইতে ইব্‌ন মুবারকের সুত্রে নাসায়ীও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। 

ইকরামা হইতে ধারাবাহিকভাবে হাকাম, ইব্রাহীম ইবৃন হাকাম ও আব্দ স্বীয় তাফসীরে 
বর্ণনা করিয়াছেন যে, ইকরামা (রো) বলেনঃ জনৈক ব্যক্তি ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট 
আসিয়া বলেন যে, আমি আমার স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সংগম করি। কেননা আমি শুনিয়াছি, আল্লাহ 
তা'আলা বলিয়াছেন 2৬ 5% ১150১41 ০১৯৫০ তাই আমি ধারণা করিয়া 
নিয়াছি উহাও হালাল। এতদশ্বণে তিনি বলেন- সর্বনাশ! 5৬ 1 ১০ 19508 এর অর্থ 
. হইল যে, দীড়াইয়া, বসিয়া, সম্মুখ দিয়া, পশ্চাত দিয়া সহবাস করা যাইবে, কিন্তু যোনিদ্বার 
ব্যতীত অন্য কোন স্থানে হইবে না। 

আমর ইব্‌ন শুআয়বের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, আমর ইবৃন শুআয়েব, 
কাতাদা, হাম্মাম, আবদুস সামাদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী (সা) 
বলিয়াছেন, যে ব্যক্তি তাহার স্ত্রীর মলদ্বার দিয়া সংগম করিবে, সে লুতের কওমের ক্ষুদ্র 
সংস্করণ । 

আবদুল্লাহ ইবন আহমদ বলেনঃ আমাকে হাম্মামের বরাতে হাদাবাহ বর্ণনা করেন যে, 
শুআয়েব তাহার পিতা হইতে ও তিনি তাহার পিতা হইতে এই বর্ণনা শোনান -নবী করীম (সা) 
বলিয়াছেন, উহা ছোট লাওয়াতাত (সমকামিতা)। 

আবূ দারদা হইতে ধারাবাহিকভাবে উকবাজ ইব্‌ন বিসাজ ও কাতাদা বর্ণনা করেন যে, আবু 
দারদা (রা) বলেন £ এই কাজ একমাত্র কাফিরই করে । আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আস 
হইতে ধারাবাহিকভাবে আবূ আইয়ুব, কাতাদা, সাঈদ ইব্‌ন আবু উরওয়া, ইয়াহয়া ইব্‌ন সাঈদ 
কাত্তানও ইহা বর্ণনা করিয়াছেন। এই হাদীসটি অধিকতর সহীহ । আল্লাহই ভাল জানেন। 

অন্য একটি রিওয়ায়েতে আবদুল্লাহ ইব্‌ন আমর হইতে ধারাবাহিকভাবে শুআয়েব, আমর 
ইব্‌ন শুআয়েব, হুমাইদ আরাজ, ইয়াধীদ ইব্‌ন হারুন ও আব্দে ইব্ন হুমাইদও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবু আবদুর রহমান হাবলী, আবদুর 
রহমান ইব্‌ন যিয়াদ ইবন আনআম, ইব্‌ন লায়লা, কুতায়বা, জাফর ফারিয়াবী বর্ণনা করেন যে, 
আল্লাহ তা'আলা কিয়ামতের দিন সাত প্রকারের লোকের প্রতি করুণার দৃষ্টিতে তাকাইবেন না 
এবং তাহাদিগকে পবিত্রও (মাফ) করিবেন না; বরং তাহাদিগকে বলিবেন, যাও দোযখীদের 
সাথে দোযখে প্রবেশ কর। তাহারা হইল (১) ব্যভিচারী ও ব্যভিচারিণী বা সমকামীদ্বয়। (২) 
হস্তমৈথুনকারী । (৩) চতুষ্পদ জন্তুর সহিত সংগমকারী । (৪) স্ত্রীর গুহ্যদ্বারে সংগমকারী । (৫) 
স্ত্রী ও স্ত্রীর মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধকারী। (৬) প্রতিবেশীর মহিলাদের সংগে 
ব্যভিচারকারী । (৭) প্রতিবেশীকে এমন ভাবে পীড়নকারী যে, শেষ পর্যন্ত সে তাহাকে অভিশাপ 
দেয়। কিন্তু এই হাদীসটির বর্ণনাকারীদের মধ্যে ইব্‌ন লায়লা ও তাহার শায়েখ উভয়ই “দুর্বল 
বর্ণনাকারী ৷’ 


Contents 


সূরা বাকারা ২২৫ 


সালাম, ঈসা ইব্‌ন হাত্তান, আসিম, সুফিয়ান, আবদুর রাযযাক ও ইমাম আহমদ বর্ণনা করেন 
যে, আলী ইব্‌ন তালিব রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিতে 
নিষেধ করিয়া বলিয়াছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য কথা বলিতে লজ্জা বোধ করেন না। 
ইমাম আহমদ (র) ইহা আবু মুআবিয়ার (রা) সূত্রে এবং আবূ ঈসা তিরমিযী (রা) আবু 
মুআবিয়া হইতে আসিম আহওয়ালের সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন । এবং ইহাতে কিছু বেশিও 
উল্লিখিত হইয়াছে । এই বর্ণনাটি হাসান বলিয়া সাব্যস্ত হইয়াছে। অবশ্য যাহারা এই হাদীসটি 
আলী ইব্‌ন আবূ তালিবের সূত্রে বর্ণনা করিয়াছেন, তাহাদের চেয়ে ইমাম আহমাদের মতন 
যাহারা আলী ইব্‌ন তালিকের সূত্রে বর্ণনা করিয়াছেন, তাহাদের বর্ণনাই সহীহ। 

অন্য একটি হাদীসে আবু হুরায়রা হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্‌ন মুখাল্লাক, সুহাইল 
ইব্‌ন আবূ সালেহ, মুআম্মার, আবদুর রাযযাক ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবূ হুরায়রা 
(রা) বলেন ঃ নবী (সা) বলিয়াছেন-“যে ব্যক্তি তাহার স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সহবাস করে তাহার 
প্রতি আল্লাহ করুণার দৃষ্টিতে তাকান না । 

একটি মারফু রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্‌ন মুখাল্লাদ, 
সুহাইল, ওহাইব, আফফান ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ৪ স্ত্রীর 
গুহ্যদ্বার দিয়া সহবাসকারীর প্রতি আল্লাহ করুণার দৃষ্টিতে তাকান না। তারিক সুহাইল-এর সূত্রে 
ইবৃন মাজাহও অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্‌ন মুখাল্লাদ, সুহাইল ইব্‌ন আবূ 
সালেহ, ওয়াকী ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবু হুরায়ন্না (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন, “সে ব্যক্তি অভিশপ্ত যে তাহার স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সহবাস করে ।' 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান, আলী ইব্‌ন আবদুর রহমান ও 
মুসলিম ইবৃন খালিদ যানজী বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন, সে ব্যক্তি অভিশপ্ত যে তাহার স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সহবাস করে । তবে ইহার 
বর্ণনাকারী মুসলিম ইব্‌ন খালিদের ব্যাপারে সন্দেহ রহিয়াছে। আল্লাহ ভালো জানেন। 

অন্য একটি বর্ণনায় আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু তামীমাহ হুজাইমী, 
হাকাম, আছরাম, হাম্মাদ ইব্‌ন সালিমাহ ও সুনানের সংকলকগণ এবং ইমাম আহমদ বর্ণনা 
করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি তাহার স্ত্রীর সাথে . 
হায়েয অবস্থায় সহবাস করিবে অথবা স্ত্রীর সাথে গুহ্যদ্বার দিয়া সহবাস করিবে অথবা 
জ্যোতিষীর কথায় বিশ্বাস করিবে, সে নিশ্চিতভাবে মুহাম্মদের উপর যাহা আল্লাহ অবতীর্ণ 
করিয়াছেন তাহার সহিত কুফরী করিল। তিরমিযী (র) বলেন, বুখারী (র) ইহাকে ‘যঈফ’ 
বলিয়াছেন । আবু তামীমাহ হইতে হাকাম তিরমিযীর বর্ণনা সম্পর্কে বলেন যে, এই স্থানে বর্ণনার 
সূত্র পরম্পরা রক্ষিত হয় নাই। মা 

আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা, যুহরী, সাঈদ ইব্‌ন আবদুল 


কাছীর (২য় খণ্ড)-_২৯ 


Contents 


২২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবদুল্লাহ ও নাসায়ী বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
“তোমরা আল্লাহর ব্যাপারে যথাযথ লঙ্জাবনত হও । তোমরা স্ত্রীদের গুহ্যদ্ার দিয়া সংগম করিও 
না ।' একমাত্র নাসায়ী হাদীসটি এই সূত্রে বর্ণনা করিয়াছেন। 

হামযা ইব্‌ন মুহাম্মদ আল কিনানী আল হাফিয বলেন ৪ যুহরী, আবূ সালমা ও আবু 
সাঈদের বর্ণনার দ্বারা এই হাদীসটি বাতিল ও অগ্রহণযোগ্য হইয়াছে । এই হাদীসের অন্যতম 
বর্ণনাকারী আবদুল মালেক যদি সাঈদ হইতে এই হাদীস শুনিয়াও থাকেন, তাহা হইলে তাহা 
অবশ্যই তাহার স্মৃতি বিভ্রাটের কালে শুনিয়াছেন। ইমাম তিরমিযী আবূ সালমা হইতে বর্ণনা 
করেন যে, তিনিও অনুরূপ কার্য হইতে বিরত থাকিতে বলেন। তবে তিনি সরসারি আবূ হুরায়রা 
(রা) হইতে নবী করীম (সা)-এর হাদীস শুনিয়াছেন কিনা তাহা প্রশ্ন সাপেক্ষ । 

অবশ্য এই হাদীসের ভাল সমালোচনাও রহিয়াছে। আবদুল মালেকের স্মৃতিবিভ্রাটের 
ব্যাপারটি একমাত্র হামযা তাহার পিতা আল কিনানী হইতে উল্লেখ করিয়াছেন। অন্য কেহ ইহা 
বলেন নাই। অবশ্য আল কিনানী নির্ভরযোগ্য বর্ণনাকারী । তবে দুহায়েম, আবূ হাতিম ও ইব্‌ন 
হাব্বান তাহার ব্যাপারে প্রশ্ন তুলিয়াছেন। ইব্‌ন হাব্বান বলেন-তাহার কোন বর্ণনা দলীল 
হিসাবে পেশ করা বৈধ নহে। আল্লাহ ভালো জানেন। 

কিন্তু সাঈদ ইব্‌ন আবদুল আযীয হইতে যায়েদ ইব্‌ন ইয়াহিয়া ইব্‌ন উবায়েদও উপরোক্ত 
হাদীসটি আবূ সালমা হইতে ভিন্ন দুই সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন যে, ইহার তুলনায় অধিক 
সহীহ কোন হাদীসই নাই। অন্য একটি বর্ণনায় আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে 
মুজাহিদ, লায়েছ ইব্‌ন আবু সালিম মাহদী, সুফিয়ান ছাওরী, আবদুর রহমান ইব্‌ন মাহদী, 
ইসহাক ইব্ন মনসূর ও নাসায়ী বর্ণনা করেন যে, হযরত আবূ হুরায়রা রো) বলেন ঃ স্ত্রীদের 
বর্ণনা করেন যে, স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস করা হইল কুফরী । আবু হুরায়রা (রা) হইতে 
ধারাবাহিকভাবে মুজাহিদ ও ছাওরীর সূত্রে মওকুফ রিওয়ায়েতে ইমাম নাসায়ীও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। 

অন্য আর একটি মওকুফ রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ 
ও আলী ইব্ন নাদীমার সৃত্রেও অনুরূপ বর্ণিত হইয়াছে । আবু হুরায়রা রো) হইতে 
ধারাবাহিকভাবে মুজাহিদ, লায়েছ ও বকর ইব্‌ন খুনাইছ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন £ নবী (সা) বলিয়াছেন, ‘যে ব্যক্তি স্ত্রীদের বা পুরুষদের গুহ্যদ্বারে সংগম করিল, সে 
কুফরী করিল ।' উল্লেখ্য যে, হাদীসটি মাওকৃফ হওয়াই অধিকতর সত্য এবং ইহার বর্ণনাকারী 
দরুন ইহা প্রত্যাখ্যাত হইয়াছে। 
ওয়াকী ও মুহাম্মদ ইব্‌ন আবান বলখী এবং আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন হাদ হইতে আমর 
ইব্‌ন দীনার বর্ণনা করেন যে, উমর ইব্‌ন খাত্তাব (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
‘আল্লাহ তা'আলা সত্য কথা বলিতে লজ্জা করেন না। আর তোমরা স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া 
সহবাস করিও না।” উমর রো) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন হাদ, তাউস, ইব্‌ন তাউস, যা"মাহ 


Contents 


সূরা বাকারা ২২৭ 


ইব্‌ন সালেহ, উছমান ইব্‌ন ইয়ামান, সাঈদ ইব্‌ন ইয়াকুব তালিকানী ও নাসায়ী বর্ণনা করেন যে, 
উমর (রো) বলেন 8 তোমরা তোমাদের স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিও না। 

আবদুল্লাহ ইব্‌ন হাদ লায়ছী হইতে ধারাবাহিকভাবে তাউস, আমর ইব্‌ন দীনার, যা'মাআ 
ইব্‌ন সালেহ, ইয়াধীদ ইব্‌ন আবু হাকীম ও ইসহাক ইব্‌ন ইব্রাহীম বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন হাদ লায়ছী বলেন ঃ “উমর (রা) বলিয়াছেন, আল্লাহর (নিষেধাবলী লংঘনের) ব্যাপারে 
তোমরা লজ্জিত হও । কিন্তু আল্লাহ হক কথা বলিতে লজ্জাবোধ করেন না। তাই তোমরা স্ত্রীদের 
গুহ্যদ্বার দিয়া সহবাস করিও না।' এই রিওয়ায়েতটিকে মওকুফ বলাই অধিকতর সহীহ । 

ইয়াধীদ ইব্‌ন তালাক অথবা তালাক ইব্‌ন ইয়াধীদ হইতে ধারাবাহিকভাবে মুসলিম ইব্‌ন 
সালাম, ঈসা ইব্‌ন হাত্তান, আসিম আহওয়াল, শু“বা, মুআয ইব্ন মুআয, গুন্দর ও ইমাম 
আহমদও উপরোক্তরূপে বর্ণনা করেন । শু“বা হইতেও একাধিক ব্যক্তি উহা বর্ণনা করেন। 
তেমনি তালাক ইব্‌ন আলী কিংবা আলী ইব্‌ন তালাক হইতে যথাক্ৰমে মুসলিম ইব্‌ন সালাম, 
ঈসা ইব্‌ন হাত্তান, আসিম আল আহওয়াল, মুআম্মার ও আবদুর রাযযাকও অনুরূপা বর্ণনা 
করেন। আল্লাহই ভাল জানেন। 

অপর একটি হাদীসে আবূ বকর আছরাম স্বীয় সুনানে ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে 
জারামী বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন $ নবী (সা) বলিয়াছেন, '্ত্রীদের গুহ্যদ্বার 
দিয়া সহবাস করা হারাম ।' ইব্‌ন মাসউদ হইতে মওকুফ রিওয়ায়েতে ধারাবাহিকভাবে আবু 
কাকা, ছিকা রাবী আবূ আবদুল্লাহ শুকরী উরফে সালমা ইব্‌ন তামাম, শু“বা, সুফিয়ান ছাওরী 
এবং ইসমাইল ইব্‌ন আলীও অনুরূপ বর্ণনা করিয়াছেন। এই বর্ণনাটিই অধিকতর সঠিক। 

অপর একটি সূত্রে আবদুল্লাহ হইতে ধারাবাহিকভাবে আবূ উবায়দাহ, যায়েদ ইব্‌ন রফী’, 
মুহাম্মদ ইব্‌ন হামযা, সাঈদ ইবৃন ইয়াহিয়া সায়রী, আবু আবদুল্লাহ মুহামিলী ও ইব্‌ন আদী বর্ণনা 
করেন যে, আবদুল্লাহ রো) বলেন ৫ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমরা তোমাদের স্ত্রীদের 
মলদ্বার দিয়া সহবাস করিও না। 

তবে ইহার রাবীদের মধ্যে মুহাম্মদ ইব্‌ন হামযা আল জাযরী এবং তাহার শায়েখের 
ব্যাপারে কিছু প্রশ্ন রহিয়াছে এবং উবাই ইবৃন কা'ব, বাররা ইব্‌ন আযিব, উকবাহ ইব্‌ন আমির 
ও আবূ যর- "এর নিকট হইতে তাহাদের সনদেও সন্দেহের অবকাশ রহিয়াছে। তাই তাহাদের 
সুত্রে কোন হাদীস গ্রহণ করা যাইবে না। আল্লাহই ভাল জানেন। 

আবু জাওরীয়া হইতে ধারাবাহিকভাবে মুতামার, সিলত ইব্‌ন বাহরাম ও ছাওরী বর্ণনা 
করেন যে, আবু জাওরীয়া বলেন ৪ জনৈক ব্যক্তি আলী (রা)-কে স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস 
(অতঃপর বলেন) কেন, তুমি কি এই ব্যাপারে আল্লাহর কথা শোন নাই ? (লুতকে লক্ষ্য 
করিয়া) আল্লাহ বলিয়াছিলেন, “তোমরা এমন নির্লজ্জতার কাজ করিয়াছ, যাহা তোমাদের পূর্বে 
সমগ্র বিশ্বের কেহই কখনও করে নাই ।' 

পূর্বে বর্ণিত রিওয়ায়েতে হযরত ইবৃন মাসউদ (রা), হযরত আবূ দারদা (রা), হযরত আবু 
হুরায়রা (রা), হযরত ইবৃন আব্বাস (রা) ও আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) প্রমুখ ইহাকে হারাম 


Contents 


২২৮ তাফসীরে ইব্ন কাছীর 


বলিয়াছেন। ইহাও অকাট্যভাবে প্রমাণিত হইয়াছে যে, আবদুল্লাহ ইব্‌ন উমরও (রা) ইহাকে 
হারাম বলিতেন। 
আবদুল্লাহ ইব্‌ন সালিহ ও আবু মুহাম্মদ আবদুর রহমান ইব্ন আবদুল্লাহ দারেমী স্বীয় মুসনাদে 
বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইবৃন ইয়াসার আবু হাববাব বলেন £ আমি ইব্‌ন উমরকে জিজ্ঞাসা 
করিলাম- দাসীদের সহিত কি আমি “তামহীয' করিতে পারি ? তিনি প্রশ্ন করিলেন- “তামহীয' 
কি জিনিস ? আমি বলিলাম-মলদ্বারে সংগম । তিনি অবাক কণ্ঠে বলিলেন- কোন মুসলমান কি 
ইহা করে? 

ইব্‌ন ওহাব ও কুতায়বা লায়েছ হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইহার সনদও সহীহ। 
আর উহা হারাম হওয়ার ব্যাপারে এই উদ্ধৃতিও একটি স্পষ্ট দলীল । সুতরাং এই বিষয়ে বিভিন্ন 
অশুদ্ধ রিওয়ায়েত দ্বারা ইবন উমরের উপর যে অপবাদ লাগানো হইয়াছে, তাহা এইসব মজবুত 
রিওয়ায়েত দ্বারা বাতিল হইয়াছে । 
ইব্‌ন আবদুল হাকীম ও ইব্‌ন জারীর বর্ণনা করেন $ মালিক ইব্‌ন আনাসকে কেহ জিজ্ঞাসা 
করিয়াছিল, হে আবূ আবদুল্লাহ! লোকজন বলে, সালিম ইব্‌ন আবদুল্লাহ বলিয়াছেন যে, আবু 
আবদুল্লাহ মিথ্যা বলিয়াছে কিংবা কুফরী করিয়াছে। উত্তরে তিনি বলেন, আমিও সাক্ষ্য দিতেছি 
যে, ইব্‌ন উমর হইতে ধারাবাহিকভাবে সালিম ইব্‌ন আবদুল্লাহ এবং ইয়াধীদ ইব্‌ন রূমানও 
নাফে' (রা)-এর অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । 

তাহাকে আবার বলা হইল যে, আবূ হাব্বাব সাঈদ ইব্‌ন ইয়াসার হইতে হারিছ ইব্‌ন 
ইয়াকুব বলেন যে, তিনি ইব্‌ন উমর (রা)-কে এই ব্যাপারে জিজ্ঞাসা করেন যে, হে আবু আবদুর 
রহমান! আমি দাসী ক্রয় করিতেছি, আমি কি তাহার সহিত তামহীয করিব ? তিনি প্রশ্ব 
করিলেন- “তামহীয" কি বস্তু? জবাবে বলা হইল- মলদ্বারে সংগম ৷ ইব্‌ন উমর বলেন ঃ হায় 
হায়! কোন মুসলমান এই কাজ করে ? তখন মালিক ইব্‌ন আনাস বলেন £ আমি সাক্ষী যে, 
ইব্‌ন উমর হইতে ধারাবাহিকভাবে আবু হাব্বাব ও রবীআ’,আমাকে নাফে'র অনুরূপ বর্ণনা 
শুনাইয়াছেন। 
রবী ইব্‌ন কাসিম বলেন £ আমি মালিক (র)-কে বলিলাম যে, সাঈদ ইব্‌ন ইয়াকুব ও মিসরের 
লায়েছ ইব্‌ন সা'দ আমাকে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন ইয়াসার (র) বলেন-আমি ইব্‌ন 
উমরকে (রা) বলিয়াছিলাম যে, আমরা দাসী ক্রয় করিতেছি । আমি কি তাহার সহিত তামহীয 
করিব? তিনি জিজ্ঞাসা করিলেন-'তামহীয' কি বস্তু? জবাবে বলিলাম-আমরা তাহাদের গুহ্যদ্বার 
ব্যবহার করিব। তিনি বলিলেন-হায় হায় । কোন মুসলমান কি এই কাজ করে? 

অতঃপর মালিক (র) আমাকে বলেন £ আমাকে রবীআ রে) সাঈদ ইয়াসার হইতে বর্ণনা 
করিয়াছেন যে, তিনি ইব্‌ন উমরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, উহাতে কোন 


Contents 


সূরা বাকারা ২২৯ 


দোষ নাই। নাসায়ী (র) উবায়দুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ হইতে ইয়াযীদ ইব্‌ন রূমানের সূত্রে বর্ণনা 
করেন যে, স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস করাকে ইব্‌ন উমর কোন দোষ বা পাপ মনে করিতেন 
না। অবশ্য মালিক হইতে মুআম্মার ইব্‌ন ঈসা ইহাকে হারাম বলিয়া উদ্ধৃত করিয়াছেন! 

ইসরাইল ইব্‌ন রওহ হইতে ধারাবাহিকভাবে ইসমাইল ইব্‌ন হুসাইন ও আবূ বকর ইব্‌ন 
যিয়াদ নিশাপুরী বর্ণনা করেন যে, ইসরাইল ইবৃন রওহ বলেন ঃ আমি মালিক ইব্‌ন আনাসকে 
জিজ্ঞাসা করিয়াছিলাম, স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস করা সম্পর্কে আপনার কি মত ? তিনি 
বলেন, “তুমি ত আরব । বল, কেহ কি ক্ষেত্র ব্যতীত অন্যত্র বীজ বপন করে? তাই তোমরা 
যোনী ব্যতীত অন্য স্থানে সংগম করিও না'। আমি বলিলাম, হে আবূ আবদুল্লাহ! লোক ত 
আপনার মত সম্পর্কে অন্য কথা বলে! অতঃপর তিনি বলেন, তাহারা মিথ্যা বলে, তাহারা 
আমার উপর অপবাদ দিয়াছে ।' এই রিওয়ায়েতটি দ্বারা ইমাম মালিকের নিকট উহা হারাম 
প্রমাণিত হইল। 

ইমাম আবু হানীফা, শাফেঈ, আহমদ ইব্‌ন হাম্বল ও তাহাদের সহচরবৃন্দদের মতও ইহাই। 
অর্থাৎ সাঈদ ইব্‌ন মুসাইয়াব, আবূ সালমা, ইকরামা, তাউস, আতা, সাঈদ ইব্‌ন যুবাইর, 
উরওয়া ইব্‌ন যুবাইর, মুজাহিদ ইব্‌ন যুবাইর ও হাসান রহমাতুল্লাহি আলাইহিম প্রমুখ 
কঠোরভাবে ইহা নিষেধ করেন এবং পূর্ববতীগিণের জমহুর উলামা ইহা করাকে কুফরী বলিয়া 
অভিমত দিয়াছেন। মদীনার কোন কোন ফকীহ যথা ইমাম মালিক রে) হইতেও ইহা বর্ণনা করা 
হইয়াছে । তবে এই বর্ণনার বিশ্ুদ্ধতার ব্যাপারে সন্দেহ রহিয়াছে। 

অবশ্য তাহাবী (র) আবদুর রহমান ইব্‌ন কাসিম হইতে আসবাগ ইব্ন ফারাজের 
রিওয়ায়েতে বর্ণনা করেন যে, স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস করা দীনের দৃষ্টিতে হালালের 
ব্যাপারে সন্দেহ করে এমন ব্যক্তি আছে বলিয়া মনে হয় না। অতঃপর তিনি ০১৯ ₹৫১....১ 
=<] এই আয়াতাংশটি পড়িয়া বলেন, ইহা হইতে স্পষ্ট কথা আর কি হইতে পারে? . 

হাকেম রে) দারে কুতনী (র) ও খতীব বাগদাদী রে) ইমাম মালিক (র)-এর সূত্রে 
ইচ্ছাধীনভাবে যে কোন স্থান দিয়া সহবাস বৈধ বলিয়া বর্ণনা করিয়াছেন । কিন্তু ইহার বর্ণনাসূত্র 
অত্যন্ত দুর্বল । হাফিয আবূ আবদুল্লাহ যাহাবী ইহার বিস্তারিত বর্ণনা প্রদান করিয়াছেন। আল্লাহই 
ভাল জানেন। 

তাহাবী (র) বলেন £ আমাদিগকে মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবদুল হাকীম বলিয়াছেন 
যে, তিনি শাফেঈকে (র) বলিতে শুনিয়াছেন যে, তিনি বলেন- হুযূর (সা) হইতে ইহার হালাল 
এবং হারামের ব্যাপারে বিশুদ্ধভাবে কিছুই বর্ণিত হয় নাই । তবে যুক্তিতে ইহা হালাল বলিয়াই 
সাব্যস্ত হয়। 
আসিম, আবূ সাঈদ সায়রাফী ও আবূ বকর খতীব বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ 
ইব্‌ন আবদুল হাকীম বলেন ঃ আমি শাফেঈ (র)-কে অনুরূপ বলিতে শুনিয়াছি অর্থাৎ তিনি ইহা 
বলিয়াছেন। 

কিন্তু আবূ নসর সাববাগ বলেন যে, রবী" আল্লাহর নামে শপথ করিয়া বলিতেন যে, ইব্‌ন 
আবদুল হাকীম মিথ্যা বলিয়াছে। শাফেঈ (র) তাহার ছয়টি কিতাবের প্রতিটিতে উহা হারাম. 


Contents 


২৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিয়া প্রমাণ করিয়াছেন । আল্লাহই ভাল জানেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ $Y 14৪ (নিজেদের জন্য তোমরা আগেই 
কিছু পাঠাইয়া দাও) অর্থাৎ নিষিদ্ধ হারাম বিষয় হইতে বিরত থাকিয়া সৎকার্য সম্পাদনের 
মাধ্যমে ৷ 

আল্লাহ তা'আলা আরও বলেন ৪ ১১8১ ১% 1/1, 2111 198519 , (আল্লাহকে ভয় 
কর এবং জানিয়া রাখ যে, তাহার সহিত তোমাদের সাক্ষাৎ করিতেই হইবে) অর্থাৎ তিনি তখন 
তোমাদের সার্বিক আমলের হিসাব নিবেন। 

তিনি আরও বলেন £ ১১১০৯ ১ ১১৪ (ঈমানদারগণকে সুসংবাদ দান কর) অর্থাৎ 
আল্লাহর নিষিদ্ধ ঘোষিত যেই ব্যাপারে তিনি শাস্তির ভয় প্রদর্শন করিয়াছেন, তাহা হইতে দূরে 
অবস্থানকারীগণকে। 

আতা হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন ওয়াকিদ, মুহাম্মদ ইব্‌ন কাছীর, হুসাইন, 
কাসিম ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, আতা (র) বলেন £ আমি +৫..৯১% 1১৪9 এই 
আয়াতাংশের ভাবার্থে ইব্‌ন আব্বাস (রা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, (ইহার ভাবার্থ 
হইল) সহবাসের প্রান্ধালে বিসমিল্লাহ বলা । 

সহীহ বুখারীর অন্য একটি রিওয়ায়েতে ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, 
রাসূলুল্লাহ (সা) বলেন £ তোমরা কেহ স্ত্রী সহবাস করার ইচ্ছা করিলে পূর্বেই ইহা পড়িবে- 
(5580 (5 01৮21 কও 00৮1 (এ 201 411 LL অতঃপর বলেন ঃ যদি 
উক্ত সহবাসের দ্বারা শুক্র ভ্রণে পৌঁছে, তাহাতে যে সন্তান হইবে শয়তান কখনও উহার কোন 
অনিষ্ট করিতে পারিবে না। 


০1৯৮2512515 ৩159৩355%207555 (YY) 
G24 92 পা ৬ 


০05৮52055০2 
১৫28 ০৩৫ ৩৩৯16 085 HG ADC 20285 (1০) 


০১০ 2 & 

২২৪. “আর তোমাদের শপথের জন্য আল্লাহকে ঢাল বানাইও না। যদি তোমরা পবিত্র 
হও, পরহেয কর ও মানুষের ভিতরে আপোসের কাজ কর (তবে তাহা উত্তম) ৷ আর আল্লাহ 
সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ।” 

“আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করিবেন না। তবে 

তোমাদের অন্তরের উপার্জনের জন্য পাকড়াও করিবেন। আর আল্লাহ অশেষ ক্ষমাশীল ও 
অসীম ধৈর্যশীল ৷” 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা বলেন যে, তোমরা নেক কাজ পরিত্যাগ এবং 
আত্মীয়তা ছিন্ন করিতে আমার নাম নিয়া কসম করিও না। 


570197 


সুরা বাকারা ২৩১ 

তেমনি অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
SLi ll 19 1525 ১1 ২২০11914০৯1 19191 SCY 
11255501955 Vyas LAAs 4011০5১১৯৯০ 

অর্থাৎ তোমাদের মধ্যে যাহারা মর্যাদা ও সচ্ছলতার অধিকারী তাহারা যেন আত্মীয়দেরকে, 
দরিদ্রদেরকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে না দেওয়ার শপথ না করে; তাহারা যেন 
ক্ষমা ও মার্জনা করার অভ্যাস করে! আর তোমরা কি ইহা ভালবাস না যে, আল্লাহ তোমাদিগকে 
ক্ষমা করিয়া দেন? তাই এইরূপ দীর্ঘ সময়ের শপথকারীর জন্য কাফফারা দিয়া কসম ভাংগিয়া 
ফেলা উচিত ৷ | 

বুখারীর রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাম্মাম ইব্ন মাম্বাহ, 
মুআম্মার, আবদুর রাযযাক ও ইসহাক ইবৃন ইব্রাহিম বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেনঃ নবী করীম (সা) বলিয়াছেন-‘আমরা পৃথিবীতে সর্বশেষে আগমন করিয়াছি বটে; কিন্তু 
কিয়ামতের দিন আমরাই সর্বাগ্রে গমন করিব । 

রাসূলুল্লাহ (সা) আরও বলেন £ আল্লাহর শপথ, যে ব্যক্তি কসম করিয়া আল্লাহ্‌র নির্ধারিত 
কাফফারা আদায় না করিয়া উহা দীর্ঘায়িত করে, সে মহাপাপী । মুসলিমের রিওয়ায়েতে আবদুর 
রাযযাক ও মুহাম্মদ ইব্‌ন রাফে' হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। 

উপরোক্ত বর্ণনা সূত্রে ইমাম আহমদও অনুরূপ বর্ণনা করিয়াছেন । আবূ হুরায়রা (রা) হইতে 
সালেহ, ইসহাক ইব্‌ন মানসুর ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেনঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- যে ব্যক্তি কসম দীর্ঘায়িত করিবে এবং উহা ভাংগিয়া কাফফারা 
আদায় করিবে না, সে মস্তবড় পাপে লিপ্ত থাকিবে । অর্থাৎ উহা বড় পাপ। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে হযরত আলী’ ইব্‌ন তালহা £ 7০১ 211115125 2 
৮১৮29 এই আয়াতের ব্যাখ্যায় বলেন £ তোমরা ইহাকে কসমের বস্তুতে পরিণত করিও না 
যে, ভাল কাজ করিব না; বরং উক্ত কসমের কাফফারা দিয়া ভাল কাজ করার শপথ গ্রহণ কর। 

মাসরুক, শা‘বী, ইব্রাহীম নাখঈ, মুজাহিদ, তাউস, সাঈদ ইব্‌ন জুবাইর, আতা, ইকরামা, 
খোরাসানী ও সুদ্দী প্রমুখও আলোচ্য আয়াতাংশের উপরোক্ত ব্যাখ্যা দিয়াছেন। আর জমহুরের 
বক্তব্যও ইহার সমর্থনে রহিয়াছে। সহীহদ্ধয়ের রিওয়ায়েতে আবু মুসা আশআরী হইতে বর্ণিত 
হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন $ “আল্লাহর কসম! যদি আমি কোন শপথ করি এবং তাহা 
ভাংগিয়া দেওয়াতে মঙ্গল বুঝিতে পারি, তবে আমি অবশ্যই তাহা ভাংগিয়া দিব এবং তাহার 
কাফফারা আদায় করিব ।” 


Contents 


২৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


সহীহ্ছয়ের অন্য একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) আবদুর রহমান 
ইব্‌ন সামূরা রো)-কে বলিয়াছেন-“হে আবদুর রহমান ইব্‌ন সামুরা! নেতৃত্বের জন্য আকাঙ্ক্ষা 
করিও না। কেননা তোমার না চাওয়াতে তাহা যদি তোমাকে দেওয়া হয়, তাহা হইলে আল্লাহর 
পক্ষ হইতে তোমাকে সাহায্য করা হইবে। আর তাহা যদি তুমি চাহিয়া নাও, তাহা হইলে 
তোমাকেই তাহা সমর্পণ করা হইবে । তেমনি যদি তুমি কোন শপথ কর এবং তাহার বিপক্ষে 
যদি মঙ্গল দেখিতে পাও, তবে স্বীয় শপথের কাফফারা আদায় করিয়া সেই কাজটি সম্পন্ন 
করিয়া নাও।” 

আবু হুরায়রা (রা) হইতে মুসলিম বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ “কোন ব্যক্তি 
শপথ করিবার পর যদি তাহা ব্যতীত অন্য কোন বিষয়ের মধ্যে মঙ্গল দেখিতে পায়, তাহা 
হইলে কসম ভংগ করিয়া কাফফারা আদায় করত সেই কাজটি করা উচিত ।” 

আমর ইব্‌ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, আমর ইব্‌ন শুআইব, 
খলীফা ইব্‌ন খায়্যাত, বনী হাশিমের গোলাম আবূ সাঈদ ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, 
আমর ইব্‌ন শুআইবের দাদা বলেনঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কোন ব্যক্তি কোন বিষয়ের 
উপর শপথ করিবার পর যদি সে উহা ব্যতীত অন্য কোন বিষয়ের মধ্যে মঙ্গল দেখিতে পায়, 
তাহা হইলে শপথ ছাড়িয়া দেওয়াই হইতেছে উহার কাফফারা ।” 

আমর ইব্ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, আমর ইব্‌ন শুআইব ও 
আবু উবায়দুল্লাহ ইব্‌ন আখনাসের সুত্রে আবূ দাউদ বর্ণনা করেন যে, আমর ইব্‌ন শুআইবের 
দাদা বলেন ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-সেই জিনিস বা বিষয়ে মানত ও কসম নাই। যাহা . 
মানুষের অধিকারের বাহিরে ৷ যেমন অধিকার নাই আল্লাহর অবাধ্য কাজের এবং আত্মীয়তা ছিন্ন 
করার । আর কেহ কোন বিষয়ের উপর কসম করিবার পর উহার চাইতে অন্য কোন বিষয়ের 
মধ্যে যদি মঙ্গল দেখিতে পায়, তাহা হইলে কসম ভংগ করাই হইল কাফফারা ।” ইমাম আবূ 
দাউদ রে) বলেন £ কসম সম্পর্কিত প্রতিটি সহীহ হাদীসেই রহিয়াছে যে, 'কসমের কাফফারা 
দিবে।' ' 
৷ আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উমারাহ, হারিছা ইবৃন মুহাম্মদ, আলী ইব্‌ন মাসহার, 
আলী ইব্‌ন সাঈদ কিন্দী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন- যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করার উদ্দেশ্যে ও কোন পাপ সিদ্ধির জন্য শপথ 
করে, সেই শপথ ভংগ করিয়া তাহার উহা হইতে প্রত্যাবর্তন করাই উচিত ।” তবে এই হাদীসটি 
যঈফ । কেননা ইহার বর্ণনাকারীদের মধ্যে ‘হারিছা’ হইল আবূ রিজাল মুহাম্মদ ইবৃন আবদুর 
রহমানের পুত্র । এই ব্যক্তির বর্ণিত প্রতিটি হাদীসই পরিত্যাজ্য । উপরজ্তধু এই হাদীসটি 
সর্বসম্মতভাবেই দুর্বল বলিয়া স্বীকৃত। দ্বিতীয়ত, ইব্‌ন আব্বাস (রো), সাঈদ ইব্‌ন মুসাইয়াব, 
মাসরূক, ইব্ন জারীর, শা'বী প্রমুখ বলিয়াছেন যে, “পাপের ব্যাপারে কোন কসম নাই, উহার 
জন্য কোন কাফফারাও নাই ।' 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ ২4০01252110 ay অর্থাৎ অনিচ্ছা ' 
বশত অভ্যাসগতভাবে মুখ দিয়া গুরুত্ব ও উদ্দেশ্যহীনভাবে কসম উচ্চারিত হইলে তাহার জন্য 
আল্লাহ তোমাদিগকে ধরিবেন না এবং দোষীও করিবে না। আবু হুরায়রা (রা) হইতে হুমাইদ 


Contents 
সূরা বাকারা ২৩৩ 


ইব্‌ন আবদুর রহমান ও যুহরী বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেনঃ ‘কোন ব্যক্তি ‘লাত' 
ও উযযার নামে কসম নিয়া ফেলিলে সে যেন তৎক্ষণাৎ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়িয়া নেয়।" 

উল্লেখ্য, রাসূলুল্লাহ (সা) নির্দেশটি সেই লোকদের উদ্দেশ্যে করিয়াছিলেন, যাহারা সবেমাত্র 
ইসলাম গ্রহণ করিয়াছিল এবং তখনও জাহেলী যুগের শপথ বাক্যগুলি তাহাদের মুখে মুখেই 
ছিল। তাই তাহাদিগকে বলা হইয়াছিল যে, যদি অভ্যাসগতভাবে তাহাদের মুখ দিয়া এইরূপ 
শিরকমূলক শব্দ বাহির হইয়া যায়, তাহা হইলে যেন তাহারা তৎক্ষণাৎই কলিমা তাওহীদ পাঠ 
করিয়া নেয়। তাহা হইলে উহার কাফফারা হইয়া যাইবে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 

5৮০21 ৪ ৯৯11 01 145158 অর্থাৎ যেসব শপথ মনের সংকল্প অনুসারে করা 
হয়, সেইগুলি আল্লাহ তা'আলা অবশ্যই ধরিবেন। অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ Les 
৭১91 5১8০ অর্থাৎ যে কসম বা শপথ সম্পর্কে তোমরা সংকল্প করিয়াছ। 

‘অর্থহীন’ শপথ ও কসমের অন্তর্ভুক্ত বিষয়ের উপর আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে 
আতা, ইব্রাহীম অর্থাৎ সায়িগ, হাইয়ান ইব্‌ন ইব্রাহীম, হুমাইদ ইব্‌ন মাসআদা শামী ও আবূ 
দাউদ “অনর্থক কসম’ অনুচ্ছেদে বর্ণনা করিয়াছেন যে, আয়েশা (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন-অনর্থক কসম মানুষ ঘরোয়াভাবে কথায় কথায় করিয়া থাকে । যেমন, না, আল্লাহর 
কসম উহা দিব না। তবে অন্য একটি মওকুফ রিওয়ায়েতে আয়েশা (রা) হইতে 
ধারাবাহিকভাবে আতা, ইব্রাহীম সায়িগ ও দাউদ ইব্‌ন ফুরাতের সূত্রে আবূ দাউদ অনুরূপ 
আরো একটি হাদীস বর্ণনা করিয়াছেন। আয়েশা (রা) হইতে মাওকুফ রিওয়ায়েতে আতা, 
মালিক ইব্‌ন মাগলুল, আবদুল মালিক ও যুহরীও অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি 8 হযরত আয়েশা (রা) হইতে মাওকৃফ রিওয়ায়েতে 
ধারাবাহিকভাবে আতা, ইব্‌ন আবূ লাইলা ও ইব্‌ন জারীজও অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া ও আবু 
মুআবিয়া, আবাদাহ, ওরাকী, হান্নান ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) 
15১০০21৪১১1 ২0114551949 (তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদিগকে 
ধরিবেন না) আয়াতাংশের মর্মার্থ বলেন ঃ ‘না, আল্লাহর কসম, হাঁ, আল্লাহর কসম, এইরূপ 
বলা ৷’ 

হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, ইব্‌ন ইসহাক, 
সালমা ও মুহাম্মদ ইব্‌ন হুমাইদ এবং আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম, যুহরী, ইব্‌ন 
ইসহাক, সালমা ও মুহাম্মদ ইব্‌ন হুমাইদ এবং আরো একটি সূত্রে আয়েশা (রা) হইতে 
ধারাবাহিকভাবে আতা, ইব্‌ন আবূ নাজীহ, ইব্‌ন ইসহাক, সালমা ও মুহাম্মদ ইব্ন হুমাইদও 
উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন । 

হযরত আয়েশা রো) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, যুহরী, মু'আম্মার ও আব্দুর রাষযাক 


ASH 


বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) OU ৪ ৬৯10 RTE SEG: এই 


কাছীর (২য় খও)-_-৩০. 


Contents 


২৩৪ তাফসীরে ইব্ন কাছীর 


আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন £ লোক যদি সাধারণত কথায় কথায় বলিয়া ফেলে যে, 
‘আল্লাহর কসম, হা-আল্লাহর কসম, না-খবরদার, আল্লাহর কসম’-ইহা কসম হইবে না। 
আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া-হিশাম ইবৃন উরওয়া, আবাদাহ অর্থাৎ ইব্ন 

সুলায়মান, হারুন ইব্‌ন ইসহাক হামদানী ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, আয়েশা (রা) 
বলেন ৪ ৫১৮21 ৮৩ ১১১ 4411 4১২1533 আয়াতাংশের মর্মার্থ হইল, ‘না, আল্লাহর 
কসম, হা, আল্লাহর কসম, এইরূপ বলা !' 

উরওয়া হইতে ধারাবাহিকভাবে আবূ আসওয়াদ ইব্‌ন লাহিয়া, আবু সালেহ ও আমার পিতা 
বর্ণনা করেন যে, উরওয়া (রা) বলেন £ হযরত আয়েশা (রা) বলিয়াছেন যে, 'হাসি-তামাসার 
সাথে যদি বলা হয়, “না, আল্লাহর কসম’ তাহা হইলে ইহার জন্য কোন কাফফারা নাই । তবে 
মনের সংকল্পের সাথে কসম করিয়া উহার উল্টা করিলে কাফফারা দিতে হয়।, 

হযরত ইব্‌ন উমর (রা) হযরত ইব্‌ন আব্বাস (রা), শা'বী, ইকরামা, উরওয়া ইব্‌ন 
যুবায়ের, আবূ সালেহ, যিহাক প্রমুখ হইতে ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন যে, তাহাদের 
দুইটি উক্তির একটি ইহার অনুরূপ । 

হযরত আয়েশা (রো) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, ইব্‌ন শিহাব এবং নির্ভরযোগ্য কোন 
বর্ণনাকারী হইতে ইব্‌ন ওহাব ও ইউনুস ইব্‌ন আবদুল আলী বর্ণনা করেন যে, আয়েশা (রা) 
১২০21৮85311, 5111 151925 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ৪ কেহ যদি কোন 
কাজের সঠিকতার উপর ভরসা করিয়া শপথ গ্রহণ করে, কিন্তু প্রকৃতপক্ষে যদি উহা তদ্রপ না 
হয়, তাহা হইলে সেই শপথ করাটা পূর্বের পর্যায়ে হইবে (অর্থাৎ শপথ না করিলে যাহা হয় 
তাহাই)। 

হযরত আবু হুরায়রা (রা), হযরত ইব্‌ন আব্বাস (রা), সুলায়মান ইবৃন ইয়াসার, সাঈদ 
ইব্‌ন যুবায়ের, মুজাহিদ ও ইব্রাহীম নাখঈ প্রমুখের দুইটি উক্তির একটিও ইহার অনুরূপ বলিয়া 
রবী’ ইব্‌ন আনাস, ইয়াহিয়া ইব্‌ন সাঈদ ও রবীআ' প্রমুখের বর্ণনাও উপরোক্ত বর্ণনার অনুরূপ 
এবং আমার মতও ইহাই। 

হাসান ইব্‌ন আবুল হাসান হইতে ধারাবাহিকভাবে আওফ আরাবী, আবদুল্লাহ ইব্‌ন মাইমুন 
মুরুসী, মুহাম্মদ ইব্‌ন মুসা জারশী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হাসান ইব্‌ন আবুল হাসান 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) একদা কোন এক দলের পার্শ্ব দিয়া যাইতেছিলেন। তাহারা তীরবাজী 
করিতেছিল । হুযুর (সা)-এর সঙ্গে একজন সাহাবীও ছিলেন। তীরবাজদের এক ব্যক্তি মাঝে 
মাঝে বলিতেছিল, “আল্লাহর কসম, আমার তীর নিশানায় পৌঁছিবে। কখনও বলিতেছিল, 
আল্লাহর কসম, আমার তীরের নিশানা ব্যর্থ হইবে" । অতঃপর হুযুর (সা)-এর সঙ্গী লোকটি 
তাহাকে জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল । “লোকটিত কসম ভাংগিয়া ফেলিল*। হুযুর (সা) 
তাহাকে বলেন, এই তীর নিক্ষেপের শপথ বেহুদা শপথ । তাই ইহার কোন কাফফারা নাই এবং 
ইহার জন্য কোন শাস্তিও হইবে না। হাদীসটি অত্যন্ত হাসান ও মুরসাল সুত্রে বর্ণিত হইয়াছে। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন আবু রুবাহ, জাবির, শায়বান, আদাম ও 
ইসাম ইব্‌ন রাওয়াদ বর্ণনা করেন যে, বেহুদা শপথ হইল, না, ‘আল্লাহর কসম কিংবা হ্যা, 


Contents 


সুরা বাকারা ২৩৫ 


আল্লাহর কসম বলা। তেমনি সে যদি কোন বিষয় নিজের দৃষ্টিতে সঠিক মনে করে, অথচ 
" বাস্তবে তাহা না হয়।' 


অন্যান্য বর্ণনা 

ইব্রাহীম হইতে ধারাবাহিকভাবে মুগীরা, হিশাম ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, 
ইব্রাহীম বলেন  (বেহুদা শপথের অর্থ হইল) কোন জিনিসের উপর কসম করিয়া উহা ভুলিয়া 
যাওয়া ৷ যায়দ ইব্‌ন আসলাম বলেন £ (উহার অর্থ হইল), কেহ কাহাকে শপথ করিয়া ইহা বলা 
যে, তুমি যদি উহা কর, তাহা হইলে আল্লাহ তোমাকে অন্ধ করিয়া দিবেন। 

ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে তাউস, আতা, খালিদ, মুসাদ্দাম ইবৃন খালিদ, 
আলী ইব্‌ন হুসাইন ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ “বেহুদা 
শপথ হইল রাগের অবস্থায় শপথ করা ।' অন্য একটি রিওয়ায়েতে ইব্‌ন আব্বাস রো) হইতে 
আমার পিতা বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ “অনর্থক শপথ হইল, আল্লাহ 
যাহা হালাল করিয়াছেন তাহা নিজের জন্যে হারাম করার শপথ করা । তাই ইহাতে কোন 
কাফফারা নাই৷” সাঈদ ইবৃন যুবায়ের (রা) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 
ইয়াধীদ ইব্‌ন যরী, মুহাম্মদ ইব্‌ন মিনহাল ও আবূ দাউদ “রাগের সময় কসম করা’ অনুচ্ছেদে 
বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন মুসাইয়েব বলেন ৪ আনসার দুই ভাইয়ের মধ্যে মীরাছের 
সম্পদের ঝগড়া থাকায় এক ভাই অন্য ভাইকে উহা ভাগ করিয়া দিতে বলিলে দ্বিতীয় ভাই 
(রাগত স্বরে) বলিল, তুমি যদি ইহার ভাগ চাও, তাহা হইলে আমি সবই কা'বা ঘরে দান করিয়া 
দিব। ইহা শুনিয়া উমর (রা) বলেন-কা'বা শরীফ তোমার অর্থের মুখাপেক্ষী নয়। তুমি তোমার 
শপথ ভাংগ এবং তোমার ভাইয়ের সঙ্গে আপোস কর । অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ (সা) 
এর নিকট শুনিয়াছি যে, তিনি বলেন-আল্লাহর অস্বীকৃত পথে নজর করার, আত্মীয়তা ছিন্ন করার 
এবং অধিকার বহির্ভূত জিনিসের উপর কসম করার মূল্য হয় না। আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 
১:15 ০০৫০৪845152 5515 (তোমরা স্থির সংকল্পের সাথে যে শপথ করিবে তাহার 
জন্যে তোমাদিগকে ধরা হইবে)। অর্থাৎ উহা মিথ্যা জানা সত্তেও যদি তুমি শপথ কর, তবুও এই 
জন্যে আল্লাহ পাক তোমাকে পাকড়াও করিবেন । যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন- 
১০৮৯ 25951455158 ১45 অর্থাৎ তোমাদের কঠিন ও গুরুত্বপূর্ণ শপথের জন্যে 
আল্লাহ তোমাদিগকে ধরিবেন। অবশেষে তিনি বলেন £ 4৯৮৮5 115 অর্থাৎ আল্লাহ 
তা“আলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু 


2৮৮০৮ হী 5 পাতে 


a SL 3৩0 ০ ১১৪৭1 4০১৮1 ১৮ ৪2949 2৮১) (5) 


০6৯ JRE 
০৫১০4০2016$ GIMME ৩৮6 (vv) 


Contents 


| ২৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


২২৬. “যাহারা তাহাদের স্ত্রীদের সহিত ঈলা (রতি বিরতির শপথ) করে, তাহাদের 
নির্ধারিত শপথ হইল চারি মাস । অতঃপর যদি তাহারা মিলিত হয়, তাহা হইলে নিশ্চয় ' 
আল্লাহ তা“আলা অশেষ ক্ষমাশীল ও মেহেরবান। 

২২৭. আর যদি তাহারা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহা হইলে আল্লাহ তা“আলা 
সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ৷” | 

তাফসীর £ যদি কোন ব্যক্তি কিছুদিন পর্যন্ত তাহার স্ত্রীর সঙ্গে সহবাস না করার শপথ গ্রহণ 
করে, তাহা হইলে এইরূপ শপথকে ঈলা বলা হয়। তবে এই বিচ্ছেদের সময় চার মাসের কম 
যদি হয়, তাহা হইলে সময় গত হওয়ার অপেক্ষা করিবে এবং স্ত্রীও ধৈর্য ধারণ করিবে । অতঃপর 
সহবাস করিবে । চার মাসের ভিতরে স্ত্রী মিলনের জন্য আবেদন করিতে পারিবে না । সহীহদ্বয়ে 
আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সো) একবার একমাসের ঈলার জন্য শপথ 
করিয়াছিলেন এবং উনত্রিশ দিনের পর বলেন, উনত্রিশ দিনেও মাস হইয়া থাকে । 

এই ব্যাপারে উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে । তবে সময় চার 
মাসের অধিক হইয়া গেলে স্বামীর নিকট স্ত্রীর এই আবেদন জানাইবার অধিকার থাকিবে যে, হয় 
সে মিলিত হইবে, না হয় তালাক দিবে । অতঃপর প্রয়োজনে বিচারক স্বামীকে এই দুইটির 
একটি গ্রহণ করিতে বাধ্য করিবে যেন মহিলার দুর্ভোগ পোহাইতে না হয়। 

আল্লাহ তাআলা বলিয়াছেন £ ৫৮১ ০০ 9152 ০২] অর্থাৎ “যাহারা নিজেদের 
স্ত্রীদের নিকট গমন করিবে না বলিয়া কসম করে। ইহার দ্বারা প্রমাণিত হইতেছে যে, “ঈলা 
কেবল স্ত্রীদের জন্যে নির্দিষ্ট এবং দাসীদের বেলায় নয়। আর ইহাই হইল জমহুর উলামার 
মাযহাব । 

১৫1 25128 (তাহাদের জন্য চার মাসের অবকাশ রহিয়াছে ।) অর্থাৎ স্বামীর 
শপথের মুহূর্ত হইতে চার মাস অতিক্রান্ত হওয়ার পর তাহাকে বাধ্য করা হইবে, হয় সে স্ত্রী 
গ্রহণ করিবে নতুবা তালাক দিবে। 

তাই আল্লাহ তা'আলা বলিতেছেন £155 "৪ (অতঃপর যদি তাহারা ফিরিয়া আসে)। 
অর্থাৎ তাহারা যদি আগের অবস্থায় প্রত্যাবর্তিত হয় । এখানে ফিরিয়া আসার দ্বারা সহবাস করার . 
কথা বুঝা যাইতেছে। ইবৃন আব্বাস (রো), সাঈদ ইবৃন জুবায়ের ও ইব্‌ন জারীর রে) প্রমুখ এই 
অর্থই গ্রহণ করিয়াছেন, « » ৯৮৯১ +2 2111 23 (তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু ৷) 
অর্থাৎ তাহারা যদি পুনরায় মিলিত হয়, তখন স্বামীর পক্ষ হইতে শপথকালীন সময়ে স্ত্রীর যে 
কষ্ট হইয়াছে আল্লাহ তা'আলা তাহা ক্ষমা করিয়া দিবেন। 

ইহা সেই সকল ইমামের জন্যে দলীল যাহারা বলেন যে, শপথকারী চার মাস “ঈলা" করার 
পর পুনরায় মিলিত হইলে তাহার কাফফারা দিতে হইবে না । ইমাম শাফেঈর পূর্বের মতও ছিল 
. এইরূপ । ইহার সমর্থনে সেই হাদীসও রহিয়াছে যাহা পূর্বের আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমর 

ইব্ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা ও আমর ইব্‌ন শুআইব বর্ণনা 
করিয়াছেন। উহাতে বলা হইয়াছে ‘কোন ব্যক্তি শপথ করার পর উহা ভাংগিয়া দেওয়ার মধ্যে 
যদি মঙ্গল দেখিতে পায়, তাহা হইল শপথ ভাংগিয়া ফেলিবে। আর ইহাই শপথের কাফফারা ৷’ 


Contents 


সূরা বাকারা ২৩৭ ' 


তবে ইমাম আহমদ (রে), আবু দাউদ (র), তিরমিযী (র) ও জমহুর উলামা এবং ইমাম 
শাফেঈর (র) পরবর্তী সিদ্ধান্ত হইল যে, সাধারণত কাফফারা দেয়া ওয়াজিব হওয়ার কারণে 
প্রত্যেক শপথ ভংগকারীর উপর উহার কাফফারাও ওয়াজিব। ইহা পূর্বের উল্লিখিত সহীহ্‌ 
হাদীসসমূহেও বর্ণিত হইয়াছে। আল্লাহই ভাল জানেন। 

আল্লাহ তা'আলা বলেন 85১11 1০) ১15 অর্থাৎ চারমাস অতিক্রান্ত হওয়ার পর যদি 
তালাক দেওয়ার সংকল্প করে। ইহার দ্বারা প্রমাণিত হয় যে, “ঈলার' পর চার মাস অতিক্রান্ত 
হইলেই তালাক পতিত হয় না। পরবর্তী যুগের জমহুরের মতও ইহাই । 

তবে অন্য একটি দল বলেন যে, চার মাস অতিবাহিত হইলে তালাক পতিত হইবে । আর 
ইহা সহীহ সনদে হযরত উমর (রা), হযরত উছমান (রা), হযরত আলী (রো), হযরত ইব্‌ন 
মাসউদ (রা), হযরত ইব্‌ন আব্বাস (রা), হযরত ইব্‌ন উমর (রা) ও হযরত যায়েদ ইব্‌ন 
ছাবিত (রো) প্রমুখের সূত্রে ইব্‌ন সিরীন, মাসরূক, কাসিম, সালিম, হাসান, শুরাইহিল কারী, 
তামিলী, ইব্রাহিম নাখঈ, রবী ইব্‌ন আনাস ও সুদ্দী প্রমুখ হইতে বর্ণিত হইয়াছে। 

কেহ কেহ বলিয়াছেন, এইভাবে চারমাস অতিবাহিত হইলে “তালাক রজঈ' পতিত হইবে । 
রবীআ" যুহরী ও মারওয়ান ইব্‌ন হিকাম প্রমুখ এই অভিমত ব্যক্ত করেন। . 

কেহ কেহ বলিয়াছেন, ইহাতে “তালাকে বাইন’ পতিত হইবে । ইহার প্রবক্তা হইলেন 
হযরত আলী (রা), হযরত ইব্ন মাসউদ (রা), হযরত উছমান (রা), হযরত ইব্‌ন আব্বাস 
(রা), হযরত ইব্‌ন উমর (রা) ও হযরত যায়েদ ইব্‌ন ছাবিত (রা)। তাহাদের সূত্রে আতা, 
যুআইব, আবূ হানীফা, ছাওরী ও হাসান ইব্‌ন সালেহ প্রমুখ ইহা বর্ণনা করেন। চার মাস অতীত 
হইয়া গেলে তালাক পতিত হইবে বলিয়া যাহারা বলিয়াছেন, ইদ্দত পালন তাহারা ওয়াজিব 
বলিয়াছেন। 

কিন্তু ইব্‌ন আব্বাস (রো) ও আবু শাছা রো) বর্ণনা করেন যে, যদি চার মাসের মধ্যে সেই 
স্ত্রীলোকটির তিনটি হায়েয শেষ হইয়া থাকে, তবে তাহার ইদ্দত পালন করিতে হইবে না। 
ইমাম শাফেঈ (র)-এর মতও ইহা তবে পরবর্তী জমহুর উলামার মত হইল যে, সময় (চার 
মাস) অতিবাহিত হওয়ার পর স্বামীকে আবেদন জানানো হইবে যাহাতে সে একটা চূড়ান্ত 
সিদ্ধান্ত নেয়। সুতরাং কেবল সময় অতিবাহিত হইয়া গেলেই তালাক পতিত হইবে না । 

আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে“ও মালেক বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন £ কোন ব্যক্তি তাহার স্ত্রীর সাথে “ঈলা” করিলেই তালাক 
পতিত হয় না। চার মাস অতিবাহিত হওয়ার পর হয় তাহাকে তালাক দিবে, নতুবা তাহারা 
পুনঃ মিলিত হইবে । হাদীসটি বুখারী (র) উদ্ধৃত করিয়াছেন। 

সুলায়মান ইব্‌ন ইয়াসার হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইব্ন সাঈদ, সুফিয়ান ইব্‌ন 
উআইনা ও শাফেঈ বর্ণনা করেন যে, সুলায়মান ইব্‌ন ইয়াসার বলেন £ আমি কম পক্ষে দশজন 


Contents 


২৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


সাহাবী (রা) হইতে জানিয়াছি যে, তাহারা সকলেই বলেন, সময় অতিবাহিত হওয়ার পর 
ঈলাকারীকে সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে । ইমাম শাফেঈ (র) বলেন ঃ উক্ত সাহাবাদের ন্যুনতম 
সংখ্যা হইল তের। 

হযরত আলী (রা) হইতে ইমাম শাফেঈ (র) বর্ণনা করেন যে, “ঈলা'কারী অপেক্ষা 
করিবে । অতঃপর বলেন, আমাদের বক্তব্যের দলীল এই যে, উমর (রা) ইব্‌ন উমর (রো) 
আয়েশা (রা), উছমান (রো) ও যায়েদ ইব্ন ছাবিত (রা) সহ দশজনের অধিক সাহাবার একটি 
দল হইতে এইরূপ বর্ণিত হইয়াছে। 
ইব্‌ন উমর, ইয়াহয়া ইব্‌ন আইউব, ইব্‌ন আবু মরিয়াম; ইব্‌ন জারীর ও ইমাম শাফেঈ বর্ণনা 
করেন যে, আবু সালিহ বলেন, আমি এগার জন সাহাবীকে স্ত্রীদের সহিত ‘ঈলা’ করা সম্পর্কে 
জিজ্ঞাসা করিলে তাহারা সকলেই বলেন, চার মাস অতিবাহিত হইয়া না যাওয়া পর্যন্ত ইহাতে 
কিছুই হয় না। উহা অতিবাহিত হওয়ার পরে ইচ্ছা করিলে মিলিত হইবে, না হয় তালাক দিবে । 
ইহা সুহাইলের (রা) সুত্রেও দারে কুতনী (রে) উদ্ধৃত করিয়াছেন। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি ৪ ইহা হযরত উমর (রা), হযরত উছমান (রা), হযরত আলী 
(রা), হযরত আবু দারদা (রা), উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা), হযরত ইব্ন উমর (রা) 
ও হযরত ইব্‌ন আব্বাস (রা) প্রমুখের সূত্রে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, উমর ইব্‌ন আবদুল আযীয 
(র), মুজাহিদ, তাউস, মুহাম্মদ ইব্‌ন কাআব ও কাসিম বর্ণনা করিয়াছেন। আর ইহাই ইমাম 
মালিক (রে), ইমাম শাফেঈ (রে), ইমাম আহমদ ইব্‌ন হাম্বল রে) ও তাহাদের সাথীদের 
মাযহাব । ইব্ন জারীরও ইহাকে গ্রহণ করিয়াছেন। তবে লাইছ, ইসহাক ইবৃন রাহবিয়া, আবু 
উবাইদ, আবু ছাওর ও দাউদ প্রমুখ বলেন, যদি চার মাসের পরে তালাক না দেয়, তাহা হইলে 
তাহাকে তালাক দিতে বাধ্য করা হইবে । তবুও যদি না দেয়, তাহা হইলে বিচারক বা হাকিম 
নিজ ক্ষমতাবলে তালাক দিয়া দিবেন। তবে এই তালাক তালাকে রজঈ । আর তালাকে রজঈ 
অবস্থায় ইদ্দতের মধ্যে স্ত্রীকে স্বামীর ফিরাইয়া নেওয়ার অধিকার থাকিবে । 

কিন্তু ইমাম মালিক (র) বলেন, ইদ্দতের মধ্যে সহবাস না করিলে স্ত্রীকে ফিরাইয়া নেওয়া 
জায়েয নয় । তবে এই উক্তিটি অত্যন্ত দুর্বল । 

ফকীহগণ “ঈলা' চার মাস দীর্ঘ হওয়ার সপক্ষে সাধারণত একটি ঘটনা বলিয়া থাকেন। 
উহা আবদুল্লাহ ইব্‌ন দীনার হইতে ইমাম মালিক ইব্‌ন আনাস স্বীয় সংকলিত মুআত্তায়ও বর্ণনা 
করিয়াছেন। তাহা এইঃ 

একদা হযরত উমর (রা) রাত্রে বাহির হইলে এক মহিলার কণ্ঠ শুনিতে পান। সে 
বলিতেছিল 3. ্‌ 


LET ALAS Sl AS fy = EEE Sill AISLES 


অর্থাৎ হায়! এই সুদীর্ঘ কৃষ্ণ-কাল রাত্রে স্বামী আমার সংগে শায়িত নাই । তিনি থাকিলে 
চলিত রঙ-তামাশা, হইত কত উপভোগ । 


Contents 


সূরা বাকারা ২৩৯ 


আল্লাহর শপথ! যদি আল্লাহর ভয় আমার না থাকিত, তাহা হইলে এই রাত্রে আমার খাটের 
পায়া অবশ্যই কাপিত। 
উমর (রা) তাহার কন্যা হাফসাকে (রো) জিজ্ঞাসা করিয়াছিলেন যে, স্ত্রী স্বামীর 
অনুপস্থিতিতে কতদিন ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারে ? তিনি উত্তরে চার মাস অথবা ছয় মাস 
বলিয়াছিলেন। ইহা শুনিয়া উমর (রা) বলেন- তাহা হইলে আমি এখন হইতে কোন সৈন্যকেই 
একাধারে ইহার অধিক সময় রাখিব না। 
ইব্‌ন আব্বাস (রা)-এর গোলাম সাএব ইবৃন যুবায়ের হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন 
যে, জনৈক সাহাবী রো) আমাকে বলিয়াছেন, আমি উমর (রা) সম্পর্কীয় সে ঘটনাটি এখনও 
আদৌ ভুলি নাই। তাহা হইল যে, তিনিই প্রথম মদীনার অলিতে গলিতে ঘুরিতেন। একদা 
এমনই রাত্রে তিনি শুনিতে পান, একটি আরব মহিলা ঘরের দরজা বন্ধ করিয়া মধ্যে বসিয়া 
গাহিতে ছিলেন ঃ 
১-০)। ৮১9 01 ভাটি 0135 2b 5৩013 dA 1৯ ৩০৮১ 
4১৯ ০2111 4475 ৮৪ ১১৪১7 ০৮51১531১৬5 | 
42১31 42১৯2 ১ ৮2০1 AE! - od 612 ৩৮৫ পাটি বাইশ 
4১1৯১০১৮1৬৬ ০০ ৯ ৮] 7১১৯৩ 5৩5 411 3 Ass 
CSS ASE YL Alt 294৩ 08০ ৯১ ৮৯৭৩ 
রজনী দীর্ঘ হয়, পাশে নেই বিছানার সাথী- ভোগ উপভোগে আজ কাটাবার নিদ্রাহীন 
রাতি। রাতের মেঘের ফাকে চাদের যে লুকোচুরি খেলা- সেভাবেই বারবার চালাতাম সুখরতি 
লীলা । খেলার সাথীর সাথে সুনিবিড় জড়াজড়ি মাঝে-_ হারিয়ে যেতাম কভু ডুবিতাম বিনোদন 
কাজে । খোদার শপথ! যদি না জাগিত খোদাভীতি প্রাণে- আমার পালঙ্ক বটে কম্পমান হত 
প্রতিক্ষণে। সতত এ ভয় হদে স্রষ্টা তো দেখেন সৃষ্টিকুল -প্রতিটি নিশ্বাস লেখা যুগের পাতায় 


নির্ভুল। খোদাতীতি লোকলজ্জা বাধা দেয় সে কাজে আমায়-_ পতির মর্যাদা হৃদে দিন কাটে 
মিলিত আশায় । 


পরও 3 4 ৬ 2 4 3 Pd » 
6৪545 33 353 DUO OL CL btn HEC 
| 


৬ 5১ ১৫৮ রি 2 2dr (NT 2১ ৫ ৩২৫0৮ 55৫ wd Lপণ 

“EEA GHEE bas ৮৩০১৮০52158) BST ৪০১০৬ 
t G2 A ৫ 4 হি ME 
OPES FDS host 


Contents 


২৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


২২৮. “আর তালাক প্রাপ্তারা যেন তিন হায়েয পর্যন্ত অপেক্ষা করে। এবং তাহাদের 
গর্ভে আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন করা তাহাদের জন্য বৈধ নহে, যদি তাহারা 
আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়। ইহার ভিতর তাহাদিগকে ফিরাইয়া আনার বেশি অধিকার 
তাহাদের স্বামীদের, যদি তাহারা সংশোধনকামী হয় । তাহাদের জন্য ন্যায়সংগত প্রাপ্য 
অন্যান্যের অনুরূপ হইবে । তাহাদের উপর পুরুষদের মর্যাদা রহিয়াছে। আর আল্লাহ অত্যন্ত 
প্রভাবশালী ও বিজ্ঞ।” 

তাফসীর.ঃ এখানে মিলনের পরে তালাকপ্রাপ্তা নারীদের প্রতি নির্দেশ দেওয়া হইয়াছে যে, 
তাহারা যেন তালাকের পর তিন হায়েয পর্যন্ত নিজেদের অপেক্ষায় রাখে । অর্থাৎ তালাক প্রাপ্তির 
পর তিন হায়েয অতিক্রান্ত হওয়াই আল্লাহর বিধান। ইহার পর ইচ্ছা করিলে সে অন্য স্বামী 
গ্রহণ করিতে পারিবে । তবে চার ইমামই ইহা হইতে দাসীদের পৃথক রাখিয়াছেন। তাহাদের 
মতে দাসীকে দুই হায়েয অপেক্ষা করিতে হইবে । কেননা দাসীরা আযাদ মহিলাদের অর্ধেক 
অধিকার রাখে । তাই ইদ্দতও তাহাদিগকে অর্ধেক পালন করিতে হইবে । কিন্তু তিন হায়েযকে 
সমান অর্ধেক ভাগ করা যায় না বিধায় তাহাদিগকে দুই হায়েয পর্যন্ত ইদ্দত পালন করিতে 
হইবে । 

হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে কাসিম, মাজাহির ইব্‌ন আসলাম মাখযূমী আল 
মাদানী ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন ঃ ‘রাসূল (সা) বলিয়াছেন, 
দাসীদের তালাক দুইটি এবং ইদ্দতও দুই হায়েয পর্যন্ত । এই বর্ণনাটি আবূ দাউদ, তিরমিযী ও 
ইব্‌ন মাজাহ উদ্ধৃত করিয়াছেন । অবশ্য ইহার অন্যতম বর্ণনাকারী মাজাহির অত্যন্ত দুর্বল রাবী । 
হাফিজ দারে কুতনী (র) বলেন, আসল কথা হইল যে, ইহা কাসিম ইব্‌ন মুহাম্মদের নিজস্ব 
উক্তি । 

অবশ্য উক্ত হাদীস ইব্‌ন মাজাহ রে) ইব্‌ন উমর (রা)-এর সূত্রে আতিয়া আওফী হইতে 
মারফু হিসাবেও বর্ণনা করিয়াছেন। তার এই বর্ণনাটি সম্পর্কেও ইমাম দারে কুতনী বলেন-ইহা 
আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) এর নিজস্ব উক্তি। 

এ কথা সর্বসম্মত যে, এই মাসআলায় সাহাবীদের কোন মতদ্বৈততা ছিল না। কেবল 
পরবর্তী কোন এক মনীষী বলিয়াছেন, দাসী ও আযাদ মহিলাদের ইদ্দাতের মুদ্দত সমান । 
কেননা আয়াতটির ভাষ্যে সাধারণভাবে উভয়ই উক্ত হইয়াছে । মূলত ইহাই স্বাভাবিক। দাসী ও 
আযাদ মহিলা প্ৰকৃতিগতভাবে এই ব্যাপারে সমান। এই মতের প্রবক্তা হইলেন ইব্‌ন সিরীন 
(র)। তাহার সূত্রে শায়েখ আবু উমর ইব্‌ন আবদুল আযীয ইহা বর্ণনা করেন। কোন কোন 
আহলে জাহেরের মত ইহাই । তবে এই মতটিকে যঈফ বলা হইয়াছে। 
আবু হাতিম ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, মুহাজির বলেন ৪ আসমা বিনতে ইয়াধীদ 
ইব্‌ন সাকান আনছারী বলেন যে, হুযুর (সা)-এর নবুওয়াতের প্রথম দিকে তালাক দেওয়া হইত, 
কিন্তু তালাকপ্রাপ্তা মহিলার জন্য কোন ইদ্দত ছিল না। অতঃপর আমি (আসমা) তালাকপ্রাপ্তা 
হইলে আল্লাহ তাআলা ইদ্দত সম্পর্কিত এই আয়াতটি নাযিল করেন ৪ 


Contents 


সূরা বাকারা | ২৪১ 


অবশ্য এই বর্ণনাটি দুর্বল । 

উল্লেখ্য যে, ৮+১৪ শব্দের অর্থ নিয়া পূর্ববর্তী ও পরবর্তী ইমামগণের মধ্যে বরাবরই মতভেদ 
চলিয়া আসিয়াছে। ইহার দুইটি অর্থ করা হইয়াছে। একটি হইল ',/'৮ অর্থাৎ পবিত্ৰতা । 

হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া, ইব্‌ন শিহাব ও ইমাম মালিক স্বীয় 
মুআত্তায় বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) তাহার ভ্রাতুষ্পুত্রী হাফসা বিনতে আবদুর 
রহমানকে তিন তুহুর অতিক্রান্ত হওয়ার পর পরবর্তী হায়েয শুরু হওয়ার প্রাক্কালে স্বামী 
পরিবর্তনের নির্দেশ দিয়াছিলেন। উরওয়ার (রা) পরবর্তী বর্ণনায় ‘হযরত আয়েশার (রা) দ্বিতীয় 
ভ্রাতুষ্পুত্রী” বলা হইয়াছে। 

হযরত উমর (রা) ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন, লোকজন 
তাহাকে এই ব্যাপারে প্রশ্ন করিলে তিনি তাহাদিগকে বলেন- আল্লাহর কিতাব বলিতেছে, 25১৪ 
৮১৪ অর্থাৎ তিনবার পবিত্রতা অর্জন পর্যন্ত! 
‘_ হযরত আয়েশা (রা) লোকজনকে জিজ্ঞাসা করেন 9১৫ শব্দের অর্থ কি তোমরা জান? 
জানিয়া রাখ, কুরু অর্থ তুহুর (পবিত্রতা) । 

ইমাম মালিক (র) ইব্‌ন শিহাব হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ আমি আবূ বকর 
ইব্‌ন আবদুর রহমানকে বলিতে শুনিয়াছি, তিনি বলেন-আমি এমন কোন ফকীহ দেখি নাই, 
যিনি হযরত আয়েশার (রা) অভিমত গ্রহণ করেন নাই। 

আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে ও মালিক বর্ণনা করেন ঃ স্বামী স্ত্রীকে 
তালাক দিবার পর স্ত্রীর তৃতীয় হায়েয শুরু হইলেই সে স্বামী হইতে মুক্ত হইয়া যাইবে এবং 
স্বামীও স্ত্রী হইতে পৃথক হইয়া যাইবে । ইমাম মালিক (র) বলেন-আমাদের মাযহাব ইহাই । 

ইব্‌ন আব্বাস (রো), যায়েদ ইব্‌ন ছাবিত, সালেম, কাসিম, উরওয়া, সুলায়মান ইব্‌ন 
ইয়াসার, আবূ বকর ইব্‌ন আবদুর রহমান, আববাস ইব্‌ন উছমান, কাতাদা, যুহরী এবং অন্যান্য 
সাতজন ফকীহ হইতেও অনুরূপ অভিমত উদ্ধৃত হইয়াছে। 

ইমাম শাফেঈ (র) ও ইমাম মালিকের (র) মাযৃহাব ইহাই । আবূ ছাওর হইতে ইমাম আবূ. 
দাউদও অনুরূপ বর্ণনা প্রদান করিয়াছেন । ইমাম আহমদ ইহতেও উহা বর্ণিত হইয়াছে। 

তাহাদের দলীল হইল এই আয়াতাংশ ৪ ৫5১! ১৯১৪১ অর্থাৎ তাহাদিগকে পবিত্রতার 
মধ্যে তালাক দাও । তাহারা বলেন, যে তুহুরে তালাক দেওয়া হইবে উহাও গণ্য করা হইবে। 
ইহা হইতে বুঝা যায় যে, কুরু অর্থ তুহুর। তাই বলা হইয়াছে যে, পবিত্রতার দ্বারা ইদ্দতের 
পরিসমাপ্তি ঘটিবে এবং তৃতীয় হায়েয শুরু হইলে স্বামীর সহিত সকল সম্পর্ক ছিন্ন হইবে । 
হায়েষের ন্যুনতম মুদ্দাত হইল দুই দিন বা তিন দিন অথবা দুই দিন ও তৃতীয় দিনের কিছু 
অংশ। 

আবু উবায়দা প্রমুখ এই ব্যাপারে দলীল হিসাবে আ“শার নিম্ন পংক্তি দুইটি উদ্ধৃত করেন ৪ 


(4১1১০০১-০ 1২233 ১৩০০7 ৯৪১১ ৯ 2১1 005 JS ০৪৯৪ 
৫50৮০) ৮৪১৩ ১০ ৮৫2৪৮০০0৮75 ০০০১] ৪৩ 3৮5 ২১০৬ 


কাছীর (২য় খণ্ড)- __৩১ 


Contents 


২৪২ তাফসীরে ইব্ন কাছীর 


এখানে কবি তৎকালীন আমীরদের একজনের রণক্ষেত্রে বীরত্বের প্রশংসা করিতে গিয়া 
তাহার স্ত্রীর পবিত্র অবস্থা বিস্তৃত হওয়ার কথা বর্ণনা করেন। 

৮১৪ শব্দের দ্বিতীয় অর্থ হইল হায়েয তাই তিন হায়েয পূর্ণ না হইলে তালাকপ্রাপ্তা স্ত্রীর 
ইদ্দত পূর্ণ হইবে না। কেহ কেহ বলিয়াছেন-যতক্ষণ পর্যন্ত সে গোসল করিয়া পবিত্র না হইবে, 
ততক্ষণ পর্যন্ত ইদ্দত বাকী থাকিবে। আর হায়েযের ন্যুনতম মুদ্দত হইল তিন দিন। তাই 
তালাকপ্রাপ্তা নারীর পূর্ণ ইদ্দতের মুদ্দত অন্যুন তেত্রিশ দিন ও তদৃর্ধ্ব কিছু সময় । 

আলকামা হইতে পর্যায়ক্রমে ইবরাহীম, মনসুর ও ছাওরী বর্ণনা করেন যে, আলকামা বলেন 
৪ আমরা হযরত উমর (রা)-এর নিকট বসা ছিলাম । ইত্যবসরে এক মহিলা আসিয়া তাহাকে 
বলিল, আমার স্বামী আমাকে এক কিংবা দুই তালাক দেন। অতঃপর তিনি আমার নিকট এমন 
সময়ে আসেন যখন আমি কাপড় ছাড়িয়া দরজা বন্ধ করিতেছিলাম (অর্থাৎ তৃতীয় হায়েয হইতে 
পবিত্রতা লাভের উদ্দেশ্যে গোসলের প্রস্তুতি নিতেছিলাম)। ইহা শুনিয়া আবদুল্লাহ ইব্‌ন মাসউদ 
(রো)-কে লক্ষ্য করিয়া উমর (রা) বলেন- আমার তো ধারণা রজাআত (পতিগ্রহণ) হইয়া 
গিয়াছে । আবদুল্লাহ ইব্‌ন মাসউদ বলিলেন-আমারও ধারণা তাহাই। 

কুরূ শব্দের হায়েয অর্থ গ্রহণের প্রবক্তা হইলেন আবূ বকর, উমর, আলী, আবু দারদা, 
উবাদা ইব্‌ন সামিত, আনাস ইব্‌ন মালিক, ইব্‌ন মাসউদ, সাআদ, উবাই ইব্‌ন কা'ব, আবু মুসা 
সাঈদ, ইকরামা, মুহাম্মদ ইব্‌ন সিরীন, হাসান, কাতাদাহ, শা‘বী, রবী, মুকাতিল ইব্‌ন হাইয়ান, 
সুদ্দী, মাকহুল, যিহাক, আতা খোরাসানী প্রমুখ সাহাবা ও তাবেঈন রাজিয়াল্লাহু আনহুম । ইমাম 
আবূ হানীফা ও তাহার সহচরগণের মাযহাবও ইহাই। 

অধিকতর বিশুদ্ধ এক রিওয়ায়েতে ইমাম আহমদ ইব্‌ন হাম্বল হইতে আছরাম বর্ণনা 
করেন-রাসূল (সা)-এর বড় বড় সাহাবী বলিয়াছেন, কুরূ অর্থ হায়েয । ছাওরী, আওযাঈ, ইব্‌ন 
রাহ্বিয়া প্রমুখের মায্হাব ইহাই । 

এই মতের সমর্থনে আবূ দাউদ ও নাসায়ীর এক বর্ণনা রহিয়াছে। ফাতিমা বিনতে জায়েশ 
হইতে পর্যায়ক্রমে উরওয়া ইব্‌ন জুবায়ের ও মাঞ্জার ইব্‌ন মুগীরা বর্ণনা করেন ঃ রাসূলুল্লাহ (সা) 
তাহাকে বলেন, কুরূর দিনগুলিতে তুমি নামায বন্ধ রাখিও।” ইহা দ্বারা সম্পষ্টরূপে প্রমাণিত হয় 
যে, কুরূ অর্থ হায়েয । 

অবশ্য উক্ত হাদীসের অন্যতম বর্ণনাকারী মাঞ্জার অপরিচিত ব্যক্তি। রাবী হিসাবে কোন 
প্ৰসিদ্ধি নাই। তবে ইব্‌ন হাব্বান তাহাকে ছিকা রাবী বলিয়াছেন । 
আসা-যাওয়াকে কুরূ (৮১৪) বলা হয়। 

এই আলোচনার দ্বারা বুঝা গেল যে, এই শব্দটির অর্থ দুইটিই হইতে পারে । কোন কোন 
উসুল বিশারদও ইহাই বলিয়াছেন। আল্লাহই ভালো জানেন। 


Contents 


সূরা বাকারা ২৪৩ 


আসমায়ী বলেন, ‘কুর’ অর্থ হইল সময়। তবে আবূ আমর ইব্ন আলা বলেন, 
আরবীভাষীরা হায়েযকেও '“কুরূ' বলে, পবিত্রতাকেও 'কুরূ” বলে। আবার কখনও উভয়কেই 
কুরূ’ বলে। শায়েখ আবূ উমার ইব্‌ন আবদুল বার বলেন £ আলিম এবং ফিকাহশান্ত্রবিদগণের 
মধ্যে এই ব্যাপারে কোন মতভেদ নাই যে “কুরূ' হায়েয এবং পবিত্রতা উভয় অর্থেই ব্যবহৃত 
হয়। তবে মতভেদ হইয়াছে এই (আলোচ্য) আয়াতের অর্থ নির্ধারণের ব্যাপারে । অর্থাৎ ইহার 
দুইটি অর্থ থাকার কারণে দুইটি দল ভিন্ন ভিন্ন অর্থ করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন £ (০3 401 GE 0৮585 012 4৯29, 
০৪৭৯১ 1 (তাহাদের জরায়ুতে যাহা রহিয়াছে তাহা গোপন করা বৈধ নয়।) অর্থাৎ তাহারা 
গর্ভবতী, না খতুস্রাবী (তাহা জানাইয়া দিবে)। এই ভাবার্থ করিয়াছেন হযরত ইব্‌ন আব্বাস 
(রা), হযরত ইব্ন উমর (রো), মুজাহিদ, শা‘বী, হাকাম ইব্‌ন উআইনাহ, রবী ইব্‌ন আনাস. ও 
যিহাক প্রমুখ । 

আল্লাহ তা'আলা বলেন ৪ ২3 7১413 aM 5 5) অর্থাৎ যদি তাহাদের 
আল্লাহর উপর ও আখিরাতের উপর বিশ্বাস থাকে । ইহার দ্বারা ইদ্দত পালনকারী মহিলাদেরকে 
অসত্য বলার প্রতি ভীতি প্রদর্শন করা হইয়াছে । তবে ইহার দ্বারা আর এক কথা বুঝা যাইতেছে 
যে, এ ব্যাপারে তাহাদের কথাই বিশ্বাস্য । কেননা, ইহা এমন একটি ব্যাপার যাহা অন্য কারো 
জানার অবকাশ নাই । আর ইহার সত্য-মিথ্যা প্রমাণের জন্য বাহ্যিক কোন প্রমাণও প্রতিষ্ঠিত 
করা যায় না। উপরন্তু তাহাদেরকে ইহা হইতেও সতর্ক করিয়া দেওয়া হইয়াছে যে, তাহারা যেন 
ইদ্দত হইতে তাড়াতাড়ি বাহির হওয়ার জন্য হায়েয না হওয়া সত্ত্বেও হায়েয হইয়া গিয়াছে না 
বলে। কিংবা ইদ্দতকে বাড়াইয়া দেওয়ার জন্যে হায়েয হওয়া সত্ত্বেও যেন তাহারা হায়েয হয় 
নাই না বলে। অর্থাৎ তাহারা যেন কোন ব্যাপারেই বাড়াইয়া বা কমাইয়া না বলে। 

অতঃপর তিনি বলিতেছেন ৪ SLA Ti 31 এ1১ ০১ ১৯ ০০ ৩৭৭ 05523 
(আর যদি সস্তাব রাখিয়া চলিতে চায় তাহা হইলে তাহাদিগকে ফিরাইয়া নিবার অধিকার 
তাহাদের স্বামীর রহিয়াছে) অর্থাৎ তালাকপ্রদত্তা স্ত্রীকে তাহার ইদ্দতের মধ্যেই প্রত্যাবর্তিত করা 
উত্তম, যদি তাহাকে ফিরাইয়া নিবার মধ্যে তাহার সংশোধন ও কল্যাণের মনোভাব থাকে । আর 
ইহাই হইল রজঈ তালাকের বিধান। 

এখানে প্রশ্ন হইতে পারে যে, তালাকে বাইনের বিধান কি ? উল্লেখ্য যে, এই আয়াতটি 
নাযিলের সময় “তালাকে বাইন’ বলিতে কিছু ছিল না। বরং সে সময় শত তালাক দিলেও 
'তালাকে রজঈ-ই' থাকিত। কারণ এই আয়াতে সংক্ষেপে সাধারণ তালাকপ্রাপ্তার অবস্থা বর্ণনা 
করা হইয়াছে । পরবর্তীতে তালাকের বিভিন্ন রূপ ও ব্যবস্থা সম্পর্কে আয়াত অবতীর্ণ হয় এবং 
সেখানে তিন তালাককে বাইন তালাক বলিয়া নির্দেশ করা হয়। এই মাসআলায় 
অসূলশাস্ত্রবিদদের মতানৈক্য রহিয়াছে। সাধারণ তালাক ও বিশেষ তালাকের কোন্টি এই 
আয়াতের উদ্দেশ্য, তাহা বিতর্কিত ব্যাপার । আল্লাহই ভাল জানেন । 


Contents 


২৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তাআলা বলেন 8 _3 ১৯71১ 4425 (341 ৯.০ ৫19 (পুরুষদের 
যেমন স্ত্রীদের উপর অধিকার রহিয়াছে, তেমনিভাবে নিয়ম অনুযায়ী স্ত্রীদের অধিকার রহিয়াছে 
পুরুষদের উপর)। অর্থাৎ স্ত্রীদেরও পুরুষদের উপর অধিকার রহিয়াছে, যেমনিভাবে পুরুষদের 
উপর স্ত্রীদের অধিকার রহিয়াছে। সুতরাং একে অপরের সুবিধা ও কল্যাণের প্রতি দৃষ্টি রাখা 
বাঞ্ছনীয় । যথা মুসলিম (র) জাবিরের (রা) সূত্রে বর্ণনা করিয়াছেন যে, হুযুর (সা) তাহার বিদায় 
হজ্জের ভাষণে বলিয়াছেন- তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। তোমরা 
তাহাদিগকে আল্লাহর আমানত হিসাবে পাইয়াছ। আর আল্লাহর বাণীর মাধ্যমে তাহাদের গুপ্তাংগ 
তোমাদের জন্য হালাল হইয়া গিয়াছে। উপরন্তু তাহারা বিছানায় এমন কাহাকেও আহবান 
করিবে না যাহা তোমরা অপসন্দ কর । যদি এমন কার্য তাহারা করিয়া বসে তাহা হইলে তোমরা 
তাহাদিগকে প্রহার কর। কিন্তু এমন স্থানে প্রহার করিও না যাহা প্রাকাশ্যে দেখা যায় এবং 
তোমাদের সামর্থ্য অনুযায়ী তাহাদিগকে খাওয়াও এবং পরাও। 
পিতা মুআবিয়া ইব্‌ন হাইদাতাল কুশাইরী ও বাহায ইবৃন হাকীম বর্ণনা করেন যে, মুআবিয়া 
আমাদের উপর কি অধিকার রহিয়াছে ?” উত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন ঃ “যখন তুমি খাইবে 
তাহাকেও খাওয়াইবে, যখন তুমি পরিবে তাহাকেও পরাইবে । আর তাহাকে তাহার মুখাবয়বের 
উপর প্রহার করিবে না, তাহাকে গালি দিবে না এবং তাহার প্রতি রাগাবিত হইয়া তাহাকে অন্য 
ঘরে রাখিবে না, বরং নিজের ঘরেই রাখিবে ।” 

ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, বশীর ইব্‌ন সুলায়মান ও ওয়াকী 
বর্ণনা করেন যে, হযরত ইবৃন আব্বাস (রা) বলেনঃ আমার ইচ্ছা হয় যে, আমার পড়ীকে আমি 
নিজের হাতে সুন্দর করিয়া মনের মত সাজাইয়া দেই যেভাবে সে আমাকে খুশী রাখার উদ্দেশ্যে 
নিজেকে সুন্দর সাজে সাজাইয়া থাকে। কেননা, আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 4১০ 419 
২৪১১৮, ৬৫1০ ৪১]। অর্থাৎ পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রহিয়াছে, 
তেমনিভাবে স্ত্রীদেরও পুরুষদের উপর অধিকার রহিয়াছে। হাদীসটি বর্ণনা করিয়াছেন ইব্‌ন 
জারীর ও ইব্‌ন আবু হাতিম । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 2:১১ ১4১1 ১11) (নারীদের উপর পুরুষদের 
শ্রেষ্ঠতৃ রহিয়াছে) ৷ অর্থাৎ নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠতৃ রহিয়াছে দৈহিক, চারিত্রিক, 
শ্রেণীগত, শরীয়াতের প্রতিপালন, ব্যয় বহন, সার্বিক রক্ষণাবেক্ষণ, বিধিনিষেধ এবং ইহ ও 
পরকালের সামাজিক মর্যাদাগত। আল্লাহ তা'আলা কুরআন মজীদের অন্যত্র বলিয়াছেন ঃ 


যা ০ ০ “ oOfere 9+ ) Ze ee শত পাশ লা 9 ৫০ টি 
IDCs ax se pra LAG 05 ০0৪] le উনি ৮৯৮ 
lel ১০ 


অর্থাৎ আল্লাহ একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন বিধায় পুরুষরা হুইল 
নারীদের উপর কর্তৃতৃশীল। তাহা এজন্য যে, তাহারা তাহাদের জন্য নিজের সম্পদ ব্যয় করিয়া 


Contents 


সূরা বাকারা ২৪৫ 


" থাকে। আয়াতের শেষাংশে আল্লাহ তা'আলা বলেন £ ০2৫০7575511, (আল্লাহ হইলেন 
পরাক্রমশালী ও বিজ্ঞ)। অর্থাৎ আল্লাহ তা'আলা তাহার অবাধ্যদের উপযুক্ত শাস্তি দেওয়ার 
ব্যাপারে মহাপরাক্রমশালী এবং তাহার নির্দেশ, বিধান ও কুদরতের ব্যাপারে মহা বিজ্ঞ। 


ATES OME Mi STE 2১১৯0 ৮১ CIE (৫৭) 
ssn ৬২ ৬ পর 
১৩১০১ ৬৪৩ FEE IS ১ 23৩৬ ৩ খাও 

১ 4১৪৩৩ ES CS তি ৮৯৪০৪ 

OG 

৩৩ C35 5 54 0 2৩554585508 (YY.) 

দার ৬1591 সপ 
0৫5:562582 ঠ)25৩৩৩ 


২২৯. “রজঈ তালাক দুইবার । অতঃপর হয় তাহাকে যথারীতি গ্রহণ করিবে, অন্যথায় 
ন্যায়ভাবে বিদায় দিবে। আর (বিদায় দিলে) তাহাদিগকে তোমাদের প্রদত্ত বস্তু হইতে 
কোন কিছু রাখিয়া দেওয়া হালাল হইবে না। হ্যা, যদি তোমরা (স্বামী স্ত্রী) আল্লাহর 
(নির্ধারিত) সীমারেখা কায়েম রাখিতে না পারার আশংকা কর (তাহা ভিন্ন কথা)। তাই যদি 
তোমরা ভয় কর যে, আল্লাহর সীমারেখা তোমরা রক্ষা করিবে না, তখন তোমাদের জন্য 
তাহাদিগকে (স্ত্রীদের) প্রদত্ত বস্তু গ্রহণে পাপ নাই। ইহাই খোদাদত্ত গণ্ডী, তাই তাহা 
অতিক্রম করিও না । আর যাহারা খোদাদত্ত গণ্ডী অতিক্রম করে ভাহারাই যালিম । 

২৩০. অতঃপর যদি সে তাহাকে তালাক দেয়, তাহা হইলে অন্য স্বামীর সঙ্গে সহবাস 
না করা পর্যন্ত সে তাহার জন্য হালাল হইবে না। তারপর সে (পরবর্তী স্বামী) যদি তাহাকে 
তাহাদের বিবাহে কোন পাপ নাই। এই হইল আল্লাহর বিধিনিষেধের গণ্ডী । জ্ঞানী 
সম্প্রদায়ের জন্য ইহা স্পষ্টভাবে আল্লাহ তা“আলা বর্ণনা করেন ।” 

তাফসীরে £ঃ i Rn কাটে চা টার পারো! গজ রর 
বাপা পংণকরিত ভয়ো পিউপরসরপচ ও তালা হত 
নির্ধারণ করিয়া দিয়া বলেন-তাহারা প্রথম অথবা দ্বিতীয় তালাকের মধ্যে উহাদিগকে গ্রহণ 
করিতে পারিবে, কিন্তু তৃতীয় তালাকের পর উহাদিগকে ফিরাইয়া নেওয়ার অধিকার রহিত 
হইবে। 


Contents 


২৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


4০9 ০০০ 


টিনা: পপ তব নল না হয় সহৃদয়তার সঙ্গে 
বর্জন করিবে । আবূ দাউদ রে) স্বীয় সুনানে ০১২]| SL 43 1১11 (5০০১ এ 
অনুচ্ছেদে এই ব্যাখ্যা উদ্ধৃত করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, ইয়াধীদ নাহবী, আলী ইব্‌ন হুসাইন 
ইব্‌ন ওয়াকিদের পিতা, আলী ইব্‌ন হুসাইন ইব্‌ন ওয়াকিদ ও আহমদ ইব্‌ন মুহাম্মদ মারূযী 
বর্ণনা করেন যে, ইবন আব্বাস (রা) বলেন ৪ 2595 ১০০১ ০০০৫০ ও 
১৫৭0 55 এ গে Ca ০ ও 51১৫ 4৯ %৩.৮9০৪ (তালাকপ্রাপ্তা নারীগণ তিন 
হায়েয পর্যন্ত আত্মসংবরণ করিয়া থাকিবে এবং আল্লাহ তাহাদের গর্ভে যাহা সৃষ্টি করিয়াছেন 
তাহা তাহাদের গোপন করা জায়েয হইবে না) এই আয়াতটি শেষ পর্যন্ত পড়িয়া বলেন ঃ স্বামী 
তাহার তালাক প্রদত্ত স্ত্রীকে পুনঃ গ্রহণের অধিকার রাখে । কিন্তু যদি তিন তালাক দিয়া ফেলে 
তবে আর পুনঃ গ্রহণ করা চলিবে না। অতঃপর বলেন £ ১2 5901 (তালাক দুইবার) 
অর্থাৎ দুই তালাক পর্যন্ত পুনঃগ্রহণ চলে । ইহা নাসায়ী রে) ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে আলী 
মাধ্যমে বর্ণনা করিয়াছেন। 

হিশাম ইব্‌ন উরওয়ার পিতা হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন উরওয়া, আবাদাহ অর্থাৎ 
ইব্‌ন সুলায়মান, হারুন ইব্‌ন ইসহাক ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন যে, হিশাম ইব্‌ন 
উরওয়ার পিতা বলেন ঃ জনৈক ব্যক্তি তাহার স্ত্রীকে বলেন যে, আমি তোমাকে কখনও ছাড়িয়া 
দিব না এবং রাখিবও না । ইহা শুনিয়া স্ত্রীলোক বলিলেন, ইহা কিরূপে ? উত্তরে স্বামী বলিলেন, 
তোমাকে তালাক দিব এবং ইদ্দত শেষ হওয়ার পূর্বেই আবার ফিরাইয়া আনিব। আবার তালাক 
দিব এবং ইদ্দত শেষ হওয়ার পূর্বেই ফিরাইয়া আনিব। এইভাবে করিতে থাকিব। ইহার পর 
সত্রীলোকটি আসিয়া হুযুর (সা)-কে এই ঘটনা শোনান। 
অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ঃ ০৮ 3১41 অর্থাৎ তালাকে 
রজঈ' হইল দুই তালাক পর্যন্ত। 

এইভাবে ইব্‌ন জারীর স্বীয় তাফসীরে জারীর ইব্‌ন হুমাইদ ও ইব্‌ন ইদ্রীসের সূত্রে এবং 
আবূ ইব্‌ন হুমাইদ স্বীয় তাফসীরে জাফর ইবৃন আওয়েনের সুত্রে ধারাবাহিকভাবে হিশামের 
পিতা ও হিশাম হইতে বর্ণনা করেন যে, হিশামের পিতা বলেন £ ইসলাম-পূর্ব যুগে স্বামীরা 
সত্রীদেরকে যত ইচ্ছা তত তালাক দিত এবং ইদ্দত চলাকালীন তাহাদিগকে ফিরাইয়া আনিত। 
এমনিভাবে ইসলামের প্রথম যুগে জনৈক আনসার তাহার স্ত্রীকে রাগান্বিত হইয়া বলিয়াছিল যে, 
আমি তোমাকে একেবারে ছাড়িয়াও দিব না এবং রাখিবও না । ইহা শুনিয়া মহিলা বলেন, ইহা 
কিভাবে ? উত্তরে উক্ত আনসার বলেন, তোমাকে তালাক দিব এবং ইদ্দত শেষ হইয়া যাওয়ার 
পূর্বে আবার ফিরাইয়া আনিব। আবারো তালাক দিব এবং ইদ্দত শেষ হওয়ার পূর্বে তোমাকে 
ফিরাইয়া আনিব। এইভাবে করিতে থাকিব । ইহার পর মহিলাটি হুযুর (সা)-এর নিকট গিয়া 
ইহা বলেন। অতঃপর আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ ১: 3544/1 তালাক দুইবার। তিনি 


Contents 
সূরা বাকারা ২৪৭ 


আরও বলেন যে, ইহার পর লোকজন তালাকের ব্যাপারে সতর্কু হইয়া চলিতে থাকে এবং 
অসংযমীগণ সংযমী হইয়া যায় । আর ইহার দ্বারা তাহাদের বাড়তি অধিকারটুকু রহিত হইয়া 
যায়। 

তিরমিযী (র) উপরোক্ত রাবীর সূত্রে ধারাবাহিকভাবে ইয়ালা ইবন শুআইব ও কুতায়বা 
হইতে উহা বর্ণনা করিয়াছেন। তবে হিশামের পিতা হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন ইদ্রীস 
ও আবু কুরাইবের বর্ণনায় ইহা মুরসাল সূত্রে বর্ণিত হইয়াছে এবং ইহাই অধিকতর শুদ্ধমত যে, 
ইহার বর্ণনা সূত্র মুরসাল। হাকেম স্বীয় মুসতাদরাকে উপরোক্ত সূত্রে ইয়ালা ইবৃন শুআইব হইতে 
ইয়াকুব ইব্‌ন হুমাইদ ইবৃন কাছীরের মাধ্যমেও ইহা বর্ণনা করিয়াছেন। আর ইহার সনদসমূহও 
সম্পূর্ণ সহীহ। 

অন্য একটি রিওয়ায়েতে আয়েশা (রো) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, হিশাম ইব্‌ন 
উরওয়া, মুহাম্মদ ইব্‌ন ইসহাক, সালমা ইব্‌ন ফযল, মুহাম্মদ ইব্‌ন হুমাইদ, ইসমাইল ইব্‌ন ' 
আবদুল্লাহ, মুহাম্মাদ ইব্‌ন আহমদ ইব্‌ন ইব্রাহীম ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আয়েশা 
(রা) বলেনঃ (পূর্বে) তালাকের জন্য নির্দিষ্ট সময় ছিল না৷ স্বামীরা তাহাদের স্ত্রীদেরকে যখন 
তখন তালাক দিত এবং ইদ্দত শেষ হওয়ার আগে আবার ফিরাইয়া নিয়া আসিত । তবে একদা 
জনৈক আনসারের সাথে তাহার স্ত্রীর বচসা হয় যাহা সাধারণত এক স্থানে থাকিলে হইয়া থাকে। 
তখন স্বামী এক পর্যায়ে গিয়া স্ত্রীকে বলিল, আল্লাহর কসম! আমি তোমাকে রাখিবও না এবং 
ছাড়িয়াও দিব না। অতঃপর সে স্ত্রীকে তালাক দিল এবং স্ত্রীর ইদ্দত পূর্ণ হইয়া যাওয়ার আগে 
ক রা রাকা র্যা সা রাগ লা এই 
(তালাক রজঈ হইল দুইবার পৰ্যন্ত-ভারপর হয় নির্যমানুযায়ী বাখিবে অর্থবা সহৃদয়তার সঙ্গে 
পরিত্যাগ করিবে) অর্থাৎ ইহার দ্বারা একত্রে তিন তালাক প্রদান করার পর তাহাকে অন্যত্র 
বিবাহ না দিয়া ফিরাইয়া আনার অবকাশ রহিত হইয়া যায়। কাতাদা ইহা মুরসাল সূত্রে বর্ণনা 
করিয়াছেন । সুদ্দী, ইব্‌ন যায়েদ এবং ইব্‌ন জারীরও ইহা বর্ণনা করেন। তিনি ইহাকে এই 
আয়াতের ব্যাখ্যা বলিয়াও অভিমত ব্যক্ত করিয়াছেন । 

আল্লাহ তা'আলা বলেন ঃ 

EE Ht 

অতঃপর হয় নিয়মানুযাযী রাখিবে, না হয় সহৃদয়তার সঙ্গে পরিত্যাগ করিবে) অর্থাৎ এক 
তালাক বা দুই তালাক প্রদানের পর স্ত্রীর ইদ্দতের মধ্যে তাহাকে পুনঃ গ্রহণের অধিকার স্বামীর 
রহিয়াছে। আর তাহাকে পুনঃ গ্রহণের উদ্দেশ্য হইবে স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার এবং তাহাকে অনুগ্রহ 
করা । আর যদি বাইন তালাক দিবার ইচ্ছা থাকে তাহা হইলে ইদ্দত পূর্ণ করিতে দাও এবং 
সহৃদয়তার সঙ্গে তাহাকে বর্জন কর যাহাতে সে পুনঃ বিবাহের যোগ্য থাকিয়া যায় । আর তাহার 
অধিকার হরণ এবং ক্ষতি সাধন করিও না। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ইব্‌ন আবু তালহা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন $ 
স্ত্রীকে দুই তালাক দিবার পর তৃতীয় তালাক দিতে আল্লাহকে ভয় করা উচিত। অর্থাৎ তাহাকে 


Contents 


২৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


নিয়মানুযায়ী রাখিলে তাহার সঙ্গে সম্প্রীতি বজায় রাখিবে, নতুবা সহৃদয়তার সাথে বর্জন 
করিবে । কখনও তাহার অধিকারে হস্তক্ষেপ করিবে না। আবূ রযীন হইতে ধারাবাহিকভাবে 
ইসমাইল ইবৃন সামী’, সুফিয়ান ছাওরী, ইব্‌ন ওহাব, ইউনুস ইব্‌ন আবদুল আলা ও ইব্‌ন আবু 
হাতিম বর্ণনা করেন যে, আবু রযীন (রা) বলেন ৪ এক ব্যক্তি হুযুরের (সা) নিকটে আসিয়া 
জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল! LL ০১১: 1 3,৯০, JUL এই 
আয়াতের মধ্যে তিন তালাকের বর্ণনা কোথায় রহিয়াছে? উত্তরে হুযুর (সা) বলেন  ০+১..11 
১: সেহদয়তার সঙ্গে বর্জন করিবে) আয়াতাংশে রহিয়াছে তৃতীয় তালাকের কথা। ৃ্‌ 
অব্দি ইব্‌ন হুমাইদ স্বীয় তাফসীর গ্রন্থে ইহা উদ্ধৃত করিয়াছেন। তবে তিনি ইসমাইল ইব্‌ন 
সামী’ হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ও ইয়াহীদ ইব্‌ন আবূ হাকিমের রিওয়ায়েতে এইভাবে 
বর্ণনা করিয়াছেন যে, আবূ রযীন আসাদী (রা) বলেন £ একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ 
মিস বাসার গলা হে আল্লাহর রাসূল (সা)। আপনি কি এই ১৮০১ 8১৫11 
(তালাক দুইবার) আয়াতা জজ টার 
কর) ইহা হইল তৃতীয় তালাক। 

ইমাম আহমদ (র)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন। অনুরূপভাবে ইব্‌ন রযীন হইতে 
আবদুল্লাহ ও সাঈদ ইব্ন মানসূরও ইহা বর্ণনা করিয়াছেন। অন্য আর একটি রিওয়ায়েতে আবূ 
রযীন হইতে ধারাবাহিকভাবে ইসমাইল ইব্ন সামী’, কাইস ইব্‌ন রবী ও ইব্‌ন মারদুবিয়া, ইহা 
মুরসাল সূত্রে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন মারদুবিয়া নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আনাস ইব্‌ন 
মালিক, ইসমাইল ইব্‌ন সামী” ও আবদুল ওয়াহিদ ইব্‌ন যিয়াদের সুত্রেও ইহা বর্ণনা করিয়াছেন। 

অপর একটি রিওয়ায়েতে এইভাবে আনাস ইবৃন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে 
ইব্‌ন ইয়াহিয়া ও আবদুল্লাহ ইবৃন আহমদ ইব্‌ন আবদুর রহীম বর্ণনা করেন যে, হযরত আনাস 
(রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা)-এর দরবারে আসিয়া এক ব্যক্তি বলিল-হে আল্লাহর রাসূল (সা)! 
আল্লাহ তা'আলা তো দুই তালাকের কথা বলিয়াছেন। অতএব তৃতীয় তালাকের বর্ণনা কোথায় ? 
উত্তরে হুযূর (সা) বলেন 8 ০৯ ০১১: 91 395: UU অর্থাৎ তারপর হয় 
নিয়মানুযায়ী রাখিবে, না হয় সহদয়তার সাথে বর্জন করিবে (ইহাই তৃতীয় তালাক)। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ a 5321 41535 01751 ৫৯ 2 
(১5 (জোর নিজের দেওয়া সম্পদ তাহাদের নিকট হইতে ফিরাইয়া নেওয়া তোমানের জনয 
জায়েয নহে)। অর্থাৎ (তৃতীয় তালাক দিয়া স্ত্রীকে মুক্ত করার সময়) তাহাদের প্রতি চাপ ও 
সমস্যা সৃষ্টি করিয়া তোমাদের দেওয়া উপহার ও মহরানার কিছু অংশ তাহাদের নিকট হইতে 
গ্রহণ করা তোমাদের জন্যে জায়েয নয়। আল্লাহ তা“আলা অন্যত্র ইরশাদ করিয়াছেন ৪ 


তলত 


২০৭ 3০৯05 SL এ 3131 ১৯৬৮০ ৮০০১৯৮152৯১ ০৯১০৯৬০ YY, 


Contents 


সূরা বাকারা ২৪৯ 


অর্থাৎ স্ত্রীদেরকে এভাবে সংকটময় অবস্থায় নিক্ষেপ করিও না যে, তোমরা তাহাদিগকে 
প্রদত্ত বন্ধু হইতে কিছু গ্রহণ করিবে । তবে স্ত্রী যদি আনন্দ চিত্তে কিছু দিয়া স্বামীর নিকট তালাক 
' প্রার্থনা করে তাহা হইলে উহা দোষের নহে । তেমনি আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ ১১ ১৬১ 
15:৮০ Liisi 08১ ২১০ (০৮০৯ "১০ অর্থাৎ যদি তাহারা খুশি মনে তোমাদের 
জন্যে কিছু অংশ ছাড়িয়া দিয়া থাকে, তাহা হইলে তোমরা ইহা তৃপ্তির সাথে ভক্ষণ করিতে 
পার। 

মোটকথা, স্বামী-স্ত্রীর মধ্যে যদি অসন্তোষ সৃষ্টি হয় এবং স্বামীর প্রতি স্ত্রীর যদি মনে ব্যথা 
থাকে আর স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, এইরূপ অবস্থায় যদি স্বামীর দেয়া বস্তু হইতে 
তাহাকে কিছু প্রদান করিয়া স্ত্রী তালাক আদায় করে, তখন সেই বিনিময় গ্রহণ করা দোষের 
নয়। 

তাই আল্লাহ তা“আলা বলিতেছেন ঃ 
১১১৯ (১৪ সা 0882 টা 2 (5১ aya isl Cs SSG 01741 ৩০: 3 

SAE Cate CES এ এ) 03১৯10০5541 2555 9540) 

অর্থাৎ তাহাদের নিকট হইতে নিজের দেয়া সম্পদের কিছু ফিরাইয়া নেয়া তোমাদের জন্য 
জায়েয নয়। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ই এই ব্যাপারে ভয় করে যে, তাহারা আল্লাহর 
নির্দেশ বজায় রাখিতে পারিবে না, আর সেই ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়া অব্যাহতি নিয়া নেয়, 
তবে ইহাতে কাহারও কোন পাপ নাই। 

উল্লেখ্য যে, স্ত্রী যদি স্বামীর কোন অপরাধ ব্যতীতই তাহার নিকট হইতে অব্যাহতি চায় 
তবে উহাতে পাপ রহিয়াছে। এই প্রসংগে ইব্‌ন জারীরের বর্ণনা প্রণিধানযোগ্য । ইব্‌ন জারীর 
বলেন ঃ রাসূল (সা) হইতে পর্যায়ক্রমে ছাওবান, জনৈক বর্ণনাকারী, আবূ কুলাবা, আইয়ুব ইবৃন 
আলিয়া, ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম, আবদুল ওহাব ও ইব্‌ন বাশার আমাকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- ‘স্বামীর বিনা অপরাধে স্ত্রী যদি তাহার কাছে তালাক প্রার্থনা করে 
তাহা হইলে জান্নাতের ঘ্বাণও তাহার নসীব হইবে না।' 

উপরোক্ত সূত্র হইতে ধারাবাহিকভাবে আবদুল ওহাব ইব্‌ন আবদুল মজীদ ছাকাফী, বিন্দার 
এবং তিরমিযী (র)-ও অনুরূপ বর্ণনা করিয়াছেন এবং তিনি ইহার বর্ণনাসূত্রকে হাসান বলিয়া 
অভিহিত করিয়াছেন । ছাওবান হইতে ধারাবাহিকভাবে আবূ আসমা, আবূ কুলাবা ও আইয়ুবও 
ইহা বর্ণনা করিয়াছেন। অবশ্য আইয়ুব হইতে অন্য একটি সনদেও কেহ কেহ ইহা বর্ণনা 
করিয়াছেন । তবে উহা “মারফূ* নয় 

অন্য একটি রিওয়ায়েতে ছাওবান হইতে ধারাবাহিকভাবে আবূ উসামা, আবু কুলাবা, 
আইয়ুব, হাম্মাদ ইব্‌ন যায়েদ, আবদুর রহমান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, হযরত 
ছাওবান (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলেন__ 'যে স্ত্রী বিনা কারণে তাহার স্বামীর নিকট 
তালাক প্রার্থনা করে, তাহার জন্য বেহেশতের সুগন্ধিও হারাম ৷’ অনুরূপভাবে আবু দাউদ ইব্‌ন 
মাজাহ ও ইব্‌ন জারীরের গ্রন্থে উপরোক্ত সূত্রে হাম্মাদের হাদীসেও উহা বর্ণিত হইয়াছে। 


কাছীর (২য় খণ্ড)-_৩২ 


Contents 
২৫০ তাফসীরে ইব্ন কাছীর 


অন্য একটি সূত্রে রাসূলুল্লাহ (সা) হইতে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ (সা)-এর গোলাম 
ছাওবান, লাইছ ইব্‌ন আবু ইদ্রীস, মু'তামার ইব্‌ন সুলায়মান, ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম ও ইব্‌ন 
জারীর বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ ‘যে স্ত্রী বিনা কারণে তাহার স্বামীর নিকট 
তালাক প্রার্থনা করে, তাহার জন্যে বেহেশতের সুগন্ধিও হারাম ।' তিনি আরও বলেন, “এইরূপ 
অব্যাহতি প্রার্থিনী বিশ্বাসঘাতিনী ।' 

ছাওবান হইতে ধারাবাহিকভাবে আবু ইদ্রীস, আবূ সুরাআ', খাত্তাব, লাইছ ওরফে ইব্‌ন 
আবূ সালেম, দাউদ ইব্‌ন আলীয়া, মাযাহিম ইব্‌ন দাউদ ইব্‌ন আলিয়া, আবূ কুরাইব এবং 
তিরমিযী ও ইব্‌ন জারীর উভয়ে বর্ণনা করেন যে, হযরত ছাওবান (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
ইরশাদ করিয়াছেন___ বিবাহ বন্ধন হইতে স্বামীর নিকট অব্যাহতি প্রার্থিনী স্ত্রী বিশ্বাসঘাতিনী !' 
তিরমিযী (র) বলেন, এই রিওয়ায়েতটি ‘গরীব’ । আর ইহার সনদসমূহও শক্তিশালী নয়। 
হাসান, আশআছ ইব্‌ন সাওয়ার, কাইস ইব্‌ন রবী, হাফস ইব্‌ন বাশার, আইয়ুব ও ইব্‌ন জারীর 
বর্ণনা করেন যে, উকবা ইব্‌ন আমের বলেন ঃ রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন__ নিশ্চয়ই 
বিবাহ বন্ধন হইতে স্বামীর নিকট বিচ্ছেদ প্রার্থিনীরা বিশ্বাসঘাতিনী” ৷ এই বর্ণনাটিও গরীব। 
আবার কেহ কেহ যঈফ ও বলিয়াছেন। 

অপর একটি হাদীসে নবী করীম (সা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা, হাসান, 
আইয়ুব, ওহাইব, আফফান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, নবী (সা) বলেন ঃ বিবাহ বন্ধন 
হইতে স্বামীর নিকট বিচ্ছেদ প্রার্থিনী মহিলারা বিশ্বাসঘাতিনী। 

অন্য একটি হাদীসে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, আম্মারা ইব্‌ন 
ছাওবান, জাফর ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন ছাওবান, আবু আসিম, বকর ইব্‌ন খলফ, আবূ বাশার ও 
ইব্‌ন মাজাহ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, “যে 
স্ত্রী বিনা কারণে তাহার স্বামীর নিকট তালাক প্রার্থনা করিবে সে বেহেশতের সুগন্ধও পাইবে না। 
অথচ বেহেশতের সুগন্ধ চল্লিশ বৎসরের দূরত্ব হইতেও আসিয়া থাকে" পূর্বসূরি আলিমগণের 
বিশেষ একটি দল এবং উত্তরসূরি ইমামগণের অভিমত হইল যে, ‘খোলা’ তালাক বৈধ হইবে 
রী তখন 
স্বামীর জন্যে অব্যাহতি বা ‘খোলা’ প্রদান করা জায়িয রহিয়াছে। 

তাহারা দলীল হিসাবে এই আয়াতটি পেশ করিয়াছেন ঃ 
১১১৯1০৪4085 0 41 চন bay ats ১19১১051751 4৯2 %, 

all 

অর্থাৎ নিজের দেওয়া সম্পদ তাহাদের নিকট হইতে কিছু ফিরাইয়া নেওয়া তোমাদের 
জায়েয নয়। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ই এই ব্যাপারে ভয় করে যে, তাহারা আল্লাহ্র 
' . নির্দেশ রাখিতে পারিবে না, সেক্ষেত্রে জাযেয়। অতঃপর তাহারা বলেন, এই অবস্থা ব্যতীত অন্য 


কোন অবস্থায় ‘খোলা’ বৈধ নয়। কেহ অন্য কিছু বলিলে তাহাকে দলীল পেশ করিতে হইবে । 
মূলত অন্য কোন দলীলের অস্তিত্ব নাই। 


Contents 


সূরা বাকারা ২৫১ 


এই মতের সমর্থকগণ হইলেন ইব্‌ন আব্বাস, তাউস, ইব্রাহীম, আতা, হাসান ও জমহুর 

উলামা । ইমাম মালিক ও আওযাঈ বলিয়াছেন যে, স্বামী যদি স্ত্রীকে বাধ্য*করিয়া কিছু গ্রহণ করে 
এবং উহা প্রদান যদি স্ত্রীর জন্য ক্ষতিকর হইয়া থাকে, তাহা হইলে স্বামীর জন্য উহা ফিরাইয়া 
দেওয়া ওয়াজিব । সেক্ষেত্রে তালাকে রজঈ সম্পন্ন হইবে। 

রত্ন ঘি ওবা রহ তাহা হইলে 
মতৈক্যের সময় গ্রহণ করাতেও অসুবিধার কিছু থাকিতে পারে না। . 

ইমাম শাফেঈ (র) আরও বলেন £ মতানৈক্যের সময় যদি কিছু:গ্রহণ করা জায়েয হয়, 
তাহা হইলে মতৈক্যের সময় গ্রহণ করা জাযেয় হইবে । ইহা তাহার সহচরবৃন্দেরও অভিমত । 

শায়খ আবূ উমর ইব্‌ন আবদুল বার স্বীয় কিতাব ‘আল ইসতিযকার'-এ বকর ইব্‌ন 
আবদুল্লাহ মুযনী হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহার অভিমত হইল “খোলার হুকুম রহিত হইয়া 
গিয়াছে । তাহার দলীল হইল এই আয়াতটি £ 

(2১245155515 SG Ub Galo সজনে sls 

অর্থাৎ তোমরা যদি তাহাদের কাহাকে ধনভাপ্তারও দিয়া থাক, তথাপি তাহা হইতে তোমরা 
কিছুই গ্রহণ করিও না। তবে ইব্‌ন জারীর বলেন $ এই যুক্তিটি দুর্বল এবং পরিত্যাজ্য ৷ 

ইব্‌ন জারীর বলেন £ এই আয়াতটি ছাবিত ইব্‌ন কাইস ইব্‌ন শিমাস ও তাহার স্ত্রী হাবীবা 
বিনতে আবদুল্লাহ ইবৃন উবাই ইব্‌ন সালুল সম্বন্ধে নাযিল হইয়াছে । আমরা এখন এই সম্পর্কিত 
বিভিন্ন হাদীস বিভিন্ন বর্ণনার শাব্দিক মতভেদ সহ উদ্ধৃত করিব । 
সূত্রে ইমাম মালিক স্বীয় মুআত্তায় বর্ণনা করেন ঃ রাসূলুল্লাহ (সা) অন্ধকার থাকিতে ফজরের 
নামায পড়িতে বাহির হইলে দরজার নিকট হাবীবা বিনতে সহলকে দীড়ান দেখেন এবং 
জিজ্ঞাসা করেন, কে তুমি ? তিনি বলিলেন, আমি হাবীবা বিনতে সহল। অতঃপর হুযুর (সা) 
বলিলেন, কেন তুমি আসিয়াছ ? উত্তরে তিনি বলিলেন, “আমি থাকিতে পারি না অথবা ছাবিত 
ইব্‌ন কাইস আমার স্বামী থাকিতে পারে না৷’ ইতিমধ্যে তাহার স্বামী ছাবিত ইব্‌ন কাইস 
আসিয়া পড়িলে তাহাকে রাসূল (সা) বলিলেন, হাবীবা বিনতে সহল তোমার সম্পর্কে আমাকে 
যাহা বলিল, হয়ত তাহা তোমাকেও বলিয়াছে। ইহা শুনিয়া হাবীবা বলিলেন, হে আল্লাহ্‌র 
রাসূল! তিনি আমাকে যাহা দিয়াছেন তাহা সবই আমার সংরক্ষণে রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, ছাবিত! তুমি ইহার নিকট হইতে এগুলি গ্রহণ কর। অতঃপর ছাবিত হাবীবার নিকট 
হইতে তাহার দানকৃত বস্তুগুলি গ্রহণ করিলে হাবীব! তাহার পিত্রালয়ে গমন করেন। 

মালিক হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন মাহদী ও ইমাম আহমদও অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। অন্য রিওয়ায়েতে মালিক হইতে ধারাবাহিকভাবে কা'নাবা ও আবু দাউদ 
এবং মালিক হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন কাসিম, মুহাম্মদ ইব্‌ন মুসলিমা ও নাসায়ী 
উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন। 


Contents 


২৫২ তাফসীরে ইবন কাছীর 


ক TE SECS ভাবে উমারা, আবদুল্লাহ 
ইব্‌ন আবূ বকর, আবূ আ'মের হাদুসী, আবূ আমর, মুহাম্মদ ইব্‌ন মুআম্মার, ইব্‌ন জারীর ও আবু 
দাউদ বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ঃ 

হাবীবা বিনতে সহল (রা) ছাবিত ইব্‌ন কাইস ইব্‌ন শিমাসের (রা) স্ত্রী ছিলেন! একদা 
স্বামী তাহাকে প্রহার করিলে তাহার শরীরের কোন অংশ ভাংগিয়া যায়। ইহার পর তিনি 
রাসূলুল্লাহর (সা) নিকট আসিয়া স্বামীর বিরুদ্ধে অভিযাগ করিলে রাসূলুল্লাহ (সা) তাহাকে 
ডাকিয়া পাঠান এবং বলেন-__ তুমি স্ত্রী হইতে কিছু মাল গ্রহণ করিয়া তাহাকে পৃথক করিয়া 
দাও। ছাবিত বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! ইহা কি ঠিক হইবে? রাসূলুল্লাহ (সা) বলিলেন, হ্যা 
পূর্ণ দুরস্ত রহিয়াছে। ছাবিত বলিলেন, তাহাকে আমি দুইটি বাগান দিয়াছিলাম যাহা এখন তাহার 
অধিকারে রহিয়াছে । অতঃপর নবী (সা) বলিলেন, তুমি বাগান দুইটা গ্রহণ করিয়া তাহাকে 
পৃথক করিয়া দাও। পরিশেষে তাহাই হইল। হযরত ইব্‌ন জারীর (র) এবং আবু আমের সাদৃসী 
অর্থাৎ সাঈদ ইব্‌ন সালিমা ইব্‌ন আবু হিশামও হুবহু এইরূপ বর্ণনা করিয়াছেন। 

দ্বিতীয় একটি হাদীসে হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, খালিদ, 
আবদুল ওহাব ছাকাফী, আজহার ইবৃন জামীল ও বুখারী (র) বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ ছাবিত ইব্‌ন কাইস ইব্‌ন শিমাসের স্ত্রী নবী (সা)-এর নিকট আসিয়া 
(তাহার স্বামীর ব্যাপারে অভিযোগ করিয়া) বলিলেন, “হে আল্লাহ্‌র রাসূল! আমি তাহার চরিত্র 
এবং ধর্মের ব্যাপারে অভিযোগ করিতেছি না। তবে আমি ইসলামের মধ্যে কুফরকে অপসন্দ 
করি। রাসূলুল্লাহ (সা) ইহা শুনিয়া বলিলেন, তুমি তাহাকে বাগান দিয়া দিতে পারিবে ? মহিলা 
বলিলেন, জী পারিব! অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহার স্বামীকে বলিলেন, তুমি তাহার নিকট 
হইতে বাগান গ্রহণ কর এবং উহার বিনিময়ে তাহাকে তালাক প্রদান কর। 

আজহার ইব্‌ন জামালের সনদে ইমাম নাসায়ী (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন 
আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, খালিদ অর্থাৎ ইব্‌ন মিহরান আলহাযা, খালিদ 
ইব্‌ন আবদুল্লাহ তাহাবী, ইসহাক ওয়াসেতী ও বুখারী রে)-ও এই সনদে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। বুখারী রে) অন্য একটি রিওয়ায়েতে ইব্‌ন আব্বাস রো) হইতে ইকরামা ও 
আইয়ুবের সুত্রে বর্ণনা করেন যে, ‘(উক্ত মহিলা) বলিলেন, এই ব্যাপারে আমি এখন ক্রোধ 
সংবরণ করিতে পারিতেছি না।' ইহা একমাত্র বুখারীই বর্ণনা করিয়াছেন। ইকরামা হইতে 
ধারাবাহিকভাবে আইয়ুব, হাম্মাদ ইব্‌ন যায়েদ ও সুলায়মান ইব্‌ন হারব বর্ণনা করেন যে, উক্ত 
মহিলার নাম ছিল জামীলা (রো)। আরও কেহ কেহ ইহা বলিয়াছেন। তবে প্রসিদ্ধ মত হইল যে, 
তাহার নাম ছিল হাবীবা (রো)। পূর্বের বর্ণনাগুলিতেও এই নাম উল্লিখিত হইয়াছে। 

কিন্তু অন্য একটি রিওয়ায়েতে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, 
কাতাদাহ, সাঈদ, আবদুল আলা, উবাইদুল্লাহ ইব্‌ন উমার কাওয়ারীরী, আবুল কাসিম, 
আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইবৃন আবদুল আযীয বাগবী, আবূ ইউসুফ, ইয়াকুব ইব্‌ন ইউসুফ 
তাব্বাখ ও ইমাম আবূ আবদুল্লাহ ইব্‌ন বাত্তা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন 
জামিলা বিনতে সুলুল (রা) নবীর (সা) নিকট আসিয়া বলিলেন__ আল্লাহ্র শপথ! ছাবিত ইবৃন 
কাইসের উপর তাহার ধর্মাচরণ ও চরিত্রের ব্যাপারে আমার কোন অভিযোগ নাই। কিন্তু আমি 


Contents 


সূরা বাকারা ২৫৩ 


ইসলামের মধ্যে কুফরের সংমিশ্রণ পসন্দ করি না। এবং আমি এখন এই ব্যাপারে ক্রোধ সংবরণ 
করিতে পারিতেছি না। ইহার পর নবী (সা) তাহাকে প্রশ্ন করিলেন, তুমি তাহাকে বাগান দিয়া 
দিবে? মহিলা বলিলেন, জী হা, দিব। অতঃপর নবী (সা) তাহার স্বামীকে বলিলেন, যাহা 
দিয়াছিলে তাহা ছাড়া বেশি নিও না। 

আবদুল আলা হইতে ধারাবাহিকভাবে ইব্ন মারওয়ান, অল তন হান ওৰ সারির 
স্বীয় তাফসীরে অনুরূপ বর্ণনা করিয়াছেন। আজহার ইবৃন মারওয়ানের সনদে ইব্‌ন মাজাহও 
অনুরূপ বর্ণনা করিয়াছেন । তবে এই সূত্রটি উত্তম ও শক্তিশালী । 
ইব্ন ওয়াহিহ, ইব্‌ন হুমাইদ ও ইবৃন জারীর বর্ণনা করেন $ জামীলা বিনতে উবায়দুল্লাহ ইব্‌ন 
উবাই ইব্‌ন সুলুল (রা) ছাবিত ইবৃন কাইসের (রা) স্ত্রী ছিলেন। তিনি তাহার স্বামীকে অপসন্দ 
করিলে নবী করীম (সা) তাহাকে ডাকিয়া বলেন___ হে জামীলা! ছাবিতের কোন কাজটি তোমার 
খারাপ লাগে ? জামীলা (রা) বলিলেন, তাহার ধর্ম বিষয়ক এবং চারিত্রিক কোন বিষয়ই আমার 
নিকট অপসন্দনীয় নয়। তবে তাহার অসুন্দর ও কুৎসিৎ অবয়বই আমার নিকট অপসন্দনীয়। 
ইহার পর রাসূল (সা) মহিলাকে বলিলেন-__তাহাকে বাগানটি ফিরাইয়া দিতে রাজী আছ? তিনি 
বলিলেন, জী, রাজী আছি। অতঃপর বাগান ফিরাইয়া দেওয়ার মাধ্যমে তাহারা বিচ্ছিন্ন হইয়া 
যায়। 
ইব্‌ন আবদুল আ'লা ও ইব্‌ন জারীর বর্ণনা করেন £ আবু জরীর (র) ইকরামা (রা)-কে জিজ্ঞাসা 
করেন, আসলে ইসলামে খোলা'র কোন অস্তিত্ব আছে কি ? উত্তরে ইকরামা (রা) বলেন, ইব্‌ন 
আব্বাস (রা) বরিয়াছেন-ইসলামে প্রথম খোলা অনুষ্ঠিত হইয়াছে আবদুল্লাহ ইব্‌ন উবাইর 
বোনের ব্যাপারে । কেননা, তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া অভিযোগ করেন যে, হে 
আল্লাহর রাসূল! আমার মাথা আর আমার স্বামীর মাথা আর কোন জিনিস কখনও একত্রিত 
করিতে পারিবেন না। কেননা, কয়েক জন লোকের সঙ্গে আমার স্বামী আসিতেছিল। দৈবাৎ 
তখন আমি তীবুর পর্দা উঠাইয়া দেখিতে পাই যে, তাহাদের মধ্যে তিনিই সর্বাপেক্ষা কালো, 
খাট ও কুৎসিত । তাঁহার স্বামী ইহা শুনিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আমি তাহাকে আমার 
সম্পদের মধ্যে সর্বোত্তম ও অতি ফলনী একটি বাগান দিয়াছিলাম। সে যদি আমাকে তাহা 
ফিরাইয়া দেয় তাহা হইলে আমিও তাহাকে মুক্ত করিয়া দিব। ইহার পর হুযুর (সা) মহিলাকে 
জিজ্ঞাসা করিলেন, এই ব্যাপারে তুমি কি বল? তিনি বলিলেন, আমি রাজী । যদি ইহার চাইতে 
বেশী চায় তাহা হইলেও রাজী আছি। অতঃপর তাহারা বিচ্ছিন্ন হইয়া গেল । 

আমর ইবৃন শুআয়েবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, আমর ইব্‌ন শুয়ায়েব, 
হাজ্জাজ, আবূ খালিদ আহমার, আবু কুরাইব ও ইব্‌ন মাজাহ্‌ বর্ণনা করে যে, আমর ইব্‌ন 
শুআয়েবের দাদা বলেন ঃ হাবীবা বিন্তে সহল (রা) ছাবিত ইব্‌ন কায়েস ইব্‌ন শিমাসের (রা) 
স্ত্রী ছিলেন। কিন্তু ছাবিত (রা) ছিলেন অত্যন্ত কুৎসিত ব্যক্তি । তাই হাবীবা (রা) রাসূলুল্লাহ 
(সা)-কে স্বামীর ব্যাপারে অভিযোগ করিয়া বলেন, আল্লাহর কসম! আমার যদি আল্লাহর ভয় 
না থাকিত, তাহা হইলে তিনি আমার নিকট গমন করিলেই তাহার মুখে থুথু মারিয়া দিতাম। 


Contents 


২৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) বলেন- তোমাকে দেওয়া তাহার বাগান তুমি তাহাকে ফিরাইয়া 
দিতে রাজী আছে ? তিনি উত্তরে বলিলেন, হা রাজি আছি । তিনি বাগানটি তাহাকে ফিরাইয়া 
দেন। অতঃপর রসূলুল্লাহ (সা) তাহাদের উভয়কে বিচ্ছিন্ন করিয়া দেন। 

তবে এই বিষয়ে ইমামগণের মধ্যে মতভেদ রহিয়াছে যে, খোলা'র ব্যাপারে স্বামীর স্ত্রীকে 
প্রদত্ত বস্তু হইতে বেশি নেওয়া জায়েয আছে কিনা? জমহুর বলিয়াছেন যে, জায়েয আছে। 
কেননা আল্লাহ তা'আলা ইহা সাধারণভাবেই বলিয়াছেন যে, :-,১431 (১৪ (4742 0158 93 
€ অর্থাৎ স্ত্রী যদি বিনিময় দিয়া অব্যাহতি নিয়া নেয় তাহা হইলে ইহাতে উভয়ের কোন পাপ 
নাই। 
ইব্‌ন ইব্রাহীম ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন সামুরা বলেন £ঃ হযরত উমর (রা) এর 
নিকট এক মহিলা আসিয়া তাহার স্বামীর ব্যাপারে অভিযোগ করিলে তিনি মহিলাকে পুতিগন্ধময় 
একটা প্রকোষ্ঠে বন্দী করিয়া রাখার নির্দেশ দেন। পরে মহিলাকে ডাকাইয়া জিজ্ঞাসা করেন যে, 
কেমন ছিলে ? উত্তরে মহিলা বলেন, আমি তাহার নিকট কখনও আরাম পাই নাই। দীর্ঘদিন পর 
এই একটি রাতই আমি আরামে কাটাইয়াছি। 

উমর (রা) ইহা শুনিয়া তাহার স্বামীকে বলিলেন, তাহাকে তাহার অলংকারের বিনিময়ে 
হইলেও অব্যাহতি দাও। ইব্‌ন সামুরার গোলাম কাছীর হইতে ধারাবাহিকভাবে আইয়ুব, 
মুআম্মার ও আবদুর রাযযাকও অনুরূপ বর্ণনা করিয়াছেন । কেহ কেহ বলিয়াছেন যে, তাহাকে 
তিন দিন পর্যন্ত কয়েদ করিয়া রাখা হইয়াছিল। 

হুমাইদ ইব্‌ন আবদুর রহমান হইতে ধারাবাহিকভাবে কাতাদা ও সাঈদ ইব্‌ন আবু উরওয়া 
বর্ণনা করেন যে, জনৈকা মহিলা উমরের (রা) নিকট তাহার স্বামীর ব্যাপারে অভিযোগ করিলে 
উমর (র) তাহাকে একটি পুঁতিগন্ধময় কুঠরীতে বন্দী করিয়া রাখেন। অতঃপর রাত্রি অতিবাহিত 
হইয়া সকাল হইলে উমর (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, রাত্রি অতিবাহিতের স্থানটা কেমন 
লাগিল ? উত্তরে তিনি বলিলেন, এই রাত্রির চাইতে অধিক আরামের রাত্রি তাহার সংগে আমার 
একটিও অতিবাহিত হয় নাই। অতঃপর উমর (রা) তাহার স্বামীকে বলিলেন, তাহার কাছ 
হইতে এক গুচ্ছ চুলের বিনিময়ে হইলেও তাহাকে অব্যাহতি দান কর। 

বুখারী রে) বলেন ঃ উছমান (রা) চুলের গুচ্ছ ব্যতীত অন্য যে কোন জিনিসের বিনিময়ে 
খোলা জায়েয বলিয়াছেন । 

আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আকীল হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক 
বর্ণনা করেন যে, তাহাকে রবী’ বিনতে মুয়াউয়াজ ইব্ন আ'’ফরা বলিয়াছেন যে, আমার স্বামী 
বাড়িতে থাকিলেও আমার সহিত সদ্ব্যবহার করিতেন না। আর বিদেশে থাকিলে তো 
সম্পূর্ণরূপেই বঞ্চিত থাকিতাম। একদিন তাহার সাথে আমার ঝগড়া হইলে আমি তাহাকে 
বলিলাম, আপনার দেয়া আমার নিকট যাহা রহিয়াছে তাহার সবকিছুর বিনিময়ে হইলেও আপনি 
আমাকে ‘খোলা’ দান করুন । তিনি বলিলেন, হা, ঠিক আছে। আমি বলিলাম, ঠিক হইলে 


Contents 


সূরা বাকারা ' ২৫৫ 


তাহাই হুউক। অতঃপর এই ঘটনাটি আমার চাচা মুআয ইব্ন.আ’ফরা (রা) হযরত উছমানের 
(রা) কর্ণগোচর করিলে তিনি বলেন, চুলের তল বাং ত জার ও কো ভা দের বির 
‘খোলা’ করিতে পারিবে। 

মোটকথা, আল্-বেশি তুচ্ছ মুল্যবান যাহা কিছু তাহার কাছে আছে সব কিছুই গ্রহণ করিতে 
পারিবে একমাত্র চুলের বেনী ব্যতীত। 

ইব্‌ন উমর (রা), ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, ইকরামা, নাখঈ, 'কুবাইসা, ইব্ন জুবায়ের, 
হাসান ইব্‌ন সালেহ ও উছমান বাত্তী প্রমুখেরও এই অভিমত । ইমাম্‌ মালিক, লায়েস, ইমাম 
শাফেঈ ও আবূ ছাওরের মাযহাব ইহাই। জারীরও এই মত পসন্দ করিয়াছেন। 

ইমাম আবূ হানীফার (র) সহচরবৃন্দের অভিমত হইল এই যে, স্ত্রীর দোষে যদি 'খোলা' 
হইয়া থাকে, তাহা হইলে স্বামী তাহার প্রদত্ত সকল সম্পদই গ্রহণ করিতে পারিবে । তবে উহার 
অতিরিক্ত নেওয়া বৈধ নহে। হী, যদি স্ত্রী স্বেচ্ছায় অতিরিক্ত কিছু দেয় তাহা নেওয়া জায়েয। 
পক্ষান্তরে স্বামীর দোষে যদি খোলা হইয়া থাকে, তাহা হইলে স্বামী কিছুই ফেরত পাইবে না। 
হী, স্ত্রী যদি স্বেচ্ছায় কিছু দেয়, তাহা স্বামীর জন্য নেওয়া বৈধ। 

ইমাম আহমদ (রা), আবু উবায়েদ ইসহাক ইব্‌ন রাহবিয়া প্রমুখ বলেনঃ যে কোন অবস্থায় 
স্বামীর প্রদত্ত বস্তুর অতিরিক্ত কিছু গ্রহণ করা স্বামীর জন্য বৈধ নহে। 

সাঈদ ইবৃন মুসাইয়াব, আতা, উমর ইব্‌ন শুআয়েব, যুহরী, তাউস, হাসান, শা'বী, হাম্মাদ 
ইব্‌ন আবু সুলায়মান ও রবী ইব্‌ন আনাস প্রমুখও উপরোক্ত মত পোষণ করেন । 

মুআম্মার ও হাকাম বর্ণনা করেন যে, হযরত আলী (রা) বলেন ঃ খোলা গ্রহণকরিণী মহিলা 
হইতে তাহাকে প্রদত্ত বস্তুর চাইতে অধিক কিছু গ্রহণ করিও না। ইমাম আওযাঈ বলেনঃ 
বিচারকগণ স্ত্রীর নিকট হইতে স্বামীর প্রদত্ত বস্তুর অধিক কিছু গ্রহণ করা স্বামীর জন্য বৈধ মনে 
করেন না। 

আমি ইবৃন কাছীর বলিতেছি ঃ উপরোক্ত অভিমত পোষণকরীদের দলীল হইল পূর্বোক্ত সেই 
হাদীসটি, যাহাতে ছাবিত ইব্‌ন কায়েস ও তাহার স্ত্রী হাবীবার ঘটনা বিবৃত হইয়াছে। ইব্‌ন 
আব্বাস রো) হইতে পর্যায়ক্রমে ইকরামা ও কাতাদাহ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) ছাবিত 
ইব্‌ন কায়েসকে নির্দেশ দিলেন- “তুমি স্ত্রীর নিকট হইতে বাগানটির অতিরিক্ত কিছুই গ্রহণ করিও 
না। 

আতা হইতে পর্যায়ক্রমে ইব্ন জারীর, সুফিয়ান, কুবায়সা ও আবৃদ ইব্‌ন হুমায়েদ বর্ণনা 
করেন যে, আতা বলেন £ রাসূল (সো) খোলা গ্রহণকারিণীর নিকট হইতে স্বামী কতৃক তাহার 
প্রদত্ত বস্তুর অতিরিক্ত কিছু গ্রহণ করা অপসন্দ করিতেন। উল্লেখ্য যে, আলোচ্য আয়াতের 
একাংশ অপর অংশের ব্যাখ্যা স্বরূপ আসিয়াছে । যেমন আল্লাহ বলেন £ 

৬৯ (৮ (০421০ 0৮৯ 9৬ অর্থাৎ স্বামী বিবাহের চুক্তি মোতাবেক স্ত্রীকে যাহা 
কিছু দিঁয়াছিল তাহা যদি স্ত্রী খোলার জন্য ফেরত দেয়, তাহা গ্রহণ করিলে কাহারও কোন পাপ 
হইবে না। মূলত ইহা হইল আয়াতের পূর্ববর্তী অংশের ব্যাখ্যা । উহাতে আল্লাহ তা'আলা 
বলেনঃ 


Ys ৮০525 পতি কক ee eG 0+ চে 24০89০17:5 ০ % ০9 ক 


Contents 


২৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ তালাক প্রাপ্তাকে তোমাদের দেওয়া সম্পদ হইতে কোন কিছু ফেরত নিও না। তবে 
হা, যদি তোমরা উভয়ে এই আশংকায় খোলা তালাক গ্রহণ কর যে, তোমরা আল্লাহর নির্ধারিত 
সীমারেখা রক্ষা করিতে পারিবে না, তাহা হইল «+ 5,551 (7১১17421501 9.৪ অর্থাৎ 
স্ত্রী কর্তৃক ফেরত দেয়া বস্তু স্বামী গ্রহণ করিলে উভয়ের কাহারও কোন পাপ হইবে না। 
তঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 
১৮৫৭7545145 40155 সি ১০500 En ০ আও 


অর্থাৎ এই হইল আল্লাহর নির্ধারিত সীমারেখা । তাই ইহা অতিক্রম করিও না। আর যাহারা 

আল্লাহর সীমারেখা লঙ্ঘন করিবে, তাহারাই যালিম। 
বিশেষ অনুচ্ছেদ 

ইমাম শাফেঈ (র) বলেন £ আমাদের সহচরদের ভিতরে খোলা তালাকের ব্যাপারে ব্যাপক 
মতানৈক্য রহিয়াছে । ইব্‌ন আব্বাস রো) হইতে পর্যায়ক্রমে তাউস, আমর ইব্‌ন দীনার ও 
সুফিয়ানের মাধ্যমে আমার কাছে এই বর্ণনা পৌঁছে যে, ইবৃন আব্বাস (রা) বলেন ৪ কেহ যদি 
তাহার স্ত্রীকে দুই তালাক দেওয়ার পর স্ত্রী হইতে খোলা তালাক গ্রহণ করে, তাহা হইলে উভয়ে 
ইচ্ছা করিলে পুনঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিবে । তাহার দলীল হইল আলোচ্য আয়াতের 
এই অংশটি 8 (১1১4৫ "১1... ১১১০ 3১441 

ইকরামা (রা) হইতে পর্যায়ক্রমে আমর, সুফিয়ান ও ইমাম শাফেঈ (র) বলেন যে, ইকরামা 
(রা) বলেন ৪ বিবাহ বিচ্ছেদের ব্যাপারে যদি সম্পদকে সম্পৃক্ত করা হয় তাহা হইল তালাক 
হইবে না। ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে তাউস, আমর ইব্‌ন দীনার, সুফিয়ান ইব্‌ন 
উআইনা ও ইমাম শাফেঈ (র) বর্ণনা করেন £ ইয়াহয়া ইব্‌ন সাঈদ ইব্‌ন ওয়াক্কাস হযরত ইব্‌ন 
আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করিলেন-কেহ যদি তাহার স্ত্রীকে দুই তালাক দেওয়ার পর খোলা 
তালাক গ্রহণ করে, তাহা হইলে কি তাহাদের পুনঃবিবাহ হইতে পারিবে ? তদুত্তরে ইব্‌ন 
আব্বাস (রা) বলেন-হী পারিবে। 

কারণ খোলা তালাক মূলত তালাক নহে। তাই আল্লাহ তাআলা আয়াতের প্রথমাংশে ও 
শেষাংশে তালাকের কথাই বলিয়াছেন, আর মাঝখানে শুধু খোলার কথা বর্ণনা করিয়াছেন। 
ইহাতেই বুঝা যায়, খোলা তালাক মূলত তালাকের অন্তর্ভুক্ত নহে। এই বলিয়া তিনি তিলাওয়াত 
করেন JL ০১:91 3,১৯০, UU ১৮৭ 5১৫41 (তালাক দুইবার হইতে 
পারিবে। অতঃপর হয় তাহাকে নিয়ম মাফিক রাখিবে, অন্যথায় সহৃদয়তার সহিত বর্জন 
করিবে 1) অতঃপর তিনি তিলাওয়াত করেন ৪ ০4610555515 
5১22 1৯99 ০৫১০ (তারপরও যদি স্ত্রীকে তালাক দেয়, তাহা হইলে সেই স্ত্রী যতক্ষণ পর্যন্ত 
অন্য স্বামী গ্রহণ না করিবে, ততক্ষণ পর্যন্ত সে তাহার জন্য হালাল হইবে না)। 

অতঃপর ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ খোলা মূলত তালাক নয়, বরং উহা বিবাহকে বাতিল 
করিয়া থাকে । হযরত উছমান (রা) ও ইব্‌ন উমর (রা) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে । তাউস 
ও ইকরামার অভিমতও তাহাই । তাহাদের সূত্রে আহমদ ইবৃন হাম্বল, ইসহাক ইব্‌ন রাহবিয়া, 
আবূ ছাওর, দাউদ ইব্‌ন আলী জাহেরী প্রমুখও অনুরূপ বর্ণনা করেন। ইমাম শাফেঈর (রা) পূর্ব 
অভিমতও ইহাই ছিল। আয়াতের বাহ্যিক অর্থ এই মতেরই পরিপোষক। 


Contents 


সুরা বাকারা " ২৫৭ 


খোলার ব্যাপারে দ্বিতীয় মত হইল এই যে, যদি খোলা দ্বারা একাধিক তালাকের নিয়াত 
করে তাহা হইলে বাইন তালাক হইবে উম্মে বকর আসলামিয়া হইতে পর্যায়ক্রমে জমহানের 
পিতা, জমহান, হিশাম ইব্‌ন উরওয়া ও মালিক বর্ণনা করেন যে, উম্মে বকর আসলামিয়া বলেনঃ 
আমার স্বামী হইতে খোলা গ্রহণ করার পর এই ব্যাপার নিয়া আমি হযরত উছমান (রা) এর 
নিকট গেলে তিনি বলেন-ইহার দ্বারা তালাক হইয়া গিয়াছে । যদি নির্দিষ্ট কোন তালাকের সংখ্যা 
বলিয়া থাক তাহা হইলে তাহাই কার্যকরী হইবে। 

অবশ্য উক্ত বর্ণনার অন্যতম বর্ণনাকারী জমহান অপরিচিত ব্যক্তি । তাই আহমদ ইব্‌ন 
হাম্বল বর্ণনাটিকে যঈফ বলিয়াছেন । আল্লাহই ভাল জানেন। 

উমর (রা), আলী (রা) ইব্‌ন মাসউদ (রা), ইব্‌ন উমর (রা) প্রমুখের সূত্রে সাঈদ ইব্‌ন 
মুসাইয়াব, হাসান আতা, শুরায়েহ, শা'বী ইবরাহীম এবং জাবির ইব্‌ন যায়েদেও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। ইমাম মালিক, ইমাম আবূ হানীফা ও তাহার সহচরবৃন্দ, ছাওরী, আওযাঈ, আবু 
উছমান বাত্তী ও ইমাম শাফেঈ (র)-এর পরবর্তী মত ইহাই ৷ তবে ইমাম আবু হানীফা (র)-এর 
অভিমতের তাৎপর্য হইল এই যে, খোলা গ্রহণকারী যদি এক তালাকের নিয়াত করে, এক 
তালাক হইবে ৷ দুই তালাকের নিয়াত করিলে দুই তালাক হইবে এবং তিন তালাকের নিয়াত 
করিলে তিন তালাক হইবে । আর যদি সে কিছু না বলে তাহা হইল এক তালাক বাইন হইবে। 
ইমাম শাফেঈ (র)-এর একটি অভিমত হইল এই যে, যদি খোলার সময়ে তালাক শব্দ ব্যবহৃত 
না হয় কিংবা এই ধরনের কিছু প্রমাণিতও না হয়, তাহা হইলে তালাকই হইবে না। 

মাসআলা 

ইমাম মালিক (র), ইমাম আবু হানীফা (রা), ইমাম শাফেঈ (রা), ইমাম আহমদ (র) ও 
ইসহাক ইব্‌ন রাহবিয়া (র) প্রমুখ ইমামের অভিমত হইল এই যে, খোলাপ্রাপ্তা মহিলা যদি 
ঝতুবতী হয় তাহা হইলে তালাকপ্রাপ্তা মহিলার মতই তাহার ইদ্দত হইল তিন হায়েয । 

উমর (রা), আলী (রা) ও ইব্‌ন উমর (রা) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। তাহাদেরই 
সূত্রে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, সুলায়মান ইব্‌ন ইয়াসার, উরওয়া, মালিক, আবূ সালমা, উমর 
ইব্‌ন আবদুল আযীয, ইবৃন শিহাব, হাসান, শাবী, ইবরাহীম নাখঈ, আবূ ইয়ায, খাল্লাস ইবৃন 
উমর, কাতাদা, সুফিয়ান ছাওরী, আওযাঈ, লায়েছ ইব্‌ন সাআদ, আবুল আবীদ প্রমুখও অনুরূপ 
অভিমত ব্যক্ত করিয়াছেন। তিরমিযী (র) বলেন ঃ সাহাবায়ে কিরামের অধিকাংশের অভিমত 
ইহাই । অর্থাৎ তাহারা বলেন যে, যেহেতু খোলাও এক প্রকারের তালাক, তাই উহার ইদ্দতও 
তালাকের ইদ্দতের অনুরূপ । 

খোলার ইদ্দত সম্পর্কিত দ্বিতীয় মত হইল এই যে, উহার ইদ্দত মাত্র এক ঝতু । ইহাতেই 
তাহার ভ্রূণ পরিচ্ছন্ন হইয়া যায়। ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে, ইয়াহয়া ইব্‌ন সাঈদ 
ও ইব্‌ন শায়বা বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেনঃ রবীআ তাহার স্বামীর নিকট হইতে 
খোলা করিয়া তাহার চাচা উছমান (রা)-এর নিকট আসিলে তিনি তাহাকে মাত্র এক খতু ইদ্দত 
পালন করিতে বলেন। কিন্তু ইব্ন উমর (রা) খোলার জন্য তিনি খতু ইদ্দত পালন করিতে 
বলিলেন । তবে তিনি সাথে সাথে এই কথাও বলিলেন যে, উসমান (রা) আমাদের চাইতে 
অধিক উত্তম ও অধিক জ্ঞানী ছিলেন। অবশ্য এক বর্ণনায় ইবৃন উমর (রা)-ও এক হায়েয 


কাছীর (২য় খণ্ড)-_৩৩ 


Contents 


২৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইদ্দতের কথা বলিয়াছেন! ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে, উবায়দুল্লাহ ও ইবাদাহ 
বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ খোলার ইদ্দত মাত্র এক হায়েয। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে তাউস, লায়েছ ও আবদুর রহমান ইব্‌ন মুহাম্মদ আল 
মুহারিবী বর্ণনা করেন যে, তিনি বলেন $ উহার ইদ্দত হইল তিন হায়েয । ইকরামা ও আব্বান 
ইব্‌ন উসমানের অভিমতও এক হায়েষের অনুকূলে ৷ যাহারা এক হায়েয ইদ্দতের পক্ষপাতী, 
তাহারা বলেন, খোলা দ্বারা বিবাহ নষ্ট হয়, উহা তালাক নহে। তাহাদের দলীল হইল ইমাম 
তিরমিযী ও ইমাম আবূ দাউদের উদ্ধৃত হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর বর্ণিত হাদীস। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, আমর ইব্‌ন মুসলিম, মুআম্মার, হিশাম 
ইব্‌ন ইউসুফ, আলী ইব্‌ন ইয়াহয়া ও মুহাম্মদ ইব্‌ন আবদুর রহীম বাগদাদী বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ হুযুর (সা)-এর যমানায় ছাবিত ইব্‌ন কায়েসের স্ত্রী তাহার নিকট 
হইতে খোলা করিলে হুযুর (সা) তাহাকে এক হায়েয ইদ্দত পালন করিতে বলিয়াছিলেন। 
তিরমিযী (র) বলেন ঃ হাদীসটি হাসান ও গরীব পর্যায়ের । অবশ্য ইকরামা হইতে পর্যায়ক্রমে 
আমর ইব্ন মুসলিম মুআম্মার ও আবদুর রাযযাকের সনদে ইহা অবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে। 
গাযলান ও তিরমিযী (র) বর্ণনা করেন যে, রবীআ বিনতে মুআওয়াজ বলেন £ আমি রাসূলুল্লাহ 
(সা)-এর সময় খোলা করিলে তিনি আমার অথবা আমার স্বামীর নিকট আমাকে এক হায়েয 
ইদ্দত পালনের নির্দেশ দেন। 

ইমাম তিরমিযী (র) বলেন $ ইহা বিশুদ্ধভাবে প্রমাণিত যে, রাসূল (সা) তাহাকে এক 
হায়েয পর্যন্ত ইদ্দাত পালনের নির্দেশ দেন। 

রবীআ বিনতে মুআওয়াজ ইহতে ভিন্ন সূত্রে পর্যায়ক্রমে ইবাদা ইব্‌ন ওলীদ ইব্‌ন ইবাদা 
ইব্‌ন সামিত, ইব্‌ন ইসহাকদ, ইবরাহীম ইব্‌ন সা'দ ইয়াকুব ইব্‌ন ইবরাহী ইব্‌ন সাদ, আলী 
ইব্‌ন সালমা নিশাপুরী ও ইমাম ইব্‌ন মাজা (র) বর্ণনা করেন যে, রবীআ ইব্‌ন মুআওয়াজ 
বলেনঃ আমি আমার খোলা সম্পন্ন করার পর হযরত উছমান (রা)-এর নিকট গমন করিযা 
জিজ্ঞাসা করিলাম-আমার ইদ্দত কিরূপ হইবে ? তিনি বলিলেন, উহার ইদ্দত নাই। তবে যদি 
খোলা গ্রহণের পূর্বক্ষণে স্বামীর সহিত মিলিত হইয়া থাক, তাহা হইলে একটি খতু আসা পর্যন্ত 
তাহার নিকট অবস্থান কর। অবশ্য মরিয়াম মুগনিয়ার খোলার ব্যাপারে তিনি হুযুর (সা)-এর 
নির্দেশেরই অনুরসরণ করিয়াছিলেন। 

রবীআ বিনতে মুআওয়াজ হইতে ক্রমাগত মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান, ইব্‌ন ছাওবান, 
আবূ সালমা, আবুল আসওয়াদ ও ইবৃন লাহিয়া বর্ণনা করেন যে, রবীআ বিনতে মুঅওয়াজ 
বলেন ঃ আমি শুনিয়াছি যে, ছবিতে ইবন কায়েসের স্ত্রী তাহার স্বামীর সহিত খোলা করিলে হুযুর 
(সা) তাহাকে এক হায়েয ইদ্দত পালন করিতে নির্দেশ দেন। 

মাসআলা 
জমহুর উলামা ও ইমাম চতুষ্টয়ের মতে খোলা গ্রহণকারিণী স্ত্রীকে তাহার স্বামী রাজি খুশি 


Contents 


সূরা বাকারা ২৫৯ 


না করিযা ফিরাইয়া আনিতে পারিবে না। কেননা সে সম্পদ দিয়া নিজকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন 
করিয়া নিয়াছে। 

আবদুল্লাহ ইব্‌ন আবূ আওফী, মাহান হানাফী, সাঈদ ইব্‌ন মুসাইয়াব ও ইমাম যুহরী প্রমুখ 
বলেন ঃ স্বামী তাহার স্ত্রীর নিকট হইতে যাহা গ্রহণ করিয়াছে, তাহা তাহাকে ফিরাইয়া দিলে 
তাহার সম্মতি ছাড়াই তাহাকে ফিরাইয়া আনিতে পারিবে । আবূ ছাওরও এই মত গ্রহণ 
করিয়াছেন। 

পক্ষান্তরে সুফিয়ান ছাওরী বলেন £ খোলার মধ্যে তালাকের কোন উল্লেখ যদি না থাকে | 
তাহা হইলে উহাকে চূড়ান্ত বিচ্ছেদ মনে করিতে হইবে । সুতরাং এই অবস্থায় ফিরাইয়া নেওয়ার 
কোন অধিকারই থাকে না। তবে যদি তালাকের উল্লেখ থাকে তাহা হইলে ইদ্দতের মধ্যে 
ফিরাইয়া নিতে পারিবে । দাউদ ইব্‌ন আলী জাহেরীও ইহা বলিয়াছেন। 

অবশ্য সকলেই এই ব্যাপারে একমত যে, স্বামী স্ত্রী উভয়ে সম্মত থাকিলে ইদ্দতের মধ্যে 
তাহারা পুনর্বিবাহে আবদ্ধ হইতে পারিবে । কেবলমাত্র শায়েখ আবূ উমর ইব্‌ন আবদুল বার 
এক দলের বরাতে বলেন $ ইদ্দতের মধ্যে যেমন স্ত্রী কাহাকেও বিবাহ করিতে পারিবে না, 
তেমনি তাহার স্বামীও তাহাকে বিবাহ করিতে পারিবে না। অবশ্য এই অভিমতটি একান্তই 
বিরল ও বর্জনীয় । 

মাসআলা | 

খোলা প্রাপ্তা স্ত্রীলোককে আবার তালাক দেওযা যায় কি ? এই ব্যাপারে তিনটি অভিমত . 
রহিয়াছে। 

(এক) ইদ্দতের মধ্যে আর কোন তালাক কার্যকর হইবে না। কারণ, সে এখন স্বামীর 
অধিকার হইতে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন । ইব্‌ন আব্বাস (রা), ইব্‌ন যুবায়ের (রা), ইকরামা, 
আবূ ছওর প্রমুখ এই মত পোষণ করেন। 

(দুই) ইমাম মালিক (র) বলেন; খোলার পর নিশ্চুপ না থাকিয়া যদি সংগে সংগে তালাক 
দেয় তাহা হইলে তালাক কার্যকর হইবে । পরে দিলে হইবে না। ইব্‌ন আবদুল বার বলেন 8 এই 
মতটি উসমান (রা)-এর বর্ণনার সহিত সামঞ্জস্যপূর্ণ । 

(তিন) খোলাপ্রাপ্তা মহিলার ইদ্দতের মধ্যে যখনই তালাক দিবে তখনই কার্যকর হইবে । 

ইমাম আবু হানীফা রে), তাহার সহচরবৃন্দ, ছাওরী ও আওযাঈ এই অভিমত ব্যক্ত করেন। 
তাহা ছাড়া সাঈদ ইবৃন মুসাইয়াব, শুরায়হ, তাউস, ইবরাহীম, যুহরী, হাকাম, হিকাম ও হাম্মাদ 
ইব্‌ন আবু সুলায়মানও এই মত সমর্থন করেন। ইব্‌ন মাসউদ (রা) ও আবূ দারদা (রা) হইতেও 
অনুরূপ বর্ণিত হইয়াছে। অবশ্য ইবৃন আবদুল বার বলেন ৪ উপরোক্ত অভিমতটি যে তাহাদের 
নিকট হইতে বর্ণিত হইয়াছে তাহা সুপ্রমাণিত নহে। 

অতঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 

3৮01 2৯ 135 Sd চি as ১9৯5 9৪ 401 05৯ আও 
অর্থাৎ এই বিধানসমূহ দ্বারা আল্লাহ তা'আলা তোমাদের জন্য সীমা নির্ধারণ করিযা 
দিয়াছেন। তাই তোমরা উহা অতিক্রম করিও না। যাহারা উহা অতিক্রম করিবে তাহারা 


Contents 


২৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


অবশ্যই যালিম। | 

হাদীসেও অনুরূপ বক্তব্য রহিয়াছে । উহাতে বলা হইয়াছে- “আল্লাহ তাআলা সীমা নির্ধারণ 
করিয়া দিয়াছেন, অতএব উহা অতিক্রম করিও না। তিনি নির্দিষ্ট বিষয়গুলি ফরয করিয়াছেন, 
অতএব উহা বিনষ্ট করিওনা। তিনি নিকৃষ্ট ও গর্হিত কাজগুলি হারাম করিয়াছেন, উহার 
অবমাননা করিও না আর যেসব বিষয়ে তিনি মেহেরবানি করিয়া এড়াইয়া গিয়াছেন, সেইগুলির 
_ ব্যাপারে তোমরা প্রশ্ন তুলিও না। কেননা, আল্লাহ তা“আলা ভুল-ক্রটি হইতে পূর্ণ পবিত্র ৷ 

একই কথায় তিন তালাক দেওয়া হারাম-এই মতের প্রবক্তারা আলোচ্য আয়াতটি দলীল 
হিসাবে পেশ করেন। ইহা ইমাম মালিক (র) ও তাহার সহচরবৃন্দের মাযহাব । তাহাদের নিকট 
একটি করিয়া তালাক দেওয়া সুন্নত। কেননা আল্লাহ তা“আলা বলিয়াছেন ১৮:১২ 3১411 
অর্থাৎ তালাক দুইবার। আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন -“এই হইল আল্লাহ কর্তৃক নির্ধারিত 
সীমারেখা। কাজেই তোমরা ইহা অতিক্রম করিও না। বস্তুত যাহরা আল্লাহর দেওয়া গণ্ী 
অতিক্রম করে তাহারাই যালিম।' 

সুনানে নাসায়ীতে উদ্ধৃত মাহমুদ ইব্‌ন লবীদের বর্ণনাটি এই অতিমতকে অধিকতর 
জোরদার করিয়াছে। মাহমুদ ইব্‌ন লবীদ হইতে পর্যায়ক্রমে মাখরামা ইব্‌ন বুকায়ের, বুকায়ের, 
ইব্‌ন ওহাব ও সুলায়মান ইব্‌ন দাউদ বর্ণনা করেন যে, মাহমুদ ইব্‌ন লবীদ বলেন ঃ জনৈক 
ব্যক্তি একই সংগে তাহার স্ত্রীকে তিন তালাক দেয়। এই খবর রাসূল (সা)-এর নিকট পৌঁছিলে 
খেলা শুরু করিয়াছে ? তখন এক ব্যক্তি দাঁড়াইয়া বলে- হে আল্লাহর রাসূল ? আমি কি তাহাকে 
হত্যা করিব না? অবশ্য এই বর্ণনাটির সূত্র পরম্পরায় ছেদ রহিয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

52535) ESS ০১০ কউ এ 595 5১৫ 

অর্থাৎ যখন কোন ব্যক্তি তাহার স্ত্রীকে দুই তালাক দিবার পর তৃতীয় তালাক দেয়, তখন 
তাহার জন্য সেই স্ত্রী ব্যবহার করা হারাম হইয়া যায়। হা, যদি তাহাকে অন্য কেহ বিবাহ করিয়া 
তালাক দেয় তাহা হইলে তাহাকে পুনর্বিবাহ করা হালাল হইবে । কিন্তু বিবাহ ছাড়া যদি সে 
কোন পুরুষের সংগলাভ করে কিংবা কাহারও দাসী হয়, তাহা হইলেও সে পূর্ব স্বামীর জন্য 
হালাল হইবে না। কেননা, উহাতে তাহার জন্য স্বামী গ্রহণ করার শর্ত পূরণ হয় না। তেমনি 
যদি সে যথারীতি দ্বিতীয় বিবাহ করে এবং দ্বিতীয় স্বামীর সহিত তাহার সহবাস না হয়, তাহা 
হইলেও সে পূর্ব স্বামীর জন্য হালাল হইবে না। 

কেননা তখন দ্বিতীয় স্বামী গ্রহণ পূর্ণতৃপ্রাপ্ত হয় না। 

অবশ্য হযরত সাঈদ ইব্‌ন মুসাইয়াব সম্পর্কে ফিকাহবিদগণের মধ্যে খ্যাত আছে যে, তিনি 
বলেন $ বিবাহের পর দ্বিতীয় স্বামী সহবাস না করিয়া তালাক দিলেও সে তাহার পূর্ব স্বামীর 
জন্য হালাল হইয়া যাইবে । তবে এই বর্ণনাটির বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ রহিয়াছে । আবু উমর 
ইব্‌ন আবদুল বার তাহার “ইসতিকার নামক কিতাবে এই সংশয় তুলিয়া ধরিয়াছেন। আল্লাহই 
ভাল জানেন। 


Contents 8 


সূরা বাকারা | ২৬১ 


নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে ইবৃন উমর (রা), সাঈদ ইব্‌ন মুসাইয়াব, মালেক ইব্‌ন 
আবদুল্লাহ, সালিম ইবৃন রাযীন, আলকামা ইবৃন মারসাদ, শু'রা, মুহাম্মদ ইব্‌ন জাফর, ইব্‌ন 
বাশার ও আবূ জাফর ইবৃন জারীর বর্ণনা করেন £ 

“নবী করীম (সা)-কে জিজ্ঞাসা করা হয় যে, কোন পুরু যদি তাহার স্ত্রীকে সহবাসের 
পূর্বেই তালাক দেয় এবং সেই মহিলা যদি অন্য স্বামী গ্রহণ করিয়া সহবাসের পূর্বে তালাকপ্রাপ্তা 
হয় তখন কি তাহার পূর্ব স্বামী তাহাকে বিবাহ করিতে পারিবে ? নবী করীম (সা) উত্তর 
দিলেন-পারিবে না, যতক্ষণ না দ্বিতীয় স্বামীর সহিত তাহার যৌন সম্পর্ক স্থাপিত হয়।” 

উল্লেখ্য যে, এই বর্ণনাটিও সাঈদ ইব্‌ন মুসাইয়াবের এবং বর্ণনাটি উদ্ধৃত করেন ইব্‌ন 
জারীর । ইমাম আহমদও বর্ণনাটি উদ্ধৃত করেন। বর্ণনাটি এইরূপ -নবী করীম (সা) হইতে ইব্‌ন 
আলকামা ইব্ন মারসাদ, শু“বা ও মুহাম্মদ ইব্‌ন জা"ফর বর্ণনা করেন $ “নবী করীম (সো) 
জিজ্ঞাসিত হন যে, কোন স্বামী তাহার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর উক্ত মহিলা দ্বিতীয় স্বামী 
গ্রহণ করিল। কিন্তু সহবাসের পূর্বেই দ্বিতীয় স্বামী তাহাকে তালাক দিল । এমতাবস্থায় কি প্রথম 
স্বামী তাহাকে পুনঃ বিবাহ করিতে পারিবে ? রাসূল (সা) জবাব দিলেন, যতক্ষণ না সে দ্বিতীয় 
স্বামীর স্বাদ গ্রহণ করিবে ততক্ষণ পারিবে না।” 
বাশশার বিন্দার হইতে এবং উভয়ে শু“বা হইতে মুহাম্মদ ইব্‌ন জাফর গুন্দরের সূত্রেও অনুরূপ 
বর্ণনা করেন। 

উল্লেখ্য যে, ইব্‌ন উমর (রা) হইতে সাঈদ ইব্ন মুসাইয়াবের উপরোক্ত বর্ণনাটি মারফু সূত্রে 
বর্ণিত হইয়াছে। পক্ষান্তরে তাহার যে মন্তব্য ও বর্ণনা প্রথমে উদ্ধৃত হইয়াছে তাহা দুর্বল ও 
স্ববিরোধী । তাই তাহার বর্ণিত শক্তিশালী হাদীসের মোকাবেলায় তাহার ব্যক্তিগত দলীলবিহীন 
উক্তির কি মূল্য থাকিতে পারে ? আল্লাহই ভাল জানেন। 

ইমাম আহমদ, ইমাম নাসায়ী ও ইমাম ইব্‌ন জারীর ইব্‌ন উমর (রা) হইতে নিম্ন হাদীসটি 
উদ্ধৃত করেন ঃ 

ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে রযীন ইবৃন সুলায়মান আনসারী, আলকামা ইব্‌ন 
মারছাদ ও সুফিয়ান ছাওরী বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ৪ 

“নবী করীম (সা) জিজ্ঞাসিত হন যে, এক ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক দেওয়ায় সে 
অন্যত্র বিবাহ বসে। কিন্তু স্বামী তাহার সহিত দরজা বন্ধ করিয়া ও পর্দা ঝুলাইয়া একান্তে 
সহবাস করার পূর্বেই তালাকপ্রাপ্ত হয়। এমতাবস্থায় সে তার প্রথম স্বামীর জন্য হালাল হইবে 
কি? রাসূল (সা) জবাব দিলেন- না, যতক্ষণ না সে যৌন স্বাদ গ্রহণ করিবে ।” 

অপর এক হাদীসে আনাস ইব্‌ন মালিক হইতে পর্যায়ক্রমে ইয়াহয়া ইব্‌ন ইয়াযীদ হানায়ী, 
মুহাম্মদ ইব্‌ন দীনার, আফফান ও ইমাম আহমদ বর্ণনা করেন ৪ 

“রাসূল সো)-কে প্রশ্ন করা হয় যে, কোন ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর 
অন্য এক জনের সহিত তাহার বিবাহ হয়। কিন্তু সে তাহার সহিত সহবাস করিবার পুর্বেই 


Contents 


২৬২ | তাফসীরে ইব্ন কাছীর 


তাহাকে তালাক দেয়। এই অবস্থায় সেই মহিলাকে তাহার পূর্ব স্বামী বিবাহ করিতে পারিবে 
কি? রাসূল (সা) তদুত্তরে বলিলেন-না, যতক্ষণ না তাহার দ্বিতীয় স্বামী তাহার মধুর স্বাদ গ্রহণ 
করিবে ও সে তাহার দ্বিতীয় স্বামীর মধুর স্বাদ গ্রহণ করিবে ।” 
ইব্রাহীম আনমাতী ও ইমাম ইব্‌ন জারীরও অনুরূপ বর্ণানা করেন। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি £ ইব্‌ন আবু ফুরাত বলেন-উপরোক্ত হাদীসের বর্ণনাকারী " 
মুহাম্মদ ইব্‌ন দীনার ইব্‌ন সান্দাল আবু বকর ইযদী (পরবর্তীকালে তায়ী ও বসরী বলিয়া 
পরিচিত) সম্পর্কে বিভিন্ন মত রহিয়াছে । কেহ তাহাকে দুর্বল এবং কেহ আবার তাহাকে সবল ও 
উত্তম বর্ণনাকারী বলিয়া আখ্যায়িত করিয়াছেন। তবে আবূ দাউদ (র) বলেন-মৃত্যুর প্রাক্কালে 
লোকটি বিকারপ্রস্ত হইয়াছিল। আল্লাহই সর্বজ্ঞ । 

অপর এক হাদীসে আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আবূ হারিছ গিফারী, ইয়াহয়া ইব্‌ন 
জারীর বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ 

“রাসূল (সো) জিজ্ঞাসিত হন যে, কোন ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর যদি 
সে অন্য স্বামী গ্রহণ করে এবং দ্বিতীয় স্বামী যদি সহবাসের পূর্বেই তাহাকে তালাক দেয়, তাহা 
হইলে কি তাহাকে প্রথম স্বামী গ্রহণ করিতে পারিবে ? হুযুর (সা) বলেন-না, যতক্ষণ না একে 
অপরের মধুর স্বাদ গ্রহণ করিবে ।” অপর এক রিওয়ায়েতে শায়বান অর্থাৎ ইব্‌ন আবদুর 
রহমানও অনুরূপ বর্ণনা করেন। উল্লেখ্য যে, উপরোক্ত রিওয়ায়েতের অন্যতম বর্ণনাকারী আবুল 
হারিছ অপ্রসিদ্ধ। 

অপর এক হাদীসে হযরত আয়েশা রো) হইতে পর্যায়কমে কাসিম, আবদুল্লাহ, ইয়াহিয়া ও 
ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রো) বলেন £ 

“আমি রাসূল (সা)-কে এই প্রশ্ন করিলাম যে, এক ব্যক্তি তাহার স্ত্রীকে তালাক দেওয়ায় 
তাহার স্ত্রী অন্য স্বামী গ্রহণ করে। কিন্তু সহবাসের পূর্বেই দ্বিতীয় স্বামী তাহাকে তালাক দেয়। 
সে অবস্থায় প্রথম স্বামী তাহাকে গ্রহণ করিতে পরিবে কি? তদুত্তরে রাসূল (সা) বলেন-না, 
যতক্ষণ না সে প্রথম স্বামীর মত দ্বিতীয় স্বামীরও যৌন স্বাদ গ্রহণ করিবে ।” 

ইমাম বুখারী, মুসলিম ও নাসায়ী (র) প্রমুখও হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে 
কাসিম ইব্‌ন আবু জুবায়ের ও উবায়দুল্লাহ ইব্‌ন উমর আল উমরীর সূত্রে অনুরূপ বর্ণনা করেন। 

অপর এক সুত্রে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আসওয়াদ (রে), ইব্রাহীম, আ*মাশ 
এবং আবু মুআবিয়া হইতে আবু হালিম রিফায়ী, সুফিয়ান ইব্‌ন ওয়াকী, উবায়দুল্লাহ ইব্ন 
ইসমাঈল হিবারী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা রো) বলেন ঃ 

“রাসূল (সা) জিজ্ঞাসিত হন যে, জনৈক ব্যক্তি তাহার স্ত্রীকে তালাক দেওযায় সে অন্য স্বামী 
গ্রহণ করে। কিন্তু দ্বিতীয় স্বামী তাহার সহিত সহবাস করার পূর্বেই তাহাকে তালাক দেয়। 
এমতাবস্থায় সে কি তাহার পূর্ব স্বামীর জন্য হালাল হইবে ? রাসূল (সা) উত্তর দিলেন-ততক্ষণ 
পর্যন্ত হালাল হইবে না যতক্ষণ পর্যন্ত সে তাহার দ্বিতীয় স্বামীর সহিত যৌন সম্পর্ক আদান 
প্রদান না করিবে ।” 


Contents 


সুরা বাকারা | ২৬৩ 


নাসায়ী (র) আবূ কুরায়েব হইতে ও আবু দাউদ রে) মুসাদ্দাদ হইতে এবং তাহারা উভয়ে 
আবু মুআবিয়া হইতে অনুরূপ বর্ণনা করেন। 

সহীহ্‌ মুসলিমের এক বর্ণনায় হযরত আয়েশা (রা) মুসাদ্দাদ হইতে এবং তাহারা উভয়ে 
আবু মুআবিয়া হইতে অনুরূপ বর্ণনা করেন। সহীহ মুসলিমের এক বর্ণনায় যহরত আয়েশা রো) 
বলেনঃ : 
“জনৈক মহিলাকে কোন এক পুরুষ বিবাহ করিয়া পরে তালাক দেওয়ায় সে দ্বিতীয় স্বামী 
গ্রহণ করে । কিন্তু দ্বিতীয় স্বামী সহবাসের পূর্বেই তাহাকে তালাক দেয় । তখন রাসূল (সা)-কে 
জিজ্ঞাস করা হয় যে, সেই মহিলা পূর্ব স্বামীর জন্য হালাল হইবে কি? তদুত্তরে তিনি বলেন-না 
যতক্ষণ না দ্বিতীয় স্বামী তাহার যৌন স্বাদ গ্রহণ করিবে (ততক্ষণ প্রথম স্বামীর জন্য সে হালাল 
হইবে না৷) 

ইমাম মুসলিম (র) বলেনঃ উক্ত হাদীস আবূ বকর ইবৃন শায়বা, আবূ ফুযায়েল, আবূ 
কুরায়েব ও আবু মুআবিয়া প্রমুখ শুধু হিশামের সূত্রেই বর্ণনা । করেন ইমাম বুখারীও উহা হিশাম 
হইতে আবু মুআবিয়া মুহাম্মদ ইব্‌ন হালিমের সূত্রে বর্ণনা করেন। 

অবশ্য ইমাম মুসলিম উহা ভিন্ন দুইটি সূত্রেও আলোচ্য হাদীসটি বর্ণনা করেন। আর ইমাম 
ইব্‌ন জারীর মারফু সূত্রে হযরত আয়েশা (রা হইতে পর্যায়ক্রমে উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া ও 
আবদুল্লাহ ইব্‌ন মুবারকের সনদে উহা বর্ণনা করেন। এই সনদটি অতি উত্তম । ইবৃন জারীর 
অপর এক সনদে রাসূল (সা) হইতে পর্যায়ক্রমে হযরত আয়েশা (রা), মুহাম্মদের মাতা আমীনা 
ও আলী ইব্‌ন যায়েদ ইব্‌ন জাদআদের সূত্রেও অনুরূপ বর্ণনা করেন। 

ইমাম বুখারীর বর্ণিত হাদীসের বিভিন্ন মতের সংক্ষিপ্ত সার এইঃ নবী করীম (সা) হইতে 
পর্যায়ক্রমে হযরত আয়েশা রো, হিশাম ইব্‌ন উরওয়া, ইয়াহয়া, আমর ইব্‌ন আলী ও ইমাম 
বুখারী এবং আয়েশা রো) হইতে উরওয়া, হিশাম, আব্বাস, উছমান ইব্‌ন আবূ শায়বা ও ইমাম 
বুখারী বর্ণনা করেন £ 

“হযরত আয়েশা (রা) বলেন-রাফাআতুল কারযী বিবাহ করার পর স্ত্রীকে তালাক দেন। 
উক্ত স্ত্রীলোকটি (দ্বিতীয় স্বামী সম্পর্কে) রাসূল (সা)-এর নিকট অভিযোগ করেন যে, সে আমার 
যৌনাকাজ্ফা পূরণে অক্ষম এবং সে এই ব্যাপারে কাপড়ের আঁচল হইতে অধিক নহে, তাই পূর্ব 
স্বামীর কাছে যাইতে চাই । উত্তরে রাসূল (সা) বলেন, তাহা হইবে না, যতক্ষণ না সে তোমার ও 
তুমি তাহার যৌন স্বাদ গ্রহণ কর।” 

একমাত্র ইমাম বুখারীই এই সনদে হাদীসটি বর্ণনা করেন। অপর এক সূত্রে হযরত আয়েশা 
(রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া, যুহরী, সুআম্মার, আবদুল আলা ও ইমাম আহমদ বর্ণনা করেনঃ 

“একদা রাফআতুল কারযীর স্ত্রী নবী করীম (সা)-এর দরবারে আসেন । তখন আমি এবং 
আবূ বকর (রো) সেখানে উপস্থিত ছিলাম । সে বলিল-রিফাআত আমাকে তালাক দিয়াছে এবং 
হইল কাপড়ের আচলের মত। এই বলিয়া সে রাসূল (সা)-এর সামনে ওড়নার আচল নাড়াইয়া 
দেখাইল। খালিদ ইব্‌ন সাঈদ ইবনুল আস্‌ দুয়ারে দাড়ানো ছিল । তাহাকে না বলিয়াই মহিলা 


Contents 


২৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর ' 


ভিতরে গিয়াছিল। তিনি এই অবস্থা দেখিয়া বলিলেন-হে আবূ বকর! মহিলাটি রাসূল (সা)-এর 
সামনে যাহা করিতেছে তাহাতে আপনি বাধা দিতেছেন না কেন? রাসূল (সা) ইহা শুনিয়া 
শুশুমাত্র মুচকি হাসি হাসিলেন। অতঃপর বলিলেন-মনে হয় তুমি রিফাআর কাছে ফিরিয়া যাইতে 
চাও। তাহা হইবে না, যতক্ষণ না সে তোমার ও তুমি তাহার যৌন-স্বাদ গ্রহণ করিবে। 

ইমাম বুখারী আবদুল্লাহ ইব্‌ন মুবারকের, ইমাম মুসলিম আবদুর রাযযাকের ও ইমাম 
নাসায়ী ইয়াধীদ ইব্‌ন জারীজের সূত্রে অনুরূপ বর্ণনা করেন। আবদুর রাষযাকের সনদে ইমাম 
মুসলিম বর্ণনা করেন ঃ “রিফাআহ তাহার স্ত্রীকে তিন তালাক দিয়াছিল"। 

এই সনদে আরও একদল উক্ত হাদীস বর্ণনা করেন। তাহা ছাড়া আবু দাউদ সুফিয়ান ইব্‌ন 
উআ ইনার সূত্রে, বুখারী উকাইলের সুত্রে ও মুসলিম ইউনুস ইব্‌ন ইয়াধীদের সুত্রে উহা বর্ণনা 
করেন। নাসায়ী উহা বর্ণনা করেন আইয়ুব ইব্‌ন মূসা হইতে । সালেহ ইব্‌ন আবুল আখযার 
বলেন-তাহারা সকলেই হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া ও যুহরীর সূত্রে উহা 
বর্ণনা করেন। 
হইতে ইমাম মালিক বর্ণনা করেন £ 

“রাসূল (সা)-এর জীবদ্দশায় রাফাআতা ইব্‌ন সুমওয়াল তামীমা বিন্ত ওয়াহাবকে তিন 
তালাক দেন। অতঃপর তাহাকে আবদুর রহমান ইব্‌ন যুবায়র বিবাহ করেন । কিন্তু উক্ত মহিলা 
অভিযোগ করেন যে, সে তাহার সহিত সহবাস করিতে অক্ষম । তাই উভয়কে যেন রাসূল (সা) 
আলাদা করিয়া দেন। তখন রাফাআতা ইবৃন সুমওয়াল তাহাকে দ্বিতীয়বার বিবাহ করিতে ইচ্ছা 
করেন। যেহেতু সে তাহার প্রথম স্বামী ছিল, তাই রাসূল (সা) তাহাদের বিবাহের ক্ষেত্রে 
নিষেধাজ্ঞা জারি করিয়া বলেন-- সে তোমার জন্য হালাল হইবে না, যতক্ষণ না তুমি আবদুর 
রহমানের সহিত যৌন সম্পর্ক স্থাপন করিবে ।” 

ইমাম মালিক হইতে মুআত্তা সংকলকগণ ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই বর্ণনাসূত্রে ছেদ 
যুবায়ের রাফাআহ, মালিক, আবদুল্লাহ ইব্‌ন ওহাব ও ইব্রাহীম ইব্‌ন তাহমানও পরম্পরা সূত্রে 
ইহাই বর্ণনা করিয়াছেন । 


পরিচ্ছেদ 
মোটকথা, দ্বিতীয় স্বামী গ্রহণ করার অর্থ হইতেছে স্ত্রীর সহিত তাহার যৌন সম্পর্ক স্থাপিত 
হওয়া ও স্ত্রীকে স্থায়ীভাবে রাখার উদ্দেশ্য থাকা। পূর্ব স্বামীর পুনর্বিবাহ শুদ্ধ হওয়ার ইহাই হইল 
পূর্বশর্ত । ইমাম মালিক (র) এক্ষেত্রে বৈধ পন্থায় যৌন সম্পর্ককে শর্ত করিয়াছেন। তাই 
সম্পর্ক স্থাপন করিলে ইহা দ্বারা সে প্রথম স্বামীর জন্য হালাল হইবে না। তেমনি যদি দ্বিতীয় 
স্বামী অমুসলিম হয়, তাহা হইলে এই বিবাহ দ্বারা কোন মুসলিম স্বামীর জন্য হালাল হইবে না। 
কেননা মুসলিম নারীর সহিত কাফিরের বিবাহ বাতিল বলিয়া গণ্য । 


Contents 4 


সূরা বাকারা ২৬৫ 


শায়েখ আবূ উমর ইব্‌ন আবদুল বার ইমাম হাসান বসরীয় উদ্ধৃতি দিয়া বলেন ৪ স্ত্রীর সহিত 
দ্বিতীয় স্বামীর যৌন সম্পর্কের ক্ষেত্রে বীর্যপাত অপরিহার্য শর্ত। তাহার দলীল হইল রাসূলের 
(সা) এই বাণী-“যতক্ষণ না তোমরা একে অপরের যৌন স্বাদ গ্রহণ করিবে’ । 

এখানে উল্লেখ্য যে, হাসান বসরী (র)-এর বর্ণিত হাদীসের দ্বারা যদি পুরুষের বীর্যপাত শর্ত 
হয় তাহা হইলে নারীর বীর্যপাত শর্ত হওয়া বুঝায়। মূলত উপরোক্ত হাদীসসমূহের {০ 
শব্দটির অর্থ বীর্য নহে। কেননা ইমাম আহমদ (র) ও নাসায়ী (র) হযরত আয়েশা রো) হইতে 
বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন-সাবধান! আসীলাতা অর্থ হইল সহবাস। 

আরও উল্লেখ্য যে, দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যই যদি হয় প্রথম বিবাহ হালাল করা, তাহা 
হইলে সেই বিবাহ নিন্দনীয় ও অভিশপ্ত । তাই জমহুর ইমামদের অভিমত হইল এই যে, এরূপ 
উদ্দেশ্য সুস্পষ্টত প্রকাশ পাইলে দ্বিতীয় বিবাহ বাতিল বলিয়া গণ্য হইবে। 

উক্ত অভিমত সম্পর্কিত হাদীসসমূহ নিম্নে প্রদত্ত হইল। 
প্রথম হাদীস 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে হুযায়েল, আবূ কায়েস, সুফিয়ান, ফযল 
ইব্‌ন হাকীম ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ রে) বলেন £ উলকী প্রদানকারিণী ও 
উলকী গ্রহণকারিণী, কেশ বিন্যাশকারিণী ও কেশ বিন্যাশ গ্রহণকারিণী, হিলা গ্রহণকারী ও হিলা 
গ্রহণকারিণী এবং সুদ গ্রহীতা ও সুদ দাতাদের উপর রাসূল (সা) অভিসম্পাত প্রদান 
করিয়াছেন’ । ৃ 

উপরোক্ত সনদে এই হাদীস ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ীও বর্ণনা করিয়াছেন। তবে 
তাহারা অন্য সূত্রেও হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী বলেন ঃ হাদীসটি হাসান 
সহীহ। তিনি আরও বলেন- আহলে ইল্ম ইমামগণ এই হাদীসের উপর আমল করিয়া 
গিয়াছেন। তাহারা হইলেন হযরত উমর (রা), উছমান (রা), ইব্‌ন উমর (রা) প্রমুখ । তাবেঈন 
ও ফকীহগণের মাযহাব ইহাই । আলী (রা), ইব্‌ন মাসউদ (রা) ও ইব্‌ন আব্বাস (রা) প্রমুখের 
অভিমতও ইহাই । | 

অপর এক সূত্রে ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে আবুল ওয়াকিল, আবদুল করীম, 
যাকারিয়া ইব্‌ন আদী ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) হইতে ইব্‌ন মাসউদ 
(রা) বর্ণনা করেন ঃ 

“যে ব্যক্তি হিলা করে এবং যাহার জন্য হিলা করে তাহারা উভয়ই অভিশপ্ত" ৷ 

ইব্‌ন মাসউদ (রা) অপর এক সূত্রে পর্যায়ক্রমে হারিছ আল আওয়ার, আবদুল্লাহ ইব্‌ন মুর্বা, 
আ'মাশ, ইমাম নাসায়ী ও আহমদ বর্ণনা করেন £ “সুদ দাতা, সুদ গ্রহীতা এবং জ্ঞাতসারে সুদের 
লেখক ও সাক্ষ্যদাতা অভিশপ্ত । তেমনি কেশ বিন্যাসকারিণী ও কেশ বিন্যাস গ্রহণকারিণী, 
যাকাত অস্বীকারক ও যাকাত গ্রহণে আতিশয্যকারী, হিজরতের পরে ইসলাম বর্জনকারী এবং 
হিলা গ্রহণকারীরা সকলেই কিয়ামত পর্যন্ত রাসূল (সা) কর্তৃক অভিশপ্ত থাকিবে । 
দ্বিতীয় হাদীস | 

হযরত আলী (রা) হইতে পর্যায়ক্রমে হারিছ, শা"বী, জাবির, সুফিয়ান, আবদুর রাযযাক ও 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন £ 


কাছীর (২য় খণ্ড)-_-৩৪. 


Contents 
২৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


‘সুদ দাতা ও গ্রহীতা, সুদের সাক্ষ্যদাতা ও লেখক, সৌন্দর্যের জন্য চিত্রাংকনকারী ও উহা 
গ্রহণকারী, সাদকা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী এবং হিলাকারী ও হিলা গ্রহণকারীর প্রতি রাসূল 
(সা) অভিসম্পাত করিয়াছেন। তেমনি তিনি মাতম করিতেও নিষেধ করিয়াছেন । 

হযরত আলী রো) হইতে পর্যায়ক্রমে হারিছ, শা'বী, ইব্‌ন ইয়াধীদ ওরফে জাবির, শু“বা ও 
গুন্দুরও অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইসমাঈল ইব্‌ন আবু খালিদ, হুসায়েন ইব্‌ন আবদুর রহমান, মুখালিদ ইব্‌ন সাঈদ ও শা'বী 
(র) হইতে ইব্‌ন আওনও অনুরূপ বর্ণনা করিয়াছেন। আবু দাউদ, তিরমিযী ও শা"বীর উদ্ধৃত 
হাদীসেও উহা বর্ণিত হইয়াছে। 

অপর এক হাদীসে আলী (রা) হইতে পর্যায়ক্রমে হারিছ, আবূ ইসহাক, ইসমাঈল, মুহাম্মদ 
ইব্‌ন আবদুল্লাহ ও আহমদ রে) বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ 
' “সুদ দাতা ও গ্রহীতা, সুদের লেখক ও সাক্ষ্যদাতা, হিলাকারী ও হিলা গ্রহণকারীর উপর 
রাসূল (সা) লা'নত করিয়াছেন? । 
তৃতীয় হাদীস 

জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হইতে পর্যায়ক্রমে শা"বী, মুজালিদ, আবদুর রহমান ইব্‌ন 
ইয়াধীদ আল আয়সী, আশআস ও আবু সাঈদ আশাজ এবং আলী (রা) হইতে হারিছ ও ইমাম 
তিরমিযী বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) ও হযরত আলী (রা) বলেন ঃ 

‘রাসূল (সা) হিলাকারী ও হিলা গ্রহণকারী উভয়ের প্রতি অভিসম্পাত দান করিয়াছেন ।' 

ইমাম আহমদ (র) বলেন £ এই হাদীসের সনদ শক্তিশালী নহে। কারণ মুজালিদ নামক 
বর্ণনাকারী খুবই দুর্বল এবং সে আলিম নহে। এই হাদীসটি আলী (রা) হইতে পর্যায়ক্রমে 
জাবির, শা"বী, মুজাহিদ ও ইব্‌ন নুমায়েরের নির্ভরযোগ্য সূত্রেও বর্ণিত হইয়াছে । সেখানে ইব্‌ন 
নুমায়রের নির্ভরযোগ্যতা সম্পর্কে সন্দেহ করা হইয়াছে। তবে প্রথম হাদীসটি সুত্র বিচারে 
বিশুদ্ধতম হিসাবে সুপরিচিত । 
চতুর্থ হাদীস 

উকবা ইব্‌ন আমের (রা) হইতে পর্যায়ক্রমে আবূ মাসআব মাযরাহ ওরফে ইব্‌ন আহান, 
লায়েছ ইব্‌ন সা“আদ,উছমান ইব্‌ন সারেহ মিসরী, ইয়াহয়া ইবৃন উছমান ও আবু আবদুল্লাহ 
মুহাম্মদ ইয়াধীদ ইব্ন মাজা (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ৫ - 

‘একদা রাসূলুল্লাহ (সা) প্রশ্ন করেন- আমি তোমাদিগকে ধার করা ঝাড় সম্পর্কে বলিব কি? 
সকলেই সমস্বরে জবাব দিল-হ্যা, হে আল্লাহর রাসূল। তখন তিনি বলিলেন-উহা হইল 
হিলাকারী। কেননা আল্লাহ তা'আলা হিলাকারী ও হিলা গ্রহণকারী উভয়ের প্রতি অভিসম্পাত 
বর্ষণ করেন । 

অবশ্য এই হাদীসটি একমাত্র ইব্‌ন মাজাই বর্ণনা করিয়াছেন। অপরদিকে অন্যরা ইহার 
বর্ণনায় উছমানের উপস্থিতির কারণে ইহা সর্বতোভাবে বর্জন করিয়াছেন। 

তবে আমি (ইবৃন কাছীর) বলিতেছি- উছমান একজন নির্ভরযোগ্য বর্ণনাকারী ৷ কারণ, 
ইমাম বুখারী তাহার সহীহ সংকলনে উছমানের বর্ণনা গ্রহণ করিয়াছেন। ফলে অনেকেই 
তাহাকে অনুসরণ করিয়াছেন। লায়েছ, আবু সালেহ, আবদুল্লাহ ইব্‌ন সালেহ, আল আব্বাস 


মর 


Contents ্ু 


সূরা বাকারা ২৬৭ 


ওরফে ইব্‌ন ফরীদ ও জাফর সুরিয়ানীও তাহার সূত্রে হাদীস বর্ণনা করিয়াছেন। কেননা 
তাহাদের কালে তিন নিখুত বর্ণনাকারী হিসাবে বিবেচিত হইতেন। আল্লাহই ভাল জানেন। 
পঞ্চম হাদীস 

- ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, রর রা যামাআ ইব্‌ন 
সালেহ, আবু আমের, মুহাম্মদ ইব্‌ন বাশার ও ইব্‌ন মাজা (র) বর্ণনা করেন ৪ 

‘রাসূলুল্লাহ (সা) হিলাকারী ও হিলা গ্রহণকারী উভয়ের প্রতি অভিসম্পাত প্র 
করিয়াছেন ।' 

অন্য এক সূত্রে ইবৃন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, দাউদ ইব্‌ন হেসীন, 
ইব্রাহীম ইব্‌ন ইসমাঈল ইব্‌ন আবূ হানীফা, ইব্‌ন আবূ মরিয়াম ও দামেক্কের খতীব হাফিয 
ইমাম আবু ইসহাক ইব্রাহীম ইবন ইয়াকুব আল জাওবানী আস্‌ সাদী (র) বলেন ঃ 

‘রাসূল (সা) হিলার বিবাহ সম্পর্কে জিজ্ঞাসিত হইয়া বলেন-না,ইহা কোন বিবাহই নহে। 
ইহা একটি খেলামাত্র। ইহা কুরআন নিয়া খেলা করা। যথার্থ বিবাহ উভয়ের) আগ্রহের সহিত 
HAS to dds HAL LU | 
রা কা তি 
অধিকতর শক্তিশালী করিয়াছে। তাই যে কোন মুরসাল হাদীসের তুলনায় ইহা অনেক শক্তিশালী 
বলিয়া বিবেচিত হইবে । আল্লাহই ভাল জানেন । 
ষষ্ঠ হাদীস 

আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে উছমান ইব্‌ন মুহাম্মদ মুকবেরী, ইব্‌ন জাফর ওরফে 
আবদুল্লাহ, আবু আমের ও আহমদ (র) বর্ণনা করেন ৪ 

‘রাসূল (সা) হিলাকারী ও হিলা গ্রহণকারী উভয়ের প্রতি লা'নত্ বর্ষণ করিয়াছেন ।' 

আবদুল্লাহ ইব্‌ন জাফর কুরায়শীর সূত্রে আবূ বকর আবূ শায়বা ও জাওজানী আল 
বায়হাকীও ইহা বর্ণনা করিয়াছেন। আহমদ ইব্‌ন হাম্বল (র), আলী ইবৃন মাদানী ও ইয়াহয়া 
ইব্ন মুঈন প্রমুখ উহার সূত্রকে নির্ভরযোগ্য বলিয়া অভিহিত করিয়াছেন। উছমান ইবৃন মুহাম্মদ 
আল আখনাসীর সূত্রে ইমাম মুসলিম (র) তাহার সহীহ সংকলনেও ইহা উদ্ধৃত করিয়াছেন। 
সাঈদ আল মুকবেরীর বরাতে ইব্‌ন মুঈন এই বর্ণনাকে নির্ভরযোগ্য বলিয়াছেন। ইমাম বুখারীও 
এই ব্যাপারে একমত । 
সপ্তম হাদীস 
মাদানী, সাঈদ ইব্‌ন আবূ মরিয়াম, মুহাম্মদ ইব্‌ন ইসহাক সুনআনী, আবুল আব্বাস ও ইমাম 
হাকেম (স্বীয় মুন্তাদারকে) বর্ণনা করেন £ 

‘জনৈক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইব্‌ন উমরকে জিজ্ঞাসা করেন - এক ব্যক্তি তাহার স্ত্রীকে 
তিন তালাক দেওয়ার পর তাহার ভাই এই উদ্দেশ্যে তাহাকে বিবাহ করে যে, সে যেন তাহার 
ভাইর জন্য হালাল হইয়া যায়। ইহাতে কি সে তাহার ভাইয়ের জন্য হালাল হইবে ? তিনি 
জবাব দিলেন- না, আমরা নবীর (সা) যুগে ইহাকে ব্যভিচার বলিয়া গণ্য করিতাম। বিবাহ তো 


Contents 


২৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


উহাকেই বলে যাহাতে পরস্পরের প্রতি আগ্রহ থাকে। এই বর্ণনাটির সূত্র বিশুদ্ধ। অবশ্য ' 
সহীহ্দ্ধয়ে ইহা উদ্ধৃত হয় নাই। 

ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে, আবদুল্লাহ ইব্‌ন নাফে এবং ছাওরীও অনুরূপ 
বর্ণনা করিয়াছেন । উল্লেখ্য যে, হাদীসটি মাওকুফ পর্যায়ের হইলেও উহার ভিতর নবী (সা)-এর 
সময়কার বর্ণনা উল্লেখ থাকায় উহা মারফ্‌ পর্যায়ে উন্নীত হইয়াছে। উমর (রা) হইতে 
পর্যায়ক্রমে কুবায়সা ইব্‌ন জাবির, মুসাইয়াব ইব্‌ন রাফে, আ'মাশ, আবূ বকর ইবৃন শায়বা 
জাওজানী, হারব আল কিরমানী ও আবূ বকর আছরাম বর্ণনা করেন ৪ 

উমর (রা) বলেন- যদি কেহ হিলা করে বা করায় উভয়কেই আমি ব্যভিচারের শাস্তি দিব 
অর্থাৎ প্রস্তরাঘাতে প্রাণদণ্ডের আদেশ দিব। 
বায়হাকী বর্ণনা করেন ঃ 

“এক ব্যক্তি জনৈক মহিলাকে এই জন্য বিবাহ করে যে, সে পূর্ব স্বামীর জন্য হালাল হইয়া 
যায়। এই খবর হযরত উমরের রো) নিকট পৌছিলে তৎক্ষণাৎ তিনি উভয়কে বিচ্ছিন্ন করিয়া 
দেন।' 

হযরত আলী (রা), হযরত ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ হইতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ (41৮ ০১ অর্থাৎ দ্বিতীয় স্বামী যদি সহবাসের পর 
তালাক দেয়। (1054 311: 03৯ 55 অৰ্থাৎ তাহা হইলে তাহাদের উভয়ের 
পুনর্বিবাহে কোন পাপ নাই। 4111 ১১,৯০4 8 ৩! অর্থাৎ যদি তাহারা আল্লাহর 
হুকুম বজায় রাখিয়া চলিতে পারিবে বলিয়া মনে করে। শেষ আয়াতাংশের ব্যাখ্যায় মুজাহিদ 


(র) বলেন ঃ অর্থাৎ নিগার ont FMI 


নাক 

কোন লোক যদি তাহার স্ত্রীকে এক বা দুই তালাক দেয় আর তাহার স্ত্রী ইদ্দত শেষে অন্য 
স্বামীর যথারীতি সহবাস গ্রহণ করিয়া তালাকপ্রাপ্তা হয় এবং পুনরায় তাহার সহিত বিবাহ বন্ধনে 
আবদ্ধ হয়, তাহা হইলে সেই ব্যক্তি কয় তালাকের অধিকারী হইবে ? ইমামগণের মধ্যে এই 
ব্যাপারে মতভেদ রহিয়াছে । 

ইমাম মালিক, ইমাম শাফেঈ ও ইমাম আহমদ ইবৃন হাম্বলের মাযহাব এই যে, সে কেবল 
বাকি এক বা দুই তালাকের অধিকারী হইবে । সাহাবাদের বিশেষ একটি দলের অভিমত ইহাই। 
পক্ষান্তরে ইমাম আবু হানীফা রে) ও তাহার অনুসারিগণের অভিমত হইল এই যে, সে ব্যক্তি 
নতুনভাবে তিন তালাকের অধিকারী হইবে । তাহাদের যুক্তি হইল যে, দ্বিতীয় স্বামীর তালাক 
প্রদানের পর প্রথম স্বামী তাহাকে বিবাহ করার সাথে সাথে যখন দ্বিতীয় স্বামীর তিন তালাকের 
অধিকার রহিত হইয়া যায়, তখন প্রথম স্বামীর নতুনভাবে তিন তালাকের অধিকারী হইতে 
অসুবিধা কোথায় ? 


Contents 


সূরা বাকারা ২৬৯ 


925০5 SRL ORIG 9৪৩ ৩৩ 788555 (YY) 
১৫:86 0৬ ৩66১ ১৫৬৫৫ ০১৩5101৮985 ৩৩১০ 
৫৫506 ৫3595 5565 90 ৯9৩৯5 

EE 406 ডি 40151551522 24805 ৩ 

6 

২৩১. “যখন তোমরা স্ত্রী তালাক দাও, তখন তাহাদের ইদ্দত পূর্ণ হইয়া আসিলে 
তাহাদিগকে যথারীতি ফিরাইয়া আন, নয় তো সন্তাবের সহিত বিদায় দাও। আর 
তাহাদিগকে কষ্ট দেওয়ার জন্য ঝুলাইয়া রাখিও না । যে ব্যক্তি তাহা করিবে সে নিজেরই 
ক্ষতি করিবে । আল্লাহর বাণী লইয়া তোমরা তামাশা করিও না। এবং তোমরা তোমাদের 
উপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ কর। বিশেষত তোমাদের উপর অবতীর্ণ কিতাব ও 
হিকমতের কথা যদ্বারা তোমরা উপদেশ প্রাপ্ত হও । আর আল্লাহকে ভয় কর এবং জানিয়া 
রাখ, আল্লাহ অবশ্যই সকল কিছু জানেন ৷” 

তাফসীর ঃ আল্লাহ তা'আলার তরফ হইতে পুরুষদের প্রতি ইহা একটি বিশেষ নির্দেশ। 
অর্থাৎ কোন পুরুষ যদি তাহার স্ত্রীকে তালাক দেয় আর তাহাকে ফিরাইয়া নেওয়ার অবকাশ 
থাকে, তাহা হইলে ইদ্দত শেষ হইতে চলিলে তাহাকে ফিরাইয়া নিবে । অর্থাৎ যতটুকু সময় 
বাকি থাকিতে ফিরাইয়া নিবার অবকাশ থাকে । অতঃপর যদি তাহাকে ফিরাইয়া নেওয়া হয়, 
তাহা হইলে নিয়মানুগভাবে উহা সম্পন্ন করিবে। অর্থাৎ সাক্ষী রাখিবে এবং সন্তাবে বসবাস 
করার নিয়াত করিবে । অথবা ইদ্দত শেষ হইলে সস্তাবে পরিত্যাগ করিবে এবং ঝগড়া-বিবাদ, 
মনোমালিন্য ও শত্রুতা না করিয়া উত্তম পন্থায় বিদায় করিয়া দিবে । কেননা আল্লাহ তা'আলা 
বলেন, 12524 11০ 2৯:৫০ 9 (এবং তোমরা তাহাদিগকে জ্বালাতন ও বাড়াবাড়ি 
করার উদ্দেশ্যে আবদ্ধ রাখিও না)। 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, মাসরুক, হাসান, কাতাদা, যিহাক, রবী ও মাকাতিল ইব্‌ন 
হাইয়ান প্রমুখ বলেন ঃ জাহেলি যুগের লোকেরা স্ত্রীকে তালাক দেওয়ার পর তাহার ইদ্দত শেষ 
সে অন্যের সাথে বিবাহ বসিতে না পারে। অতঃপর তাহাদিগকে আবার তালাক দিত 
এবং ইদ্দত শেষ হবার মুহূর্তে আবার তালাক দিত, যাহাতে ইদ্দত দীর্ঘায়িত হয়। ফলে 
তাহারা অসহনীয় জীবন যাপনে বাধ্য হইত। তাই করুণাময় মহান আল্লাহ এই ব্যাপারে 
ঘোষণা করেন যে, «... ১১০1১ ৪৯ ২11১ ১০ ১০৩ অর্থাৎ যাহারা এইরূপ করিবে 
নিশ্চয়ই তাহারা নিজেদেরই ক্ষতি করিবে। অর্থাৎ এইরূপ করিলে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ 
করা হইবে। 

আল্লাহ তা'আলা বলেন £ অর্থাৎ আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করিও না। 


Contents 


a তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু মুসা আশআরী (রা) হইতে ধারাবাহিকভাবে হুমাইদ ইব্‌ন আবদুর রহমান, আবুল 
আ'লা আল-আওদায়ী, ইয়াধীদ ইব্‌ন আবদুর রহমান, আবদুস সালাম ইব্‌ন হাযর, ইসহাক 
ইব্‌ন মানসুর, আবূ কুরাইব ও ইব্‌ন জারীর এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করেন যে, আবূ 
মুসা আশআরী (রা) বলেন $ রাসূল (সা) একবার আশআরী গোত্রের উপর অসস্তুষ্ট হন। ইহা 
শুনিয়া আবূ মূসা আশআরী (রা) রাসূলুল্লাহর নিকট আসিয়া আশআরীদের প্রতি তাহার 
অসন্তুষ্টির কারণ জিজ্ঞাসা করেন । তখন তিনি বলেন, তারা বলে যে, আমি তালাক দিয়াছি এবং 
ফিরাইয়া নিয়াছি। বস্তুত এইগুলো তালাক নয়, বরং তালাক ইদ্দতের পূর্বে দিতে হয়। 

ইয়াধীদ ইব্‌ন আবদুর রহমান ওরফে আবূ খালিদ দাল্লাল হইতেও এই হাদীসটি বর্ণিত 
হইয়াছে । তবে উহার সনদের ব্যাপারে সন্দেহ করা হইতেছে। 

মাসরূক রে) বলেন $ তাহারা বিনা কারণে স্ত্রীকে তালাক দিত। স্ত্রীকে বারংবার তালাক 
দিত এবং ফিরাইয়া নিত যেন স্ত্রীর ইদ্দত দীর্ঘায়িত হয়। ইহাতে স্ত্রীরা ভীষণ অসুবিধায় পড়িত 
এবং অভিশপ্তময় জীবন যাপনে বাধ্য হইত । 

হাসান, কাতাদা, আতা আল-খোরাসানী, রবী ও মাকাতিল ইব্‌ন হাইয়ান রে) বলেন £ 
তাহারা স্ত্রীকে বলিত যে, তোমাকে বিবাহ করিলাম ও আযাদ করিয়া দিলাম ৷ ইহা বলিয়া আবার 

বলিত যে, উহা হাস্যচ্ছলে বলিয়াছিলাম। ইহার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা এই আয়াতটি 
নাযিল করেন £ (75 4111 ।115 ৯ 55 3 অর্থাৎ আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে 
পরিণত করিও না। এই আয়াতের অর্থ সম্পর্কে হুযুর সো) বলেন ঃ হাসি-তামাশা করিয়া তালাক 
দিলেও উহা পতিত হইবে। 

হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভাবে মুবারক ইব্‌ন ফুযালাহ, আদম, ইসাম ইব্‌ন 
বাওয়াদ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, হাসান বসরী রে) বলেন ঃ লোকেরা তালাক দিত 
কিংবা আযাদ করিত । আবার তাহারা বিবাহ করিত আর বলিত, আমি তামাশা করিয়া ইহা 
বলিয়াছি। আল্লাহ তাআলা ইহার পরিপ্রেক্ষিতে নাযিল করেন ৪ 4111 ০111 » 5 2) 
19৯ অর্থাৎ আল্লাহ কঠোরভাবে বলেন- তোমরা আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত 
করিও না। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, লায়েছ, সুফিয়ান, ইসমাঈল ইবৃন 
মুহাম্মদ ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ লোকগণ তাহাদের 
সত্রীগণকে হাস্যচ্ছলে তালাক দিত, মূলত বিচ্ছিন্ন হওয়ার উদ্দেশ্যে তাহারা তালাক দিত না। 
অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ [55 lll ০1155 4 অর্থাৎ 
হাস্যরস করিয়া বলিলেও উহাতে তালাক পতিত হইবে । 

হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভাবে মুবারক ইব্‌ন ফুযালাহ, আদম, ইমাম ইব্‌ন 
রাওয়াদ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, হাসান বসরী রে) বলেন ঃ লোকগণ তাহাদের 
স্ত্রীগণকে তালাক দিত, অথচ তাহারা বলিত যে, আমরা তামাশা করিয়াছি। আযাদ করিয়া দিত, 
অথচ বলিত রসিকতা করিয়াছি। তাহারা বিবাহ করিত এবং বলিত যে, আমরা তামাশা 


Contents 


সুরা বাকারা ২৭১ 


করিয়াছি। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন £ Csi OMAR, 
১১৯ অর্থাৎ তোমরা আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করিও না 

রাসূলুল্লাহ (সা) বলেন ঃ তালাক দেওয়া, গোলাম আযাদ করা, বিবাহক বিবাহ 
করান, তাহা অন্তরের সাথে হউক বা তামাশা করিয়া হউক- যে কোনভাবে হইলেই উহা 
কার্যকর হইয়া যাইবে। ! 

হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইব্‌ন আরকাম, যুহরী এবং ইব্‌ন 
জারীরও উহা বর্ণনা করিয়াছেন। হাদীসটি মুরসাল। 

আবু দারদা (রা) হইতে ধারাবাহিকভারে হাসান, আমর ইব্‌ন উবাইদ ও ইব্‌ন মারদুবিয়াও, 
মাওকুফ সূত্র উহা বর্ণনা করিয়াছেন। 

উবাদাহ ইব্‌ন সামিত (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, ইসমাঈল ইব্‌ন সালমা, আবু 
মুআ*বিয়া, ইয়াহয়া, ইবৃন আবদুল হামীদ, ইয়াকুব ইব্ন, আবু ইয়াকুব ও আহমদ ইবন হাসান 
বর্ণনা করেন যে, ইবাদাহ ইব্‌ন সামিত (রা) 1১8 «111 ০১110 ১55 3 এই আয়াত 
প্রসঙ্গে বলেন ঃ রাসূলুল্লাহর (সা) সময়ে লোকগণ একে অপরকে বলিত যে, তোমার বোন 
বিবাহ করিলাম! কিন্তু পরে তাহারা বলিত, উহা তামাশা করিয়া বলিয়াছিলাম। তাহারা আরো 
বলিত, তোমাকে আযাদ করিয়া দিলাম । কিন্তু পরে তাহারা বলিত যে, উহা তামাশা করিয়া 
বলিয়াছিলাম । অতঃপর আল্লাহ তা'আলা এই প্রেক্ষিতে ঘোষণা করেন ঃ অর্থাৎ তোমরা আল্লাহর 
নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করিও না। ইহার পর রাসূলুল্লাহ (সা) বলেন ৪ তালাক, 
আযাদ এবং বিবাহের ব্যাপারে তিনবার গ্রহণ বা বর্জনের কথা রসিকতা করিয়া বলুক অথবা 
শান্তভাবে বলুক, উহা কার্যকর হইয়া যাইবে । 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন মাহিক, আতা ও আবদুর রহমান ইব্‌ন 
হাবীব, ইব্‌ন আদরাক, ইবৃন মাজা (র), তিরমিযী (র) ও আবূ দাউদ রে) এই মশহুর হাদীসটি 
বর্ণনা করেন যে, আবু হুরায়রা রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তিনটি বিষয় রহিয়াছে 
যাহা মনের ইচ্ছার সাথে হউক বা হাস্য-রহস্যে হউক, যে কোনভাবে হইলেই উহা কার্যকর 
হইয়া যাইবে । এ তিনটি হইল বিবাহ, তালাক ও রাজাআত । তিরমিযী (র) বলেন, হাদীসটি 
হাসান ও গরীব পর্যায়ের । ৃ 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 1:1০ 411 ০০০৯১ 19১৫১1৪ (আল্লাহর সেই 
অনুগ্রহের কথা স্মরণ কর, রা টার 


১১২১11৫০০25 (এবং তাহাও রণ কর যে, কিতাব ও জ্ঞানের কথা তোমাদের 
উপর নাযিল করা হইয়াছে)। অর্থাৎ হুযুর সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের নির্দেশিত পথ। 
454৮2 (যাহার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়) অর্থাৎ তাহার মাধ্যমে 
তোমাদিগকে সত্যের প্রতি আদেশ করা হইয়াছে এবং মিথ্যা হইতে বিরত থাকার নির্দেশ দেওয়া 
হইয়াছে, আর হারাম কাজের প্রতি ভীতি প্রদর্শন করা হইয়াছে। 5111 1১? 9551, (আল্লাহকে ভয় 
কর) অর্থাৎ তোমরা যে কাজ কর বরং যে কাজ হইতে বিরত থাক সব কাজেই আল্লাহকে ভয় 
কর। 4০৮50544101 |% 1০13 (এবং জানিয়া রাখ যে, আল্লাহ সর্ববিষয়ে 


Contents 


২৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


জ্ঞানবান)। অর্থাৎ আল্লাহর নিকট তোমার প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোন কাজই গোপন নহে । 
আর ইহার ভিত্তিতেই তোমাদিগকে পুরস্কৃত করা হইবে । 

95692754665 CIAL KG (vy) 

১55 তি 6৬১2098284১ ৮৬১০282155912622671 

০০৫১৩এর্তিঞ5 5889 তি 83১ ১১125 SG 

২৩২. “আর যখন তোমরা স্ত্রীগণকে তালাক দাও, অতঃপর যখন তাহারা ইদ্দত পূর্ণ 
করিবে, তখন যদি তাহারা পূর্ব স্বামীর সহিত বিবাহ বসে উভয়ের ইচ্ছানুসারে ন্যায়ভাবে, 
তাহাতে তাহাদিগকে বাধা দিও না। তোমাদের ভিতরে যাহারা আল্লাহ ও আখিরাতের উপর 
ঈমান রাখে তাহাদের জন্য এই উপদেশ প্রদত্ত হইল । ইহাতে রহিয়াছে তোমাদের পবিত্রতা 
ও অনাবিলতা । আর আল্লাহ তাহা জানেন এবং তোমরা জান না৷” 

তাফসীর ঃ ইব্‌ন আব্বাসের (রা) সূত্রে আলী ইব্‌ন আবূ তালহা (রা) বলেন £ এই 
আয়াতটির বিষযবস্তু হইল এই যে, কোন ব্যক্তি তাহার স্ত্রীকে এক তালাক বা দুই তালাক 
দেওয়ার পর ইদ্দত পালন শেষ হইয়া গেলে তাহারা ইচ্ছা করিলে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ 
হইতে পারে বা রাজাআস্ত করিতে পারে । অবশ্য অনেক সময় অভিভাবকগণ ইহাতে বাধা দান 
করেন। তাই আল্লাহ তা'আলা তাহাদিগকে এই ব্যাপারে বাধা দিতে নিষেধ করিয়াছেন । 

ইব্‌ন আব্বাসের রো) সুত্রে আওফীও ইহা বর্ণনা করিয়াছেন । 

মাসরুক, ইব্রাহীম নাখঈ, যুহরী ও যিহাক বলেন ঃ উপরোল্লিখিত উদ্দেশ্যেই ইহা নাযিল 
হইয়াছে। তবে আয়াতের প্রকাশ্য অর্থের ভিত্তিতে তাহারা বলিতেছেন যে, মহিলাগণ নিজের 
ইচ্ছায় বিবাহ করার অধিকারী নয় এবং মহিলাদের বিবাহের অভিভাবক অপরিহার্য । এই 
আয়াতটি ইহার দলীল । 

তিরমিযী রে) এবং ইব্‌ন জারীরও (র) এই আয়াতের উদ্দেশ্য সম্পর্কে ইহা বলিয়াছেন। 
হাদীসেও উল্লিখিত হইয়াছে যে, এক মহিলা অন্য মহিলাকে বিবাহ দিতে পারে না এবং সে 
নিজেও নিজের বিবাহ সম্পাদন করিতে পারে না। সেই মহিলারা ব্যভিচারী যাহারা নিজেদের 
বিবাহ নিজেরা সম্পাদন করে। 

অন্য হাদীসে উদ্ধৃত হইয়াছে যে, সুস্থ অভিভাবক এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত 
বিবাহ শুদ্ধ হয় না। এই বিষয়ে আলিমগণের মধ্যে ব্যাপক মতবিরোধ রহিয়াছে । তবে উহা 
তাফসীরের বিষয়বস্তু নহে। তাই আমি উহা আমার “কিতাবুল আহকাম’ নামক পুস্তকে লিপিবদ্ধ 
করিয়াছি । সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর । 

এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বুখারী রে) স্বীয় বুখারী শরীফে বলেন ঃ এই আয়াতটি 
মা'কাল ইব্‌ন ইয়াসার মুযনী এবং তাহার বোনের ব্যাপারে নাযিল হইয়াছে। 

মা'কাল ইব্‌ন ইয়াসার (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, ইবাদ ইব্‌ন রাশিদ, আবু 
আমের ইকদী ও উবায়দুল্লাহ ইব্‌ন সাঈদ বর্ণনা করেন যে, মা’কাল ইব্‌ন ইয়াসার (রা) বলেন ঃ 
আমার নিকট আমার বোনের বিবাহের প্রস্তাব আসিলে আমি তাহার বিবাহ দিয়া দেই। 


Contents 


- সুরা বাকারা ২৭৩ 


মাকাল ইব্‌ন ইয়াসার (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান বসরী, ইউনুস, ইব্রাহীম ও 
বুখারী (র) এবং হাসান হইতে ইউনুস, আবদুল ওয়ারিছ ও আবু মা'মার এবং ইব্রাহীম ও 
বুখারী (র) উভয় রিওয়ায়েতে বর্ণনা করেন ঃ মা'কাল ইব্‌ন ইয়াষারের বোনকে তাহার স্বামী 
তালাক দিয়া পরিত্যাগ করে । পরে তাহার ইদ্দত শেষ হইলে পূর্বের স্বামী দ্বিতীয়বার বিবাহের 
প্রস্তাব দেয়। কিন্তু মা'কাল তাহা প্রত্যাখ্যান করে। অতঃপর এই আয়াতটি নাযিল হয় ৪ ১ 
১৫15)1 ১৯৫৯০ ১1 ০৯515 55 অর্থাৎ অতঃপর তাহাদিগকে পূর্ব স্বামীদের সাথে 
পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিবাহ করিতে বাধা দান করিও না। 

মা'কাল ইব্‌ন ইয়াসার (রা) হইতে “হাসান” সূত্রে বিভিন্ন রাবী এই হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। যথা ইব্‌ন মারদুবিয়া, ইব্‌ন জারীর, ইব্‌ন আবূ হাতিম, ইব্‌ন মাজা, তিরমিযী ও 
আবু দাউদ (র) উহা বর্ণনা করিয়াছেন । 

তবে তিরমিযী রে) একটি সহীহ সূত্রে এইভাবে বর্ণনা করেন যে, রাসূল (সা)-এর যুগে 
মা'কাল ইব্‌ন ইয়াসার (রা) তাহার বোনকে একজন মুসলমানের নিকট বিবাহ দেয় । পরবর্তীতে 
স্বামী তাহাকে তালাক দেয় এবং ইদ্দতের মধ্যে তাহাকে পুনঃ গ্রহণ না করায় সে ইদ্দত পূর্ণ 
আবার তালাক দিয়াছিলেন। তাই আল্লাহর কসম করিয়া বলিতেছি যে, আমি পুনরায় তোমার 
সাথে আমার বোনকে বিবাহ দিব না। অতঃপর আল্লাহ তা'আলা উভয়ের মিলনের বৈধতা 
ঘোষণা ও উহার পদ্ধতি বর্ণনা প্রসঙ্গে 41৯1 ৯13 Lill tll 1319 হইতে % 551 
"1১5 পৰ্যন্ত দীর্ঘ আয়াতটি নাযিল করেন। অর্থাৎ ‘তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিয়া দাও 
এবং তারপর তাহারা নির্ধরিত ইদ্দত পূর্ণ করিয়া থাকে, তখন তাহাদিগকে পূর্ব স্বামীদের সাথে 
বিবাহ বসিতে বাধা দান করিও না । এই উপদেশ তাহাকেই দেওয়া হইতেছে, যে ব্যক্তি আল্লাহ্‌ 
ও কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে। ইহার মধ্যে তোমাদের জন্য রহিয়াছে একান্ত 
পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা । আর ইহা আল্লাহ জানেন, তোমরা জান না। মা’কাল (রা) ইহা 
শুনিয়া বলিলেন যে, আমি আল্লাহর নির্দেশ শুনিলাম এবং মানিয়া নিলাম । অতঃপর তিনি তাহার 
ভগ্নিপতিকে ডাকিয়া পাঠান । তিনি আসিলে তাহার সঙ্গে পুনরায় বোনের বিবাহ দেন। ইব্‌ন 
মারদুবিয়া আর একটু বাড়াইয়া বলেন যে, ইহার পর তিনি তাহার কসমের কাফফারাও আদায় 
করেন। 

ইব্‌ন জারীজের সূত্রে ইব্‌ন জারীর বলেন ঃ (মা‘কালের বোন) জামিল বিনতে ইয়াসারের 
(রা) স্বামী হইল আবুল বাদাহ রো)। তবে আবূ ইসহাক সাবীঈর সূত্রে সুফিয়ান ছাওরী (র) 
বলেন, তাহার বোনের নাম ছিল ফাতিমা বিনতে ইয়াসার। পূর্ববর্তী আলিম ও মুসলমানগণ 
বলিয়াছেন যে, এই আয়াতটি মা‘কাল ইব্ন ইয়াসার ও তাহার বোন সম্বন্ধে নাযিল হইয়াছে। 
পক্ষান্তরে সুদ্দী (র) বলেন ঃ জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) তাহার ‘চাচাতো বোন সম্বন্ধে এই 
নি OY ভরা নীরা CU HY TEE OEE EE EY 
জানেন। 


কাছীর (২য় খণ্ড)__-৩৫ 


Contents 


২৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


of of 0 


আল্লাহ তা'আলা বলেন 8 ১১1 7:11 dL bap is 34 ১০15 চিল CS 
(এই উপদেশ তাহাকেই দেওয়া হইতেছে, যে আল্লাহ ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন 
করিয়াছে) । অর্থাৎ ইহাতে পুরুষ ও মহিলাদের যাহারা স্বাধীনভাবে পছন্দমত বিবাহ করিতে 
চায়, তাহাদের অভিভাবকগণকে তাহাদের স্বাধীন মতামত ও পছন্দের উপর হস্তক্ষেপ করিতে 
আল্লাহ নিষেধ করিয়াছেন। 

"৫১০ ১1৩০০ অর্থাৎ হে লোকসকল! এই উপদেশ তাহাদিগকে দেওয়া হইতেছে ১০১৪ 
১১১। 7৮1) 410 যাহারা আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে। 
অর্থাৎ যাহারা আল্লাহর বিধানের উপর ঈমান আনিয়াছে, আল্লাহর শাস্তিকে ভয় করিতেছে, 
পরকালের আযাবের ভয়ে সন্ত্রস্ত রহিয়াছে এবং পরিণামফলের আশা-নিরাশায় যাহারা 
ভীত-প্রকম্পিত। 

৮4৮19 ৮1 ৬৫১1 741১ (ইহার মধ্যে তোমাদের জন্য রহিয়াছে একান্ত পরিশুদ্ধতা ও 
অনেক পবিভত্রতা)। অর্থাৎ পুরুষ ও মহিলাদের ব্যাপারে তাদের পছন্দ মত বিবাহে 
অভিভাবকদের বাধা না দিয়া এই বিষয়ে শরীআতের অনুসরণ করা এবং নিজকে আল্লাহর 
বিধানের নিকটে সমর্পণ করা উচিত। কেননা, ইহাতে তোমাদের জন্য রহিয়াছে পরিশুদ্ধতা এবং 
আত্মিক পবিভ্রতা। “1 £111 (আল্লাহ জানেন)। অর্থাৎ আদেশ-নিবেধের উপকারিতা ও 
অপকারিতা সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ১:১5 ১:19 (তোমরা জান না)। অর্থাৎ কোন্‌ 
SE NFS SOONG Af SR ee 


£4 20১০ রর পর 3 3 EY রর 

55801 219 ১৫৬ 6৬:৫৮ ৫854 2 ০৮57 SIH (YYY) 

G24 2 রি 37 2 ৰ 2524] Ade 7/ 
5) (25 3%3 9) ৫ টি পা 68), 2১১ ১৮০৬৪%। 
” 5১7১৫ ১৫ 2% A 22 
SO) রে 433257 [2৬%%৩০)2৬ এত) ও ৪ 
(৩15 5 ৮৮৪৩৮ ১ ৫৯ ৯১2৩৩: ৩3১63919000 ২৩১১ 
ৰ্ all 24 2১১৫৮ ৫) EAA LAR 024192 32 32 ৮৫১৮৭ 
ssl RTE ALN EG FEES ০৮০৮ 251 


534d 5৮৮৬ 


CO) A EH SMILING 411,851 


২৩৩. “আর জননীরা পূর্ণ দুই বৎসর স্তন্য পান করাইবে, ba ae din oa 
পূর্ণ করিতে চাহে। আর সন্তান পালনের জন্য জনক রীতিমত জননীর ভাত-কা 
যোগাইবে ৷ কাহাকেও সাধ্যাতীত চাপ দেৱা খল নাখালে জা নাল 
ক্ষতিগ্রস্ত করা যাইবে, না জনককে । ওয়ারিছদের বেলায়ও এই নিয়ম ৷ তারপর যদি তোমরা 
আপোসে স্তন্য পান ছাড়াইতে চাও, তাহাতে উভয়ের কোন পাপ হইবে না। যদি তোমরা 
সন্তানকে ধাত্রীমাতার স্তন্য পান করাইতে চাও, তাহাতেও তোমাদের দোষ নাই, যদি 
তোমরা জননীর পাওনা সার্বিকভাবে আদায় কর । আর আল্লাহকে ভয় কর । এবং জানিয়া 
রাখ, নিশ্চয় আল্লাহ তোমাদের কার্যকলাপ দেখেন ।” 


Contents 


সূরা বাকারা ২৭৫ 


তাফসীর ঃ এখানে আল্লাহ তাআলা শিশুর জননীদেরকে লক্ষ্য করিয়া বলেন, শিশুদেরকে 
দুধ পান করানোর পূর্ণ সময় হইতেছে দুই বছর। ইহার পরে দুধ পান করাইলে তাহা ধর্তব্য 
হইবে না। 

তাই আল্লাহ তা'আলা বলেন 8 ২০৮১1 52 ১1 21 1 ৬] অর্থাৎ যদি দুধ পানের পূর্ণ 
মেয়াদ সমাপ্ত করিতে চায় । 

অধিকাংশ ইমামের অভিমত হইল যে, দুই বছরের মধ্যে দুধ পান করিলে দুধ-ভাই বা 

দুধ-বোন হওয়া সাব্যস্ত হইবে । আর যদি ইহা হইতে বয়স অধিক হইয়া যায়, তাহা হইলে দুধ 
সম্পর্ক প্রতিষ্ঠিত হইবে না। তিরমিধীর একটি অধ্যায়ের শিরোনামে লেখা হইয়াছে- “কেবল দুই 
বছর বয়সের পূর্বে দুধ পান করিলে দুধ সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ।' 

উম্মে সালমা (রা) হইতে ধারাবাহিকভাবে ফাতিমা বিনতে মানযার, হিশাম ইব্‌ন উরওয়া, 
আবূ আওয়ানা ও কুতায়বা বর্ণনা করেন যে, উম্মে সালমা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) 
বলিয়াছেন, পেট পুরিয়া দুধ পান করিলেই কেবল দুধ-সম্পর্ক কায়েম হয় না। উহা নির্দিষ্ট 
সময়সীমার মধ্যে হইতে হইবে । হাদীসটি হাসান ও সহীহ পর্যায়ের । 

বিজ্ঞ সাহাবাগণের অধিকাংশের আমলও ইহার উপরে যে, দুই বছরের মধ্যে স্তন্যপান 
করিলে দুধ-সম্পর্ক প্রতিষ্ঠিত হইবে। পূর্ণ দুই বছর অতিক্রান্ত হইবার পর স্তন্যপান করিলে কোন 
সম্পর্কই প্রতিষ্ঠিত হইবে না। অর্থাৎ ইহাদের মধ্যে বিবাহ সম্পর্ক হারাম হইবে না। 

উল্লেখ্য যে, ফাতিমা বিনতে মানযার ইব্‌ন যুবাইর ইব্নুল আওয়াম হইল হিশাম ইব্‌ন 
উরওয়ার স্ত্রী ৷ | 

আমি বলিতেছি, এই হাদীসটি একমাত্র তিরমিযীই বর্ণনা করিয়াছেন। তবে ইহা বুখারী ও 
মুসলিমের হাদীস বর্ণনা শর্তের উপরে বর্ণিত হইয়াছে। হাদীসের এই বাক্যটির ৪ ১041 31 
(১৯|। অর্থ হইল, স্তন্য পানের সময় হইল দুই বছর বয়সের মধ্যে । 

বাররা ইব্‌ন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে আদী ইব্‌ন ছাবিত, ওয়াকী, গুনদুর ও 
আহমাদ (র) বর্ণনা করেন যে, বাররা ইব্‌ন আযিব (রা) বলেন ঃ ন্বীপুত্র ইব্রাহীমের মৃত্যুর 
সময় নবী (সা) বলিয়াছিলেন, আমার পুত্র স্তন্যপানের সময় মারা গিয়াছে। নিশ্চয় তাহাকে স্তন্য 
দানের জন্য বেহেশতে (কেহ) নির্দিষ্ট রহিয়াছে । 

শু'বা ইতে ইমাম বুখারীও ইহা বর্ণনা করিয়াছেন। হুযুর (সা) ইহাই বলিয়াছিলেন। কেননা 
তাহার পুত্র ইব্রাহীমের রো) মৃত্যু কালে বয়স ছিল মাত্র এক বছর দশ মাস। 

অতঃপর তিনি বলেন ঃ 'স্তন্যপানের সময়সীমা দুই বছর মাত্র ।' দারে কুতনীর একটি 
রিওয়ায়েতও ইহার সহায়ক বলিয়া প্রমাণিত হইয়াছে। ইব্‌ন আব্বাস রো) হইতে 
ধারাবাহিকভাবে আমর ইব্‌ন দীনার, সুফিয়ান ইব্‌ন উআইনা ও হাইছাম ইব্‌ন জামীল বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন 3 রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, স্তন্যপান দ্বারা হুরমাত 
প্রমাণ হইব না, যদি না তাহা দুই বছরের মধ্যে হয়। 

উল্লেখ্য যে, এই রিওয়ায়েতটি হাইছাম ইব্ন জামীল ব্যতীত অন্য কেহ ইব্‌ন উআইনা 
হইতে বর্ণনা করেন নাই। বস্তুত, তিনি বিশ্বস্ত বর্ণনাকারী এবং হাদীসের হাফিয । 


Contents 


২৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমি (ইবৃন কাছীর) বলিতেছি £ মারফ্‌ সূত্রে ইব্‌ন আব্বাস (রা) ছাওর ইব্‌ন ইয়াযীদ ও 
ইমাম মালিক স্বীয় মুআত্তায়ও উহা বর্ণনা করিয়াছেন। তবে ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে ইকরামা ও ছাওরীও উহা বর্ণনা করিয়াছেন। কিন্তু তাহাতে এই বাক্যটি বেশি 
সংযুক্ত রহিয়াছে যে, “দুই বছর পূর্তি হওয়ার পর স্তন্যপান করিলে উহা দ্বারা কিছুই প্রমাণ বা 
প্রতিষ্ঠিত হইবে না।” এই রিওয়ায়েতটি বিশুদ্ধতম । 

জাকির (রো) হইতে আবু দাউদ তায়ালেসী (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সো) বলেন ঃ 
স্তন্য পানের নির্ধারিত সময়ের পর স্তন্যপান করিলে দুধ-সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না এবং 
বয়োপ্রান্তির পরে ইয়াতীমের হুকুম অবশিষ্ট থাকে না। 

সারকথা হইল, এই সব কিছু প্রমাণ করে যে, স্তন্য ত্যাগ করার সময় হইতেছে দুই বছরের 
মধ্যে । আল্লাহ তা“আলা অন্যত্র বলেন ঃ স্তন্য ত্যাগ করা এবং গর্ভ বহন করার মোট সময় 
হইতেছে ত্রিশ মাস। 

উল্লেখ্য যে, আলী (রা), ইব্‌ন আব্বাস (রা), ইব্‌ন মাসউদ (রা), জাবির (রা), আবু 
হুরায়রা রো), ইব্‌ন উমর (রা), উম্মে সালমা (রা), সাঈদ ইব্‌ন মুসাইয়াব (রো), আস্তা ও 
জমহুরের মত হইল যে, দুই বছরের পরে স্তন্য পান দ্বারা হুরমত প্রতিষ্ঠিত হয় না। ইমাম 
শাফেঈ, ইমাম আহমাদ, ইসহাক, ছাওরী, ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মদের মাযহাবও 
ইহা। 

তবে ইমাম মালিক (র) হইতে একটি বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, উহার সময়সীমা হইল 
দুই বছর দুই মাস। তাহার নিকট হইতে অন্য আর একটি বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, উহার 
সময়সীমা হইল দুই বছর তিন মাস। 

ইমাম আবু হানীফা (র) বলেন ৪ উহার সময়সীমা হইল দুই বছর ছয় মাস। 

ইমাম যুফার ইব্‌ন হুযাইল (র) বলেন £ তিন বছর পর্যন্ত স্তন্যপান করান যাইতে পারে। 

আওয়াঈ হইতে বর্ণিত হইয়াছে যে, ইমাম মালিক রে) বলেন ঃ কোন শিশু যদি দুই বছরের 
পূর্বে দুধ ছাড়িয়া দেয় এবং সে দুই বছর পর অন্য কোন মহিলার দুধ পান করে, তাহা হইলে 
উহা দ্বারা “হুরমাত' প্রতিষ্ঠিত হইবে না। কেননা এখন উহা শিশুর খাদ্যের স্থলাভিষিক্ত হিসাবে 
গণ্য হইবে । 

আওযাঈ রে) হযরত উমর (রা) ও আলী (রো) হইতে বর্ণনা করেন যে, দুধ পান ত্যাগ 
করার পর নতুনভাবে দুধ-সম্পর্ক গড়ার পথ বন্ধ হয়। পরে তাহারা যদি দুই বছরের বাকী 
সময়টা পূর্ণ করিয়া নেয়ার ইচ্ছা করে আর সেই সময়ে যদি অন্য মহিলার স্তন্য পান করায়, 
তাহা হইলেও দুধ-সম্পর্ক প্রতিষ্ঠিত হইবে না । জমহুর ওলামার অভিমতও এইরূপ । 

ইমাম মালিক (র) বলেন ঃ দুই বছর পূর্ণ হওয়ার পরে অথবা পূর্বে যখনই দুধ ত্যাগ করুক 
না কেন, তখন হইতেই দুধ-সম্পর্ক গড়ার পথ রুদ্ধ হইয়া যায়। আল্লাহই ভালো জানেন। 

আয়েশা (রা) হইতে বুখারী ও মুসলিম বর্ণনা করেন যে, তিনি দুই বছর পরে এমনকি 
বড়দের দুধ পানকেও হুরমাত বলিয়া মনে করিতেন । আতা ইব্‌ন আবু রুবাহ এবং লাইছ ইব্‌ন 
সাআদও (রি) ইহা বলিয়াছেন। | 


Contents 


KL ২৭৭ 


অন্য একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, আয়েশা (রা) যেখানে কোন পুরুষ লোকের 
যাতায়াত দরকারী মনে করিতেন, সেখানে নির্দেশ দিতেন যে, সেখানকার স্্রীলোকেরা যেন 
তাহাকে দুধ পান করাইয়া নেয়। 

তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীগণ ইহার বিরোধিতা করিয়াছেন । ইহা 
কোন কোন ব্যক্তির জন্য নির্দিষ্ট ছিল বলিয়া তাহারা অভিমত প্রকাশ করিয়াছেন । জমহুর 
ওলামাদের কথাও তাই । তাহারা নবী-পত্বীগণের অভিমতকে দলীল হিসাবে পেশ করিয়াছেন । 

মোটকথা, ইমাম চতুষ্টয়, সপ্ত ফিকাহ বিশারদ, বড় বড় সাহাবায়ে কিরাম এবং আয়েশা 
(রা) ব্যতীত নবী-পত্বীগণের অভিমত হইল ইহা । আয়েশা (রা) হইতে বর্ণিত একটি হাদীস 
হইল প্রতিপক্ষের দলীল। উহাতে বলা হয় ৪ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমাদের ভাই 
কোন্টি তাহা বিচার করিয়া লও । কেননা দুধ-সম্পর্ক তখন সাব্যস্ত হয় যখন দুধ ক্ষুধা নিবারণ 
করিয়া থাকে'। এই সম্পর্কিত বিভিন্ন মাসআলা 1:০1 55415204215 এই আয়াতের 
ব্যাখ্যা প্রসঙ্গে ইনশা আল্লাহ আলোচনা করা হইবে। 

আল্লাহ তা'আলা বলেন ৪ _3:১10 eS ০45১১ 51 5515511 ০ অর্থাৎ 
আর প্রচলিত নিয়ম অনুযায়ী সন্তানের অধিকারী পিতার উপর হইল সেই সকল স্ত্রীর 
খোরপোশের দায়িত্ব ৷ অর্থাৎ শিশুর জনকগণ শহর, গ্রাম বা সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী 
জননীদেরকে ভাত-কাপড়ের ব্যবস্থা করিবে । তবে লক্ষ্য রাখিতে হইবে যেন অতিরিক্ত বা অতি 
কম না হয় ও নিয়মিতভাবে তলব মতে ব্যবস্থা হইয়া যায়। 

যথা আল্লাহ তা“আলা বলিয়াছেন 8 
যব] সভা (25 BU) le 08 055 শি 3০ Lal's 3১ 

9১০০৫ 2000 GC Ls 8 

অর্থাৎ-সচ্ছল ব্যক্তি তাহার সচ্ছলতা অনুপাতে এবং দরিদ্র ব্যক্তি তাহার দরিদ্রতা অনুপাতে 
ব্যয় করিবে। আল্লাহ তাআলা কাহাকেও তাহার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না। অতি সত্তর 
আল্লাহ কাঠিন্যের পর সহজ করিয়া দিবেন । 

যিহাক বলেন ঃ যদি কোন ব্যক্তি তাহার স্ত্রীকে তালাক দেয় এবং তাহার সহিত যদি তাহার 
শিশু সন্তান থাকে, তাহা হইলে সেই শিশুর দুগ্ধ পানের সময় পর্যন্ত শিশুর মায়ের খরচ বহন 
করা তাহার পিতার উপর ওয়াজিব । 

আল্লাহ তা'আলা বলেন ৪ (৯9,515,253 (আর মাতাকে তাহার সন্তানের জন্য 
ক্ষতিগ্রস্ত করা যাইবে না) অর্থাৎ শিশুকে তাহার মায়ের নিকট লালন-পালনের উদ্দেশ্যে দেওয়া 
যাইবে । আর ইহা তাহার কর্তব্যও বটে। কিন্তু তাহার প্রতি চাপ সৃষ্টি করিয়া তাহাকে ক্ষতিগ্রস্ত 
করা যাইবে না। তাই দুধ পান শেষ হইয়া গেলে পিতা তাহাকে নিজ দায়িত্বে নিয়া নিবে । অন্য 
দিকে পিতাকেও এই ব্যাপারে অসংগত কারণে বিপদে ফেলা জায়েয হইবে না এবং এই 
ব্যাপারে ঝগড়াঝাটি করাও সঙ্গত হইবে না। 

তাই আল্লাহ তা'আলা বলেন ৪ ১4154 ১১4৬০ 2 (এবং যাহার সন্তান তাহাকেও 
তাহার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যাইবে না)। 


Contents 


২৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ শিশুর পিতা মাতাকে পরস্পর ঝগড়া-বিবাদ করিতে নিষেধ করা হইয়াছে । মুজাহিদ, 
কাতাদা, যিহাক, যুহরী, সুদ্দী, ছাওরী ও ইব্‌ন যায়েদ প্রমুখও ইহা বলিয়াছেন। 

আল্লাহ তা'আলা বলেন £ 41) U১ ,)111 = অর্থাৎ আর উত্তরাধিকারীদের উপরও 
এই দায়িতৃ । উত্তরাধিকারীরা যেন শিশুর মাতাকে সংকটে পতিত না করেন । মুজাহিদ, শা'বী ও 
যিহাক বলেন যে, জমহুর ওলামা এই আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ শিশুর উত্তরাধিকারীদের উচিত 
তাহার মায়ের জন্য তাহার পিতা যে পরিমাণ খোরপোশ এবং যে রকম বাসস্থানের ব্যবস্থা 
করিয়াছিল তেমন ব্যবস্থা করা । তাহারা যেন অযথা সংকটে পতিত না হয়। ইব্ন জারীরও ইহা 
সমর্থন করিয়াছেন। 

হানাফী এবং হান্বলীগণের মধ্যে একদল বলেন যে, এই ব্যাপারে নিকটাত্বীয়দের মধ্যে 
পর্যায়ক্রমে খোরপোশের দায়িত্‌ বহন করা ওয়াজিব । 

উমর ইব্‌ন খাত্তাব (রা) ও পূর্ববতী মনীষীদের অভিমত একটি মারফু হাদীসে সামুরা (রা) 
হইতে হাসান বসরী (র) বর্ণনা করেন। উহা এই ঃ যে ব্যক্তি তাহার রক্ত সম্পর্কিত ব্যক্তির 
দায়িত্ব লইবে, সেই ব্যক্তি মুক্ত হইয়া যাইবে । এই হাদীসটিও তাহারা দলীলরূপে গ্রহণ 
করিয়াছেন। 

বিশেষ দ্রষ্টব্য 

দুই বছর পরে শিশুকে দুধপান করানো শিশুর জন্যে ক্ষতিকর তাহা দৈহিক হোক বা 
মানসিক হোক । আলকামা (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম, আ"মাশ ও সুফিয়ান ছাওরী 
বর্ণনা করেন 8 আলকামা (রা) জনৈক স্ত্রী লোককে দেখেন যে, সে তাহার দুই বছরের চাইতে 
বড় শিশুকে দুধ পান করাইতেছে। তখন তিনি তাহাকে দুধ পান করাইতে নিষেধ করেন। 

আল্লাহ তা'আলা বলেন ঃ | 

০4০0৯939255 CL pas be Pas 95 

(তারপর যদি পিতা-মাতা ইচ্ছা করে, তাহা হইলে দুই বছরের মধ্যেই নিজেদের পারস্পরিক 
পরামর্শক্রমে দুধ ছাড়াইয়া দিতে পারে, তাহাতে তাহাদের কোন পাপ নেই)। অর্থাৎ 
পিতা-মাতার সম্মতিক্রমে যদি দুই বছরের পূর্বেই দুধ ছাড়াইয়া দেয় এবং তাহাতে যদি উপকার 
হয়, তাহা হইলে তাহাতে কোন পাপ নাই । তবে যদি ইহাতে কোন একজন অসম্মত থাকে তাহা . 
হইলে ইহা ঠিক হইবে না। কেননা ইহাতে শিশুর ক্ষতির আশংকা রহিয়াছে । এই ব্যাখ্যা 
করিয়াছেন ছাওরী (র) প্রমুখ । | 

ইহা হইল আল্লাহর নিজ বান্দাদের প্রতি পরম করুণা যে, তিনি বাপ-মাকে এমন কাজ 
হইতে বিরত রাখিলেন যাহা শিশুর ধ্বংসের কারণ হয় এবং তাহাদিগকে এমন কাজ করার 
নির্দেশ দিলেন যাহাতে একদিকে শিশুকে রক্ষা করার ব্যবস্থা হইল, অপর দিকে বাপ-মার 
পক্ষেও তাহা হিতকর হইল । 

সুরা তালাকে আল্লাহ তা'আলা বলেন 8 


০20 প শি ৪ 8. পি ১955 ০2০ ণ o2 L0G ৪৩৫৬৩ এর তু জি LOLS 9 9০ A 
Mle tls SI PE 1৩৮০৩ ০৯১৬1 ৯৬৪৮৪ টি 2)! ০৩৪ 
195 5০5 


Contents 


সূরা বাকারা ২৭৯ 


অর্থাৎ যদি স্ত্রীগণ তোমাদের শিশুদিগকে দুধপান করায় তাহা হইলে তোমরা তাহাদিগকে 
পারিশ্রমিক প্রদান করিবে এবং এই ব্যাপারে পরস্পরের মধ্যে সপ্তাব বজায় রাখিবে এবং তোমরা 
উভয়ে যদি সংকটপূর্ণ অবস্থায় পতিত হও, তাহা হইলে অন্যের দ্বারা দুধ পান করাইবে। 
আল্লাহ তা'আলা বলেন ঃ 
১০510 খনি ESI CUD USI oan Ls 90179901019 
sll 
(আর যদি তোমরা কোন স্ত্রীর দ্বারা নিজের সন্তানদিগকে দুধ খাওয়াইতে চাও, তাহা হইলে 
যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়া দাও, তাহাতে কোন পাপ নাই।) অর্থাৎ 
পিতা-মাতা উভয়ে পারস্পরিক সম্মতির ভিত্তিতে অথবা স্ত্রীর কোন অসুবিধার কারণে যদি ধাত্রী 
দ্বারা দুধ পান করায় তাহা হইলে উহাতে কাহারো পাপ হইবে না। আর যদি জনক-জননী 
পরস্পর সম্মত হইয়া কোন ওজর বশত অন্য কাহারো দ্বারা দুধ পান করাতে শুরু করে এবং 
পূর্বের পারিশ্রমিক যদি পূর্ণভাবে জননীকে প্রদান করে, তাহা হইলে কোন পাপ নাই। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 4115815 আল্লাহকে ভয় কর)। অর্থাৎ প্রতিটি 
অবস্থায় আল্লাহকে ভয় কর। কারণ, ০, ১155 (০ 111011৮5151 (জানিয়া রাখ, 
আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্বন্ধে ভাল করিয়াই জানেন)। অর্থাৎ তাহার নিকট তোমাদের 
নিট লিটার না 


Eo 224 7 30/2 PEAR ১৫ পরান BLS 
৪০421 ৬৪৮১৬ ৬৮০১ 255৫ ৩1931৩১১৩৫%৩১০৯৬৪ ৪৬৬ 5 (5) 
হার পর পাপ 2 7 ৮০ ৮৯৯%$ ২৫ of রর ৯43150$৩ ডি 2 ০০০ 6 2 রী 
টি পল ৩পা ডটৰ 


০৩26 03205 ৮৯৯৪০৩৮১৫৪৯, 


২৩৪. SEO CHIE IE Cn SOE Ten 3 AVE UNE WE 
সেই স্ত্রীগণ যেন চারি মাস দশ দিন ইদ্দত পালন করে। অতঃপর যখন তাহাদের ইদ্দত পূর্ণ 
হয়, তখন তাহারা নিজেদের ব্যাপারে প্রথামতে যাহা করে তাহাতে কোন পাপ নাই । আর 
আল্লাহ তোমাদের সকল কাজের খবর রাখেন ৷” 

তাফসীর £ এই আয়াতে আল্লাহ তাআলা যে সকল স্ত্রীদের স্বামী মৃত্যু বরণ করিয়াছে 
তাহাদিগকে চার মাস দশ দিন ইদ্দত পালনের নির্দেশ দিয়াছেন । অবশ্য ইহা সহবাসকৃতা এবং 
সহবাসপূর্ব উভয়ের বেলায় সমানভাবে প্রযোজ্য । এই ব্যাপারে সকল ইমাম একমত । 
সহবাসপূর্ব স্ত্রীদের বিষয়ে কুরআনের ভাষ্য দ্বারাও ইহা বুঝা যায়। ইমাম আহমাদ, আহলে সুনান 
ও ইমাম তিরমিযী সহীহ সূত্রের এক হাদীসে বর্ণনা করেন ঃ ইব্‌ন মাসউদ (রো) জিজ্ঞাসিত হন 
যে, একটি লোক বিবাহ করার পর স্ত্রীর সাথে সহবাস হওয়ার পূর্বেই সে মারা যায়। তাহার 
জন্য কোন মহরও ধার্য ছিল না। এই স্ত্রীলোকটির ব্যাপারে কি সিদ্ধান্ত হইবে ? তাহারা 
মতানুসারে দিতেছি। যদি ঠিক হয় তাহা হইলে মনে করিবে ইহা আল্লাহর পক্ষ হইতে হইয়াছে। 


Contents 


২৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আর যদি ভূল হয় তাহা হইলে মনে করিবে যে, ইহা আমার এবং শয়তানের পক্ষ হইতে 
হইয়াছে। সে ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল ইহা হইতে পবিত্র। (শোন!) সেই স্ত্রীকে পূর্ণ মহর 
দিতে হইবে। তবে ইহা তাহার স্বামীর আর্থিক অবস্থার উপর বিবেচ্য । ইহাতে কোন রকমের 
কম-বেশি করা বৈধ হইবে না । পরক্তু তাহাকে ইদ্দত পালন করিতে হইবে এবং সে স্বামীর 
সম্পত্তির উত্তরাধিকারীও হইবে । ইহা শুনিয়া মা'কাল ইব্‌ন ইয়াসার আল আশজাঈ (রা) উঠিয়া 
বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারু বিনতে ওয়াশিক সম্পর্কেও এই 
ফয়সালা দান করিতেন শুনিয়াছি। ইহা শুনিয়া আবদুল্লাহ ইব্‌ন মাসউদ অত্যন্ত খুশি হন। 

অন্য রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, আশজা'‘র বহু লোক দীড়াইয়া বলেন- আমরা সাক্ষী 
দিতেছি যে, হুযুর (সা) বারু বিনতে ওয়াশিক সম্পর্কে এই সিদ্ধান্ত দিয়াছিলেন। 

তবে স্বামীর মৃত্যুর সময় গর্ভবতী স্ত্রীর জন্য এই হুকুম নয়। কেননা তাহার ইদ্দত হইল 
সন্তান প্রসবকাল পর্যন্ত । কারণ কুরআন পাকে ইরশাদ হইয়াছে ঃ 

elas 25785 91 21৯1 JY 59915 অর্থাৎ গর্ভবতীদের ইদ্দত হইতেছে 
_ তাহাদের সন্তান প্রসব করণ পর্যন্ত ।' 

ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, গর্ভবতীর ইদ্দত হইতেছে সন্তান প্রসব করার 
পরে আরও চার মাস দশ দিন। তাই সবচাইতে দীর্ঘ ও বিলম্বিত ইদ্দত হইতেছে গর্ভবতীদের 
ইদ্দত। এই বর্ণনাটি বেশ উত্তম এবং শক্তিশালীও বটে । 

তবে হাদীস বা সুন্নত দ্বারা অন্যরূপ প্রমাণিত হয়। সহীহদ্বয়ের বিভিন্ন সূত্রে সাবী'আতাল 
আসলামীর হাদীসে বর্ণিত হইয়াছে যে, সাবী'আতাল আসলামী রো) তাহার স্বামী সা'দ ইব্‌ন 
খাওলার মৃত্যুকালে গর্ভবতী ছিলেন। কিন্তু তাহার মৃত্যুর অল্প কয়েকদিন পরেই তিনি সন্তান 
প্রসব করেন। অন্য রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, তাঁহার মৃত্যুর একরাত পরেই তিনি সন্তান 
প্রসব করেন। অতঃপর তিনি নিফাস হইতে পবিত্র হইয়া ভাল পোশাক পরিধান করিলে আবুস 
সানাবিল ইব্‌ন বা‘কাক (রা) তাহাকে উদ্দেশ্য করিয়া বলেন- সুন্দর পোশাক পরিয়াছ যে, 
বিবাহ বসিতে চাও নাকি ? আল্লাহর কসম করিয়া বলিতেছি, চার মাস দশ দিন অতিবাহিত না 
হইলে তুমি বিবাহ বসিতে পার না। সাবীআ (রা) বলেন, আমাকে ইহা বলার পর আমি ভালো 
কাপড় চোপড় খুলিয়া রাখিয়া সন্ধ্যায় রাসূল (সা)-এর নিকট গিয়া এই ব্যাপারে ফতওয়া 
জিজ্ঞাসা করিলে তিনি বলেন- সন্তান প্রসবের পরই তুমি ইদ্দত হইতে মুক্ত হইয়া গিয়াছ। 
সুতরাং এখন তুমি ইচ্ছা করিলে বিবাহ বসিতে পার। 

আবূ উমর ইব্‌ন আবদুল বার (রা) বলেন £ বর্ণিত হইয়াছে যে, ইব্‌ন আববাস (রা)-ও 
সাবীআ (রা)-এর হাদীসের প্রতি প্রত্যাবর্তন করিয়াছেন। অর্থাৎ যখন এই হাদীসটি তাহার 
উক্তির মোকাবেলায় দলীল হিসাবে পেশ করা হয়, তখন তিনি ইহা মানিয়া নেন। আহলে 
ইমামগণ বলেন ঃ ইব্‌ন আব্বাসের (রা) শিষ্যগণ সাবীআ'+র (রো) হাদীস দ্বারা ফতওয়া প্রদান 
করিতেন। 

উল্লেখ্য যে, আযাদ মহিলাগণ হইতে দাসীরা পৃথক। কেননা তাহাদের ইদ্দত হইতেছে 
আযাদ মহিলাদের অর্ধেক, অর্থাৎ দুই মাস পাঁচ দিন। ইহাই জমহুরের মত। দাসীদের শাস্তি 
যেমন আযাদদের অর্ধেক, তেমনি ইন্দতও তাহাদের অর্ধেক । 


Contents 


সূরা বাকারা ২৮১ 


_* মুহাম্মদ ইবৃন সীরীন (র) সহ বহু আলিম এবং আহলে জাহেরদের অনেক বলেন ঃ এই 


'_ আয়াত দ্বারা বুঝা যাইতেছে যে, আযাদ এবং দাসীদের ইদ্দতকাল সমান। কেননা, ইদ্দত হইল 


॥ 


একটি হুকুম বিশেষ আর এই হুকুম সৃষ্টিগতভাবে মানুষ হিসাবে সকলের বেলায় সমানভাবে . 
প্রযোজ্য । 

সাঈদ ইব্‌ন মূসাইয়াব ও আবুল আলীয়া প্রমুখ বলেন ঃ এই ক্ষেত্রে ইদ্দতকাল দীর্ঘ রাখার 
রহস্য হইল এই যে, স্ত্রী যদি গর্ভবতী হয় তাহা হইলে এই দীর্ঘ চার মাসের মধ্যে উহা অবশ্যই 
প্রকাশিত হইবে । 

সহীহ্‌দ্বয়সহ বিভিন্ন হাদীস সংকলনে ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, 
“প্রত্যেক মানবই চন্তিশ দিন পর্যন্ত মায়ের ভ্রণে বীর্যের আকারে থাকে । তারপর জমাট রক্ত 
হইয়া চল্লিশ দিন থাকে । অতঃপর চন্ত্রিশ দিন পর্যন্ত মাংসপিণ্ড আকারে থাকে । অতঃপর আল্লাহ. 
তা“আলা ফেরেশতা পাঠাইয়া দিয়া তাহার মধ্যে আত্মা ফুঁকিয়া দেন। এই তিন চল্লিশে মোট চার 
মাস হইল । আর সাবধানতার জন্য অতিরিক্ত দশদিন রাখা হইয়াছে । কেননা কখনও কখনও 
মাসের মধ্যে দিন কম বেশি হইয়া থাকে । আত্মা ফুঁকিয়া দিলে সন্তানের অস্তিত্ব অনুভূত হইতে 
থাকে । ফলে গর্ভ প্রকাশ হইয়া পড়ে। আল্লাহই ভালো জানেন । 

কাতাদা হইতে সাঈদ ইব্‌ন আবূ আরুবাহ বলেন £ আমি সাঈদ ইব্‌ন মুসাইয়াবকে প্রশ্ন 
করিলাম যে, এই অতিরিক্ত দশ দিন রাখার হেতু কি ? তিনি বলেন, এই সময় রূহ ফুঁকিয়া 
দেওয়া হয়। 

রবী ইব্‌ন আনাস বলেন ঃ আমি আবুল আলীয়াকে জিজ্ঞাসা করিলাম যে, চার মাসের সংগে 
দশ দিনকে যুক্ত করা হইয়াছে কেন ? তিনি বলেন, এই সময়ের মধ্যে আত্মা ফুঁকিয়া দেওয়া 
হয়। ইব্‌ন জারীরও এই রিওয়ায়েত উদ্ধৃত করিয়াছেন । 

এই বিষয়ে ইমাম আহমাদ (র) হইতে বর্ণিত হইয়াছে যে, এ ব্যাপারে আযাদ মহিলা এবং 


'দাসীদের ইদ্দত এক ৷ কেননা দাসীদেরও আযাদ মহিলাদের মত একই পরিস্থিতির মোকাবেলা 


করিতে হয় এবং তাহারা আমাদের মতই অংকশায়িনী হয়। 

আমর ইব্‌ন আস (রা) হইতে ধারাবাহিকভাবে কুবায়সা ইবৃন আইউব, রাজা ইব্‌ন হায়াত, 
কাতাদা, সাঈদ ইব্‌ন আবু উরওয়া, ইয়াধীদ ইব্‌ন হারুন ও ইমাম আহমাদ (রা) বর্ণনা করেন 
যে, আমর ইব্‌ন আস (রা) বলেন £ তোমরা আমাদের সম্মুখে নবীর (সো) সুন্নতের মিশ্রণ করিও 
না। দাসীর মনিব মারা গেলেও তাহার ইদ্দতকাল চার মাস দশ দিন। 

গুন্দুর হইতে পর্যায়ক্রমে আবু দাউদ, আবুল আলা ও ইব্‌ন মুছান্না অনুরূপ বর্ণনা করেন। 

আমর ইব্‌ন আস (রা) হইতে ধরাবাহিকভাবে কুবাইসা, রজা ইব্‌ন হায়াত, মাতার আল 
ওরাক, সাইদ ইব্‌ন আবূ উরওয়া, রবী, আলী ইবৃন মুহাম্মদ ও ইব্‌ন মাজা (র)-ও উহা বর্ণনা 
করিয়াছেন। 

তবে ইমাম আহমাদ হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি এই হাদীসটি অস্বীকার 
করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন, উক্ত হাদীসের বর্ণনাকারী কুবাইসা আমর ইব্‌ন আস হইতে 
শোনেন নাই । 

পূর্ববর্তী মনীষীগণের মধ্যে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, মুজাহিদ, সাঈদ ইব্‌ন যুবাইর, হাসান 
ইব্‌ন সীরীন, আবু হাসান, যুহরী ও উমর ইব্‌ন আবদুল আযীয (রা) প্রমুখও ইহা বলিয়াছেন। 
কাছীর (২য় খণ্ড)-_-৩৬ 


Contents 


২৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


কাতাদা ও তাউস বলেন £ দাসীর মনিব মারা গেলে তাহাকে দুই মাস পাঁচ দিন ইদ্দত 
পালন করিতে হইবে। | 

আবু হানীফা ও তাহার শিষ্যগণ এবং ছাওরী ও হাসান ইব্‌ন হাই বলেনঃ তাহাকে তিন খতু 
পর্যন্ত ইদ্দত পালন করিতে হইবে । আলী (রা) ইব্‌ন মাসউদ (রা), আতা ও ইব্রাহীম নাখঈও 


, এই অভিমত ব্যক্ত করিয়াছেন। 


ইমাম মালিক, ইমাম শাফেঈ ও ইমাম আহমাদের (রা) একটি প্রসিদ্ধ উক্তি রহিয়াছে যে 
তাহার ইদ্দত হইল এক হায়েয মাত্র। 
ইব্‌ন উমর (রা) শাবি, মাকহুল, লাইছ, আবূ উবাইদ, আবু ছাওয়া এবং জমহুরের 
মাযহাবও ইহা । লাইছ রো) বলেন $ যদি খতুর অবস্থায় কোন দাসীর মনিবের মৃত্যু ঘটে, তাহা 
হইলে সেই খতু শেষ হইলেই তাহার ইদ্দত শেষ হইয়া যাইবে। 
মালিক (রা) বলেন £ যদি তাহার খতু না আসে, তাহলে তাহার ইন্দতকাল হইল তিন 
মাস। ইমাম শাফেঈ (র) সহ জমহুর ওলামা বলেন £ আমাদের নিকট তাহার উদ্দতকাল এক 
মাস তিন দিনই বেশি পসন্দনীয় । আল্লাহই ভালো জানেন। ্‌ 
আল্লাহ তা আলা বলেন ঃ 
4৪১৮০১০৬০৯১ ৯১1০০ ১১ 5 এ ১ বা ১৮০০ 
৪5715151178 
(তারপর যখন ইদ্দত পূর্ণ করিবে, তখন নিজের ব্যাপারে নীতি সংগত ব্যবস্থা গ্রহণ করায় 
কোন পাপ নাই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহর অবগতি রহিয়াছে)। 
ইহা দ্বারা বুঝা যাইতেছে যে, মৃত স্বামীর জন্য ইদ্দতকালে শোক করা স্ত্রীর উপর ওয়াজিব । 
সহীহ্দ্বয়ে উম্মে হাবীবা (রা) ও যয়নাব বিনতে জাহাশ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, 
রাসূলুল্লাহ বলেন ঃ যে মহিলা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে, তাহার পক্ষে কোন 
মৃতের উপর তিন দিনের বেশি বিলাপ করা বৈধ নয়। হ্যা, তবে স্বামীর জন্য চার মাস দশ দিন 
পর্যন্ত শোক পালন করিবে। 
সহীহ্‌দ্বয়ে উম্মে সালমা রো) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ জনৈক মহিলা 
রাসূলুল্লাহ (সো)-কে জিজ্ঞাসা করিল - হে আল্লাহর রাসূল! আমার মায়ের স্বামী মারা গিয়াছে। 
তাহার চক্ষুদ্বয় দুঃখ প্রকাশ করিতেছে । তাই আমি তাহার চোখে সুরমা লাগাইয়া দিব কি? 
রাসূলুল্লাহ (সা) বলেন, না। এইভাবে মহিলা পুনরাবৃত্তি করিয়া দুই তিন বার জিজ্ঞাসা করিলে 
হুযুর (সা) একই উত্তর দেন। অতঃপর বলেন, ইহা তো মাত্র চার মাস দশ দিন। জাহেলী যুগে 
তো তোমরা বছরের পর বছর ধরিয়া অপেক্ষা করিতে । 
এ OU SOAR ESAS 
তাহাকে কুড়েঘরের মধ্যে নিক্ষেপ করা হইত এবং নিকৃষ্টতম কাপড় পরিয়ে দেওয়া হইত। আর 
কোন সুত হি ৰ রা হত না এইভাবে দীর্ঘ একটি বছর অতিবাহিত হইয়া 
যাইত | ইহার পর যখন বাহির হইত তখন তাহার প্রতি উটের বিষ্ঠা নিক্ষেপ করা হইতে । 


Contents 


সূরা বাকারা ২৮৩ 


অতঃপর গাধা, ছাগল বা পাখির শরীরের সাথে নিজের শরীরকে ঘর্ষণ করিতে হইত । ইহাতে 
কোন সময় সে মারাও যাইত | 

তবে বহু আলিম বলিয়াছেন যে, এই আয়াতটি পরবর্তী আয়াতের দ্বারা রহিত হইয়া 
গিয়াছে । উহা হইল এই ৪ 
Js dll seals হও ওটা ৩০১৪৩ ie ১৬৪০৪ 0205 

01১৯] ১৪৪ 

(আর তোমাদের মধ্যে যাহারা মৃত্যুবরণ করিবে, তাহাদের স্ত্রীদেরকে ঘর হইতে বাহির না 
করিয়া এক বছর পর্যন্ত তাহাদের খরচের ব্যাপারে ওসীয়াত করিয়া যাইবে ৷) ইব্‌ন আব্বাস (রা) 
প্রমুখও এই মত প্রকাশ করিয়াছেন। তবে এই বিষয়ে আরও কথা রহিয়াছে । শীঘ্রই উহার 
বিবরণ আসিতেছে। 

উল্লেখ্য যে, ইদ্দতের সময় সৌন্দর্য চর্চা করা, সুগন্ধি মাখা এবং এমন কাপড় ও অলংকার 
ব্যবহার করা নিষিদ্ধ, যাহাতে পুরুষরা আকৃষ্ট হয়। কেহ কেহ বলিয়াছেন, বিধবাদের ইদ্দতের 
সময়ই কেবল ইহা ওয়াজিব । তালাকে রাজঈর ইদ্দতের সময় ইহা পালন করা ওয়াজিব নয়। 

ইহা তালাকে বাইনের সময় পালনীয় বা ওয়াজিব কিনা, সে বিষয়ে দুইটি মত রহিয়াছে। 
তবে স্বামী মারা গেলে প্রতিটি ছোট-বড় আযাদ ও দাসীর ইদ্দত পালন করিতে হইবে। 
সাধারণভাবে আয়াতের অর্থেও ইহা বুঝা যায়। কিন্তু ইমাম ছাওরী, ইমাম আবূ হানীফা ও 
তাহার সংগীগণ বলেন £ কাফির মহিলার উপর ইহা ওয়াজিব নহে। এই মতের সমর্থক 
আশহাব ও ইমাম মালিকের সহচরদের নিকট হইতে ইবৃন নাফে দলীল হিসাবে রাসূলের সো) 
এই কথাটি পেশ করেন। যে মহিলা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাহার জন্যে 
মৃতের উপর তিন দিনের বেশি বিলাপ করা বৈধ নয় । হা, তবে স্বামীর জন্যে চার মাস দশ দিন 
শোক প্রকাশ করিতে হইবে। | 

ইহা দ্বারা বুঝা গেল যে, ইদ্দত পালন একটি ইবাদাত। তাই ইমাম আবু হানীফা (র), 
তাহার সংগীগণ ও ছাওরী (রা) বলেন ঃ নাবালেগার জন্য ইবাদাত নাই বলিয়া ইদ্দত পালন 
করিতে হইবে না। ইমাম আবূ হানীফা (রে) ও তাহার সাথীগণ দাসীদের বেলায়ও এই নির্দেশ 
প্রতিপাল্য বলিয়া অভিমত ব্যক্ত করিয়াছেন। কেননা তাহারা স্বয়ন্তর নহে। তবে এই বিষয়ে 
বিশদ আলোচনার স্থান ইহা নহে । ফিকাহ বিষয়ক গ্রন্থেই এই সম্বন্ধে ব্যাপক আলোচনা করা 
যায়। তাফসীর গ্রন্থে ইহা নিয়া পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা সমীচীন নহে। আল্লাহ ভাল 
জানেন। 

আল্লাহ তাআলা বলেন ৪.4121 51 12৪ অর্থাৎ তাহারা যখন ইদ্দত পূর্ণ করিয়া 
নিবে। যিহাক ও রবী ইব্‌ন আনাস রো) ইহার ব্যাখ্যায় বলেন ঃ অর্থাৎ ইদ্দত শেষ হইবার পরে 
১1০ 002 365 (উহাতে তোমাদের কোন পাপ নাই) যুহরী (রা) ইহার ব্যাখ্যায় বলেন যে, 
সে নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত গ্রহণ করিলে অভিভাবকদের কোন পাপ হইবে না। (3 
155 (নীতিসংগত ব্যবস্থা নিলে) অর্থাৎ ইদ্দত পালন সমাপ্ত করিয়া থাকিলে । ৃ 


Contents 


২৮৪ তাফসীরে ইবৃন কাছীর 


ইব্‌ন আব্বাস (রা) হইতে ওয়াকী (রা) বলেন ঃ স্বামী তালাক দিলে অথবা মারা গেলে 
ইদ্দত পালনের পর নতুন কোন পুরুষকে তাহার সাথে বিবাহে আকৃষ্ট করার জন্য সৌন্দর্য চর্চা : 
করা বৈধ । মাকাতিল ইব্‌ন হাইয়ান হইতেও অনুরূপ বর্ণনা করা হইয়াছে মুজাহিদ হইতে ইব্‌ন 
জারীজ বলেন £ ৪১১৭1 el ৪৪ Ll (৮854৫2০00৯৯ অর্থাৎ বিবাহ 
একটি হালাল এবং পবিত্র কাজ। হাসান হইতে যুহরী এবং সুদ্দীও অনুরূপ বর্ণনা করিয়াছেন । 


৮০৪১ এগ 2) 253 ৯১৪ 4 ৩৭ ৮ ৩ নি (2) 
১6725175৩55 Ase Co 9০ 
হি 5242, #1 L234 ts Lao? 22,3 নি 
৩ dbl 011৮515 ১৭5৩ ৩50 85৫ Ge SD ৫52 4১3? 


৩2454 28 ০০ 

২৩৫. “কোন পাপ নাই তোমাদের সেই স্ত্রীদের ইংগিতে বিবাহের পয়গাম দিতে কিংবা 
অন্তরে বিবাহের ইচ্ছা পোষণে। আল্লাহ জানিয়াছেন যে, তোমরা অবশ্যই যথাশীঘ্ব 
তাহাদিগকে স্মরণ করিবে । তবে তোমরা গোপনে তাহাদিগকে প্রতিশ্রুতি দিও না। হ্যা, 
বিধিসম্মত কথাবাৰ্তা বলিতে পার । আর ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনের সিদ্ধান্ত 
নিও না। আর জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরের কথা জানেন, তাই তাহাকে 
ভয় কর। আর জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও ধৈর্যশীল ৷” 

তাফসীর $ আল্লাহ তা'আলা বলেন ঃ ১২:৫০ ০. 9 অর্থাৎ মৃত স্বামীর বিধবা স্ত্রীকে 
তাহার ইদ্দত পালন কালে আকারে ইঙ্গিতে বিবাহের পয়গাম পেশ করাতে কোন দোষ বা পাপ, 
নাই। 

তবে ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, মনসুর, জুবায়র, শুবা ও ছাওরী 
(রা) প্রমুখ ১২০১০1০৪৫2০ CLS % এই আয়াতের মর্মার্থ বলেনঃ পয়গাম পেশ 
করা অর্থাৎ এই ভাবে বলা যে, আমি তোমাকে বিবাহ করিতে চাই এবং আমি এই ধরনের 
মেয়েকে পসন্দ করি। এক কথায় স্পষ্ট ভাষায় প্রস্তাব পেশ করা । অন্য রিওয়ায়েতে বর্ণিত 
, হইয়াছে যে, আমি চাই যে, আল্লাহ যেন আমাকে পসন্দমত স্বামী মিলাইয়া দেন, এই ধরনের 
কথা বলা । তবে এই বিষয়ে নির্দিষ্ট কোন বাক্য বলিতে হইবে এমন বাধ্যবাধকতা নাই। 

অন্য আর একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে ব্যতীত 
অন্য কোন স্ত্রীকে বিবাহ করিতে চাই না এবং আমি কোন সতী ও ধর্মভীরু স্ত্রীলোককে বিবাহ 
করিতে চাই। কোন বাইন তালাকপ্রাপ্তা স্ত্রীকেও তাহার ইদ্দতের মধ্যে এইরূপ শব্দ বলিয়া 
পয়গাম দেওয়া যায়। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, মনসুর, যায়েদ, তালিক ইব্‌ন গানাম 
ও বুখারী (রা) বর্ণনা করেন ফে, ইবৃন আব্বাস (রা) ১০ ৮১২১০ ৮০১৪৫৫১০০৮৯ 55 
241 ২১০২ এই আয়াতের ব্যাখ্যায় বলেন £ অর্থাৎ এইভাবে পয়গাম পেশ করা যে, আমি 
বিবাহ করিতে চাই, আমার স্ত্রীর প্রয়োজন এবং যদি কোন সতী-সাধবী মেয়ে হইত। 


Contents 
সূরা বাকারা ২৮৫ 


মুজাহিদ, তাউস, ইকরামা, সাঈদ ইবৃন জুবাইর, ইব্রাহীম নাখঈ, শাবি, হাসান, কাতাদা, 
যুহরী, ইয়াযীদ ইব্‌ন কুসাইত, মাকাতিল ইব্ন হাইয়ান ও কাসিম ইবৃন মুহাম্মদ প্রমুখ এবং 
পূর্ববর্তী আলিম মনীষীগণের একটি দল ও কতিপয় ইমাম পয়গাম পেশ সম্বন্ধে বলেন £ মৃত 
স্বামীর বিধবা স্ত্রীকে অস্পষ্ট ভাষায় বিবাহের প্রস্তাব দেওয়া জায়েয রহিয়াছে। বাইন তালাকপ্রাপ্তা 
সত্রীকেও এইভাবে প্রস্তাব দেওয়া বৈধ। 

ফাতিমা বিনতে কায়েসকে (রা) যখন তাহার স্বামী আবূ আমর ইব্‌ন হাফস (রা) তৃতীয় 
তালাক দিয়াছিলেন, তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিয়াছিলেন- ‘তুমি ইব্‌ন মাকতুমের ঘরে 
ইদ্দত অতিবাহিত কর। তিনি আরো বলেন যে, তোমার ইদ্দত পালন শেষ হইয়া গেলে 
আমাকে জানাইবে" । অতঃপর তিনি ইদ্দত হইতে মুক্ত হইলে উসামা ইবৃন যায়দ (রা) তাহাকে 
বিবাহের প্রস্তাব দেন এবং উসামার সহিত তাহার বিবাহ হয়। 

তবে তালাক রজঈর ইদ্দত চলাকালে স্বামী ব্যতীত অন্য কাহারো জন্যে পয়গাম দেওয়া 
জায়েয নয় । আল্লাহই ভালো জানেন। 

আল্লাহ তা“আলা বলেন ৪ A ৪১১৫ 31 অর্থাৎ মহিলাদেরকে বিবাহের ব্যাপারে 
তোমরা নিজেদের মনে যাহা গোপন রাখিয়াছ। 

অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ SLL nse ০৫৭০2 4255 

অর্থাৎ আল্লাহ তা'আলা তোমাদের গোপন ও প্রকাশ্য অভিসন্ধী সম্পর্কে সম্যক জ্ঞাত 
রহিয়াছেন। তেমনি অন্যত্র আল্লাহ তা'আলা বলেন ৷ ₹2+1-11,১1-8১11-১111015 

অর্থাৎ আমি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়াদি সম্পর্কে সবচাইতে বেশী জানি। অনুরূপ 
আল্লাহ তা“আলা বলিতেছেন £ 8 LESS Et 0০ 

‘আল্লাহ তা‘আলা খুব ভালোভাবেই জানেন যে, তাহার বান্দাগণ তাহাদের কাজিক্ষত 
নারীদেরকে অন্তরে স্মরণ করিবে।' অর্থাৎ আল্লাহ তা'আলা এই আয়াতাংশের দ্বারা এই বিষয়ে 
মনের সংকীর্ণতা দূরীভূত করিয়া দিয়াছেন। 

তঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 1০১৯৪১০1553 "১৫15 কিন্তু গোপনভাবে 

তাহাদিগকে প্রতিশ্রুতি দান করিও না। fl | 

আবূ আজলায, আবূ শা‘শা, জাবির ইব্‌ন যায়েদ, হাসান বসরী, ইব্রাহীম নাখঈ, কাতাদা, 
যিহাক, রবী ইব্‌ন আনাস, সুলায়মান তাইমী, মাকাতিল ইব্‌ন হাইয়ান ও সুদ্দী (রা) এই আয়াত 
সম্বন্ধে বলেনঃ ইহার মর্মার্থ হইল, ব্যভিচার । ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফীর (রা) 
বর্ণনায়ও এইরূপ মর্মার্থ উল্লিখিত হইয়াছে। ইব্‌ন জারীরও (রা) ইহা গ্রহণ করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইবৃন আবূ তালহা 1, ৯ 5১০1559 ১<1', এই আয়াত 
সম্পর্কিত আলোচনায় বলেন £ এইভাবে না বলা যে, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি 
অংগীকার কর যে, আমাকে ছাড়া অন্য কাহাকেও স্বামীরূপে গ্রহণ করিবে না ইত্যাদি । 

সাঈদ ইব্‌ন জুবাইর (রা) হইতে শাবি, ইকরামা, আবু যূহাঁ, যিহাক, যুহরী, মুজাহিদ ও 
ছাওরী রো) বলেনঃ মহিলার নিকট হইতে এইভাবে কথা নেওয়া যে, “তাহাকে ছাড়া সে অন্য 
কাউকে বিবাহ করিবে না" । 


Contents 


২৮৬ তাফসীরে ইব্ন কাছীর | 


মুজাহিদ হইতে বর্ণিত হইয়াছে ঃ পুরুষ ব্যক্তিয় মহিলাকে এইভাবে বলা যে, “তুমি আমাকে 
ভুলিও না, আমি তোমাকে বিবাহ করিব ।' 

কাতাদা (রা) বলেন ঃ স্ত্রীদের ইদ্দতের সময় তাহাদের নিকট হইতে এইভাবে কথা নেওয়া 
যে, তাহাকে ছাড়া অন্য কাহাকেও বিবাহ করিবে না। এইভাবে বলিতে আল্লাহ নিষেধ 
করিয়াছেন। তবে বিবাহে আগ্রহ দেখান ও পয়গাম পেশ করা এই নির্দেশের ব্যতিক্রম । 

ইব্‌ন যায়েদ এই আয়াতের ব্যাখ্যায় বলেন ৪ (১... ১৯ ১১০/553 ১৫45 অর্থাৎ ইদ্দতের 
সময় গোপনে বিবাহ করিয়া ইদ্দত পরবর্তী সময়ে তাহা প্রকাশ করা। 

উল্লেখ্য যে,এই স্থানে উল্লিখিত প্রতিটি উক্তিই আলোচ্য আয়াতাংশের সহিত সামঞ্জস্যপূর্ণ । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ (১১১০ 555 191,55 01 %| অর্থাৎ 'শরী“আতের 
নির্ধারিত নিয়ম অনুযায়ী কোন কথা সাব্যস্ত করিয়া নিবে ।, 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবাইর, আুদ্দী, ছাওরী ও ইব্‌ন যায়েদ (রা) 
বলেন ৪ সাধারণ পয়গাম পেশ করার চাইতে বাড়াবাড়ি না করা । যথা, ইহা বল যে, আমি 
তোমার প্রতি আসক্ত ইত্যাদি। 

মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) বলেনঃ আমি উবায়দা (রা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, ১1 ১1 
(8১৮৮ 93155 এই আয়াতাংশের অর্থ কি ? তিনি বলেন, মহিলার তাহার 
অভিভাবকদেরকে বলা যে, আপনারা (আমার বিবাহের ব্যাপারে) তাড়াহুড়া করিবেন না । অর্থাৎ 
আমাকে না জানাইয়া বিবাহ দিবেন না। ইব্‌ন আবূ হাতিমও ইহা বর্ণনা করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা আলা বলেন £ ৪ ০3911 £৩ ০০০ 0 82851৮০১552, 
£121 (আর নির্ধারিত ইদ্দত সমাপ্তি পর্যায়ে না যাওয়া পর্যন্ত বিবাহ করার কোন সংকল্প করিবে 
না)। অর্থাৎ ইদ্দত সমাপ্ত না হওয়া পৰ্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে না। 

ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, শা'বী, কাতাদা, রবী ইব্‌ন আনাস, আবূ মালিক, যায়েদ ইব্‌ন 
আসলাম, মাকাতিল ইব্‌ন হাইয়ান, যুহরী, আতা খোরাসানী, সুদ্দী, ছাওরী ও যিহাক (র) প্রমুখ 
এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ 31 4541 ৮5 ০5০ অর্থাৎ ইদ্দত সমাপ্ত না হওয়া 
পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে না। সকল ইমামের এই বিষয়ে ইজমা রহিয়াছে যে, ইদ্দত 
সমাপ্ত হওয়ার পূর্বে বিবাহ শুদ্ধ নয়। 

কোন ব্যক্তি যদি ইদ্দতের মধ্যে কোন মহিলাকে বিবাহ করে এবং সহবাস হওয়ার পর যদি 
তাহাদের সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া দেওয়া হয়, তাহা হইলে সে স্ত্রী কি তাহার জন্য চিরকালের মত 
হারাম হইয়া যায় ? এই বিষয়ে দুইটি মত রহিয়াছে । জমহুরের অভিমত হইল যে, সে তাহার 

জন্য হারাম হইয়া যাইবে না; বরং তাহার ইদ্দত শেষ হইলে সে বিবাহের প্রস্তাব করিতে 
পারিবে। 

ইমাম মালিক (র) বলেন ঃ সে চিরদিনের জন্য হারাম হইয়া যাইবে । তিনি দলীল হিসাবে 
ইব্‌ন শিহাব ও সুলায়মান ইবৃন ইয়াসার হইতে বর্ণনা করেন যে, উমর (রা) বলেন ঃ 

ইদ্দতের মধ্যে যে মহিলার বিবাহ হয় এবং স্বামীর সহিত যদি তাহার মিলন না ঘটে, তাহা 
হইলে এইরূপ স্বামী-স্ত্রীকে পৃথক করিয়া দেওয়া হইবে । অবশ্য এই মহিলা তাহার পূর্ব স্বামীর 


Contents 


সূরা বাকারা ২৮৭ 


ইদ্দত শেষ করিয়া ফেলিলে তখন এই লোকটিও অন্যান্য লোকের মতই তাহাকে বিবাহের 
পয়গাম দিতে পারিবে" কিন্তু যদি দুই জনের মধ্যে মিলন ঘটিয়া যায় ও পরে তাহাদেরকে পৃথক 
করিয়া দেওয়া হয় তাহা হইলে এই মহিলা তাহার পূর্ব স্বামীর ইদ্দতকাল শেষ করার পর দ্বিতীয় 
পারিবে না। 

যেহেতু সে তাড়াহুড়া করিয়া আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়-সীমার ব্যাপারে ভ্রুক্ষেপ করিল 
না, সেহেতু তাহাকে এই শাস্তি দেওয়া হইল যে, সেই স্ত্রী তাহার জন্যে চিরদিনের তরে হারাম 
হইয়া গেল। এই মতের মনীষীগণ সকলেই উহার এই কারণ ব্যক্ত করিয়াছেন। যেমন 
হত্যাকারীকে নিহত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হইতে বঞ্চিত করা হয়। 

ইমাম শাফেঈ (র) ইমাম মালিক (র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । তবে ইমাম বায়হাকী 
(রা) বলেন যে, ইমাম মালিকের (র) প্রথম উক্তি অবশ্য ইহাই ছিল। কিন্তু তিনি পরে ইহা 
হইতে প্রত্যাবর্তন করেন। তাহার পরবর্তী অভিমত হইল যে, দ্বিতীয় স্বামী উক্ত স্ত্রীকে বিবাহ 
করিতে পারিবে । কেননা আলীর (রা) অভিমত হইল যে, তাহাকে বিবাহ করা জায়েয হইবে 
(অর্থাৎ দ্বিতীয় স্বামী উক্ত স্ত্রীকে বিবাহ করিতে পারিবে)। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি যে, হযরত উমর (রা) হইতে বর্ণিত এই বিষয়ক হাদীসটির 
বর্ণনা সূত্রে ছেদ রহিয়াছে । তবে মাসরুক হইতে ধারাবাহিকভাবে শা*বী, আশআছ ও ছাওরী 
বর্ণনা করেন যে, হযরত উমর (রা) ইহা হইতে প্রত্যাবর্তন করিয়াছেন এবং পরবতীঁতে 
বলিয়াছেন যে, মহরানা আদায় করিয়া ইদ্দত শেষ হওয়ার পর উহারা পরস্পরে বিবাহ বন্ধনে 
আবদ্ধ হইতে পারিবে । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ MILES ওত di yale 
(জানিয়া রাখ, আল্লাহ তোমাদের অন্তরের কথা জানেন। অতএব তোমরা তাহাকে ভয় কর।') 
অর্থাৎ মহিলাদের ব্যাপারে পুরুষের অন্তরে যে চিন্তা বা কামনার সৃষ্টি হয়, উহা হইতে আল্লাহ 
সাবধান করিয়াছেন । পরন্ত্ব মনকে মন্দ চিন্তা-চেতনা হইতে পবিত্র রাখিয়া উত্তম ও মহৎ ভাবনায় 
ব্রত রাখিতে আদেশ করিয়াছেন। অতঃপর আল্লাহ তাহার রহমত হইতে নিরাশ না হওয়ার কথা 
বলিয়া ঘোষণা করেন যে, ০1282 51110119515 অর্থাৎ আর তোমরা জানিয়া রাখ, 
আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল। 


৩৪1৮৮১55362 (8 ৫2০৫৩ 2526 ৩1 EG FEY (YY) 
50) পপ TAA 252) পর্ণ তা 2225268 2 ৫ 2 2 


ESIGN: BSNS SSDS AIR 2 
০৫৯৮৫ 


২৩৬. “যে সকল স্ত্রীকে তোমরা স্পর্শ কর নাই কিংবা কোন মহরানা ধার্য কর নাই, 
তাহাদিগকে যদি তালাক দাও তাহাতে পাপ নাই। আর তাহাদিগকে সচ্ছলরা সচ্ছলতা 
' অনুসারে ও দরিদ্ররা দারিদ্র্য অনুপাতে ন্যায়সংগত সম্পদ দিয়ে দাও। পুণ্যবানদের ইহা 
বিশেষ দায়িত্ব ।” 


Contents 


‘২৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ঃ আল্লাহ তা‘আলা বিবাহের পর সহবাসের পূর্বেও স্ত্রীকে তালাক দেওয়া জায়িয 
রাখিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা), তাউস ও হাসান বসরী বলেন ৪ আয়াতে উল্লিখিত ,, ২]! শব্দটির 
অর্থ হইল বিবাহ ৷ ইহা দ্বারা বুঝা গেল যে, সহবাসের পূর্বে তালাক দেওয়া বৈধ । তবে মহর 
নির্ধারিত না থাকিলেও তাহাকে মনঃকষ্ট না দিয়া খুশি করা মানবিক দায়িত্ব বটে । তাই আল্লাহ 
তা“আলা উহাদিগকে স্বামীর অবস্থানুপাতে আর্থিক সাহায্য করিতে বলিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, ইসমাঈল ইব্‌ন আমীয়া ও সুফীয়ান 
ছাওরী (রা) বলেনঃ তালাকপ্রাপ্তা স্ত্রীকে দান করার ব্যাপারে সবচাইতে উত্তম হইল পরিচারক 
দান করা। ইহার চাইতে নিম্নমানের হইল নগদ অর্থ দান করা । সর্বনিম্ন হইল কাপড় দান করা। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা বলেন ৪ স্ত্রী যদি ধনী হয় তাহা হইলে খাদেম 
বা পরিচালক ইত্যাদি দান করিবে । আর গরীব হইলে তিনখানা কাপড় দান করিবে । শাবি 
বলেন $ এই বিষয়ে মধ্যম পন্থা হইল জামা, দোপাট্টা, লেপ ও চাদর দেওয়া । শুরাইহ বলেন ঃ 
পাচশত দিরহাম প্রদান করিবে। 

আইয়ুব ইব্‌ন সীরীন (রা) হইতে ধারাবাহিকভাবে আম্মার ও আবদুর রাযযাক বলেনঃ 
গোলাম দিবে অথবা খাদ্য দিবে অথবা কাপড় দিবে । হাসান ইব্‌ন আলী (রা) তাহার 
তালাকপ্রাপ্তা স্ত্রীকে দশ হাজার দীনার বা দিরহাম দিয়াছিলেন। উপরন্তু তিনি বলিয়াছিলেন, 
. প্রেমাম্পদের বিচ্ছেদের তুলনায় ইহা অতি নগণ্য বটে । ইমাম আবু হানীফার (রা) অভিমত হইল 
যে, স্বামী স্ত্রীর মধ্যে ‘মুতা’ লইয়া যদি বিতর্কের সৃষ্টি হয়, তাহা হইলে তাহার বংশের 
মহিলাদের যে মহর নির্ধারিত রহিয়াছে উহার অর্ধেক প্রদান করিবে । 

ইমাম শাফেঈর (র) সর্বশেষ অভিমত হইল যে, মুতআর ব্যাপারে কোন নির্দিষ্ট জিনিসের 
জন্য স্বামীকে চাপ দেওয়া যাইবে না। বরং এমন অল্প বস্তু যাহাকে “মুতা' বলা যায় উহাই 
যথেষ্ট । আর আমি মনে করি যে, এ কাপড়কে “মুতা' বলা যাইবে যাহাতে নামায আদায় হইয়া 
যায়। পক্ষান্তরে তাহার পূর্বের অভিমত হইল যে, মুতার জন্য কোন নির্ধারিত জিনিস আছে 
বলিয়া আমার জানা নাই । তবে কমপক্ষে ত্রিশ দিরহাম দেওয়াকে আমি ভাল মনে করি । ইব্‌ন 

উমর (রা) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। 

উলামাগণ এই বিষয়ে ইখতেলাফ করিয়াছেন যে, প্রত্যেক তালাকপ্রাপ্তা নারীকেই কি 'মুতা' 
দিতে হইবে, না শুধুমাত্র সহবাস করা হয় নাই এইরূপ নারীকেই মুতা দিতে হইবে ? প্রথম 
দলের অভিমত হইল যে, প্রত্যেক তালাকপ্রাপ্তা নারীকেই মুতা প্রদান করা ওয়াজিব। কেননা, 
আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন £ 8 ০:31 ০9০13০9০৮৭1 6৮৩০ ২ sll, 
অর্থাৎ তালাকপ্রাপ্তা নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেওয়া পরহ্যেগারদের উপর 
কর্তব্য । অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন ঃ 


Fd "eee “eg Fd ওঠ পা শাতী ও 2 পা পা ক ৬ ঠ 2 eed | 
51০58 ios CSB ১০০ ০৯৫ 9] এই) ৫৪৮51142115 
£0 রা fF Ore 74 Ye Fe Gp oye 3 


Contents 


সূরা বাকারা ২৮৯ 


অর্থাৎ হে নবী ! আপনি আপনার স্ত্রীদিগকে বলিয়া দিন, তোমরা যদি ইহলৌকিক জীবন ও 
উহার সৌন্দর্য পসন্দ কর তাহা হইলে আস, আমি তোমাদিগকে কিছু আসবাব দিয়া নিয়মানুযায়ী 
পরিত্যাগ করি।’ অবশ্য তাহাদের সকলেরই মহরানা নির্ধারিত ছিল এবং তাহারা সকলেই 
ছিলেন সহবাসকৃতা । 

ইহা হইল সাঈদ ইব্‌ন যুবাইর, আবুল আলীয়া ও হাসান বসরী প্রমুখের উক্তি । ইমাম 
শাফেঈরও (রা) অনুরূপ একটি অভিমত রহিয়াছে। কেহ কেহ বলিয়াছেন, এইটাই তাহার 
সর্বশেষ ও সঠিক অভিমত । আল্লাহ ভাল জানেন। 

দ্বিতীয় দল বলেন ঃ তালাকপ্রাপ্তা সহবাসকৃতা স্ত্রীই মুতা প্রাপ্তির একমাত্র উপযুক্ত । যদিও 
তাহার মহরানা ধার্য থাকে । যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
১০5501455১০ ০৯৮০1 5 ০০০০৮ ASE Bal Ue 

অর্থাৎ “হে ঈমানদারগণ! যখন তোমরা বিশ্বাস স্থাপনকারিণী নারীদেরকে বিবাহ কর, 
অতঃপর তাহাদিগকে সহবাস করার পূর্বে তালাক প্রদান কর, তখন তোমাদের পক্ষ হইতে 
তাহাদের কোন ইদ্দত নাই যাহা তাহারা অতিবাহিত করিবে । তাই তোমরা তাহাদিগকে কিছু 
আসবাবপত্র দিয়া দাও এবং নিয়মানুযায়ী পরিত্যাগ কর।” 

সাঈদ ইব্‌ন মুসাইয়াবের রে) সূত্রে কাতাদা হইতে শু“বা প্রমুখ বলেন ঃ 

সূরা আহ্যাবের এই আয়াতটি সূরা বাকারার আলোচ্য আয়াতটি দ্বারা রহিত হইয়া 
গিয়াছে। বুখারী (র) সহল ইব্‌ন সাআদ ও আবু সাঈদ হইতে তাহার সহীহ হাদীস সংকলন 
বুখারী শরীফে বর্ণনা করিয়াছেন যে, তাহারা উভয়ে বলেন ঃ রাসূলুল্লাহ (সা) উমাইমা বিনতে 
শারহীল (রা)-কে বিবাহ করেন। তাহাকে বিবাহ করার কালে রাসূলুল্লাহ (সা) তাহার দিকে 
হাত বাড়াইয়া দেন। কিন্তু তিনি উহা খারাপ মনে করেন। তখন রাসূলাল্লাহ (সা) হযরত 
উসাইদ (রা)-কে বলেন, “তাহাকে দুইখানা নীল কাপড় দিয়া বিদায় দিয়া দাও ৷” 

তৃতীয় দলের অভিমত হইল যে, সেই তালাকপ্রাপ্তা মহিলা মুতা পাইবে যাহার সংগে তাহার 
স্বামীর সহবাস হয় নাই এবং তাহার মহরও নির্ধারিত হয় নাই । আর যদি মহর নির্ধারিত না 
থাকে এবং সহবাস হওয়ার পর যদি তালাক প্রদান করা হয়, তাহা হইলে সেই মহিলা মহরে 
“মিছাল' প্রাপ্ত হইবে । অর্থাৎ সেই মহিলার নিকটাত্বীয়াদের বিবাহে যে মহর নির্ধারিত হইয়াছে 
সেই পরিমাণ পাইবে । অন্যদিকে মহর নির্ধারিত স্ত্রীকে সহবাসের পূর্বে তালাক প্রদান করিলে 
তাহাকে অর্ধেক মহর দিতে হইবে। কিন্তু মহর নির্ধারিত স্ত্রীর সংগে সহবাস হইয়া থাকিলে 
তাহাকে পূর্ণ মহর দিতে হইবে । আর ইহাই তখন “মুতার' বিনিময় হিসাবে পরিগণিত হইবে । 
হা, তবে সেই বিপদগ্রস্তা মহিলার জন্যে মুতা দিতে হইবে যাহার সংগে সহবাস হয় নাই এবং 
মহরও নির্ধারিত করা হয় নাই, এমতাবস্থায় তালাক দেওয়া হইয়াছে । কুরআনের ভাষ্যও ইহা। 
ইব্‌ন উমর (রা) ও মুজাহিদের অভিমতও এইরূপ । 

তবে আলিমদের মধ্যে কেহ কেহ বলিয়াছেন ঃ প্রত্যেক তালাকপ্রাপ্তা নারীকেই কিছু না কিছু 
_ দেওয়া মুস্তাহাব । কিন্তু যাহাদেরকে সহবাসের পূর্বে তালাক দেওযা হইয়াছে এবং মহর ধার্য করা 


কাছীর (২য় খণ্ড)-_৩৭ 


Contents 


২৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হয় নাই, তাহাদিগকে অবশ্যই উহা দিতে হইবে। ইতিপূর্বে উল্লিখিত সূরা আহ্যাবের 
আয়াতটির ভাবার্থও ছিল ইহা । 
তাই আল্লাহ তা“আলা বলিয়াছেনঃ 


i EE OEE Br EI CE 58988758251 
lanl 

আর সামর্থ্যবানদের জন্য তাহাদের সামর্থ্য অনুযায়ী এবং অসমর্থদের জন্য তাহাদের সাধ্য 
অনুযায়ী যে খরচ প্রচলিত রহিয়াছে, তাহা দান করা সৎকর্মশীলদের উপর দায়িত্ব । 

অন্যত্র তিনি বলিয়াছেন £ all গত UD ০০৪০০৭161৩০ ৫5 অৰ্থাৎ 
তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী খরচ দেওয়া পরহেযগারদের উপর কর্তব্য। 
উল্লেখ্য যে, ইহা সেই আলিমগণের দলীল যাহারা প্রত্যেক তালাকপ্রাপ্তা মহিলাকে কিছু না কিছু 
দেওয়া উত্তম বলিয়া উক্তি করিয়াছেন। 

শা‘বী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, ইব্‌ন আবূ কাইস ওরফে আমর, মুহাম্মাদ 
ইব্‌ন সাঈদ ইব্‌ন ইসহাক, কাছীর ইব্‌ন শিহাব আল কুযাইনী ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেনঃ 
শাবীকে জিজ্ঞাসা করা হয, তালাকপ্রাপ্তা মহিলাকে মুতা” না দিলে কি আল্লাহর নিকট দায়ী 
থাকিতে হইবে? তদুত্তরে তিনি এই আয়াত পড়েন 2১৪ ১5৪০] (91০3 ১১ ৫৮৯1 cle 

অতঃপর বলেন, আল্লাহর কসম! আমি কাহাকেও এই অপরাধে শাস্তি প্রদান করিতে দেখি নাই। 
আল্লাহর কসম, ইহা যদি কোন গুরুত্বপূর্ণ বিষয় হইত, তাহা হইলে বিচারকগণ এই ব্যাপারে 


দায়ী ব্যক্তিগণকে বন্দী করিয়া অবশ্যই শাস্তি দিতেন! 
2 68 ASIST CALGON 4৪৩৫ $5৮৬ ৩১১ (vv) 


নারে 6৬৩ (১২1555270৯৮ ৩) 2০ ৩০৮৪৪ 


EP শোও ০ Dw 


16) ৮৫৫ 00103556548 ৩ ও 
০4 ০৯৬ 
২৩৭. “আর যদি তোমরা স্পর্শ করার পূর্বে স্ত্রীগণকে তালাক দাও এবং তাহাদের মহর 
নির্ধারিত করিয়া থাক, তাহা হইলে অর্ধেক মহর আদায় করিবে । তবে হা, যদি স্ত্রী ক্ষমা 
করিয়া দেয় কিংবা স্বামী পূর্ণ মহর আদায় করে (তাহাতে দোষ নাই)। আর স্বামী পূর্ণ মহর 
দিলে তাহা তাকওয়ার অধিকতর নিকটতর হইবে । তোমরা পরস্পরের উপকার ভুলিও না। 
নিশ্চয় আল্লাহ তোমরা যাহা কর তাহা দেখেন ৷” 
তাফসীর ঃ এই পবিত্র আয়াতটি দ্বারা প্রতীয়মান হইতেছে যে, পূর্বের আয়াতে মুতার জন্য 
যাহাদিগকে নির্দিষ্ট করিয়া উল্লেখ করা হইয়াছে কেবল তাহারাই মুতার উপযুক্ত প্রাপক । কেননা, 
এই আয়াতটিতে তাহাদের কথা উল্লেখ করা হইয়াছে যে, সহবাস পূর্বে তালাকপ্রাপ্তা ও মহর 
নির্ধারিত মহিলা নির্ধারিত মহরের অর্ধেক প্রাপ্ত হইবে । যদি অর্ধেক মহর ছাড়া মুতা ওয়াজিব 


2 ১০৫ 


Contents 


সূরা বাকারা ২৯১ 


হইত তাহা হইলে অবশ্যই উহা বর্ণনা করা হইত । কেননা দুইটি আয়াতে এই বিষয়ে 
ধারাবাহিকভাবে বর্ণনা করা হইতেছে। আল্লাহ ভালো জানেন। 

উল্লেখ্য যে, এই আয়াতের উপর ভিত্তি করিয়া অর্ধ মহরের উপর আলিমদের ইজমা 
হইয়াছে। কিন্তু তিন জন আলিম বলিয়াছেন, স্বামী-স্ত্রীর সহাবস্থানের পর সহবাস প্রমাণিত না 
হইলেও পূর্ণ মহর দিতে হইবে৷ ইমাম শাফেঈর (র) পূর্বের মতও ছিল এইরূপ । খুলাফায়ে 
রাশিদাও এইরূপ নির্দেশ দিতেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে তাউস, লাইছ ইব্‌ন আবু সালীম, ইব্‌ন জারীর, 
মুসলিম ইব্‌ন খালিদ ও শাফেঈ (রা) বর্ণনা করেন যে, ইবৃনে আব্বাস রো) বলেন £ কোন ব্যক্তি 
বিবাহ করা স্ত্রীর সহিত সহাবস্থান করিয়াছে, কিন্তু তাহার সাথে সহবাস করে নাই, এমতাবস্থায় 
তাহাকে তালাক দিলে সে কেবল অর্ধ মহর পাইবে । কেননা আল্লাহ তা“আলা বলিয়াছেন ৪ 


8১৪ এ 28 পিঠ টি পপ ০ পু 5 5925 ৩৫০৭ ছা 2 59 + ৯৩ 9 1৭ 
Le Aad 4১০১৯ ১৫/১০১১৪ ২৪ ৯৬০০০ 91 এ০৪ ০৮০ Alb Sly 


১4০১৪ 

অর্থাৎ “যদি মহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়া দাও, তাহা হইলে যে 
মহর সাব্যস্ত করা হইয়াছে তাহার অর্ধেক দিতে হইবে ।' শাফেঈ (র) বলেন, আমাদের অভিমত 
স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত । | 

বায়হাকী (র) বলেন ৪ এই রিওয়ায়েতের একজন বর্ণনাকারী লাইছ ইব্‌ন আবুল সালিমের 
বর্ণনা নির্ভরযোগ্য নয়। তবে এই রিওয়ায়েতটি ইব্‌ন আব্বাস (রা) হইতে ইব্‌ন আবূ তালহার 
(র) সুত্রেও বর্ণনা করা হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন :)$৯+ :১1%। অবশ্য যদি নারীরা ক্ষমা করিয়া দেন। 
অর্থাৎ নারীরা যদি স্বেচ্ছায় মহর মাফ করিয়া দেয় তাহা হইলে স্বামী দায়িত্‌ হইতে নিষ্কৃতি 
পাইবে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালিহ ও সুদ্দী (রা) বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন $ সায়্যিবা (ফুমারিত্‌ হারা) মহিলা যদি 
ইব্‌ন আবু হাতিমের অভিমত । 

শুরাইহ, সাঈদ ইব্‌ন মুসাইয়াব, ইকরামা, মুজাহিদ শা'বী, হাসান, নাফে, কাতাদা, জাবির 
আনাস ও সুদ্দীও অনুরূপ বর্ণনা করিয়াছেন । তবে মুহাম্মদ ইব্‌ন কাব আল কারযী এই ব্যাপারে 


করিয়া দেওয়া । অর্থাৎ পুরুষ তাহার অর্ধেক অংশসহ পূর্ণ মহরই যদি দিয়া দেয় তবে তাহার এই 
অধিকার রহিয়াছে । অবশ্য এই উক্তিটি অত্যন্ত বিরল উক্তি । কেননা ইহা অন্য আর কেহই 
' বর্ণনা করেন নাই বা বলেন নাই। 

আল্লাহ তা'আলা বলেন ৪ 04:11 5৪০ ১১১ (5341 853 1 অর্থাৎ কিংবা বিবাহের 
বন্ধন যাহার অধিকারে সে যদি ক্ষমা করিয়া দেয় তাহা স্বতন্ত্র কথা ৷' 


Contents 


২৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আমর ইব্‌ন শুআ“ইবের দাদা, তাহার পিতা, আমর ইব্‌ন 
শআ“ইব, ইব্‌ন লাহিয়া ও ইবন আবু হাতিম বর্ণনা করেন যে, নবী (সা) বলেন $ “বিবাহ 
বন্ধনের অধিকারী হইল স্বামী ।' আবদুল্লাহ ইব্‌ন লাহিয়ার হাদীসে ইবন মারদুবিয়াও এইরূপ 
হাদীস বর্ণনা করিয়াছেন। আমর ইব্‌ন শুআ'ইব (রা) হইতে ধারাবাহিকভাবে ইখ্ন লাহিয়া ও 
ইব্‌ন জারীরও রাসূলুল্লাহ (সা) হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে ইহার সনদ 
এইভাবে বর্ণিত হয় নাই যে, আমর ইব্‌ন শুআইবের দাদা ও দাদার পিতা হইতে আমর ইব্‌ন 
শুআইব বর্ণনা করেন। আল্লাহই ভালো জানেন। 

ইব্‌ন আসিম ওরফে ঈসা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবূ হাতিম ওরফে জাবির, আবূ 
দাউদ, ইউনুস ইব্‌ন হাবীব ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আসিম বলেনঃ 
শুরাইহকে আমি বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন £ আমি আলী ইব্‌ন আবূ তালিব (রা)-কে 
বিবাহ বন্ধনের অধিকারী সম্পর্কে জিজ্ঞাসা করি যে, বিবাহ বন্ধনের অধিকারী কি স্ত্রীর 
অভিভাবকগণ ? আলী (রা) বলেন- “না, বিবাহ বন্ধনের অধিকারী হইল স্বামী৷” একাধিক 
রিওয়ায়েতে ইবৃন আব্বাস (রা), জুবাইর ইব্‌ন মুতইম ও সাঈদ ইব্‌ন মুসাইয়াব এবং শুরাইহর 
এক অভিমতেও ইহা বর্ণিত হইয়াছে । সাঈদ ইব্‌ন জুবাইর, মুজাহিদ, শাবী ইকরামা, নাফে, 
মুহাম্মদ ইব্‌ন সীরীন, যিহাক, মুহাম্মদ ইব্‌ন কা'ব আলফারযী, জাবির ইব্‌ন যায়েদ, আবূ 
বিবীহ বন্ধনের অধিকারী হইল স্বামী । 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি- ইমাম শাফেঈর (র) নতুন অভিমতও ইহা । ইমাম আবু 
হানীফা (রা) ও তাঁহার সাথীগণ, ছাওরী, ইব্‌ন শিবরিমাহ ও আওযাঈর মাযহাবও ইহা এবং 
ইব্‌ন জারীর ও এই ব্যাখ্যা পসন্দ করিয়াছেন । 

মূলত বিবাহ বন্ধনের অধিকারী হইল স্বামী । কেননা বিবাহ প্রতিষ্ঠিত রাখা, ভাংগিয়া 
দেওয়া, আলাদা করিয়া দেওয়া ইত্যাদি ক্ষমতার একমাত্র অধিকারী স্বামী । অথচ অভিভাবক 
যেমন অভিভাবকত্ের অধীন ব্যক্তির সম্পত্তি কাহাকেও দান করিতে পারে না, তেমনি কাহারও 
স্ত্রী মহর মাফ করিয়া দিতে পারে না। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আমর ইব্‌ন দীনার, হাম্মাদ ইব্‌ন মুসলিম, ইবৃন 
আবূ মরিয়াম ও আমার পিতা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) আয়াতে বর্ণিত বিবাহ 
বন্ধনের অধিকারী সম্পর্কে জিজ্ঞাসিত হইলে তিনি বলেন ঃ ইহার অধিকারী হইল স্ত্রীর ভাই, বাপ 
এবং সে সকল ব্যক্তি যাহাদের অনুমতি ব্যতীত বিবাহ হয় না। আলকামা, হাসান, আতা 
তাউস, যুহরী, রবীআ’, যায়েদ ইব্‌ন আসলাম, ইব্রাহীম নাখঈ ও ইকরামা এবং মুহাম্মদের 
দুইটি উক্তির একটি হইল যে, স্ত্রীর অভিভাবকগণই উহার অধিকারী । ইমাম মালিকের (র) 
মাযহাব এবং ইমাম শাফেঈর রে) পূর্ব অভিমতও ছিল ইহা । কেননা, মূলত যে অধিকারে সে 
এখন অধিকারী তাহার অবিভাবকরাই তাহাকে এই অধিকার প্রদান করিয়াছে । তাই এই 
ব্যাপারে তাহাদের হস্তক্ষেপের অধিকার রহিয়াছে । অবশ্য তাহার অন্যান্য সম্পদের ব্যাপারে 
অভিভাবকদের কোন অধিকার নাই। 

ইকরামা হইতে ধারাবাহিকভাবে আমর ইবৃন দীনার, সুফিয়ান, সাঈদ ইবৃন রবী আল রাধী 
ও ইব্‌ন জারীর বর্ণনা করেন £ 


Contents 


সুরা বাকারা ২৯৩ 


আল্লাহ তা'আলা স্ত্রীদেরকে মাফ করার অধিকার দিয়াছেন। তাই যে কোন স্ত্রীর জন্যই 
মাফ করা জায়েয রহিয়াছে। তবে স্ত্রী যদি কার্পণ্য ও সংকীর্ণতার দরুন মাফ করিতে সংকোচ 
বোধ করে তাহা হইলে তাহার অভিভাবকগণও মাফ করিয়া দিতে পারেন। এই বিষয়ে 
তাহাদেরও মাফ করার বৈধ অধিকার রহিয়াছে ইহা দ্বারা বুঝা গেল৷ যে, অভিভাবকগণ তখমই 
অধিকার প্রয়োগ করিবে যখন সে এই বিষয়ে কঠোরতা প্রদর্শন করিবে । শুরাই হইতেও ইহা 
বর্ণিত হইয়াছে। কিন্তু শা“বী ইহা অস্বীকার করিয়াছেন তিনি ইহা হইতে প্রত্যাবর্তন করেন 
এবং বলেনঃ ইহার অধিকারী হইল স্বামী । এমনকি তিনি শেষে :এই কথার উপর মুবাহালা 
করিতেও প্রস্তুত হইয়াছিলেন। | 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 5351] ' ৮১৪1 1855 19 অর্থাৎ আর তোমরা যদি 
ক্ষমা কর, তবে তাহা হইবে পরহেযগারীর নিকটবর্তী । 

ইব্‌ন জারীর প্রমুখ বলিয়াছেন ৪ ইহা দ্বারা পুরুষ মহিলা উভয়ত্কেই বুঝানো হইয়াছে। ইব্‌ন 
আব্বাস (রা) হইত্তে ধারাবাহিকভাবে আ“তা ইব্‌ন আৰু রুবাহ, ইব্‌ন জারীর, ইব্‌ন ওহাব, 
ইউনুস ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, (811 ১১31 15৯5 ১19 এর ব্যাখ্যায় ইব্‌ন 
আববাস (রা) বলেন ঃ যে মাফ করিয়া দিবে সে বেশী পরহ্যেগারীর নিকটবর্তী হইবে । শাবি 
(র) প্রমুখ হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে। মুজাহিদ, নাখঈ, যিহাক, মাকাতিল ইব্‌ন 
হাইয়ান, রবী ইব্‌ন আনাস ও ছাওরী (রা) বলেন ঃ উভয়ের মধ্যে উত্তম সে যে নিজের প্রাপ্য 
ছাড়িয়া দিবে । অর্থাৎ হয় স্ত্রী তাহার অর্ধেক প্রাপ্য স্বামীকে ছাড়িয়া দিবে অথবা স্বামী স্ত্রীর প্রাপ্য 
অর্ধেক মহরের পরিবর্তে পূর্ণ মহর দিয়া দিৰে। 

তাই আল্লাহ তা'আলা বলিতেছেন £ ৫১১ 5311 1১৮১০ 33 (তোমরা পরস্পরের 
উপকারকে ভুলিয়া যাইও না)। অর্থাৎ পরস্পর পরস্পরের কৃতজ্ঞ হও । সাঈদ ইহার এই মর্মার্থ 
বলিয়াছেন। যিহাক, কাতাদা, সুদ্দী, আবূ ওয়াইল আল মা'র প্রমুখ বলেন ঃ অর্থাৎ একে 
অপরকে বিপদের মধ্য নিক্ষেপ করিও না, বরং কর্মসংস্থান করিয়া দাও । 

আলী ইব্‌ন আবূ তালিৰ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন উবাইদ, আবদুল্লাহ 
মুহাম্মদ ইব্‌ন আহমদ ইব্‌ন ইব্রাহীম ও আবূ বকর ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আলী 
ইব্‌ন আবূ তালিব (রা) বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, মানুষের উপর এমন একটি বেদনাময় 
যুগ আসিবে যে, মু'মিনগণও তাহার হাতের জিনিস দাত দিয়া গ্রহণ করিবে । অর্থাৎ মানুষেরা 
কৃতজ্ঞতা অস্বীকার করিবে ও উপকার ভুলিয়া যাইবে । অথচ আল্লাহ তা'আলা বলিয়াছেন, ¥, 
১৫১১2 15311 13০১5 ‘তোমরা পরস্পপরের অনুগ্রহের কথা ভুলিয়া যাইও না।' অন্যত্র 
আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ ১.১ * 4 ০৬৯১ (১১1১৮ অর্থাৎ “সেই সকল লোক 
নিকৃষ্টতম যাহারা অপরের অভাৰ ও অসহায়তার সুযোগে তাহাদের জিনিস -পত্র সন্তা মূল্যে 
কিনিয়া নেয়।” রাসূলুল্লাহ (সা) এইরূপ হঠকারিতা অর্থাৎ অন্তাবের সময় অভাবীদের নিকট 
হইতে সস্তা মূল্যে ক্রয় করাকে নিষিদ্ধ করিয়া বলেন- তোমাপ্ধ নিকট কোন ভালো পয়গাম 
থাকিলে তাহা অন্য ভাইকে পৌঁছাও। তবে অন্যের ধ্বংস তাণ্তরের অবাঞ্ছিত কাজে অংশ নিও 


Contents 


২৯৪ তাফসীরে ইব্ন কাছীর 


না। কেননা, এক মুসলমান অন্য মুসলমানের ভাই সমতুল্য ৷ তাই তাহাকে কষ্ট দিবে না এবং 
মঙ্গল হইতেও তাহাকে বঞ্চিত করিবে না।। 

আবু হারুন হইতে সুফিয়ান বলেন ঃ 

আমি আউন ইব্‌ন আবদুল্লাহকে আল কারযীর মজলিসে দেখিয়াছি। তিনি আমাদিগকে 
হাদীস বলিতেন এবং তাহার আসু বহিয়া শশ্রু সিক্ত হইয়া যাইত । আর তিনি বলিতেন -আমি 
যখন ধনীদের সংগে থাকি তখন মনে বড় দুশ্চিন্তা অনুভব করি। কেননা, তখন যেই দিকেই 
তাকাই সেই দিকের সবাইকে আমার চাইতে উত্তম পোশাক, দামী সুগন্ধি ও চমৎকার 
আরোহীতে দেখিতে পাই । তবে গরীবদের মজলিসে বসিলে মনে বড় আনন্দ পাই। অতঃপর 
তিনি ৫: 1/-৯$]1 |-435 %9 এই আয়াতটি উদ্ধৃত করিয়া বলেন £ ভিক্ষুক আসিলে 
তাহাকে কিছু না দিতে পারিলেও অন্তত তাহার মঙ্গলের জন্য দো'আ কর। ইব্‌ন আবু হাতিম 
ইহা বর্ণনা করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪%১* ২ 125 [2 2111 21 নিশ্চয়ই আল্লাহ 
তোমাদের সার্বিক কার্যাবলী প্রত্যক্ষ করেন। অর্থাৎ তাহার নিকট তোমাদের কোন কাজ ও কোন 
অবস্থা স্পষ্ট নয় এবং অতি সত্তরই তিনি প্রত্যেককে তাহার আমলের পূর্ণ প্রতিদান প্রদান 
করিবেন। 

OES BSS ০৯7১৩ 5৮55451398৮ (NYA) 

(০৫৫ ZIG PSIG GOH 4৩০6 এ OF (YY) 

০০১৮০ 53 IU 

২৩৮. “তোমরা নামাযের হিফাযত কর, বিশেষত মধ্যবর্তী নামায । আর আল্লাহর জন্য 
সবিনয়ে দণ্ডায়মান হও ।” 

২৩৯. “তারপর যদি সন্ত্রস্তাবস্থায় থাক, তাহা হইলে হাটা অবস্থায় কিংবা বাহনে চড়িয়া 
(নামায পড়)। অতঃপর যখন নিরাপদ হইবে, তখন সেইভাবে আল্লাহর নাম লও যেভাবে 
তোমাদিগকে শিক্ষা দিয়াছেন, যাহা তোমরা জানিতে না ।” 

তাফসীর ঃ এই স্থানে আল্লাহ তা'আলা নামাযের নির্ধারিত সময়ের হিফাযত, তাহার 
সীমাগুলির রক্ষণাবেক্ষণ এবং নির্ধারিত সময়ের প্রথম অংশে নামায আদায়ের জন্য নির্দেশ 
দিয়াছেন। সহীহদ্বয়ে ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেনঃ আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছিল, কোন্‌ আমলটি সবচাইতে 
উত্তম? তিনি বলেন, সময় মত নামায আদায় করা । আমি জিজ্ঞাসা করিলাম, ইহার পরে? তিনি 
বলেন, আল্লাহর পথে জিহাদ করা । আমি জিজ্ঞাসা করিলাম, ইহার পরে ? তিনি বলেন, 
পিতা-মাতার সংগে সদ্ব্যবহার করা। আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন £ আমি যদি 
রাসূলুল্লাহকে (সা) আরও জিজ্ঞাসা করিতাম তাহা হইলে তিনি আরো বলিতেন। 


Contents 


সূরা বাকারা ২৯৫ 


রাসূলুল্লাহর (সা) নিকট বাই“আত গ্রহণকারিণীদের মধ্যে অন্যতম উম্মে ফারওয়াহ (র) 
যে, উম্মে ফারওয়াহ (রা) বলেন ৪ আমি রাসূলুল্লাহ সো) হইতে আমলের বর্ণনা সম্বন্ধে শুনিয়াছি 
যে, তিনি বলেন, আল্লাহ তা'আলার নিকট আমলসমূহের মধ্যে সর্বাপেক্ষা পসন্দনীয় আমল 
হইল আউয়াল ওয়াকতে নামায পড়ার জন্য তাড়াহুড়া করা। আবূ দাউদ (র) এবং তিরমিযীও 
(র) অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। তিরমিযী (রা) বলেন ঃ এই হাদীসের বর্ণনাকারীদের 
নার উল দারা রানোজাডারাা নিজ রা ররডুযানিগারচারার নি তারার 
কোন রিওয়ায়েত নির্ভরযোগ্যও নয় । 

উল্লেখ্য যে, আল্লাহ তা“আলা এখানে অন্যান্য নামায হইতে মধ্যবর্তী সময়ের নামাযকে 
অত্যধিক গুরুত্ব ও তাগাদার সহিত উল্লেখ করিয়াছেন। তবে মধ্যবর্তী নামায কোন্টি, এই 
ব্যাপারে পূর্ববর্তী ও পরবর্তী আলিমগণ মতভেদ করিয়াছেন। আলী রো) এবং ইব্‌ন আব্বাস 
(রা) হইতে ইমাম মালিকের রে) মুআত্তার এক বর্ণনা সূত্রে কেহ কেহ বলিয়াছেন যে, উহা 
হইল ফজরের নামায । 

আবু রিজা আল আ'তারিদী (র) হইতে ধারাবাহিকভাবে আ'উফ আল আপ্রাবী, শরীক, 
আবদুল ওহাব, ইব্‌ন আবী আদী, গুন্দুর, ইব্‌ন আলীয়া ও হাশীম বর্ণনা করেন যে, আবু রিজা 
আল আ'তারিদী (র) বলেন ঃ আমি একদা ইব্‌ন আব্বাসের (রা) পিছনে ফজরের নামায 
পড়িয়াছিলাম । সেই নামাযে তিনি হাত উঠাইয়া কুনুতও পড়িয়াছিলেন। অতঃপর বলিয়াছিলেন, 
ইহা সেই মধ্যবর্তী নামায যাহাতে আমাদেরকে কুনুত পড়ার নির্দেশ দেওয়া হইয়াছে। ইব্‌ন 
জারীরও ইহা বর্ণনা করিয়াছেন । ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে খাল্লাস ইব্‌ন আমর 
ও আ'উফের হাদীসেও এইরূপ বর্ণিত হইয়াছে। ইব্‌ন আববাস (রা) একদা বসরার মসজিদে 
ফজরের নামায পড়ার সময় রুকুর পূর্বে কুনুত পড়িয়াছিলেন এবং বলিয়াছিলেন যে, ইহাই 
হইল মধ্যবর্তী নামায, যাহার কথা আল্লাহ তা“আলা তাঁহার কিতাবে বলিয়াছেন । অতঃপর তিনি 
এই আয়াতটি পড়েন £ র 

১০3 41 Ly Rit Lally ০৮০৭1 ce kas 

“সমস্ত নামাযের প্রতি যত্নবান হও; বিশেষ করিয়া মধ্যবর্তী নামাযের ব্যাপারে । আর 
আল্লাহর সামনে বিনয়ের সহিত দাড়াও ৷” 

আবুল আলীয়া হইতে ধারাবাহিকভাবে রবী ইব্‌ন আনাস, ইবৃন মুবারক ও মুহাম্মদ ইব্‌ন 
ঈসা দামিগানী বর্ণনা করেন যে, আবুল আ'লীয়া বলেন ৫ একদা আমি বসরায় আবদুল্লাহ ইব্‌ন 
মুবারকের রে) পিছনে ফজরের নামায পড়ি। তখন আমি আমার পাশের এক সাহাবীকে 
জিজ্ঞাসা করিলাম, মধ্যবর্তী নামায কোন্টি ? তিনি বলিলেন, এই নামাযটি । 

অন্য একটি সূত্রে আবুল আলীয়া হইতে রবী বর্ণনা করেন যে, আবুল আলীয়া বহু 
সাহাবীদের সহিত ফজরের নামায পড়েন। নামায শেষ করিয়া তিনি তাহাদিগকে জিজ্ঞাসা 
করেন যে, মধ্যবর্তী নামায কোন্টি ? তদুত্তরে তাহারা বলেন, যে নামায আপনি কিছু পূর্বে 
আদায় করিয়াছেন, তাহাই। 


Contents 
২৯৬ তাফসীরে ইবৃন কাছীর 


জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদা, সাঈদ ইব্‌ন বাশীর ইব্‌ন 
উসামা ও ইব্‌ন বাশার বর্ণনা করেন ঃ ফজরের নামায হইল মধ্যবর্তী নামায । ইবৃন উমর (রা), 
আবূ উমামা, আনাস, আবুল আলীয়া, উবাইদ ইব্‌ন উমাইর, আ'তা, মুজাহিদ, জাবির ইব্‌ন 
যায়েদ, ইকরামা ও রবী ইব্‌ন আনাস প্রমুখ হইতে ইব্‌ন আবু হাতিম উহা বর্ণনা করিয়াছেন। 
আবদুল্লাহ ইব্‌ন শাদ্দাদ ইব্‌ন হাদ হইতে ইব্‌ন জারীরও অনুরূপ বর্ণনা করিয়াছেন। শাফেঈ 
চিপ রা পাটা TE রা রিনা যা কারন রগ ত কজের 
নামাযের দুআ । + . 

যাহারা বলেন যে, জাবৰ দায়া এগার পানাম, তাহাদের যুক্তি হইল যে, এই 
নামাযের মধ্যে কোন অবস্থাতেই কম করা যায় না। উপরন্তু ইহার আগে-পরে চার 
রাকাআতওয়ালা দুই ওয়াক্ত নামায রহিয়াছে । উহা বিশেষ সময় সংক্ষিপ্তভাবেও আদায় করা 
যায়। কেহ কেহ বলিয়াছেন £ এই মধ্যবর্তী নামায হইল মাগরিবের নামায । তাহাদের যুক্তি 
হইল যে, ইহার পরে রাত্রে শব্দ করিয়া পড়ার দুইটি ওয়াক্ত রহিয়াছে এবং ইহার পূর্বেও আছে 
নিঃশব্দে পড়ার দুই ওয়াক্ত নামায । 

আবার কেহ বলিয়াছেন ঃ উহা হইল জুহরের নামায । ইবৃন মাঁবাদ ওরফে যুহরা হইতে 
ধারাবাহিকভাবে ইব্‌ন আমর ওরফে যবারকান, ইব্‌ন আবু যুআব ও আবৃ"দাউদ তায়ালেসী স্বীয় 
মুসনাদে বর্ণনা করেন যে, ইব্‌ন মা'বাদ বলেন £ আমরা অনেকে যায়েদ ইব্‌ন ছাবিতের (রা) 
নিকট বসা ছিলাম (অর্থাৎ উক্ত মজলিসে এই বিষয় নিয়া আলোচনা হইতেছিল) । তখন উসামার 
(রা) নিকট লোক পাঠাইয়া মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন-উহা হইল 
যুহরের নামায । আর রাসুলুল্লাহ (সা) ইহা সময়ের প্রথম ভাগে আদায় করিতেন। 

যায়িদ ইব্‌ন ছাবিত রো) হইতে ধারাবাহিকভাবে উরওয়া ইব্‌ন যুবাইর, যবারকান, আমর 
ইব্‌ন আবূ হাকীম, শুবা, মুহাম্মদ ইব্‌ন জাফর ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, যায়দ 
ইব্‌ন ছাবিত (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) যুহরের নামায সব সময়ই সময়ের প্রথম ভাগে আদায় 
করিতেন। আর সাহাবীদের নিকট ইহার চাইতে ভারী কোন নামায ছিল না। অতঃপর এই 
আয়াতটি নাযিল হয় 8 ০+-১4/19.১5১ 4৮. Lal sla che thas 
অর্থাৎ ‘তোমরা সমস্ত নামাযের প্রতি যত্ববান হও, বিশেষ করিয়া মধ্যবর্তী নামাযের ব্যাপারে 
আর আল্লাহর সামনে বিনয়ের সাথে দণ্ডায়মান হও ।' তিনি আরো বলেন যে, ইহার পূর্বেও দুইটি 
নামায রহিয়াছে এবং পরেও দুইটি নামায রহিয়াছে। শু'বার সনদে আবূ দাউদ (র) তাহার 
সুনানেও ইহা বর্ণনা করিয়াছেন । আহমাদ রে) ইহা বলিয়াছেন । 

যবারকান হইতে ইব্‌ন আবূ ওহাব বর্ণনা করেন যে, কুরাইশদের একটি মাহফিলের নিকট 
দিয়া যায়দ ইব্ন ছাবিত (রা) যাইতেছিলেন। তাহারা তাহাকে যাইতে দেখিয়া তাহার নিকট 
দুইজন লোক পাঠাইয়া মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন-উহা হইল 
আসরের নামায । পুনরায় দুটি লোক তাহার নিকট এই প্রশ্ন করিলে তিনি বলেন-উহা যুহরের 
নামায । অতঃপর সেই লোক দুইটি হযরত উসামাকে (রা) ইহা জিজ্ঞাসা করিলে তিনি বলেন, 
উহা হইল যুহরের নামায । তিনি আরও বলেন, নবী করীম (সা) বেলা সামান্য হেলিলেই 


Contents 


সূরা বাকারা ২৯৭ 


যুহরের নামায আদায় করিতেন । তাই তাহার পিছনে তখন একটি বা দুইটি সারি হইত । কেননা 
লোকজন তখন বিশ্রাম নিত এবং ব্যবসায় ব্যস্ত থাকিত। তদুপলক্ষে এই আয়াতটি নাযিল হয় £ 
555 OE li ১৬/০119 slat ০5 19৮৮৯ অতঃপর রাসূলুল্লাহ 
(সা) বলেন -হয় লোক এই অভ্যাস ত্যাগ করিবে, অন্যথায় ইচ্ছা হয় তাহাদের ঘর-বাড়ি 
জ্বালাইয়া দিই। এই হাদীসের একজন বর্ণনাকারী যবারকানের পরিচয় হইল যে, তিনি আমর 
ইব্‌ন উমাইয়া আল যামারীর পুত্র। অথচ তাহাকে সাহাবাদের কেহুই চিনেন না। তবে ইহার 
পূর্ববর্তী উরওয়া' ইবৃন যুবাইর ও যুহরা-ইব্ন মা'বাদের রিওয়ায়েত দুইটি সম্পূর্ণ বিশুদ্ধ। . 

যায়দ ইব্‌ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন উমর (রা), সাঈদ ইব্‌ন মুসাইয়াব, 
কাতাদা.হুমাম এবং শু“বা বর্ণনা করেন যে, যায়দ ইবৃন ছাবিত (রা) বলেন ঃ মধ্যবর্তী নামায 
হইল যুহরের নামায । যায়দ ইবৃন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন 
আব্বান ইব্‌ন উছমানের পিতা, আবদুর রহমান ইব্‌ন আব্বান, উমর ইব্ন সুলায়মান, শু“বা, 
আবু দাউদ তায়ালেসী প্রমুখ বর্ণনা করেন যে, যায়দ ইব্ন ছাবিত (রা) বলেন ৪ যুহর হইল 
মধ্যবর্তী নামায । একটি মারফৃ* হাদীসে যায়দ ইব্‌ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে উমর 
ইব্‌ন সুলায়মান, শু'বা আবদুস সামাদ, যাকারিয়া ইবৃন ইয়াহিয়া ইব্‌ন আবূ যায়েদা ও ইব্‌ন 
জারীর (র) বর্ণনা করেন যে, যায়দ ইবৃন ছাবিত (রা) বলেন, মধ্যবর্তী নামায হইল যুহরের 
নামায । ইব্‌ন উমর (রা), আবু সাঈদ (রা) ও আয়েশাও রো) ইহা বলিয়াছেন। উরওয়া ইবৃন 
যুবাইর ও আবদুল্লাহ ইবৃন শাদ্দাদ ইব্‌ন হাদও এই ধরনের অভিমত ব্যক্ত করিয়াছেন। আবু 
হানীফা (র) হইতেও এইরূপ বর্ণনা করা হুইয়াছে। 

ইমাম তিরমিযী ও বাগবী (র) বলেন ৪ উহা হইল আসরের নামায । সুবিজ্ঞ সাহাবাগণের 
অধিকাংশের অভিমতও ইহা । কাযী মাওয়ারদী (র) বলেন £ জমহুর তাবিয়ীনদের অভিমতও 
এইরূপ । হাফিজ আবূ উমর ইব্‌ন আবদুল বার (র) বলেন ৪ অধিকাংশ হাদীসবিশারদের উক্তিও 
এই ধরনের । আবু মুহাম্মদ ইব্‌ন আতীয়া স্বীয় তাফসীরে লিখেন £ঃ অধিকাংশ লোকই এইমত 
পোষণ করেন। হাফিজ আবু মুহাম্মদ আবদুল মুমিন ইব্‌ন খলফ দামিয়াতী (র) স্বীয় পুস্তক 
hull ৪১-৮০]| ০৫০ 4 U5! < -এ বিভিন্ন যুক্তি-দলীল ছারা প্রমাণ করিয়াছেন 
যে, উহা হইল আসরের নামায। 

উমর (রা), আলী (রা) ইবৃন মাসউদ (রা), আবূ আইউব (রা), আবদুল্লাহ ইব্‌ন আমর 
(রা), সুমরা ইব্‌ন জুন্দুব (রা), আবু হুরায়রা (রা), আবূ সাঈদ (রা), হাফসা (রা), উদ্মে হাবীবা , 
(রা), উম্মে সালমা (রা), ইবৃন উমর (রা), ইব্‌ন আব্বাস (রা), আয়েশা (রা) প্রমুখ হইতেও 
সহীহ সূত্রে এইরূপ বর্ণনা করা হইয়াছে। আর তাহাদের সূত্রে ইবুরাহীম নাখঈ, রযীন, রযীন 
উবাইদ ইবৃন মারিয়াম প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন । 

কামী মাওয়াদী রে) বলেন £ ইহাই হইল ইমাম আহমদ রে) এবং শাফেঈর (র) মাযহাব। 
ইমাম আবূ হানীফা (র), আবূ ইউসুফ (র) ও মুহাম্মদের মাযহাবও ইহা । ইবৃন হাবীব মালেকী 
(র) এইমত পসন্দ করিয়াছেন। 


. কাছীর (২য় খণ্ড)_-৩৮ 


Contents 


২৯৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমামগণের দলীল £ আলী (রা) হইতে ধারাবাহিকভাবে শাতীর ইবৃন শাকীল, মুসলিম, 
আ'মাশ আবু মু'আবিয়া ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আলী (রা) বলেন ঃ খন্দকের 
যুদ্ধের সময় রাসূল (সা) বলিয়াছিলেন, তাহারা (কাফিররা) আমাদিগকে মধ্যবতাঁ আসর নামায 
হইতে বিরত রাখিয়াছে-আল্লাহ তাহাদের অন্তর ও ঘরগুলিকে আগুন দ্বারা পূর্ণ করিয়া দিন। 
অতঃপর হুযুর (সা), ঈসা ইব্‌ন ইউনুসের (র) হাদীসে আর তাঁহারা উভয়ে নবী (সা) হইতে 
ধারাবাহিকভাবে আলী ইবৃন আবূ তালিব (রা), শাতীর ইব্‌ন শাকিল ইব্‌ন হুমাইদ, আবু যুহা, 
মুসলিম ইব্‌ন সাবীর সূত্রে অনুরূপ বর্ণনা 'করিয়াছেন। অন্য আর একটি সূত্রে আলী (রা) 
হইতে ধারারাহিকভাবে ইয়াহিয়া ইব্‌ন জাযার, হাকাম ইব্‌ন উমার, শু'বা ও মুসলিমও (র) 
উহা বর্ণনা করিয়াছেন। সহীহদ্বয়, আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী ও বিভিন্ন মুসনাদ, সুনান 
ও সহীহ সংকলকগণ আলী (রা) হইতে উবায়দা সালমানীর দীর্ঘ সূত্রে ইহা বর্ণনা 
করিয়াছেন। তবে তিরমিযী ও নাসায়ী আলী (রা) হইতে হাসান বসরীর সূত্রেও ইহা বর্ণনা 
করিয়াছেন। কিন্তু তিরমিযী (র) এই রিওয়ায়েতটি সম্পর্কে বলেন যে, তাহার নিকট হইতে 


শোনার ব্যাপারটি অপ্রসিদ্ধ । 


আবু যার (রা) হইতে ধারাবাহিকভাবে আসিম, সুফিয়ান, আবদুর রহমান ইবৃন মাহদী, 
আহমাদ ইব্‌ন সিনান ও ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, আবু যার (রা) উবাইদাকে 
হযরত আলী (রা)-এর নিকট মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করিতে বলেন। তিনি জিজ্ঞাসা 
করিলে আলী (রা) বলেন ৪ আমি ইহার ভাবার্থে ফজর অথবা আসরকে বুঝিতাম। কিন্তু 
খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহর (সা) মুখে শুনিতে পাই যে, তিনি বলেন, তাহারা আমাদিগকে 
মধ্যবর্তী নামায-আসর থেকে ত তাবযখ সারা নি উদর ও ঘর 
সমূহ তুমি আগুন দ্বারা পূর্ণ করিয়া দাও । 

ইব্‌ন মাহদী (র) হইতে ধারাবাহিকভাবে বিন্দার ও ইব্‌ন জারীরও ইহা বর্ণনা করেন। 
আহ্যাবের হাদীসেও ইহার উল্লেখ রহিয়াছে। রাসূলুল্লাহ সো) এবং সাহাবাগণকে মুশরিকরা 
সেই দিন অসরের নামায আদায় করিতে দিয়াছিল না। 

উল্লেখ্য যে, এই হাদীসটি বিশাল একদল সাহাবা হইতে বর্ণিত হইয়াছে । এখানে একটি 
বিষয়ের উপর এতগুলো হাদীস উদ্ধৃত করার উদ্দেশ্য হইল, মধ্যবর্তী নামায বা সালাতুল উসতা 
যে আসরের নামায তাহার একটি প্রমাণ্য চিত্র তুলিয়া ধরা । বারা ইব্‌ন আযিব (রা) ও ইব্‌ন 
মাসউদ (রা) হইতেও মুসলিম (র) ইহা বর্ণনা করিয়াছেন । 

অন্য একটি হাদীসে রাসূলুল্লাহ (সা) হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদা ও আব্বান 
বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) এই আয়াতটি পড়েন ₹ slay stall le kin 
১51] এবং বলেন, ইহার নির্দিষ্ট নাম হইল আসরের নামায । 

সামুরা ইব্‌ন জুন্দুব (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান (রো), কাতাদা, সাঈদ, মুহাম্মদ 
ইব্‌ন জাফর ও রওহ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সো) বলেন £ উহা হইল আসরের নামায । 
ইব্‌ন জাফর (র) বলেন, রাসূলুল্লাহকে সো) মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হইয়াছিল। 
(অতঃপর তিনি ইহা বলিয়াছিলেন।) সামুরা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদা ও 
সাঈদ ইব্‌ন আবূ উরওয়ার হাদীসে তিরমিযী (র) উহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, এই 


Contents 


সূরা বাকারা ২৯৯ 


হাদীসটি হাসান এবং সহীহ অর্থাৎ উত্তম ও বিশুদ্ধ ৷ তবে তাঁহার নিকট হইতে অন্য হাদীসও 
শোনা গিয়াছে। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালিহ, তাইমী, আবদুল ওহাব ইব্‌ন 
আতা, আহমদ ইব্‌ন মুনী ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, মধ্যব্তী নামায হইল আসরের নামায । 
আহমদ আলজারশী আল ওয়াসেতী, ইব্‌ন মুছান্না ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, কুহাইল 
ইব্‌ন হারমালা রে) বলেন £ আবু হুরায়রা (রা) মধ্যবর্তী নামায় সম্বন্ধে জিজ্ঞাসিত.হন এবং 
তিনি বলেন, এই বিষয়টি নিয়া.তোমাদের মধ্যে যেভাবে ইখতিত্লাফ সৃষ্টি হইয়াছে, এমনিভাবে 
আমাদের মধ্যেও একবার ইখতিলাফ হইয়াছিল । ‘কিন্তু সেই সময়টায় আমরা হুযুরের (সা) 
বাসভবনের খুব নিকটবর্তী ছিলাম । আমাদের মধ্যে আবূ হাশিম ইব্‌ন উতবা ইব্‌ন রবী'আ ইব্‌ন 
আব্দে শমস (রা) নামক এক বুযুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেন, আমি তোমাদের জন্য এই 
বিষয়ের ফয়সালা জানিয়া আসি । ইহা বলিয়া তিনি উঠেন এবং হুযুরের (সা) ঘরে ঢোকার জন্য 
অনুমতি চান এবং অনুমতি পূর্বক ঘরে প্রবেশ করেন। অতঃপর বাহির হইয়া বলেন, তিনি 
বলিয়াছেন যে, উহা হইল আসরের নামায । অবশ্য এই বর্ণনার সূত্রটি ‘গরীব’ পর্যায়ের । 

ইব্রাহীম ইব্‌ন ইয়াধীদ দামেস্কী (র) হইতে ধারাবাহিকভাবে আবূ জুবায়ের মুনীব মুসলিম, 
আবদুস সালাম, আবূ আহমদ, আহমাদ ইব্‌ন ইসহাক ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, 
ইব্রাহীম ইব্‌ন ইয়াযীদ দামেস্কী রে) বলেনঃ একদা আমি আবদুল আযীয ইব্‌ন মারওয়ানের 
মজলিসে উপস্থিত ছিলাম । তখন এই নিয়া আলোচনা হইলে তিনি জনৈক ব্যক্তিকে বলেন, 
অমুক ব্যক্তির নিকট গিয়া ইহা জিজ্ঞাসা কর যে, আপনি মধ্যবর্তী নামায সম্বন্ধে হুযুর সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে কি শুনিয়াছেন ? ইহা শুনিয়া সেই মজলিসে উপবিষ্ট এক ব্যক্তি 
বলেন, আমার বাল্যাবস্থায় আবু বকর (রা) ও উমর (রো)-ও এই বিষয়ের সিদ্ধান্ত জানার জন্য 
আমাকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট পাঠান । আমি তাঁহাকে মধ্যবর্তী নামায সম্পর্কে জিজ্ঞাসা 
করিলে তিনি আমার কনিষ্ঠাংগুলিটি ধরিয়া বলেন, এইটা হইল ফজরের নামায । ইহার পর 
তাহার পার্থের অংগুলিটি ধরিয়া বলেন, এইটা হইল যুহরের নামায । অতঃপর বৃদ্ধাংগুলিটি 
ধরিয়া বলেন, এইটা হইল মাগরিবের নামায । ইহার পর তাহার-পার্থের আংগুলিটি ধরিয়া 
বলেন, এইটা হইল ইশার নামায । অতঃপর আমাকে জিজ্ঞাসা করেন, বল, কোন অংগুলিটি 
বাকি রহিয়াছে? আমি বলিলাম, মধ্যাংগুলিটি বাকি রহিয়াছে । তারপর বলেন, আর কোন্‌ 
নামায বাকি রহিয়াছে ? আমি বলিলাম, আসরের নামায । পরিশেষে তিনি বলেন, উহা 
(মধ্যবর্তী নামায) হইল আসরের নামায ৷’ এই বর্ণনাটিও গরীব । 

অন্য একটি রিওয়ায়েতে আবু মালিক আল-আশআরী (রা) হইতে ধারাবাহিকভাবে শুরাইহ 
ইব্‌ন উবাইদ, আবূ যমযম ইবৃন যরাআহ, মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ইবৃন আশে”র পিতা, মুহাম্মদ 
ইব্‌ন ইসমাঈল ইব্‌ন আ'শ, মুহাম্মদ ইব্ন আওফ আত্তায়ী ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন 
যে, আবূ মালিক আশআরী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, মধ্যবর্তী নামায হইল 
আসরের নামায ।' তবে ইহার সনদসমূহ ত্রুটিযুক্ত! 


Contents 


৩০০ তাফসীরে ইব্ন কাছীর 


অপর একটি রিওয়ায়েতে আবদুল্লাহ (রা) হইতে ধরাবাহিকভাবে আবুল আহওয়াস, 
হুমাম ইব্‌ন মাওরিক আলআজালী, আমর ইব্ন হাব্বান (র) স্বীয় সহীহ হাদীস সং 
বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আসরের নামায হইল 
মধ্যবর্তী নামায । 

ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মারবাত আল হামদানী, যুবাইদ আলইয়াসী ও 
মুহাম্মদ' ইব্‌ন তালহা ইবৃন মাসরাফের হাদীসে তিরমিযী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ 
(রা) বলেন, “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, মধ্যবর্তী নামায হুইল আসরের নামায । "তিরমিযী 
€র) বলেন, এই হাদীসের রিওয়ায়েতটি উত্তম ও বিশুদ্ধ? "মুহাম্মদ ইব্‌ন তালহার (র) সূত্রে 
মুসলিম (র) তাহার সহীহ মুসলিম শরীফেও ইহা বর্ণনা করিয়াছেন। তবে মুসলিমের (র) 
রিওয়ায়েতের হুবহু শব্দগুলি হইল যে, “তাহারা আমাদিগকে মধ্যবর্তী নামায আসর হইতে 
বিরত রাখিয়াছিল।' 

এতক্ষণ এই বিষয়ের উপর এত দলীল-প্রমাণ উল্লেখের দ্বারা আমরা এই সম্পর্কিত সংশয় 
ও প্রশ্ন হইতে মুক্ত ইসলাম। সহীহ হাদীসে সালিমের পিতা হইতে ধারাবাহিকভাবে সালিম ও 
যুহরী বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) বলেন ঃ যাহার আসরের নামায ছুটিয়া গিয়াছে, তাহার 
যেন সহায়-সম্পত্তি ও পরিবারবর্ণ ধ্বংস হইয়া গেল। 

অন্য একটি সহীহ হাদীসে বুরায়দা ইব্‌ন হাসান (রা) হইতে ধারাবাহিকভাবে আবু 
মুজাহির, আবু কাছীর, আবূ কুরাবা, ইয়াহিয়া ইবৃন আবূ কাছীর ও আওযাঈ রে) বর্ণনা করেন 
যে, বুরায়দা ইব্‌ন হুসাইব (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, মেঘলা সময় তোমরা 
আসরের নামায সময়ের প্রথম ভাগে আদায় কর। কেননা যে আসরের নামায তরক করিল 
তাহার সকল আমলই বিনষ্ট হইয়া গেল। 

আবূ নাযরাতুল গিফারী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ তামীম, আবদুল্লাহ ইব্‌ন 
ছুবায়রা, ইব্‌ন লাহীআ, ইয়াহিয়া ইব্ন ইসহাক ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু 
নাযরাতুল গিফারী (রা) বলেন £ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে 'গিফার' গোত্রের 
'হামিস' নামক উপত্যকায় আসরের নামায পড়ি। তখন তিনি বলেন, এই (আসরের ) নামায 
তোমাদের পূর্বব্তীদেরকেও দেওয়া হইয়াছিল, কিন্তু তাহারা ইহা বিনষ্ট করিয়া ফেলিত। তাই 
যে ব্যক্তি এই নামায যথাসময়ে পড়িবে, তাহাকে দ্বিগুণ ছাওয়াব দেওয়া হইবে । আর এই 
নামাযের পর তারকা না দেখা পর্যন্ত কোন নামায নাই। 
ইব্‌ন ইসহাকের সুত্রেও ইহা বর্ণিত হইয়াছে। তেমনি লাইছ হইতে ধারাবাহিকভাবে কুতায়বা 
এবং মুসলিম ও নাসায়ী উভয়ে ইহা বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইবৃন হুবায়রা সাবারী হইতে 
ইহসাকও ইহা বর্ণনা করিয়াছেন। 

হযরত আয়েশার (রা) গোলাম আবূ ইউনুস (রা) হইতে ধারাবাহিকভাবে কা'কা ইব্‌ন 
হাকীম যায়েদ ইব্‌ন আসলাম, মালিক, ইসহাক ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু 
ইউনুস বলেন ঃ হযরত আয়েশা (রা) আমাকে কুরআনের একটি একটি করিয়া আয়াত 


Contents 


সুরা বাকারা ৩০১ 


লিখিতে নির্দেশ দেন এবং বলেন, যখন এই আয়াতটি ৮১111 ০১০০1 51218 ৮৯ 
০4৩ পৰ্যন্ত পৌছিবে, তখন আমাকে অবহিত করিবে। সেই পর্যন্ত পৌছিয়া তাহাকে 
জানাইলে তিনি Ll Slay ০০০11 de 11১৬৯ -এর সঙ্গে ১০11 $3০, 
যোগ করিয়া দেন। আর বলেন, আমি রাসূলুল্লাহর (সা) নিকট ইহাই শুনিয়াছি। ফলে এখন 
আয়াতটি এইবপ দীড়াইল ০ sy cel Lally salt le skis 
5১৪ <] 1৮১৯৪, মালিক (র) হইতে ধারাবাহিকভাবে ইয়াহয়া ইবৃন ইয়াহয়া ও মুসলিম 
এইরূপ বর্ণনা করিয়াছেন। 

হিশাম ইবৃন উরওয়ার (র) পিতা হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন উরওয়া, হাম্মাদ, 
হাজ্জাজ, ইব্‌ন মুছান্না ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হিশাম ইব্‌ন উরওয়ার পিতা বলেনঃ 
আয়েশা (রা) লিখাইয়াছিলেন ১.০ ৮৯১ ৪৮,511 ৯১4-০113 stall 51০ oki 
১:০1 হাসান বসরীর রে) সূত্রে বর্ণনা করা হইয়াছে যে, রাসূলুল্লাহ সো) এই আয়াতটি 
উপরোক্ত র্ূপেও পড়িয়াছিলেন। 

আমর ইব্‌ন রাফি" (রা) হইতে ধারাবাহিকভাবে যায়িদ ইব্‌ন আসলাম ও ইমাম মালিক (ক) 
বর্ণনা করেন যে, আমর ইবৃন রাফি' রো) বলেন ৪ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সহধর্মিণী হযরত হাফসার (রা) কুরআনের কপির লেখক ছিলাম । তখন তিনি আমাকে 
বলিয়াছিলেন যে, যখন তুমি ৮,911 5 ৮১/-119 ১৬০৭|। ৪1০ 1১৯৮৯ আয়াত পর্যন্ত 
পৌছিবে, তখন আমাকে জানাইবে । তাই আমি এই পর্যন্ত পৌছিয়া তাহাকে জানাইলে তিনি 
রে রা SUN CTO অর্থাৎ ৪1০11) shall ce kin 

“আমর ইব্‌ন নাফে' ০ ও আবূ জা“ফর মুহাম্মদ ইব্‌ন 
আলী হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার বর্ণনা করেন যে, উমর ইব্‌ন নাফে' অনুরূপ 
বর্ণনা করিয়াছেন । ইহাতে এই শব্দগুলিও উল্লিখিত হইয়াছে যে» আমি হুযুর (সা) হইতে এই 
ভাবে শুনিয়াছিলাম এবং মুখস্থ করিয়াছিলাম। 

হযরত হাফসার (রা) সূত্রে অন্য একটি হাদীস সালিম ইব্‌ন আবদুল্লাহ হইতে ধারাবাহিক- 
ভাবে আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ আল ইযদী, আবু বাশার, শু'বা, মুহাম্মদ ইব্‌ন জাফর, মুহাম্মদ 
ইব্‌ন বাশার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, সালিম ইব্ন আবদুল্লাহ বলেন ঃ হাফসা (রা) 
জনৈক ব্যক্তিকে কুরআন শরীফের হস্তলিপি কপি তৈরি করার জন্য আদেশ করেন এবং 
তাহাকে বলেন, যখন তুমি 11511 sally ০০১৫1 ০5 19-৬৯ এই আয়াত পৰ্যন্ত 
পৌছিবে আমাকে বলিবে। আমি এই পর্যন্ত পৌঁছিয়া তাহাকে জানাইলে তিনি বলেন, লেখ 
০০ ২১০০৩ এগ) sally stall গু kia 

অন্য একটি সূত্রে ধারাবাহিকভাবে নাফে' হইতে উবায়দুল্লাহ, আবদুল ওহাব, ইব্‌ন 
মুছান্না ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, নাফে' বলেন $ আমার মনিব হাফসা (রা) আমাকে 
তাহার জন্য কুরআন শরীফের একটি হস্তলিপি কপি তৈরীর জন্য আদেশ করেন এবং বলেন 
55911 ৮৪1০113 = all 1515১ এই পৰ্যন্ত পৌছিয়া আমাকে জিজ্ঞাসা না করিয়া 
অগ্রসর হইবে না। কেননা হুযুরকে (সা) আমি এই আয়াতটি যেভাবে পড়িতে শুনিয়াছি 


Contents 


৩০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অনুরূপভাবে লিখাইব। অতঃপর এই পর্যন্ত পৌছিয়া তাহাকে অবহিত করিলে তিনি এইভাবে 
লিখিতে বলেন, 15০58 Maal 8১০৩ sell 5৪/০৭1৩ ০৬ 51১৮৯ 

১5১ 41 নাফে" (র) বলেন, আমি কপিটি পড়িয়াছি। উহাতে ৭17 শব্দটি সংযুক্ত ছিল। 

সুপ RT CUE রজার Ee ০৬ 
তাহারা উভয়েই ইহা পড়িয়াছেন। উমরের (রা) গোলাম আমর ইব্‌ন রাফি, আবু সালমা, 
মুহাম্মদ ইব্‌ন আমর, উবায়দা আবূ কুরাইব ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, উমরের (রা) 
গোলাম আমর ইব্‌ন রাফি (রা) বলেন ঃ হাফসার রো) কপিতে আমি পড়িয়াছি 1-1১১ 


i ০4০ ৩2 


১০১১৪ 51158 ৮০০ sla’ এ৮এগ। ৪১/০৭1 otal এখানে একটি প্রশ্ন 


সা Cie 1? অক্ষরটি ১৮০ এর জন্য আসিয়া থাকে আর 3:9155ও 
১12; ২১৮০ র মধ্যে বিষয়গত তারতম্য হইয়া থাকে। অর্থাৎ ৬.1 ৪১.--এর সংগে 
গান এপ stl 8০এক 
জিনিস এবং ১,০11 $১৬০ অন্য জিনিস। 

ইহার উত্তর হইল যে, এই সম্পর্কে যতগুলি হাদীস বর্ণিত হইয়াছে-সবই “খবরে ওয়াহিদ’ 
একমাত্র আলীর (রা) হাদীসটিই নির্ভরযোগ্য ও বিশুদ্ধতম। তবে হইতে পারে যে, এখানে 


913 টি অতিরিক্ত । যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 
2১1১০] ১১ 11549 a ra 05275 Ty SUN Lai WK 
,0১০5০। ১০ 35895 ১০১৩ ০1৮ 5৫০ 


অথবা ২২৮০ -এর ০১৯. বা বিশেষণ হিসাবে ব্যবহৃত হইয়াছে, ৪৮০ এর 515 এর 
জন্য নয়। যথা, আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


চর au 
Ele 
এই ধরনের বহু দৃষ্টান্ত রহিয়াছে। যথা কবি বলেন ঃ 
+১১| ৪ 22254115151 ell 9215 CALA 11 
আবু দাউদ আল ইয়াদী বলেন £ 
10৯ ১১011 ০০০৪7৫৪7625 ১৬৮৩ ০৬০ 15. 
আ'দী ইবৃন যায়িদ আল ইবাদী বলেন ঃ 
০3123414153 8133 44০১1173531 54০৪৪ 


উপরের পংক্তিতে ১১০ ও ০১৬ একই মৃত অর্থে ব্যবহৃত হইয়াছে । অনুরূপভাবে এই 
পংক্তিটিতেও _,3৫ ও ৬৮ একই মিথ্যা অর্থে ব্যবহৃত হইয়াছে! 


Contents 


সূরা বাকারা ৩০৩ 


ইলমে নাহুর ইমাম শাইখ সীবুইয়াহ রে) বলিয়াছেন ৪ 4,২০০, ৩২১২১ ৩, বলাও 
জায়েয । অর্থাৎ এই স্থানেও _=U০ ও ?| দ্বারা একই ব্যক্তিকে বুঝান হইয়াছে। আল্লাহ 
ভাল জানেন। 

উল্লেখ্য যে, উপরোল্লিখিত বর্ণনাগুলো যদি =|, ১১২ হইয়া থাকে, তাহা হইলে তো 
একথা স্বতঃসিদ্ধ যে, ১৯।১ ১২ দ্বারা কুরআনের আয়াতের বিশুদ্ধতা বিচার করা যায় না। 
কেননা উহার জন্য জরুরী ১০।১০ ১.২ বা পরম্পরা সূত্রে বর্ণিত বিশুদ্ধতম নির্ভরযোগ্য বর্ণনা । 
উপরন্তু আমীরুল মু'মিনীন উছমানের (রা) সংকলিত কুরআনের কপি দ্বারা ইহা প্রমাণিত হয় 
না। আর প্রামাণ্য হিসাবে গ্রহণ করা যায় এমন কোন ব্যক্তি দ্বারাও ইহা প্রমাণিত হয় না। সপ্ত 
কিরাআতের মধ্যেও ইহা নাই। এমন কি নাই অন্য কাহারও পঠন-পাঠনে কোথাও ৷ অধিকন্তু 
ইমাম মুসলিমের (রা) বর্ণিত একটি হাদীস দ্বারা এই কিরাআত রহিত হইয়া গিয়াছে। অর্থাৎ 
বারা ইব্‌ন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে শাকীক ইব্‌ন উকবা, ফুযাইল ইবৃন মারযুক 
ইয়াহিয়া ইব্ন আদম, ইসহাক ইব্‌ন রাহবিয়া ও মুসলিম বর্ণনা করেন যে, বার্বা ইব্‌ন আযিব 
(রো) বলেন ঃ al ৪৬1০৩ 21711 she skal -আয়াতটি নাযিল হওয়ার পর 
nigral ইহা পড়িতাম। অতঃপর আল্লাহ তা'আলা ইহা রহিত করিয়া দেন 

বং নাযিল করেন যে, 5৮511 ১১119 ০১১] le 1,6১ = তখন তাহাকে 
a সাথী যাহির বলেন, ইহা কি আসর ? তিনি বলেন, আল্লাহ তা'আলা কিভাবে 
আয়াতটি নাযিল করিয়াছেন এবং কিভাবে রহিত করিয়াছেন, (হুবহু) উহাই তোমাদিগকে 
বলিলাম । 

শাকীক (র) হইতে ধারাবাহিকভাবে আসওয়াদ, টন প্রি রর নরক 
তবে আমার ধারণা মতে শাকীক (র) মুসলিমের এই হাদীস ব্যতীত অন্য কোন হাদীস বর্ণনা 
করিয়াছেন বলিয়া মনে হয় না। আল্লাহই ভাল জানেন। 

উল্লেখ্য যে, এই নতুন পঠন নাযিল হওয়া দ্বারা আয়েশা (রো) ও হাফসার রো) রিওয়ায়েত 
বা তিলাওয়াত শাব্দিকভাবে রহিত হইয়া গিয়াছে। আর যদি তাহাদের তিলাওয়াতের অর্থ 
৪১1১০ ও «1০ ৪৩৬5 হিসাবে করা হয়, তাহা হইলে অর্থগত দিক দিয়াও রহিত 
হইয়াছে । তাহা না হইলে কেবল শব্দগতভাবেই রহিত হইয়াছে । আল্লাহই ভাল জানেন। 

কেহ কেহ বলিয়াছেন £ মধ্যবর্তী নামায হইল মাগরিবের নামায । ইহা ইব্‌ন আববাস 
(রা) হইতে ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন। তবে ইহার সনদের ব্যাপারে সন্দেহের 
অবকাশ রহিয়াছে। 

ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবু খলীলের চাচা, আবূ খলীল, কাতাদা, 
সাঈদ ইব্‌ন বশীর, আবূ জামাহির ও জামাহির বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 
মধ্যবর্তী নামায হইল মাগরিবের নামায । কুবাইসা ইব্‌ন যুআইব হইতে ইব্‌ন জারীরও ইহা 
উদ্ধৃত করিয়াছেন। তবে তিনি কাতাদা হইতে ভিন্নমতের হাদীসও বর্ণনা করিয়াছেন। ইহার 
সমর্থনে যুক্তি হিসাবে কেহ কেহ বলিয়াছেন যে, ইহা চার রাকআতওয়ালা নামায ও দুই 
রাকআতওয়ালা নামাযের মধ্যবর্তী তিন রাকআতওয়ালা নামায । দ্বিতীয়ত ফরয নামায সমূহের 


Contents 


৩০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


মধ্যে মাগরিবই একমাত্র বেজোড় নামায । উপরন্তু ইহার ফযীলতের বিষয়ে বহু হাদীসও 
বর্ণিত হইয়াছে। 

কেহ কেহ বলিয়াছেনঃ ইহা হইল ইশার পরের নামায । আলী ইব্‌ন আহমাদ আলওয়াহিদী 
তাহার প্রসিদ্ধ তাফসীরেও ইহা পসন্দনীয় হিসাবে উল্লেখ করিয়াছেন। 

কেহ কেহ বলিয়াছেন £ ইহা হইল অনির্দিষ্টভাবে পাঁচ ওয়াক্ত নামাযের যে কোন এক 
ওয়াক্ত । ইহার নির্দিষ্ট ওয়াক্তের ব্যাপারে সন্দেহ রহিয়াছে । যেভাবে কদরের রাতটি কোন বছর, 
কোন মাস বা রমযানের শেষের দশদিনের কোন রাত্রি, এই বিষয়ে আমাদের নিকট সন্দেহ 
রহিয়াছে । সাঈদ ইব্‌ন মুসাইয়াব, শুরাইহ আলকারী, ইব্‌ন উমরের (রো) গোলাম রাফে' (রা) ও 
রবী ইব্‌ন কায়ছামও ইহা উদ্ধৃত করিয়াছেন। যায়েদ ইব্‌ন ছাবিতও (রা) ইহা বর্ণনা 
করিয়াছেন। ইমামুল হারামাইন আলমুযাইনী (র) তাহার “নিহায়াহ* নামক কিতাবেও ইহা 
পসন্দীয় হিসাবে উদ্ধৃত করিয়াছেন। 

কেই কেহ বলিয়াছেন ঃ পাঁচ ওয়াক্ত নামাযের সমষ্টিকে মধ্যবর্তী নামায বলা যায়। ইহা 
ইব্‌ন উমরের (রা) সূত্রে আবূ হাতিম বর্ণনা করিয়াছেন। তবে ইহার বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ 
রহিয়াছে । আশ্চর্যের কথা হইল, মধ্যপ্রাচ্যের উপসাগর এলাকার ইমাম শাইখ আবূ আমর ইব্‌ন 
আবদুল বার আল নামরীও (র) এই মত গ্রহণ করিয়াছেন । হয়ত তিনি কোন নির্ভরযোগ্য ব্যক্তি 
হইতে ইহা শুনিয়াছেন। কিন্তু এই বিষয়ে তাহার সমর্থনে কোন আয়াত, হাদীস ও সাহাবাদের 
উক্তি পাওয়া যায় না। 

কেহ কেহ বলিয়াছেন-উহা হইল ইশা এবং ফজরের নামায । 

কেহ কেহ বলিয়াছেন - জামাতের নামায । 

কেহ কেহ বলিয়াছেন - জুমআর নামায । , 

কেহ কেহ বলিয়াছেন- ভয়ের নামায বা সালাতুল খাওফ । 

কেহ ধলিয়াছেন - ঈদুল ফিতরের নামায । 

কেহ বলিয়াছেন -কুরবানীর ঈদের নামায। 

কেহ বলিয়াছেন- চাশতের নামায। 

কেহ বলিয়াছেন- বিতরের নামায । | 

অন্যান্য সকলেই এই ব্যাপারে নীরবতা অবলম্বন করিয়াছেন । তাহারা বলেন -এই বিষয়ে 
অসংখ্য ব্যক্তি মতবিরোধ করিয়াছেন। অথচ কোন একটিকে আমরা প্রাধান্য দেওয়ার মত যুক্তি 
খুঁজিয়া পাই না। কেননা, একটি উক্তির উপরও ইজমা হয় নাই এবং সাহাবীদের যুগ হইতে 
আজ পর্যন্ত এই বিষয়ে মতানৈক্য চলিয়া আসিতেছে । 

সাঈদ ইব্‌ন মুসাইয়াব (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদা, মুহাম্মদ ইব্‌ন জাফর, ইব্‌ন 
মুছান্না, মুহাম্মদ ইব্‌ন বাশার এবং ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, সাঈদ ইবৃন মুসাইয়াব (র) 
বলেন ৪ রাসূলুল্লাহর (সা) সাহাবীগণের মধ্যেও মধ্যবর্তী নামাযের ব্যাপারে ইখতিলাফ ছিল। 
ইহা বলিয়া তিনি হাতের অসামঞ্জস্যপূর্ণ অংগুলিগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, 
শেষের উক্তি-উদ্ভৃতিগুলি সবই দুর্বল । আসল আলোচ্য বিষয় হইল ফজর এবং আসর । অবশ্য 
নির্ভরযোগ্য হাদীস দ্বারা আসরের নামাযই বিশেষভাবে প্রমাণিত । 


Contents 


সুরা বাকারা | ৩০৫ 


হারমালা ইব্‌ন ইয়াহয়া লাখমী হইতে ধারাবাহিকভাবে আবু হাতিম রাযীর (র) পিতা ও 


" মধ্যে বর্ণনা করেন যে, হারমালা ইব্‌ন ইয়াহয়া লাখমী বলেন £ শাফেঈ (র) বলিয়াছেন, 


আমার যে কোন উক্তির বিরুদ্ধে যদি সহীহ হাদীস পাও, তাহা হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের হাদীসই উত্তম মনে করিবে । কখনও তোমরা আমাকে ত্রন্ধভাবে অনুসরণ করিবে 
না। ইমাম শাফেঈ (র) হইতে আহমাদ ইব্‌ন হাম্বল (র), যাফরানী এবং রবীও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। 

শাফেঈ (র) হইতে মুসা আবুল ওয়ালিদ ইব্‌ন আবূ জারুদ (র) বলেন ৪ যদি আমার 
দিকে প্রত্যাবর্তন করি। তিনি আরও বলিয়াছেন, এখন হইতে এইটি+আমার মাযহাব ৷ ইহাই 
হইল ইমামগণের ইমামত ও বিশ্বস্ততার প্রতীক। উল্লেখ্য যে, প্রত্যেক ইমামেরই মানসিকতা 
ছিল এই ধরনের । আল্লাহ তাহাদের প্রতি রাযী থাকুন ও তাহাদিগকে রহম করুন । আমীন। 

তাই কাষী মাওয়াদী বলেন ঃ যদিও “আল জাদীদ' ইত্যাদিতে. ফজর নামাযকে ইমাম 
শাফেঈর মত বলা হইয়াছে, তথাপি মূলত ইমাম শাফেঈর মাযহাব হইল আসরের নামাযই 
মধ্যবর্তী নামায । কারণ, সহীহ হাদীসসমূহে ইহার সমর্থন মিলে । মুহান্দিসগণের বিশেষ একটি 
জামাআতেরও মাযহাব ইহা । তবে শাফেঈ মাযহাবের ফকীহগণও বলিয়াছেন যে, প্রকৃতপক্ষে 
ইমাম শাফেঈর মাযহাব হইল এই যে, উহা আসরের নামায কেননা ইমাম শাফেঈর একটি 
মাত্র উক্তি রহিয়াছে যে, উহা হইল ফজর। ইহা ব্যতীত তাহার অন্য যে সব অনুসারী 
বলিয়াছেন যে, এই ব্যাপারে তাঁহার দুইটি মত রহিয়াছে, তাহাদের কথার জবাবে দীর্ঘ 
আলোচনার স্থান ইহা নহে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 2%%3 «11139 (আর আল্লাহর সামনে একান্ত 
আদবের সংগে দাঁড়াও) অর্থাৎ কায়মনোবাক্যে, সবিনয়ে ও একান্ত দীনহীনভাবে আল্লাহর সামনে 
দাঁড়াও। এই কথা ইহা প্রমাণ করে যে, নামাযের মধ্যে কথা বলা নিষেধ ৷ বিশেষ করিয়া 
নিজের স্বার্থেও কথা না বলা উচিত। এই জন্যেই হুযুর (সা) নামাযের, মধ্যে ইব্‌ন মাসউদের 
সালামের উত্তর দেন নাই। বরং নামায শেষ করিয়া বলেন, “নামায হইল বিশেষ ও একান্ত 
আত্মনিমগ্রতার কাজ ।' 

সহীহ মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, মুআবিয়া ইব্‌ন হাকাম সালমী (রা) নামাযের 
মধ্যে কথা বলিলে রাসূল (সা) তাঁহাকে বলিয়াছিলেন, নামাযের মধ্যে লৌকিক কোন কথা 
বলিতে নাই। উহাতে কেবল জ্রুনবীহ, তাকবীর ও আল্লাহর যিকিরই করণীয় । 

যায়েদ ইব্‌ন আরকাম (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আমর" শায়বানী, হারিছ ইব্‌ন 
- শুবাইল, ইসমাইল, ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) বর্ণনা করেন যে, 
যায়েদ ইব্‌ন আরকাম (রা) বলেন ঃ 

লোকজন নামাযের মধ্যে তাহার অন্য সাথীর সংগে প্রয়োজনীয় কথাবার্তা সারিয়া নিত। 
অতঃপর ১:০5 «11 13 এই আয়াতটি নাযিল হইলে হুযুর (সা) আমাদিগকে নামাযের 
মধ্যে নিশ্চুপ থাকার নির্দেশ দেন। ইসমাঈলের সূত্রে ইব্‌ন মাজা এবং অন্য একটি জামাআতও 


কাছীর (২য় খণ্ড)__-৩৯ 


Contents 


৩০৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইহা বর্ণনা করিয়াছেন । অন্যান্য হাদীসের আলোকে আলিমগণ এই হাদীসের উপর প্রশ্ন উত্থাপন 
করিয়াছেন যে, নামাযে কথা বলা হারাম হইয়াছে মক্কা হইতে মদীনায় হিজরতের পূর্বে এবং 
আবিসিনিয়ায় হিজরতের পরে। ইবৃন মাসউদ (রা) হইতে সহীহ হাদীসে বর্ণিত হইয়াছে যে, 
ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ আবিসিনিয়ায় হিজরতের পূর্বে হুযুর (সা)-কে আমরা নামাযের 
মধ্যে সালাম দিতাম এবং তিনি নামাযের মধ্যেই উত্তর দিতেন। কিন্তু আবিসিনিয়া হইতে 
ফিরিয়া আসার পর হুযুর (সা)-কে সালাম দিলাম, অথচ তিনি উত্র দিলেন না। অতঃপর 
সালামের উত্তর না পাইয়া আমি পূর্বাপর ভাবিতে লাগিলাম যে, আমি কি কোন অপরাধ 
করিয়াছি, না আমার সম্বন্ধে কোন ওহী নাযিল হইল ? অতঃপর নামায শেষ করিয়া হুযুর (সা) 
সালামের উত্তর দিয়া বলিলেন, আমি নামাযে ছিলাম, তাই তোমার সালামের উত্তর দেই নাই। 
আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহাই নির্দেশ দেন। আল্লাহ নূতন নির্দেশ দান করিয়"*ছন যে, তোমরা 
নামাযের মধ্যে কথা বলিবে না। 

এখন কথা হইল যে, ইব্‌ন মাসউদ (রা) প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে 
একজন । তিনি আবিসিনিয়ায় হিজরত করেন এবং পরে মক্কায় ফিরিয়া আসেন। অতঃপর 
মদীনায় হিজরত করেন । আর সর্বসম্মতভাবে এই আয়াতটিও নাযিল হইয়াছে মদীনায় । 

তাই আলিমগণ উপরোক্ত হাদীস সম্পর্কে বলেন যে, “লোকজন নামাযের মধ্যে অন্যের 
সাথে প্রয়োজনীয় কথা বলিত’ - যায়েদ ইব্‌ন আরকাম ইহা বলিয়া কুরআনের আয়াতের উদ্ধৃতি 
দেওয়ার উদ্দেশ্য হইল, তাহার জ্ঞান মতে 'নামাযের মধ্যে কথা বলা যে হারাম তাহা প্রমাণ 
করা ৷’ 

কেহ কেহ বলেন £ এই ঘটনা ঘটিয়াছিল হিজরতের পরে মদীনায় । আর ইহা দুইবার 
জায়িয হইয়াছিল এবং দুইবার হারাম হইয়াছিল । সাহাবাদের পূর্বোক্ত কথাটিই অধিকতর স্পষ্ট । 
আল্লাহই ভাল জানেন। 

ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মুসাইয়াব, ইসহাক ইব্‌ন ইয়াহ্‌য়া, বাশার ইব্‌ন 
ওলীদ ও হাফিজ আবূ ইয়াল' (র) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন £ আমরা 
নামাযের মধ্যে একে অপরকে সালাম দিতাম । তবে একদা রাসূল (সা)-কে নামাযের অবস্থায় 
সালাম দিলে তিনি উত্তর দেওয়া হইতে বিরত থাকেন। তখন আমি ভাবিয়া অস্থির হইতেছিলাম 
জারজ সটান সীল রা Aue title: 


নে 


প্রদান করেন। সুতরাং তোমরা নামাযের বা নীরব থাকিবে এবং কথা লিক না। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 


Us EAE LAS EUG SLT THURLES, 02055585908 
yall Noy 


অর্থাৎ অতঃপর যদি তোমাদের কাহারো বিপদের ভয় থাকে, তাহা হইলে পথ চলার 
অবস্থাতেই পড়িয়া নাও অথবা সওয়ারীর উপরে । তারপর যখন তোমরা নিরাপত্তা পাইবে, 


Contents 


সুরা বাকারা ৩০৭. 


তখন আল্লাহকে স্মরণ কর যেভাবে তোমাদের শিখানো হইয়াছে । অথচ তোমরা ইতিপূর্বে উহা 
জানিতে না। 

পূর্বাহ্ছে আল্লাহ তা“আলা তাঁহার অন্যতম ইবাদাত নামাযকে বিশেষভাবে সংরক্ষণ এবং 
যাহারা বা যে ব্যক্তি উহা যথাযথভাবে ও নিয়মানুযায়ী আদায় করিতে অপারগ থাকিবে, যথা 
প্রাণভয়ে বা যুদ্ধের সময়ে, তাহাদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেন £ YG AAS OU 
(121) "91 যদি তোমাদের কাহারও ভয়ের কারণ থাকে, তাহা হইলে পথ চলার অবস্থাতেই 
উহা পড়িয়া নাও অথবা সওয়ারীর উপরে পড়। অর্থাৎ পদব্রজে অথবা সওয়ারীর উপরে যে 
কোন অবস্থাতেই নামায পড়িয়া নাও, তাহা কিবলার দিকে মুখ করিয়া হউক বা না-ই হউক । 

নাফে' (রা) হইতে মালিক (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা)-কে খাওফ বা ভয়ের 
নামায এবং উহার কাতার সম্পর্কে জিজ্ঞাসা করা হইল তিনি বলেন, যদি ভয় অত্যধিক রকমের 
হয়, তাহা হইলে সবাই আপন সম্মুখপানে দাঁড়াইয়া নামাযে ব্রতী হইবে । চাই সওয়ারী 
কিবলামুখী হউক বা অন্য দিকে ফিরিয়া থাকুক, সেই দিক ফিরিয়াই নামায পড়িবে । নাফে' 
(রা) বলেন, আমি ইহা ইব্‌ন উমর (রা) ব্যতীত অন্য কাহাকেও বলিতে শুনি নাই। 

বুখারী (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। তবে উপরোল্লিখিতরূপে বর্ণনা করিয়াছেন মুসলিম 
(র)। অন্য একটি সুত্রে নবী (সা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন উমর (রা), নাফে' মুসা ইব্ন 
উকবাহ ও ইব্‌ন জারীর (র) ইহা অনুরূপভাবে অথবা প্রায় অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

অন্য একটি হাদীস ইব্‌ন উমর (রা) হইতে মুসলিম (র) বর্ণনা করেন যে, ইহা হইতেও 
যদি অত্যধিক ধরনের ভয় দেখা দেয়, তাহা হইলে সওয়ারী এবং দণ্ডায়মান ব্যক্তি যথা 
অবস্থাতেই ইংগিতে নামায আদায় করিবে। 

আবদুল্লাহ ইব্‌ন উনাইস আল জুহনীর (রা) হাদীসে বর্ণিত হইয়াছে যে, নবী (সা) তাহাকে 
(আবদুল্লাহ ইব্‌ন উনাইসকে) খালিদ ইব্‌ন সুফিয়ান আল হাযলীকে হত্যা করার জন্য 
পাঠাইলেন। উক্ত স্থান অনেক মাইলের দূরত্বে ছিল। প্রায় কাছাকাছি পৌছিয়া গেলে আসরের 
ওয়াক্ত হইয়া গেল। তখন নামাযের ওয়াক্ত অতিবাহিত হইয়া যাওয়ার আশংকা করিয়া তিনি 
ইশারায় নামায পড়িয়াছিলেন। ইমাম আহমদ এবং আবু দাউদ ইহা আরও উত্তম সূত্রে বর্ণনা 
করিয়াছেন। আল্লাহ তা“আলা তাঁহার বন্দাদের উপর কর্তব্য সহজ করিয়া দিয়াছেন এবং বোঝা 
হালকা করিয়া দিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, শাবীব ইব্‌ন বাশার ও ইব্‌ন আবু 
হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ সওয়ারী সওয়ারের ওপর এবং পদচারী 
পথের উপর নামায পড়িবে । হাসান, মুজাহিদ, মাহকুল, সুদ্দী, হাকাম, মালিক, আওযাঈ, ছাওরী 
ও হাসান ইবৃন সালেহও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে ইহারা এই কথাটুকু বেশি বর্ণনা 
করিয়াছেন যে, ‘যে দিকে সম্ভব সে দিক ফিরিয়া ইশারায় নামায পড় ।' 
দাউদ, গাসসান ও তাহার পিতা বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ বলেন ৪ (ভয়ের 
অবস্থায় যদি) নামাযের ওয়াক্ত উপস্থিত হয়, তাহা হইলে তখন যেদিকে ফিরিয়া হউক ইশারায় 


570197 


৩০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


নামায আদায় করিয়া লইবে। তাই আল্লাহ তাআলা বলেন, 1১.:4:১:1 3১ ১$ অর্থাৎ পদ্বজের 
অবস্থায় বা সওয়ারীর অবস্থায় হোক, যে কোনভাবে নামায আদায় করিয়া নিবে । হাসান, 
মুজাহিদ, সাঈদ ইব্‌নে জুবাইর, আতা, আতীয়া , হাকাম, হাম্মাদ ও কাতাদা প্রমুখ এইরূপ 
বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমাদ রে) এই হাদীসের উপর ভিত্তি করিয়া বলেন ঃ কখন কখন অতিরিক্ত ভয়ের 
সময় এক রাকআতও পড়া যাইবে । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও বুকাইর ইব্‌ন আখনাস আলকুখী 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ আল্লাহ রাসূলের (সা) মাধ্যমে নামায ফরয 
করিয়াছেন মুকীম অবস্থায় চার রাকআত, সফরের অবস্থায় দুই রাকআত এবং ভয়ের সময় এক 
রাকআত । হাসান বসরী, কাতাদা ও যিহাক প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন । : 

শুবা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন মাহদী, ইব্‌ন বাশার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, 
শুবা বলেন £ আমি হাকাম, হাম্মাদ ও কাতাদাকে ভয়ের নামায সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাহারা 
সকলে বলেন-এক রাকআত । ছাওরীও তাহাদের নিকট হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন 
জারীরও ইহা বর্ণনা করিয়াছেন। 

জারীর ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়ামীদ আল ফকীর, মাসউদী, 
বাকীয়া ইব্‌ন ওয়ালিদ, সাঈদ ইব্‌ন আমর আস্সাকুনী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, জাবির 
ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ঃ ভয়ের নামায হইল এক রাকআত । ইব্‌ন জারীরও ইহা 
বলিয়াছেন। ' 

বুখারী (র) বুখারী শরীফে ‘দুর্গ বিজয়ের সময় ও শক্রসৈন্যের সম্মুখীন হওয়ার সময় নামায 
আদায় করা' শিরোনামে একটি অধ্যায় রাখিয়াছেন। আওযাঈ বলেন ঃ যদি বিজয় লাভ 
অত্যাসন্ন হইয়া পড়ে আর যদি নামায আদায়ের সুযোগ না হয়, তাহা হইলে প্রত্যেকে সুযোগ 
অনুযায়ী ইশারায় নামায আদায় করিয়া নিবে । যদি এইটুকু সুযোগও না হয়, তাহা হইলে যুদ্ধ 
অবসান না হওয়া পর্যন্ত অপেক্ষা করিবে । ইহার পর যদি নিরাপদ মনে হয়, তাহা হইলে দুই 
রাকআত পড়িবে, নচেৎ দুই সিজদা দ্বারা এক রাকআত নামায পড়িবে । আর যদি ইহারও 
সুযোগ না হয়, তাহা হইলে অপেক্ষা করিবে । কেননা শুধু তাকবীর কলা যথেষ্ট নয়। অতঃপর 
নিরাপদ অবস্থা ফিরিয়া আসিলে যথাযথভাবে আদায় করিবে । মাকহুলও ইহা বলিয়াছেন। 
মালিক ইব্‌ন আনাস (রা) বলেন ঃ তাসতার দুর্গের যুদ্ধে আমিও সৈনিক হিসাবে ছিলাম । 
ফজরের সময় তুমুল লড়াই চলিতেছিল । আমরা নামায পড়ার সুযোগ পাইলাম না। অনেক বেলা 
হইলে পর নামায পড়িলাম। আমরা আবূ মূসা আশআরীর (রা) দলে ছিলাম । অবশেষে 
আমাদের বিজয় হয়। অতঃপর আনাস (রা) বলেন, সেই নামাযের বিনিময়ে যদি আমাকে 
দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা আছে সব দেওয়া হয় তাহা হইলেও আমি সন্তুষ্ট নই। ৃ 

ইহা হইল সহীহ বুখারীর বর্ণনা । বুখারী অন্য আর একটি হাদীস দ্বারা দলীল পেশ 
করিয়াছেন যে, খন্দকের যুদ্ধের সময় সূর্য পূর্ণ অস্তমিত না হওয়ার আগে হুযুর (সা) আসরের 
নামায পড়ার সুযোগ পান নাই। 


Contents 


সূরা বাকারা ৩০৯ 


অন্য একটি হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) যখন সহাবীগণকে বনী কুরাইযার 
বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলেন, তখন তাহাদেরকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, তোমরা কেহই বনী 
কুরাইযার এলাকায় না পৌছিয়া আসরের নামায পড়িবে না। কিন্তু পথিমধ্যে নামাযের ওয়াক্ত 
হইয়া গেলে অনেকে এই বলিয়া পথিমধ্যে গিয়া নামায আদায় করেন যে, হুযুরের (সা) 
ওখানে গিয়া নামায পড়িতে বলার উদ্দেশ্য ছিল -জলদি গিয়া ওখানে পৌছা । তবে অনেকেই 
পড়িলেন না। অবশেষে সূর্য অস্তমিত হয় এবং বনী কুরাইযার এলাকায় গিয়া তাহারা আসরের 
নামায পড়েন। অথচ হুযুর (সা) ইহা জানিতে পারিয়া কোন পক্ষকেই কিছু বলিলেন না। 
সুতরাং ইহা দ্বারা ইমাম বুখারী (র) যুদ্ধক্ষেত্রে নামাযকে বিলম্ব করা বৈধ বলিয়া অভিমত ব্যক্ত 
করিয়াছেন্‌। পক্ষান্তরে জমহুর ইহার বিপরীত বলিয়াছেন । তাহারা বলেন, সালাতুল খাওফ বা 
ভয়ের নামায সম্পর্কে সূরা নিসায় আলোচনা হইয়াছে। আর এই হাদীসের ঘটনা ঘটিয়াছে 
খন্দকের যুদ্ধের সময় । অথচ নামাযের শরিআতী বিধি-বিধান ইহার পরে নাযিল হইয়াছে। 
কারণ সূরা নিসা খন্দকের যুদ্ধের পরে নাযিল হইয়াছে । আবু সাঈদের (রা) হাদীস দ্বারা ইহাই 
স্পষ্টভাবে বুঝা যায়। 

কিন্তু মাকহুল, আওযাঈ ও বুখারী বলেন £ ভয়ের নামাযের বিধি-বিধান এই ঘটনার পরে 
নাযিল হওয়ার দ্বারা ইহা প্রমাণিত হয় না যে, যুদ্ধের সময় নামায বিলম্ব করা যাইবে না। 
কেননা, হযরত উমরের (রা) যুগে তাসতার দুর্গ বিজয়ের সময় নামাযে বিলম্ব করা হয়। অথচ 
কেহই ইহার প্রতিবাদ করেন নাই । 

তাহারা আরও বলেন ঃ সালাতুল খাওফের নির্দেশ পরে নাযিল হইয়াছে বলিয়াই নামায 
বিলম্বকরণ অবৈধ হইতে পারে না। অবশ্য এমন পরিস্থিতির উদ্তবও খুব কম হয়। আল্লাহই 
ভালো জানেন। 

আল্লাহ তা‘আলা বলেন 8 51111: ১১১০1 133 (অতঃপর তোমরা যখন নিরাপত্তা 
পাইবে তখন আল্লাহকে স্মরণ কর) অর্থাৎ আল্লাহ নামায পড়িতে যেভাবে নির্দেশ দিয়াছেন 
অনুরূপভাবে আদায় কর। অন্য কথায় যথাযথভাবে কায়মনোবাক্যে কিয়াম, রুকু, জিসদা ও 
কুউদ আদায় কর। 

৮৮155155585 ১115 (০ ৮৯৫ (যেভাবে তোমাদেরকে শিখানো হইয়াছে, যাহা 
তোমরা ইতিপূর্বে জানিতে না)। অর্থাৎ যেমন তোমাদেরকে নিআমত দেওয়া হইয়াছে, ঈমান 
দান করিয়া হেদায়েত দেওয়া হইয়াছে আর দুনিয়া ও আখিরাতের প্রয়োজনীয় বিষয়গুলি 
তোমাদেরকে শিখানো হইয়াছে। তাই তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত এবং উচিত আমাকে 
স্মরণ করা। যেমন ভয়ের নামাযের বর্ণনা দেওয়ার পর আল্লাহ তা'আলা বলেন ঃ 


ee | ERENCES LES i 11 ও ৯০১91021108 
(25০ UL 
অর্থাৎ যখন তোমরা নিরাপদ হইবে তখন নামায উত্তম রূপে আদায় করিবে । কেননা নামায 
নিদিষ্ট সময় আদায় করা মুমিনদের উপর ফরয । 


Contents 


৩১০ তাফসীরে ইব্ন কাছীর 


ভয়ের নামায সম্পর্কিত হাদীসসমূহে সূরা নিসার আয়াতের ব্যাখ্যায় ব্যাপকভাবে আলোচনা 
করা হইবে এবং সেখানে বিশদভাবে ক্যাখ্যার প্রয়াস পাওয়া যাইবে ইনশাআল্লাহ ৷ 


| ৫ 5১ 142 পুরা পা ঠঠপ ৮ / পর্ণো চে পা 2 
৩৬৪৯ 2১ণ্য ৫০58 ₹12195)৩352 is OPIS PIS চি 


৪৫৪ PEE FEE IS ০55৩0 5 IAS 9১0 0) 
£ ৮৮৫ 92,4 5৬ 


০০৮১ 2৮ 4015 ৮৩১১১৯৪০০৪৮ 
০৩4৩০৯০৫০4৫) 


তাত ৮ 2 2s 40৫5 (EY) 

২৪০. ‘‘তোমাদের যাহারা স্ত্রী রাখিয়া মৃত্যুবরণ করে, তাহাদের স্ত্রীদের জন্য এক 
বছরের খোরপোশ ওসিয়াত করিয়া যাওয়া ও স্ত্রীগণকে ঘর হইতে বহিষ্কার না করা উচিত । 
অতঃপর যদি তাহারা চলিয়া যায়, তাহা হইলে তাহারা সত্তাবে যাহা করিল তাহার জন্য 
তোমাদের কোন পাপ নাই । আর আল্লাহ মহা প্রতাপশালী ও অশেষ কুশলী । 

২৪১. আর তালাক প্রাপ্তদের ন্যায়সংগত সম্পদ দান মুত্তাবীদের জন্য অপরিহার্য 
দায়িত্ব । 

২৪২. এভাবেই আল্লাহ তাঁহার ওসিয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বিবৃত করেন 
যেন তোমরা বুঝিতে পাও 1?” , 

তাফসীর £ অধিকাংশ আলিমের অভিমত হইল যে, এই আয়াতটি ইহার পূর্ববর্তী 
1৮০০১১৫2৮91 ১৫০৪৪ ১৯:০৫ এই আয়াতটি দ্বারা রহিত হইয়া গিয়াছে 

ইব্‌ন যুবাইর হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবী মুলায়কা, হাবীব, ইয়াধীদ ইব্‌ন জাবির 
উমাইয়া ও বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন যুবাইর বলেনঃ আমি উছমান ইব্‌ন আফফানকে 
(র) বলিলাম, (৯1591 33329 ০৫১০ ১58552 92২19 এই আয়াতটি তো অন্য আয়াত 
দ্বারা রহিত হইয়া গিয়াছে । আপনি এই আয়াতটি লিখিবেন না, বাদ রাখিয়া দিন। তদুত্তরে 
“তিনি বলেন, ভ্রাতুষ্পুত্র! যে আয়াতটি আমি যেমন পাইয়াছি বা পূর্বে যেমন ছিল তেমনই 
থাকিবে । ইহার মধ্যে পরিবর্তন-পরিবর্ধনের কোন অধিকার আমার নাই। 

কথা হইল যে, ইব্‌ন জুবাইর হযরত উছমানকে (রা) প্রশ্ন করিয়াছিলেন যে, চার মাসের 
ইদ্দতের আয়াত দ্বারা যখন এই আয়াতটির হুকুম রহিত হইয়া গিয়াছে, তখন গতানুগতিক- 
ভাবে ইহাকে রাখার কোন অর্থ হইতে পারে কি ? অথচ হুকুম রহিত হইয়া যাওয়ার পর 
আয়াত অবশিষ্ট রাখিলে পরবর্তীকালে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে । উত্তরে উছমান (রা) 
বলেন, যদিও এই আয়াতটির হুকুম অকার্যকর হইয়াছে, কিন্তু আমি তো কপিতে লেখা 
পাইয়াছি। তাই পূর্ববর্তী কপির অপরিবর্তনীয় সংস্করণ হিসাবে আমিও লিখিয়া রাখিব । ৃ 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, উছমান ইব্‌ন জারীজ, হাজ্জাজ ইব্‌ন 
মুহাম্মদ, হাসান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাব্বাহ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন 
আববাস (রা) বলেন ৪ 


Contents 


সূরা বাকারা ৩১১ 


JSD dU Ha 5 Els OU 35525 Ee 3৯ 02 
Cl ১৪৪ 
অর্থাৎ আর তোমাদের মধ্যে যাহারা মৃত্যুবরণ করিবে, তাহাদের স্ত্রীদেরকে ঘর হইতে 
বাহির না করিয়া এক বছর পর্যন্ত তাহাদের খরচের ব্যাপারে ওসিয়াত করিয়া যাইবে। 
পূর্বে এই নির্দেশ ছিল যে, বিধবা স্ত্রী তাহার মৃত স্বামীর সম্পদ হইতে এক বছর খোরপোশ 
গ্রহণ করিবে এবং তাহার বাড়িতে থাকিবে । কিন্তু পরবতীঁতে মীরাছের আয়াত দ্বারা ইহা 
মানসুখ হইয়া গিয়াছে । এখন বিধবা স্ত্রী মৃত স্বামীর সম্পত্তির এক-অষ্টমাংশ অথবা এক- 
চতুর্থাংশ প্রাপ্ত হয়। 
আবু মুসা আশআরী (রা) হইতে ইব্‌ন যুবাইর, মাকাতিল ইব্‌ন হাইয়ান, আতা, খোরাসানী 
ও রবী ইব্‌ন আনাস (র) প্রমুখ বলেন, এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে। 
ইব্‌ন আব্বাস (রা) হইতে হযরত আলীর (রো) সূত্রে বর্ণনা করা হইয়াছে যে, প্রথম যুগে 
মৃত ব্যক্তি স্ত্রী রাখিয়া গেলে তাহাকে মৃত স্বামীর ঘরে এক বছর ইদ্দত পালন করিতে হইত 
& আর স্বামীর সম্পদ হইতে তাহার ব্যয়ভার বহন করা হইত । অতঃপর আল্লাহ তা'আলা নাযিল 
করেন £ 
২20১545০০৮০ STIG Hs ১৮১ ৯৮৪ ll 
ies gl 
চির্রিাররর্রনরার্রা রর রন বা 
যাইবে, সেই স্ত্রীদের কর্তব্য হইল নিজেকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষায় রাখা । ইহা 


হইল মৃত স্বামীর বিধবা স্ত্রীর ইদ্দত । তবে গর্ভবতী স্ত্রীর ইদ্দত হইল গর্ভপ্রসব করা। 
আল্লাহ তা'আলা বলেন ঃ 
ad Sl ds 181 06 ১০১58 ১ 0158 ০5 0০০ Abe 
২০৮০০ 
অর্থাৎ আর যদি তাহাদের সন্তান না থাকে তাহা হইলে মৃত স্বামীর পরিত্যক্ত সম্পত্তির এক 
চতুর্থাংশ স্ত্রী পাইবে । আর যদি সন্তান থাকে তাহা হইলে পাইবে এক-অষ্টমাংশ । এই আয়াতে 
আল্লাহ তা“আলা বিধবা স্ত্রীর মীরাছ এবং খোরপোশের কথা বলিয়াছেন। 
মুজাহিদ, হাসান, ইকরামা, কাতাদা, যিহাক, রবী“ ও মাকাতিল ইব্‌ন হাইয়ান প্রমুখ 
বলেন £ আলোচ্য আয়াতটিকে 1১০৪ ১৫১1 25১১1 এই আয়াত রহিত করিয়াছে। 
সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেন £ এই 
আয়াতটিকে সূরা আহ্যাবের -/১,-৯]| ৯5131 lL ০2311142152 এই আয়াতটি 
দ্বারা রহিত করা হইয়াছে। | 
.... আমি ইব্ন কাছীর বলিতেছি ঃ মাকাতিল ও কাতাদা হইতে বর্ণনা করা হইয়াছে যে, 


Contents 


৩১২ | তাফসীরে ইব্‌ন কাছীর 
মুজাহিদ (র) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবু নাজীহ, শিবাল, রওহ, ইসহাক ইব্‌ন 


মানসুর ও বুখারী বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন 9১39 ১০ ০১১১2 923119 
(21:১1 অর্থাৎ “তোমাদের মধ্যে যাহারা মৃত্যুবরণ করে এবং পত্বীগণকে ছাড়িয়া যায়’ ইহার 
দ্বারা বুঝা যায় যে, ইদ্দতওয়ালী স্ত্রীর জন্য তাহার স্বামীর বাড়িতে ইদ্দত পূরণ করা ওয়াজিব । 


রা 


লা ডিজি 


২৪১১০ ১০ ‘a 015 Cael ৩ 56: ১৯১৯ ১3001 ০০ 

অর্থাৎ “তোমাদের মধ্যে যাহারা মৃত্যুবরণ করে এবং পত্নীগণকে রাখিয়া যায়, তাহারা 
যেন পত্নীগণকে ঘর হইতে বাহির করিয়া না দেয় আর এক বছর পর্যন্ত তাহাদের খরচের 
ব্যাপারে ওসীয়ত করিয়া যায়। অতঃপর যদি সেই পত্তীরা স্বেচ্ছায় বাহির হইয়া যায় এবং 
তাহারা যদি নিজেদের ব্যাপারে কোন উত্তম ব্যবস্থা গ্রহণ করে, তাহা হইলে উহাতে তোমাদের 
কোন দোষ নাই ।' 

মুজাহিদ রে) আরো বলেন ঃ এক বছরের মধ্যে চার মাস দশ দিন হইতেছে মূল ইদ্দত । ৯ 
ইহা স্বামীর ঘরে অতিবাহিত করা ওয়াজিব । আর অবশিষ্ট সাত মাস বিশ দিন স্ত্রী তাহার মৃত 
স্বামীর বাড়িতেও থাকিতে পারে, না হয় চলিয়া যাইতেও পারে । কেননা আল্লাহ তাআলা 
বলিয়াছেন, ॥<: 0৮৯ ১০ ১৯১২ ৩৪ 01১১1 ০25 অর্থাৎ “তাহাদিগকে বাহির করিয়া 
দিবে না। তবে যদি তাহারা স্বেচ্ছায় চলিয়া যায়, তাহাতে তোমাদের কোন দোষ নাই" 

পক্ষান্তরে আতা (র) বলেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন-“ইদ্দত যে শুধু স্বামীর ঘরে 
পালন করিতে হইবে, অন্য কোথাও ইদ্দত পালন করিতে পারিবেন না- এই কথা এই আয়াতটি 
দ্বারা রহিত হইয়া গিয়াছে।' 

সুতরাং ইচ্ছা করিলে স্বামীর ঘরে ইদ্দত পালন ও দিন গুযরান করিতে পারিবে । আর 
রানা পান ইহা (নিন বারন কেননা আল্লাহ তা“আলা -বলিয়াছেন, 


পাও 

আতা (র) আরো বলেন ঃ তবে মীরাছের আয়াতটি তাহার ইচ্ছাধীনভাবে অন্ন-সংস্থানের 
ব্যাপারটিকে রহিত করিয়া দিয়াছে। অর্থাৎ সে যে কোন স্থানে ইদ্দত পালন করিতে পারিবে, 
কিন্তু তাহাকে খোরপোশের যোগান দিতেই হইবে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ইমাম বুখারীও মুজাহিদ ও আতার অনুরূপ অভিমত বর্ণনা 
করিয়াছেন যে, এই আয়াতটি দ্বারা পূর্ণ একটি বৎসর ইদ্দত পালন করার কথা প্রমাণিত হয় না। 
পক্ষান্তরে জমহুর ওলামা এই ব্যাপারে বলেন 1১:5০ ১৫ ১1 অর্থাৎ চার মাস দশ দিন 
ইদ্দত পালনের এই আয়াত দ্বারা উহা মানসূখ ইয়া গিয়াছে। 

আসলে ইহার মর্মকথা হইল যে, যদি স্বামীর স্ত্রীকে খোরপোশের ব্যবস্থা করার কোন 
স্থান থাকে, তাহা হইলে স্বামীর বাড়িতেই এক বছর অতিবাহিত করিবে । অন্যথায় 
অবশ্য পালনীয় ইদ্দত শেষ করিয়া সে অন্যত্রও চলিয়া যাইতে পারিবে । কেননা আল্লাহ 


Contents 
সূরা বাকারা ৩১৩ 


তা'আলা ৫219১১ {০১ বলিয়াছেন। অর্থাৎ স্ত্রীদের জন্য ওসীয়ত করার জন্য আল্লাহ 
উপদেশ দান করিয়াছেন। 

আল্লাহ তা“আলা অন্যত্র বলিয়াছেনঃ 87754 অর্থাৎ সন্তানদের জন্য 
ওসীয়ত করার ব্যাপারে আল্লাহ তোমাদের উপদেশ দান করিতেছেন। তেমনি অন্যত্র আল্লাহ 
তা“আলা বলিয়াছেন $ 41115 £০, অর্থাৎ ইহা হইল আল্লাহর পক্ষ হইতে ওসীয়ত। 

কেহ কেহ বলিয়াছেনঃ £০, শব্দের পূর্বে 1১$11::-519 বাক্য উহ্য থাকিয়া {১.০১ কে 
যবর দিয়াছে। আবার কেহ কেহ $:..০. শব্দের পূর্বে 24 এ বাক্য উহ্য রাখিয়া £০, 
কে পেশ দিয়াছেন। ইবৃন জারীর (র) শেষোক্ত মত পসন্দ করিয়াছেন । আর ইহা পূর্বের ব্যাখ্যার 
বিপরীত অর্থও প্রকাশ করে না। অর্থাৎ স্ত্রীর চার মাস দশ দিন ইদ্দত পালন অথবা গর্ভ প্রসবের 
পর ইচ্ছা হইলে স্বামীর ঘর হইতে বাহির হইয়া অন্য কোন স্থানে যাইতে পারিবে । ইহাতে 
তাহাকে কেহ বাধা দিতে পারিবে না। কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

অর্থাৎ পত্নী যদি স্বেচ্ছায় বাহির হইয়া যায় এবং নিজেদের ব্যাপারে কোন উত্তম ব্যবস্থা 
করিয়া নেয়, তাহা হইলে উহাতে তোমাদের কোন দোষ নাই। ইমাম আবুল আব্বাস ইব্‌ন 
তাইমিয়া রে) ও শাইখ আবূ উমর ইব্‌ন আবদুল বারও (র) এই মতটি পসন্দ করিয়াছেন। 

আতা (র) এবং তীহার অনুসারিগণ বলেন ঃ মীরাছের আয়াত এই আয়াতটিকে রহিত 
করিয়াছে । এই কথা দ্বারা যদি এই উদ্দেশ্য হয় যে, সে যদি চার মাস দশ দিনের পরও থাকার 
ইচ্ছা করে তাহাও পারিবে, তাহাতে কোন দ্বিমত নাই । আর যদি উদ্দেশ্য এই হয় যে, চার মাস 
দশ দিনের খোরপোশও তাহাকে দিতে হইবে না অর্থাৎ ইচ্ছা হইলে সে স্বামীর মৃত্যুর পরই 
চলিয়া যাইতে পারিবে, তাহা হইলে এই ব্যাপারে ইমামগণের মধ্যে মতভেদ রহিয়াছে। এই 
ব্যাপারে ইমাম শাফেঈর (র) দুইটি অভিমত রহিয়াছে । তিনি বলেন, স্বামীর ঘরে ইদ্দত পালন 
করিবে আর তাহাকে অন্নবন্ত্রও দিতে হইবে । নিম্ন হাদীসটিও উহার দলীল । 

আবূ সাঈদ খুদরীর (রা) ভগ্নী ফারীআহ বিনতে মালিক (রা):হইতে ধারাবাহিকভাবে 
যয়নাব বিনতে কা'ব ইবৃনে আজরা, সাঈদ ইব্‌ন ইসহাক ইব্‌ন কাব ইব্‌ন আজরা ও ইমাম 
মালিক স্বীয় মুয়াত্তায় বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরীর (রা) ভগ্নী ফারীআহ বিনতে মালিক 
রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করেন-আমি কি আমার পিত্রালয়ে যাইব ? কেননা, আমার স্বামী 
পলাতক গোলাম খুঁজিতে গিয়া কুদুম নামক স্থানে তাহাদিগকে পাইলে তাহারা তাহাকে হত্যা 
করিয়া পালায়। তাই আমি কি আমার পিত্রালয়ে বনী খাদরায় যাইব? কেননা আমার স্বামী 
থাকার একটু স্থান এবং খাওয়ার জন্য একটু অন্নও রাখিয়া যায় নাই। রাসূলুল্লাহ (সা) 
বলিলেন-হা। অতঃপর আমি উঠিয়া কক্ষ হইতে বাহির হইতে লাগিলে তিনি আমাকে ডাকেন 
অথবা কাহাকেও দিয়া ডাকিয়া পাঠান। অতঃপর বলেন, তুমি কি বলিয়াছিলে ? তখন আমি ' 
আমার স্বামীর অবস্থাসহ পূর্ণ ঘটনাটি পুনর্বার তাহাকে বলিলাম । সব শুনিয়া তিনি এইবার 
বলিলেন, ইদ্দত কাল অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তোমার ঘরেই থাক। তাই আমি ওখানেই 
চার মাস দশ দিন ইদ্দত অতিবাহিত করি। উছমান (রা) তাহার খিলাফতের সময় আমাকে 


কাছীর (২য় খ্ড)__৪০ 


Contents 


৩১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ডাকিয়া ইহা জিজ্ঞাসা করিলে পূর্ণ ঘটনাটি তাহাকে বলি। অতঃপর তিনি এই মোতাবেক 
সিদ্ধান্ত দিলেন। 

ইমাম মালিকের হাদীসের সূত্রে আবূ দাউদ এবং তিরমিযীও ইহা বর্ণনা করেন। ইমাম 
নাসায়ীও ইহা বর্ণনা করিয়াছেন । ইব্‌ন মাজাও (র) সাঈদ ইব্‌ন ইসহাক হইতে বিভিন্ন সূত্রে ইহা 
বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান ও সহীহ অর্থাৎ উত্তম এবং বিশুদ্ধ। 

আল্লাহ তা'আলা বলেন ঃ এ এ5 8৪৮৮৭ EIS TRS 

অর্থাৎ “তালাকপ্রাপ্তা নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ দেওয়া পরহ্যগারদের 
উপর কর্তব্য ।” আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম (রো) বলেন, ইতিপূর্বে অবতীর্ণ 
০5৪০11০1০৪৯ 505), 65০ আয়াতটি সম্পর্কে লোকগণ বলেন, যদি আমরা ভালো 
মনে করি তাহা হইলে দিব, না হয় না দিব। অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি 
নাযিল করেন। 

বহু সংখ্যক আলিম এই আয়াতটিকে দলীল হিসাবে পেশ করিয়া বলেন $ 

তালাকপ্রাপ্তা যে কোন নারীকেই “মুতা' দেওয়া ওয়াজিব। সে সহবাসকৃতা হউক বা না 
হউক এবং না-ই বা থাকুক তাহার জন্য মোহর নির্দিষ্ট। এইটিই হইল ইমাম শাফেঈর (র) 
মাযহাব । সাঈদ ইবৃন জুবাইর এবং পূর্বযুগের মনীধীগণও এই অভিমত ব্যক্ত করিয়াছেন। ইব্‌ন 
জারীরও ইহা পসন্দ করিয়াছেন। আর যাহারা বলেন, সাধারণ “মুতা* দেওয়া ওয়াজিব নয়, 
তাহাদের দলীল হইল এই আয়াত ঃ 


£ 6 পা ডে ৯৩ 64 ০০44 5৪ £ টা ছার রা £2 ৫9” ৩ 650৮৮ w রি 


০০২৯১০০১০০০ ৭৪০০১৪৪০42১ 3 ০৮০ le Say 
ial 

অর্থাৎ স্ত্রীদের সাথে সহবাস করার আগে এবং মোহর সাব্যস্ত করার পূর্বে যদি তালাক দিয়া 
দাও, তাহা হইলে এমতাবস্থায় তোমার উপর মোহরের দায়িত্ব আছে বলিয়া মনে করিও না। 
তবে তাহাদিগকে কিছু খরচ দিবে । সামর্থ্যবানদের জন্য তাহাদের সামর্থ্য অনুযায়ী এবং কম 
সামর্থ্যবানদের জন্য তাহাদের সাধ্যানুযায়ী। অতএব যে খরচ প্রচলিত রহিয়াছে তাহা 
সতকর্মশীলদের উপর দায়িতৃ । 

এই মতের উপর প্রথম দলের উত্তর হইল যে, এই আয়াত দ্বারা ঢালাওভাবে “মুতা' ওয়াজিব 
নয় বলা হয় নাই। বরং সমগ্র বিধবা মহিলাদের মধ্য হইতে কিছু সংখ্যককে ভিন্ন করিয়া 
বিশেষভাবে এইখানে বলা হইয়াছে। এইটিই হইল প্রসিদ্ধ মাযহাব। আল্লাহই ভাল জানেন। 

অবশেষে আল্লাহ তা“আলা বলেন £ ০১17২014015 00৮৫ (এইভাবে আল্লাহ 
তোমাদের জন্য স্বীয় নিদর্শন বর্ণনা করেন) ৷ অর্থাৎ হালাল, হারাম, ফরয ইত্যাকার আদেশ 
নিষেধের নির্দিষ্ট সীমাগুলি স্পষ্ট করিয়া বিশদভাবে বর্ণনা করিয়াছেন এবং কোথাও অস্পষ্টতার 
ছাপ নাই। ১15,351] অর্থাৎ যাহাতে তোমরা ভাবিতে পার এবং বুঝিতে পার। 


Contents 


সূরা বাকারা ৩১৫ 


০৬০ ০৫০ ৬155195৬515 (5 OLIN (ঠা) 
ELS ১৩ ৫৩ 5913৩206১৩৮ 8০55 Wied IS 
0 Er রি ১৩ 7% 
০42১৮ 2৮০ 201 BG olny 31995 (56) 
৮ ERE COLT YH ini CLS (65 2। ০2১৫ (৫1502 (6০) 
০০১5১ ০৮৪ ০৪205 
২৪৩. “তুমি কি সেই হাজার হাজার মানুষকে দেখিয়াছ, যাহারা মৃত্যুর ভয়ে তাহাদের 
শহর-জনপদ ছাড়িয়া গিয়াছিল? অতঃপর আল্লাহ তাহাদিগকে বলিলেন, মরিয়া যাও। 
আবার তাহাদিগকে জীবিত করিলেন । নিশ্চয় আল্লাহ অবশ্যই মানুষের উপর অনুগ্রহশীল। 
অথচ অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা আদায় করে না। 
২৪৪. আর আল্লাহর রাস্তায় যুদ্ধ কর এবং জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহ সর্বশ্নোতা ও 
সর্বজ্ঞ । 
২৪৫. যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহ তাহাকে বহুগুণ বাড়াইয়া দেন। 
আর আল্লাহই কমান ও বাড়ান এবং তাহার কাছেই প্রত্যাবর্তিত হইবে ।” 
তাফসীর ঃ ইব্‌ন আব্বাস (রা) বর্ণনা করেন যে, তাহারা সংখ্যায় চল্লিশ হাজার ছিল। ইব্‌ন 
আব্বাস (রা) হইতে অন্য রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, তাহারা সংখ্যায় ছিল আট হাজার। 
আবু সালিহ বলেন, তাহারা ছিল নয় হাজার ওহাব ইবনে মাম্বাহ এবং আবূ মালিক বলেন, 
তাহারা সংখ্যায় ত্রিশ হাজারের কিছু বেশি ছিল। 
ইব্‌ন আব্বাস (রা) হইতে ইবৃন আবু হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন, 
তাহারা 'যাওয়ারদান' গ্রামের অধিবাসী ছিল। সুদ্দী ও আবূ সালিহ বলেন, তাহারা ওয়াসিতের 
কাছাকাছি যাওয়ারদান নামক কোন স্থানের অধিবাসী ছিল। সাঈদ ইব্‌ন আবদুল আযীয বলেন, 
তাহারা “আযরুআতের' অধিবাসী ছিল । আতা হইতে ইব্‌ন জারীর বলেন, ইহার কোন বাস্তবতা 
নাই। এইটা একটা উপমা ঘা বাগধারা মাত্র। আলী ইব্‌ন আসিম বলেন, তাহারা ছিল 
ওয়াসিতের কাছাকাছি কারসাখ অঞ্চলের “যাওয়ারদান' গ্রামের বাসিন্দা । 
ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, মিনহাল ইব্‌ন আমর আল 
আসাদী, মাইসারাহ, ইব্‌ন হাবীব আল হিন্দী, সুফিয়ান ও ওয়াকী“ ইব্‌ন জাররাহ স্বীয় তাফসীর 
গ্রন্থে উল্লেখ করেন যে, ইব্‌ন আব্বাস রো) এই আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ তাহারা চল্লিশ 
হাজার লোক প্রেগের ভয়ে গ্রাম ছাড়িয়া অন্য দেশে পালাইয়া গিয়াছিল। সেখানে প্লেগে আক্রান্ত 
হইয়া মৃত্যুর ভয় ছিল না। কিন্তু সেখানে যাওয়ার পর আল্লাহ তা'আলা তাহাদিগকে বলেন ঃ 
[১ অর্থাৎ মরিয়া যাও। তাহারা মরিয়া গেল। ঘটনাক্রমে একজন নবী সেখান দিয়া 


Contents 


৩১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


যাইতেছিলেন। অতঃপর তিনি তাহাদের পুনজবিনের জন্য দু'আ করিলে আল্লাহ তাহাদিগকে 
পুনজীবন দান করেন। এই প্রসংগেই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ১-:311 ৮11 ১১41 
Sill ১১৯90 as pals ১০1৮৯ অর্থাৎ তুমি কি তাহাদিগকে দেখ নাই, 
যাহারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘরবাঁড়ি ছাড়িয়া বাহির হইয়া গিয়াছিল ? অথচ তাহারা ছিল 
হাজার হাজার । 

পূর্বের মনীধীগণের কেহ কেহ বলিয়াছেন £ বনী ইসরাঈলের কোন শহরের বাসিন্দারা 
দেশে কঠিন রকমের মহামারী দেখা দেওয়ার ফলে শহর ছাড়িয়া পালাইয়া “আফীহ' নামক 
উপত্যকায় যাইয়া অবস্থান নিয়াছিল। অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের প্রতি দুইজন 
ফেরেশ্তা পাঠান। তাহাদের একজন সেই স্থানের নিম্নদেশ হইতে এবং অন্যজন উর্ধ্ব দিক 
হইতে বিকটভাবে শব্দ করিলে তাহারা সকলে মরিয়া যায়। পার্শ্ববর্তী লোকেরা যখন এই সংবাদ 
জানিতে পাইল, তখন সেখানে গিয়া এত লোকের দাফন-কাফন করা সহজ নয় বিধায় 
চারিদিকে দেয়াল দিয়া একটি কূপের মত করিয়া সেখানে তাহাদিগকে সমাহিত করিল। 
স্বাভাবিকভাবেই তাহাদের মৃত দেহগুলি পচিয়া গলিয়া নিঃশেষিত হইয়া গিয়াছিল এবং 
হাড়গুলো ছড়াইয়া রহিয়াছিল। 

দীর্ঘকাল পর বনী ইসরাঈলের নবী হিযকীল (আ) সেখান দিয়া যাওয়ার পথে সেই বন্ধ 
জায়গায় বিক্ষিপ্তাবস্থায় হাড়গুলি পড়িয়া থাকিতে দেখিয়া বিস্মিত হইলেন এবং তিনি তাহাদেরকে 
জীবিত করার জন্য আবেদন করিলে আল্লাহ তাহাকে এই সম্পর্কে অবহিত করান। অতঃপর 
তাহাকে আল্লাহ তা“আলা এই বলিয়া নির্দেশ করিতে বলিলেন, JL 111 col ৯৮11 (৫31 
৭৮০৯০ | (হে পুরাতন হাড়সমূহ! আল্লাহ তোমাদেরকে নিজ নিজ স্থানে একত্রিত হইতে 
আদেশ করিতেছেন)। অতঃপর প্রতিটি অস্থিকাঠামো ভিন্ন ভিন্ন ভাবে জমায়েত হইয়া গেল। 
তাহার পর এই বলিয়া নির্দেশ করেন যে, =! 5 01 এ) 411 ৩1 95511 10621 
|, (১৮০ “হে অস্থিগুলি! আল্লাহ তা'আলা নির্দেশ দিতেছেন, তোমরা মাংস পরিধান 
কর এবং রগ-চামড়া দ্বারা সজ্জিত হও । "তাহারা চোখের সামনেই উহা হইয়া গেল। অতঃপর 
তিনি বলিতে আদিষ্ট হইলেন 8 1109) 4৩ ৮৯১০ ld 41 01 013১ 31 04221 
১১৯০ ০১৫ sl Ll অর্থাৎ হে আত্মাসমূহ! আল্লাহ তাআলা তোমাদিগকে নিজ নিজ 
জীবিত হইয়া দাড়াইল এবং আশ্চর্যান্বিত হইয়া চারিদিকে তাকাইতে লাগিল । আর সবাই বলিতে 
লাগিল ৪ =! ১1 «11 ১ ১ ১ তোমারই পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ! তুমি ব্যতীত 
আর কোন মাবুদ নাই । এই মৃতদের জীবন্তকরণের মধ্যে রহিয়াছে শিক্ষণীয় বিষয় । ইহা একটি 
দলীলও বটে যে, আল্লাহ তা'আলা এভাবে কিয়ামতের দিন নির্জীব বিক্ষিপ্ত লাশগুলোকে 
পুনজীবিত করিবেন। ্‌ 

তাই আল্লাহ তা'আলা বলেন 8 ন 5124৪ "551 5111? 5! -আল্লাহ মানুষের প্রতি 
সিরা যারা UY CCE নারির 


চে. 4 


Contents 


সূরা বাকারা ৩১৭ 


কৃতজ্ঞতা প্রকাশ করিতেছে না। অর্থাৎ আল্লাহ তাহাদিগকে 'দীন-দুনিয়ার সমুদয় নিয়ামত দান 
করা সত্বেও তাহারা আল্লাহর শোকর করে না। 

ইহা একটি শিক্ষণীয় ঘটনা এবং ইহা কয়েকটি বিষয়ের দলীলও বটে । যেমন, আল্লাহর 
নির্ধারিত তাকদীরের উপর কোন তদবীর কার্যকরী নয়। আর আল্লাহর সার্বভৌমত্‌ হইতে 
ভাগিয়া যাওয়ার কোন স্থান নাই । অবশেষে তাহার দিকেই সবাইকে প্রত্যাবর্তন করিতে হইবে। 
কেননা সেই লোকগুলি জীবন বাঁচাইবার জন্য প্লেগের ভয়ে পালাইয়া যাইয়াও বাচিতে পারে 
নাই, বরং একসঙ্গে সবাইকে এক মুহূর্তের মধ্যে ইহলীলা সাঙ্গ করিতে হইয়াছে। 

এই বিষয়ে একটি সহীহ হাদীস আবদুল্লাহ ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে 
আবদুল্লাহ ইব্‌ন হারিছ ইবৃন নাওফিল, আবদুল হামীদ ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন 
খাত্তাব, যুহরী, ইমাম মালিক, আবদুর রাযযাক ও ইসহাক ইবৃন ঈসা বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইব্‌ন আববাস (রা) বলেন £ উমর ইব্‌ন খাত্তাব (রা) সিরিয়ার দিকে রওয়ানা হইলে 
পথিমধ্যে “সারাগা" নামক স্থানে সেনাবাহিনী প্রধান আবূ উবাইদা ইবৃন জাররাহর (রা) ও তাহার 
সংগীগণের সাথে সাক্ষাত হয়। তাহারা তাহাকে বলিলেন যে, সিরিয়ায় ভয়াবহ ভাবে প্রেগের 
প্রাদুর্ভাব ঘটিয়াছে। ইহার পর ইহা নিয়া সেখানে মতদ্বন্দের সৃষ্টি হয়। আবদুর রহমান ইব্‌ন 
আউফ (রা) বিশেষ প্রয়োজনে কোথায় যেন গিয়াছিলেন। 

ইতিমধ্যে তিনিও উপস্থিত হন এবং বলেন, এই বিষয়ে আমার জানা আছে । আমি 
রাসূলুল্লাহকে (সো) বলিতে শুনিয়াছি যে, যদি কোন এলাকায় মহামারী দেখা দেয় এবং তোমরা 
‘যদি সেই এলাকায় থাক তাহা হইলে তোমরা সেই এলাকা হইতে অন্য কোথাও যাইবে না। 
আর যদি তোমরা শোন যে, অমুক এলাকায় মহামারী চলিতেছে, তাহা হইলে তোমরা সেই 
এলাকায় যাইবে না। ইহা শুনিয়া উমর (রা) বলেন, আলহামদুলিল্লাহ! অতঃপর তিনি সেখান 
হইতে ফিরিয়া যান। 
ধারাবাহিকভাবে সালিম, যুহরী, ইব্‌ন আবু যিইব, যায়দ আল আ'মী, হাজ্জাজ এবং আহমদ 
বলেন $ সিরিয়ায় অবস্থানের সময় আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) উমর (রা)-কে হুযুরের 
(সা) হাদীস উদ্ধৃত করিয়া বলেন ৪ 

“হুযুর (সা) বলিয়াছেন যে, প্লেগ নামক গযব দ্বারা আল্লাহ পূর্ববর্তী উম্মতদেরকে শাস্তি 
দিয়াছেন। তোমরা যদি কোথাও প্রেগের কথা শোন তাহা হইলে তথায় প্রবেশ করিবে না। আর 
যদি তোমাদের স্থানে তাহা দেখা দেয় তাহা হইলে ভাগিয়াও যাইবে না।” তিনি আরও বলেন, 
অতঃপর উমর (রা) সিরিয়া হইতে ফিরিয়া আসেন। সহীহ্ছয়ে যুহরী হইতে ইমাম মালিকের 
সূত্রেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 11017205401 1০158181585 
₹45 ৮:১০. আল্লাহর পথে যুদ্ধ কর এবং জানিয়া রাখ, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন, 
সবকিছু শুনেন)। অর্থাৎ যেমন মৃত্যুর ভয়ে তাহারা পলায়ন করিয়াও তাকদীরের অমোঘ 
নিয়ম হইতে রক্ষা পায় নাই, অনুরূপভাবে জিহাদ হইতে পলায়ন করাও বৃথা । কেননা, মৃত্যু 
পরেও আসিবে না, আগেও আসিবে না-মৃত্যুর সময় নির্ধারিত ও অবধারিত এবং প্রত্যেকের 


Contents 


৩১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আহার্যও নির্ধারিতভাবে বন্টনকৃত। ইহাতে কমও হইবে না, বেশিও হইবে না। তাই আল্লাহ 
তাআলা বলিয়াছেন ৪ 
Sil ye TSU Js PGs Gelb] say pe 198 IU 921 
aisle PAS Sl ০৬০৭। 
অর্থাৎ যাহারা জিহাদে অংশগ্রহণ করে নাই, পরস্তু জিহাদের ময়দানে শাহাদাত 
বরণকারীদের সম্পর্কে মানুষের নিকট বলাবলি করে যে, তাহারা যদি আমাদের কথা শুনিত 
তাহা হইলে তাহারা নিহত হইত না। (হে রাসূল) আপনি তাহাদেরকে বলিয়া দিন যে, যদি 


মৃত্যু হইতে রেহাই পাওয়া তোমাদের ক্ষমতাধীন হইয়া থাকে, তাহা হইলে নিজেকে মৃত্যু হইতে 
রক্ষা কর; যদি তোমরা সত্যবাদী হইয়া থাক। আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন ঃ 
কা 
(২২০0 3555 ১১5555০১০9৫ ৮৮5 ESS Tl Ct 
৯১৩১০ 0৩১৪ ৪4915 yall 

অর্থাৎ তাহারা বলে, হে আমাদের প্রভু! আমাদের উপর যুদ্ধ কেন ফরয করিয়াছেন, কেন 
আমাদেরকে সামান্য কিছু দিনের জন্য অবসর দিলেন না ? (হে নবী! আপনি তাহাদিগকে বলিয়া 
দিন) ইহলৌকিক জীবন খুব সামান্য এবং মুত্তাকীদের জন্য পারলৌকিক জীবনই উত্তম । আর 
তোমাদের প্রতি বিন্দুমাত্র অত্যাচার করা হইবে না। অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন, তোমরা 
যেখানেই থাক মৃত্যু তোমাদেরকে পাইবেই ! যদি তোমরা সুরক্ষিত গন্থুজেও অবস্থান কর । 

জীবনের সায়াহৃকালে ইসলামের অগ্রসেনানী, ইসলামের দুর্দিনের ঘনঘটার আশ্রয়স্থল, 
ইসলামের শুক্রদের মোকাবেলায় আল্লাহর শানিত তরবারি বলিয়া খ্যাত আবু সুলায়মান খালিদ 
ইব্‌ন ওলীদ (রা) বলেন ঃ 

মৃত্যুভীত ও যুদ্ধক্ষেত্ৰ হইতে ফেরারী পুরুষেরা কোথায় রহিয়াছ, দেখ! আমার শরীরে 
এতটুকু স্থান অবশিষ্ট নাই, যে স্থান তীর, তরবারী, বর্শা ও বল্পমের আঘাতে বিদীর্ণ হয় নাই। 
অথচ আমি এখন গাধার মত বিছানার উপর মরিতেছি। অর্থাৎ তিনি আক্ষেপ করিয়া বলিয়াছেন 
যে, তরবারীর আঘাতে দ্বিখণ্ডিত হইয়া কেন আমার যুদ্ধক্ষেত্রে মৃত্যু হইল না ? হায়! আমি এখন 


খোয়াড়ের পশুর মত বিছানায় মৃত্যুবরণ করিতেছি। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ | 


PE ION EY EE CL OE OSG 1 5 
‘এমন কে আছে, যে আল্লাহকে করয দিবে উত্তম করয, অতঃপর আল্লাহ তাহাকে দ্বিগুণ 
-বহুগুণ বৃদ্ধি করিয়া দিবেন? এই আয়াতে আল্লাহ তা“আলা তাহার বান্দাদিগকে আল্লাহর পথে 
ব্যয় করার জন্য উৎসাহ প্রদান করিয়াছেন। এই সম্পর্কে আল্লাহ তা'আলা কুরআন শরীফের 
অন্যান্য স্থানেও বর্ণনা করিয়াছেন। হাদীসে নুযুলে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 2,5, ১০ 


Contents 


সূরা বাকারা ৩১৯ 


১1 ১১: ১2৪ কে এমন আছ, যে সেই আল্লাহকে খণ দান করিবে, যিনি দরিদ্রও নন, 
অত্যাচারীও নন। 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন হারিছ, হমাইদ আল 
আ'রাজ, খলফ ইব্ন খলীফা, হাসান ইব্‌ন আরাফা ও ইবন আবু হাতিম বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) বলেন ঃ 32২১৩০০১৪41 5 CHP 
(এমন কে আছে, যে আল্লাহকে করয দিবে উত্তম করয, অতঃপর আল্লাহ তাহাকে দ্বিগুণ-বহুগু 
সা ene Te NL SO COA HE 
আল্লাহর রাসূল! আল্লাহ আমাদের কাছে খণ চাহিতেছেন ? রাসূল (সা) বলিলেন, হা, হে আবু 
দাহদা! আবূ দাহদা বলিলেন, হে আল্লাহর রাসূল! আমাকে আপনার হাতখানা দিন। নিজের 
হাতের সাথে রাসূলুল্লাহ (সা)-এর হাত রাখিয়া বলিলেন, আমি আমার ছয়শত খেজুর বৃক্ষ 
বিশিষ্ট সাজানো বাগানটি আমার সম্মানিত প্রভুকে ঝণ দান করিলাম । এই বলিয়া সেখান হইতে 
তিনি সরাসরি বাগানে আগমন করিলেন এবং স্ত্রীকে ডাকিয়া বলিলেন, হে উম্মে দাহদা! শুনিয়া 
রাখ, আমি আমার বাগানটি আল্লাহ তা'আলাকে খণ দিয়াছি। 

উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম ও ইব্‌ন 
মারদুবিয়ার সুত্রে একটি মারফ্‌ হাদীসেও হুবহু এই হাদীসটি বর্ণিত হইয়াছে। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪1... (০১৪ উত্তম ঝণ। সলফে সালেহীনদের কেহ কেহ 
উমরের (রা) সূত্রে (১.২ 1:১৪ এর ভাবার্থে বলেনঃ আল্লাহর পথে দান করা । আবার কেহ 
বলিয়াছেন, সন্তানের জন্য খরচ করা। অন্য একদল বলিয়াছেন, ইহার ভাবার্থ হইল তাসবীহ 
পড়া এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করা । 

আল্লাহ তা“আলা বলেন ৪ 5১১১৫ (3.1 21 ৯৪ অর্থাৎ আল্লাহ তাহাকে দ্বিগুণ-বহুগুণ 
গাগা াারারগাা 


চা 8 


নি এ এ 


অর্থাৎ যাহারা আল্লাহর পথে স্বীয় ক SE. stl Bust eel Ha 
মত, যাহা হইতে সাতটি শীষ জন্মায় । প্রত্যেকটি শীষে একশত দানা থাকে এবং আল্লাহ 
তাআলা যাহাকে ইচ্ছা দ্বিগুণ করিয়া দান করেন। এই আয়াতের ব্যাখ্যা অতি সত্বরই 
আসিতেছে! 
ইয়াধীদ ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবূ উছমান নাহদী বলেন £ 

আমি আবু হুরায়রার (রা) নিকট আসিয়া জিজ্ঞাসা করিলাম, আমি শুনিয়াছি যে, আপনি 
নাকি বলেন, এক-একটি পুণ্যের বিনিময়ে লক্ষ লক্ষ পুণ্য পাওয়া যায় ? তদুত্তরে আবু হুরায়রা 
(রা) বলেন, আমি রাসূলুল্লাহকে (সা) বলিতে শুনিয়াছি যে, “আল্লাহ তা'আলা একটি পুণ্যের 
বিনিময়ে দুই লক্ষ পর্যন্ত পুণ্য দান করেন । হাদীসটি গরীব পর্যায়ের । দ্বিতীয়ত এই হাদীসের 


Contents 


৩২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


একজন বর্ণনাকারী আলী ইব্‌ন যায়দ ইব্‌ন জাদআন ইমাম আহমাদের নিকট অগ্রহণযোগ্য 
বলিয়া বিবেচিত। কিন্তু আবু উছমান নাহদী হইতে ধারাবাহিকভাবে যায়দ আল-জাদআন, 
ইবৃন খাল্লাদ আল মুআদ্দাব ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, আবু উছমান নাহদী বলেন $ 

আবু হুরায়রার রো) খিদমতে আমার চাইতে বেশি কেহই থাকেন নাই। তিনি হজ্বে রওয়ানা 
করিয়া গেলে আমি তাহার পিছনে পিছনে রওয়ানা করি। বসরায় যাইয়া শুনিতে পাই যে, 
সেখানে লোকেরা তাহার উদ্ধৃতি দিয়া বলেন, রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি 
বলেন, নিশ্চয়ই আল্লাহ একটি পুণ্যের বিনিময়ে লক্ষ লক্ষ পুণ্য বৃদ্ধি করিয়া দিয়া থাকেন ।' আমি 
তাহাদিগকে বলিলাম, আল্লাহর শপথ! আবু হুরায়রার (রা) সাহচর্যে আমার চাইতে বেশি কেহ 
থাকে নাই। কিন্তু আমি তো তাহার নিকট হইতে এমন হাদীস শুনি নাই। পরিশেষে এই 
ব্যাপারে তাহাকে জিজ্ঞাসা করার ইচ্ছা নিয়া সেখান হইতে চলিয়া আসি । কিন্তু ইতিমধ্যে তিনি 
হজে চলিয়া যান। আমিও এই ব্যাপারে তাহার সহিত সাক্ষাৎ লাভের জন্য হজের উদ্দেশ্যে 
রওয়ানা হইয়া যাই। সেখানে তাহার সহিত সাক্ষাৎ হইলে আমি বলিলাম, হে আবু হুরায়রা! 
বসরাবাসীরা কিভাবে আপনার উদ্ধৃতি দিয়া ইহা বর্ণনা করিতেছে যে, আল্লাহ তাআলা একটি 
পুণ্যের বিনিময়ে লক্ষ লক্ষ পুণ্য বৃদ্ধি করিয়া থাকেন ? অতঃপর তিনি আমাকে লক্ষ্য করিয়া 
বলেন, হে আবু উছমান ৷ ইহাতে আশ্চর্যের কি আছে ? আল্লাহর শপথ করিয়া বলিতেছি, তিনি 
বলিয়াছেন £ 


(দর (251 41 28555155515 2101 ১১85 ৪305 ১5 

অর্থাৎ এমন কে আছে, যে আল্লাহকে খণ দিবে উত্তম ঝণ ? অতঃপর আল্লাহ তাহাকে 
দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করিয়া দিবেন। আমার আত্মা যাহার হাতে সেই মহান সত্তা আল্লাহর কসম! 
আমি রাসূলুল্লাহকে (সা) বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, “আল্লাহ তাআলা একটি পুণ্যের 
বিনিময়ে এক লক্ষ হইতে দুই লক্ষ পর্যন্ত পুণ্য দান করেন। 

তিরমিযী (র) এই বিষয়ের উপর একটি হাদীস উদ্ধৃত করিয়াছেন। উক্ত হাদীসেও 
আবদুল্লাহ ইব্‌ন উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম ও আমর ইব্‌ন দীনার 
বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন উমর ইব্‌ন খাত্তাব (রা) বলেন £ 

রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, যে ব্যক্তি বাজারসমূহের মধ্যে কোন একটি বাজারে প্রবেশ 
করিবার সময় বলিবে ৯৯ ৬০119 41 4 এ এ২১০% ০০৯৩ day 
০৪০৪ ০৮ 4৫ 5 আল্লাহ তাহার জন্য লক্ষ লক্ষ পুণ্য লিখিবেন এবং তাহার লক্ষ লক্ষ পাপ 
মোচন করিয়া দিবেন। 

ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, ঈসা ইব্‌ন মুসাইয়াব, আবূ ইসমাইল 
মুআদ্দাব, ইসমাঈল ইব্‌ন বিসাম, আবূ যারআহ ও আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, ইব্‌ন 
ba ৯৮ ১০848422704 Ul OL 


ee শতক 


বীজের মত, RT ee Tee UA te TCT IEE 


Contents 


ইতি ূ ৩২১ 


যাহাকে উচ্ছা ইহা হইতেও বৃদ্ধি করিয়া দেন। আর আল্লাহ অতি দানশীল ও সর্বজ্ঞ। এই 
আয়াত নাযিল হওয়া মাত্র রাসূলাল্লাহ (সা) বলেন-হে প্রতিপালক! আমার উম্মতকে আরো 
বেশি বাড়াইয়া দিন। অতঃপর নাযিল হইল 1... ১ 1:০৪ 111০১853015 a 
2841. 21 48০৮৯ (অর্থাৎ এমন কে আছে, যে আল্লাহকে করয দিবে উত্তম করয? 

£পর আল্লাহ তাহাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করিয়া দিবেন ।-তখন রাসূল (সা) বলিলেন, হে 
প্রতিপালক! আমার উম্মতকে আরো বৃদ্ধি করিয়া দিন। অতঃপর নাযিল হয় (৮৪: ।১| 
২০৮০৯ ১০৯ +৯১০ী। ১:৮৮ অর্থাৎ নিশ্চয় ধৈর্যশীলদেরকে অপরিমিতভাবে তাহাদের 
প্রতিদান দেওয়া হইবে। 

কা'ব আল-আহবার হইতে ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, কা'ব আল-আহবারকে এক 
ব্যক্তি আসিয়া বলিল, আমি এক ব্যক্তির নিকট শুনিয়াছি যে, তিনি বলিতেছিলেন, যে ব্যক্তি 
একবার 42১1 511) ৮৯ "1 পড়িবে তাহার জন্য জান্নাতে মণিমুক্তার দশ হাজার কোঠা তৈরী করা 
হইবে, ইহা কি সত্য £ তিনি বলিলেন, হা, তবে কি তুমি ইহাতে বিস্ময় বোধ করিতেছ ? সে 
বলিল, হা । তিনি তখন বলেন, ইহাতে বিস্ময় বোধ করার কি আছে ? বরং বিশ হাজার, ত্রিশ 
হাজার এবং এতো বেশি হইতে পারে যে, উহা আল্লাহ ব্যতীত অন্য কাহারো গণনা করার সাধ্য 
নাই। অতঃপর তিনি পড়েন GL 2৬.1529 ৮.৯ 1:০৪ he NS ১৭ 
2৮৮৫ এমন কে আছে, যে আল্লাহকে খণ দিবে উত্তম ঝণ ? অতঃপর আল্লাহ তাহাকে 
দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করিয়া দিবেন নিশ্চয় আল্লাহর পক্ষ হইতে অধিক বা বহুগুণ কোন বিষয় 
স্বভাবতই মানুষের গণনার সাধ্যের বাহিরে । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ %/..+:১ :%, 111) “আল্লাহই সংকুচিত করেন 
এবং প্রশস্ততা দান করেন।” অর্থাৎ আল্লাহর পথে ব্যয় কর এবং কার্পণ্য করিও না। কেননা, 
তিনিই কাহারো রিযিক সংকুচিত বা ত্রাস করেন এবং কাহারো রিষিকে প্রশস্ততা দান করেন । 
আর ইহার মধ্যে রহিয়াছে গভীর প্রজ্ঞা ও দুরদর্শিতা ! পরিশেষে আল্লাহ তা'আলা বলেন ৪ 
১৯৯১৪ 42115 অর্থাৎ তোমরা সবাই কিয়ামতের দিন তাহার নিকট প্রত্যাবর্তিত হইবে। 


৫ ০9 গর “৪১৯৬৩ 020১5৮66 (90 IPAS (YEN 
(৩ ৩ fect 0208 $১৪/ ৯০ SE EG EH 
92৬১৯ রগ dhl eB 0৬41 ভ 215 ISS 89৬) 
29652534555) 11255 UGE ০৪5 5৪০ ৬৫$ ৮৪5৩9$, 

OHS ys 


কাছীর (২য় খণ্ড)-_৪১ পু 


Contents 


৩২২ তাফসীরে ইব্ন কাছীর | 


২৪৬. “মূসার পরবর্তী কালের বনী ইসরাঈলের সেই দলটির খবর রাখ কি ? যখন 
রাস্তায় যুদ্ধ করিব । তিনি তখন বলিলেন, তোমাদের উপর যদি যুদ্ধ ফরয করা হয় তাহা 
হইলে কি তোমরা নাফরমানী করিয়া যুদ্ধ হইতে বিরত থাকিবে না ? তাহারা বলিল, আমরা 
কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করিব না ? অথচ আমাদিগকে সন্তান-সন্ততিসহ আমাদের দেশ 
হইতে বহিষ্কার করা হইয়াছে । অতঃপর যখন তাহাদের উপর জিহাদ ফরয করা হইল, 
তখন তাহাদের মুষ্টিমেয় লোক ছাড়া সকলেই পৃষ্ঠ প্রদর্শন করিল। আর আল্লাহ 
. যালিমদিগকে ভালভাবেই জানেন ।” 

তাফসীর £ কাতাদা হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, 
কাতাদা বলেন £ (এই আয়াতটিতে যে নবীর কথা বর্ণনা করা হইয়াছে) তাহার নাম হইল ইউশা 
ইব্‌ন নুন (আ)। ইব্‌ন জারীর বলেন £ ইউশা ইব্নে নুন (আ) অর্থাৎ ইউশা ইব্‌ন নুন ইব্‌ন 
আফরাইম ইব্‌ন ইউসুফ ইবৃন ইয়াকুব (আ)। 

তবে এই উক্তি সঠিক বলিয়া মনে হয় না। কেননা, ইহা মূসা আলাইহিস সালামেরও বহু 
পরে দাউদ আলাইহিস সালামের যুগের ঘটনা । ঘটনার আলোকে ইহাই স্পষ্টভাবে বুঝা যায়। 
মুসা (আ) এবং দাউদের (আ) মধ্যে প্রায় এক হাজার বছরের ব্যবধান । আল্লাহই ভাল জানেন। 

সুদ্দী বলেন £ এই নবীর নাম হইল শামউন (আ)। 

মুজাহিদ বলেন ঃ এই নবীর নাম হইল শামুয়েল (আ)। ওহাব ইবৃন মুনাববাহ হইতে 
তারখাম ইব্‌ন আল ইয়াহাদ ইবৃন বাহরায ইব্‌ন আলকামা ইব্‌ন মাজা ইব্‌ন উমরাসা ইবৃন 

ওহাব ইব্‌ন মুনাববাহ (র) বলেন £ 

হযরত মুসার (আ) ইন্তিকালের পরেও কিছু দিন বনী ইসরাঈলগণ সত্যদীনের উপরে ছিল। 
পরবর্তীতে তাহারা অধর্ম, অনাদর্শ এবং মূর্তিপূজায় লিপ্ত হইয়া যায়। তবে তখনও তাহাদের 
মধ্যে নবীগণের মাধ্যমে তাওরাতের নির্দেশিত পথে সত্য মিথ্যার প্রতি নির্দেশনা অব্যাহত ছিল। 
প্রচারণা চালু ছিল, কোনটা গর্হিত আর কোনটা পালনীয় । কিন্তু তাহাদের অন্যায় কার্যকলাপ 
সীমা অতিক্রম করিয়া গেলে আল্লাহ তা'আলা তাহাদের শক্রদিগকে তাহাদের উপর বিজয়ী 
করিয়া দেন এবং শক্রপক্ষরা তাহাদিগকে নির্বিচারে হত্যা করে ও অসংখ্য লোককে বন্দী করিয়া 
নিয়া যায়। আর বহু শহর তাহারা দখল করিয়া নেয়। তাহারা কেহই মোকাবেলা না করাতে 
অনায়াসে তাহারা দখলদার হইয়াছে। 

তাহাদের নিকট তাওরাত এবং মূসা কালিমুল্লাহ (আ) হইতে মিরাহী সূত্রে প্রাপ্ত পূর্বেকার 
তাবুত বিদ্যমান ছিলো । কিন্তু তাহাদের অপকর্ম ও জঘন্য পাপের কারণে মহান আল্লাহ এই 
নিয়ামত ও পবিত্র তাওরাত তাহাদের হাত হইতে ছিনাইয়া নিয়া যান। অবশ্য তাহাদের মধ্যে 
এমন কেহ ছিল না, যে এই পবিত্র আমানত ধারণ করিয়া রাখিবে। কেননা লাভী নামক ব্যক্তির 
বংশের মধ্যে পর্যায়ক্রমে নবুওয়াত চলিয়া আসিতেছিল। কিন্তু তাহারা সবাই যুদ্ধসমূহে মারা 
যায়। তাই নবুয়াতের ধারাবাহিকতায় বিদ্ন সৃষ্টি হয়। তবে সেই বংশে মাত্র একজন গর্ভবতী 
মহিলা জীবিত ছিল । তাহাকেও ধরিয়া নিয়া বন্দী করিয়া রাখা হইয়াছিল। কিন্তু সে তাহাদের 
রোষাগ্নি হইতে নিজেকে বাচাইতে সক্ষম হয় এবং আল্লাহ তাহাকে একটি পুত্র সন্তান দান 
করেন। 


Contents 
সূরা বাকারা ৩২৩ 


বস্তুত সেই মহিলাও আল্লাহর নিকট অব্যাহত দু'আ করিতেছিল, যেন আল্লাহ তাহাকে 
এমন একটি পুত্র সন্তান দান করেন, যিনি আগামীতে তাহাদের নবুওয়াতের দায়িত্ব আঞ্জাম 
দিবেন। আল্লাহ তাহার দু'আ কবুল করেন। তাহার নাম রাখা হয় শামুয়েল। ইহার অর্থ হইল, 
আল্লাহ আমার প্রার্থনা কবুল করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন, তাহার নাম ছিল শামউন 
ইহারও একই অর্থ । তিনি কৈশোর হইতে যৌবনে পদার্পণ করিলেন এবং তাহার বরকতে দেশ 
শস্য-শ্যামলায় ধন্য হইয়া উঠিল । অতঃপর তাহার নবুওয়াতীর বয়স হইলে আল্লাহ তাহার প্রতি 
ওহী পাঠান এবং লোকদিগকে তাওহীদের দাওয়াত দিতে আদেশ করেন। 

অবশেষে তিনি বনী ইসরাঈলকে দাওয়াত দিতে লাগিলে তাহারা প্রস্তাব করেন যে, 
তাহাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করা হউক। তাহা হইলে তাহারা তাহার নেতৃতে 
শক্রদের মোকাবেলায় জিহাদে অংশ নিবে । আসলে বাদশা নির্ধারিত হইয়া গিয়াছিল। অথচ 
তাহারা স্পষ্টভাবে উহা মালুম করিতে পারে নাই। তাই তিনি তাহাদের ব্যাপারে সন্দেহের 
বিষয়টি এইভাবে উপস্থাপন করেন যে, তোমাদের জন্য আল্লাহ তা'আলা বাদশাহ নির্ধারিত 
করিয়া দিলে তাহার অবাধ্যতা করিবে না তো ? জিহাদের নির্দেশ হইলে ঘুরিয়া দাড়াইয়া এই 
অভিযোগ তো করিবে না যে, কেন এমন কষ্টকর নির্দেশ দেওয়া হইল ? তাহারা বলিল, 
আমাদের কি হইয়াছে যে, আমরা আল্লাহর পথে যুদ্ধ করিব না ? অথচ আমরা বিতাড়িত 
হইয়াছি নিজেদের ঘর-বাড়ি ও সন্তান-সন্ততি হইতে । তাহারা আমাদের শহরগুলি ছিনাইয়া 
নিয়াছে এবং পরিবার-পরিজনকে হত্যা ও বন্দী করিয়াছে। 

অতঃপর যখন যুদ্ধের হুকুম হইল, তখন সামান্য কয়েকজন ব্যতীত তাহাদের সবাই ঘ্ুরিয়া 
দাঁড়াইলো। “আর আল্লাহ তা'আলা যালিমদেরকে ভালো করিয়া জানেন ।' অর্থাৎ তাহাদের 
অধিকাংশ লোক অংগীকার ভংগ করিয়া জিহাদ করিতে যে অস্বীকৃতি জানাইবে, আল্লাহ তাহা 


LEGON ১৮৩৪৬ ৫৫৬৫৩ 0৩১০৪ ০৪ OBS (65) 
26১৩৬4৩০১৪৩ 4256 ৬০2৫5 ৬৫ LY 
শিব এ 01652 | 2 9501 ও ০8565246555 

09226 8515202৮8৬8 


২৪৭. “আর তাহাদের নবী তাহাদিগকে বলিল, নিশ্চয় আল্লাহ তালুতকে বাদশাহ 
করিয়া পাঠাইয়াছেন। তাহারা বলিল, আমাদের উপর কি করিয়া সে রাজ্যাধিপতি হইতে 
পারে? তাহার চাইতে রাষ্ট্রপতি হবার অধিকার আমাদের বেশি । তাহাকে তো বিত্তশালী 
করা হয় নাই। নবী বলিল,নিশ্চয় আল্লাহ তাহাকেই মনোনীত করিয়াছেন এবং তাহাকে 
শিক্ষা ও স্বাস্থ্যে প্রাচুর্য দিয়াছেন। আল্লাহ যাহাকে ইচ্ছা তাহার রাজ্য দান করেন আর 
আল্লাহ প্রশস্ততা দানকারী ও সর্বজ্ঞ ।” 

তাফসীর ঃ তাহারা তাহাদের নবীকে তাহাদের জন্যে একজন বাদশাহ নিযুক্ত করিতে 
বলিলে তিনি তালৃতকে তাহাদের জন্য মনোনীত করিলেন । তিনি একজন সৈনিক ছিলেন । তবে 
তিনি রাজবংশের কোন ব্যক্তি ছিলেন না। কেননা রাজবংশ হইল 'ইয়াহুদা” বংশ। তাই 
জনসাধারণ প্রতিবাদ করিয়া বলিল, তাহা কেমন করিয়া হয় যে, তাহার শাসন চলিবে আমাদের 
উপর! অর্থাৎ আমাদের উপর তালূতের রাজত্ব কিরূপে হইতে পারে ? ‘অথচ রাষট্রক্ষমতা পাওয়ার 


Contents 


৩২৪ | তাফসীরে ইব্ন কাছীর 


ক্ষেত্রে তাহার চাইতে আমাদের অধিকার বেশি । আর সে আর্থিক দিক দিয়াও সচ্ছল নয় ।'অর্থাৎ 
সে দরিদ্র ব্যক্তি, তাহার কোন ধন-সম্পদ নাই । একদল বলিয়াছে £ তিনি ভিস্তীওয়ালা ছিলেন। 
কেহ কেহ বলিয়াছে ঃ তিনি একজন চর্ম পরিশোধক ছিলেন । উল্লেখ্য যে, ইহাই ছিল নবীর 
আনুগত্যের বিরুদ্ধে তাহাদের স্পষ্টভাবে প্রথম বিরোধিতা । 

ইহার জবাবে নবী বলিলেন £ 

‘নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তাহাকে পসন্দ করিয়াছেন ।' অর্থাৎ তোমাদের জন্য 
আল্লাহই ইহা নির্ধারিত করিয়া দিয়াছেন। কেননা এই ব্যাপারে আল্লাহই তোমাদের চাইতে ভাল 
জানেন। উপরন্তু এই নিয়োগ আমার পক্ষ হইতে হয় নাই যে, আমি পুনর্বিবেচনা করিব । বরং 
আল্লাহ তোমাদের আবেদনের প্রেক্ষিতেই আমাকে এই সিদ্ধান্ত গ্রহণ করিতে নির্দেশ দিয়াছেন 
এবং ১৮. ৯115 ১৮11 ৪ ২৮৮৮৪ ১০1১9 স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়া তাহাকে প্রাচুর্য দান 
করিয়াছেন। অর্থাৎ তিনি তোমাদের চাইতে জ্ঞান, দেহ সৌষ্ঠব, শক্তি, যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা ও 
পারদর্শিতায় শ্রেষ্ঠ । তিনি এই সকল বিষয়ে প্রাজ্ঞ ও দৃঢ়চেতা ব্যক্তি। যে কোন রাষ্ট্রপ্রধানের 
জ্ঞানী, গুণী এবং আত্মিক ও শারীরিক দিক দিয়া পরিপূর্ণ ও শক্তিমান হওয়া বাঞ্ছনীয় । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8:56 ১০ ৫415 * ৩, 51117 ‘আল্লাহ তাহাকেই 
রাজ্য দান করেন, যাহাকে ইচ্ছা করেন!’ অর্থাৎ তিনি হইলেন মহাঁপ্রজ্ঞাময়, তিনি যাহা ইচ্ছা 
তাহাই করেন। কাহার ক্ষমতা আছে তাহার কোন সিদ্ধান্তের ব্যাপারে উচ্চবাচ্য করিবে? 

তাই তিনি বলেন 8 712 ৪ 511 আল্লাহ হইলেন প্ৰশস্ততা দানকারী এবং সর্বজ্ঞ 
অর্থাৎ তাহার মুক্ত দানশীলতা দ্বারা যাহাকে ইচ্ছা তাহাকে করুণা করেন। আর তিনি সর্বজ্ঞ 
বিধায় কে রাষ্ট্র পাবার উপযুক্ত আর কে অনুপযুক্ত সে বিষয়ে খুব ভালো করিয়া জানেন। 


2:০০ ৫০3 ডিন ৮৩5৩ ০? 20552161 ১5৮08 (£/) 
শি ৫ Z 754 20/279" ০৯, 5 5 2 
৬)১ 0১৩৮ ৮৪০ | 2৯৯5 09১ ০)12 ৬৮৭ 1553 812 তি 


(৩১৩৪ 9০ HAS, LOLS 
NOI sore tf. ong 
যে, তিনি তোমাদের কাছে তাবৃত নিয়া হাযির হইবেন । উহাতে তোমাদের প্রভুর পক্ষ 
হইতে স্বস্তির ব্যবস্থা রহিয়াছে এবং মূসা ও হারূনের বংশের পরিত্যক্ত সম্পদ রহিয়াছে। 
ফেরেশতারা উহা বহন করিয়া আনিবে। ইহার ভিতরে অবশ্যই নিদর্শন বিদ্যমান, যদি 
তোমরা আস্থাবান হও ।” 
তাফসীর £ নবী তাহাদিগকে বলিলেন, তোমরা তালুতের রাজত্বের বরকতের নিদর্শন 
হিসাবে আল্লাহর পক্ষ হইতে 'তাবুত' ফিরাইয়া পাইবে। উহা তোমাদের নিকট হইতে হরণ 
করিয়া নেওয়া হইয়াছিল ৪7১ ১5 £৮:৫. 435 যাহার মধ্যে তোমাদের পালনকর্তার পক্ষ 
হইতে শান্তি ও বরকতের বস্তু রহিয়াছে। ' 
কেহ কেহ বলেন ঃ উহার মধ্যে রহিয়াছে সন্মান ও পদমর্যাদা । কাতাদা (র) হইতে 
ধারাবাহিকভাবে মু'আম্মার ও আবদুর রাযযাক বলেন ৪ ৫. < (উহার মধ্যে “সাকীনা' 
রহিয়াছে) অর্থাৎ সম্মান রহিয়াছে। রবী (র) বলেন ঃ (উহার ‘মধ্যে রহিয়াছে) রহমত । হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফীও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীজ বলেন £ আমি 


রা 


Contents 


সূরা বাকারা . ৩২৫ 


আতাকে ১4, ১৯ 4১১4০ «৪ এই আয়াতাংশ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, 
তোমরা আল্লাহর এই নিদর্শনসমূহ চিনিতেছ না ? ইহা হইল আল্লাহর পক্ষ হইতে সকীনা বা 
প্রশান্তি । হাসান বসরীও ইহা বলিয়াছেন । আর কেহ কেহ বলিয়াছেন. সাকীনা হইল স্বর্ণের 
একটি খাঞ্চা। উহার মধ্যে রাখিয়া নবীগণের কলবসমূহ ধৌত করা হইত । ইহা আল্লাহ মূসাকে 
(আ) দান করেন । আর তিনি লাওহে মাহফুষ হইতে ওহী হিসাবে যাহা নাযিল হইত তাহা 
(কপি করিয়া) উহার মধ্যে রাখিতেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ মালিক ও জুদ্দীও ইহা বর্ণনা ' 
করিয়াছেন। হযরত আলী (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল আহওয়াস, সালমা ইব্‌ন কুহাইল 
ও সুফিয়ান ছাওরী বর্ণনা করেন যে, আলী (রা) বলেন ঃ “সাকীনাহ্‌, মানুষের চেহারা সদৃশ 
চেহারা ছিল। উপরন্তু উহার মধ্যে হদয়ও সঞ্চারিত ছিল । 

অন্য একটি রিওয়ায়েতে আলী (রা) হইতে ধারাবাহিকভাবে খালিদ ইব্‌ন ওয়ারওয়ারা, 
সাম্মাক, আবুল আহওয়াস, হাম্মাদ ইব্‌ন সালমা, শু“বা, আবূ দাউদ, মুছান্না ও ইব্ন জারীর বর্ণনা 
করেন যে, আলী (রা) বলেন ঃ সাকীনা হইল তীব্র বেগময় এক ঝাপসা বাতাসতুল্য । তবে 
উহার দুইটি মাথা ছিল। 

মুজাহিদ বলেন $ঃ উহা দুইখানা পাখা এবং একটি লেজ বিশিষ্ট ছিল। ওহাব ইব্ন মুনাববাহ 
হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন ৪ সাকীনা হইল একটি মৃত বিড়ালের মাথা । সেটা যখন 
তাবৃতের মধ্য হইতে শব্দ করিত, তখন সে শব্দকে সাহায্যের আশ্বাস হিসাবে বিশ্বাস করা 
হইত । ফলে তাহারা অবধারিতভাবে যুদ্ধে বিজয় লাভ করিত 

ওহাব ইবৃন মুনাব্বাহ (র) হইতে ধারাবাহিকভাবে বিকার ইব্‌ন আবদুল্লাহ ও আবদুর 
রাষযাক বর্ণনা করেন যে, ওহাব ইব্‌ন মুনাব্বাহ (র) বলেন £ সাকীনা ছিল আল্লাহর পক্ষ 
হইতে একটি আত্মা বিশেষ । বনী ইসরাঈলের মধ্যে কোন বিষয়ে মতদ্বন্দ সৃষ্টি হইলে উহা 
তাহার ফয়সালা করিয়া দিত এবং তাহারা কোন গোপন বিষয় জানিতে চাহিলে তাহাও 
জানাইয়া দিত। 

আল্লাহ তা'আলা বলেন ঃ LRG 
মুসা, হারুন এবং তাহাদের সন্তানবর্গের 

ORE URE ORR, দাউদ ইব্‌ন আবু হিন্দ, হাম্মাদ, আবু 
ওলীদ, ইব্‌ন মুছান্না ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 81০5 5, 
ও ৮১১ +] 17১ ]| ১5 এই আয়াতাংশের মর্মার্থে বলেনঃ HO 
Er TO প প্রতি নাযিলকৃত ওহীর পাণ্ডুলিপিসমূহ । তবে কাতাদা, সুদ্দী, রবী ইবৃন আনাস 
ও ইকরামা আরো একটু স্পষ্ট করিয়া বলেন যে, উহা হইল তাওরাত শরীফ । 

আবৃ সালিহ (র) বলেন ৪ 4/৯ 9/9 ০৮০ 01 এ 5 ৮০০ 24829 অর্থাৎ উহা হইল 
মুসা (আ) ও হারূনের (আ) লাঠি এবং উভয়ের ওহীর পাণ্ডুলিপি ও মান্না । আতা ইব্‌ন সাঈদ 
(র) বলেনঃ উহা হইল মূসা (আ) ও হারূনের (আ) লাঠি, মূসা (আ) ও হারূনের (আ) কাপড় 

এবং ওহীর পারুলিপির বিভিন্ন অংশ । | 
আবদুর রাষযাক (র) বলেনঃ আমি ছাওরীকে (র) 119 re (]1 ৩০ 1০০ 8৪ 
১৪১ এই আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, কেহ কেহ এই সম্পর্কে বলিয়াছেন 
যে, উহা হইল মান্না নামক মধুর চাক এবং ওহীর পাণ্ুলিপিসমূহ । কেহ কেহ বলিয়াছেন-লাঠি 
এবং এক জোড়া জুতা । 
| আল্লাহ তা“আলা বলেন 8 হ4%১৮৯]| «1৯5 অর্থাৎ উহা বহন করিয়া আনিবেন 
ফেরেশতারা । এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইর্বন আব্বাস (রা) হইতে ইবৃন জারীজ বলেনঃ 


Contents 


৩২৬ . | তাফসীরে ইব্‌ন কাছীর 


ফেরেশতাগণ আকাশ ও পৃথিবীর মধ্য পথ দিয়া তাবৃত বহন করিয়া আনিয়া তালুতের সামনে 
রাখিবেন। আর লোকজন উহা স্বচক্ষে দর্শন করিবে । সুদ্দী (র) বলেন, লোকজন সকালে উঠিয়া 
'তাবৃত' বস্তুটিকে তালুতের ঘরে দেখিতে পাইয়া শামউনের (আ) নবুয়াত এবং তালুতের 
রাজত্বের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করিল । 
কোন কোন বুযুর্গ হইতে ধারাবাহিকভাবে ছাওরী ও আবদুর রাযযাক বলেনঃ ফিরিশতাগণ 
অনেকেই বর্ণনা করিয়াছেন যে, তাবৃত একটি সিন্দুক সদৃশ বস্তু ছিল। যুদ্ধে জয়ী হইলে 
মুশরিকরা উহা নিয়া যায় এবং তাহাদের মণ্ডপ ঘরের মধ্যে বড় মূর্তিটির পায়ের নিচে উহা 
রাখিয়া দেয়। কিন্তু সকালে উঠিয়া দেখে যে, উহা মূর্তিটির মাথার উপরে উঠিয়া রহিয়াছে। 
তাহারা পুনরায় উহা মূর্তির পায়ের নিচে রাখিয়া দেয়। পরদিন সকালে গিয়া আবারো একই 
অবস্থায় দেখিতে পায় এবং পুনরায় মূর্তিটিকে উপরে করিয়া দেয় । কিন্তু এইবার সকালে উঠিয়া 
দেখে যে, মূর্তিটি ভাংগা অবস্থায় একদিকে পড়িয়া রহিয়াছে। তখন তাহারা বুঝিতে পারে যে, 
ইহা আল্লাহর লীলা ভিন্ন অন্য কিছু নয়। কেননা এই রকম আর কখনও হয় নাই! অতঃপর 
তাহারা সেই তাবৃতটি তাহাদের শহর হইতে বাহির করিয়া একটি গ্রামে রাখিয়া আসে । সেই 
গ্রামে মহামারী ছড়াইয়া পড়ে। ইহা দেখিয়া বনী ইসরাঈলের এক বন্দিনী মহিলা গ্রামবাসীকে 
বলিল, ইহা বনী ইসরাঈলদের নিকট ফিরাইয়া দিয়া না আসিলে মহামারী বন্ধ হইবে না। 
অতঃপর উহা দুইটা গাভীর পিঠে উঠাইয়া দুইটি লোক হাকাইয়া আনিতেছিল। 
অনতিদূরে গিয়াই একজন মারা গেল । অতঃপর বনী ইসরাঈলদের শহরের নিকট পৌঁছিয়া 
১৮, 
য়া যায়। 
কেহ কেহ বলেন $ তাহারা উহা দাউদের (আ) হাতে তুলিয়া দিয়াছিল। সে উহা লইয়া 
তাহাদের নিকট পৌছিলে তাহারা আনন্দে উদ্বেলিত হইয়া উঠে । আবার কেহ কেহ বলিয়াছেন ঃ 
দুইটি যুবক বাক্সটি বহন করিয়া আনিয়াছিল। আল্লাহই ভাল জানেন। 
কেহ কেহ বলিয়াছেন ৪ তাবৃতটি ফিলিস্তিনের কোন একটা গ্রামে ছিল। আর সেই গ্রামটির 
নাম হইল, 'আযদাওয়াহ' | Vy 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ৮4 ২3১ 11১ ৪ ৩1 (নিশ্চয়ই ইহাতে তোমাদের 
জন্য পরিপূর্ণ নিদর্শন রহিয়াছে ।) অর্থাৎ নবুওয়াতের বিষয়ে তোমাদের নিকট যাহা আসিয়াছে 
তাহার সত্যতা স্বীকার এবং তাল্তের বিষয়ে তোমাদের যে নির্দেশ দেওয়া হইয়াছে তাহা 
অনুসরণের ভিতরে । ১১০১০ ১৫ 01 (যদি তোমরা বিশ্বাসী হইয়া থাক) অর্থাৎ আল্লাহ এবং 
আখিরাতের উপরে । ”? 


eo DEAL 20161 00 IHL ৬১৬ OLS EH (৫65) 
EAE পা ই তে ৮৩১৮ ১৮ 30232/ 22 Aad 22 পা পু এপ 
০১০০ ৬০৯) (52290 22246 ৮052 ০2 AS এ CIR ০৮ 
+2515৭ CSG (9৩ EL GSI SY 52176 ১৪৪5৮ 
৮০)11৯21৫ ১51 0215 নি | 0104 ১25 পা ৫ (৫ ৫১০ রি রহ AZ 
PY ৩88৩03১1১৮5 PCED ORI 
০০০12৮52012 ৯401 93055535 ৬ ৬৬ 2 2৬৪ 921 


“ 


Contents 


সূরা বাকারা ৩২৭ 


২৪৯. “অতঃপর যখন তালুত সসৈন্য অভিযানে বাহির হইল, তখন সে বলিল, নিশ্চয় 
আল্লাহ তোমাদিগকে একটি ঝর্ণা দ্বারা পরীক্ষা করিবেন । তাই যে ব্যক্তি উহা হইতে 
(যথেচ্ছা) পান করিবে, সে আমার দলের নহে । আর যে উহা এক অঞ্জলী ব্যতীত পান 
করিবে না, সে আমার দলভুক্ত হইবে । অতঃপর মুষ্টিমেয় লোক ব্যতীত সবাই (যথেচ্ছা) 
পান করিল । অতঃপর যখন সে ও তাহার সংগী ঈমানদাররা রওয়ানা হইল, তখন তাহারা 
বলিল, জালুত ও তাহার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার শক্তি আজ আমাদের নাই । যাহারা 
দলের উপর আল্লাহর ইচ্ছায় বিজয়ী হইয়াছে। আর আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সংগে 
আছেন।” 

তাফসীর £ এই আয়াতে আল্লাহ তা'আলা বনী ইসরাঈলদের বাদশা তালুতের সেই সময়ের 
ঘটনা বর্ণনা করিতেছেন, যখন তিনি তাহার বনী ইসরাঈলের সহযোগী ও অনুসারীদিগকে নিয়া 
যুদ্ধে রওয়ানা হইয়াছিলেন। সুদ্দীর উক্তি অনুযায়ী উহাদের সংখ্যা ছিল আশি হাজার । আল্লাহই 
ভাল জানেন । 

আয়াতে উল্লিখিত হইয়াছে £ ২০1০৮ 201 “১ নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে পরীক্ষা 
করিবেন। অর্থাৎ ঝর্ণা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করিবেন । ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলেন, 
এই নদীটি জর্দান ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। অর্থাৎ এই ঝর্ণাটি “নাহরে শরীআহ' 
নামে পরিচিত । অতঃপর উল্লিখিত হইয়াছে 8 ৮০ 1213 «১ ১১৬ ০৪ যে উহা হইতে 
পানি পান করিবে, সে আমার নয় । অর্থাৎ ঝর্ণা হইতে পান করার কারণে আজ আমার সংগী 
হইতে পারিবে না। 

ইহার পর বলা হইয়াছে 8 ১, ২১ ১১5১1 ০০ | ৮১০ 4৮3 ৭৮201 53 
আর যে লোক তাহার স্বাদ গ্রহণ করিল না, নিশ্চয়ই সে আমার লোক । কিন্তু যে লোক আজলা 
ভরিয়া সামান্য খাইয়া নিবে তোহার দোষ অবশ্য তেমন গুরুতর নয়)। 

অতঃপর আল্লাহ তা“আলা বলেন £ 4১০ ১:43 91 4১০ 1১১:5-১ অতঃপর সামান্য 
কয়েকজন ব্যতীত সবাই সেই পানি পান করিল । ইব্‌ন আব্বাস (রা) হইতে ইবৃন জারীজ বর্ণনা 
করেন £ যে ব্যক্তি আজলা ভরিয়া পান করিয়াছে, সে যুদ্ধে শরীক হইতে পারিয়াছে এবং যে 
ব্যক্তি বেশি পান করিয়াছে, সে যুদ্ধে শরীক হইতে পারে নাই৷ ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে আবূ মালিক ও সুদ্দীও অনুরূপ বর্ণনা করিয়াছেন কাতাদা ও ইব্‌ন শুয়াবও উহা 
বলিয়াছেন । সুদ্দী (র) বলেন £ মোট আশি হাজার সৈন্য ছিল। তাহাদের মধ্যে ছিয়াত্তর হাজার 
সৈন্য পানি পান করিয়াছিল । তাই তাহার সাথে যুদ্ধে শরীক হইয়াছিল মাত্র চার হাজার সৈন্য । 

বারাআ ইবন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে আবু ইসহাক সাবীঈ, মাসআর ইব্‌ন 
কাদ্দাম ও সুফীয়ান ছাওরীর সুত্রে ইব্‌ন জারীজ বর্ণনা করেন যে, বারাআ ইব্‌ন আযিব (রা) 
বলেন ঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ প্রায়ই বলিতেন, বদরের জিহাদে 
আমাদের সংখ্যা যেমন তিন শত তের জন ছিল, তালৃতের সাথীদের সংখ্যাও ততজন ছিল 
অর্থাৎ যাহারা তাহার সাথে নদী পার হইয়া গিয়াছিল। বস্তুত কেবল তাহারাই নদী পার হইতে 
সক্ষম হইয়াছিল যাহারা মু'মিন ছিল। 

বুখারীও (র) বারাআ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু ইসহাকের দাদা, আবূ ইসহাক, 
ইসরাঈল ইব্‌ন ইউনুস ও আবদুল্লাহ ইব্‌ন রাজার সূত্রে বর্ণনা করেন যে, বারাআ (রা) অনুরূপ 

বলিয়াছেন । 


Contents 


৩২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই আল্লাহ তা'আলা বলিতেছেন £ 91105 25125195১৭1) 95 22902 Lal 
১১৬৯9 5০12১ ৮51 (9 80 অতঃপর সে ও তাহার ঈমানদার সংগীরা নদী অতিক্রম 
করিয়া গেল। তখন তাহারা বলিল, জালুতের ও তাহার সেনাবাহিনীর সাথে মুকাবিলা করার 
শক্তি আজ আমাদের নাই । অর্থাৎ শত্রুপক্ষের সৈন্যের পরিমাণ বেশি দেখিয়া তাহাদের অন্তরাত্মা 
ভয়ে কীপিয়া উঠিল । অথচ তাহাদের মধ্যে যাহারা আলিম ছিলেন তাহারা তাহাদিগকে বুঝাইয়া 
বলিলেন যে, বিজয় লাভ আল্লাহ্র পক্ষ হইতে হইয়া থাকে, ইহা সৈন্যের আধিক্যের উপর 
নির্ভরশীল নয়। 
তাই আল্লাহ তা'আলা বলিতেছেন ৪11 ১১১ ৯১৫ 2555 31515 ২০৩০০ 6৫ 
১১১1 ০ 41115 অর্থাৎ কত ক্ষুদ্র দলই বিরাট দলের সুকাঁবিলায় জয়ী হইয়াছে আল্লাহর 
হুকুমে । আর যাহারা ধৈর্যশীল, আল্লাহ তাহাদের সাথে রহিয়াছেন। 
১৬%৫ 1224 {2 ৫৪৫ ao AL 229d পি keer 
S355 be LASTS BE ₹৯১5৩১2%৩$ (Yo) 
১০৪১৯৯2860৫ 52715 LAOS! 
Al 2০413 ৬৩585 0555 SAMO AI (০5) 
৮04 (00149285450, TEC KE ছি 
৫৩ পা! তত 24 232 74} ও ৬ ৩৫ L EAA 
০48০] ৫ SB MESS HI ০৩০০৪ 
OG Od Es EIT GIS arty Af (০৭) 
২৫০. “আর যখন তাহারা জালৃত ও তাহার সেনাদলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হইল, 
তাহারা বলিল-হে আমাদের প্রতিপালক! আমাদের ধৈর্য প্রশস্ত করিয়া দাও এবং আমাদের 
২৫১. অতঃপর তাহারা আল্লাহর ইচ্ছায় তাহাদিগকে পরাজিত করিল এবং দাউদ 
জালৃতকে হত্যা করিল। আল্লাহ তাহাকে রাষ্ট্র ও প্রজ্ঞা দান করিলেন এবং নিজ মর্জি 
মোতাবেক তাহাকে শিক্ষা দিলেন। যদি আল্লাহ মানুষের একদল দিয়ে অপর দলকে 
শায়েস্তা না করিতেন, তাহা হইলে অবশ্যই পৃথিবী বরবাদ হইত ৷ কিন্তু আল্লাহ সৃষ্টিকুলের 
উপর বড়ই অনুগ্রহশীল। 
২৫২. ইহা আল্লাহর এক নিদর্শন, তোমাকে আমি যথাযথভাবে বর্ণনা করিতেছি আর 
অবশ্যই তুমি অন্যতম রাসুল 1” 
তাফসীর 8 যখন মু*মিনদের তথা তালুতের ক্ষুদ্র সেনাদলটি জালুতের বিশাল বাহিনীর 
আমাদের মনে ধৈর্য সৃষ্টি করিয়া দিন।' অর্থাৎ আমাদের জন্য আপনার পক্ষ হইতে ধৈর্য’ নাযিল 
করুন । আর 1১131 ০,১55 “আমাদিগকে দৃঢ়পদ রাখুন ।' অর্থাৎ শত্রুদের মুকাবিলায় অবিচল 
থাকা, যুদ্ধক্ষেত্ৰ হইতে পৃষ্ঠ প্রদর্শন না করা এবং দুর্বলতায় মুষড়ে না পড়ার শক্তি দিন। আর 
-১১৪1| 25811 ১1০ (১১০১ আমাদিগকে সাহায্য করুন কাফির জাতির বিরুদ্ধে 


Contents 


সূরা বাকারা ৩২৯ 


আল্লাহ তা'আলা বলেন ৪ ৭111 ১5১০; ৯, ৮৫% -অতঃপর তাহারা আল্লাহর হুকুমে 
জালুতের সৈন্যবাহিনীকে পরাজিত করিল 1* অর্থাৎ মু'মিন সেনারা কাফির জালত বাহিনীর উপর 
বিজয়ী হইল । 5911 513 1585 -এবং দাউদ জালৃতকে হত্যা করিল ।" 

ইসরাঈলী রিওয়ায়েতে বর্ণনা করা হইয়াছে যে, দাউদ একটি ঢিল নিক্ষেপ করিয়া তাহাকে 
হত্যা করিয়াছিল। তালুত দাউদের নিকট অংগীকার করিয়াছিলেন, যদি সে জালুতকে হত্যা 
করিতে পারে, তাহা হইলে তাহার মেয়ে দাউদের সংগে বিবাহ দিবেন, রাজত্বের অর্ধেক দিবেন 
এবং রাষ্ট্র পরিচালনায়ও তাহাকে সমান অর্ধেক ক্ষমতা দিয়া দিবেন। সেমতে তিনি সকল ওয়াদা 
পূরণ করিয়াছিলেন । পরবর্তীকালে তিনি একচ্ছত্র সম্রাট হন এবং সম্মানিত নবৃয়াতও আল্লাহ 
তাহাকে দান করেন। র 

তাই আল্লাহ তা'আলা বলেন ৪ 141 5111 5219 আর আল্লাহ তাহাকে রাজ্য দান 
করিলেন- যে রাজ্য তালুতের অধিকারে ছিল। 4৯11 এবং দান করিলেন প্রজ্ঞা। অর্থাৎ 
শামুয়েলের পর তাহাকে নবুয়াত দান করিলেন । ৮5215 এ 4159 -আর তাহাকে যাহা 
চাহিলেন শিখাইলেন। অর্থাৎ আল্লাহ তা'আলা ইচ্ছানুযায়ী তাহাকে বিশেষ বিশেষ জ্ঞান শিক্ষা 
৪ 
ey উর টিউন রো পৃ ক 
পৃথিবী অশান্তিতে পরিপূর্ণ হইয়া যাইত। অর্থাৎ আল্লাহ যদি এক জাতিকে অপর জাতি দ্বারা 
প্রতিহত না করিতেন। যথা বনী ইসরাঈলের প্রতিপক্ষকে যদি দাউদের বীরত্ব এবং তালুতের 
সৈন্যবাহিনী দ্বারা প্রতিহত না করা হইত, তাহা হইলে অবশ্যই তাহারা ধ্বংস হইয়া যাইত। 
এভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


6৮ ৮৩5৮০ 


১৯: (০ ৮95 24205৮0১০০5 1685 ১৫) 48 28) সা 
15641107415 543 

অর্থাৎ আল্লাহ যদি এইরূপ একদলকে অন্যদলের দ্বারা প্রতিহত না করিতেন তাহা হইলে 
ইমারত, হাট-বাজার, ইবাদত-বন্দেগী এবং মসজিদসমূহ যেখানে আল্লাহকে বেশি বেশি করিয়া 
স্মরণ করা হয়, সবই ধ্বংস হইয়া যাইত । 

ইব্‌ন উমর (র) হইতে ধারাবাহিকভাবে উকবা ইব্‌ন আবদুর রহমান, মুহাম্মদ ইব্‌ন সাওকা, 
হাফস ইব্‌ন সুলায়মান, ইয়াহয়া ইব্‌ন সাঈদ, বনী মুগীরার বংশের আবূ হুমাইদ আল-হামসী 
এবং ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (র) বলেন ঃ আল্লাহ তা'আলা একজন 
নেককার মুসলমানের বদৌলতে তাহার আশেপাশের একশত পরিবারকে বিপদাপদ হইতে 
নিরাপদ রাখেন। ইহা বলিয়া ইব্‌ন উমর (র) এই আয়াতটি পড়েনঃ ন এ৷ ০4১ 3৮, 
(১৯১৪ ০১০০৪] ০৯০০৪ ৫৯৯০ অর্থাৎ ‘আল্লাহ যদি একদলকে অপর দলের দ্বারা প্রতিহত 
না করিতেন, তাহা হইলে গোটা পৃথিবী অশ্ান্তিতে পরিপূর্ণ হইয়া যাইত ৷’ এই হাদীসটির 
: একজন বর্ণনাকারী ইয়াহিয়া ইব্‌ন সাঈদ ওরফে ইব্‌ন আত্তার হুমাসী দুর্বল রাবী বিধায় এই 
হাদীসটিও দুর্বল হিসাবে গণ্য করা হইয়াছে। 


কাছীর (২য় খণ্ড)__৪২ 


Contents 


৩৩০ তাফসীরে ইব্ন কাছীর 


অন্য একটি হাদীসে জাবির ইব্‌ন আবদুল্লাহ (র) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন 
ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (র) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন, আল্লাহ তা'আলা একজন বুযুর্গ ও নেকরার মুসলমানের বদৌলতে তাহার সন্তান, 
তাহার সন্তানের সন্তান, পাড়া-প্রতিবেশী ও তাহার সমাজকে ততক্ষণ পর্যন্ত আপন হিফাযতে 
রাখেন যতক্ষণ পর্যন্ত সে উক্ত এলাকায় বাচিয়া থাকে । এই হাদীসটিও অবশ্য পূর্বের হাদীসটির 
ন্যায় অত্যন্ত দুর্বল। | 


ছাওবানের রে) সূত্রে ধারাবাহিকভাবে আবূ সাসামান, আবূ কুলাবা, হাম্মাদ ইব্‌ন যায়দ -.. 


ইব্‌ন আইয়ুব, যায়দ ইব্‌ন হাব্বাব, আহমাদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন সাঈদ, আলী 
ইব্‌ন ইসমাঈল ইব্‌ন হাম্মাদ, মুহাম্মদ ইব্‌ন. আহমাদ ইব্‌ন ইব্রাহীম ও আবূ বকর ইব্‌ন 
রিনি ছাওবান (র) এক হাদীসে বলেন £ সব সময় তোমাদের মধ্যে এমন 
সাতজন ব্যক্তি থাকিবেন, যাহাদের কারণে তোমদিগকে কিয়ামত পর্যন্ত সাহায্য করা হইবে, বৃষ্টি 

ENCES TENE 

অপর একটি রিওয়ায়েতে উবাদা ইব্ন সামিত (র) হইতে ধারাবাহিকভাবে আবুল 
আশআশা সানআনী, আবূ কুলাবা, কাতাদা, আম্বাসাতিল খাওয়াস, উমর আল বাযযার, যায়দ 
ইয়াধীদ, মুহাম্মদ ইব্‌ন আহমাদ ও ইব্‌ন মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, উবাদা ইব্‌ন সামিত 
(র) বলেন ৪ 

রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, আমার উম্মতের মধ্যে ব্রিশজন আবদাল থাকিবে, তাহাদের 
কারণে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করা হইবে এবং তোমাদেরকে আহার্য দান করা হইবে । 
কাতাদা বলেন, আমার মনে হয়, হাসান বসরীও তাহাদের একজন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ lait ০০455 28 401 21? কিন্ত বিশ্ববাসীর 
প্রতি আল্লাহ একান্তই দয়ালু, করুণাময় । অর্থাৎ ইহা আল্লাহ তা'আলার রহমত ও অনুগ্রহ যে, 
তিনি একদলকে অপর দল দ্বারা প্দমিত করেন। বান্দাদের জন্য আল্লাহর প্রতিটি কাজই প্রজ্ঞা 
৮৯৮৪৮৭৪ 
et EV Se UBS OEE 1 কাঠি এ oe el 
শোনাইতেছি। আর তুমি নিশ্চিতই আমার রাসূলগণের অন্তর্ভুক্ত ৷’ অর্থাৎ এই আয়াতটির মাধ্যমে 
আল্লাহ তা‘আলা নবীকে (সা) বলিতেছেন যে, আমি তোমাকে সত্য নবী হিসাবে পাঠাইয়াছি। 
আর তোমার নবুওয়াতের ব্যাপারে আহলে কিতাবদেরও ভাল করিয়া জানা আছে। কেননা বনী 
ইসরাঈলকে আমি তোমার সম্পর্কে জানাইয়াছিলাম। 

উল্লেখ্য যে, আল্লাহ তা'আলা এই আয়াতের শেষাংশে অত্যন্ত গুরুত্বের সাথে বলেন 
যে, ০১1১০] ১০] 515 হে মুহাম্মদ! তু PAL BURL VOLE eet 
অর্থাৎ অত্যন্ত গুরুত্বের সং পা HEA UOT 
রাসূল । 


দ্বিতীয় অধ্যায় 





Contents 


তানি ৩৩৩ - 


20) /0)$ 24 2 Ua LESAN (02 ১ 04601 ও (Yo!) 


ঠা ভগ পর পার্ট পা তা 


” 0১680388৩65 ভা 0৫ i (০৯৪ 2515 ৮5 পর 2১০১ 
> (৩৩১৫৬ Bs 025 (10 HIE 
১০০1 রর 206 25742 2070, ৪ 1:62 5 
PCCW 23070 ১৮5৮৮ ৬০৪৪১ ৩৭ ৬ | ১5 


৩৮৫৩ নিগলনানগা 


২৫৩. “এই সকল রাসূলের আমি একদলের উপর অপর দলের বৈশিষ্ট্য দান 
করিয়াছি। তাহাদের কাহারও সহিত আল্লাহ (সরাসরি) কথাবার্তা বলিয়াছেন এবং 
একজনের উপর অন্যজনের মর্যাদা দান করিয়াছেন। আর আমি ঈসা ইব্ন মরিয়মকে 
বিভিন্ন নিদর্শন দিয়াছি এবং তাহাকে জিবীল দ্বারা সাহায্য করিয়াছি। যদি আল্লাহ ইচ্ছা 
করিতেন, তাহা হইলে সুস্পষ্ট নিদর্শনাবলী আসার পর পূর্ববর্তী ও পরবতীদের মধ্যে লড়াই 
বাধিত না। অথচ তাহাদের মধ্যে মতভেদ দেখা দিয়াছে । তাহাদের একদল ঈমান 
আনিয়াছে ও অন্যদল কুফরী করিয়াছে । আল্লাহ যদি চাহিতেন তাহা হইলে তাহারা পরস্পর 
কাটাকাটি করিত না। কিন্ত আল্লাহ যাহা চাহেন তাহাই করেন।” 


তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা বলিতেছেন যে, কোন রাসূলকে কোন রাসূলের উপর 
ফযীলত প্রদান করা হইয়াছে । যেমন আল্লাহ তা“আলা বলেন ৪ 


1555১ 3919152519৯ ৪15 উন ০০ 0455 ৪0 
অর্থাৎ আমি কোন নবীকে কোন নবীর উপর বৈশিষ্ট্য দান করিয়াছি এবং দাউদকে 'যাবুর' 
দান করিয়াছি। তাই আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা বলেন ঃ (১1৯ Ln als 
(1170 চিত ১০৪০ ০15 14৮2, এই রাসূলগণ-আমি তাহাদের কাহাকে কাহারো 
উপর মর্যাদা দিয়াছি। তাহাদের মধ্যে কেহ তো এমন ছিল, যাহার সাথে আল্লাহ কথা 
বলিয়াছেন ।' সারির লারা UL BLM 0h রগ 


০: আর কাহারো সর্বদা উতর করিরাছেন। সা শিরা হীল বনিক হইল নে 
A AE Wo রানার নারির হাজি 
আসমানে দেখিতে পান। 


Contents 


৩৩৪ তাফসীরে ইব্ন কাছীর 


যদি বলা হয়, আলোচ্য আয়াতটি এবং আবু হুরায়রা রে) হইতে সহীহদ্বয়ে বর্ণিত 
আলোচিতব্য হাদীসটির মধ্যে আপাত বিরোধের নিষ্পত্তি কি? উক্ত হাদীসটি হইল এই 
যে, আবূ হুরায়রা রে) বলেন £ একজন মুসলমান এবং একজন ইয়াহুদীর মধ্যে নবীগণের 
পারস্পরিক প্রাধান্যের বিষয়ে বিতর্কের এক পর্যায়ে গিয়ে ইয়াহুদী ব্যক্তি বলেন, আল্লাহর 
কসম! পৃথিবীর সকল নবীর চাইতে মুসাই (আ) সর্বশ্রেষ্ঠ। ইহা শুনিয়া মুসলমান ব্যক্তি 
তাহার গালে চড় কষাইয়া দিয়া বলিল, হে খবীছ। মুহাম্মদের (সা) চাইতে কে শ্রেষ্ঠ? অতঃপর 
ইয়াহুদী লোকটি রাসূলের (সা) নিকট আসিয়া নালিশ করিলে হুযুর (সা) বলেন, আমাকে 
কোন নবীর উপর প্রাধান্য দেওয়া হইতে বিরত থাক। কেননা কিয়ামতের দিন লোকজন 
যখন বেকারার হইয়া দৌড়াদৌড়ি করিতে থাকিবে, তখন সর্বাগ্রে আমি উঠিয়া সুপারিশের 
জন্য আল্লাহর আরশের দিকে যাইব। কিন্তু আমি যাইয়া দেখিব মুসা (আ) কঠিন হস্তে 
আরশ ধরিয়া দীড়াইয়া আছেন। তাই কিভাবে বলি যে, তুর পাহাড়ের সেই (এতিহাসিক) 
ঘটনার দ্বারা আমার চাইতেও তিনি প্রাধান্যপ্রাপ্ত হন নাই? তাই তোমরা আমাকে কোন নবীর 
উপর প্রাধান্য দান করিও না।” অন্য একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) 
বলিয়াছেন 8 ০৮১১ ১১ 11585% অর্থাৎ তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদায় 
পার্থক্য করিও না।' 

প্রথম জওয়াব ঃ এই হাদীসটি তিনি বর্ণনা করিয়াছেন আল্লাহ তা'আলা তাহাকে সর্বশ্রেষ্ঠ 
মর্যাদা দান করার পূর্বে। তবে এই উক্তিটি ততটা শক্তিশালী নয়। কেননা ইহার বক্তব্যের 
বিষয়ের উপর সন্দেহ রহিয়াছে । | 

দ্বিতীয় জওয়াব ঃ রাসূলুল্লাহ (সা) নিছক ভদ্রতা ও শিষ্টাচারের খাতিরে বলিয়াছেন! 

তৃতীয় জওয়াব ঃ তিনি উপরে উল্লিখিত হাদীসের ঘটনার মত দুই পক্ষের তর্কবিতর্কের 
সময় এইভাবে প্রাধান্য দান করিতে নিষেধ করিয়াছেন। 

চতুর্থ জওয়াব ঃ রাসূলুল্লাহ সো) ইহা দ্বারা গোড়ামি করিয়া এক নবীর উপর অন্য নবীকে 
মর্যাদা দান করিতে নিষেধ করিয়াছেন । 

পঞ্চম জওয়াব £ কোন নবীকে কোন ব্যক্তির প্রাধান্য দান করার অধিকার নাই । ইহা 
একমাত্র আল্লাহরই ইচ্ছাধীন। আর ঈমানদারদের কাজ হইল আল্লাহর সিদ্ধান্তকে নত শিরে 
মানিয়া নেওয়া! অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ol LN 
(এবং আমি মরিয়ম-তনয় ঈসাকে বিভিন্ন মু'জিযা দান করিয়াছি) অর্থাৎ ইহা স্পষ্ট ও 
অকাট্যভাবে প্রমাণ করে যে, বনী ইসরাঈলদের নিকট যাহাকে পাঠান হইয়াছে তিনি আল্লাহর 
বান্দা এবং তাহাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি আরও বলেন ৪০১১ ১421১ 
4811 (এবং তাহাকে আমি রুহুল কুদুস' দ্বারা শক্তি দিয়াছি) অর্থাৎ আল্লাহ তাহাকে 
জিব্রাঈলের (আ) মাধ্যমে সাহায্য করিয়াছেন। 


Contents 
সূরা বাকারা ৩৩৫ 
তঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 
৫13 2211168০8১৯ উদ ASI 5০ SSE BLS DUE 
,15155815 CS 513 ০8৫ ০০ ০4৮৭ ০১ ০৭1 ০০ ped IAL 
অর্থাৎ আর আল্লাহ তা'আলা ইচ্ছা করিলে নবীগণের পরবর্তী লোকেরা তাহাদের নিকট স্পষ্ট 
প্রমাণ আসার পর পরস্পর পরস্পরের সাথে যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হইত না। কিন্তু তাহাদের মধ্যে 
মতবিরোধ সৃষ্টি হইল। অতঃপর তাহাদের কেহ ঈমান আনিল এবং কেহ কাফির হইল । আর 
আল্লাহ যদি ইচ্ছা করিতেন তাহা হইলে তাহারা পরস্পর যুদ্ধ করিত না। 
চা 


এ ডি পা কাচ 


করেন যাহা ভিনি ইচ্ছা রেন। 


ESL GNC LCs HIS BS Ge (০5) 
০০52১৪)। ৮৪ ০১০৪০৩এ AAS ACS 


৫৪. “হে ঈমানদারগণ! তোমাদিগকে যাহা কিছু রুযী দান করিয়াছি তাহা হইতে 
ব্যয় কর সেই দিন আসার আগেই, যেদিন বেচা-কেনা চলিবে না, কোন বন্ধুত্ব থাকিবে না, 
কোন সুপারিশ মিলিবে না; আর অবিশ্বাসীরা অবশ্যই যালিম ৷” 


তাফসীর ঃ আল্লাহ তা'আলা তাহার বান্দাদিগকে নির্দেশ দিতেছেন যে, তাহারা যেন নেক 
কাজে নিজেদের মাল খরচ করে এবং উহা তাহার প্রতিপালকের নিকট জমা থাকিবে । তাই 
প্রত্যেকের ইহলৌকিক জীবনে দান-খয়রাত করিয়া যাওয়া উচিত । (++ ৮303 ৩1 4৪ ০, 
অর্থাৎ কিয়ামত দিবস উপস্থিত হইবার পূর্বে । 25555 99 85 ০ 4১৪ ৮৩ % যাহাতে 
না আছে বেচাকেনা, না আছে বন্ধুত্ব কিংবা সুপারিশ । অর্থাৎ কিয়ামতের দিন নিজেকে বিপদ 
হইতে রক্ষা করার জন্য কোন লেনদেন চলিবে না। ঢের মাল খরচ করিলেও কোন কাজে. 
আসিবে না। কাজে আসিবে না পৃথিবী পরিমাণ স্বর্ণ ব্যয় করিলেও। আর কোন উপকারে 
আসিবে না বন্ধু-বান্ধব কিংবা নিকটাত্মীয় কোন ব্যক্তিও । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা 
বলিয়াছেন £ 


Sle Yi LM 68৮2 তপন SG all এ Cs IU 
অর্থাৎ ‘যখন শিংগা ফুঁকিবে তখন না কাহারও কোন বংশ পরিচয় থাকিবে আর না একে 
অপরের ভাল-মন্দ জিজ্ঞাসা করিবে ৷’ এমন কি সুপারিশ করারও কেহ থাকিবে না। অর্থাৎ 
সেইদিন সুপারিশকারীদেরও কোন সুপারিশ কার্যকরী হইবে না। 


Contents 


Ee | তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ১1011 ১৯ ০:5১৪113 'আর কাফিররাই প্রকৃত 
অত্যাচারী ৷’ উল্লেখ্য যে, মুবতাদা (উদ্দেশ্য) সর্বদা খবরের (বিধেয়) উপর নির্ভরশীল । অর্থাৎ 
তাহার চাইতে জঘন্য অত্যাচারী কেহ নয়, যে ব্যক্তি কিয়ামতের দিন কাফির অবস্থায় আল্লাহর 
নিকট উপস্থিত হইবে। ূ 

আতা ইব্‌ন দীনার (র) হইতে ইব্ন আবু হাতিম বর্ণনা করেন যে, আতা ইব্‌ন দীনার (র) 
বলেন ঃ সমস্ত প্রশংসা সেই সত্তার, নি কিনি দারা রন কিন্তু 
ছা 


CLS ১2596856৩৬৭ 226) 00155821025 (০০) 
Grd 2 


৬ ১৭9১09) 6৩৩৪» GUN ৩৪ ৮০০০৯। ৬৩5 | 
30 2৩৩০ শক 8৮5৭ 9522 AMS LS GOS 
ey! All ) 2128? Cakes 8550৭05520৭) 5১৯৮৫ LS 


২৫৫. “আল্লাহ-তিনি ভিন্ন অন্য কোন প্রভূ নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থির । তাহাকে 
নিদ্রা ও তন্দ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যাহা কিছু আছে সকলই তাহার । 
তাহার অনুমতি ছাড়া তাহার কাছে সুপারিশ করার মত কে আছে? তাহার সামনে ও পিছনে 
হইতে কিছুই আয়ত্ব করিতে পারে না। আকাশমণ্ডলী ও ভূমণ্ডল জুড়িয়া তাহার আসন 
পরিব্যাপ্ত। সেই দুইটির সংরক্ষণ তাহার জন্য কষ্টকর নহে । আর তিনিই সর্বোন্নত ও 
শ্রেষ্ঠতম ৷” 

তাফসীর £ এই আয়াতটি হইল “আয়াতুল কুরসী” । ইহার মর্যাদা সব আয়াতের চাইতে 
উচ্চে। কুরআন শরীফের মধ্যে সবচাইতে ফযীলতের আয়াত সম্পর্কে সহীহ হাদীসে রাসূলুল্লাহ 
(সা) হইতে ইহা বর্ণিত হইয়াছে । উবাই ইবৃন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ 
ইব্‌ন রিবাহ, আবূ সালীল, সাঈদ আল জারীরী, সুফিয়ান, আবদুর রাজ্জাক ও ইমাম আহমদ (র) 
বর্ণনা করেন যে, একদা উবাই ইব্‌ন কা“বকে নবী (সো) জিজ্ঞাসা করেন-কুরআনের মধ্যে কোন 
আয়াতটি সবচাইতে মর্যাদাপূর্ণ? তিনি বলেন, আল্লাহ ও তাহার রাসূলই তাহা বেশী জানেন। 
হুযুর (সা) আবার জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আয়তুল কুরসী । অতঃপর হুযুর (সা) বলেন 
হে আবুল মানযার! তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ । সেই সত্তার কসম, যাহার হাতে 
আমার আত্মা । ইহার একটি জিহবা ও দুইটি ঠোট রহিয়াছে যাহা দ্বারা সে আরশের অধিকারীর 
পবিত্রতা বর্ণনা করে। 

অন্য একটি সূত্রে জারীরী রে) হইতে আবদুল আলা ইব্‌ন আবদুল আলা, আবু বকর ইব্‌ন 
আবু শায়বা ও মুসলিম (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন । তবে তাহাদের বর্ণনায় “যেই মহা সত্তার 
হাতে আমার আত্মা" এই হইতে অতিরিক্ত অংশ উল্লিখিত হয় নাই। 


Contents 


- সূরা বাকারা ৩৩৭ 


আয়াতুল কুরসীর ফযীলত সম্পর্কে উবাই ইব্‌ন কা‘বের পিতা হইতে ধারাবাহিকভাবে 
আবদুল্লাহ ইবৃন উবাই ইব্‌ন কা'ব (র), উবাইদা ইব্‌ন আবু লুবাবা, ইয়াহয়া ইব্‌ন আবু কাছীর, 
আওযাঈ, মাইসারাহ, আহমদ ইব্‌ন ইব্রাহীম দাওরাকী ও হাফিজ আবূ ইয়ালা আল মোসেলী 
(র) বর্ণনা করেন, যে, উবাই ইব্‌ন কা+বের (র) পিতা তাহাকে বলেন ৪ আমার খেজুর ভর্তি 
একটি বস্তা ছিল এবং প্রত্যেকদিন সেইটা আমি পরিদর্শন করিতাম। হিন্তু একদিন কিছুটা খালি 
দেখিয়া রাত্রি জাগিয়া পাহারা দিলাম । হঠাৎ দেখিতে পাইলাম যে, যুবক ধরনের কে একজন 
আসিল! আমি তাহাকে সালাম দিলাম; সে সালামের উত্তর দিল। অতঃপর জিজ্ঞাসা করিলাম, 
তুমি কি জিন না ইনসান? সে বলিল, আমি জ্বিন । আমি বলিলাম, তোমার হাতটা বাড়াও তো। 
সে বাড়াইলে আমি তাহার হাতে হাত বুলাই । হাতটা কুকুরের হাতের গঠনের মত এবং কুকুরের 
লোমও রহিয়াছে । আমি বলিলাম, সকল জ্বিন কি এই ধরনের? সে বলিল, সমগ্র জিনের মধ্যে 
আমিই সর্বাপেক্ষা বেশী শক্তিশালী । ইহার পর আমি তাহাকে বলিলাম, যে উদ্দেশ্যে তুমি 
আসিয়াছ উহা তুমি কিভাবে সাহস পাইলে ? সে উত্তরে বলিল, আমি জানি যে, আপনি 
দানপ্রিয়। তাই ভাবিলাম, সবাই যখন আপনার নিয়ামতের দ্বারা উপকৃত হইতেছে, তাহা হইলে 
আমি কেন বঞ্চিত হইব ? অবশেষে তাহাকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের অনিষ্ট হইতে কোন্‌ 
জিনিস রক্ষা করিতে পারে? সে বলিল, তাহা হইল “আয়াতুল কুরসী" । 
হুযুর (সা) বলেন, দুষ্ট তো ঠিক বলিয়াছে। 

হাকেম (র) স্বীয় মুসতাদরকে উবাই ইব্‌ন কা'বের (রো) দাদা হইতে ধারাবাহিকভাবে 
মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন উবাই ইব্‌ন কা'ব (র) হাযরামী ইব্‌ন লাহিক, ইয়াহয়া ইব্‌ন আবু 
কাছীর, হরব ইবৃন শাদ্দাদ ও আবু দাউদ তায়ালুসীর (র) সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন । হাকেম 
(র) ইহার বর্ণনাসূত্রকে সহীহ্দ্বয়ের শর্ত মোতাবেক বলিয়াছেন, কিন্তু তাহারা উহা তাহাদের 
সংকলনে উদ্ধৃত করেন নাই। 

অপর একটি সূত্রে আবু সালীল হইতে ধারাবাহিকভাবে উছমান ইব্‌ন ইতাব, মুহাম্মদ ইব্‌ন 
জাফর ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ সালীল (র) বলেনঃ নবী (সা)-এর কোন 
এক সাহাবীর সাথে লোকজন কথা বলিতেছিল। কথা বলিতে বলিতে তিনি ঘরের ছাদের উপর 
উঠেন। তখন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) একবার জিজ্ঞাসা করেন যে, বলিতে পার, কুরআন 
শরীফের কোন্‌ আয়াতটি সবচাইতে বড় ? তখন জনৈক সাহাবী বলেন, ৯ %1 411 % 4111 
Pall ll (এই আয়াতটি সবচাইতে বড়)। অতঃপর সেই লোকটি বলেন, আমি এই 
উত্তর দেওয়ার পর হুযুর (সা) আমার কাঁধের উপর হাত রাখেন এবং আমি উহার শীতলতা বুক 
পর্যন্ত অনুভব করিতেছিলাম । অথবা তিনি বুকে হাত রাখিয়াছিলেন এবং আমি উহার শীতলতা 
কাঁধ পর্যন্ত অনুভব করিতেছিলাম । অতঃপর হুযুর (সা) বলেন, হে আবু মানযার! তোমাকে এই 
উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ । 


কাছীর (২য় খণ্ড)-_৪৩ 


Contents 


৩৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অপর একটি হাদীসে আসকা আল বিকরী রে) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আসকার 
আল মক্কী, আবূ ইয়াধীদ আল কারাতিসী ও হাফিজ আবুল কাসিম আত্‌ তিবরানী (র) বর্ণনা 
করেন যে, আসকা বিকরী (র) শুনিয়াছেন যে, একদা নবী (সা) মুহাজিরদের নিকট গেলে 
এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করেন, কুরআনের মধ্যে সবচাইতে বড় আয়াত কোন্টি ? নবী 
(সা) বলেন ঃ 55 255 ১৭5 8 ৮5 ০৯০ 3৯ %1 211 % 11 হইতে আয়াতের 
শেষ পর্যন্ত । 

অপর একটি হাদীসে সালমা ইব্‌ন ওয়ার্দান (র) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন 
হারিছ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, সালমা ইব্‌ন ওয়ার্দান বলেন, তাহাকে আনাস 
ইব্ন মালিক (রে) বলিয়াছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) কোন এক সাহাবীকে জিজ্ঞাসা করেন, 
তুমি কি বিবাহ করিয়াছ ? সাহাবী বলিলেন, না, আমার কাছে ধন-সম্পদ কিছুই নাই। অতঃপর 
রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন, তোমার নিকট কি ?,21 [| ৯] নাই ? তিনি বলিলেন, 
জ্বী, আছে। রাসূল (সা) বলেন, ইহা হইল কুরআনের এক-চতুৰ্থাংশ । ইহার পর বলেন, তোমার 
নিকট কি ১১141 451 0:15 নাই ? তিনি বলিলেন, জ্বী, আছে। রাসূল (সা) বলেন, ইহা 
হইল কুরআন শরীফের এক-চতুর্থাংশ। রাসূল (সো) জিজ্ঞাসা করেন, তোমার নিকট কি 13| 
1১1) নাই ? সাহাবী বলিলেন, জ্বী, আছে।. তিনি- বলিলেন, ইহা হইল কুরআন শরীফের 
এক-চতুৰ্থাংশ । রাসূল (সা) জিজ্ঞাসা করেন, তোমার নিকট কি <! 5 202 |১| নাই ? 
সাহাবী বলিলেন, জী, আছে। হুযুর (সা) বলেন, ইহা হইল কুরআনের এক-চতুর্থাংশ । অতঃপর 
রাসূল (সা) জিজ্ঞাসা করেন, তোমার নিকট কি “আয়াতুল কুরসী" নাই ? সাহাবী বলিলেন, জ্বী, 
আছে। রাসূল (সা) বলিলেন, ইহাও কুরআনের এক-চতুর্থাংশ। 
| অপর একটি হাদীসে আবূ যর (র) হইতে ধারাবাহিকভাবে উবাইদ ইব্‌ন খাশখাশ, আবু 
উমর দামেশকী, মাসউদী, ওয়াকী ইব্‌ন জাররাহ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু 
যর জুনদুব ইব্‌ন জানাদাহ (র) বলেন ৪ 

একদা আমি নবীর (সা) নিকট আসিলে তাহাকে মসজিদে বসা দেখিতে পাই এবং আমিও 
গিয়া তাহার নিকট বসি। অতঃপর নবী (সা) বলেন-হে আবূ যর! নামায পড়িয়াছ ? আমি 
বলিলাম, না। তিনি বলিলেন, উঠ, নামায আদায় কর । আমি উঠিয়া নামায পড়িয়া আবার গিয়া 
বসিলাম। রাসূলুল্লাহ (সা) আমাকে তখন বলেন, মানুষ শয়তান হইতে এবং জ্বিন শয়তান 
হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর! আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! মানুষও শয়তান 
হয় নাকি ? তিনি বলিলেন, হা । আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! নামায সম্বন্ধে আপনি কি 
বলেন ? তিনি বলিলেন, ইহা একটি উত্তম বিষয় । তবে যাহার ইচ্ছা বেশি অংশ নিতে পারে 
এবং যাহার ইচ্ছা কম অংশ নিতে পারে । আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আর রোযা ? তিনি 
বলিলেন, ইহা একটি উত্তম ফরয এবং উহা আল্লাহর নিকট অতিরিক্ত জমা থাকিবে । আমি 


Contents 


সূরা বাকারা ৩৩৯ 


_ বলিলাম, হে আল্লাহর রাসূল! সাদকা ? তিনি বলিলেন, ইহা বহুগুণ বিনিময় আদায়কারী । আমি 
বলিলাম, হে আল্লাহর রাসূল! কোন্‌ দান সবচাইতে উত্তম ? তিনি বলিলেন, অল্প সংগতি 
থাকিতে বেশি দেওয়ার সাহস করা এবং দুস্থ মানুষকে গোপনে সাহায্য-সহযোগিতা করা । আমি 
বলিলাম, হে আল্লাহর রাসূল! সর্বপ্রথম নবী কে ? তিনি বলিলেন, হযরত আদম (আ)। আমি 
বলিলাম, হে আল্লাহর রাসূল ! তিনি কি নবী ছিলেন? রাসূল (সা) বলিলেন, হা, তিনি আল্লাহর 
সাথে কথোপকথনকারী নবী ছিলেন। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! রাসূল কতজন 
ছিলেন? তিনি বলিলেন, তাহারা হইলেন তিনশত দশের কিছু বেশি । তবে অন্য সময় রাসূল 
(সা) বলিয়াছিলেন, তাহারা ছিলেন তিনশত পনের জন। অতঃপর আমি বলিলাম, হে আল্লাহর 
রাসূল! আপনার প্রতি সবচাইতে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাযিল হইয়াছে ? রাসূল (সা) 
বলিলেন, “আয়াতুল কুরসী । এই হাদীসটি নাসায়ী শরীফে বর্ণিত হইয়াছে। 

আবু আইয়ুব আনসারী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, 
ইব্‌ন আবূ লায়লার ভাই, ইব্‌ন আবু লায়লা, সুফিয়ান ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, 
আবু আইয়ুব আনসারী (র) বলেন £ আমার একটি খাদ্যভাগ্তার ছিল এবং সেই ভাণ্ডার হইতে 
জিন খাদ্য চুরি করিয়া নিয়া যাইত । আমি ইহা টের পাইয়া হুযুর (সা)-এর নিকট এই ব্যাপারে 
অভিযোগ করি। হুযুর (সা) আমাকে শিখাইয়া দেন যে, তুমি যখন উহাকে আসিতে দেখিবে, 
তখন ইহা পড়িবে ৪ ৪ 41115 ৮৮০৯1 41114 -অতঃপর জ্বিন আসিলে আমি উহা 
পড়িয়া জিনটিকে ধরিয়া ফেলি। জ্বিনটিকে ধরার পরে সে বলিতেছিল যে, আমি আর চুরি 
করিতে আসিব না। অতঃপর আমি তাহাকে ছাড়িয়া দেই। ইহার পর হুযুর (সা)-এর নিকট 
আসিলে তিমি জিজ্ঞাসা করেন, বন্দীকে কি করিলে ? আমি বলিলাম, উহাকে ধরিয়াছিলাম ৷ কিন্তু 
সে বলিল যে, আর আসিবে না। এই কথার উপর তাহাকে মুক্তি দিয়াছি। অতঃপর হুযুর (সা) 
বলিলেন, (দেখিবে) সে আবার আসিবে । বাস্তবিকই আমি তাহাকে এই ভাবে দুই তিন বার 
ধরিলাম । কিন্তু সে দ্বিতীয় বার না আসার অংগীকার করিলে তাহাকে আমি ছাড়িয়া দেই। ইহার 
পর আবার হুযুর (সা)-এর নিকট আসিলে তিনি বলেন, বন্দীকে কি করিলে ? আমি বলিলাম, 
আবারও আসিলে তাহাকে বন্দী করিয়াছিলাম । কিন্তু পুনরায় না আসার ওয়াদা করিলে ছাড়িয়া 
দিয়াছি। হুযুর সো) এবারও বলিলেন, দেখিবে সে আবার আসিবে । সত্যিই সে আবার আসিলে 
আমি তাহাকে শক্ত করিয়া ধরিলে সে বলে, আমাকে ছাড়িয়া দাও। আমি তোমাকে একটি বিষয় 
শিখাইয়া দিতেছি। অতঃপর তোমার নিকট আর কোন দিন কোন কিছু আসিবে না। তাহা 
হইল-“আয়াতুল কুরসী” । অতঃপর নবী (সা)-এর নিকট আসিয়া ইহা বলিলে তিনি বলেন, 
যদিও সে মিথ্যাবাদী, কিন্তু এই কথাটি সত্যই বলিয়াছে। 

আহমদ যুবাইরী (র) হইতে বিন্দারের (র) সূত্রে ইমাম তিরমিযীও “ফাযায়িলুল কুরআন' 
অধ্যায়ে ইহা বর্ণনা করিয়াছেন। তিনি বলেন যে, হাদীসটি হাসান ও গরীব পর্যায়ের । আরবী 
ভাষায় $*1| (গাওল)-এর অর্থ হইলো রাত্রিকালে জিনের আত্মপ্রকাশ ৷ 


Contents 


. ৩৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


বুখারী (র) স্বীয় সহীহ হাদীস সংকলনে বুখারী শরীফের “ফাযায়িলুল কুরআন”, “ওয়াকালা' 
ও 'সিফাতে ইবলীস' অধ্যায়সমূহে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন 
সীরীন, আওফ ও উছমান ইব্‌ন হাইছাম আবূ আমর বর্ণনা করেন যে, আবু হুরায়রা রে) বলেনঃ 
রাসূলুল্লাহ (সা) আমাকে রমযানের যাকাতের মালামাল সংরক্ষণের দায়িত্বভার অর্পণ করেন। 
কিন্তু এক ব্যক্তি আসিয়া উহা হইতে খাদ্য তুলিয়া নিতে থাকিলে আমি তাহাকে হাতেনাতে 
ধরিয়া ফেলি। অতঃপর তাহাকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট নিয়া যাওয়ার কথা বলিলে সে 
আমার এত প্রয়োজন যে তাহা অবর্ণনীয় । অতঃপর তাহাকে আমি ছাড়িয়া দেই। কিন্তু সকালে 
রাসুলুল্লাহ সো) আমাকে বলেন, হে আবূ হুরায়রা! রাতের বন্দীকে কি করিলে ? আমি বলিলাম, 
হে আল্লাহর রাসূল (সা)! সে আমার নিকট পরিবারের ভীষণ অভাবের অভিযোগ করিলে দয়া- 
পরবশ হইয়া তাহাকে । মুক্তি দান করি। রাসূলুল্লাহ (সা) ইহা শুনিয়া বলিলেন, সে তোমাকে 
মিথ্যা বলিয়াছে, দেখিবে, সে আবার আসিবে । তাই আমি এই ব্যাপারে নিশ্চিত ছিলাম যে, 
রাসূলুল্লাহ (সা) যখন বলিয়াছেন যে সে আসিবে, তখন আসিবেই। আমিও টহল দিতে 
থাকিলাম। সত্যিই সে আসিয়া খাদ্য নিতে থাকিলে আমি তাহাকে পাকড়াও করিলাম । অতঃপর 
বলিলাম, তোমাকে এইবার অবশ্যই রাসূলুল্লাহ (সা)-এর নিকট নিয়া যাইব । সে কাকুতি মিনতি 
করিয়া বলিল, আমার সংসার বড় অভাবের সংসার, আমি অত্যন্ত গরীব, আর আসিব না, 
আপনি আমাকে মুক্তি দিন। তাই আমি করুণাবশত তাহাকে মুক্তি দান করি। 

সকালে রাসূল (সা) আমাকে ডাকিয়া বলেন, হে আবু হুরায়রা! বন্দীকে কি করিলে ? আমি 
বলিলাম, হে আল্লাহর রাসূল (সা)! আমাকে তাহার অবর্ণনীয় অভাবের কথা বলিক্ষেেআমি দয়ার্দ 
হইয়া তাহাকে মুক্তি দান করি । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে তোমাকে 
মিথ্যা বলিয়াছে। দেখিবে, সে আবার আসিবে । অতঃপর তৃতীয়বার আসিয়াও সে খাদ্য নিতে 
প্রবৃত্ত হইলে এইবারও তাহাকে বন্দী করিয়া বলিলাম, তোমাকে রাসুলুল্লাহ (সা)-এর নিকট নিয়া 
যাইব। কেননা তিনবার তোমাকে পাকড়াও করিয়াছি, আর প্রত্যেকবার তুমি বলিয়াছ, আর 
আসিব না। অথচ তুমি ওয়াদা ভংগ করিয়া প্রত্যেক বারই আসিয়াছ (তাই তোমাকে এইবার 
আর ছাড়িব না)। তখন সে বলিল, আমাকে ছাড়িয়া দিন। আপনাকে এমন কতকগুলো বাক্য 
শিখাইব যাহার দ্বারা আল্লাহ আপনার কল্যাণ সাধন করিবেন। আমি বলিলাম, উহা কি? সে 
বলিল, যখন আপনি শুইতে যাইবেন, তখন বিছানায় ‘আয়াতুল কুরসী’ পড়িবেন। অর্থাৎ % 4111 
১5০8]1 ৯]। 9৯ এ। 511 এই আয়াতের শেষ পর্যন্ত। তাহা হইলে আল্লাহ আপনার রক্ষক 
হইবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার নিকটবর্তী হইতে পারিবে না। ইহার পর তাহাকে 
আমি মুক্তি দান করি! 

অতঃপর সকালে রাসূল (সা) আমাকে ডাকিয়া বলেন, গত রাতের বন্দীকে কি করিলে? 
আমি বলিলাম, হে আল্লাহর রাসূল । সে আমাকে উপকারী কতকগুলো বাক্য শিখাইয়া দিলে 
তাহাকে আমি মুক্তি দান করি। রাসূল (সা) বলিলেন, কি শিখাইয়াছে ? আবু হুরায়রা (রা) 


Contents 


সূরা বাকারা ৩৪১ 


বলিলেন, সে আমাকে বলিয়াছে যে, যখন আপনি বিছানায় শুইত্বে যাইবেন, তখন “আয়াতুল 
কুরসীর' প্রথম হইতে শেষ পর্যন্ত পড়িবেন। তাহা হইলে আপনি সেই রাত্রিতে এক মুহূর্তের 
জন্যও আল্লাহর হিফাযতের বহির্ভূত হইবেন না। আর সকাল পর্যন্ত শ্য়তানও আপনার 
নিকটবতাঁ হইতে পারিবে না। উপরস্তু সেই রাত্রিতে যাহা কিছু হইবে সবই কল্যাণকর হইবে । 
পরিশেষে রাসূল (সা) বলিলেন, সে মিথ্যাবাদী হইলেও ইহা সে সত্যই বলিয়াছে। তবে হে আবু 
হুরায়রা! জান কি, তুমি এই তিন রাত কাহার সংগে কথা বলিয়াছিলে ? আমি বলিলাম, না। 
রাসূল (সা) বলিলেন, সে হইল শয়তান । উছমান ইব্‌ন হাইছামের সূত্রে ইব্রাহীম ইব্‌ন ইয়াকুব 
হইতে নাসায়ী (র) বর্ণনা করেন যে, রাত্রে এবং দিনে এইভাবে সে প্রতিদিন দুইবার করিয়া 
আসিত। 

উপরোক্ত বর্ণনার সংগে সামঞ্জস্যপূর্ণ আরেকটি রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে 
ধারাবাহিকভাবে আবু মুতাওয়াক্কিল নাজী, ইসমাঈল ইব্‌ন মুসলিম আলআব্দী, মুসলিম ইব্‌ন 
আসসাফার ও হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়া (র) তাহার তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন 
যে, আবু হুরায়রা (র) বলেন $ 

তাহার নিকট সাদকার মালামাল রাখার ঘরের চাবি থাকিত । সেই ঘরের মধ্যে খেজুর 
রাখা ছিল। কিন্তু একদিন গিয়া দেখেন যে, সেই খেজুর হইতে মুষ্টি ভরিয়া নেওয়ার দাগ 
রহিয়াছে । অন্য আর একদিন গিয়া দেখেন যে, উহা হইতে মুষ্টি ভরিয়া নেওয়ার চিহ্ন রহিয়াছে। 
অতঃপর তৃতীয় দিনও গিয়া সেইভাবে মুষ্টি ভরিয়া নেওয়ার চিহ্ন দেখিতে পাইলেন। ইহার পর 
আবু হুরায়রা (রা) এই বিষয়ে হুযুর (সা)-কে জানাইলে তিনি বলিলেন যে, তুমি কি তাহাকে 
বন্দী করিতে চাও ? তিনি বলিলেন, হাঁ। হুযুর (সা) বলিলেন, তাহা হইলে যখন তুমি দরজা 
খুলিবে তখন তুমি পড়িবে- ৯ এ০৯০৯০ শিপ সেমতে তিনি পরদিন দরজা 
খুলিবার সময় বলিলেন- RE ননী তি EOE 

অমনি আশ্চর্যজনকভাবে এক ব্যক্তিকে তিনি সামনে দেখিতে পাইলেন। অতঃপর 
বলিলেন, হে আল্লাহর দুশমন! তুমিই কি এই কাজ কর ? সে বলিল, হাঁ । তবে এই বারের মত 
আমাকে ছাড়িয়া দিন। আমি আর কখনো আসিব না। মূলত আমি ইহা একটি গরীব জিন 
পরিবারের জন্য নিতেছি। অতএব আমাকে মুক্তি দিন। তাই তাহাকে মুক্তি দিলাম । তবুও 
সে দ্বিতীয়বার আসিল। ইহার পর তৃতীয় বার আসিলে আমি তাহাকে বলিলাম, তুমি আর 
না আসার ওয়াদা করিয়াছিলে, তবু কেন তুমি আসিলে ? তাই তোমাকে নবী (সা)-এর নিকট 
নিয়া যাইব। 

সে বলিল, নবী (সা)-এর নিকট না নিয়া আমাকে যদি ছাড়িয়া দেন, তাহা হইলে আপনাকে 
এমন কতকগুলো বাক্য শিখাইব যাহা পড়িলে ছোট-বড়, স্ত্রী-পুরুষ কোন জনই আপনার 
নিকট আসিতে পারিবে না। ইহার পর সে বলিল, ইহাতে আপনি কি সম্মত আছেন? আমি 
বলিলাম, হাঁ, উহা কি? জবাবে সে ১৮2 | ০৯ গজ সি 211 25401 অর্থাৎ আয়াতুল 


Contents 


৩৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


কুরসী শেষ করিল। অতঃপর আমি তাহাকে ছাড়িয়া দিলাম এবং আর আসে নাই। পরিশেষে 
আবূ হুরায়রা (রা) নবী (সা)-এর নিকট ইহা বলিলে তিনি বলেন, তুমি যাহা জানিয়াছ 
উহা বস্তব। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল মুতাওয়াক্কিল, ইসমাঈল ইব্‌ন মুসলিম, 
শুআইব ইব্‌ন হারব আহমদ ইব্‌ন মুহাম্মদ ইবৃন উবাইদুল্লাহ ও ইমাম নাসায়ীও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। উল্লেখ্য যে, পূর্ব বর্ণিত উবাই ইব্‌ন কা'ব রে)-এর বর্ণনাটি নিয়া এই বিষয়ের মোট 
তিনটি রিওয়ায়েত বর্ণনা করা হইল । 
অন্য একটি ঘটনা 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (র) হইতে ধারাবাহিকভাবে শা*বী, আবু আসিম ছাকাফী, আবূ 
মুআবিয়া ও আবূ উবাদ তাহার কিতাবুল গরীবে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (র) 
বলেন ঃ জনৈক ব্যক্তির সাথে জিনের সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর জিনটি সেই ব্যক্তিকে বলিল, 
আমার সাথে মল্লযুদ্ধ করিবে ? তুমি যদি আমার সাথে মন্তযুদ্ধে বিজয়ী হইতে পার, তাহা হইলে 
তোমাকে কুরআনের এমন একটি আয়াত শিখাইয়া দিব, যাহা পড়িয়া তুমি ঘরে প্রবেশ করিলে 
শয়তান তোমার ঘরে প্রবেশ করিতে পারিবে না। 

অতঃপর মানুষটি ভ্বিনটিকে মন্লুযুদ্ধে পরাজিত করিল । যুদ্ধের পর সেই ব্যক্তি ভ্রিনটিকে 
বলিল যে, তুমি তো দুর্বল ও কাপুরুষ এবং তোমার হাত কুকুরের হাতের মত । তোমরা জ্বিনেরা 
কি সবাই এই ধরনের, না কেবল তুমি এই ধরনের ? সে বলিল, আমিই জ্বিনের মধ্যে সবার 
চাইতে শক্তিশালী । দ্বিতীয়বার আবার সে মন্ত্রযুদ্ধের জন্য আহবান করিলে সেইবারও জ্নটি 
পরাজিত হয়। তখন জ্বিনটি বলিল, সেই আয়াতটি হইল “আয়াতুল কুরসী ৷’ যে ব্যক্তি ঘরে 
প্রবেশের সময় ইহা পড়িবে, তাহার বাড়ি হইতে শয়তান গাধার মত চিৎকার করিতে করিতে 
পালাইয়া যাইবে । 

ইব্‌ন মাসউদ (র) ইহা বর্ণনা করার পর এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করেন, সেই লোকটি 
কি উমর (রা)? তদুত্তরে তিনি বলিলেন, উমর (রা) ব্যতীত ইহা কাহারও দ্বারা কি সম্ভব! আবু 
উবাইদ (রা) বলেন £ *.|| অর্থ দুর্বল শরীর । 

অন্য একটি হাদীসে আবু হুরায়রা (র) হইতে ধারাবাহিকভাবে আবু সালিহ, হাকীম ইব্‌ন 
আর হাকাম (র) স্বীয় মুসতাদরাকে বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রহিয়াছে, যে 
আয়াতটি সমগ্র কুরআনের নেতা স্বরূপ । উহা পড়িয়া ঘরে প্রবেশ করিলে শয়তান বাহির হইয়া 
যায়। উহা হইল “আয়াতুল কুরসী ।” অনুরূপভাবে যায়দের সূত্রে হাকীম ইব্‌ন জুবাইর হইতে 
ইহা বর্ণনা করা হইয়াছে । তিনি বলিয়াছেন যে, ইহার বর্ণনাসূত্র বিশুদ্ধ । অন্যদিকে যায়দের 
হাদীসে তিরমিযী (র) বর্ণনা করেন যে, প্রত্যেক জাতির মধ্যে পাহাড়ের মত অটল অতি 
সম্মানিত বড় নেতা থাকে । অনুরূপভাবে কুরআনের মধ্যে সর্বোচ্চ আসন হইল সূরা বাকারার । 


Contents 


সূরা বাকারা ৩৪৩ 


আর ইহার নেতা বা সর্দার হইল একটি আয়াত । উহা হইল “আয়াতুল কুরসী" । ইমাম তিরমিযী 
(রে) বলেনঃ এই হাদীসটি গরীব এবং অপরিচিত। অবশ্য হাকীম ইব্ন জুবাইর (র)-এর 
হাদীসটি ইহার ব্যতিক্রম । কিন্তু শু“বা (র) উহাকে যঈফ বলিয়াছেন। 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি-আহমাদ (র) ইয়াহয়া ইব্‌ন মুঈন ও কোন কোন ইমামও 
ইহাকে যঈফ বলিয়াছেন। ইব্‌ন মাহদী ইহা পরিত্যাগ করিয়াছেন । উপরক্ত্ু সাদী বলেন, ইহা 
একটি মিথ্যা হাদীস । 

উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন উমর (রা) ইয়াহয়া ইব্‌ন ইয়ামার, 
মুহাম্মদ বুখারী, ঈসা ইব্‌ন মুহাম্মদ মারুযী, আবদুল বাকী ইব্‌ন নাফে ও ইব্‌ন মারদুবিয়া (র) 
বর্ণনা করেন যে, উমর (রা) একবার শহরতলীর কতগুলো লোককে নিশ্চুপ হইয়া বসিয়া 
থাকিতে দেখিলেন এবং তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে কেহ বলিতে পার, 
কুরআন শরীফের মধ্যে সবচাইতে সম্মানিত আয়াত কোন্টি ? তখন ইব্ন মাসউদ (রা) 
বলিলেন, আমার ইহা ভালো জানা আছে। কেননা, রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, 
511 ০ ১৯ 4। ৷ 9411 হইল কুরআনের সবচাইতে সম্মানিত আয়াত ৷ 

অন্য একটি হাদীসে ইস্মে আযম সম্পর্কে বলা হইয়াছে যে, আসমা বিনতে ইয়াধীদ ইব্‌ন 
সাকান (র) হইতে ধারাবাহিকভাবে শাহর ইব্‌ন হাওশাব, আবদুল্লাহ ইব্‌ন আবূ যিয়াদ, মুহাম্মদ 
ইবৃন বুকাইর ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আসমা বিনতে ইয়ামীদ ইব্‌ন সাকান (র) 
বলেন, আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি ৯ 41 2| 3111 এবং ৮ 1 5) 31171 
এই দুই আয়াতে ইসমে আযম রহিয়াছে। অনুরূপভাবে আবূ দাউদ রে) মুসাদ্দাস হইতে, 
তিরমিযী (র) আলী ইবৃন খাশরাম হইতে এবং ইব্‌ন মাজা (র) আবূ বকর ইব্‌ন আবূ 
শায়বা হইতে উহা বর্ণনা করিয়াছেন । অবশ্য প্রত্যেকেই আবদুল্লাহ ইব্‌ন আবু যায়দ (র) হইতে 
ঈসা ইব্‌ন ইউনুসের সূত্রেও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি 
হাসান-সহীহ। 

উপরোল্লিখিত হাদীসের মর্মরূপে উর্ধ্বতন সূত্রে আবূ ইমামা হইতে ধারাবাহিকভাবে কাসিম 
নুসাইর ও ইবৃন মারদুবিয়া রে) বর্ণনা করেন যে, আবূ ইমামা রে) বলিয়াছেন £ আল্লাহর ইসমে 
আযম দ্বারা দু'আ করিলে উহা আল্লাহ কবুল করেন। আর উহা সূরা বাকারা, আলে ইমরান ও 
তোয়াহা-এর মধ্যে রহিয়াছে। 

দামেক্কের খতীব হিশাম ইব্‌ন আম্মার (র) বলেন ৪ সূরা বাকারার মধ্যে ইসমে আযমের 
আয়াত হইল (১11 ৮১ 14০ %1 241 % 2111 ও আলে ইমরানের মধ্যে হইল % 11111 
১2 ৷ ১৯% এ| এবং তোয়াহা-এর মধ্যে হইল £১০ ০৯4] ১৯৯৬] 
এই আয়াতটি 


Contents 


৩৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্য একটি হাদীসে আবূ ইমামা (র) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন যিয়াদ, মুহাম্মদ 
আল আদমী ও আবূ বকর ইব্‌ন মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, আবূ ইমামা (র) বলেনঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পরে আয়াতুল কুরসী পড়িবে 
তাহাকে মৃত্যু ব্যতীত অন্য কিছু বেহেশতে যাইতে বাধা দেয় না। 

হাসান ইবৃন বাশারের সূত্রে নাসায়ী (র) একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন; তাহাতে বলা 
হইয়াছে, দিনে এবং রাত্রে দুইবার পড়িলে। মুহাম্মদ ইব্‌ন হুমাইরের সূত্রে ইব্‌ন হাব্বানও (র) 
ইহা বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, মুহাম্মদ ইব্‌ন হুমাইর ওরফে হামসী (র) ইমাম বুখারীর 
দৃষ্টিতে সত্যবাদী বর্ণনাকারী । উপরস্তু এই হাদীসের পূর্ণ সনদটিই বুখারীর শর্তের মানদণ্ডে 
উত্তীর্ণ। অবশ্য আলী (র), মুগীরা ইবৃন শুবা (র) ও জাবির ইব্‌ন আবদুল্লাহর (র) হাদীসে ইব্‌ন 
মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন । তবে ইহার প্রত্যেকটি সনদই দুর্বল । 

নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবু মুসা আশআরী (র) হাসান, কাতাদা, মুছান্না, আবু 
হাসান ইব্‌ন যিয়াদ আল মুকিররী ও ইব্‌ন মারুদুবিয়া বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ 
আল্লাহ তা'আলা হযরত মুসা ইব্‌ন ইমরান (আ)-কে ওহী মারফত জানান যে, প্রত্যেক ফরয 
নামাযের পর আয়াতুল কুরসী পড়িবে । কেননা যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর ইহা 
পড়িবে আল্লাহ তাহাকে সকৃতজ্ঞ হৃদয়, যিকিরকারী জিহবা, নবীগণের মত পুণ্য ও সিদ্দীকগণের 
মত কর্ম দান করিবেন। তবে ইহার উপর নবী, সিদ্দীক এবং যে বান্দাকে আল্লাহ ঈমান পরীক্ষায় 
উত্তীর্ণ করিয়াছেন অথবা আল্লাহ যাহাকে দীনের পথে শহীদী মর্যাদায় সৌভাগ্যবান করার ইচ্ছা 
করিয়াছেন, সেই-ই দৃঢ়পদ থাকিতে পারে । এই হাদীসটি ‘মুনকার’ পর্যায়ের অর্থাৎ 
অগ্রহণযোগ্য । 

আয়াতুল কুরসী দিনের এবং রাতের প্রথমভাগে পড়িলে আল্লাহ তাআলা তাহার রক্ষক 
হইবেন। এই বিষয়ের উপর একটি হাদীসে আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে 
আবু সালমা (রা)। যারারা ইব্‌ন মাসনাব, আবদুর রহমান আল মালিকী, ইব্‌ন আবু 
ফিদিয়াক, ইয়াহয়া ইব্‌ন মুগীরা, আবূ সালমা আল মাখযুমী আল মাদাইনী ও আবূ ঈসা 
তিরমিযী রে) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (র) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে 
ব্যক্তি সকালে ১০১-০]! => হইতে ১2.---.41 4441 পর্যন্ত এবং আয়াতুল কুরসী পাঠ করিবে, 
সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর বিশেষ আশ্রয়ে থাকিবে।”আর যদি সন্ধ্যায় ইহা পড়ে তাহা হইলে 
সকাল পর্যন্ত সে আল্লাহর আশ্রয়ে থাকিবে । অতঃপর ইমাম তিরমিযী (র) বলেন, এই হাদীসটি 
গরীব। উপরন্তু কোন কোন আলিম আবদুর রহমান ইব্‌ন আবু বকর ইব্ন আবু মুলাদকী 
আলমালিকীর (র) স্মরণ শক্তি কমের অভিযোগ করিয়া তাহার হাদীস অগ্রহণযোগ্য বলিয়া মন্তব্য 
করিয়াছেন। 


Contents 
সূরা বাকারা ৩৪৫ 


এই আয়াতের ফযীলতের উপর আরো বহু হাদীস রহিয়াছে । কিন্তু সেইগুলির সনদ দুর্বল । 
দ্বিতীয়ত আলোচনা সংক্ষেপ করার উদ্দেশ্যে সেইগুলির উদ্ধৃতি হইতে বিরত রহিলাম। যথা 
আলী (র)-এর হাদীসে উল্লিখিত হইয়াছে যে, স্তনে দোষ হইলে উহা পাঠ করিয়া দুই স্তনের 
মাঝখানে দম করিতে হয় । আর আবু হুরায়রার (রা) হাদীসে উল্লিখিত হইয়াছে, ইহা জাফরান 
দিয়া সাতবার লিখিয়া দিলে পোকা-মাকড়ের উপদ্বব হইতে রক্ষা পাওয়া যায় এবং স্মরণ শক্তি 
বৃদ্ধি পায়। এই উভয় রিওয়ায়েতই ইব্‌ন মারদুবিয়া রে) উদ্ধৃত করিয়াছেন। এই পবিত্র 
আয়াতটিতে পৃথক পৃথক দশটি অর্থ রহিয়াছে। 

আল্লাহ তা“আলা বলিয়াছেন ৪ ৮৯ এ। 511 9 5111 অর্থাৎ তিনি সৃষ্টি জীবসমূহের একক 
ইলাহ বা উপাস্য । 7৮:৪1 ৮৯1 চিরঞ্জীব, ত তাহার কোন মৃত্যু হইতে পারে না। কেননা 
মহাবিশ্বের অস্তিত্ব তাহার উপর নির্ভরশীল । উমর (র) 1311 কে 71251। পড়িতেন। ইহার 
অর্থ দীড়ায় সমগ্র সৃষ্টি জীব তীহার মুখাপেক্ষী এবং তিনি কাহারো মুখাপেক্ষী নন। আর তাহার 
হুকুম ব্যতীত সব কিছুই অস্তিতৃহীন। যেমন আল্লাহ তাআলা অন্যত্ৰ বলিয়াছেন ৪ 

৮০৭৪০৮০৪১01 50159 Say 
“তাহার নিদর্শনসমূহের মধ্যে এইটিও একটি নিদর্শন যে, নভোমণ্ডল ও ভূমণ্ডল তাহারই 

নিৰ্দেশ বলে প্রতিষ্ঠিত রহিয়াছে 

"59", ১১৪05 ও অৰ্থাৎ কোন অনিষ্টই তাহাকে স্পৰ্শ করিতে পারে না। তিনি স্বীয় 
সৃষ্ট জীব হইতে কখনো উদাসীন নহেন। প্রত্যেকের প্রতি তাহার সজাগ দৃষ্টি রহিয়াছে। সুতরাং 
তিনি মুহূর্তের জন্যও অসতর্ক নহেন। যে যেই অবস্থায় আছে সবই তাহার দৃষ্টির গোচরে। তাই 
কোন কিছুই তাহার দৃষ্টির আড়ালে নাই । তাহার দৃষ্টি হইতে কাহারও গোপন থাকার শক্তি নাই। 
কেননা তাহাকে তন্দ্রাও স্পর্শ করিতে পারে না এবং নিদ্রাও নয়। ১১5 % -এর শাব্দিক অর্থ 
হইল তাহাকে কাবু করিতে পারে না। অর্থাৎ তিনি ক্লান্তিহীন ও সর্বদা সজাগ । £১ ১১ ২১০ 
এইজন্য বলা হইয়াছে যে, তিনি তন্দ্রা ও নিদ্রার চাইতে অধিক শক্তিশালী । 

আবু মুসা (র) হইতে সহীহ সূত্রে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ একদা হুযুর (সা) 
আমাদের সামনে দাড়াইয়া চারটি কথা বলিলেন । তাহা এই-নিশ্চয়ই আল্লাহ নিদ্রা যান না। আর 
তাহার জন্য নিদ্রা শোভনীয়ও নয়। কেননা তিনি দাড়িপাল্লা সমুন্নত করিয়া রাখেন। আর তাহার 
নিকট রাত্রির আমল দিনের পূর্বে এবং দিনের আমল রাত্রির পূর্বে পেশ করা হয়। তাহার ও সৃষ্টি 
জগতের মাঝখানে নূর বা আগুনের পর্দা রহিয়াছে। যদি উহা অপসারিত হয়, তাহা হইলে 

তাহার দৃষ্টি গোচরের সব কিছুই পুড়িয়া ভস্ম হইয়া যাইবে। 

ইব্‌ন আব্বাস (রা)-এর গোলাম ইকরামা (র) হইতে ধারাবাহিকভাবে হাকাম ইবন 
আব্বান, মুআম্মার ও আবদুর রাজ্জাক বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাসের গোলাম ইকরামা 3 
0৮১ 9০ 25৭ 2১3 এই আয়াত প্রসঙ্গে বলেন ৪ 

হযরত মুসা (আ) ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, আল্লাহ তা'আলা কি তন্দ্রা 
যান? তখন আল্লাহ তা'আলা ওহী পাঠাইয়া ফেরেশতাদেরকে জানাইয়া দেন, তাহারা যেন 


কাছীর (২য় খণ্ড)__88 


Contents 
৩৪৬ তাফসীরে ইব্ন কাছীর : 


মূসাকে উপধু্পরি তিনরাত জাগাইয়া রাখে । তাহারা তাহাই করিলেন । তাহাকে পরপর তিনরাত 
নির্ঘুম রাখিয়া তাহার দুই হাতে দুইটা শিশি দিয়া শক্ত করিয়া ধরিয়া রাখিতে বলিয়া তাহারা 
চলিয়া গেলেন। কিন্তু তিনি অত্যন্ত তন্্রাবিভূত হওয়ার কারণে শিশি দুইটি হাত হইতে আলগ 
হইয়া বারবার পড়িয়া যাওয়ার উপক্রম হইলে তিনি বারবার শক্ত করিয়া ধরেন। এইভাবে 
উপর আর একটা শিশি পড়িয়া ভাঙ্গিয়া চুরমার হইয়া গেল। ইহার দ্বারা তাহাকে বুঝানো 
হইয়াছে যে, হে মূসা! ঘুমের জ্বালায় মাত্র দু'টি শিশি রাখিতে গিয়া তাহাও ভাঙ্গিয়া ফেলিলে। 
তাহা হইলে তন্দ্রায় গিয়া এই পৃথিবী ও আকাশসমূহকে পরিচালনা করা যায় কিভাবে ? 

আবদুর রাজ্জাক হইতে ধারাবাহিকভাবে হাসান ইব্‌ন ইয়াহিয়া ও ইব্‌ন জারীরও উহা 
উপরোল্লিখিত রূপে বর্ণনা করিয়াছেন। তবে উহা ইসরাঈলী রিওয়ায়েত। কেননা মূসা (আ) 
অন্যতম শ্রেষ্ঠ নবী হইয়া আল্লাহর এই বিশেষণ হইতে অজ্ঞাত থাকিবেন ইহা অবিশ্বাস্য 
ব্যাপার ৷ উপরন্তু বর্ণনাসুত্রগতভাবেও ইব্‌ন জারীরের (র) এই রিওয়ায়েতটি সবচাইতে দুর্বল। 

আবূ হুরায়রা (রা) হইতে ধারবাহিকভাবে ইকরামা, হাকাম ইব্‌ন আববাস, উমাইয়া ইব্‌ন 
শিবিল, হিশাম ইব্‌ন ইউসুফ, ইসহাক ইব্‌ন আবু ইস্রাঈল ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, 
আবু হুরায়রা রো) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে মিষ্বারের উপর বসিয়া মুসা (আ)-এর 
ঘটনা বলিতে শুনিয়াছি। তিনি বলিতেছিলেন, মূসা (আ)-এর মনে প্রশ্ন জাগিল, আল্লাহ কি 
ঘুমান ? অতঃপর আল্লাহ তা'আলা তাহার কাছে ফেরেশতা পাঠাইয়া তিন রাত্রি বিনিদ্র রাখিলেন। 
ফেরেশতাটি তাহার দুই হাতে দুইটি শিশি দিয়া বলিয়া গেলেন যে, লক্ষ্য রাখিবেন, ইহা যেন 
পড়িয়া ভাঙ্গিয়া না যায়। কিন্তু তিনি ঘুমাইয়া পড়িলে হাত দুইখানা একত্রিত হইয়া গেল এবং 
তিনি অসাবধানতাবশত জাগ্রত হওয়ার প্রাক্কালে একটি শিশির সাথে অন্যটির সংঘর্ষ হইয়া 
উভয়টি ভাঙ্গিয়া চুরমার হইয়া গেল । হুযুর (সা) বলেন, ইহা দ্বারা বুঝানো হইয়াছে যে, যদি 
আল্লাহ তা'আলা ঘুমাইতেন তাহা হইলে আসমান এবং যমীন স্থির থাকিত না ।” 

এই হাদীসটি অত্যন্ত গরীব। আর এই কথা স্পষ্ট যে, এই রিওয়ায়েতটিও ইসরাঈলী এবং 
পরম্পরা সৃত্রও অবিচ্ছিন্ন নহে। আল্লাহ ভালো জানেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, জাফর ইব্‌ন আবু মুগীরা, 
আবদুর রহমান, আহমদ ইব্‌ন কাসিম ইব্‌ন আতিয়া ও ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 

“বনী ইসরাঈলরা বলিয়াছিল যে, হে মুসা! তোমার প্রভু কি ঘুমায় ? মুসা (আ) তাহাদিগকে 
বলেন, “আল্লাহকে ভয় কর*। অতঃপর আল্লাহ তা'আলা মুসা (আ)-কে ডাকিয়া বলেন, তাহারা 
তোমাকে তোমার প্রতিপালক নিদ্রা যায় কি না, তাহা জিজ্ঞাসা করিয়াছে । তাহা হইলে তুমি দুই 
হাতে দুইটা বোতল নিয়া রাত্রি জাগরণ করিবে । মুসা (আ) তাহাই করিলেন । কিন্তু তিন রাত্রি 
এইভাবে অতিবাহিত হওয়ার পর তাহার কজি দুর্বল হইয়া যায়। এক সময় দুর্বলতায় হাত 


__.. দুইখানা একত্রিত হইয়া যায়। ফলে রাতের শেষের দিকে অতি দুর্বলতা ও অস্থিরতার কারণে 


Contents 
kel ৩৪৭ : 


বোতল দুইটি পড়িয়া ভাঙ্গিয়া চুরমার হইয়া যায়। অতঃপর আল্লাহ তা'আলা মূসা (আ)-কে 
বলেন, হে মূসা! যদি আমি ঘুমাইতাম, তাহা হইলে পৃথিবী ও আসমানসমূহও এই কাচের 
, বোতলের মত ধ্বংস হইয়া যাইত ।” অতঃপর আল্লাহ তা“আলা এই বিষয়ক আলোচনা সম্বলিত 
“আয়াতুল কুরসী’ নাযিল করেন। 

আল্লাহ তা'আলা বলেন ৪ ৯১% (5৪ (55 ০১1১০: ৭5 £1 অর্থাৎ ইহার মর্যাদা 
হইল যে, সমগ্র সৃষ্টি তাহার দাসতে নিয়োজিত, সবই তাহার সাম্রাজ্যের অন্তর্ভূক্ত, সবই তাহার 
আয়ত্তাধীন এবং সব কিছুর উপর তাহার একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠিত। যথা আল্লাহ অন্যত্র 
বলিয়াছেনঃ 


ক ৮০৩০০৮৮০৯১৪ 


ots Nepean Non eS went রাখা 
অবশ্য তাহাদের সকলকেই তিনি ঘিরিয়া রাখিয়াছেন এবং এক এক করিয়া গুনিয়া রাখিয়াছেন। 
আর সমগ্র সৃষ্ট জীবই একে একে তাহার সম্মুখে উপস্থিত হইবে।” 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 45503! ১৬১০ (4১55113 ০০ অর্থাৎ এমন কে 
আছে, যে তাঁহার অনুমতি ব্যতীত তাহার সমিনে কাহারও সুপারিশ করিতে পারে? 

চিনা নী ALBA 


দিন নব 


অর্থাৎ “আকাশসমূহে বহু ফেরেশতা রহিয়াছে, কিন্তু তাহাদের সুপারিশ কোন কাজে 
আসিবে না। তবে আল্লাহ যদি ইচ্ছা করিয়া সন্তুষ্ট হইয়া কাহাকেও অনুমতি দান করেন তবে 
তাহা অন্য কথা ।” 

অন্যত্র আল্লাহ বলিয়াছেন ঃ ৮০৪৪1 ০০৭ স। ১৮৮ 2 অর্থাৎ তাহারা কাহারও 
জন্যে সুপারিশ করেন না, কিন্তু একমাত্র তাহার জন্য সুপরিশ করেন যাহার প্রতি আল্লাহ সন্তুষ্ট 
রহিয়াছেন। 

ইহার দ্বারা তাহার শ্রেষ্ঠত্ব, মহত্ব এবং উচ্চতম মর্যাদার কথা প্রকাশিত হইয়াছে। আয়াতে 
বলা হইয়াছে, তাহার অনুমতি ব্যতীত কাহারও জন্য সুপারিশ করার সাহস কাহার আছে ? 
যেমন শাফা“আতের হাদীসে বর্ণিত হইয়াছে যে, (রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন) আমি আরশের 
নিচে গিয়া সিজদায় পড়িয়া থাকিব । আল্লাহ তাহার ইচ্ছা মোতাবেক আমাকে ডাকিবেন আর 
বলিবেন, মাথা তোল এবং যাহা বলিতে হয় তাহা বল, তোমার আবেদন শোনা হইবে । তুমি 
সুপারিশ করিলে তাহা গৃহীত হইবে । অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, সুপারিশের জন্য আমাকে 
ংখ্যা নির্ধারিত করিয়া দেওয়া হইবে । অবশেষে তাহাদিগকে আমি বেহেশতে নিয়া যাইব। 


Contents 


৩৪৮ _ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ তা'আলা বলেন ৪ 5055১553550 {1% অৰ্থাৎ আল্লাহ ভালা 
অতীত, নর রনি রা রাস রান সরান 
১৫ cS CE Cy ISH LT Al ECS 

অর্থাৎ আমরা তোমার প্রভুর নির্দেশ ব্যতীত অবতরণ করিতে পারি না। আমাদের সন্মুখের 
ও পশ্চাতের সমস্ত জিনিসই তাহার অধিকারে রহিয়াছে এবং তোমার প্রভু ভুল-ত্রুটি হইতে 
সম্পূর্ণরূপে পবিত্র । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ +05 ১91 le ১০ (১০২ ১৯৮১৯ 3৩ অর্থাৎ 
কেহই তাহার জ্ঞানের একটি অংশবিশেষকেও পরিবেষ্টিত করিতে পারে না। তবে আল্লাহ 
যাহাকে জানাইবার ইচ্ছা করেন, সে-ই কেবল কিছু জানিতে পারে। ইহার অর্থ ইহাও হইতে 
পারে যে, আল্লাহ তাহার জাতিসত্তা এবং গুণাবলী সম্পর্কে কাহাকেও জ্ঞান দান করেন না । তবে 
যাহাকে জানাবার ইচ্ছা করেন তাহাকে জানান । যেমন তিনি অন্যত্র বলিয়াছেন 8৪ $১১১১, 
(০1০5: অর্থাৎ আর তাহারা তাহাকে নিজ জ্ঞানের পরিধিতে বেষ্টন করিতে পারে না। 

আল্লাহ তা'আলা বলেন ৪:১৯) ৩৪১, ৪ তাহার সিংহাসন সমস্ত 
আসমান ও যমীনকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে। ইবৃন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে 
সাঈদ ইবৃন জুবাইর, জাফর ইব্‌ন আবুল মুগীরা, 'মাতরাফ ইব্‌ন তারীফ, ইব্‌ন ইদ্রীস, আবু 
সায়ীদ আশাজ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 42৮১8 545 
১৯১%। ০০1৯৯ এই আয়াত প্রসংগে বলেনঃ ইহার পরিমাপ আল্লাহ ব্যতীত অন্য কাহারও 
জানা নাই! 

মাতরাফ ইব্‌ন তারীফ হইতে হাইছাম ও আবদুল্লাহ্‌ ইব্‌ন ইদ্রীস উভয়ে ইব্‌ন জারীর ও 
ইব্‌ন আবূ হাতিমের সনদে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে কেহ কেহ বলিয়াছেন, কুরসীর 
ভাবার্থ হইল, ‘দুইটি পা রাখার স্থান।' আবূ মূসা, সুদ্দী, যিহাক ও মুসলিম বিভ্তীনও উহা বর্ণনা 
করিয়াছেন। 

শুজা ইব্ন মুখাল্লাদ (র) স্বীয় তাফসীরে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ 
ইব্‌ন জুবাইর, মুসলিম বিভীন, আম্মার, যুহরী, সুফীয়ান, আবু আসিম ও শুজা ইব্‌ন মুখাল্লাদ রে) 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-কে lye ২০৮ ৪০5 
১1 এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, “কুরসী হইল দুইটি পা রাখার 
স্থান। তবে আরশের পরিধি সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন ।” 

শুজা ইব্‌ন মুখাল্লাদ আলফাল্লাস (র)-এর সূত্রে হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়া (র) 
বর্ণিত হাদীসটির বর্ণনা সূত্রে ভুল রহিয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, মুসলিম বিত্তীন, আম্মার 
যাহাবী, সুফিয়ান ও ওয়াকী* স্বীয় *তাফসীরে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন 3 


Contents 


সূরা বাকারা ৩৪৯ 


‘কুরসী’ বলা হয় দুইটি পা রাখার স্থানকে এবং আরশের পরিধি সম্পর্কে কোন ব্যক্তির কোন 
ধারণা নাই।” ইব্‌ন আব্বাস (রা)-এর সনদে সুফিয়ান ছাওরী (র) হইতে ধারাবাহিকভাবে আবূ 
আসিম, মুহাম্মদ ইব্‌ন মাআ'ব, আবুল আব্বাস মুহাম্মদ ইব্ন আহমদ মাহবুবী ও হাকেম (র) 
স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। অতঃপর বলিয়াছেন, সহীহদ্বয়ের শর্তানুযায়ী এই 
হাদীসটি বিশুদ্ধ। তবে তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। আবূ হুরায়রা (রা) হইতে 
ধারাবাহিকভাবে সুদ্দীর পিতা, সুদ্দী, প্রত্যাখ্যাত বর্ণনাকারী হাকাম ইব্‌ন যহীর আল ফাযালী ও 
ইব্‌ন মারদুবিয়াও অনুরূপ বর্ণনা করিয়াছেন । তবে উহা সহীহ্‌ নয়। 

আবু মালিক (র) হইতে সুদ্দী বলেন £ “কুরসী” হইল আরশের নিচে অবস্থিত। সুদ্দী রে) 
বলেন ঃ পৃথিবী ও আকাশসমূহ কুরসীর বলয়ের অভ্যন্তরে এবং কুরসী হইল আরশের সম্মুখে 
অবস্থিত। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক (র) বলেন ৪ সাত আসমান এবং সাত যমীনকে যদি 
একটি একটি করিয়া আলাদা করা হয়, অতঃপর একটির সাথে আর একটিকে যদি পাশাপাশি 
মিলাইয়া দেওয়া হয়, তবে তাহা কুরসীর তুলনায় এতই ক্ষুদ্র হইবে যেন বিশাল মরু প্রান্তরে, 
উহা একটি বিন্দু মাত্র। ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন যায়েদের পিতা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন যায়েদ; ইব্‌ন ওহাব, ইউনুস ও ইব্‌ন 
জারীর (র) বর্ণনা করেন যে, ইব্‌ন যায়েদের পিতা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সাতটি 
আকাশ কুরসীর মধ্যে এভাবে বিরাজমান, যেভাবে একটি থলের মধ্যে সাতটি দিরহাম 
বিদ্যমান থাকে । 

আবূ যর গিফারী (রা) ধারাবাহিকভাবে আবূ ইদ্রীস খাওলানী, কাসিম ইব্ন মুহাম্মদ 
ইব্‌ন ওহাইব মুকিররী, সুলায়মান ইব্ন আহমদ ও আবু বকর ইব্‌ন মারদুবিয়া (র) বর্ণনা করেন 
যে, আবূ যর গিফারী (রা) বলেন £ নবী (সা)-এর নিকট কুরসী সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি 
বলেন, যেই মহাসত্তার হাতে আমার আত্মা, চারার এস ররর বাসনার (বাত দত 
আকাশ যেন দিগন্তহীন মরু প্রান্তরে একটি বৃত্ত মাত্র । 

উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন খলীফা, আবূ ইসহাক, ইস্রাঈল, ইব্‌ন 
আবূ বকর, যহীর ও আবূ ইআলা মুসলী (রা) স্বীয় মুসনাদে বর্ণনা করেন যে, উমর (রা) বলেন £ 

জনৈক মহিলা রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হইয়া আরয করেন ঃ (হে আল্লাহর 
রাসূল) আপনি আল্লাহর নিকট দু'আ করুন, তিনি যেন আমাকে জান্নাতবাসিনী করেন । অতঃপর 
রসূলুল্লাহ সো) বলেন ঃ আল্লাহর শান এত বড় যে, তাহার কুরসী পৃথিবী ও আকাশসমূহকে 
চড় করিয়া শব্দ করে।” এই হাদীসটি হাফিল বাযযার (র) তাহার প্রসিদ্ধ মুসনাদে, আবু ইব্‌ন 
হুমাইদ ও ইব্‌ন জারীর তাহাদের তাফসীরে, তিবরানী ও ইব্‌ন আবু হাতিম কিতাবুস সুন্নায় এবং 
আবদুল্লাহ ইব্‌ন খলীফা হইতে আবু ইসহাক সাবিঈর সূত্রে হাফিয যিয়া “কিতাবুল মুখতারে'ও 
ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইহা প্রসিদ্ধ নহে এবং উমর র (রা) হইতে ইহা শোনার মধ্যেও 
সন্দেহ রহিয়াছে। ৮. 


Contents 


৩৫০ _ তাফসীরে ইব্ন কাছীর 


অবশ্য উমর (রা) হইতে এই হাদীসটি কেহ কেহ মাওকুফ ও মুরসাল সূত্রেও বর্ণনা 
করিয়াছেন এবং কেহ কেহ উহা হইতে ক্রাস-বৃদ্ধি করিয়াও বলিয়াছেন। তবে সবগুলির মধ্যে 
আরশের বর্ণনা সম্বলিত জুবাইর ইব্‌ন মুতইমের (র) রিওয়ায়েতটিই সর্বাপেক্ষা দুর্বল । উহা আবূ 
দাউদ স্বীয় সুনানে বর্ণনা করিয়াছেন । আল্লাহই ভাল জানেন। 

ইব্‌ন মারদুবিয়া ও ইব্‌ন জাবির প্রমুখ বুরাইদার সনদে বর্ণনা করেন যে, কিয়ামতের দিন 
কুরসীকে ফয়সালার জন্য রাখা হইবে । উল্লেখ্য যে, ইহা এই আয়াতের আলোচ্য বিষয় নয়। 

তবে কোন কোন মুসলিম বিজ্ঞানীর ধারণা যে, কুরসী হইল অষ্টম আকাশ, যাহাকে এ! 
1৯১11 বলা হয়। তাহার উপরেও নবম আকাশ রহিয়াছে, যাহাকে ১:১১। এ!$ বলা হয়। 
কেহ কেহ ইহাকে 41 ও বলিয়াছেন। কিন্তু অন্যান্য আলিম ইহার সত্যতা অস্বীকার 
করিয়াছেন। 

হাসান বসরী রে) হইতে জুআইবিরের সূত্রে ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হাসান বসরী 
(র) বলেন ঃ 
.  আরশই হইল কুরসী । তবে সঠিক কথা হইল যে, কুরসী আরশ নয় এবং আরশ কুরসীর 
চাইতে বড় । আর ইহাই হাদীস ও দলীল দ্বারা প্রমাণিত হয় । এই বিষয়ে ইব্‌ন জারীর (র) উমর 
(রা)-এর সূত্রে বর্ণিত আবদুল্লাহ ইব্‌ন খলীফার হাদীসটিকে নির্ভরযোগ্য মনে করেন । কিন্তু 
আমাদের নিকট এই হাদীসটির বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ রহিয়াছে বলিয়া মনে হয়। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ (4১৯ ১১$2%%9 (আর সেইগুলিকে ধারণ করা 
তাহার পক্ষে কঠিন নয়।) অর্থাৎ আসমান ও যমীন এবং ইহার অভ্যন্তরের প্রতিটি সৃষ্টিকে 
রক্ষণাবেক্ষণ করা তাহার জন্য কোন কষ্টকর ব্যাপার নয়; বরং ইহা তাহার জন্য খুবই সহজ । 
আর তিনি সমগ্র সৃষ্টি তাহার নিকট অতি নগণ্য ও তুচ্ছ এবং সকলেই তাহার নিকট মুখাপেক্ষী 
ও দরিদ্র। তিনি এশ্বর্যশালী ও অতি প্রশংসিত। তিনি যাহা ইচ্ছা তাহাই করেন। তাহাকে হুকুম 
দিবার কেহ নাই। নাই তাহার কার্যের কোন হিসাব গ্রহণকারী! তিনিই সকল বস্তুর উপর 
একচ্ছত্র ক্ষমতাবান ও সকলের হিসাব আদায়কারী, সকল জিনিসের একমাত্র মালিকানা তাহার । 
তিনি ব্যতীত কোন উপাস্য নাই, নাই কোন প্রতিপালক। 

তাই বলা হইয়াছে ৪7৮11 | $৯ তিনি সমুন্নত মহীয়ান। তেমনি অন্যত্র তিনি 
বলিয়াছেন ৪ J," 559 অর্থাৎ তিনি মহীয়ান-গরীয়ান। 

উল্লেখ্য যে, আলোচ্য আয়াতটি এবং এই ধরনের যত আয়াত ও হাদীস রহিয়াছে, এই 
সম্বন্ধে পূর্ববর্তী বিজ্ঞ আলিমগণের অভিমত হইল যে, এই বিষয়গুলোর প্রকৃত অবস্থা জানার 
চেষ্টা না করিয়া ও প্রলম্বিত আলোচনায় প্রবৃত্ত না হইয়া উহা যেইভাবে আল্লাহ্‌ বর্ণনা করিয়াছেন, 
সেইভাবে উহার প্রতি ঈমান রাখা এবং কোন বস্তুর সাথে উহার পরিমাপ ও তুলনা না করাই 
ঈমানদারের কাজ। তাহা হইলে কোন সন্দেহ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। 


SHUT HG he LN ০৪৩ (৬5৬১9 HHS (Ye) 


OG Rye DIO IGEN ABI 52১৩ এ BT OSH 


Contents 


সূরা বাকারা ৩৫১ 


২৫৬. “দীনের ব্যাপারে কোন জবরদস্তি নাই। ভ্রান্ত পথ হইতে অবশ্যই সত্য পথ 
সুস্পষ্ট হইয়া গিয়াছে। তাই যে ব্যক্তি শয়তানী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করিবে ও আল্লাহ্‌র 
উপর ঈমান আনিবে, অনন্তর সে মযবুত রশি শক্ত হাতে ধারণ করিল । তাহা আর ছিন্ন 
হইবার নহে । আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। 

তাফসীর আল্লাহ তাআলা বলিয়াছেন ০:11 ৬৪ ১/১ ২| % দীনের ব্যাপারে কোন 
জবরদস্তি বা বাধ্যবাধকতা নাই। অর্থাৎ কাহাকেও জোর করিয়া ইসলামে দীক্ষিত করিও না। 
কেননা ইহা স্পষ্ট এবং ইহার যুক্তি-প্রমাণাদি জ্ঞানগ্রাহী বটে । উপরন্তু ইসলাম কাহাকেও জোর 
করিয়া তাহার মধ্যে অন্তর্ভুক্ত করার মুখাপেক্ষী নয়। বরং যাহাকে আল্লাহ ইসলামের প্রতি 
হেদায়েত দান করিবেন, তাহার বক্ষ প্রশস্ত করিয়া দিবেন এবং তাহার অন্তর্দৃষ্টি উন্মোচিত করিয়া 
দিবেন। ফলে সে আপনা হইতে ইসলামে প্রবিষ্ট হইবে । পক্ষান্তরে আল্লাহ যাহার সত্যগ্রহের 
হৃদয় কপাট রুদ্ধ করিয়া দিয়াছেন এবং অন্তর্দৃষ্টি অন্ধ ও কর্ণ বধির করিয়া দিয়াছেন, তাহাকে 
জবরদস্তি করিয়া ইসলামে দাখিল করা হইলেও তাহার কোন ফায়দা হইবে না। 

অনেকে বলিয়াছেন যে, এই আয়াতটি আনসারদের একটি গোত্রকে উপলক্ষ করিয়া নাযিল 
হইয়াছিল। যদিও ইহার নির্দেশ সবার উপর সমানভাবেই প্রযোজ্য । ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবাইর, আবু বাশার, শু“বা ইব্‌ন আবূ আ'দী, ইব্‌ন ইয়াসার ও 
ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 

বন্ধ্যা স্ত্রীরা সন্তান প্রার্থনা করিয়া বলিত যে, যদি ছেলেমেয়ে হয়'তাহা হইলে উহা 
ইয়াহুদীদের হাতে সমর্পণ করিব । এইভাবে ইয়াহুদীদের বনু নযীর গোত্রের নিকট অনেক সন্তান 
জমা হইয়া যায়। অতঃপর মদীনাবাসীরা মুসলমান হইয়া গেলে বনু নযীরদের নিকট হইতে 
তাহাদের সন্তানদিগকে আনিয়া মুসলমান করার ইচ্ছা করে । তখন তাহাদিগকে ইহা করা হইতে 
নিষেধ করা হইয়াছিল। অতঃপর আল্লাহ তা'আলাও এই আয়াতটি নাযিল করেন যে, দীনের 
ব্যাপারে কোন জোর-জবরদস্তি নাই । নিঃসন্দেহে হেদায়েত গোমরাহী হইতে পৃথক হইয়া 
গিয়াছে। 

বিন্দারের সূত্রে নাসায়ী ও আবূ দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। অন্য সূত্রে শু'বা হইতেও 
এইরূপ বর্ণিত হইয়াছে। শু“বার সূত্রে ইব্‌ন হাব্বান তাহার সহীহ হাদীস সংকলনে ইহা উদ্ধৃত 
করেন। ইব্‌ন আবূ হাতিমও ইহা বর্ণনা করিয়াছেন। অনুরূপভাবে মুজাহিদ, সাঈদ ইব্‌ন 
জুবাইর, শা'বী ও হাসান বসরী (র) প্রমুখও ইহার অনুরূপ শানে নুযুল বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ, ইকরামা, যায়দ ইব্ন ছাবিত, মুহাম্মদ 
ইব্‌ন আবু মুহাম্মদ জারশী ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক (রা) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) ১ 
৩241 ০৪ ১1০২ আয়াতটি নাযিল হওয়া প্রসংগে বলেন ঃ 

আনসারদের বনী সালিম ইব্‌ন আউফ গোত্রে “হুসাইনী' নামক এক ব্যক্তি ছিলেন। তাহার 
দুইটি পুত্র ছিল খরিস্টান। অবশ্য সেই ব্যক্তি মুসলমান হইয়াছিলেন। তিনি তাহার পুত্রদ্ধয়কে 
খিন্টানদের নিকট হইতে জোরপূর্বক আনিয়া ইসলামে দীক্ষিত করার জন্য হুযুর (সা)-এর নিকট 
অনুমতি প্রার্থনা করেন । অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাযিল করেন । ইব্‌ন 
জারীর এবং সুদ্দীও এইরূপ বর্ণনা করিয়াছেন । 


Contents 


৩৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্য একটি বর্ণনায় এতটুকু বেশি রহিয়াছে যে, খিস্টানদের একটি যাত্রীদল ব্যবসার জন্য 
সিরিয়া হইতে কিশমিশ নিয়া আসিয়াছিল। তাহাদের হাতে দুইটি সন্তান খ্রিস্টান হইয়া যায়। 
উক্ত যাত্রীদল রওয়ানা হইলে ছেলে দুইটিও তাহাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। 
তঃপর তাহাদের পিতা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ইহা বর্ণনা করিয়া বলেন, আপনি 
অনুমতি দান করিলে আমি তাহাদিগকে জোর করিয়া আনিয়া ইসলামে দীক্ষিত করিতাম । তখন 
এই আয়াতটি নাযিল হয়! আসবাক (রো) হইতে ধারবাহিকভাবে আবূ হিলাল, শরীক, আমর 
ইব্‌ন আস্উফ, ইব্‌ন আবু হাতিমের পিতা ও ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, আসবাক 
(রা) বলেন ঃ 

আমি আমার ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকিয়াই ইব্ন খাত্তাব (রা)-এর দাস হিসাবে 
নিয়োজিত ছিলাম । তিনি আমাকে ইসলামের প্রতি আহ্বান করিতেছিলেন। আমিও তাহার 
আহ্বান প্রত্যাখ্যান করিতেছিলাম। তখন তিনি বলেন, “ইসলামের ব্যাপারে কোন জবরদস্তি 
নাই” । তিনি আরও বলেন, হে আসবাক! তুমি ইসলাম গ্রহণ করিলে তোমার অনেক কল্যাণ 
হইত। 

আলিমগণের বৃহৎ একটি দল বলেন, এই আয়াতটি সেই সকল কিতাবীদের বেলায় 
প্রযোজ্য যাহারা তাহাদের দীন বিলুপ্তির পূর্বে তাহা গ্রহণ করিয়াছেন এবং ইসলাম প্রতিষ্ঠিত 
হইবার পর জিযিয়া দিয়া থাকিত। 

অন্য একটি দল বলেন, যুদ্ধের আয়াত দ্বারা এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে । তাই 
এখন সকল সম্প্রদায়কে সত্য-সরল ইসলামের প্রতি দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের উপর 
ওয়াজিব । এখন যদি কেহ ইহা গ্রহণে অস্বীকৃতি জানায় অথবা জিযিয়া দান করিয়া মুসলমানদের 
অধীনতা গ্রহণ করিতে অসম্মতি প্রকাশ করে, তাহা হইলে তাহাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা 
করিতে হইবে । এই হইল 'ইকরাহ' বা জবরদস্তির আসল অর্থ । কেননা আল্লাহ তা“আলা অন্যত্র 
বলিয়াছেন 8 5 1 HES Ms Al RS এ ১১০৬০ 

“অতি সত্বরই তোমাদিগকে ভীষণ শক্তিশালী এক সম্প্রদায়ের দিকে আহ্বান করা হইবে, 
হয় তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধে রত হইবে, না হয় তাহারা ইসলাম গ্রহণ করিবে।” 

আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন ঃ 

ele BEV ১235৮০15901 এই নি কল ও 

“হে নবী! কাফির ও মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করুন এবং তাহাদের ব্যাপারে কঠোরতা 
অবলম্বন করুন 1” 

কুরআনের অন্য স্থানে রহিয়াছে £ 


£4 9, 020 ২1০ 5 পপ ও ৯০০ ০৮৮4০ ৪৭ রি ০ %.। পু. ১১৭1 ১৯ পৰল ৩ 
নি 14 


অর্থাৎ “হে মুমিনগণ! তোমরা তোমাদের আশেপাশের কাফিরদের সঙ্গে যুদ্ধ কর, তাহাদের 
প্রতি কঠোরতা প্রদর্শন কর এবং বিশ্বাস রাখিও যে, আল্লাহ খোদাভীরুদের সঙ্গে রহিয়াছেন।” 


Contents 


সূরা বাকারা ৩৫৩ 


বিশুদ্ধ হাদীসে উল্লিখিত হইয়াছে 8 5৪ 7১৯] 511 ৩9১ ও) ১ ৪১০ ১ ৮৯০ 
/.০১-০|| তোমাদের প্রভু সেই লোকদের প্রতি বিস্মিত হন, যাহাদিগকে শৃঙ্খলাবদ্ধ করিয়া 
বেহেশতের দিকে হেচড়াইয়া নেওয়া হয়। অর্থাৎ সেই সকল কাফির যাহাদিগকে বন্দী অবস্থায় 
শৃঙ্খলাবদ্ধ করিয়া যুদ্ধের মাঠ হইতে টানিয়া আনা হয়। অতঃপর তাহারা ইসলাম গ্রহণ করে 
এবং তাহাদের আমল ভাল হইয়া যায় আর আত্মা পবিত্রতা লাভ করে। ফলে তাহারা চির 
জান্নাতী হইয়া যায়। 

আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে হুমাইদ ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আনাস 
(রা) বলেন ৪ 

“রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তিকে বলিলেন যে, তুমি ইসলাম গ্রহণ কর। লোকটি বলিল, 
ইসলাম গ্রহণ করিতে মন চায় না। রাসূল (সা) বলিলেন, যদি মন না-ও চায় তবুও ইসলাম 
গ্রহণ কর।” হাদীসটি অবিচ্ছিন্ন সূত্রের এবং সহীহ। অর্থাৎ সহীহ সূত্রে নবী (সা) হইতে 
ধারাবাহিকভাবে মাত্র তিনজন রাবী দ্বারা এই হাদীসটি বর্ণিত হইয়াছে। কিন্তু ইহার দ্বারা এইটা 
মনে করা উচিত হইবে না যে, রাসূলুল্লাহ সো) তাহাকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি 
করিয়াছিলেন। বরং ইহার অর্থ হইল যে, রাসূলুল্লাহ (সা) তাহাকে দীনের আহ্বান 
জানাইয়াছিলেন মাত্র । অতঃপর সে তাহাকে জানাইয়াছিল যে, উহা গ্রহণ করিতে তাহার মন 
চাহে না। উপরন্তু তাহার নিকট ইসলাম অনিষ্টকারী বলে বিবেচ্য । অতঃপর হুযূর (সা) তাহাকে 
বলিয়াছিলেন, যদিও তোমার নিকট খারাপ লাগে, তবুও ইসলাম গ্রহণ কর । কেননা ইহার দ্বারা 
আল্লাহ তোমার নিয়্যত ও ইখলাসের মধ্যে উত্তম পরিবর্তন ঘটাইতে পারেন ! 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 


০০3১৪ GE 52৮0540735৭ ০85 lL bats SEL ১৪০ ১০৪ 
১21০ ৮১০০৭111911 
(যে ব্যক্তি গোমরাহকারী শয়তানকে মানিবে না এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিবে, 
সে ধারণা করিয়া নিয়াছে সুদৃঢ় রজ্জু যাহা ছিন্ন হইবার নহে । আর আল্লাহ সবই শোনেন এবং 
সবই জানেন ।) অর্থাৎ যে ব্যক্তি প্রতিমা, ভূত-প্রেত এবং আল্লাহ ব্যতীত অন্যান্য বস্তুর পূজার 
প্রতি শয়তানী আহ্বান পরিত্যাগ ও প্রত্যাখ্যান করিয়া এক আল্লাহর উপাসনায় রত হইবে, সে 
সুদৃঢ় রজ্জু ধারণ করিবে । অর্থাৎ সে তাহার বিশ্বাস ও কর্মকে সুদৃঢ় করিয়াছে এবং সে 
সুপ্রতিষ্ঠিত করিয়াছে তাহার চিরন্তন পথ ও পাথেয়কে। 
হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন কায়িদুূল আবাসী ওরফে হাসসান, আবু 
ইসহাক, আবুল আহওয়াস সাল্লাম ইব্‌ন সলীম, আবু রুহুল বালাদী ও আবু কাসিম বাগবী বর্ণনা 
করেন যে, উমর (রো) বলেন £ 
‘জিবৃত’ অর্থ যাদু এবং ‘তাগুত’ অর্থ শয়তান । আর বীরত্ব ও কাপুরষতা উভয় বৈশিষ্ট্য 
মানুষের মধ্যে থাকে । একজন বীর পুরুষ একজন অপরিচিত লোকেরও সাহায্যার্থে জীবন পণ 
চেষ্টা করে। পক্ষান্তরে কাপুরুষ নিজের মায়ের বিপদের কালেও দৌড়াইয়া পালায় । ধর্মভীরুতা 


কাছীর (২য় খণ্ড)--৪৫ 


Contents 


৩৫৪ তাফসীরে ইবন কাহীর 


মানুষকে উচ্চাসনে সমাসীন করে আর সৎ চরিত্র হইল মানুষের প্রকৃত পরিচয়; হউক সে ইরানী 
অথবা কিব্তী। 
উমর (রা) হইতে ধারাবাহিকভাবে হাস্সান ইব্‌ন কায়িদ আবসী, আবূ ইসহাক, ছাওরী, 

ইব্‌ন আবু হাতিম ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, উমর (রা) বলেন $ 

তাগুতের অর্থ যথার্থই শয়তান। কেননা সেই সমস্ত মন্দ কাজ তাগুত শব্দের অন্তর্ভুক্ত 
রহিয়াছে, যেগুলি অজ্ঞতার যুগের লোকদের মধ্যে বিদ্যমান ছিল। যথা প্রতিমা পূজা, প্রতিমার 
কাছে অভাব-অভিযোগ পেশ করা এবং বিপদের সময় তাহাদের নিকট সাহায্য প্রার্থনা করা 
ইত্যাদি। 

আল্লাহ তা'আলা বলেন ঃ (41 PLAY ৪১911 ৮9০1 এ০০৭০০এ ১৪৪ সে ধারণা 
করিয়া নিয়াছে সুদৃঢ় রজ্জু যাহা ছিন্ন হইবার নহে) অর্থাৎ সে দীনের বিষয়গুলিকে সুদৃঢ় রজ্জুর 
মত আঁকড়িয়া ধরিল যাহা কখনও ছিন্ন হইয়া যাইবার নহে! কেননা ইহা এমন একটি শক্ত 
ভিত্তির সঙ্গে সংযুক্ত, যাহা ছিড়িয়া যাওয়া কল্পনাতীত ব্যাপার। তাই আল্লাহ তা'আলা 
বলিয়াছেন-ধারণ করিয়াছে এমন মজবৃত রজ্জু, যাহা ছিন্ন হইবার নহে। 

মুজাহিদ (র) বলেন 8 58811 5১5] অর্থ ঈমান । 

সুদ্দী রে) বলেন ঃ ইহার অর্থ হইল ইসলাম। 

সাঈদ ইব্‌ন জুবাইর (র) ও যিহাক (র) বলেন 8 5৪81 ১]| অর্থাৎ লাইলাহা 
ইল্লাল্লাহ । 

আনাস ইব্‌ন মালিক (র) হইতে বর্ণনা করা হইয়াছে ঃ 55,11 5৮৮11 এর অর্থ হইল 

কুরআন । 

সালিম ইব্‌ন আবুল জা‘আদ বলেন ঃ ইহার অর্থ হইল আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব রাখা 
এবং শক্রতাও তাহার সন্তুষ্টির জন্য রাখা । 

উপরোক্ত প্রতিটি অর্থই সঠিক ও পরস্পর বৈপরীত্যহীন। মু'আয ইব্‌ন জাবাল (রা) 
($] (০২১13 আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ৪ জান্নাতে প্রবেশ না হওয়া পর্যন্ত ইহা ছিন্ন 
হইবে না। 


ইসস alisha Pa TLE CE EEE 
এই আয়াতটি পড়ার পর বলেন ঃ ERE ES VS ECHO BOOT 
অর্থাৎ “আল্লাহ তা'আলা কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত না তাহারা 

মুহাম্মদ ইব্‌ন কায়েস ইব্‌ন ইবাদা রো) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আওফ, ইসহাক ইবৃন 
ইউসুফ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন কায়েস ইব্‌ন ইবাদা রে) বলেন ঃ 

একদা আমি মসজিদে (নববীতে) অবস্থান করিতেছিলাম। এমন সময় এক ব্যক্তি আগমন 
করেন, যাহার মুখাবয়বে খোদাভীতির স্পষ্ট লক্ষণ পরিলক্ষিত হইতেছিল। তিনি হান্কাভাবে দুই 
রাকাআত নামায পড়িলেন। লোকজন তাহাকে দেখিয়া বলিতে লাগিল যে, লোকটি বেহেশতী । 
তিনি বাহির হইয়া গেলে আমিও তীহার সাথে সাথে বাহির হইয়া আসিয়া কথাবার্তা রলিতে . 


Contents 


সূরা বাকারা ৩৫৫ 


থাকি। এক মুহূর্তে আমি তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া বলি, আপনি মসজিদে প্রবেশ করিলে 
লোকজন আপনাকে দেখিয়া এইরূপ এইরূপ বলিতেছিল! তিনি বলেন, সুবহানাল্লাহ! কাহারো 
এই ধরনের কথা বলিতে নাই, যাহা তাহার অজানা । তবে রাসূল (সা)-এর যমানায় আমি 
একবার একটি স্বপ্ন দেখিয়া উহা তাহাকে বলিয়াছিলাম। উহাতে দেখিয়াছিলাম যে, আমি 
সবুজ-শ্যামল একটি উদ্যানে বিচরণ করিতেছি । উহার মধ্যস্থলে একটি লৌহ স্তম্ভ দেখিতে 
পাই। যাহার নিন্নভাগ পৃথিবীর সাথে মিলিত এবং উর্ধ্বভাগ আকাশের সাথে সম্পৃক্ত আর তাহার 
চূড়ায় একটা লৌহকড়া লটকানো রহিয়াছে । আমাকে উহার উপরে উঠিতে বলিলে আমি 
অপরাগতা জানাই । অতঃপর এক ব্যক্তি অগ্রসর হইয়া আমাকে উঁচু করিয়া ধরিলে আমি 
সহজেই একেবারে চূড়ায় উঠিয়া যাই এবং সেই কড়াটা ধরিয়া থাকি । লোকটি বলিল, উহা শক্ত 
করিয়া ধরিয়া থাক। কড়াটি আমি ধরিয়া রহিয়াছি এই অবস্থাতেই আমার ঘুম ভাংগিয়া যায় । 
অতঃপর আমি রাসূল (সা)-এর নিকট আসিয়া স্বপ্ন বলিলে তিনি বলেন, সেই উদ্যান হইল 
বেহেশতের একটি উদ্যান এবং স্তম্তটি হইল ইসলামের স্তম্ভ এবং মজবুত কড়াটি ধারণ করিয়া 
থাকার অর্থ হইল যে, তুমি ইসলামের উপরই মৃত্যু বরণ করিবে । উল্লেখ্য যে, এই স্বপ্রদ্রষ্টা 
ব্যক্তি হইলেন আবদুল্লাহ ইব্‌ন সালাম (রা) । | 

তিনি মসজিদে উপস্থিত হইয়া নামায শুরু করিলে তাহার পিছনে দীড়াইয়া যিনি তাহার 
অপেক্ষায় "ছিলেন সেই আবদুল্লাহ ইব্‌ন আউফের (র) সূত্রে সহীহদ্বয়ও ইহা বর্ণনা করিয়াছে। 
তবে ইমাম বুখারী মুহাম্মদ ইবৃন সীরীন (র) হইতে অন্য সূত্রেও ইহা বর্ণনা করিয়াছেন । 

অন্য একটি রিওয়ায়েতে খারিশা ইব্‌ন হুর (র) হইতে ধারাবাহিকভাবে মুসাইয়াব ইব্‌ন 
রাফে, আসিম ইব্‌ন বাহদালা, হাম্মাদ ইব্‌ন সালমা, উছমান, হাসানান ইব্‌ন মূসা এবং ইমাম 
আহমদ (র) বর্ণনা করেন যে, খারিশা ইব্‌ন হুর বলেন £ 

আমি মদীনায় মসজিদে নববীতে গিয়া বয়োবৃদ্ধ লোকদের মজলিসে বসিয়াছিলাম । 
ইতিমধ্যে একজন অশীতিপর বৃদ্ধ লাঠি ভর দিয়া মসজিদে প্রবেশ করিলেন । তাহাকে দেখিয়া 
লোকজন বলিতে লাগিল যে, তোমরা বেহেশতী মানুষ দেখিয়া নাও। তিনি একটি স্তম্ভের 
আড়ালে দীড়াইয়া দুই রাকাআত নামায পড়িলেন। আমি গিয়া তাহার নিকট বলিলাম যে, 
লোকজন আপনার সম্বন্ধে এইরূপ এইরূপ বলে। 

অতঃপর তিনি বলিলেন, বেহেশত আল্লাহর । তিনি যাহাকে ইচ্ছা তাহাকে উহাতে প্রবেশ 
করাইবেন। তবে আমি রাসূল (সা)-এর যমানায় একটি স্বপ্ন দেখিয়াছিলাম যে,*একটি লোক 
আসিয়া আমাকে বলিল, আমার সাথে চল । আমি তাহার সাথে চলিলাম । আমরা গিয়া একটি 
প্রশস্ত মাঠে উপস্থিত হইলাম । সেখানে উপস্থিত হইয়া আমি বামদিকে হাটিয়া যাইতে থাকিলে 
তিনি আমাকে বলিলেন, তুমি এই পথের পথিক নও। অতঃপর আমি ডানদিকে চলিতে থাকি। 
হঠাৎ আমি একটি পাহাড় দেখিতে পাই । তিনি আমাকে হাত ধরিয়া সেই পাহাড়ের চূড়া পর্যন্ত 
তুলিয়া নেন। এই পাহাড়ের উপর আমি একটি উচু লোহার স্তম্ভ দেখিতে পাই । উহার শীর্ষভাগে 
ছিল একটি সোনার কড়া! তিনি আমাকে সেই স্তম্ভের উপর তুলিয়া দেন এবং আমি উহা দৃঢ় 
হস্তে ধারণ করিয়া রাখি । তিনি আমাকে বলেন, শক্ত করিয়া ধরিয়াছ তো? আমি বলিলাম, হা । 
ইহার পর তিনি উহার উপরে সজোরে পদাঘাত করেন। কিন্তু তবুও সেই কড়াটি আমার হাত 


Contents 


৩৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইতে বিচ্ছিন্ন হইয়া যায় নাই। অতঃপর আমি রাসূল (সা)-এর নিকট গিয়া ইহা বর্ণনা করিলে 
তিনি বলেন, এইটি খুবই উত্তম স্বগ্ন। আর সেই মাঠটি হইল হাশরের মাঠ এবং বামদিকের 
পথটি হইল জাহান্নামীদের পথ । তবে তুমি সেখানকার বাসিন্দা নও এবং ডানদিকের পথটি 
জান্নাতীদের পথ ৷ স্তন্তটি হইল শহীদদের স্থান এবং কড়াটি হইতেছে ইসলামের কড়া । মৃত্যু 
পর্যন্ত উহাকে শক্ত করিয়া ধরিয়া থাক। অতঃপর তিনি বলেন, আমি পূর্ণ আশাবাদী যে, 

উল্লেখ্য যে, এই ব্যক্তি হইলেন আবদুল্লাহ ইব্‌ন সালাম । আফফানী রে) হইতে 
ধারাবাহিকভাবে আহমদ ইব্‌ন সুলায়মান ও নাসায়ীও এইরূপ বর্ণনা করিয়াছেন এবং মুসা ইব্‌ন 
আশীব হইতে ধারাবাহিকভাবে হাসান ইব্‌ন মুসা, আবূ বকর ইবৃন আবূ শায়বা ও ইব্‌ন মাজাও 
ইহা বর্ণনা করিয়াছেন। তবে তাহারা উভয়ে হাম্মাদ ইব্‌ন সালমার সূত্রে রিওয়ায়েত করিয়াছেন। 
খারিশা ইবনুল হুর আল কারখী (র) হইতে ধারাবাহিকভাবে সালমান ইবৃন মাসহার ও আমাশের 
ইনু না 


পা 12 ১৫ 41৫ ৬.2 z rad 
[60345 ই ১০9৩ didn 15০10518540 (Nev) 
si Ss AD D5 G3 ERs গো 
& 03 722 ১১১০৪ 5) 


২৫৭. “আল্লাহ ঈমানদারগণের অভিভাবক; তাহির ভর কান হৰত লোলা 
নিয়া আসেন । আর যাহারা কাফির তাহাদের অভিভাবক হইল শয়তান; তাহারা 
তাহাদিগকে আলো হইতে অন্ধকারে নিয়া যায়। তাহারাই জাহান্নামের বাসিন্দা; তাহারা 
সেখানে চিরকাল থাকিবে |” 

তাফসীর £ এই আয়াত দ্বারা আল্লাহ তা'আলা জানাইতেছেন, যাহারা তাঁহার সন্তুষ্টি কামনা 
করে, তাহাদিগকে তিনি শান্তির পথ প্রদর্শন করেন এবং সন্দেহ, কুফর ও শিরকের অন্ধকার 
অভিভাবক হইল শয়তান । তাই তাহারা তাহাদের অজ্ঞতার সুযোগে তাহাদের সামনে কুফর ও 
শিরককে আকর্ষণীয় ও মোহনীয় করিয়া তুলিয়া ধরে এবং তাহাদিগকে সত্য হইতে ভাগাইয়া 
নিয়া মিথ্যার অন্ধকূপে নিক্ষেপ করে। 

39505 25৯ ০0৭। ৮৮৯৮ [131 অর্থাৎ উহারাই কাফির আর উহারাই 
অনন্তকাল জাহান্নামে থাকিবে । উল্লেখ্য যে, এই আয়াতটিতে নূর (১) এক বচনে ব্যবহার 
করা হইয়াছে; কিন্তু (-,-/৮)-কে বহু বচনে ব্যবহার করা হইয়াছে। ইহার কারণ হইল যে, 
কাপর সে লা 

ও শাখা-প্রশাখা বাতিল বলিয়া বিবেচ্য । যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন ৪ 


০” ০4 পু পু তপতি 2 Gir fos চু] তু fe it #0 z প 6 পপ 
০১০১২ ৪৪ ৩11৮5 এও sli hl 1১৯ 01 


2৮5 ৭২1০ ১5 [ ও * 
০১১৪-১4-০৩ ৩1১ daa 


hy 


Contents 


সূরা বাকারা . ৩৫৭ 


অর্থাৎ আমার সত্য পথ একটিই ৷ সুতরাং তোমরা উহার অনুসরণ কর এবং অন্যান্য পথে 
চলিও না । তাহা হইলে তোমরা পথভ্রষ্ট হইয়া যাইবে । এইভাবে তিনি তোমাদিগকে উপদেশ 
দেন যেন তোমরা তাকওয়া অবলম্বন করিতে পার। ' 

আল্লাহ তা'আলা আরো বলেন ৪ '১/।১ 71১41 4৯3 অর্থাৎ তিনিই আলোক ও 
অন্ধকারসমূহ সৃষ্টি করিয়াছেন। আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ ALE BEY 
JU অর্থাৎ ডান দিক হইতে ও বাম দিক হইতে । এই প্রকারের আরো বহু আয়াত রহিয়াছে 
যাহা দ্বারা সাব্যস্ত হয় যে, সত্য পথ একটিই । আর বাতিল বা মিথ্যার অসংখ্য পথ ও মত 
রহিয়াছে। 

আইয়ুব ইব্‌ন খালিদ (রে) হইতে ধারাবাহিকভাবে মুসা ইব্‌ন উবায়দা, আবদুল আযীয ইব্‌ন 
আবু উছমান, আলী ইব্‌ন মাইসারা, আবু হাতিম ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, আইয়ূব 
ইব্‌ন খালিদ বলেন ঃ 

কল্যাণাকজ্কীদেরকে উঠান হইবে অথবা তিনি বলিয়াছিলেন, পরীক্ষিতদেরকে উঠান 
হইবে-যাহার আকাঙ্ক্ষা শুধু ঈমান হইবে, তাহার চেহারা আলোয় দীপ্যমান থাকিবে । আর 
যাহার মনের কামনা হইবে কুফরী, তাহার চেহারা হইবে মলিন ও কুৎসিত । অতঃপর তিনি এই 
আয়াত পাঠ করেন £ 


1১১২ ১2১13 ol ll ০৮511 M22 JC ০2301 এ “ll 
a ELLE sh Lalli এ]। A os PEs Sill pall 
১3১৮৯ EEE 
অর্থাৎ যাহারা ঈমান গ্রহণ করিয়াছে, আল্লাহ তাহাদের অভিভাবক । তাহাদিগকে তিনি 
বাহির করিয়া আনেন অন্ধকার হইতে আলোর দিকে । আর যাহারা কুফরী করে তাহাদের 
অভিভাবক হইতেছে শয়তান। তাহারা তাহাদিগকে আলো হইতে অন্ধকারের দিকে 
বাহির করিয়া আনে । ইহারাই হইল জাহান্নামের অধিবাসী চিরকাল তাহাদের সেইখানেই 

থাকিতে হইবে। 

03৩১ Sah St ONES 3 ০2৬ GUNN ৫6201 (YoA) 
29695506১৩৪ 5কা ও 0$ ৩৫৫৫ ৩8৫2) 
৬ ৫6 (৩9 এ 03০ Ge 3১016529800] 5 
3 ১৫. ৫৮১৫ 
6 (৬) Aye ls 
২৫৮. “তুমি কি তাহাকে দেখিয়াছ, যে ব্যক্তি ইবরাহীমের সঙ্গে তাহার প্রতিপালকের 
ব্যাপারে ঝগড়া করিয়াছে, অথচ তাহাকে আল্লাহ রাজ্য দান করিয়াছিলেন । যখন 
ইবরাহীম বলিল, আমার প্রভু বাচান ও মারেন । সে বলিল, আমিও বাচাই এবং মারি । 
ইবরাহীম বলিল, অনন্তর আল্লাহই সূর্যকে পূর্বদিকে উদিত করেন! তাই তুমি পশ্চিম দিকে 


Contents 


৩৫৮. তাফসীরে ইব্‌ন কাছীর 


উদিত কর। অতঃপর কাফিরটি চুপ হইয়া গেল। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে পথ 
দেখান না|” 

তাফসীর ৪ যে ব্যক্তি আল্লাহর অস্তিত্ সম্বন্ধে হযরত ইব্রাহীম (আ)-এর সংগে বিতর্ক 
করিয়াছিল, সে হইল বেবিলনের রাজা নমরুদ ইব্‌ন কিনআন ইব্‌ন কাওশ ইবৃন শাম ইব্‌ন নৃহ। 
কেহ কেহ বলিয়াছেন, সে হইল নমরূদ ইব্‌ন ফালিখ ইব্‌ন আবির ইব্‌ন শালিখ ইবৃন 
আরফাখশায্‌ ইব্‌ন শাম ইব্‌ন নূহ ৷ প্রথম অভিমতটি হইলো মুজাহিদ (র) প্রমুখের । মুজাহিদ 
(র) বলেন £ চার ব্যক্তি পূর্বে হইতে পশ্চিম পর্যন্ত তথা সমকালীন সমগ্র পৃথিবীর উপর রাজত্ব 
করিয়াছেন । তাহাদের দুইজন হইল মু'মিন এবং দুইজন হইল কাফির । মু'মিন দুইজন হইলেন 
হযরত সুলায়মান ইব্‌ন দাউদ (আ) এবং হযরত যুল কারনাইন। আর কাফির দুইজন হইলেন 
নমরূদ ও বখতে নাসর । আল্লাহই ভাল জানেন। 

১৪11 অর্থাৎ হে মুহাম্মাদ! তুমি কি অন্তৃষ্টিতে দেখ নাই ? ১1১১1 0৮ 5311 || 
£3) (5৪ অর্থাৎ সেই ব্যক্তিকে, যে ব্যক্তি তাহার পালনকর্তার অস্তিত্ব সম্বন্ধে বাঁদানুবাদ 
করিয়াছিল ইব্রাহীমের সঙ্গে। সে নিজেকে খোদা বলিয়া দাবি করিয়াছিল। যেমন তাহার 
পরবর্তীতে ফিরআউন তাহার প্রজাবর্গের নিকট নিজেকে খোদা বলিয়া দাবি করিয়াছিল । তাই 
সে বলিয়াছিলঃ 

৪৮2 441 ১০75৫ ০০০০ ৮৭ আমি ব্যতীত তোমাদের দ্বিতীয় খোদা সম্পর্কে আমার 
জানা নেই। বস্তুত দীর্ঘকাল রাজৃত্ করার কারণে তাহার মস্তিষ্কে ওদ্ধত্য ও আত্মন্তরিতা প্রবেশ 
করিয়াছিল এবং তাহার স্বভাবে অবাধ্যতা, অহংকার এবং আত্মগরিমা ঢুকিয়া পড়িয়াছিল। ফলে 
সে নিজেকে খোদা বলিয়া দাবি করার মত ধৃষ্টতা প্রকাশের দুঃসাহস দেখাইয়াছিল। কেহ 
কেহ বলেনঃ সে দীর্ঘ চারশত বৎসর রাজতু করিয়াছিল। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
1151 2111 ১৬5151 অর্থাৎ ‘আল্লাহ সে ব্যক্তিকে রাজ্য দান করিয়াছিলেন।” ইব্রাহীম আ) 
তাহাকে খোদার প্রতি আহ্বান জানাইলে সে খোদার অস্তিত্‌ সম্বন্ধে তাহার নিকট দলীল তলব 
করিয়াছিল। অতঃপর ইব্রাহীম (আ) বলিয়াছেন ১০3 ৫১১১ 5311 ০১) (আমার পালন- 
কর্তা হইলেন তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান) অর্থাৎ এইটি হইল মহান সৃষ্টি- 
কর্তার অপরিহার্য প্রমাণ। কেননা, পূর্বে প্রাণীসমূহের কোন অস্তিত্ব ছিল না, অথচ এখন 
রহিয়াছে। অতঃপর আবার কখনও থাকিবে না, তাই সদা অস্তিত্ময় অংশীদারিতৃহীন মহান 
রবের ইবাদতের জন্য তাহাকে আহ্বান করা হইয়াছিল । 

নমরূদ ইহার উত্তরে বলিল £ ০9 (৯1 (১1 অর্থাৎ আমিও জীবন দান করি এবং মৃত্যু 
ঘটাইয়া থাকি। কাতাদা, মুহাম্মাদ ইব্‌ন ইসহাক ও সুদ্দী প্রমুখ বলেন, ইহার পর সে দুইজন 
লোককে ডাকিয়া পাঠান, যাহাদের উপর মৃত্যু দণ্ডাদেশ জারি করা হইয়াছিল। তারপর সে 
একজনকে হত্যার নির্দেশ দিয়া হত্যা করায় এবং অন্যজনকে হত্যা না করাইয়া মুক্তি দেয়। 
তারপর সে-ই এই হত্যা ও মুক্তিকে যথাক্রমে মৃত্যু ঘটান এবং জীবন দান বলিয়া অভিহিত 
করে। ইহা যে কত অসার ও অবাস্তব প্রমাণ তাহা আল্লাহই সবার চাইতে ভাল জানেন। এই 
উত্তর হযরত ইব্রাহীম আ)-এর প্রশ্ন ও দাবির সংগে সম্পূর্ণ সামঞ্জস্যহীন। কেননা ইহা দ্বারা 
সৃষ্টিকর্তার অস্তিত্হীনতা বুঝায় না। অবশ্য নমরূদ ইহা দ্বারা বোকার মত বুঝাইতে চেষ্টা 


Contents 


সূরা বাকারা ৩৫৯ 


করিয়াছিল যে, সে-ই জীবন-মৃত্যুর মালিক । কিন্তু তাহার কর্ম দ্বারা তাহা প্রমাণিত হয় নাই । 
তাই কাণ্ডজ্ঞানহীনদের মত সদন্তে সে বলিয়াছিল, আমি ব্যতীত তোমাদের যে অন্য কোন খোদা 
আছে তাহা আমার জানা নাই । 

অতঃপর ইব্রাহীম (আ) তাহার গর্ব খর্ব করিয়া দিয়া প্রশ্ন করিলেন, ' 5, 4111 3.3 
১১৯। ০০ pe Sl GE ০০৭ ১০৯৯৮ (নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক দিয়া সূর্য উদিত 
করান, এইবার তুমি তাহা পশ্চিম দিক দিয়া উদিত কর!) অর্থাৎ তুমি যখন সৃষ্টি করা ও মৃত্যু 
দান করার দাবি করিয়াছ, তখন গ্রহরাজি তথা প্রতিটি সৃষ্ট বস্তুর উপরেও তোমার আধিপত্য বা 
নিয়ন্ত্রণ রহিয়াছে এবং থাকা উচিত । অতএব আমার প্রভু সূর্যকে পূর্ব দিকে উদিত হওয়ার নির্দেশ 
দিয়াছেন আর উহা আমার প্রভুর আদেশ পালন করিয়া নিয়মিত পূর্ব দিকে উদিত হইতেছে। 
এখন তুমি উহাকে নির্দেশ দাও যে, উহা যেন পশ্চিম গগনে উদিত হয়। এইবার সে হতভম্ব 
হইয়া অপারগতা জাহির করিল। এমন কি সে ইহার উত্তরে কোন কথাই বলিতে পারিল না। 

অতঃপর খোদায়ী যুক্তি নমরূদের ভিত্তিহীন যুক্তির উপর পূর্ণরূপে বিজয়ী হইল । 


আল্লাহ তা'আলা বলেন ঃ 5 alll 1 5411 এ১$০.% 1115 (আল্লাহ অত্যাচারীদেরকে 
সুপথ প্রদর্শন করেন না)। অর্থাৎ তাহার এই যুক্তিগুলি কোন কাজের নহে; বরং খুবই হালকা 
এবং আল্লাহর নিকট অগ্রাহ্য । উপরন্তু তাহার উপর রহিয়াছে আল্লাহর অসন্তুষ্টি এবং তাহার জন্য 
রহিয়াছে মর্মবিদারক শাস্তি । 

একদল তৰ্কশাস্ত্ৰ বিশারদ বলেন ঃ 

হযরত ইব্রাহীম (আ) প্রথম যুক্তি হইতে দ্বিতীয় যুক্তিটির এই জন্য অবতারণা 
করিয়াছিলেন যে, প্রথমটির চাইতে দ্বিতীয় যুক্তিটি খুবই উজ্জ্বল ও দীপ্যমান। উল্লেখ্য যে, মূলত 
ব্যাপারটি তাহা নয়। বরং প্রথম দলীলটি ছিল দ্বিতীয় দলীলটির ভূমিকা স্বরূপ। তাই উভয়টিই 
নমরূদের যুক্তির অসারতা প্রমাণে পরস্পরের সহায়ক ছিল। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা 
আল্লাহরই প্রাপ্য । 

সুদ্দী (র) বলেন ঃ 

হযরত ইব্রাহীম (আ) অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসার পর নমরূদের সাথে তাহার 
বাদানুবাদ হইয়াছিল । ইহার পূর্বে তাহার সাথে ইব্রাহীম (আ)-এর কোন সাক্ষাৎ হয় নাই। 
প্রথম সাক্ষাতেই উভয়ের মধ্যে এই তর্কটি হয়। 

যায়দ ইব্‌ন আসলাম রে) হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাষ্যাক বর্ণনা করেন 
যে, যায়েদ ইব্‌ন আসলাম (র) বলেন £ 

খাদ্যভাণ্ডার ছিল নমরূদের হাতে । জনগণ তাহার নিকট হইতে খাদ্য আনিত। ইব্রাহীম 
(আ)-ও তাহার নিকট খাদ্য আনিতে যান। তখনই এই বিতর্কটি অনুষ্ঠিত হয়। ফলে সে 
তাহাকে খাদ্য দেয় নাই। অবশেষে তিনি খালি হাতে বাহির হইয়া আসেন। তখন তাহার গৃহে 
খাদ্য বলিতে কিছুই ছিল না। বাড়ির নিকটবর্তী হইলে তিনি দুইটি বস্তায় মাটি বোঝাই করিয়া 
নেন, যাহাতে লোকজন মনে করে যে, তিনি শূন্য হাতে আসেন নাই। বাড়ি পৌছিয়া রস্তা দুইটি 
রাখিয়া তিনি বিশ্রাম নেন এবং ঘুমাইয়া পড়েন। তিনি ঘুমাইয়া পড়িলে তাহার স্ত্রী সারা বস্তা 


Contents 


৩৬০ তাফসীরে ইবৃন কাছীর 


দুইটি খুলিয়া দেখেন যে, উহা উত্তম খাদ্যশস্যে পরিপূর্ণ । উহা হইতে তিনি আহার্য তৈরি 
করেন । হযরত ইব্রাহীম (আ) ঘুম হইতে উঠিয়া দেখেন, খাদ্য প্রস্তুত করা হইয়াছে। তিনি 
স্ত্রীকে জিজ্ঞাসা করেন, তুমি খাদ্য পাইলে কোথায় ? স্ত্রী উত্তরে বলিলেন- আপনি যে খাদ্য ভর্তি 
বস্তা দুইটি আনিয়াছিলেন, উহা হইতে কিছু নিয়া খাদ্য তৈরি করিয়াছি । তখন ইব্রাহীম (আ) 
বুঝিয়া নেন যে, এই রিযিক আল্লাহ্‌র তরফের এবং তিনি তাহাদিগকে প্রদান করিয়াছেন । 
যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন ঃ 
আল্লাহ তাহার নেমরূদের) নিকট একজন ফেরেশতা প্রেরণ করেন । তিনি তাহাকে আল্লাহর 
প্রতি ঈমান আনয়নের দাওয়াত প্রদান করেন। কিন্তু সে তাহা প্রত্যাখ্যান .করে। ফেরেশতা 
তাহাকে দ্বিতীয়বার আহ্বান করেন। কিন্তু সে এইবারও প্রত্যাখ্যান করে। ফেরেশতা তাহাকে 
বলিলেন, আচ্ছা, তাহা হইলে তুমি তোমার সেনাবাহিনী প্রস্তুত কর, আমিও আমার সেনাবাহিনী 
নিয়া আসিতেছি। অতঃপর নমরূদ এক বিশাল সৈন্যবাহিনী নিয়া সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে 
উপস্থিত হইল। এদিকে আল্লাহ তা'আলা তাহার সৃষ্ট মশকের দল পাঠাইয়া দেন! এত অধিক 
ংখ্যক মশক উপস্থিত হয় যে, সূর্য দৃষ্টি হইতে অন্তরাল হইয়া যায়। আল্লাহ তাহার মশক 
বাহিনীকে নমরূদের সেনাবাহিনীর উপর নিয়োজিত করেন এবং অল্পক্ষণের মধ্যেই তাহাদের 
রক্তমাংস খাইয়া হাডিডসার করিয়া ফেলে । এইভাবে নমরূদের সমস্ত সৈন্যবাহিনী সেখানেই 
ধ্বংস হইয়া যায়। সেই মশাগুলির একটি নমরূদের নাসারন্ধে প্রবেশ করাইয়া আল্লাহ তাহাকে 
আযাব দিতে থাকেন। আর দীর্ঘকাল সে এই যন্ত্রণা হইতে অব্যাহতি পাইবার নিমিত্তে হাতুড়ি 
দিয়া উপর্যুপরি মাথায় আঘাত করিতে থাকিত । অবশেষে এভাবেই সেও ধ্বংস হইয়া যায়। 
০৯৩ তা 0৩৭৩3458255 EIU FESS (০৭) 
৬০৬ ৮০৪৮০0৬১৫৩৪ 255৩ ht এ ৪৮৩৬) 
LESSEE BL HES HU ও ৩৫0৬ » 355 HUG 


BEG LIBS A KG SGA Bs ON BENG TE 
(8521 91 LE OG 4S (৬ ৮৯5 ১৩ BUSSES YS 
OX OP 
২৫৯. “অথবা সেই ব্যক্তিকে কি দেখিয়াছ, যে লোক একটি জনপদ দিয়া অতিক্রম 
করিতে গিয়া দেখিল, উহা ওলট-পালট হইয়া পড়িয়া রহিয়াছে। সে বলিল, আল্লাহ কিভাবে 
এই বিধ্বস্ত জনপদ আবাদ করিবেন? তখন আল্লাহ তাহাকে মৃত করিয়া একশত বছর 
রাখিলেন। অতঃপর পুনরুজ্জীবিত করিয়া বলিলেন, কতক্ষণ (মৃত) ছিলে? সে বলিল, 
একদিন কিংবা দিনের কিছু অংশ । তিনি বলিলেন, বরং তুমি একশত বছর (মৃত) ছিলে। 
এখন দেখ তোমার খাদ্য ও পানীয় কিছুমাত্র বিনষ্ট হয় নাই । আর তোমার গাধাটি দেখ । 
আমি তোমাকে মানুষের জন্য শিক্ষণীয় বিষয় বানাইতে চাই । এবারে দেখ, হাড্ডিগুলি 
* কিভাবে জুড়িয়া ফেলিতেছি ও উহা মাংস চর্মে আবৃত করিতেছি । যখন সে ইহা দেখিল, 
তখন বলিল, আমি জানি, নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান । 


Contents 


সূরা বাকারা ৩৬১ - 


তাফসীর ঃ পূর্ববর্তী আয়াতে আল্লাহ তা'আলা রাসূল (সা)-কে উদ্দেশ্য করিয়া বলিয়াছিলেন : 
যে, তুমি কি সেই লোকটিকে দেখ নাই, যে ইব্রাহীমের (আ) সাথে পালনকর্তার ব্যাপারে 
বিতর্ক করিয়াছিল? উক্ত ঘটনার সাথে সংযোগ রাখিয়াই এই আয়াতে আল্লাহ তা'আলা 
বলিতেছেন £ (4১১০ 15 42545 As 52১5 ৪1০ ০5 ১ অৰ্থাৎ তুমি কি সেই 
লোকটিকে দেখ নাই, যে ব্যক্তি এমন এক জনপদ দিয়া যাইতেছিল যাহার বাড়িগুলি ভাংগিয়া 
উপুড় হইয়া পড়িয়াছিল ? 

উল্লিখিত জনপদ দিয়া অতিক্রমকারী ব্যক্তি কে ছিলেন, ইহা লইয়া মতবিরোধ রহিয়াছে। 
আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে ধারাবাহিকভাবে নাজিয়াহ ইব্‌ন কাআব, আবূ ইসহাক, 
ইস্রাঈল, আদম ইব্‌ন আবু ইয়াস, ইসাম ইব্‌ন দাউদ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, 
আলী ইব্‌ন আবু তালিব (রা) বলেন ঃ সেই ব্যক্তি ছিলেন হযরত ওযায়ের (আ)। নাজিয়াহ 
হইতে ইব্‌ন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীর, ইব্‌ন আবু হাতিম, ইব্‌ন আব্বাস, 
হাসান, কাতাদা, সুদ্দী ও সুলায়মান ইবৃন বুরাইদা প্রমুখও ইহা বর্ণনা করিয়াছেন । এই ব্যাপারে 
এইটিই প্রসিদ্ধ অভিমত । 

ওহাব ইব্‌ন মাম্বাহ ও আবদুল্লাহ ইবৃন উবাইদ বলেনঃ সেই ব্যক্তির নাম ছিল “আরমিয়া 
ইব্‌ন হালকিয়াহ। মুহাম্মাদ ইব্‌ন ইসহাক বলেনঃ আমাকে ওহাব ইব্‌ন মাম্বাহ বলিয়াছেন যে, 
ইহাই খিযির (আ)-এর নাম। সালমান (রা) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইব্‌ন মুহাম্মাদ, 
ইয়াসার আল-জারী ইব্‌ন আবূ মাতরাফ, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, 
সালমান (রা) বলেন ঃ সিরিয়াবাসী এক ব্যক্তি বলিয়াছেন যে, মৃত্যুর একশত বৎসর পর আল্লাহ 
যে ব্যক্তিকে পুনরুজ্জীবিত করিয়াছিলেন তাহার নাম হইল হিযকিল ইব্‌ন রাওয়াব আ)। 

মুজাহিদ ও ইব্‌ন জারির (র) বলেন ঃ সেই ব্যক্তি ছিলেন বনী ইসরাঈল গোত্রভুক্ত এবং 
তাহার অধিবাস ছিল প্রসিদ্ধ বায়তুল মুকাদ্দাস । 

প্রসিদ্ধ রহিয়াছে যে, বখতে নসর বাইতুল মুকাদ্দাস সংলগ্ন জনপদে তাহার হত্যা ও 
ধ্বংসলীলা চালাইবার পর সেই এলাকাটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। অতঃপর 
একদিন সেই ব্যক্তি এই পথ দিয়া যাইতেছিলেন। ১.১ (৪৯9 অর্থাৎ উক্ত এলাকায় দুঃখ 
করিবারও কোন লোক অবশিষ্ট ছিল না। 
, আল্লাহ তা'আলা বলেন ঃ (৮১৮ 2 অর্থাৎ বাড়িঘরের ছাদ ও দেয়ালগুলি ভাংগিয়া 
চর্ণ-বিচূর্ণ হইয়া পড়িয়াছিল। ইহা দেখিয়া তিনি চিন্তাৱিত হইয়া সেখানে দীড়াইয়া বলিলেন- 
(432 0 | ১৬৯ ৮১৯ 5 (কেমন করিয়া আল্লাহ মৃত্যুর পর ইহাকে জীবিত 
করিবেন?) অর্থাৎ ধ্বংসন্তুপে পরিণত এই জনপদটিকে কি আর কখনও পূর্বের ন্যায় আবাদ করা 
সম্ভব ? (1০ Sis | 5505 (অতঃপর আল্লাহ তা'আলা তাহাকে একশত বৎসর মৃত 
অবস্থায় রাখিলেন।) এই দিকে তাহার মৃত্যুর সত্তর বৎসর পর বনী ইসরাঈলদের দ্বারা সেই 
জনপদটি পুনর্বার আবাদ হইয়া জনবসতির কোলাহলে মুখরিত হইয়া উঠে । 

উল্লেখ্য যে, আল্লাহ সেই ব্যক্তিকে পুনরুজ্জীবন দান করার সময়ে প্রথমে তাহার চোখ 
দুইটিকে দৃষ্টি শক্তিদান করেন যাহাতে সে দেখিতে পারে যে, তাহার মৃত শরীরে কিভাবে জীবন . 
সঞ্চালিত করা হয়। এভাবে তাহাকে জীবিত করার পর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাহাকে . 


কাছীর (২য় খণ্ড)__৪৬ 


Contents 


৩৬২ তাফসীরে ইব্ন কাছীর 


জিজ্ঞাসা করেন ঃ কতকাল এইভাবে ছিল ? তিনি বলিলেন, আমি ছিলাম একদিন অথবা এক 
দিনেরও কিছু কম সময়। ইহা বলার কারণ হইল যে, দিনের প্রথম দিকে তাহার জীবন হরণ 
করা হইয়াছিল আর যখন তাহাকে পুনরুজ্জীবিত করা হইয়াছিল, তখন ছিল দিনের শেষ ভাগ। 
তিনি জীবিত হইয়া দেখিতেছিলেন যে, সূর্য অস্ত যাইতেছে । তাই তিনি ধারণা করিয়াছিলেন, 
হয়ত এই সময়টুকুই আমি মৃত অবস্থায় অতিবাহিত করিয়াছি। তিনি ইহা বলার পর আল্লাহ 
তা“আলা তাহাকে বলিলেন ঃ ৪৮141554০৮৮ AEG ole Bi ৩৪ 
44,5, অর্থাৎ তাহা নয়, বরং তুমি তো একশত বৎসর ছিলে। এইবার চাহিয়া দেখ নিজের 
খাবার ও পানীয়ের দিকে, সেগুলি নষ্ট হইয়া যায় নাই । 

বলা হয় যে, খাদ্য হিসেবে তাহার সাথে ছিল আংগুর, তীন এবং ফলের রস । আর তিনি 
সেগুলি যেভাবে রাখিয়াছিলেন, অনুরূপ অপরিবর্তনীয়ই পাইয়াছিলেন। অর্থাৎ ফলের রস নষ্ট হয় 
নাই, ডুমুর বা তীন টক হয় নাই এবং আংগুর পচিয়া যায় নাই। 

অতঃপর আল্লাহ বলিলেন £ এ) 511 "১13 (এইবার তাকাও তোমার গাধাটির 
দিকে) ৷ অর্থাৎ তোমার চোখের সামনে আমি উহাকে কিভাবে জীবিত করিতেছি তাহা দেখ ৪ 
০] 14১১, অৰ্থাৎ আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাইতে চাই। ইহা যেন 
কিয়ামতের পুনরুথানের জন্য মজবুত দলীল হইয়া থাকে। 

(২১০১১ 24 lll 1১5010, অৰ্থাৎ হাড়গুলির প্রতি চাহিয়া দেখ, আমি উহা 
কিভাবে জুড়িয়া দেই! অর্থাৎ তিনি দেখিতে দেখিতে অস্থিগুলি স্ব-স্ব স্থানে সংযুক্ত হইয়া গেল। 

যায়েদ ইবৃন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে খারিজা, ইসমাঈল ইব্ন হাকীম ও নাফে 
ইব্‌ন আবূ নাঈমের সনদে হাকেম তাহার মুসতাদরাকে বর্ণনা করেন যে, যায়েদ ইব্‌ন ছাবিত 
(রা) বলেন ঃ রাসূল (সা) ।৯:১5 54 অর্থাৎ , এর স্থানে ) দিয়া পড়িতেন। মুজাহিদ (রা) 

বলেন ঃ তিনি (২১5 ও পড়িতেন। ইহার অর্থ হইল, উহাকে জীবিত করিবেন। 
| (০১1 1১-৫% ১5 (অতঃপর সেইগুলির উপর মাংসের আবরণ পরাইয়া দেই )) সুদ্দী 
প্রমুখ বলেন, গাধার হাডিডগুলি বিক্ষিপ্তভাবে এদিক-সেদিক ছড়াইয়াছিল এবং শুভ্রতায় চকচক 
করিতেছিল। অতঃপর বাতাসের ঝাপটায় বিক্ষিপ্ত অস্থিগুলি একত্রিত হইয়া যথাস্থানে একটার 
সাথে আর একটি সংযুক্ত হইয়া একটি পূর্ণ কাঠামোরূপে দীড়াইল। উহার শরীরে গোশত ছিল 
না। আল্লাহ তা'আলা ফেরেশতার মাধ্যমে গাধার শরীরে গোশত, রক্ত, শিরা এবং চামড়া 
পরাইয়া দেন। তারপর একজন ফেরেশতা পাঠাইয়া উহার নাসার্ন্ধ দিয়া জীবন ফুঁকিয়া 
দেন। অতঃপর আল্লাহর নির্দেশে গাধাটি দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল । হযরত উযাইরের 
(আ) সামনেই আল্লাহর হুকুমে এই সকল কার্য সংঘটিত হইতেছিল। অতঃপর তিনি বলিয়া 
উঠিলেন 8 %+.9 (৮.5 0৫ 412 4141 91115 U3 আমি খুবই জানি, নিঃসন্দেহে আল্লাহ 
সর্ববিষয়ে ক্ষমতাবনি ।) অর্থাৎ আল্লাহর ক্ষমতা সম্পর্কে এই যুগে আমিই সবার চাইতে বেশি 
জ্ঞানী। কেননা আমি স্বচক্ষে তাহার ক্ষমতা প্রত্যক্ষ করিয়াছি। কেহ কেহ 'আ'লামু” স্থলে 
এলাম" পড়িয়াছেন। উহার অর্থ দাড়ায়-তুমি জানিয়া রাখ যে, আল্লাহ প্রত্যেক জিনিসের উপর 
সর্বময় ক্ষমতাবান 


Contents 


সূরা বাকারা ৩৬৩ 


১02৮6 ৮50৩১ 350 ৩৩ ০ 3990৮820৩35 (YN. ) 
A 02 82431045 06: লগ 

তির M15 5326845 ৬ 95 এ ৩১০৪5 
৮ 282০ BG এ 


২৬০. “আর যখন ইব্রাহীম বলিল, হে আমার প্রতিপালক! মৃতকে কিভাবে তুমি 
জীবিত কর তাহা আমাকে দেখাও । আল্লাহ বলিলেন, তুমি কি তাহা বিশ্বাস কর না? সে 
বলিল, হাঁ, তবে আমার অন্তরকে আশ্বস্ত করার জন্য । তিনি বলিলেন, তাহা হইলে চারটি 
পাখি ধরিয়া উহা টুকরা টুকরা করিয়া পাহাড়ের বিভিন্ন অংশে ছড়াইয়া ফেল । অতঃপর 
সেইগুলিকে ডাক। তোমার কাছে উহারা দৌড়াইয়া আসিবে । আর জানিয়া রাখ, নিশ্চয় 
আল্লাহ মহা প্রতাপাবিত ।” 

তাফসীর ঃ হযরত ইব্রাহীম (আ)-এর এই প্রশ্ন করার কারণ হইল যে, তিনি নমরূদকে 
বলিয়াছিলেন, আমার প্রভু জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। আল্লাহর এই শক্তি ও ক্ষমতার 
ব্যাপারে তাহার তো বিশ্বাস রহিয়াছেই, কিন্তু ইহা বাস্তবে দর্শন করিয়া তিনি তাহার 
বিশ্বাস প্রগাঢ়তম করিতে চাহিয়াছিলেন। তাই তিনি বলিলেন ঃ ৪ ০৮৯০ ৪৪ ৮১০1 ০০3 
(48 ১০০৮ 5515 ০12 UG a5 dl UG (৮11 অর্থাৎ হে আমার পালনকর্তা! 
আমাকে দেখাও, কেমন করিয়া তুমি মৃতকে জীবিত করিবে । আল্লাহ বলিলেন, তুমি কি 
বিশ্বাস কর না ? সে বলিল, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখিতে চাই যাহাতে অন্তরে প্রশান্তি 
লাভ করিতে পারি । 

এই আয়াত সম্পর্কে বুখারী (র) একটি হাদীস উদ্ধৃত করিয়াছেন। হাদীসটি আবু হুরায়রা 
(রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা সাঈদ, ইব্‌ন শিহাব, ইউনুস, ইব্‌ন ওহাব ও আহমাদ 
ইব্‌ন সালিহ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেনঃ 

“রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, হযরত ইব্রাহীম (আ) অপেক্ষা আমরা বেশি সন্দেহ 
পোষণের দাবি করিতে পারি । কেননা তিনি বলিয়াছিলেন, হে আমার প্রভু, আমাকে দেখাও 
কেমন করিয়া তুমি মৃতকে জীবিত করিবে । (আল্লাহ) বলিলেন, তুমি কি (ইহা) বিশ্বাস করনা ? 
ইব্রাহীম (আ) বলিলেন, অবশ্যই বিশ্বাস করি , কিন্তু দেখিতে চাই যাহাতে অন্তরে প্রশান্তি লাভ 
করিতে পারি।” 

ওহাব হইতে হারমালা ইবৃন ইয়াহ্য়ার সুত্রে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। ইহা দ্বারা 
কোন ব্যক্তির ইহা ধারণা করার কোন অবকাশ নাই যে, আল্লাহর এই ক্ষমতার ব্যাপারে হযরত 
ইব্রাহীম (আ)-এর কোন সন্দেহ ছিল। বরং ইহা দ্বারা হযরত ইব্রাহীম (আ)-এর দৃঢ়চেতা 
ঈমানের পরিচয় পাওয়া গিয়াছে। 


Contents 


৩৬৪ তাফসীরে ইবৃন কাছীর 


উল্লিখিত হাদীসটির জবাবে আমি অন্য একটি হাদীস উদ্ধৃত করিতেছি ।১ 

| ৮৮০০৪ ১০1 05 25,1 4১০5 005 অর্থাৎ আল্লাহ বলিলেন, তাহা হইলে 
চারটি পাখি ধর । সেইগুলিকে পোষ মানাইয়া নাও। 

মুফাসসিরগণ এই ব্যাপারে ইখতিলাফ করিয়াছেন যে, চারটি কি পাখি ছিল ? উল্লেখ্য যে, 
এইটি কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবুও কুরআনে আলোচিত হইয়াছে বিধায় আমরাও খানিক 
চেষ্টা করিতেছি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলিয়াছিলেন, উক্ত 
পাখি চারটির একটি ছিল কলম, একটি ছিল ময়ুর, একটি ছিল মোরগ এবং একটি কবুতর । 
তাহার নিকট হইতে অন্য রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে, সেইগুলি ছিল জল কুককুট, সী মোরগের 
বাচ্চা, মোরগ এবং ময়ুর । 

মুজাহিদ ও ইকরামা বলেনঃ উহা ছিল কবুতর, মোরগ, ময়ূর এবং কাক। 

ইব্‌ন আব্বাস (রা), ইকরামা, সাঈদ ইব্‌ন যুবাইর, আবূ মালিক, আবুল আসওয়াদ 
দোইলী, ওহাব ইব্‌ন মুনাববাহ হাসান ও সুদ্দী (র) প্রমুখ বলেন ৪ 1:11 ১৯৮০৪ এর অর্থ 
হইল কাটিয়া টুকরা টুকরা করা । ৃ 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন ৪ :4-1| ১৯:১০ এর অর্থ হইল সম্মিলিত 
করা। অর্থাৎ তাহারা একত্রিত বা সম্মিলিত হওয়ার পর উহাদিগকে যবাই কর। অতঃপর 
উহাদের দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রাখিয়া দাও । 

কেহ কেহ বলিয়াছেন ঃ 

তিনি চারটি পাখি ধরিয়া জবাই করেন এবং উহাদের পালকগুলি আলাদা করিয়া ফেলিয়া 


১. আল্লামা বাগবী রে) বলেন £ 

আবু ইব্রাহীম ইসমাঈল ইব্‌ন ইয়াহিয়া আল-মুযনী হইতে মুহাম্মাদ ইব্‌ন ইসহাক ইব্‌ন খুযাইমা (র) বর্ণনা 
করেন যে, আলোচ্য হাদীস সম্পর্কে আবু ইব্রাহীম ইসমাঈল ইবৃন ইয়াহয়া আল-মুযনী (র) বলেন- আল্লাহ 
যে মৃতকে জীবিত করিতে সক্ষম, এই ব্যাপারে মুহাম্মদ (সা) এবং ইব্রাহীম (আ) উভয়ের কাহারো 
লেশমাত্র সন্দেহ ছিল না। বরং সন্দেহ করিয়াছিলেন যে, আল্লাহ এই প্রশ্নের উত্তর দিবেন কি দিবেন না। 
আবু সুলায়মান খাত্তাবী (র) বলেনঃ ্‌ 

ইব্রাহীম (আ) হইতে তাহারা এই সন্দেহ করার বেশী হকদার ।' এই কথার দ্বারা তাহার ইহা বলা উদ্দেশ্য 
নয় যে, এই ব্যাপারে তাহার সন্দেহ রহিয়াছে আর ইব্রাহীম (আ)-এর কোন সন্দেহ ছিল না। বরং ইহা 
দ্বারা সন্দেহের সঠিক নিরসন করা হইয়াছে। মূলত তাহার কথার উদ্দেশ্য হইল যে, আমার তো সন্দেহ 
নাই-ই, আমার সন্দেহহীনতার চাইতেও ইব্রাহীম (আ)-এর নিসংশয়তা বহু শক্তিশালী । কেননা এই 
ব্যাপারে তাহার বাস্তব অভিজ্ঞতা থাকায় বিন্দুমাত্র সন্দেহ আর অবশিষ্ট ছিল না। তবে তিনি এই কথাটি 
বলিয়াছেন বিনয় প্রকাশের জন্যে । উল্লেখ্য যে, ইহা বলা দ্বারা হযরত ইব্রাহীম (আ)-এর সন্দেহ প্রকাশ 
করা উদ্দেশ্য ছিল না; বরং এই ব্যাপারে বাস্তব জ্ঞান অর্জন করাই ছিল তাহার উদ্দেশ্য ৷ কেননা বাস্তব জ্ঞান 
দ্বারা কোন জিনিস বা তাহার শক্তি সম্পর্কে সম্যক অবহিত হওয়া যায়। আর অবাস্তব কোন জিনিস দলীল 
হিসাবেও পেশ করা যায় না। কেহ কেহ বলিয়াছেন £ এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর লোকজন 
বলিতেছিলেন যে, হযরত ইব্রাহীম (আ) এই ব্যাপারে সন্দেহ করিয়াছিলেন । অথচ আমাদের নবী 
(সা)-এর এই বিষয়ে কোন সন্দেহ নাই। অতঃপর রাসূল (সো) তাওয়াযূর দৃষ্টিতে হযরত ইব্রাহীম 
(আ)-কে তাহার চাইতে এই ব্যাপারে উন্নত ও অধিকতম জ্ঞানী বলিয়া অভিহিত করিলেন। 


Contents 


সূরা বাকারা ৩৬৫ 


ভিন্ন ভিন্ন করিয়া ভাগ করার পরে সবগুলি মিলাইয়া ফেলেন । অতঃপর বহু অংশে বিভক্ত করিয়া 
বিভিন্ন পাহাড়ের উপর রাখিয়া দেন। কেহ কেহ বলিয়াছেন যে, সাতটি পাহাড়ের উপর রাখেন । 
ইব্‌ন আব্বাস রো) বলেন ৪ 

তবে সেইগুলির মাথাসমূহ তাহার হাতের মধ্যে ছিল। অতঃপর আল্লাহ তা'আলা 
উহাদিগকে ডাকার নির্দেশ দান করিলে তাহার নির্দেশ অনুযায়ী তিনি উহাদিগকে ডাকিলেন। 
৪পর দেখিতে পাইলেন যে, যার যার পালক তার তার দেহে সংযোজিত হইয়া যাইতেছে । 
আর রক্ত মাংস ও অন্যান্য অংগগুলি একই সাথে একত্রে সংযুক্ত হইয়া পূর্ণ পাখিরূপে উড়িয়া 
তাহার নিকটে আসিল । ফলে তিনি তাহার প্রশ্নের বাস্তব ও যথাযথ উত্তর পাইয়া প্রশান্তি লাভ 
করেন। পাখিগুলি উড়িয়া তাহার নিকট আসিলে তাহার হাতের মাথাগুলি উহার যথাস্থানে 
সংযোজন করেন। কারণ, একটির মাথা অন্যটির দেহে সংযোজন করিলে উহা সংযুক্ত হইত 
না। অবশেষে উহারা সর্বাঙ্গীন পূর্ণতা পাইলে আল্লাহর নির্দেশে আবার উড়িয়া চলিয়া যায়। 

তাই আল্লাহ তা'আলা বলেন £ fe RT ১! ০০/,, অর্থাৎ জানিয়া রাখ, আল্লাহ 
মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। অর্থাৎ ভিনি কৰ্নও কোন কাজে ব্যর্থ হন না এবং কেহ তাহার 
ইচ্ছাকে প্রতিরোধ করিতে পারে না। আর কোন প্রতিবন্ধকতা ব্যতীতই তিনি তাহার ইচ্ছা সম্পন্ন 
করেন। কেননা তিনি তাহার যে কোন ইচ্ছা সম্পাদনের বেলায় অত্যন্ত প্রভাবশালী এবং তিনি 
তাহার কথায়, কাজে, আইন প্রণয়নে ও নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত বিচক্ষণতার 
অধিকারী । 


2০৩5৫ 2০০86902৯০0 PON ORES CL OB (YUN) 
0B fess Hiss de 3 hls, KS HE AS BEB HS 


OA menat tet sl GEOL. econ Genet dor alt Hr 
সাতটি শীষ জন্ম দেয়। প্রতিটি শীষে একশত দানা হয়। এবং আল্লাহ যাহাকে চাহেন 
বহুগুণ বাড়াইয়া দেন । আর আল্লাহ প্রাচুর্য দানকারী, সর্বজ্ঞ ৷” 

তাফসীর £ এই আয়াতটিতে আল্লাহ তা'আলা সেই ব্যক্তির ছাওয়াব বৃদ্ধি হওয়ার কথা 
উল্লেখ করিয়াছেন, যে লোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহার পথে দান করেন । উহার একটি 
ছাওয়ার বৃদ্ধি পাইয়া দশ হইতে সাতশত পর্যন্ত পৌছে। তাই আল্লাহ তা'আলা বলেন ৪ রী 
dl sl 55235, 5১3] অৰ্থাৎ যাহারা আল্লাহর পথে স্বীয় ধনসম্পদ ব্যয় 
করে তাহাদের উপমা । 

সাঈদ ইব্ন জুবাইর (রা) উহার ব্যাখ্যায় বলেনঃ অর্থাৎ আল্লাহর আদেশ পালনে যাহারা 
স্বীয় ধনসম্পদ ব্যয় করে। মাকহুল (র) উহার ব্যাখ্যায় বলেনঃ জিহাদের জন্য ঘোড়া 
লালন-পালন এবং অস্ত্রশস্ত্র কেনা ইত্যাদিতে যাহারা অর্থ ব্যয় করে। ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে ইকরামা ও শাবীব ইবৃন বাশার বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) এই 
আয়াতের ব্যাখ্যায় বলেনঃ যাহারা জিহাদ এবং হজ্ব পালনে অর্থ ব্যয় করে তাহারা এক টাকা ব্যয় 
করার বিনিময়ে সাতশত টাকা ব্যয় করার ছাওয়াব পাইবে ৷ যথা আল্লাহ তা'জ্যালা বলিয়াছেন £ 


Contents 
৩৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


LS 85 LL YS ৪ ০15 555 ০৮ 2 4৯০ (তাহাদের উপমা হইল একটি 
বীজ যাহা হইতে সাতটি শীষ জন্মায় আর প্রত্যেকটি শীষে একশত দানা থাকে৷) 

উল্লেখ্য যে, “একের বিনিময়ে সাতশত" কথাটির চাইতে এই উপমাটি অতি সুক্ষ, পরিচ্ছন্ন 
ও যুক্তিপূর্ণ। ইহা দ্বারা ইংগিত করা হইয়াছে যে, সৎকাজ সম্পাদনকারীর আমল সেভাবে বৃদ্ধি 
পাইতে থাকে, যেমন উর্বর যমীনের রোপা-বীজ ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতে থাকে । হাদীসে উল্লিখিত 
হইয়াছে যে, একটি সৎকাজের পুণ্য বর্ধিত হইয়া সাতশত গুণ পর্যন্ত পৌছে। 

ইয়া ইব্‌ন গাতীফ রে) হইতে ধারাবাহিকভাবে বাশার ইব্‌ন আবু সাইফ জারমী, ইব্‌ন 
উআইনার গোলাম ওয়াসিল, ইব্‌ন রবী, আবু খাদ্দাশ ও ইমাম আহমাদ(র) বর্ণনা করেন যে, 
ইয়া ইব্‌ন গাতীফ (র) বলেন ৪ 

হযরত আবূ উবায়দা (রা) পক্ষাঘথাতে আক্রান্ত হইলে আমরা তাহাকে দেখিতে যাই । তখন 
তাহার পত্নী তাহার শিয়রে উপবিষ্ট ছিলেন। আমরা তাহাকে আবু উবায়দার (রো) অবস্থা 
সম্পর্কে জিজ্ঞাসা করিলাম । তিনি বলিলেন, আল্লাহর শপথ, তিনি অত্যন্ত যন্ত্রণার মধ্যে রাত্রি 
অতিবাহিত করিয়াছেন। তখন তাহার মুখ দেওয়ালের দিকে ফিরানো ছিল । ইহা শুনিয়া তিনি 
আগত মেহমানদের দিকে ফিরিয়া বলেন-না, আমি রাত্রি কঠিন যন্ত্রণার মধ্যে কাটাই নাই । 
কেননা আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন-যে ব্যক্তি একটি পয়সা 
আল্লাহর পথে ব্যয় করে, সে সাতশত পয়সা ব্যয় করার ছওয়াবের অধিকারী হয়। যে ব্যক্তি 
নিজের জন্য ও পরিবারবর্গের জন্য ব্যয় করে, সে দশগুণ পুণ্য লাভ করিবে । যে ব্যক্তি 
রোগগ্রস্ত ব্যক্তিকে দেখিতে যায়, তাহারও দশগুণ পুণ্য লাভ হয়। আর রোযা যতক্ষণ বহাল 
থাকে ততক্ষণ উহা হইল ঢাল স্বরূপ । যে ব্যক্তি শারীরিক বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, রোগ- 
ব্যথায় আক্রান্ত হয়, উহা তাহার পাপসমূহ ঝাড়িয়া পরিষ্কার করিয়া দেয়। নাসায়ীও (র) 
একটি পরম্পরা সুত্রে এই হাদীস বর্ণনা করিয়াছেন। অবশ্য একটি মওকুফ সৃত্রেও ইহা 
বর্ণিত হইয়াছে। 

অন্য একটি হাদীসে ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আমর শায়বানী, 
সুলায়মান, শু“বা, মুহাম্মদ ইব্‌ন জাফর ও ইমাম আহমাদ (রে) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ 
(রা) বলেন ঃ 

জনৈক ব্যক্তি লাগাম বিশিষ্ট একটি উন্ত্রী আল্লাহর পথে দান করেন। অতঃপর রাসূলুল্লাহ 
(সা) বলেন, লোকটি কিয়ামতের দিন লাগাম বিশিষ্ট সাতশত উন্ত্রী প্রাপ্ত হইবে । আ'মাশ হইতে 
সুলায়মানের সূত্রে ইমাম নাসায়ী ও ইমাম মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। তবে মুসলিম 
এইভাবে বর্ণনা করিয়াছেন যে, এক ব্যক্তি লাগাম বিশিষ্ট একটি উ্ী নিয়া আসিয়া বলিলেন, হে 
আল্লাহর রাসূল! ইহা আল্লাহর রাহে দান করিলাম । অতঃপর রাসূল (সা) বলেন, তুমি ইহার 
বিনিময়ে কিয়ামতের দিন সাতশত উদ্ত্রী লাভ করিবে। 

অন্য একটি হাদীসে আবদুল্লাহ ইব্‌ন মসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল 
আহওয়াজ, ইব্রাহীম আলহিজরী, আমর ইব্‌ন মাজামা, আবুল মাঞ্জার আলকিন্দী ও ইমাম 
আহমাদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ | 


Contents 


সূরা বাকারা ৩৬৭ 


রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা বনী আদমকে একটি পুণ্যের বিনিময়ে 
সাতশত পুণ্য দান করেন। রোযা উহার ব্যতিক্রম । কেননা, আল্লাহ বলিয়াছেন, রোযা আমারই 
জন্যে রাখা হয়, আর আমিই উহার প্রতিদান প্রদান করিব । রোযাদারদের জন্য দুই খুশি 
রহিয়াছে- একটি হইল ইফতারের সময় এবং অন্যটি হইল কিয়ামতের দিন। আর রোযাদারের 
মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকের চাইতেও বেশি সুগন্ধময় । 

অন্য একটি হাদীসে আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালিহ, আ'মাশ, 
ওয়াকী ও আহমাদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা বনী আদমের প্রতিটি পুণ্যের বিনিময় দশ 
হইতে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করার পরও যত ইচ্ছা তত বৃদ্ধি করিয়া দেন। তবে একমাত্র 
রোযা ব্যতীত । কেননা আল্লাহ বলেন, উহা একমাত্র আমার জন্যেই রাখা হয় এবং আমিই উহার 
প্রতিদান প্রদান করিব। যেহেতু আমার জন্যেই তাহারা পানাহার হইতে বিরত থাকে, তাই 
রোযাদারের জন্য দুইটি খুশি রহিয়াছে। একটি হইল ইফতারের সময় এবং অন্যটি হইল তাহার ॥ 
প্রতিপালকের সহিত সাক্ষাতের সময় । আর রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তা'আলার নিকট 
মিশকের চাইতেও বেশি সুগন্ধময় | 

হারীম ইব্‌ন ওয়াইল (রা) হইতে ধারাবাহিকভাবে বাশার ইব্‌ন আমালিয়া, দাকীন যায়েদা, 
হুসাইন ইব্‌ন আলী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, হারীম ইব্‌ন ওয়াইল (রা) বলেনঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি দীনার দান করে আল্লাহ বিনিময়ে 
তাহাকে উহার সাতশত গুণ বৃদ্ধি করিয়া পুণ্য দান করেন। ' 

আইয়ুব (রা) হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, 
আইয়ুব (রা) বলেন ৪ “13 “১:১1 15 এই আয়াতটি সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) বলেন 
যে, আমার দৃষ্টিতে কুরআনের মধ্যে এই আয়াতটির চাইতে আশাবাদমূলক অন্য কোন আয়াত 
নাই। 

সাঈদ ইবৃন মুসাইয়াব রে) হইতে ধারাবাহিকভাবে জনৈক ব্যক্তি, যায়েদ ইব্‌ন আলী, শু“বা, 
মুহাম্মদ ইব্‌ন জা‘ফর, মুহাম্মদ ইব্‌ন মুছান্না ও ইব্‌ন জারীর রে) বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
মুসাইয়াব (র) বলেন £ 

আবদুল্লাহ ইব্‌ন আ'মর ইব্‌ন আসের (রা) সহিত আবদুল্লাহ ইব্‌ন আব্বাসের (রা) সাক্ষাত 
হইলে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) তাহাকে জিজ্ঞাসা করেন যে, আপনার নিকট কুরআন 
মজীদের কোন্‌ আয়াতটি উম্মাতের জন্য বেশি আশা উৎপাদনকারী বলিয়া বিবেচ্য ? আবদুল্লাহ 
ইব্‌ন আমর (রা) বলেনঃ ,এই আয়াতটি ১ pil le Il Ss ৫91 ০1০ J 
ES BES di fall হ০১০১০০191০585 অৰ্থাৎ “হে আমার পাপী বান্দারা । 
তোমরা আমার করুণা হইতে নিরাশ হইও না? নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ মোচন করিয়া 
দিবেন।” অতঃপর ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, আপনার নিকট এই আয়াতটি বেশী আশা 
উৎপাদনকারী, অথচ আমার নিকট হযরত ইব্রাহীম (আ)-এর এই কথাটি সবচাইতে বেশী 
আশা উৎপাদনকারী ১০5১1910105 ০ ৯১ ০৪১৫ ১০1 ০5 অর্থাৎ * “হে আমার 
প্রতিপালক! আমাকে দেখাও কেমন করিয়া তুমি মৃতকে জীবিত করিবে ? তিনি বলিলেন, তুমি 


Contents 


৩৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


কি বিশ্বাস কর না? ইব্রাহীম বলিলেন, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখিতে এইজন্য চাই 
যাহাতে আমি অন্তরে প্রশান্তি লাভ করিতে পারি ।” 

ইব্‌ন মুনকাদির (র) হইতে ধারাবাহিকভাবে আমর, মুহাম্মাদ ইব্‌ন আবূ সালমা, আবদুল্লাহ্‌ 
ইব্‌ন সালিহ, ইব্‌ন আবূ হাতিমের পিতা ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, একদা আবদুল্লাহ 
ইব্‌ন আব্বাসের রো) সংগে আবদুল্লাহ ইবৃন আমর ইব্‌ন আসের (রা) সাক্ষাত হইলে আবদুল্লাহ 
ইব্‌ন আব্বাস (রা) তাহাকে জিজ্ঞাসা করেন যে, আপনার নিকট কুরআনের কোন্‌ আয়াতটি 
বেশি আশাব্যঞ্জক ? তদুত্তরে আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন আল্লাহ তা'আলার এই কথাটি 
০1370725৫19 এ, 00 অতঃপর ইব্‌ন আব্বাস (রা) বলেন-আপনার নিকট উহা 
হইতে পারে, কিন্তু আমার নিকট এই আয়াতটিই সবচাইতে বেশি আশা সঞ্চারক (003 313 
12 0105 ১১১০7110048 ও all ১৪৯০ ০৪৫ ১০1 2০912৯1০1 যখন ইব্রাহীম 
বলিলেন, হে আমার প্রতিপালক! আমাকে দেখাও কেমন করিয়া তুমি মৃতকে জীবিত করিবে? 
' আল্লাহ তা'আলা বলিলেন, তুমি কি ইহা বিশ্বাস কর না ? ইব্রাহীম বলিলেন, হা অবশ্যই 
বিশ্বাস করি।' অর্থাৎ আল্লাহ তা'আলা হযরত ইব্রাহীম (আ)-এর হা বাচক উত্তরের উপর 
অত্যন্ত সন্তুষ্ট হইয়াছিলেন। আর তিনি যদি ইতস্তত ও চিন্তাভাবনা করিয়া উত্তর দিতেন, তাহা 
হইলে শয়তানও প্ররোচনার সুযোগ পাইত। 

আবদুল আযীয ইব্‌ন আবু সালমা (র) হইতে ধারাবাহিকভাবে বাশার ইব্‌ন উমর যাহরানী, 
ইব্রাহীম ইব্‌ন আবদুল্লাহ সাদী এবং আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ ইবৃন ইয়াকুব ইব্‌ন আহযাম ও 
হাকেম তাহার মুসতাদরাকেও এইরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন, সহীহদ্বয়ের 
শর্তেও এই সন্দটি সহীহ । কিন্তু তাহারা উহা উদ্ধৃত করেন নাই। 

সহল ইবন মু'আযের পিতা হইতে ধারাবাহিকভাবে সহল ইব্‌ন মু'আয, যিবান ইব্‌ন 
ফায়িদা, সাঈদ ইব্‌ন আবূ আইয়ুব ও ইয়াহয়া ইবৃন আইয়ুব, ইব্‌ন ওয়াহাব, মুহাম্মদ ইব্‌ন আমর 
ইব্‌ন সারা ও আবু দাউদ (র) বর্ণনা করেন যে, সহল ইব্‌ন মু'আযের পিতা বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, নামায, রোযা ও যিকিরের জন্য অর্থ ব্যয় করিলে যে পুণ্য 
হইবে, উহার প্রতিটি পুণ্যকে সাতশত গুণ বৃদ্ধি করিয়া দেওয়া হইবে। 

ইমরান ইব্‌ন হাসীন (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, খলীল ইব্‌ন আবদুল্লাহ, ইব্‌ন 
আবু হাতিমের পিতা ও ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, ইমরান ইবৃন হাসীন রো) 
বলেন ঃ 


নিজে জিহাদে শরীক না হইলেও তাহাকে এক টাকার বিনিময়ে সাতশত টাকার ছওয়াব দেওয়া 
হইবে । আর যদি সে নিজে জিহাদে অংশ গ্রহণ করে, তাহা হইলে আল্লাহ তা'আলা তাহাকে 
এক টাকার বিনিময়ে সাত লক্ষ টাকার ছাওয়াব দান করিবেন। অতঃপর তিনি এই আয়াতটি 
পাঠ করেন ০৮:১০ ১০] ২.2, 51115 অর্থাৎ ‘আল্লাহ যাহাকে ইচ্ছা করেন বৃদ্ধি করিয়া 
দেন।' তবে এই হাদীসটি গরীব। আবু হুরায়রা (রা) হইতে আবূ উছমান হিন্দীর রে) সূত্রে 
বর্ণিত হাদীস এতটুকু বেশি বর্ণিত হইয়াছে যে, একটি পুণ্যকে বৃদ্ধি করিয়া লক্ষ গুণ পুণ্য 
দেওয়া হয়। যথা আল্লাহ তা'আলা বলিয়াছেন (৮.৯ ৮:০৪ 2111 1১৯১৪ 15৯৭1 19 ০ 


‘রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের জন্য অর্থ দান করে, সে 


চু 


Contents 


সূরা বাকারা ৩৬৯ 


LN WG ক ঘৰা তাহ রা 
বহুগুণ বিনিময় দান করেবেন। 


Bn odin hs gan gh dannii th ঈসা ইবৃন মুসাইয়াব, 
রা SEE TO) 
করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন £ যখন এই আয়াতটি নাযিল হয় ১38, ১341 52 
AD gill তখন নবী (সা) বলিলেন, (১০13১ রহ (হে প্রতিপালক! আমার 
উন্মাতকে আরো বাড়াইয়া দিন।) অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ ৬ 
(১০৯1১ dl 1১৯১৪ 551115 তখনও তিনি বলেন ৪ (৮২51১১ ০১ (হে প্রতিপালক! 
আমার উম্মাতকে আরো বাড়াইয়া দিন।) অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল 
করেন- ০০০৯ ১০০৯০ ১১১৮০। এও 520৯9 অর্থাৎ নিঃসন্দেহে ধের্যশীলদের 

খ্য পুণ্য দেওয়া হইবে৷ ূ্‌ 

ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, ঈসা ইব্‌ন মুসাইয়াব, আবূ ইসমাঈল আল 
মুআদ্দাব, আবূ উমর হাফস ইব্‌ন উমর ইব্ন আবদুল আযীয মুকিররী ও ওহাজিব ইব্‌ন 
আরাকীনের সনদে আবূ হাতিম ও ইব্‌ন হাব্বানও ইহা বর্ণনা করিয়াছেন। 

অতঃপর বলা হইয়াছে 8:54 ১1; ৪০..০% 51119 (এবং আল্লাহ যাহার জন্য ইচ্ছা 
করেন তাহাকে বর্ধিত করিয়া থাকেন)। অর্থাৎ তাহার আমলের ইখলাসের ভিত্তিতে তাহাকে 
পুণ্য বৃদ্ধি করিয়া দেওয়া হয়। 

০০/১ 51115 আল্লাহ প্রাচূর্যদাতা ও সৰ্বজ্ঞ)। অর্থাৎ তাঁহার করুণা ও দানশীলতা 
অধিকাংশ সৃষ্টির উপরই প্রশস্ত এবং তিনি জানেন, কে কি পরিমাণ পুণ্যলাভের হকদার কিংবা 
হকদার নয়। 


SHEARS AEE BAIS 240 ৩৯০ 328 GT (YY) 
00৯৯১ BSS ES ras BE 

9৮2৫৮ 22 9, 2dr # 292 Bl 
পপ 23৫26৩০০৩3৮ 88৯০3 ৬১৪৫ক (YI) 


চি 


টে 55901559592 চন ওত (v1) 
287 LL ES HS by JIS hl C 2 54 (১৩ 2৪১৭ ৫5248 
ng GE UE GIES USS SS bys HUG ৫৫ 
0 ৫28) চিঠি 5৪৫ dl 

কাছীর (২য় খণ্ড)-_৪৭ 


Contents 


৩৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


২৬২. “যাহারা আল্লাহর পথে তাহাদের সম্পদ খরচ করে, অতঃপর উহার জন্য 
কাহাকেও খোটা ও কষ্ট দেয় না, তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট বিশেষ 
বিনিময় রহিয়াছে এবং তাহাদের না আছে (পরকালে) ভয় আর না আছে (ইহকালে) 
দুর্ভাবনা। 

২৬৩. “দান করিয়া মনোকষ্ট দেওয়ার চাইতে মিষ্ট ভাষায় মাফ চাওয়াই উত্তম । আর 
৯৮৯০৬৯৯০৭০৬ 

৬৪. “হে ঈমানদারগণ! তোমরা খোটা দিয়া ও কষ্ট দিয়া তোমাদের দান নষ্ট করিও 
না নর এ গাও আর আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না, 
তাহাদের উপমা হইল একখণ্ড পিচ্ছিল পাথর, যাহাতে ধুলা জমার পর বৃষ্টি উহার সবটুকুই 
ধুইয়া পাথরকে খালি করিয়া ফেলে । (এভাবে) তাহারা যাহা কিছু জমায় তাহা রাখিতে 
পারে না। আর আল্লাহ কাফির সম্প্রদায়কে পথ দেখান না।” 

তাফসীর £ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা'আলা তাঁহার সেই সকল বান্দাদের প্রশংসা 
করিতেছেন যাহারা তাহার পথে ব্যয় করে, অথচ তাহারা দান গ্রহীতাদের কাছে অনুগ্রহ প্রকাশ 
করে না এবং তাহারা উহাদের নিকট হইতে কোন প্রকার প্রতিদানেরও আশা করে না। এমনকি 
তাহারা উহাদিগকে কথা ও কাজের দ্বারাও কোন ধরনের কষ্ট দেয় না। | 

আল্লাহ তা“আলা বলেন 8,5১1 % (আর কষ্ট দেয় না) । অর্থাৎ উহাদের নিকট অনুগ্রহের 
কথা প্রকাশ করিয়া অসৌজন্যমূলক ব্যবহার করে না। কারণ, ইহা তাহাদের পূর্বের অনুগ্রহকে 
পুড়িয়া ভস্ম করিয়া দেয়। 

অতঃপর আল্লাহ তাহাদের উত্তম প্রতিদানের অংগীকার করিয়াছেন। তাই বলিতেছেন - 

£৫3৩ ১১০৯১৯1$| (তাহাদের জন্যে পালনকর্তার নিকট রহিয়াছে উত্তম পুরস্কার) অর্থাৎ 
তাহাদের পুরস্কার প্রদান আল্লাহর দায়িত্ব এবং সকলের পুরস্কার সমান হইবে না। 

১৫315 35 9 (তাহাদের কোন আশংকা নাই) অর্থাৎ কিয়ামতের দিনের কঠিন 
বিপদের সম্মুখেও তাহারা শংকাহীন থাকিবে এবং ১১১১৯ ১%০ (তাহারা চিন্তিতও থাকিবে 
না)। অর্থাৎ সন্তান-সম্ততিদের বিরোধিতা, বার্ধক্য এবং অর্থসম্পদ ব্যয়ের কোন ব্যাপারে 
তাহারা বিন্দুমাত্র দুঃখিত বা চিন্তিত হইবে না। কেননা, তাহারা.জানে যে, যাহা করিয়াছে উহা 
এইসব অসুবিধার চাইতে বহু উত্তম। 

তঃপর আল্লাহ তা'আলা বলেন £ * ১১ *1%% (নয কথা বলিয়া দেওয়া ৷) অর্থাৎ মিষ্টি 
ও নম্র কথা বলিয়া দেওয়া এবং মুসলমান ভাইয়ের কল্যাণের জন্য দু'আ করা । ১3১ (এবং 
ক্ষমা প্রদর্শন করা)। অর্থাৎ ক্ষমা করিয়া দেওয়া এবং বাক্যের ও কর্মের অত্যাচার হইতে বিরত 
থাকা । (531 (455 ২3০ ০ ৩ সেই দান-খয়রাত হইতে উত্তম, যাহার পরে কষ্ট দেওয়া 
হয়। 

আমর ইব্‌ন দীনার (র) হইতে ধারাবাহিকভাবে মা'কাল, আবদুল্লাহ ইব্‌ন ফুযাইল, ইব্‌ন 
আবু হাতিমের পিতা ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন, আমর ইবৃন দীনার বলেন ৪ 

আমি জানিতে পারিয়াছি যে, রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহর নিকট নম্র ও মিষ্টি কথা 
বলার চাইতে আর উত্তম কোন দান নাই । কেননা, তোমরা কি শোন নাই যে, আল্লাহ তা'আলা 


Contents 


_ সূরা বাকারা ৩৭১ 


বলিয়াছেন $ ০1১5৮551115 451 222 3০ ১০০5 25০১75১০115 ন্য 
কথা বলিয়া দেওয়া এবং ক্ষমা প্রার্থনা করা সেই দান-খয়রাত অপেক্ষা উত্তম, যাহার পরে কষ্ট 
দেওয়া হয়, আল্লাহ তা'আলা সম্পদশালী (সৃষ্টিকুল হইতে মুখাপেক্ষীহীন ) এবং সহিষ্ণু । অর্থাৎ 
তিনি ধৈর্যশীল, করুণাময় এবং অপরাধীদের ক্ষমাকারী । 

দান-খয়রাত করিয়া অনুগ্রহ প্রকাশ করার ব্যাপারে হাদীসে কঠোর নিষেধ বাণী উচ্চারিত 
হইয়াছে। সহীহ মুসলিমে আবূ যর (রা) হইতে ধারাবাহিকভাবে খারাশা ইব্‌ন হুর, সুলায়মান 
ইব্ন মাসহার, আ'’মাশ ও শু“বা (র) বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তিন প্রকার লোকের সংগে 
কথা বলিবেন না এবং তাহাদের প্রতি তাকাইয়াও দেখিবেন না। এমনকি তাহাদিগকে পবিভ্রও 
করিবে না। উপরন্তু তাহাদের জন্য রহিয়াছে বেদনাদায়ক কঠিন শাস্তি । প্রথম, যাহারা দান 
করিয়া প্রকাশ করে । দ্বিতীয়, যাহারা পরিধেয় বন্ত্র পায়ের গোড়ালির নিচে ঝুলাইয়া পরে। 
তৃতীয়, যাহারা মিথ্যা শপথ করিয়া নিজের পণ্যদ্রব্য বিক্রয় করে। 

নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবু দারদা (রা), আবু ইদ্রীস, ইউনুস ইব্‌ন মাইসারা, 
সুলায়মান, উকবা, হাশীম ইবৃন খারিজা, উছমান ইব্‌ন মুহাম্মদ 'দাওরী, আহমদ ইব্‌ন উছমান 
ইবৃন ইয়াহয়া ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ পিতা-মাতার 
অবাধ্যতাকারী, অনুগ্রহ প্রকাশকারী, মদ্যপায়ী এবং তাকদীর অবিশ্বাসকারী কখনও বেহেশতে 
প্রবেশ করিবে না। 

ইউনুস ইব্‌ন মাইসারার হাদীসে ইব্‌ন মাজা ও ইমাম আহমাদও (র) এইরূপ বর্ণনা 
ইব্‌ন হাব্বান ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, সালিম ইবৃন আবদুল্লাহ ইব্‌ন উমরের পিতা 
বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) বলেন, পিতা-মাতার সঙ্গে দুব্যবহারকারী সন্তান, মদ্যপায়ী ও দান-খয়রাত 
করিয়া অনুগ্রহ প্রকাশকারীর প্রতি আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টিপাত করিবেন না। 

হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, খাসীফ আল 
জারীর, ইতাব ইব্ন বশীর, মালিক ইব্‌ন সাআদের চাচা রাওহ ইব্ন ইবাদা, মালিক ইব্‌ন 
সাআদ ও নাসায়ী রে) বর্ণনা করেন যে, হযরত নবী (সা) বলিয়াছেন ৪ মদ্যপায়ী, মাতা-পিতার 
অবাধ্য সন্তান এবং দান করিয়া অনুগ্রহ প্রকাশকারী কখনও বেহেশতে প্রবেশ করিবে না। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, খাসীফ, ইতাব, মুহাম্মদ ইব্‌ন 
আবদুল্লাহ ইব্‌ন ইসার আল মুসালী ও ইব্‌ন আবু হাতিম এবং মুজাহিদের সুত্রে আল কারীম . 
ইব্‌ন মালিক আল-হাওরীর হাদীসে ইমাম নাসায়ী এবং আবু সাঈদ হইতে মুজাহিদ এবং আবু 
হুরায়রা (রা) হইতেও মুজাহিদ অনুরূপ বর্ণনা করিয়াছেন।  - 

তাই আল্লাহ তা'আলা বলেন £63319 LAL 835১-5191155 31551 521 42 
অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করিয়া ও কষ্ট দিয়া নিজেদের 
দান-অনুদান বরবাদ করিও না। ইহা দ্বারা আল্লাহ তা'আলা জানাইয়া দিতেছেন যে, 


Contents 


৩৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


দান-খয়রাত করিয়া তাহা প্রকাশ করিলে বা দান গ্রহীতাকে কষ্ট দিলে সাদকা বাতিল হইয়া 
যায়! কেননা, ইহা দ্বারা উহার পুণ্য ধ্বংস হইয়া যায়। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১০111 516১ 4105 855 (৮ (সেই ব্যক্তির মত 
যে নিজের ধনসম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে) অর্থাৎ দান করিয়া অনুগ্রহ প্রকাশ 
করা এবং দানগ্রহীতাকে কষ্ট দেওয়ার তুলনা সেই ব্যক্তির সঙ্গে করা হইয়াছে -যে ব্যক্তি লোক 
দেখানোর মানসে দান করে আর প্রকাশ্যে বলে যে, আল্লাহর ওয়াস্তে দিলাম । মূলত তাহার 
উদ্দেশ্য থাকে মানুষের প্রশংসা কুড়ানো অথবা তাহাকে লোকে দানশীল উপাধিতে ভূষিত 
করুক । আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের ইচ্ছা পরিত্যাগ করিয়া পার্থিব সুখ্যাতি ও যশ 
লাভের প্রত্যাশী হওয়াই ‘রিয়া’ । 

আল্লাহ তা'আলা বলেন £ » 7১110 0,১79; (এবং সে আল্লাহ ও 
পরকালের প্রতি বিশ্বাস রাখে না) অর্থাৎ আল্লাহ তা“আলা ইহা দ্বারা সেই সকল লোককে 
মুনাফিকদের সহিত তুলনা করিয়াছেন। (কেননা, মু'মিনের দান আল্লাহ্‌র স্ুষ্টি অর্জনের 
উদ্দেশ্য ব্যতীত হইতে পারে কি ?) 

যিহাক রে) বলেন ঃ নিফাকের কারণেই তাহারা দান করিয়া অনুগ্রহ প্রকাশ করে এবং দান 
গ্রহীতাকে কষ্ট দেয়। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ১১১১৫ এ, অর্থাৎ সেই ব্যক্তির দৃষ্টান্ত 

হইল একটি মসৃণ পাথর । ১19১:০ হইল $1%১:০ এর বহুবচন। তবে এইখানে বহুবচনকে 
একবচন অর্থে ব্যবহার করা হইয়াছে। মূল ধাতু হইল ০ অর্থাৎ মসৃণ পাথর | 1১5 41১1০ 
২015 ০0 (যাহার উপর কিছু বা খারা LT) 
অর্থাৎ প্রবল বৃষ্টি বর্ষণে ধুইয়া সাফ হইয়া গেল। ধুলা মাটি কিছুই অবশিষ্ট থাকিল না। লোক 
দেখানো দানকারীর দানের পুণ্যও প্রবল বৃষ্টিতে ধুইয়া নেওয়া মসৃণ পাথরের জমা মাটির ন্যায় 
আমলনামা হইতে পরিষ্কার হইয়া যায়। 

তাই আল্লাহ তা'আলা বলেন 85১24 LU LE 12 0১১৯০ 2 
১১১%] 75311 অর্থাৎ তাহারা সেই বস্তুর কোন ছাওয়াব পায় না, যাহা তাহারা উপার্জন 
করিয়াছে। আর আল্লাহ কাফির সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না। 


গলা সদা এ পর ORT C23. (Yo) 
Gd UE CET SEG 625৬০ 85262 LES 
০2০ 205,855 215 

২৬৫. “যাহারা আল্লাহকে খুশি করার জন্য ও নিজেদের মানসিক দৃঢ়তা সৃষ্টির জন্যে 
তাহাদের সম্পদ ব্যয় করে, তাহাদের উপমা সেই উচু বাগান, যাহাতে বৃষ্টি হইলে ফসল 


দ্বিগুণ বৃদ্ধি পায় আর না হইলেও হালকা বর্ষণই যথেষ্ট । আর আল্লাহ যাহা তোমরা কর 
তাহা ভালভাবেই দেখেন 1” 


Contents 


সূরা বাকারা ৩৭৩ 


তাফসীর £ এই আয়াতটিতে আল্লাহ তা'আলা সেই সকল মু'মিনদের আলোচনা ও দৃষ্টান্ত 
উপস্থাপন করিয়াছেন যাহারা একমাত্র আল্লাহ তা'আলার অনুগ্রহের প্রত্যাশায় দান করিয়া 
থাকে । ১৫৪১ ১০ 55,55", “এবং নিজেদের মনকে সুদৃঢ় করার জন্যে!’ অর্থাৎ ইহার উত্তম 
প্রতিদান প্রাপ্তির ব্যাপারে তাহারা পূর্ণ নিশ্চিত এবং তাহারা জানে যে, নিশ্চয়ই আল্লাহ তা'আলা 
তাহাদিগকে অতিসত্রই এই অনুদানের প্রতিদান প্রদান করিবেন । যথা সহীহ হাদীসে উল্লিখিত 
হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £৪ L5১1, 11531 5০) 2৮০ ০ অর্থাৎ যে 
ব্যক্তি রোযা রাখে এই বিশ্বাসে যে, আল্লাহ ইহা তাহার উপর বিধান করিয়াছেন এবং এই 
বিশ্বাসে যে, আল্লাহর নিকট ইহার উত্তম প্রতিদান রহিয়াছে । 

শা'বী রে) ১৫০৯১! ১1১১০ এই আয়াতাংশের ভাবার্থে বলেন ৪ নিজের মনকে 
সুদৃঢ়রূপে বিশ্বাস করানোর জন্যে । ইব্ন যায়েদ, আবূ সালিহ ও কাতাদা এই ভাবার্থ গ্রহণ 
করিয়াছেন এবং ইব্‌ন জারীরও ইহা গ্রহণ করিয়াছেন । 

জারির a) এ হামার ও লা ETE কারার রাড ও তাহারা 
দান-অনুদানের ছওয়াব নষ্ট হইয়া যাওয়ার ব্যাপারে খুবই সতর্ক। 

আল্লাহ তা'আলা বলেন ৪ ৯৯১১ ₹:৯ 4১৫ তাহাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের 
মত অর্থাৎ উচু বাগান । 

জমহুর-ওলামা বলেন ঃ সাধারণ যমীন হইতে কিছুটা উচু জায়গা । ইব্‌ন আব্বাস (রা) ও 
যিহাক (র) একটু বাড়াইয়া বলিয়াছেন, “যে উঁচু বাগানের মধ্য দিয়া নদী প্রবাহিত হইয়াছ।' 

ইব্‌ন জারীর (র) বলেন ৪ ৮৬: শব্দটি তিনভাবে পঠিত হয়। মদীনা, হিজায ও ইরাকীরা 
উহার উপর পেশ দিয়া পাঠ করেন এবং সিরিয়া ও কুফাবাসীরা উহার উপর যবর দিয়া পাঠ 
করেন। কেহ কেহ বলিয়াছেন যে, ইহাই তামীমীর অভিধান স্বীকৃত। তবে উহার নিচে যের 
দিয়াও পড়া হয় এবং উহাকে আব্বাসের (রা) পঠন বলিয়া ধরা হয়। 

45219 lel যাহাতে বৃষ্টিপাত হয়। অর্থাৎ প্রবল বৃষ্টিপাত হওয়া । ইহার পূর্বেও এই 
শব্দটি সম্পর্কে আলোচনা করা হইয়াছে । 111 2519 __অতঃপর ফসল দান করে। অর্থাৎ 
খাদ্যশস্য দান করে। ১১:১০ দ্বিগুণ ! অর্থাৎ অন্যান্য ক্ষেত্রের তুলনায় দ্বিগুণ ফসল দান করে। 
5105 (০ 0 5 অর্থাৎ ‘যদি এমন বৃষ্টিপাত নাও হয়, তবে হালকা বর্ষণই যথেষ্ট । 

যিহাক (র) বলেন ঃ উহার ভাবার্থ হইল, সামান্য সামান্য বৃষ্টিপাতেই মাটি নরম হইয়া যায়, 
তাই প্রবল বৃষ্টির দরকার হয় না। তাই বলা হইয়াছে, যদি প্রবল বৃষ্টি নাও হয়, তবে হালকা 
বৃষ্টিই যথেষ্ট । অর্থাৎ জমি উত্তম হওয়ার কারণে একদিন বৃষ্টি হইলেই তাহাতে বহুগুণ ফসল 
জন্মায়। অনুরূপভাবে ঈমানদারদের আমল কখনও বিনষ্ট হয় না। উপরন্তু তাহাদের বিশুদ্ধ 
নিয়তের কারণে আল্লাহ তাহাদের আমল কবুল করেন এবং একটি করিলে তাহা বৃদ্ধি করিয়া 
কয়েকটির ছাওয়াব দেন। 

অবশেষে আল্লাহ তা'আলা বলেন ঃ 9০০০ 3০৮6 0০5 115 ‘আল্লাহ তোমাদের 
কাজকর্ম সমস্তই প্রত্যক্ষ করেন । অর্থাৎ আল্লাহর নিকট তাহার বান্দাদের কোন কাজকর্মই 
গোপন নাই । 


Contents 


৩৭৪ তাফসীরে র ইব্‌ন কাছীর র 
৩১০৩ 326১2553519 ০:৯৩ 85 £৫৫ ৫ ৫৫৫৩ AOE (YN) 
৬ %5$ 45%5918 রি 2548৭) 
KGS eA ANCA DS + 23৫55 ESATA 


পে ১৪৫ 
& 0১৩43 


২৬৬. “তোমাদের কেহ কি ইহা পসন্দ করে যে, তাহার একটি খেজুর ও আংগুরের 
বাগান আছে, যাহার নিচ দিয়া নহর প্রবহমান, তাহাতে সে সব ধরনের ফলমূল পায়, সে 
বৃদ্ধ হইয়া গিয়াছে, তাহার দুর্বল সন্তান-সন্ততি রহিয়াছে, অতঃপর এক অগ্নিঝড় আসিয়া 
তাহা জ্বালাইয়া দিল। এই ভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁহার নিদর্শনাবলী বর্ণনা করেন 
যেন তোমরা বুঝিতে পার ।” 

তাফসীর £ উবাইদ ইব্‌ন উমাইর (রা) হইতে আবূ বকর ইব্‌ন আবু মুলায়কার সূত্রে এবং 
অপর এক সূত্রে ইবন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন আবু মুলায়কা, 
ইব্‌ন জারীজ, ইব্‌ন ইউসুফ ওরফে হিশাম, ইব্রাহীম ইব্‌ন মূসা ও বুখারী (র) এই আয়াতের 
ব্যাখ্যায় বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) ও উবাইদ ইব্‌ন উমাইর (রা) বলেন ঃ একদা 

উমর (রা) সাহাবীদেরকে উদ্দেশ্য করিয়া বলেন, ০১১১ ০০ ধক 2 ১585 124০ 
U1", এই আয়াতটি নাযিল হওয়ার কারণ সম্বন্ধে আপনারা কিছু জানেন কি ? তারা 
বলিলেন, আল্লাহই ভাল জানেন। ইহাতে উমর (রা) রাগান্বিত হইয়া বলেন, আপনারা বলেন, 
জানেন কি জানেন না, তাহা স্পষ্টভাবে বলুন। অতঃপর ইব্‌ন আব্বাস রো) বলেন, হে আমীরুল 
মুমিনীন! এই সম্বন্ধে আমার একটি কথা জানা আছে। উমর (রা) তাহাকে বলেন হে ভ্রাতুষ্পুত্র! 
তুমিই বল, নিজেকে তুচ্ছ মনে করিও না। অতঃপর ইবৃন আব্বাস (রা) বলেন, ইহা একটি 
বিষয়ের উদাহরণ বর্ণিত হইয়াছে । উমর (রা) বলেন, বিষয়টি কি? ইব্‌ন আব্বাস (রা) বলেন, 
এক ধনী ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজ করিত। অতঃপর আল্লাহ তাহাকে পরীক্ষার জন্য 
শয়তান পাঠান। ফলে সে পাপকার্ধে লিপ্ত হইয়া সকল পুণ্য নষ্ট করিয়া ফেলে । ইহাই 
আয়াতের তাৎপর্য ৷ 

অন্য একটি সূত্রেও ইব্‌ন জারীজ হইতে হাজ্জাজ ইব্ন মুহাম্মদ আল আওয়ার, হাসান ইব্ন 
মুহাম্মদ যাআফরানী ও বুখারী রে) উহা বর্ণনা করেন। এই সূত্রটিতে একমাত্র বুখারীই ইহা বর্ণনা 
করিয়াছেন। এই রিওয়ায়েতটি এই আয়াতের ব্যাখ্যার জন্য যথেষ্ট । উদাহরণটি হইল, একটি 
লোক প্রথমে আল্লাহর অনুগত থাকিয়া পুণ্য কাজ রুরিত। পরে তাহার চরিত্রের পরিবর্তন ঘটে । 
অতঃপর তাহার সকল পুণ্য পাপ দ্বারা পরিবর্তন হইয়া যায় এবং পূর্বের সকল আমল পরের 
আমলের কারণে বাতিল হইয়া যায়। অতঃপর তাহার যখন পূর্বের ধ্বংসপ্রাপ্ত আমলের 
প্রয়োজনীয়তার অনুভূতি জাগে, তখন তাহার সময় ফুরাইয়া গিয়াছে । তাহার পক্ষে আর তখন 
হারানো ধন পাইবার কোন সুযোগ ছিল না। 


Contents 


সূরা বাকারা ৩৭৫ 


তাই আল্লাহ তা'আলা বলেন 8 UA 167 AG Eds HLL 
(সে বার্ধক্যে উপনীত হইল এবং বাগানে একটি ঘূর্ণিবায আসিল ।) অর্থাৎ তীব্রগতির হাওয়ার 
প্রবাহ ৷ '-,3,5503, <5 যাহাতে আগুন রহিয়াছে, অনন্তর বাগানটি ভস্মীভূত হইয়া গেল 
অর্থাৎ সেই বাগানের ফল-ফলাদি এবং বৃক্ষগুলি আগুন ভস্মীভূত করিয়া দিল । এমন 
পরিস্থিতিতে তাহার কি অবস্থা হইবে ? 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফীর সূত্রে ইব্ন আবু হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন 
আববাস (রা) বলেন ঃ আল্লাহ একটি চমৎকার উপমা উপস্থাপন করিয়াছেন; আর আল্লাহর : 
প্রতিটি উপমা-উৎপ্রেক্ষার মধ্যে শিক্ষণীয় বিষয় রহিয়াছে ! অতঃপর তিনি কুরআনের এই 
আয়াতটি পড়েন ৪ 35,4503 0 4 .. ৮2255185425 

অর্থাৎ তোমরা কি কেহ পসন্দ কর যে, তাহার একটি খেজুর ও আংগুরের বাগান হইবে, 
উহার তলদেশে নহর প্রবাহিত হইবে, উহাতে সর্বপ্রকার ফল-ফসল থাকিবে,সেও চরম বৃদ্ধ 
হইবে ও তাহার দুর্বল কতিপয় সন্তান-সন্ততি থাকিবে আর এমতাবস্থায় অগ্নিঝড় আসিয়া 
তাহার বাগানটি জ্বালাইয়া ফেলিবে ? (তখন তাহার জন্য আক্ষেপ ছাড়া আর কিছুই করার 
থাকিবে না )। ঠিক তেমনি কাফিররাও কিয়ামতের দিন পুণ্যহীনতার কারণে শোকতাপ করিয়া 
ফিরিবে। বৃদ্ধের যেভাবে ক্ষমতা ছিল না নতুন বাগান করার, তেমনি কাফিরদেরও নতুন 
পুণ্য অর্জনের ক্ষমতা থাকিবে না। বৃদ্ধের যেরূপ সক্ষম আপনজন ছিল না কোন সহায়তা 
করার, তেমনি কাফিরদেরও কোন সহায়ক থাকিবে না। 

হাকেম মুসতাদরাকে বর্ণনা করেন ৪ রাসূলুল্লাহ (সা) দু'আর মধ্যে বলিতেন - *1.১। 24111 
০ ০4519 ৮৮০ ১০৫ ০১৪৮5 এ৪১১ ৮৭ ও অর্থাৎ হে আল্লাহ! আমার বার্ধক্যের 
সময় ও আয়ু শেষ হইয়া যাওয়ার সময় আমাকে আপনার রূষী হইতে বেশী দান করুন। . 

আল্লাহ তা'আলা বলেন ৪ :/১4555451 ০০০১। 21 411 55 এ115৫ এমনিভাবে 
আল্লাহ তা'আলা তোমাদের জন্যে নিদর্শনসমূহ' বর্ণনা করেন যাহাতে তোমরা চিন্তা-ভাবনা 
কর। অর্থাৎ এই উপমার অর্থ ও ইহা নাযিল করার কারণ সম্বন্ধে যেন গভীর চিন্তা-ভাবনা কর। 
অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

0 2 (155 0 ১এ (2০55 0৬০ 015 

অর্থাৎ এই দৃষ্টান্তসমূহ আমি মানবকুলের জন্যেই বর্ণনা করিয়া থাকি এবং আলেমরাই 

এইগুলি ভাল করিয়া বুঝিয়া থাকে । 


৩৫৫৩২০৩544555৩22 চিন ও (ow) 
bs AS ৮৮৯১০, 42৬ ৩255 23:35 425৬ ১2০15: ৫ {57 ০০০১৪) 
০46১ SAS 


2 রঃ 28৯ শত 36201 DEE PULSAR 2৩৬৮1 (YA) 


& ৫26 751521 » 292 


Contents 


৩৭৬ _.. তাফসীরে ইব্‌ন কাছীর 


19145 সা ৩৪ ৩৮ 523০) রপদ্দা যা 
০ ৩ 5 SNS নি) ৮৬৩৩ 


২৬৭. “হে ঈমানদারগণ! তোমাদের উপার্জিত ও যমীন হইতে আমার উৎপাদিত 
উৎকৃষ্ট জিনিস হইতে ব্যয় কর আর উহা হইতে অপবিত্র ও নিকৃষ্ট কিছু ব্যয়ের মনস্থ 
করিও না। অথচ তোমরা উহা খোলা চোখে কখনো গ্রহণ করিতে না । আর জানিয়া রাখ, 
আল্লাহ অভাবমুক্ত ও পরম প্রশংসিত ।” 

২৬৮. “শয়তান তোমাদিগকে দারিদ্র্যের ভয় দেখায় ও লঙ্জাকর কাজ করিতে নির্দেশ 
দেয় এবং আল্লাহ তোমাদিগকে ক্ষমা ও পুরস্কারের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্য 
দাতা ও সর্বজ্ঞ ।’’ 

২৬৯. “তিনি যাহাকে ইচ্ছা হিকমত দান করেন আর যাহাকে হিকমত দেয়া হল সে 
অশেষ কল্যাণ পেল । আর জ্ঞানীরা ছাড়া কেহ উপদেশ নেয় না।” 

তাফসীর £ আল্লাহ তা'আলা এখানে মু*মিনদিগকে ব্যয় করার জন্য আদেশ করিয়াছেন । 

আর ব্যয় করার অর্থ হইল সাদকা করা । স্বীয় উপার্জন হইতে উত্তম বস্তু ব্যয় করা 

ংগেই ইব্‌ন আব্বাস (রা) এই ব্যাখ্যা প্রদান করিয়াছেন । মুজাহিদ (র) বলেন $ অর্থাৎ 
ব্যবসা হইতে তাহার যাহা দেওয়া সহজ হয় তাহা দান কর । আলী (রা) ও সুদ্দী (র) ১১০ 
১১৫15 2৪৮ এর ভাবার্থে বলেন ঃ স্বর্ণ, রৌপ্য এবং ভূমি হইতে উৎপন্ন খাদ্যশস্য 
আল্লাহর পথে ব্যয় করা। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আল্লাহ তা'আলা এখানে পবিত্র বস্তু ব্যয় করার নির্দেশ প্রদান 
করিয়াছেন এবং নিকৃষ্ট ও অপবিত্র বস্তু সাদকা করিতে নিষেধ করিয়াছেন। কেননা আল্লাহ 
হইলেন পবিত্র এবং তিনি উত্তম ও পবিত্র বস্তু ব্যতীত গ্রহণ করেন না। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ১385 4১০ ৩,১১১! $০২5 30 অর্থাৎ নিকৃষ্ট 
জিনিস ব্যয় করার মনস্থ করিও না। কেননা তাহা তোমরা কখনও গ্রহণ করিবে না। অর্থাৎ এমন 
জিনিস আল্লাহর পথে ব্যয় করিও না যাহা তোমাদিগকে দেওয়া হইলে তোমরা তাহা গ্রহণ 
করিবে না। সেক্ষেত্রে তোমরা সেরূপ জিনিস কিরূপে আল্লাহকে দান কর? 

কেহ কেহ ১১৪৪১১১০ (১১৯11 1১৮5 %5 এর ব্যাখ্যায় বলেন ঃ সাদকার জন্য 
মাল হালাল হওয়া বাঞ্নীয়। কেননা হালাল মালই হইল উত্তম ও উৎকৃষ্ট মাল। অর্থাৎ হালাল 
জিনিস রাখিয়া হারাম জিনিস দান না করা। 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মিরাত আল-হামদানী, সাবাহ ইব্‌ন 
মুহাম্মদ, ইসহাক, মুহাম্মদ ইব্‌ন উবাইদ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
. ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা তোমাদের মধ্যে সেভাবেই চরিত্র বন্টন 
করিয়া দিয়াছেন যে ভাবে তোমাদের মধ্যে রুষী বন্টন করিয়া দেওয়া হইয়াছে । আল্লাহ 
তাআলা যাহাকে ভালবাসেন তাহাকে পার্থিব স্বাচ্ছন্দ্য দান করেন এবং যাহাকে ভালবাসেন না 


Contents 


05555 ৩৭৭ 


তাহাকেও পার্থিব স্বাচ্ছন্দ্য দান করেন। কিন্তু দীন একমাত্র তাহাকেই দান করেন যাহাকে তিনি 
ভালবাসেন। আর আল্লাহ যাহাকে দীন দান করেন সে তাহার বন্ধু হইয়া যায় । যে মহান সত্তার 
হাতে আমার প্রাণ. তাঁহার শপথ, কোন বান্দা তখন পর্যন্ত সত্যিকারের মুসলমান হইতে পারিবে 
না যতক্ষণ পর্যন্ত তাহার হৃদয় ও জিহ্বা মুসলমান না হইবে এবং সে ততক্ষণ মু'মিন হইতে 
পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার প্রতিবেশী তাহার উৎপীড়ন হইতে নির্ভয় ও নিরাপদ না 
হইবে । জনৈক সাহাবী বলিলেন, হে আল্লাহর নবী! উৎপীড়ন কি ? তিনি বলিলেন, উহা হইল 
প্রতারণা ও অত্যাচার । যে ব্যক্তি হারাম উপায়ে সম্পদ উপার্জন করে আল্লাহ তাহাতে বরকত 
দান করেন না এবং তাহার দান-খয়রাতও গ্রহণ করেন না। উপরন্তু সে যাহা রাখিয়া যাইবে 
তাহা তাহার জন্য জাহান্নামেরই পাথেয় হইবে । আর আল্লাহ মন্দকে মন্দ দ্বারা বিদুরিত করেন 
না; বরং মন্দকে ভাল দ্বারা দূরিভূত করেন এবং অপত্রিতা কখনও অপবিত্র কিছু দ্বারা বিদূরিত 
হয় না। 

বাররা ইব্‌ন আযিব (র) হইতে ধারাবাহিকভাবে আদী ইবৃন ছাবিত, সুদ্দী, আসবাত, উমর, 
হুসাইন ইব্‌ন উমর এবং ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, আলোচ্য আয়াত প্রসঙ্গে বাররা ইব্‌ন 
আযিব (রা) বলেন ঃ খেজুরের মৌসুমে আনসাররা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খেজুরের গুচ্ছ 
আনিয়া মসজিদের স্তম্ভের সাথে লটকানো রশিতে ঝুলাইয়া রাখিতেন। গরীব মুহাজিরগণ 
ক্ষুধার সময় উহা হইতে খাইতেন। কিন্তু সাদকার গুরুত্ব সম্পর্কে উদাসীন একটি লোক একগুচ্ছ 
কাচা ও শুকনা খেজুর আনিয়া উহাতে ঝুলাইয়া রাখিল। অবশ্য সে মনে করিয়াছিল যে, ইহাতে 
কোন দোষ নাই । অতঃপর তাহার এই কর্মের প্রেক্ষিতে আল্লাহ তা“আলা কুরআন শরীফের এই 
জিনিস ব্যয় করিতে মনস্থ করিও না। কেননা তাহা তোমরা কখনও গ্রহণ করিবে না। তবে হী, 
তোমরা চোখ বন্ধ করিয়া নিলে নিতে পার। তিনি আরও বলেন, যদি কাহাকেও কোন 
উপঢৌকন দিবার ইচ্ছা কর, তাহা হইলে তোমার যাহা পসন্দ এবং অন্যের পক্ষ হইতে তুমি যে 
ধরনের উপঢৌকন কামনা কর ও পসন্দ কর, সেই ধরনের উপঢৌকন দেওয়াই বাঞ্চনীয় । 
বাররা (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ মালিক গিফারী, ইসমাঈল ইব্‌ন আবদুর রহমান 
ওরফে সুদ্দী, ইসরাঈল, উবাইদুল্লাহ ওরফে ইব্‌ন মুসা আ'বসী, আবদুর রহমান ইব্‌ন আবদুর 
রহমান দারেমী ও তিরমিযী (র)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন । অতঃপর তিরমিযী (র) বলেন, 
এই. হাদীসটি “হাসান -গরীব ' পর্যায়ের । 
ইবৃন কাছীর, আবু হাতিম এবং ইবৃন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবূ ইমামা ইব্‌ন সহল ইব্‌ন 
হানীফ রে) বলেন ঃ রাসূল (সা) ভাল-মন্দ খেজুরকে একত্রে মিশ্রিত করিয়া দান করিতে নিষেধ 
করিয়াছেন। কেননা অনেক লোক নষ্ট খেজুরের সহিত কিছু ভাল খেজুর মিশ্রিত করিয়া দান 
করিতে অভ্যস্ত ছিল। আল্লাহ তা‘আলা তাই নাযিল করেন «১০ ২₹১১1| 1১5 35 
১8855 অর্থাৎ তাহা হইতে নিকৃষ্ট জিনিস ব্যয় করার মনস্থ করিও না। 

যুহরী (র) হইতে সুফিয়ান ইব্‌ন হুসাইনের হাদীসে আবূ দাউদ এবং যুহরী (র) হইতে 
সুলায়মান ইব্‌ন কাছীর ও আবুল ওয়ালিদ বর্ণনা করেন যে, যুহরী (র) বলেন £ হুযুর (সা) 
কিছু ভাল ও কিছু মন্দ খেজুর মিশ্রিত করিয়া দান করিতে নিষেধ করিয়াছেন । আবু উমাম (র) 


কাছীর (২য় খণ্ড)___৪৮ 


Contents 


৩৭৮ তাফসীরে ইব্ন কাছীর 


হইতে যুহরী ও আবদুল জলীল ইব্‌ন হুমাইদ ইয়াসীর সূত্রে নাসায়ীও (র) এইরূপ বর্ণনা 
করিয়াছেন। আবদুল জলীল হইতে ইব্‌ন ওহাবও ইহা বর্ণনা করিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন মুগাফফাল (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন সাইব, জারীর, 
ইয়াহয়া ইবৃন মুগীরা, আবু হাতিম ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, 1১:০5 % 
১৪৮১5 «০ ৮১১৯]। এর ভাবার্থে আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগাফফাল (রা) বলেন যে, মুসলমান 
কখনও নিকৃষ্ট জিনিস আয় বা অর্জন করিতে পারে না। আর তাহারা কীচা শুকনা নষ্ট খেজুর 
মিশ্রিত করিয়াও দান করিতে পারে না। বস্তুত ইহার মধ্যে কোন কল্যাণ নাই। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আসওয়ান, ইব্রাহীম ইব্‌ন সুলায়মান ওরফে হাম্মাদ, 
হাম্মাদ ইবৃন সালমা, আবু সাঈদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেনঃ 
রাসূল (সা)-এর খিদমতে একবার গুই সাপের মাংস পেশ করা হইল ; কিন্তু তিনি উহা খাইলেন 
না এবং অন্যকেও খাইতে বারণ করিলেন না। তখন আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! তবে 
ইহা মিসকিনকে খাইতে দিন ? রাসূল (সা) বলিলেন,“যাহা তুমি খাও না তাহা তাহাদেরকেও 
খাওয়াইও না ৷’ হাম্মাদ ইব্‌ন সালমা ও আফফান হইতে নিম্নতন সূত্রে বর্ণনা করা হইয়াছে যে, 
তিনি বলেন- আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! তবে ইহা মিসকিনকে দেই? তিনি বলেন, 
যাহা তুমি খাও না তাহা তুমি তাহাদিগকেও খাওয়াইও না। 

বাররা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু মালিক, সুদ্দী ও ছাওরী বর্ণনা করেন যে, বাররা 
(রা) «১৪ 1৮-৯০১১ 51 এ। 42১১1: ৮১০49 এই আয়াতাংশের ভ ভাবার্থে বলেন $ যদি কোন 
ব্যক্তির উপর কাহারো দাবি থাকে আর যদি সে তাহাকে যেমন তেমন কোন জিনিস উপহার 
দেয়, তবে কি সে উহা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করিবে ? তবে চক্ষু লজ্জায় গ্রহণ করিতে রাজী হওয়া 
বা গ্রহণ করাটা ভিন্ন কথা । ইবৃন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) 42৪ 1--১০১ 31 %1 423১৮১৯3 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ঃ 

কোন ব্যক্তিকে যদি তুমি ধার দিয়া থাক আর সে যদি উহা শোধ করার সময় অনুরূপ মাল 
না দিয়া মন্দ মাল দেয়, তখন নতুন দাম না ধরিয়া উহা গ্রহণ কর কি? অতঃপর তিনি বলেন, 
তাই আল্লাহ বলিয়াছেন - «*$ 1:৯5 1 &ু। অর্থাৎ “তোমরা নিজেদের জন্য যাহা পসন্দ 
কর না তাহা আল্লাহর জন্য কিভাবে পসন্দ কর ? অতএব যে জিনিস উত্তম ও পসন্দনীয় 
তাহাই আল্লাহর জন্যে দান করিও । 

তবে ইব্‌ন জারীর উহা হইতে একটু বাড়াইয়া বর্ণনা করিয়াছেন যে, অতঃপর তিনি 
বলিলেন ৪ ৮১৯৪ Le A ০১০ ll VIL 31 অর্থাৎ “তোমরা কখনো পুণ্য লাভ 
করিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় বস্তু আল্লাহর রাহে ব্যয় না করিবে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪০৯৫০ 1112 11:11 ‘জানিয়া রাখ, 

আল্লাহ অভাবমুক্ত ও অতি প্রশংসিত । অর্থাৎ আল্লাহ যে তাহার পথে তোমাদিগকে উত্তম ও 
পসন্দনীয় বস্তু ব্যয় করিতে বলিয়াছেন, ইহাতে মনে করিও না যে, তিনি তোমাদের 
মুখাপেক্ষী । বস্তুত তাহার বেলায় ধনী-দরিদ্রের কোন প্রশ্নই হইতে পারে না। যথা আল্লাহ 
তা'আলা বলিয়াছেন, 7৫১০ ১৪৫1 5105 5415 aes 25 Ua হা 0 


Contents 
সুর LLL ৩৭৯ 


অর্থাৎ “আল্লাহর নিকট তোমাদের কুরবানীর মাংসও পৌছে না এবং রক্তও পৌছে না__ 
তাহার নিকট পৌছে একমাত্র তোমাদের “তাকওয়া” ।” তিনি সমস্ত সৃষ্টি হইতে সম্পূর্ণ 
মুকাপেক্ষীহীন। বরং সমস্ত সৃষ্টি তাহারই মুখাপেক্ষী । তিনি অত্যন্ত দরাজ হস্ত, তাহার করুণা 
হইতে কেহই বঞ্চিত নয় । তাই যে ব্যক্তি উপার্জিত উত্তম মাল হইতে দান করিবে সে অবশ্যই 
এই কথা ভাবিবে যে, নিশ্চয়ই আল্লাহ কাহারও মুখাপেক্ষী নহেন এবং তিনি দরাজ হস্ত ও 
সহানুভূতিশীল । আর তিনি সত্রই ইহার দ্বিগুণ প্রতিদান প্রদান করিবেন । যাহাকে তুমি 
তাহার অসাক্ষাতেই খণ দান করিয়াছ, তিনি অত্যাচারী নন, বরং তিনি অত্যন্ত প্রশংসার 
দাবীদার । অর্থাৎ তাহার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ বিধানই প্রশংসিত । আর 
তিনি ব্যতীত কোন উপাস্য নাই, নাই কোন প্রতিপালক । 

অতঃপর আল্লাহ তাআলা বলেন ঃ ১৯৪1০১৫১০০৪ 29 EA ৮2 ০০৪] 
Me ty 51115 51555 এত 8০৪৮০ 45০ 4115 অর্থাৎ ‘শয়তান তোমাদিগকে অভাব 
অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদিগকে 
নিজের পক্ষ হইতে ক্ষমতা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুপরিজ্ঞাত' । 
. আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মুর্বা আল হামদানী, আতা ইব্‌ন 
সায়িব, আবুল আহওয়াস, হিন্দ ইব্‌ন সির্রী, আবুয যারাআ ও ইবৃন আবু হাতিম বর্ণনা করেন 
যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, শয়তান বনী আদমের মনে এক রূপ ধারণা জন্মায় এবং 
ফেরেশতা একরূপ ধারণা জন্মায় । অর্থাৎ শয়তান মন্দ কাজের ও সত্যকে অস্বীকারের প্রতি 
উদ্বুদ্ধ করে এবং ফেরেশতারা মঙ্গল ও সত্যকে গ্রহণের জন্য উৎসাহিত করে । যাহার মনে এই 
উৎসাহ উদগত হইবে, সে যেন ভাবে যে, ইহা আল্লাহর পক্ষ হইতে হইয়াছে । অতঃপর যেন সে 
আল্লাহর প্রশংসায় ব্যাপৃত হয়। আর যাহার মনে মন্দভাব উদগত হয়, সে যেন তৎক্ষণাৎ 
আল্লাহর নিকট উহার প্ররোচনা হইতে পানাহ চাহিয়া নেয়। ইহা বলিয়া তিনি এই আয়াতটি 
পড়েন 8 4: 5১৮১০১8০৮01 ৮১৯১1০৫১৭৪৩ ০88175৯2১০৪ 
১১5৪ অর্থাৎ ‘শয়তান তোমাদিগকে অভাব-অনটনের ভীতি প্রদর্শন করে, এবং অশ্লীলতার 
আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদিগকে নিজের পক্ষ হইতে ক্ষমতা ও অনুগ্রহের ওয়াদা 
করেন।' ৃ 
হিন্দ ইব্‌ন সিররীর সূত্রে তিরমিযী (র) ও নাসায়ী (র) উভয়ে তাহাদের হাদীস সংকলনের 
“তাফসীর অধ্যায়ে’ এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । হিন্দ রে) হইতে আবূ ইয়ালার সূত্রে ইব্‌ন 
হাব্বান স্বীয় সহীহ হাদীস সংকলনেও ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিযী (র) বলেন, হাদীসটি 
হাসান গরীব পর্যায়ের । কেননা আবুল আহওয়াস অর্থাৎ সালাম ইবৃন সালীম খুবই অপরিচিত 
বর্ণনাকারী । আর এই সূত্রটি ব্যতীত অন্য কোন “মারফ্‌*' ‘সূত্রে ইহার নিকট হইতে হাদীস বর্ণিত 
হয় নাই । অনুরূপভাবে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ, মুহাম্মদ 
ইব্‌ন আহমাদ ও আবূ বকর ইব্‌ন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন। তেমনি ইব্ন মাসউদ 
(রা) হইতে ধারাবাহিকভাবে আবুল আহওয়াস, আওফ ইব্‌ন মালিক ইব্‌ন নাযলাহ, আতা ইব্‌ন 
সায়িব ও মাসআবের সূত্রেও এইরূপ বর্ণিত হইয়াছে। আল্লাহই ভাল জানেন। 


Contents 


৩৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১8০1) ০5৯০ ৩৮০-১ ইহার ভাবার্থ হইল, শয়তান এই ভয় দেখায় যে, আল্লাহর পথে 
ব্যয় করিলে তোমরা দরিদ্র হইয়া যাইবে। ৮১৪1 ৫১-1:9 অর্থাৎ সে অশ্লীলতার আদেশ 
দেয়। অর্থাৎ সন্তানাদির ভবিষ্যতের প্রতি আশংকা প্রদর্শন করিয়া তাহারা আল্লাহর পথে ব্যয় 
করা হইতে বিরত রাখে । আর পাপ-পংকিলতা, হারাম কার্য এবং সৃষ্টিকর্তার বিরদ্ধাচরণের প্রতি 
আদেশ দেয়। আল্লাহ তা'আলা বলেন ৪ ১ 5,4 ৮:২০ 51115 (আল্লাহ তোমাদিগকে 
নিজের পক্ষ হইতে ক্ষমা ও অনুগ্রহের ওয়াদা করেন)। অর্থাৎ শয়তানের প্ররোচনার মুকাবিলায় 
আল্লাহ এই ওয়াদা করিয়াছেন। শয়তান তাহাকে দরিদ্র হইয়া যাওয়ার ভয় দেখাইতেছে। তাহার 
মুকাবিলায় আল্লাহ তাহাকে তাহার সীমাহীন অনুগ্রহের প্রতি বিশ্বাস স্থাপন করিতে বলিয়াছেন। 
44543 4115 অর্থাৎ আল্লাহ প্ৰাচূৰ্যদাতা, সর্বজ্ঞ । 

অতঃপর বলা হইয়াছে ৪ ৮০২ ৮ ২1 ৮9৪ অর্থাৎ তিনি যাহাকে ইচ্ছা বিশেষ 
জ্ঞান দান করেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন আবূ তালহা (র) হিকমাতের ভাবার্থে 
বর্ণনা করেন- অর্থাৎ কুরআনের রহিত-অরহিত, পূর্বাপর, হালাল-হারাম ও উপমা-উৎপ্রেক্ষা 
সংবলিত আয়াতগুলি সম্পর্কে গভীর জ্ঞান দান। 

একটি “মারফ্‌" সূত্রে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক ও জুআইবির বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 

“হিকমাতের অর্থ হইল, কুরআনের বিশেষ জ্ঞান অর্থাৎ উহার তাফসীর সম্পর্কে গভীর 
জ্ঞান । কেননা ইহার দ্বারা লোক পাপ ও পুণ্যকে পরিষ্কারভাবে জানিতে পারে । মুজাহিদ (র) 
হইতে ইব্‌ন আবূ নাজীহ ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, যাহাকে হিকমাত দান করা হয়, 
সে আল্লাহর কথার প্রকৃত ভাবার্থ বুঝিতে পারে । 

মুজাহিদ (র) হইতে লাইছ ইব্‌ন সালীম (র) বলেন £ 

“আল্লাহ যাহাকে ইচ্ছা বিশেষ জ্ঞান বা হিকমাত দান করেন" । ইহার অর্থ নবুয়াত দান করা 
নয়, বরং ফিকাহ ও কুরআন সম্পর্কে জ্ঞান দান করা । আবুল আলীয়া (র) বলেন ঃ হিকমাত 
বলে আল্লাহকে ভয় করাকে । কেননা হিকমাতের মূলকথা হইল আল্লাহকে ভয় করা । ইব্‌ন 
মাসউদ (রা) হইতে একটি মারফু সূত্রে ধারাবাহিকভাবে আবূ আম্মার আসদী, উছমান ইব্‌ন 
জা“ফর জুহ্‌্নী ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রো) বলেন ঃ হিরুমাতের মূল 
কথা হইল আল্লাহভীরুতা । আবুল আলীয়া (র) এক রিওয়ায়েতে বলেন ঃ হিকমাতের অর্থ 
হইল, আল্লাহর কিতাব এবং উক্ত কিতাবের ব্যাপারে প্রদত্ত বিশেষ জ্ঞান। ইব্রাহীম নাখঈ (র) 
বলেন ঃ হিকমাত অর্থ সুন্নাত মালিক রে) হইতে ইব্ন ওহাব বলেন যে, যায়েদ ইব্‌ন আসলাম 
(র) বলেন £ হিকমাত অর্থ হইল আকল বা জ্ঞান-বুদ্ধি। 

মালিক রে) বলেন $ আমার ধারণা মতে হিকমাতের অর্থ হইল আল্লাহর দীন সম্পর্কে গভীর 
জ্ঞান। আর আল্লাহ তাহার বিশেষ অনুগ্রহে দীন সম্পর্কে যে সকল আত্মিক জ্ঞান কাহারো হৃদয়ে 
প্রবিষ্ট করান। অবশ্য লক্ষ্য করিলে দেখা যায় যে, বহু লোক পার্থিব বিষয়ে খুবই পারদর্শী । 
অথচ অনেক লোক এই বিষয়ে খুবই দুর্বল। কিন্তু আল্লাহ তাহাদিগকে দীনের গভীর জ্ঞান দিয়া 
সুশোভিত করিয়া রাখেন । সুদ্দী রে) বলেন ঃ হিকমাত অর্থ নবুয়াত। 


Conte 


সুরা বাকারা ৩৮১ 


তবে জমহুরের কথাই সঠিক যে, ইহা নবুয়াতের জন্য নিদিষ্ট'নয়। বরং যে কোন লোকই 
ইহার অধিকারী হইতে পারে। অবশ্য ইহার উচ্চতর পর্যায় হইল নবুয়াত এবং রিসালাত লাভ 
করা । তবে তাহাদের অনুসারীদেরকেও আল্লাহ ইহা হইতে বঞ্চিত করেন না। যথা হাদীসে 
উল্লিখিত হইয়াছে যে, «21 ১১ 2 4১৭ ৩১ ৯$১| ০৯১১1 ২৪ 01১৪]| 4২৯১৭ 
«11 ৯১১ অর্থাৎ “যে ব্যক্তি কুরআন মুখস্থ করিয়াছে, তাহার স্বন্ধদ্বয়ের মাঝে নবুয়াত 
চড়িয়া বসিয়াছে, কিন্তু তাহার নিকট ওহী নাযিল হয় না’ । 

অবশ্য আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে অজ্ঞাতনামা এক ব্যক্তি, 
ইসমাঈল ইব্‌ন রাফে ও ওয়াকী ইব্‌ন জাররাহ স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, এইটি 
আবদুল্লাহ ইব্‌ন উমরের (রা) নিজস্ব উক্তি। ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে ইব্‌ন আবু 
হাকিম ওরফে কাইস, ইব্‌ন আবূ খালিদ ওরফে ইসমাঈল, ওয়াকী, ইয়াধীদ এবং ইমাম আহমাদ 
(র) বর্ণনা করেন যে, ইবৃন মাসউদ (রা) বলেন £ 

আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, দুই ব্যক্তির উপর হিংসা করা যায়। এক 
ব্যক্তি হইল যাহাকে আল্লাহ্‌ সম্পদ দিয়াছেন এবং উহা ন্যায় ও সত্য পথে ব্যয় করার তাওফীক 
দিয়াছেন। আর সেই ব্যক্তি যাহাকে আল্লাহ হিকমাত বা প্রজ্ঞা দান করিয়াছেন এবং সে উহা 
অনুযায়ী বিচার করে ও উহা শিক্ষা দান করে। ইসমাঈল ইব্‌ন আবু খালিদ (র) হইতে বিভিন্ন 
সূত্রে ইবৃন মাজা (র), নাসায়ী (র) এবং সহীহদ্বয়ও ইহা বর্ণনা করিয়াছেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ (| 15191 ১৫১ (5 উপদেশ তাহারাই গ্রহণ 
করে যাহারা জ্ঞানবান’ ৷ অর্থাৎ-ওয়াজ ও উপদেশ তাহাদেরই উপকারে আসে যাহারা জ্ঞান ও 
বুদ্ধিমত্তার অধিকারী । অর্থাৎ কুরআনের ভাষ্য-বিষয় ও উহার অর্থের প্রতি যাহারা গভীর 
মনোযোগী । 


AE GE ০১৫৫6 ৩৬১ 220A CS ৪ 

2 OLE ১৬৩ OE BIOS HN IED CEILI TI (৯০) 
০১৮০৩ SRN (2 ৮৪৩৫৩ 

7722) ৫2৮ 202০ ও ঠ ০8৩৪৪ ৯৯৩০০)০৩৩ ৩ (৫4১) 


পা টিতে ৫০560, ৫6৫22 


২৭০. “তোমরা যে যেই খাতে খরচ কর আর যেখানে যেভাবে মানত কর, আল্লাহ 
তাহা সবই জানেন ৷ আর যালিমের জন্যে কোন মদদগার নাই । 

২৭১. যদি তোমরা প্রকাশ্যে দান কর, তাহাও ভাল । আর যদি উহা গোপনে কর এবং 
দরিদ্রদের দাও, তাহা হইলে তাহা তোমাদের জন্য উত্তম । আর উহা তোমাদের কিছু পাপও 
মোচন করিবে । আর তোমরা যাহা কর তাহার খবর আল্লাহ সর্বাধিক রাখেন ।' 

তাফসীর আল্লাহ তা'আলা বলিতেছেন, যাহারা দান-খয়রাত ও মানত করে, তাহাদের 
সকলের কার্য সম্বন্ধে তিনি যথাযথভাবে খবর রাখেন। যে সকল বান্দা তাহার আদেশ মান্য 
করিয়া চলে, সৎকার্য সম্পাদনের পর পুণ্যের প্রত্যাশা করে এবং তাহার ওয়াদার প্রতি পূর্ণ আস্থা 


Contents 


৩৮২ তাফসীরে ইব্ন কাছীর 


রাখে, তাহাদিগকে তিনি উত্তম প্রতিদান প্রদান করিবেন। পক্ষান্তরে যাহারা তাহার অনুগত্য 
অস্বীকার করে, তাহার ওয়াদার উপর আস্থা না রাখে এবং তাহার ইবাদাতের সহিত অন্যকে 
শরীক করে, তাহাদের জন্য নির্ধারিত রাখিয়াছেন যন্ত্রণাদায়ক শাস্তি । তাই আল্লাহ তাআলা 
বলেন £ ১০০১1 ০ ১১1] ৮55 (অন্যায়কারীদের কোন সাহায্যকারী নাই।) অর্থাৎ 
কিয়ামাতের কঠিন শাস্তি হইতে তাহাদিগকে মুক্ত করার জন্য সেইদিন তাহাদের কোন 
সাহায্যকারী থাকিবে না। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ০৯ Ui ০৪০০৭৭। 13528 91 (যদি তোমরা 
প্রকাশ্যে দান কর, তবে তাহা কতই না ভাল) অর্থাৎ প্রকাশ্যে দান-খয়রাত করাও ভাল। ইহার 
পর বলেন ঃ ১] 565 22811 USS (৯৮৮৯৪ 15 অর্থাৎ (যদি দান-খয়রাত 
গোপনে কর এবং অভাবপ্রস্তদের দিয়া দাও, তবে তাহা তোমাদের জন্য আরো উত্তম ।) ইহা 
দ্বারা বুঝা যাইতেছে যে, গোপন দান প্রকাশ্য দান হইতে উত্তম কেননা, এই অবস্থায় রিয়া বা 
অহমিকা হইতে নিরাপদ থাকা যায়। 

তবে প্রকাশ্য দানের মধ্যে উপকারিতা হইল যে, উহার দেখাদেখি অন্য লোকও 
দান-খয়রাতের প্রতি উদ্বুদ্ধ হয়! তাই এই দিক দিয়া উক্ত পন্থাকেও উত্তম বলা যায়। রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন, প্রকাশ্যে দানকারী উচ্চ শব্দে কুরআন পাঠকারীর ন্যায় আর গোপনে দানকারী 
নিঃশব্দে কুরআন পাঠকারীর ন্যায় । 

তবে কথা হইল যে, এই আয়াত দ্বারা গোপন দানকে উত্তম বলা হইয়াছে উপরন্তু 
সহীহ্দ্ধয়ে আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ 
“কিয়ামতের দিন আল্লাহ তা'আলা সাত ব্যক্তিকে তাহার (আরশের) ছায়ায় আশ্রয় দান 
করিবেন। সেদিন সেই ছায়া ভিন্ন অন্য কোন ছায়া থাকিবে না। তাহারা হইল ন্যায় বিচারক 
বাদশাহ, আল্লাহ্‌র ইবাদতে যৌবন উৎসর্গকারী যুবক, আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্বে আবদ্ধ 
ও শক্রতায় লিপ্ত ব্যক্তি, মসজিদ পাগল মুসন্ত্রী, নীরবে-নিভৃতে আল্লাহর যিকিরে অশ্রু 
বিসর্জনকারী, আল্লাহর ভয়ে সুন্দরী ও অভিজাত নারীর অশ্লীল আহ্বান উপেক্ষাকারী এবং এরূপ 
গোপনে দানকারী, যাহার ডান হাত দান করিলে বাম হাত তাহা জানে না।” 

হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আনাস ইব্‌ন মালিক (রা), সুলায়মান ইব্‌ন আবু 
সুলায়মান, আওয়াম, হাওশাব, ইয়াধীদ ইব্‌ন হারুন ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ সো) বলিয়াছেন ৪ 

“আল্লাহ তা'আলা পৃথিবী সৃষ্টি করার পর ইহা দুলিতে থাকে । অতঃপর তিনি পর্বত সৃষ্টি 
করিয়া পৃথিবীতে পুঁতিয়া দেন। ফলে পৃথিবীর কম্পন থামিয়া যায়। (এত শক্ত ও বিরাটাকারের) 
পাহাড় দেখিয়া ফেরেশতারা আশ্চর্যাবিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে প্রভু! পাহাড়ের চেয়েও 
শক্ত-কঠিন কোন সৃষ্টি আপনার আছে কি ? তিনি বলিলেন, হ্যা, লোহা । তাহারা বলিলেন, হে 
প্রভু! আপনার সৃষ্টিসমূহের মধ্যে লোহা অপেক্ষা কঠিন বস্তু আছে কি ? তিনি বলিলেন, হ্যা, 
আগুন । তাহারা বলিলেন, হে প্রভু! আপনার সৃষ্টিসমূহের মধ্যে আগুন অপেক্ষা শক্তিশালী আর 
কিছু আছে কি ? তিনি বলিলেন, হ্যা পানি। তাহারা আবারো আরজ করিলেন, হে প্রভু! আপনার 


Contents 


গত ৩৮৩ 


সৃষ্টিসমূহের মধ্যে পানি অপেক্ষা শক্তিশালী কোন কিছু আছে কি ? তিনি বলিলেন, হ্যা, ইহা 
হইতেও শক্তিশালী হইল বাতাস । তাহারা আবার জিজ্ঞাসা করিলেন হে প্রভু! আপনার 
সৃষ্টিসমূহের মধ্যে বাতাস হইতেও শক্তিশালী কোন কিছু আছে কি? তিনি বলিলেন, হ্যা, সেই 
আদম সন্তান যে এত গোপনে দান করে যে, তাহার ডান হাত যাহা দান করে বাম হাত তাহা 
জানে না।' 

আবু যর (রা) হইতে আয়াতুল কুরসীর ব্যাখ্যায়ও আমরা এই হাদীসটি বর্ণনা করিয়াছি। 
উহাতে তিনি বলেন, আমি জিজ্ঞাসা করি যে, হে আল্লাহর রাসূল । কোন্‌ সাদকা সবচেয়ে উত্তম? 
তিনি বলেন, দরিদ্রকে গোপনে দান করা অথবা মাল-সম্পদের স্বল্পতা সত্তেও আল্লাহর পথে ব্যয় 
করা। আবু যর (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ উমামা, কাসিম, আলী ইব্‌ন ইয়াধীদের সূত্রে 
ইব্‌ন আবূ হাতিম এবং ইমাম আহমাদ (র) উপরোক্ত বর্ণনাটি আরো বাড়াইয়া বলেন। সেখানে 
বলা হয়, তিনি ইহার পর এই আয়াতটি পাঠ করেন £ 319 ৮৯৮১৪ ৪১০৭। 134০ ৩। 
১২৫55 55 ০1341 2,559 (৯5৯১5 অর্থাৎ যদি তোমরা প্রকাশ্যে দান-খয়রাত কর, 
তবে কতই না উত্তম । আর যদি দান-খয়রাত গোপনে কর এবং অভাবপ্রস্তদের দিয়া দাও, তবে 
তাহা তোমাদের জন্যে আরো উত্তম । হাদীসে বর্ণিত হইয়াছে যে, গোপন দান দ্বারা আল্লাহর 
ক্রোধ প্রশমিত হয়। 

আমের শা'বী (র) হইতে ধারাবাহিকভাবে হুসাইন ইবৃন যিয়াদ আল মাহারিবী, ইব্‌ন আবু 
হাতিমের পিতা ও ইব্‌ন আবু হাতিম £ (১১৯১ ৩15 ৪৯ (৯৯৮৪ ০৪৮০৭11৩০০০ ul 
২4 %5 95 7০81 85555 এই আয়াত প্রসঙ্গে বলেন ঃ তাহার সম্পদের অর্ধেক নিয়া 
হুযুর (সা)-এর খিদর্মতে উপস্থিত করেন। হুযুর (সা) তাহাকে জিজ্ঞাসা করেন- হে উমর! 
পরিবারবর্গের জন্য কিছু রাখিয়া আসিয়াছ কি? তিনি বলেন, তাহাদের জন্য সম্পদের অর্ধেক 
রাখিয়া আসিয়াছি। আর হযরত আবূ বকর (রা) তাহার সমস্ত সম্পদ নিয়া হুযুর (সা)-এর 
খিদমতে উপস্থিত করেন। কিন্তু হযরত আবু বকর (রা)-এর ইহা প্রকাশ করার ইচ্ছা ছিল না। 
তাই তিনি ইহা খুব সন্তৰ্পণে হুযুর (সা)-এর নিকট সমর্পণ করিয়াছিলেন । তখন হযরত নবী 
(সা) হযরত আবূ বকর (রা)-কে জিজ্ঞাসা করেন, হে আবু বকর! পরিবারবর্গের জন্য কি রাখিয়া 
আসিয়াছ ? তিনি বলেন, আল্লাহ এবং তাহার রাসূলের অঙ্গীকার । তখন হযরত উমর (রা) 
কীদিয়া বলেন, হে আবু বকর! আমার পিতা-মাতা তোমার কদমে উৎসর্গ হউন। আল্লাহর 
শপথ! পুণ্যের কাজে আমরা কখনও তোমাকে অতিক্রম করিতে পারিলাম না। সব সময় তুমিই 
অগ্রগামী থাকিলে । 

শা'বী রে) বলেনঃ 

এই আয়াতটি যদিও তাহাদের উপলক্ষে অবতীর্ণ হইয়াছে, কিন্তু ইহার বিধান সবার জন্য 
সমানভাবে কার্যকর ও প্রযোজ্য । অর্থাৎ দান ফরয হউক বা নফল হউক গোপনে প্রদান করাই 
উত্তম ৷ কিন্তু ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে আলী ইব্‌ন আবূ তালহার (র) সূত্রে 
ইব্‌ন জারীর রে) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ 
আল্লাহ তা'আলা নফল দানকে প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করার জন্য সত্তর গুণ 


Contents 


৩৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ছাওয়াব বেশি রাখিয়াছেন। আর ফরয দান গোপনে প্রদান অপেক্ষা প্রকাশ্যে করার জন্য পঁচিশ 
গুণ ছাওয়াব বেশি রাখিয়াছেন। 

আল্লাহ তাআলা বলেন ৪ MLL ১০৫১০ ১৯৫৪৪ (তিনি তোমাদের কিছু গুনাহ মোচন 
করিয়া দিবেন।) অর্থাৎ সাদকা গোপনে প্রদান করা হইলে তাহার বিনিময়ে তোমাদের পুণ্য 
বহুগুণে বাড়িয়া যাইবে এবং এই কারণে তোমাদের পাপও বিদূরিত হইবে । তবে কেহ কেহ 
১5423 কে সাকিনের সহিত পড়েন। তখন শর্তের জবাব ৯২২% এর সহিত সংযুক্ত হইবে। 
যেমন 5৬০০১ এর ১$৫। ও 4] 

অতএব আল্লাহ তা“আলা বলেন £ ৮৭১ 31০25 (5৭ 11110 অর্থাৎ আল্লাহর নিকট 
তোমাদের কোন কাজই গোপন নয় এবং ইহার জন্য তিনি তোমাদিগকে প্রতিফল প্রদান 
০৬ 


৩2৮৮১ HES ০2 ৬৪, ১৫৬ 21605 ৬৩ ৪৮৫০ (৫৬৭) 
53558 SRL 2527 , 40125 Hs INC Sas Hs ) ৫5১25 


পর্ণ আলির 24 Pa 


০০১৮১৮১৯252 25) 35 
3 (০০ CRESS hah GBs 29240 
হিতে ৮৫12 & ০558) 022 ০১৩৩) ০০০০১ ০১) 
2১272065562 2 ০5 সজ। 
রি $8985 $1540 ১৩৮৪ 924 Gy (6) 


১ OPS ০৪৯$ 45১১৮ SHEED 

২৭২. “তোমার উপর তাহাদের হেদায়েতের দায়িত্ব নহে এবং আল্লাহ যাহাকে চাহেন 
‘হেদায়েত করেন । আর উত্তম বস্তু হইতে যাহা দান করিবে তাহা তোমাদের নিজেদেরই 
উপকারার্থে হইবে । আর তোমরা আল্লাহর ওয়াস্তে ছাড়া দান করিও না। এবং তোমরা 
উত্তম বস্তু হইতে যাহা দান করিবে, তোমাদিগকে তাহা পূরণ করা হইবে ও তোমরা যুলুমের 
শিকার হইবে না।' 

২৭৩. “যে সব অভাবগ্রস্ত আল্লাহর কাজে আবদ্ধ রহিয়াছে, তাহারা ভূখণ্ডে বিচরণ 
করিয়া উপার্জনে সক্ষম হয় না, তাহাদের হাত না পাতার কারণে মূর্খরা তাহাদিগকে ধনী 
মনে করে । তাহাদের চেহারা দেখিয়া তুমি চিনিতে পাইবে । তাহারা মানুষকে জড়াইয়া 
ধরিয়া ভিখ মাগে না । অতঃপর তোমরা উত্তম বস্তু হইতে যাহা দান করিবে, তাহা অবশ্যই 
আল্লাহ অবগত হইবেন । 

২৭৪. যাহারা দিবস যামি গোপনে ও প্রকাশ্যে দান করে তাহাদের জন্য তোমাদের 
প্রতিপালকের নিকট প্রতিদান রহিয়াছে । তাহাদের পরকালে কোন আশংকা নাই আর 
ইহকালেও কোন দুশ্চিন্তা নাই ।' 


Contents 


সূরা বাকারা ৩৮৫ 


তাফসীর ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, জা“ফর ইব্‌ন 
ইয়াস, আ*মাশ, সুফিয়ান, কারইয়াবী, মুহাম্মদ ইবন আবদুস সালাম ইব্‌ন আবদুর রহীম ও আবু 
আবদুর রহমান নাসায়ী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন $ 

মুসলমানগণ তাহাদের মুশরিক আত্মীয়দের সহিত আদান-প্রদান করিতে অপছন্দ করিতেন। 
অতঃপর তাহারা এই ব্যাপারে হুযুর (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলে তিনি তাহাদিগকে 
TT 


2৩৩০ 


22 Se CAG LE di eR hr 55515 
১৮4১৪ 

অর্থাৎ “তাহাদিগকে সৎপথে আনার দায়িত্ব তোমার নয় । বরং আল্লাহ যাহাকে ইচ্ছা সৎপথে 
পরিচালিত করেন। যে সম্পদ তোমরা ব্যয় কর, তাহা নিজ উপকারার্থেই কর। আর আল্লাহ্র 
সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করিও না। তোমরা যে অর্থ ব্যয় করিবে, তাহার 
পুরাপুরি পুরফ্কারই পাইয়া যাইবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হইবে না। 

সুফিয়ান সাওরী (র)-এর সূত্রে আবূ দাউদ, আবূ আহমদ যুবাইরী, ইব্‌ন মুবারক ও আবূ 
হুযায়ফাও ইহা বর্ণনা করিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ 
ইব্‌ন যুবাইর, জাফর ইব্‌ন আবু মুগীরা, আ'শআছ ইব্‌ন ইসহাক, আহমদ ইব্‌ন আবদুর রহমান 
দাস্তাকীর পিতামহ, পিতা ও তিনি এবং আহমদ ইব্‌ন কাসিম ও ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) কেবলমাত্র মুসলমানদেরই সাদকা দিবার আদেশ করিতেন। অতঃপর 
১১১ 4০ 9 এই আয়াতটির শেষ পর্যন্ত নাযিল হওয়ার পর তিনি আদেশ করেন যে, 
ভিক্ষুক যে কোন ধর্মেরই হউক না কেন তাহাদিগকে সাদকা দেওয়া যাইবে। ইহার বিস্তারিত 
বৰ্ণনা ২৫০১1, 4১১৮১% ০ ১১৭ এ ELL 0 ১০ EUG Y 
আয়াতের ব্যাখ্যায় আসিতেছে। এই বিষয়ে আসমা বিনতে সাদীকেরও হাদীস রহিয়াছে। 

আল্লাহ তা'আলা বলেন ঃ PEAS ১১৯ ৩০1৯৪০১০৮০৩ অর্থাৎ “যে সম্পদ তোমরা 
ব্যয় করিতেছ, তাহা নিজেদের উপকারার্থেই করিতেছ। যথা আল্লাহ তা'আলা অন্যত্র 
বলিয়াছেনঃ এ৮০১/৩ US Jace ya 

অর্থাৎ “যে ব্যক্তি সৎকাজ করিল, সে তাহা নিজের উপকারার্থেই করিল 1” কুরআনে এই 

ধরনের আরও আয়াত রহিয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 411| 429551931 595855 (59 অর্থাৎ “একমাত্র 
আল্লাহর সন্তোষ লাভের চেষ্টা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে অর্থ ব্যয় করিও না ।” 

হাসান বসরী (র) বলেন ৪ 

যদিও মু'মিনরা নিজস্ব প্রয়োজনে অর্থ ব্যয় করে, ee on WE SONI eS 
উদ্দেশ্যে ব্যয়িত হয়। আতা খুরাসানী রে) ইহার ব্যাখ্যায় বলেন ৪ 


কাছীর (২য় খণ্ড)_-৪৯ 


Contents 


৩৮৬ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ যখন তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাহাকেও কিছু দান কর, তখন ইহা দেখার নয় 
যে, সে কে এবং কি করে । এই অর্থটিই সবচেয়ে সুন্দর । 

মোটকথা, যদি কোন দানকারী আল্লাহর উদ্দেশ্যেই দান করে, তখন উহার প্রতিদান 
প্রদানের দায়িতু আল্লাহর উপরই বর্তায় । তখন তাহার ইহা দেখার নহে যে, সে ভাল কি মন্দ 
কিংবা উপযুক্ত কি অনুপুযুক্ত। সে ৮: ই হউক না কেন তাহার সৎ উদ্দেশ্যের বদৌলতে ইহার 
প্রতিদান পাইবে । (উপরন্তু যদি সে দোখয়া-শুনিয়া বিচার-বিবেচনা করিয়াও দান করে, অতঃপর . 
যদি ভুল হইয়া যায়, তবুও তাহার দানের পুণ্য বিনষ্ট হইবে না)। 

তাই আল্লাহ তা'আলা আয়াতের শেষাংশে বলেন ঃ 8 28211 53 ০২১১০1585১5 055 
৬15 ১ ১5:10, অর্থাৎ তোমরা যে অর্থ ব্যয় করিবে, ত তাহার পুরস্কার পুরাপুরিভাবে পাইয়া 
যাইবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হইবে না?। 
আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে আ'রাজ ও আবু যিনাদের সূত্রে সহীহ্দয়ে বর্ণনা 
করা হইয়াছে যে, আবু হুরায়রা (রা) বলেন $ 

“রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, এক ব্যক্তি এই পণ করে যে, সে আজ রাতে দান করিবে । 
অতঃপর সে অর্থ নিয়া বাহির হয়। পরিশেষে সে উহা এক পতিতার হাতে তুলিয়া দেয়। 
সকালে লোকে সমালোচনা করিতে থাকে যে, পতিতাকে সাদকা দেওয়া হইয়াছে । অতঃপর সে 
আল্লাহর নিকট বলে, হে আল্লাহ! আমার সাদকা তো অপাত্রে পড়িয়াছে। অতঃপর সে আবার 
প্রতিজ্ঞা করে, আজ রাত্রেও সাদকা করিব। কিন্তু সেই রাত্রিতে এক ধনীর হাতে দেওয়া হয়। 
সকালে লোকে সমালোচনা করিতে থাকে যে, ধনীকে সাদকা দেওয়া হইয়াছে । অতঃপর সে 
বলে, হে আল্লাহ! সমস্ত প্রশংসাই আপনার প্রাপ্য, আমার সাদকা তো ধনীর হাতে পড়িয়াছে। 
অতঃপর সে আবার প্রতিজ্ঞা করে যে, আজ রাত্রেও সাদকা করিবে । তাই রাত্রি হইলে সে 
সাদকা নিয়া বাহির হইয়া যায়। কিন্তু উহা একটি চোরের হাতে দেওয়া হয়। পূর্বানুরূপ সকালে 
লোকজনে সমালোচনা করিতে থাকে যে, চোরকে সাদকা দেওয়া হইয়াছে ।। অতঃপর আল্লাহর 

সাপূর্বক সে তাহার নিকট ফরিয়াদ করে যে, হে আল্লাহ! আমার সাদকাগুলি একাধারে 
পতিতা, ধনী ও চোরের হাতে পড়িয়াছে। ইহার পর সে স্বপ্নে দেখে যে, কে যেন আসিয়া 
তাহাকে বলিতেছে, তোমার সবগুলি দানই আল্লাহ কবূল করিয়াছেন। হয়ত পতিতা নারী 

আল্লাহ তা'আলা বলেন £ ৭111 4 ১, 1551১৯২1531 ৮81 খেয়রাত সেই 
সকল দরিদ্র লোকদের জন্য, যাহারা আল্লাহর পথে আবদ্ধ হইয়া গিয়াছে ।) অর্থাৎ খয়রাত সেই 
সকল দরিদ্র লোকদের জন্য, যাহারা আল্লাহ এবং তাহার রাসূলের নির্দেশে মাতৃভূমি ও আত্মীয় . 
স্বজনের মায়া ছিন্ন করিয়াছে এবং মদীনায় অবস্থান নিয়াছে এবং তাহাদের জীবন যাপনের এমন 
কোন উপায় বা ব্যবস্থা নাই যাহার মাধ্যমে তাহাদের অন্ন-বস্ত্ের ন্যুনতম সংস্থান হইয়া যায়। 
কেননা ৯১১ ৮৪:১৯ ০১:1454৪ 9 জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করাও 
তাহাদের পক্ষে সম্ভব নয়। | 

১১১০ বলে পৃথিবীতে সফর বা ভ্রমণ করাকে । যথা অন্যত্র বলা হইয়াছে - 


Contents 


সূরা বাকারা ৩৮৭ 


Salt aly ois 4 fe EEC SSH ০৪০৮০ 

যখন তোমরা ভ্রমণে থাকিবে তখন নামায সংক্ষেপ করিলে তাহাতে তোমাদের কোন দোষ 
নাই । আল্লাহ অন্যত্র আরও বলেন ৪ 
১০১১০১০১৮০৪ ০৪ SEAL SIA Ce He SES ie 

4১১০ SELL SO dn yo 

অর্থাৎ তিনি জানেন যে, শীঘ্বই তোমাদের একদল রুগ্ন হইবে ও অন্য দল আল্লাহর নিয়ামত 
সংগ্রহের জন্য পৃথিবীতে বিচরণ করিবে এবং অপর একদল আল্লাহর পথে যুদ্ধ করিবে । 

২৮৭৪] ০5 5১310৯11১5৯ অজ্ঞ লোকেরা, হাত না পাতার কারণে 
তাহাদের অভাবমুক্ত মনে করে। অর্থাৎ মুর্খ লোকেরা তাহাদের বাহ্যিক অবস্থা, কথাবার্তা ও 
পরিপাটি পোশাক-পরিচ্ছদ দেখিয়া মনে করে যে, ইহারা অভাবী নয়, সম্পদশালী ৷ 

এই বিষয়ে আবূ হুরায়রা (রা) হইতে সহীহ্দ্য়ের দৃষ্টিতে বিশুদ্ধ একটি হাদীস বর্ণিত 
হইয়াছে । উহাতে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ 

সেই ব্যক্তি মিসকীন নয়, যে বাড়ি বাড়ি ঘৃরিয়া দুই-একটি খেজুর, দুই-এক লোকমা রুটি 
এবং দুই-একদিনের খাদ্য ভিক্ষা করে। বরং সত্যিকারের মিসকীন সেই ব্যক্তি, যাহার এতটুকু 
পরিমাণ খাদ্যের সংস্থান নাই, যে কারণে তাহার অন্যের নিকট মুখাপেক্ষী না হইতে হয়। আর 
সে এমনভাবে চলে যাহাতে লোকে তাহাকে সাদকার উপযুক্ত বলিয়া ধারণা করিতে না পারে। 
পরন্তু সে লোকের নিকট কখনও ভিক্ষার জন্য হস্ত প্রসারিত করে না। ইব্‌ন মাসউদের (রা) 
সূত্রে ইমাম আহমদও (র) এইরূপ বর্ণনা করিয়াছেন। 

অতএব আল্লাহ তা'আলা বলেন $ ₹১/.১..১1১১০১ “তুমি তাহাদিগকে তাহাদের লক্ষণ 
দ্বারা চিনিবে। অর্থাৎ অভাবের লক্ষণ দ্বারা তাহাদিগকে চিহ্নিত কর। যথা আল্লাহ তা'আলা 
অন্য স্থানে বলিয়াছেন ৪ 1৫৯১১ ০৪ 1০ অর্থাৎ তাহাদের মুখাবয়বে যে চিহ্নসমূহ 
উদ্ভাসিত হইয়া উঠে। অন্যত্র আল্লাহ তা“আলা বলেন ঃ 1581] ৮৯1 55 5৫] অর্থাৎ 
“তোমরা অবশ্যই তাহাদিগকে তাহাদের ভাবভঙ্গিতে চিনিতে পারিবে ।" সুনানের একটি হাদীসে 
বর্ণিত হইয়াছে যে, “তোমরা মুমিনদের সুক্ষ দৃষ্টি হইতে আত্মরক্ষা কর। কেননা, তাহারা 
আল্লাহর নূরের দৃষ্টিতে তাকান।” অতঃপর বর্ণনাকারী এই আয়াত পাঠ করেন 41১ 4৯ ৬। 
০৬০ ০৫ নিশ্চয়ই ইহার মধ্যে অন্তরদষ্টিসম্পন্ন লোকদের জন্য শিক্ষণীয় নিদর্শন 
রহিয়াছে 

কেননা তাহারা 1৮১41 ৷ 5/1559 (মানুষের নিকট কাকুতি-মিনতি করিয়া ভিক্ষা 
চায় না। অর্থাৎ তাহারা ভিক্ষা মাগিয়া মানুষকে কষ্ট দেয় না ও ত্যক্ত-বিরক্ত করে না। 
তাহাদের নিকট সামান্য খাদ্যবস্তু থাকা অবস্থায় অন্যের দ্বারে হাত বাড়ায় না। প্রয়োজন পরিমাণ 
খাদ্যদ্রব্য বিদ্যমান থাকা সত্বেও যে দল ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে না, তাহাদিগকেই পেশাদার 
ভিক্ষুক বলা হয়। 


Contents 


টির তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন উমাইর, শরীক ইব্‌ন 
আবদুল্লাহ ইব্‌ন আবূ নামার, মুহাম্মদ ইব্‌ন জাফর ইব্‌ন আবী মরিয়াম ও বুখারী (র) বর্ণনা 
করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সেই ব্যক্তি মিসকীন, যে কখনও অন্যের দ্বারে গিয়া হাত পাতে 
না। অতঃপর তিনি এই আয়াতাংশ পাঠ করেন ৪ 1 ১০4 ১১:%--.:% অর্থাৎ তাহারা 
মানুষের কাছে কাকুতি মিনতি করিয়া ভিক্ষা চায় না। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন ইয়াসার, শরীক ইব্‌ন আবদুল্লাহ 
ই গা গরাঃ ॥ রানি না ছফার বারও নয়া রানির (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন ইয়াসার ওরফে শরীক, ইসমাঈল, 
আলী ইব্‌ন হাজর ও আবদুর রহমান নাসায়ী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ 

“রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সে মিসকীন নয় যে লোক একটা খেজুর বা দুই এক গ্রাস 
ভিক্ষা করিয়া বেড়ায়। বরং সত্যিকারের সংযমশীল মিসকীন ব্যক্তিরা ভিক্ষার জন্য অন্যের দ্বারে 
গিয়া কাকুতি-মিনতি করে না। অতঃপর তিনি এই আয়াতাংশ পাঠ করেন ১1%1| 51 2.০ 
(8.৯]| অর্থাৎ “তাহারা মানুষের নিকট কাকুতি-মিনতি করিয়া ভিক্ষা চায় না।” 

নবী (সা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন আবু যিয়াদ ও শু“বার সুত্রে বুখারী (র)-ও 
এইরূপ বর্ণনা করিয়াছেন। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ওলীদ ইব্‌ন আবু যিব, ইব্‌ন ওহাব, ইউনুস 
ইব্‌ন আবদুল আ'লা ও ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যাহারা দুই-এক গ্রাস খাদ্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে 
গিয়া কাকুতি-মিনতি করে না। সালেহ ইব্‌ন সুয়াইদ রে) হইতে ধারাবাহিকভাবে হাসান ইব্‌ন 
মালিক, মু'তামার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ 

“যাহারা দুই-এক মুষ্টি খাদ্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ধর্ণা দেয়, তাহারা সত্যিকারের 
অভাবী নয়, (তাহারা পেশাদার ভিক্ষুক)। বরং সত্যিকারের আত্মসংযমশীল অভাবী ব্যক্তিরা 
চুপচাপ থাকে এবং তাহারা অভাবেও ভিক্ষার জন্য অন্যের নিকট হস্ত প্রসারিত করে না। তাই 
আল্লাহ তা'আলা বলিয়াছেন 1311 ১1 ১1 2.5% অর্থাৎ তাহারা মানুষের.নিকট গিয়া 
ভিক্ষার জন্য কাকুতি-মিনতি করে না!” 

আবদুল হামীদ ইব্‌ন জাফরের পিতা হইতে ধারাবাহিকভাবে আব্দুল হামীদ, আবু বকর 
উজ lille ররর রা 


পি ESET TIE SE GR 
হইতে অন্য লোকেরা যেভাবে চাহিয়া আনে, তুমিও সেভাবে তাহার নিকট গিয়া কিছু চাহিয়া 
আন না কেন ? সেমতে সে হুযুর (সা)-এর নিকট কিছু চাহিবার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু সে 
_ গিয়া দেখে যে, তিনি দীড়াইয়া বক্তৃতা করিতেছেন। বক্তৃতায় তিনি বলেন, ‘যে ব্যক্তি ভিক্ষা 


Contents 


সূরা বাকারা ৩৮৯ 


প্রার্থনা করা হইতে নিজেকে নিবৃত্ত রাখে, আল্লাহও তাহাকে নিবৃত্ত থাকার শক্তি দেন এবং যে 
মুখাপেক্ষীহীন থাকার চেষ্টা করে, আল্লাহও তাহাকে মুখাপেক্ষীহীন রাখেন । আর যাহার নিকট 
পাচ ‘আওকীয়া’ (দুইশত দিরহাম) মূল্যের জিনিস রহিয়াছে, অথচ সে ভিক্ষা করিতেছে, সে 
অভাবী নয়, সে পেশাদার ভিক্ষুক’ । তখন সে মনে মনে বলিল, আমার তো একটি উগ্র 
রহিয়াছে ও তাহার মূল্য তো ইহার চেয়ে বেশি হইবে৷ পরস্তু একটি শাবক উন্ত্রীও রহিয়াছে। 
উহার মূল্যও ইহার চেয়ে বেশি । অতঃপর সে তাহার নিকট কিছু চাহিল না এবং চলিয়া 
আসিল ৷” 

আবূ সাঈদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইবৃন আবূ সাঈদ (রা) আম্মারা 
ইব্‌ন আরাফা, আবদুর রহমান ইব্‌ন আবু রিজাল, কুতায়বা ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন 
যে, তিনি বলেন ঃ 

“আমার মা আমাকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া কিছু চাহিতে বলেন। তাই আমি এই 
উদ্দেশ্য নিয়া তাহার নিকট গিয়া বসিলাম। তিনি আমার দিকে ফিরিয়া বলিলেন, “যে ব্যক্তি 
মুখাপেক্ষী হীন থাকার চেষ্টা করে, আল্লাহও তাহাকে মুখাপেক্ষীহীন রাখেন । আর যে ব্যক্তি ভিক্ষা 
হইতে বিরত থাকার চেষ্টা করে, আল্লাহ তাহাকে ভিক্ষার অভিশাপ হইতে মুক্ত রাখেন এবং যে 
ব্যক্তি মানুষের সাহায্যের প্রত্যাশা করে না, আল্লাহই তাহার জন্য যথেষ্ট হইয়া যান। আর এক 
উকীয়া মুল্যের জিনিস থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষা করে, সে পেশাদার ভিক্ষুক ৷” বর্ণনাকারী 
বেশী । অতঃপর আমি চলিয়া আসিলাম এবং তাহার নিকট কিছুই চাহিলাম না।” 

কুতায়বার সূত্রে নাসায়ী রে) ও আবু দাউদ (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন । আবদুর রহমান 
ইব্‌ন আবূ রিজাল (র) হইতে হিশাম ইব্‌ন আম্মার ও আবূ দাউদও এইরূপ বর্ণনা করিয়াছেন। 
তবে ইহাতে সামান্য কয়েকটা কথা বেশী বর্ণনা করা হইয়াছে। 

আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবূ সাঈদ, আম্মারা 
ইব্‌ন আরাফা, আবদুর রহমান ইবৃন আবদুর রিজাল ও আবূ জামাহির ইব্‌ন আবু হাতীম বর্ণনা 
করেন যে, আবু সাঈদ খুদরী (রা) বলেন ঃ 
_ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যাহার নিকট এক উকীয়া পরিমাণ মূল্যের জিনিস থাকা 
সত্ত্বেও ভিক্ষা করে, সে পেশাদার ভিক্ষুক ৷’ আর চল্লিশ দিরহামে এর উকীয়া হয়। 
আসলাম, সুফিয়ান, ওয়াকী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন, “যাহার নিকট এক উকীয়া অথবা সমমূল্যের সম্পদ রহিয়াছে, সে যদি ভিক্ষা 
করে, তাহা হইলে সে নিঃসন্দেহে পেশাদার ভিক্ষুক ৷” 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান, মুহাম্মাদ ইবৃন 
আবদুর রহমান, হাকীম ইব্‌ন জুবাইর, সুফীয়ান, ওয়াকী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন 
যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যাহার নিকট এতটুকু পরিমাণ জিনিস রহিয়াছে যে, তাহার 
অন্যের নিকট ভিক্ষা চাইতে হয় না, তবুও যদি সে ভিক্ষা চায়, তাহা হইলে কিয়ামতের দিন 


Contents 


৩৯০ তাফসীরে ইব্‌ন কাছীর . 


তাহার চেহারায় ডোরা ডোরা দাগ অথবা গভীর ক্ষত দেখা যাইবে । লোকজন বলিলেন, হে 
আল্লাহর রাসূল! কাহাকে অভাবমুক্ত বলা যাইবে ? তিনি বলিলেন, (যাহার নিকট) পঞ্চশটি 
দিরহাম বা উহার সমমূল্যের স্বর্ণ মওজুদ থাকিবে । সুনান চতুষ্টয়েও হাকীম ইব্‌ন জুবাইর 
আসাদী কুফীর (র) সূত্রে ইহা বর্ণিত হইয়াছে। তবে শু'বা ইব্‌ন হাজ্জাজ (র) ইহা পরিত্যাগ 
করিয়াছেন। 

মুহাম্মাদ ইব্‌ন সীরীন (র) হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন হাসান, আবূ বকর ইব্‌ন 
ইব্‌ন আবদুল্লাহ হাযরামী ও হাফিয আবুল কাসিম সীরীন বলেন £ 

কুরাইশের হারিছ নামক এক ব্যক্তি সিরিয়ায় বসবাস করিতেন। তিনি জানিতে পারেন যে, 
' আবূ যর (রা) অত্যন্ত অভাব-অনটনের মধ্যে আছেন। তাই তিনি তাহাকে তিনশত দীনার 
পাঠাইয়া দেন। ইহা পাইয়া আবু যর (রা) বলেন, আবদুল্লাহ কি আমার চেয়ে কোন অভাবগ্রস্ত 
লোক পাইল না? কেননা আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনিয়াছি, যাহার নিকট চল্লিশটি 
দিরহাম থাকা সত্তেও ভিক্ষা করে, সে সত্যিকারের অভাবী নয়, বরং সে হইল পেশাদার 
ভিক্ষুক। অথচ আবূ যরের কাছে তো চনল্লিশটি দিরহাম, চল্লপিশটি বকরী এবং দুইজন পরিচালক 
রহিয়াছে ।' আবূ বকর ইব্‌ন আইয়াশ (রা) বলেন "এ (মাহিন) অর্থ হইল পরিচালক । 

আমর ইব্‌ন শুআইবের (র) দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, তিনি, দাউদ ইব্‌ন 
মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, আমর ইবৃন শুআইবের দাদা বলেন ঃ 

হযরত নবী (সা) বলিয়াছেন, “যে ব্যক্তির নিকট চল্লিশ দিরহাম মওজুদ থাকা সত্তেও সে 
ভিক্ষা করে, সে হইল পেশাদার ভিক্ষুক এবং সে বালুর তুল্য ।” ইব্‌ন উআইনা ওরফে সুফিয়ান 
(রে) হইতে ধারাবাহিকভাবে আহমাদ ইব্‌ন আদম, আহমাদ ইবৃন সুলায়মান (র) ও ইমাম 
নাসায়ীও এইরূপ বর্ণনা করিয়াছেন! 

আল্লাহ তা'আলা বলেন ঃ Mle UL ০০০ ১০ 1,555 59 (তোমরা যে অর্থ 
ব্যয় করিবে, তাহা সম্পর্কে আল্লাহ তা'আলা অবশ্যই পরিজ্ঞাত।) অর্থাৎ ইহার কোন কিছুই 
তাহার নিকট গোপন নয় এবং অতি সত্তরই তিনি ইহার উত্তম প্রতিদান প্রদান করিবেন। আর 
কিয়ামতের ভয়াবহ সংকটকালে তিনি তাহাদের সংকটের নিরসন করিবেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £91১--,১৮$419 LIL lel ১৪৪১৪ ০৪৬ 
UST MA Ys ele GIS 93129 ১১০ ৯০৯1 7৫1542095 অর্থাৎ (যাহারা রাত্রে 
এবং দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাহাদের জন্যে পুণ্য রহিয়াছে 
তাহাদের পালন কর্তার নিকট । আর তাহাদের কোন আশংকা নাই এবং তাহারা চিন্তিতও হইবে 
না) এখানে আল্লাহ তা'আলা সেই সকল লোকদের প্রশংসা করিয়াছেন, যাহারা দিন-রাত 
এমনকি প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অসহায় অভাবী লোককে সাহায্যের 
জন্য হন্যে হইয়া খুঁজিয়া বেড়ায় । যথা সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, মক্কা বিজয়ের বছর সাআদ 
ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) অসুস্থ হইয়া পড়িলে রাসূল (সা) তাহাকে দেখিতে যান। তবে কোন 


Contents 


সূরা বাকারা . ৩৯১ 


রিওয়ায়েতে বিদায় হজ্বের বছর বলিয়াও উল্লিখিত হইয়াছে । তখন তিনি তাহাকে বলেন, “তুমি 
আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাহা ব্যয় করিবে, তিনি উহার বিনিময়ে তোমার 
মর্যাদা বাড়াইয়া দিবেন। এমনকি তুমি যদি তোমার স্ত্রী-পরিজনকেও খাওয়াও, তাহা হইলেও 
তুমি উহার প্রতিদান পাইবে ।” 

আবূ মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ আনসারী, আদী ইব্‌ন 
ছাবিত, শু'বা মুহাম্মদ ইব্‌ন জাফর বাহার ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আবু মাসউদ 
(রা) বলেন $ “রাসূল (সা) বলিয়াছেন যে, “মুসলমানগণ তাহাদের পরিবার-পরিজনদের জন্যে 
যাহা ব্যয় করে তাহাও সাদকার মধ্যে গণ্য ।” শু“বার (র) হাদীসেও ইহা বর্ণনা করা হইয়াছে। 

ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন উবাই আল মালেকীর (র) দাদা হইতে ধারাবাহিকভাবে 
তাহার পিতা, তিনি, সাঈদ ইব্‌ন ইয়াসার, মুহাম্মদ ইবৃন শুআইব, সুলায়মান ইবৃন আবদুর 
রহমান, আবু যারাআ ও ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করেন $ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
হইয়াছে +4০০১০০১/7:03529504541535351500 ১১১০ 051 
অর্থাৎ যাহারা রাত্রে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাহাদের 
জন্য পুণ্য রহিয়াছে তাহাদের পালনকর্তার নিকটে । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্ন শিহাব ও হাবল সানআনী বর্ণনা করেন 
যে, ইব্‌ন আব্বাস রো) বলেন, যাহারা ঘোড়ার পাল আল্লাহ্র রাহে দান করে, তাহাদেরকে 
উদ্দেশ্য করিয়াই এই আয়াতটি নাযিল হইয়াছে ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন। আবু 
. ইমামা সাঈদ ইব্‌ন মুসাইয়াব ও মাকহুলও ইহা বর্ণনা করিয়াছেন । 

জুবাইর রে) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন জুবাইর, আবদুল ওহাব ইব্‌ন মুজাহিদ, ইয়াহিয়া 
ইব্‌ন ইয়ামান, আবু সাঈদ আশাজ ও ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, জুবাইর (র) 
বলেন £ আলী (রা) এর নিকট চারটি দিরহাম ছিল। উহা তিনি একটি দিনে একটি রাত্রে এবং 
একটি গোপনে ও একটি প্রকাশ্যে দান করিয়াছিলেন তদুপলক্ষে ₹$1151 ১১৪৪১: ১৪১ 
2১১5 1০014411440 এই আয়াতটি নাযিল হয়। একটি যঈফ রিওয়ায়েতে আবদুল 
ওহাব ইবৃন মুজাহিদ রে)-এর সূত্রে ইব্‌ন জারীরও (র) এইরূপ বর্ণনা করিয়াছেন। তবে ইব্‌ন 

আব্বাস (রা) হইতে ইব্‌ন মারদুবিয়া অন্য আর একটি সূত্রে বর্ণনা করেন যে, ইহা আলী ইব্‌ন 

আবু তালিব (রা) সম্পর্কে অবতীর্ণ হইয়াছিল। 

আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ ১৫2১ ১০1২১৯1৪ (তাহাদের জন্যে তাহাদের 
প্রতিপালকের নিকট পুরস্কার রহিয়াছে) অর্থাৎ আল্লাহর আনুগত্যের মানসে তাহারা যাহা ব্যয় 
করে, উহার ফসল তাহারা কিয়ামতের দিন প্রাপ্ত হইবে । আর +১ %9 ১4১2 3৮3 9 
57৯ অর্থাৎ (তাহাদের কোন আশংকা নাই এবং তাহারা চিন্তিতও হইবে না।) ইহার 
ব্যাখ্যা পূর্বে প্রদত্ত হইয়াছে। 


Contents 
৩৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


৮ (4144৫ 342 254 ১4 05219): 02941 ($০) 
29 MIT oO Hh SEG re dss 
50 852 LUC SRG 56 Re UE Sy 

OGG Ml STE 2৬০2০ 


২৭৫. “যাহারা সুদ খায়, তাহাদের উত্থান হইবে জ্বিনগ্রস্ত মাতালের মত ৷ তাহা এই 
জন্য যে, তাহারা বলে, সুদ তো ব্যবসার মতই । অথচ আল্লাহ ব্যবসা হালাল করিয়াছেন ও 
সুদ হারাম করিয়াছেন। তারপর যাহার কাছে তাহার প্রভুর তরফ হইতে উপদেশ 
পৌছিয়াছে, তারপর সে বিরত হইয়াছে, তাহার যাহা কিছু অতীত হইয়াছে, তাহার সেই 
ব্যাপার আল্লাহর বিবেচ্য । আর যাহারা উহার পুনরাবৃত্তি করিল, তাহারাই জাহান্নামের 
বাসিন্দা । সেখানে তাহারা চিরকাল থাকিবে ।' 

তাফসীর ঃ ইহার পূর্বে আল্লাহ তা'আলা দানশীল সৎপথে ব্যয়কারী এবং অভাবী 
করিয়াছেন। এক্ষেত্রে এখানে সুদখোর ও অসৎ পন্থায় সঞ্চয়কারী পাপীদের কথা বর্ণনা 
করিতেছেন। যাহারা সুদ খাইবে, কিয়ামতের দিন তাহারা কবর হইতে পাগল ও ভূতগ্রস্তের মত 
উথ্থিত হইবে। তাই আল্লাহ তা'আলা বলেন £ (৮৫ 41 ০১০৯529152১11 9১140 ০21 
wall ০০ ১2541 ২2১52 (531 052 যোহারা সুদ খায়, তাহারা কিয়ামতে দণ্ডায়মান 
হইবে, যেভাবে দণ্ডায়মান হয় শয়তানের স্পর্শে মোহাবিষ্ট ব্যক্তি) অর্থাৎ তাহারা কিয়ামতে কবর 
হইতে এইভাবে উঠিবে, যেভাবে মদ্যপায়ী মদ পান করিয়া অজ্ঞান হইয়া উদভ্রান্তের মত . 
ছুটাছুটি করে। বস্তুত শয়তান তাহাকে দাগা দিয়া উহার প্রতি মোহাবিষ্ট করিয়া ফেলে। ইহা 
দ্বারা বুঝা যাইতেছে যে, সে সেই দিন স্থির হইয়া দাঁড়াইয়া থাকিতে পারিবে না। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ “সুদখোররা কিয়ামতের. দিন উদভ্রান্ত ও পাগলের মত 
উঠিবে”। 

ইব্‌ন আবু হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। তিনি বলেন £ঃ আওফ ইব্‌ন মালিক, সাঈদ 
ইবৃন জুবাইর, সুদ্দী, রবী ইব্‌ন আনাস, কাতাদা ও মাকাতিল ইব্‌ন হাইয়ান প্রমুখের সূত্রেও ইহা 
বর্ণিত হইয়াছে। 

আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) ইকরামা, সাঈদ ইব্‌ন জুবাইর, হাসান, কাতাদা ও মাকাতিল 
ইব্‌ন হাইয়ান রে) প্রমুখ বলেন 8 5311 ১55 4 %1 ০১০৪৪২ 1১:০৭। | নিরবে টিসি 
১০] ১০ ১৮১১৭ ২৮৯০ এই আয়াতাংশের ভাবার্থ হইল যে, তাহারা কিয়ামতের মাঠে 
স্থির হইয়া দীড়াইতে পারিবে না। মুজাহিদ, যিহাক ও ইব্‌ন যায়েদ হইতে ইবৃন আবূ নাজীহও 
ইহা বলিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদের রো) পিতা হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ 
(রা), যামারা ইব্‌ন হানীফ ও আবূ বকর ইব্‌ন আবু মারিয়ামের (র) হাদীসে ইব্‌ন আবু হাতিম 


Contents 


সূরা বাকারা ৩৯৩ 


(র) বর্ণনা করিয়াছেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদের (রা) পিতা এই আয়াতটি এভাবে পড়েন 
ual ০০ SES 4৮০ GH PSS SY 03৯52 At 35112 oll 
24 511 £92 (অৰ্থাৎ তাহার গঠনে ২০ (১5 [৫ শব্দ দুইটি বেশি রহিয়াছে) । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, রবীআ ইব্‌ন কুলছুমের 
পিতা, রবীআ ইব্‌ন কুলছুম, মুসলিম ইব্‌ন ইব্রাহীম, মুছান্না ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন 
যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ “কিয়ামতের দিন সুদখোরদেরকে বলা হইবে যে, তোমরা 
তোমাদের অস্ত্র নিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া যাও। অতঃপর তিনি পড়েন ১1৩1 ১১341 
wall ০০ SLA বি এ 1982 মি 0১১৪০ |১৮| অর্থাৎ এই অবস্থা 
হইবে তখন, যখন তাহারা কবর হইতে পুনরুখিত হইবে। 

আবু সাঈদের রো) মিরাজের হাদীসে এবং সুরা বনী ইসরাঈলের ব্যাখ্যায়ও বর্ণিত হইয়াছে 
যে, মিরাজের রাত্রে হুজুর (সা) এমন কতগুলি লোকের নিকট দিয়া যাইতেছিলেন, যাহাদের 
কবর আযাব চলিতেছিল। আর তাহাদের পেটগুলি এক একটা বড় বড় ঘরের মত ছিল। 
অতঃপর তিনি তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে বলা হইল যে, ইহারা হইল 
সুদখোর ৷’ বায়হাকী (র) ইহা আরো দীর্ঘ করিয়া বর্ণনা করিয়াছেন । 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সিলত, আলী ইবৃন মযয়েদ, হাম্মাদ ইব্‌ন 
সালমা, 'হাসান ইব্‌ন মুসা, আবু বকর ইব্‌ন আবূ শায়বা ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, 
আবু হুরায়রা রো) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, “মিরাজের রাত্রে আমি এমন কতগুলি লোকের পার্শ্ব দিয়া 
আসিয়াছিলাম যাহাদের পেটগুলি এক-একটা বিশাল ঘরের মত ছিল । আর সেই পেটগুলি ছিল 
সাপে ভরপুর, যাহা বাহির হইতেও দেখা যাইতেছিল। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, হে 
জিবরাঈল! ইহারা কাহারা ? তিনি বলিলেন, ইহারা হইল সুদখোর ৷” হাম্মাদ ইব্‌ন সালমা (র) 
হইতে ধারাবাহিকভাবে হাসান, আফফান এবং ইমাম আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন। তবে 
ইহার সনদে কিছুটা দুর্বলতা রহিয়াছে। 

বুখারী শরীফে মিরাজের হাদীসে সামুরা ইব্‌ন জুন্দুব রো) হইতে বর্ণিত হইয়াছে যে, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ 

“যখন আমি রক্তের মত লাল একটি নদীর তীরে পৌছি, তখন হঠাৎ দেখিতে পাই যে, 
একটি লোক উহার মধ্যে সীতার কাটিয়া তীরের দিকে আসিতেছে । অন্য এক ব্যক্তি নদীর তীরে 
একরাশ পাথরের নিকট দীড়াইয়া আছে। তারপর সেই লোকটি সাতার কাটিয়া যখন পাথরের 
নিকট দীড়ানো লোকটির নিকট আসিল, তখনই তাহাকে হা করাইয়া তাহার পেটের মধ্যে আস্ত 
৪৭০ সরাসরি 


9৮০. ৮2 


Ss dd রর এই অবস্থার কারণ এই যে, তাহারা জনে 
ক্রয়-বিক্রয়ও তো সুদ ব্যবসারই মত! অথচ আল্লাহ তা'আলা ক্রয়-বিক্রয়কে বৈধ করিয়াছেন 
এবং সুদ হারাম করিয়াছেন)। অর্থাৎ তাহারা সুদকে ক্রয়-বিক্রয়ের মত হালাল মনে করিত! 


কাছীর (২য় খণ্ড)—৫০ 


Contents 


৩৯৪ তাফসীরে ইব্ন কাছীর 


তাই ইহা বলিয়া তাহারা আল্লাহর এই নির্দেশ ও শরীআতের বিধানের প্রতিবাদ করে। অবশ্য 
তাহারা যে সুদকে ক্রয়-বিক্রয়ের উপর কেয়াস করিয়া বলিয়াছে, তাহা নহে। কেননা, তাহারা 
পূর্ব হইতেই ইসলামী ক্রয়-বিক্রয় নীতিকে অস্বীকার করিয়া আসিতেছে। আর যদি তাহারা 
ক্রয়-বিক্রয়ের উপর কেয়াস করিয়া বলিত, তাহা হইলে তাহারা এইভাবে বলিত যে, “সুদ 
ক্রয়-বিক্রয়ের মতই’ । এবং তাহারা বলিত না যে, “ক্রয়-বিক্রয় সুদের মত ৷’ তাহাদের আসল 
প্রশ্ন হইল যে, একটাকে কেন হারাম করা হইল এবং অপরটিকে কেন হালাল করা হইল? তাই 
তাহাদের প্রশ্নের উত্তরে বলা হইয়াছে 111 ৮১: ₹%:এ। ২111 119 আল্লাহ ক্রয়-বিক্রয় 
হালাল করিয়াছেন এবং সুদকে হারাম করিয়াছেন। 

তবে এই কথার অর্থ ইহাও হইতে পারে যে, ইহা তাহাদের কথার প্রতিবাদ স্বরূপ বলা 
হইয়াছে । অর্থাৎ হালাল-হারামের নির্দেশ থাকা সত্বেও আবার তাহার উপরে প্রশ্ন কিসের? 
সর্বজ্ঞাতা ও সৃক্ষ্দর্শী আল্লাহর উপর প্রশ্ন উত্থাপন করার তোমরা কাহারা? কাহারো তাহার 
কার্ষের বিচার-বিশ্রেষণ বা সমালোচনা করার অধিকার নাই। প্রত্যেকটি নির্দেশ-বিধানের তত্ব 
জ্ঞান একমাত্র তাহারই রহিয়াছে । কোন্‌ জিনিসে উপকারিতা রহিয়াছে এবং কোন্‌ জিনিসে 
অপকারিতা রহিয়াছে তাহা একমাত্র তিনিই ভাল জানেন। আর তিনি ক্ষতিকর বিষয়সমূহকে 
হারাম করিয়াছেন এবং উপকারী বিষয়সমূহকে হালাল করিয়াছেন। বস্তুত স্তন্যদাত্রী মাও তাহার 
না যার দি সার পারার 
চেয়েও অধিক দয়া ও সহানুভূতি 

তাই আল্লাহ তা'আলা বলেন £ 25554054000 9৩ ১০৪ 
৭111 51 ১০০ অতঃপর যাহার নিকট তাহার পালনকর্তার পক্ষ হইতে উপদেশ আসিয়াছে 
এবং উপদেশ আসার পর সে উহা করা হইতে নিবৃত্ত হইয়াছে, তাহা হইলে পূর্বে যাহা হইয়া . 
গিয়াছে তাহা তাহার এবং তাহার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল) অর্থাৎ যে ব্যক্তি জানিতে 
পারিয়াছে যে, আল্লাহ সুদকে হারাম করিয়াছেন, অতঃপর তখন হইতে সে যদি সুদের ব্যাপারে 
বিরত থাকে, তাহা হইলে তাহার এই সম্বন্ধীয় পূর্বের সকল পাপ মোচন করিয়া দেওয়া হইবে? 
আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন, _৪1- (০ <] [$০ £ অর্থাৎ সে পূর্বে যত পাপ করিয়াছে, 
আল্লাহ উহা সমস্ত ক্ষমা করিয়াছেন। যেমন নবী (সা) মক্কা বিজয়ের দিন ঘোষণা করিয়াছিলেন 
৯411৩ 313 ৩০০০১ ৬৭ ৩৯৩ ৫৯৬২ লি ৪105 U5 অৰ্থাৎ 

তর সময়ের সকল সুদ আমার পদদ্ধয়ের তলে মথিত ও বাতিল হইয়া গেল। আর 

সর্বপ্রথম যাহার সুদ বাতিল করিতেছি তাহা হইতেছে ইব্‌ন আব্বাসের সুদ।” ইহাতে দেখা যায়, 
জাহেলিয়াতের সময় যত সুদ গ্রহণ করা হইয়াছিল, তা ফিরাইয়া দিতে তিনি নির্দেশ দান করেন 
নাই। বরং পূর্বের সকল অন্যায় ক্ষমা হইয়াছে বলিয়া ঘোষণা করিয়াছিলেন। 

তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন ৪ 4111 il ysl Ls Us di অর্থাৎ ‘এই নির্দেশ 
নাযিলের পূর্বে যে সুদ নেওয়া হইয়াছে তাহার মালিক সে নিজেই এবং তাহার তওবা কবুল 
হইয়াছে। তবে তাহার আন্তরিকতা ও অকপটতার বিষয়টি আল্লাহর উপর নির্ভরশীল” 

সাঈদ ইব্‌ন জুবাইর ও সুদ্দী বলেন ৪ ইহার ভাবার্থ হইল, সুদ হারাম হওয়ার পূর্বে সে উহা 
হইতে যাহা খাইয়াছিল। 


Contents 


সূরা বাকারা ৩৯৫ 


উম্মে ইউনুস (র) হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক হামদানী, জারীর ইব্ন হাযিম, ইব্ন 
ওহাব, আলী ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ ইবৃন আবদুল হাকাম ও ইব্‌ন আবূ হাতিম (র) 
বর্ণনা করেন যে, ইউনুস (র) বলেন £ যায়েদ ইবৃন আরকামের উম্মে ওয়ালাদ উম্মে বাহনা (রা) 
হযরত আয়েশার (রা) খেদমতে গিয়া বলেন, হে উম্মুল মু'মিনীন! আপনি কি যায়েদ ইব্‌ন 
আরকামকে চিনেন? তিনি বলেন, হ্যা, চিনি। উম্মে বাহনা বলিলেন, আমি যায়েদ ইব্‌ন 
আরকামের নিকট হইতে আটশত দিরহামে একটি গোলাম এই শর্তে বিক্রয় করি যে, আতা 
আসিলে সে টাকা পরিশোধ করিবে। কিন্তু আমার টাকা পরিশোধের নির্ধারিত সময়ের পূর্বে 
তাহার নগদ টাকার প্রয়োজন হইলে সে সেই গোলামাটি বিক্রি করিতে প্রস্তুত হয় । অতঃপর 
আমি গোলামাটি ছয়শত দিরহামে ক্রয় করিয়া লই । ইহা শুনিয়া আয়েশা (রা) বলেন, তুমি এবং 
সে উভয়েই খারাপ কাজ করিয়াছ। তাই যায়েদ ইব্‌ন আরকামকে বল যে, যদি সে ইহা হইতে 
তওবা না করে, তাহা হইলে হুযুর (সা)-এর সঙ্গে জিহাদ করায় তাহার যে সাওয়াব হইয়াছিল, 
তাহা সম্পূর্ণ বিনষ্ট হইয়া যাইবে । তিনি বলেন-অতঃপর আমি বলিলাম, তবে আমি যদি উক্ত 
দুইশত দিরহাম তাহাকে ছাড়িয়া দেই এবং ছয়শত যদি আদায় করি, তাহা হইলে? তিনি 
বলিলেন, হ্যা (ইহা বৈধ)! ইহার পর তিনি এই আয়াতটি পাঠ করেন 8 5% ০১০ 2০৯ ১১০৪ 
0 9905 4 5০ অর্থাৎ যাহার নিকট তাহার পালনকর্তার পক্ষ হইতে উপদেশ 
আসিয়াছে এবং উপদেশ আসার পর সে পূর্বের গর্হিত কাজ হইতে নিজেকে নিবৃত্ত রাখিয়াছে, 
আল্লাহ তা'আলা তাহার তাওবা গ্রহণ করিয়াছেন। আর পূর্বে উহা হইতে যাহা গ্রহণ করিয়াছে 
তাহা তাহার । ইহা একটি প্রসিদ্ধ আছার এবং এই আছারটি তাহাদের স্বপক্ষের দলীল, যাহারা 
মাসআলাতুল উআইনাকে হারাম বলিয়া থাকেন। এই সম্পর্কে বহু হাদীসও রহিয়াছে, যাহা 
“কিতাবুল আহকামে' উদ্ধৃত হইয়াছে। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই প্রাপ্য । 

অতঃপর আল্লাহ তাআলা বলেন £ 4.5 "৭5 অর্থাৎ সুদের নিষিদ্ধতা তাহার কর্ণকুহরে 
প্রবেশ করার পরও যদি সে ইহা পরিত্যাগ না করে, তবে তাহার জন্য শাস্তি অবধারিত । এই 
অবাধ্যতাই তাহার দোযখে জুলার জন্য প্রমাণ হইয়া দাড়াইবে। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ১১১ Us pa ill UL: 9 অর্থাৎ 
তাহারাই দোযখে যাইবে এবং চিরকাল সেখানেই অবস্থান করিবে। 

জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যুবাইর, আবদুল্লাহ ইব্‌ন উছমান ইবৃন থাইছাম, 
আবদুল্লাহ ইব্‌ন রিজা মক্কী, ইয়াযীদ ইব্‌ন মুঈন, ইয়াহয়া ইব্‌ন আবু দাউদ ও আবূ দাউদ (র) 
বর্ণনা করেন £ যখন ২০১52 5311152৮551 ACEI SCE OE | 
০11 ০ 1১155541 এই আয়াতটি নাযিল হয়, তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন £ ৮1 ৮ 
Gos ao SAE Gtr BG LEAL ১৬ অর্থাৎ যে ব্যক্তি এখনও মুখাবিরা 
পরিত্যাগ করিল না, সে যেন আল্লাহ ও তাহার রাসূলের মুকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। 
আবূ খাইছামের রি) সূত্রে হাকাম () স্বীয় মুসতাদরাকে ইহা বর্ণনা রিয়াছেন। ইহা মুসলিমের 
কঠোর বিচারের মানদণ্ডেও শুদ্ধ বলিয়া বিবেচিত । তবে তিনি ইহা উদ্ধৃত করেন নাই। 


Contents 


৩৯৬ | তাফসীরে ইবৃন কাছীর 


ইহা দ্বারা মুখাবিরাকেও হারাম করা হইয়াছে । মুখাবিরা অর্থ হইল, “বর্গা জমির কতক 
অংশকে নির্দিষ্ট করিয়া দিয়া এক পক্ষকে বলা যে, এই নির্দিষ্ট অংশের উৎপাদিত শস্য 
আপনার ৷’ অর্থাৎ বর্ণা জমির নির্দিষ্ট একাংশের উৎপাদিত ফসল এক পক্ষকে নির্ধারিত 
করিয়া দেওয়া। 

পক্ষান্তরে মুযাবিনা হইল, পর 
খেজুর দেওয়া । তেমনি মুহাকিলা হইল, ক্ষেতের অকর্তিত শস্যকে নির্ধারিত পরিমাণ কর্তিত 
শস্যের বিনিময়ে ক্রয় করা। লেনদেনের এই সকল পদ্ধতিকেও হারাম করিয়া দেওয়া 
হইয়াছে যাহাতে কার্যত সুদের মূলসহ উৎপাটিত হইয়া যায়। ইহা হারাম হওয়ার কারণ হইল 
যে, লেন-দেনের বিষয় দুইটির একটির পরিমাণ অনির্ধারিত এবং অজানা । তাই ফিকাহ 
বিশারদগণ বলিয়াছেন, লেন-দেনের মধ্যে পরিমাণ অনির্ধারিত থাকা মূলত সুদেরই নামান্তর । 
অর্থাৎ যে কাজে বিনিময়ের মধ্যে অসমঞ্জস্যতার সন্দেহ থাকে, সেই সকল বিষয়ই হারাম । 
সুদের বিষয়টি খুবই জটিল এবং ব্যাপক । শরীআতের উৎস হইতেও এই ব্যাপারে তেমন কোন 
ব্যাখ্যা প্রদান করা হয় নাই। তাই এই ব্যাপারে ফিকাহ বিশারদগণের মতামতকেই বিবেচনা 
করিয়া দেখা যাইতে পারে- যদি মূল সূত্রের পরিপন্থী না হয়। কেননা আল্লাহ তা“আলা 
বলিয়াছেন, আমি প্রত্যেক জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানের প্রসার ঘটানোর এবং গবেষণা-বিশ্লেষণ করিয়া 
নতুন কিছু উদ্ভাবন করার অবকাশ দিয়াছি। তবে উহা নির্ধারিত মূলনীতির বিরোধী হইতে 
পারিবে না। 

পূর্বেই বলিয়াছি যে, সুদের বিষয়টি খুবই জটিল । আলিমগণের অনেকেরই ইহার বিভিন্ন 
মাসআলার উপর বিভিন্ন প্রশ্ন রহিয়াছে । 

আমীরুল মু'মিনীন উমর ইব্‌ন খাত্তাব (রা) বলিয়াছেন- বড়ই দুঃখের বিষয় যে, তিনটি 
বিষয় সম্পর্কে আমরা রাসূলুল্লাহ (সা) হইতে বিস্তারিত জ্ঞান আহরণের আগেই তিনি আমাদের 
নিকট হইতে চিরদিনের জন্য বিদায় লইয়া যান। আর তাহা হইল, দাদার উত্তরাধিকার লাভের 
ব্যাপার এবং সুদের দুই অবস্থা । অর্থাৎ প্রত্যক্ষ সুদ ও পরোক্ষ সুদ । কতগুলি অবস্থা যাহার 
মধ্যে সুদের গন্ধ পাওয়া যায় তাহাও হারাম । কেননা, যে সকল বিষয় হারামের দিকে আকর্ষণ 
করে শরীআতের দৃষ্টিতে সেইগুলিও হারাম বলিয়া গণ্য । যেমন সেই সকল বিষয়কেও ওয়াজিব 
করা হইয়াছে যেগুলি ব্যতীত. ওয়াজিব পূর্ণভাবে পালন করা যায় না। 

নু‘মান ইব্‌ন বাশীর (রা) হইতে সহীহ্দ্ধয়ে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ সো)-কে বলিতে শুনিয়াছি, “নিশ্চয়ই হালাল এবং হারাম খুবই স্পষ্ট । তবে ইহার 
মধ্যে কতগুলি বিষয় আছে সন্দেহযুক্ত । তাই যে ব্যক্তি সন্দেহগুলি হইতে আত্মরক্ষা করিয়া 
চলিতে পারিল, সে সঠিক ইসলামের উপর দৃঢ় থাকিল। আর যে লোক সন্দেহের গ্রাসে 
নিপতিত হইল সে হারামে লিপ্ত হইল। কোন রাখাল যদি কাহারও রক্ষিত চারণভূমির আশে 
পাশে পশু চরায়, তাহা হইলে রাখালের যে কোন অসতর্ক মুহূর্তে যেরূপ উহার মধ্যে পণ্ড 
ঢুকিতে পারে, এই বিষয়টিও তেমনি ।” 

হাসান ইব্‌ন আলী (র) হইতে সুনানে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, “যে জিনিস তোমাকে সন্দেহের মধ্যে 
নিক্ষেপ করে তাহা পরিত্যাগ কর এবং যে ব্যাপারে তুমি নিশ্চিত তাহা গ্রহণ কর।” 


Contents 


সূরা বাকারা ৩৯৭ 


অন্য হাদীসে বর্ণনা করা হইয়াছে, যে ব্যাপারে তোমার অন্তরে খটকা বাজে আর যাহা 
মনের মধ্যে সন্দেহের উদ্রেক করে এবং তোমার যে বিষয় সমাজে প্রকাশ হওয়া তুমি পছন্দ কর 
না, উহা সবই পাপ ৷' | 

অন্য একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, “তোমার বিবেকের নিকট সিদ্ধান্ত চাও। 
লোকে যদি ভিন্ন মতও পোষণ করে, তথাপি তুমি তোমার বিবেকের সিদ্ধান্তকেই গ্রহণ কর।” 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে শা'বী, আসিম ও সাওরী বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-এর উপর যাহা কিছু নাযিল হইয়াছে তাহার মধ্যে সুদের 
আয়াতটিই শেষ আয়াত ৷ ইব্‌ন আব্বাস (রা) হইতে কুবাইসার সূত্রে বুখারীও (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) হইতে ধারাবাহিকভাবে কাতাদা, সাঈদ ইব্‌ন আবু উরওয়া, 
ইয়াহয়া ও আহমাদ (র) বর্ণনা করেন যে, সাঈদ ইবৃন মুসাইয়াব রে) বলেন $ 

উমর (রা) বলিয়াছেন, ‘শেষের দিকে যে সকল আয়াত নাযিল হইয়াছে তাহার মধ্যে 
সুদের আয়াতটিও একটি ৷ আর আমরা হুযুর (সা) হইতে সুদ এবং সন্দেহের বিষয়গুলি 
বিস্তারিত ও পুঙখানুপুঙ্খভাবে জানিয়া নিবার আগেই তিনি দুনিয়া হইতে বিদায় গ্রহণ 
করেন। অতঃপর তিনি সকলকে সুদ এবং সন্দেহের প্রত্যেকটি পথ-পদ্ধতিকে পরিহার করার 
আহ্বান জানান ।' 

আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ নাযরা, দাউদ ইব্‌ন আবু হিন্দা ও 
হাইয়াজ ইব্‌ন বুস্তামের সূত্রে ইব্‌ন মারদুবিয়া ও ইবৃন মাজা বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী 
(রা) বলেন £ঃ “উমর ইব্‌ন খাত্তাব রো) এক ভাষণে বলেন, আমি তোমাদিগকে এমন কয়েকটা 
বিষয় সম্পর্কে নিষেধ বাণী শোনাইব যাহা তোমরা হয়ত সহজেই মানিয়া নিতে পারিবে এবং 
এমন কয়েকটা বিষয় সম্পর্কে আদেশ করিব যাহা হয়ত সহজে মানিতে চাহিবে না। কুরআনের 
নাধিলকৃত সর্বশেষ আয়াত হইল সুদের আয়াত এবং হুযুর (সা) মৃত্যুবরণ করিলেন, কিন্তু তিনি 
এই বিষয় সম্পর্কে আমাদিগকে ব্যাখ্যা করিয়া কিছু বলিয়া যান নাই । অতঃপর তিনি বলেন, যে 
বিষয়টি তোমাকে সন্দেহের মধ্যে নিক্ষেপ করে তাহা পরিত্যাগ কর এবং যে ব্যাপারে তুমি 
নিশ্চিত তাহা গ্রহণ কর।” ইব্‌ন আবূ আদী (র) একটি “মাওকুফ"' সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন 
এবং হাকেম রে) স্বীয় মুসতাদরাকেও উহা উদ্ধৃত করিয়াছেন। ' 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মাসবরূক, ইব্রাহীম, যায়েদ, শু'বা 
ইব্‌ন আবূ আদী, আমর ইব্‌ন আলী সাইরাফী ও ইব্‌ন মাজা (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ 

হযরত নবী (সা) বলিয়াছেন যে, সুদের পাপের তিহাত্তরটি স্তর রহিয়াছে। আমর ইব্‌ন 
আলী ফাল্লাসের রে) হাদীসে হাকেম (র) স্বীয় মুস্তাদরাকেও এইরূপ বর্ণনা করিয়াছেন । তবে 
উহাতে এইটুকু বেশি বর্ণিত হইয়াছে যে, (তিনি বলেন) সুদের সর্বনিম্ন স্তর হইল মায়ের সাথে 
ব্যভিচার করা এবং উহার সর্বোচ্চ স্তর হইল কোন মুসলমানের সম্মান হানি করা। ইহা 
সহীহদ্বয়ের শর্তেও বিশুদ্ধ বলিয়া সাব্যস্ত । তবে তাহারা ইহা বর্ণনা করেন নাই । 


Contents 


৩৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ মুকবেরী, আবূ মা’শার আবদুল্লাহ ইব্‌ন 
ইদ্রীস আবদুল্লাহ ইব্‌ন সাঈদ ও ইব্‌ন মাজা (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, সুদের পাপের সত্তরটি স্তর রহিয়াছে। উহার সর্বনিম্ন স্তরের পাপ 
হইল মায়ের সহিত ব্যভিচার করার সমতুল্য । 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, সাঈদ ইব্‌ন আবু খাইরা, ইবাদ ইব্‌ন 
রশীদ, হুসাইন ও ইমাম আহমাদ রে) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, এমন একটি সময় আসিবে যখন মানুষ ব্যাপকভাবে সুদ 
খাইবে বর্ণনাকারী বলেন, (সাহাবীগণ) জিজ্ঞাসা করিলেন, সকল মানুষই কি সুদ খাইবে? 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, উহাদের মধ্যে যে লোক সুদ খাইবে না তাহার গায়েও উহার ধূলা 
লাগিবে।' 
: হাসান রে) হইতে সাঈদ ইব্‌ন আবু খাইরার রিওয়ায়েতে ইব্‌ন মাজা (র) নাসায়ী (র) ও 

আবূ দাউদ (র) ইহা বর্ণনা করিয়াছেন। বস্তুত, হারামের এই ধরনের ব্যাপকতা সর্বস্তরের 
মানুষকে হারামে জড়াইয়া ফেলে। 

অন্য একটি রিওয়ায়েতে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে মাসরূক, মুসলিম ইব্‌ন 
সাবীহ, আ'মাশ, আবু মুআবিয়া ও ইমাম আহমাদ (রে) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন £ 
“সুদ সম্পর্কিত সূরা বাকারার শেষ আয়াতটি নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (সা) বাহির হইয়া 
মসজিদের দিকে যান এবং তথায় উপস্থিত সকলকে উহা পড়িয়া শোনান। তখন তিনি মদের 
ব্যবসা হারাম বলিয়াও ঘোষণা করেন।” 

আ'মাশের সূত্রে তিরমিযী (র) সহ একটি দল হইতেও ইহা বর্ণিত হইয়াছে। সুদের উক্ত 
আয়াতের ব্যাখ্যায় বুখারী (র) বর্ণনা করেন- এই উপলক্ষে মদের ব্যবসাও হারাম বলিয়া 
ঘোষণা করা হয় এবং হযরত আয়েশা রো) উহা এইভাবে বর্ণনা করেন যে, সুদ সম্পর্কিত সূরা 
বাকারার শেষ আয়াতটি নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (সা) উহা সকলকে পড়িযা শোনান । 
অতঃপর মদের ব্যবসাকেও হারাম বলিয়া ঘোষণা করেন’ । 

এই হাদীস প্রসঙ্গে ইমামগণের অনেকে বলেন ৪ সুদের মত মোহময় বস্তু যথা মদ এবং 
ইহার সহায়ক যে কোন ব্যবসাই উহার দ্বারা হারাম করা হইয়াছে। 

সহীহ্দ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলিয়াছেন, ইয়াহুদীগণকে আল্লাহ তা“আলা 
অভিশাপ দান করিয়াছেন। কেননা তাহাদের জন্য চর্বি হারাম করা হইয়াছিল। কিন্তু তাহারা উহা 
জ্বালাইয়া বাজারে বিক্রি করিয়া উহার মূল্য গ্রহণ করিত। ইতিপূর্বে : ১১১13 CES ০ 
এর ব্যাখ্যায় আলী রো) ও ইব্‌ন মাসউদ রো) কর্তৃক বর্ণিত হইয়াছে যে, ‘হিলা’ কারীর উপরেও 
আল্লাহর লা'নত বা অভিসম্পাত রহিয়াছে। (অর্থাৎ যাহারা তিন তালাক প্রাপ্তা নারীকে তালাক 
প্রদানকারী স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে বিবাহ করে ।) 

রাসূল (সা) বলিয়াছেন £ “সুদ গ্রহণকারী, সুদের সাক্ষ্যদানকারী এবং সুদের লেখকদের 
উপর আল্লাহ তা'আলা অভিসম্পাত দান করিয়াছেন। 

অনেকে বলেন ঃ কুরআনের আয়াত দ্বারা তো সুদের সাক্ষ্যদাতা এবং উহার লেখকের কথা 
বুঝা যায় না। অতএব উহাদিগকে অভিশাপের অন্তর্ভুক্ত করা অনধিকার চর্চা বই কি? ইহার 


Contents 


সূরা বাকারা | ৩৯৯ 


উত্তর হইল যে, আয়াতের শুধু বাহ্যিক অর্থের দিকে তাকাইলে হইবে না, বরং দেখিতে হইবে 
যে, আয়াতের মূল বক্তব্য বা উদ্দেশ্য কি? কেননা নিয়ত দ্বারাই কর্মের বিচার করা হয়। যথা 
সহীহ্‌ হাদীসে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তা'আলা তোমাদের বাহ্যিক আবরণ ও সম্পদরাজির 
আলোকে বিচার করেন না, বরং তিনি বিচার করেন তোমাদের হৃদয় ও কর্মের আলোকে । 
ইমাম আল্লামা আবুল আব্বাস ইব্‌ন তাইমিয়া (র) ‘হিলা’ খণ্ডনের ব্যাপারে একখানা পুস্তক 
লিখিয়াছেন। উহার পার্শ্ব আলোচনায় তিনি অবৈধ বিষয় সমূহের প্রতিটি মাধ্যমের ব্যাপারে 
যুক্তিযুক্ত আলোচনা করিয়াছেন । সেই গ্রন্থখানি এই বিষয়ের উপর একটি উত্তম গ্রন্থ। 
০৫১9৩৬6৬202 ১৩১৩৩3% NAD EAL (৭) 
EI SD BSBMBTS EADS ৬৯০৮৮০৮৭ GE! (5) 


Arr 37 Ar 3 ঠপাা € 5৫ 2 wes 


O OBI PSS we S32 ২৪2১৬ 


২৭৬. আল্লাহ সুদকে ঘাটান ও দানকে বাড়ান। আর আল্লাহ অকৃতজ্ঞ পাপীকে 
ভালবাসেন না।' 

২৭৭. “নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে ও নেক কাজ করিয়াছে আর সালাত কায়েম 
রহিয়াছে । তাহাদের না আছে কোন ভয়, না আছে কোন দুশ্চিন্তা ৷’ 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা বলিতেছেন, তিনি সুদকে বিনাশ করিয়াছেন । অর্থাৎ 
উহা বিনষ্ট করিয়াছেন। হয় তাহা তিনি গ্রহীতার হাতেই নষ্ট করিয়াছেন অথবা উহার 
বরকতসমূহ নষ্ট করিয়াছেন। ফলে উহা কোনই উপকারে আসে না, বরং উহাতে পার্থিব 
জগতেও কোন সুখ থাকে না। উপর্তু পরকালের শাস্তিও রহিয়াছে । যথা আল্লাহ তা“আলা 
অন্যত্র বলিয়াছেন ৪ 

১০১১ 8১৫ ১৯০1 95 ENG Sl ৪১২০ এ 

অর্থাৎ অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের আধিক্য তোমাকে বিস্ময়াভিভূত 
রয় অনাত ররর 

এ Thome. cor OF 20 Ee For 
করিবেন। সুদ সম্পর্কে আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ঃ 

1001055১595 al 000 00025510900 

অর্থাৎ তোমাদেরকে প্রদত্ত সুদ দ্বারা তোমরা তোমাদের সম্পদ যে বৃদ্ধি করিতেছ, তাহা 

কিন্তু আসলে আল্লাহর নিকট বৃদ্ধি পাইতেছে না। 
|১১১1| 5111 ১১ এই আয়াতাংশের ভাবার্থে ইব্‌ন জারীর (র) বলেন যে, আবদুল্লাহ 

ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ সুদ যদি বেশিও হয়, কিন্তু শেষ পর্যন্ত তাহা কমিয়া যায়। 

ইমাম আহমাদ (র) স্বীয় মুসনাদেও ইহা বর্ণনা করিয়াছেন । 


Contents 


8০০ | তাফসীরে ইব্ন কাছীর 


| ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে রবী, রকীক ইব্ন রবী, শরীক ও হাজ্জাজ রে) 
বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, সুদ যদি. বেশিও হয়, কিন্তু শেষ পর্যন্ত তাহা ক্রমে 
কমিয়াই যায়। | 

ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে রবী ইব্‌ন উমায়লা ফযারী, রকীব ইব্ন রবী, 
ইস্বাঈল, ইয়াহয়া ইবৃন আবু যায়েদা, আমর ইব্‌ন আওন, আব্বাস ইব্‌ন জা'ফর ও ইব্‌ন মাজা 
(র) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ হযরত নবী (সা) বলিয়াছেন, যতই অত্যধিক 
পরিমাণ সুদ সঞ্চয় করিবে, পরিণতিতে তাহা ক্রমে হাসই পাইতে থাকিবে ।” 

উছমানের (রা) গোলাম ফারখ হইতে ধারাবাহিকভাবে আবূ ইয়াহয়া মক্কী, হাইছাম ইব্‌ন 
নাফে যাহেরী, বনী হাশিমের গোলাম আবু সাঈদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, 
ফারখ (র) বলেন ঃ 

“আমীরুল মু'মিনীন হযরত উমর রো) একদা মসজিদ হইতে বাহির হইয়া পথে শস্যদানা 
ছড়ানো দেখিয়া জিজ্ঞাসা করেন যে, এইগুলি এইখানে কেন? লোকজন বলিল £ ইহা বিক্রির 
জন্য আনা হইয়াছে । তিনি বলিলেন, আল্লাহ ইহাতে বরকত দান করুন। লোকজন বলিল, হে 
আমীরুল মু'মিনীন! এই মাল উচ্চমূল্যে বিক্রি করার উদ্দেশ্যেই পূর্ব হইতে গুদামজাত করিয়া 
রাখা হইয়াছিল। তিনি বলেন, এই কাজ কে করিয়াছে? সকলে বলিল, একজন হইল উছমানের 
গোলাম ফারখ এবং অন্যজন হইল উমরের অমুক গোলাম । তখন তাহাদের নিকট লোক পাঠান 
হইল। তাহারা উপস্থিত হইলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করেন, মুসলমানদের খাদ্যে দাম 
বাড়িয়া যাওয়ার জন্য তোমরা ইহা কেন করিয়াছ? তাহারা উভয়ে বলিল, হে আমীরুল মু'মিনীন, 
মাল ক্রয়-বিক্রয় করাই আমাদের পেশা । অতঃপর উমর (রা) বলেন, “আমি রাসূলুল্লাহ (সা)- 
এর নিকট শুনিয়াছি, তিনি বলিয়াছেন, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে উচ্চমূল্যে বিক্রি করার 
উদ্দেশ্যে খাদ্য-শস্য জমা করিয়া রাখে, তাহাকে আল্লাহ দরিদ্র করিয়া দিবেন অথবা তাহাকে 
কুষ্ঠরোগ আক্রান্ত করিবে ।” 

ইহা শুনিয়া ফারখ বলিলেন, আমি আল্লাহ তা'আলার নিকট তওবা করিতেছি এবং 
আপনার নিকট ওয়াদা করিতেছি যে, এই কাজ আর কখনও করিব না। কিন্তু উমরের 
আযাদকৃত গোলাম বলিল, আমি 'আমার অর্থ দিয়া মাল ক্রয় করি এবং বিক্রয় করি। ইহাতে 
আবার দোষের কি ? আবু ইয়াহয়া রে) বলেন, আমি উমরের সেই গোলামকে পরবর্তীতে 
কুষ্ঠরোগে আক্রান্ত অবস্থায় দেখিয়াছি'। ইব্‌ন মাজা হাইছাম ইব্‌ন রাফের (র) সনদে 
এইভাবে বর্ণনা করিয়াছেন যে, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে উচ্চমূল্যে খাদ্যশস্য বিক্রয়ের 
উদ্দেশ্যে উহা জমা করিয়া রাখে, আল্লাহ তাহাকে দরিদ্র করিবেন অথবা তাহাকে কুষ্ঠরোগ দ্বারা 
আক্রান্ত করিবেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ৪.,-০| (৬:১3 অর্থাৎ তিনি দান-সাদকাকে বর্ধিত 
করেন। ৮১১, এর প্রথম ইয়াকে পেশ ও দ্বিতীয় ইয়াকে সাকিন পড়া হয়। তখন অর্থ দাড়ায় 
অধিক হওয়া ও বর্ধিত হওয়া । কাহারও মতে প্রথম ইয়াকে পেশ এং দ্বিতীয় ইয়াকে তাশদীদ 


॥0 কত 


Contents 


সূরা বাকারা ৪০১ 


আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালিহ, আবদুল্লাহ ইব্‌ন দীনার, আবদুর 
রহমান ইবৃন আবদুল্লাহ, আবূ নাযার, কাছীর, আবদুল্লাহ ইবৃন কাছীর ও ইমাম বুখারী (র) বর্ণনা 
করেন যে, আবু হুরায়রা (রা) বলেন $ 

“রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি তাহার কষ্টার্জিত হালাল খেজুর হইতে একটি 
খেজুর দান করে, আল্লাহ উহা স্বীয় ডান হস্ত দ্বারা গ্রহণ করেন এবং তিনি উহা পালন করেন। 
যেভাবে তোমাদের কেহ পশুর বাচ্চা লালন-পালন করিয়া বৃদ্ধি কর, তেমনি আনল্লাহও ক্ষুদ্র 
খেজুরটি পাহাড়ের সমান বৃদ্ধি করিয়া দেন। আর আল্লাহ তাআলা পবিত্র জিনিস ব্যতীত 
অপবিত্র জিনিস গ্রহণ করেন না।” বুখারী (র) স্বীয় বুখারীর ‘যাকাত’ অধ্যায়েও ইহা বর্ণনা 
করিয়াছেন এবং তিনি ইহা আবদুল্লাহ ইব্‌ন দীনার হইতে খালিদ ইবৃন মুখাল্লাদ ইবৃন সুলায়মান 
ইব্‌ন বিলালের সনদে ‘তাওহীদ’ অধ্যায়েও এইরূপ বর্ণনা করিয়াছেন। খালিদ ইব্‌ন মুখাল্লাদ 
হইতে আহমাদ ইব্‌ন উছমান ইবৃন হাকীমের সূত্রে মুসলিম শরীফেও “যাকাত অধ্যায়ে’ ইহা 
বর্ণিত হইয়াছে। তবে তিনি বুখারীর উদ্ধৃতি দিয়া বর্ণনা করিয়াছেন। তাহা ছাড়া হযরত নবী 
(সা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা (রা), আবূ সালিহ, সুহাইল, যায়িদ ইব্‌ন আসলাম 
এবং মুসলিম ইবৃন আবূ মরিয়ামও ইহা বর্ণনা করিয়াছেন। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি £ এই হাদীসটি বুখারী (র) মুসলিম ইব্‌ন আবু মরিয়ামের সূত্রে 
এবং যায়েদ ইব্‌ন আসলামের সূত্রে বর্ণনা করিয়াছেন। পক্ষান্তরে মুসলিম (র) উহা ব্যতীত স্বীয় 
সহীহ হাদীস সংকলনে ইহা যায়েদ ইব্‌ন আসলাম হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন সাঈদ, 
আবু ওয়াহাব ও আবু তাহির ইব্‌ন সাবাহ এবং সুহাইলের সূত্রে ধারাবাহিকভাবে ইয়াকুব ইব্‌ন 
আবদুর রহমান, কুতায়বা ও মুসলিম এতদুভয় রিওয়ায়েতেই বর্ণনা করিয়াছেন। আল্লাহই ভাল 
জানেন। 

অপর একটি হাদীস হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে জাব্‌ ছরায়রা (রা), সাঈদ 
ইব্‌ন ইয়াসার ইব্‌ন দীনার, ওয়ারাকা ও বুখারী (র) এবং অন্য সূত্রে আবু হুরায়রা (রা) হইতে 
ওয়ারাকা, আবূ যিনাদ হাশিম ইব্‌ন কাসিম, আব্বাস মারুযী, আসিম, হাকিয ও হাফিম আবূ 
বকর বায়হাকী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি বৈধ পন্থায় অর্জিত মাল হইতে একটি খেজুরও 
আল্লাহর রাহে দান করে, উহা আল্লাহ স্বীয় ডান হস্ত দ্বারা গ্রহণ করেন। অতঃপর উহা 
বড় করে।” 

সাঈদ মুকবেরী (র) হইতে ধারাবাহিকভাবে লাইছ ইব্‌ন সাআদ ও কুতায়বার সূত্রে নাসায়ী, 
তিরমিযী ও মুসলিম (র) এবং নাসায়ী (র) ইয়াহয়া ইব্‌ন সাঈদ আনসারী (র) হইতে মালিকের . 
রিওয়ায়েতে এবং মুহাম্মাদ ইর্ন আজমনের রে) সূত্রে ইয়াহয়া কাত্তান (র)-এই রিওয়ায়েত . 
তিনটি সরাসরি হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন ইয়াসার ও আবূ হাব্বাব 
৮০৪ 
বর্ণিত হইয়াছে। 


কাছীর (২য় খণ্ড)-__৫১ 


Contents 


৪০২ তাফসীরে ইবৃন কাছীর 


অন্য একটি রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম ইব্‌ন মুহাম্মাদ, 
ইবাদ ইব্‌ন মানসুর, ওয়াকী, আমর ইব্‌ন আবদুল্লাহ আওদী ও ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা 
করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, “মহামহিম আল্লাহ তা'আলা দান-সাদকা সাগ্রহে কবুল 
করেন এবং তিনি উহা স্বীয় ডান হস্তে গ্রহণ করেন। অতঃপর তিনি উহা তোমাদের বকরীর 
বাচ্চার মত লালন-পালন করিয়া বৃদ্ধি করেন। অথবা তোমরা যেভাবে গাধার বাচ্চা পালন 
করিয়া বড় কর, আল্লাহও তেমনি তোমাদের সেই দান পালন করিয়া বর্ধিত করেন। আর 
আল্লাহর রাহে এক লোকমা খাদ্য দানের পুণ্য ওহুদ পাহাড় পরিমাণ বড়।” ইহার সত্যতার 
প্রমাণ আল্লাহর কিতাবেই রহিয়াছে ৪ ০৮০11 ৯৮২১ 15211 411 ৪৯০৫ অর্থাৎ ‘আল্লাহ 
তা'আলা সুদকে নিশ্চিহ্ন করিয়া দেন এবং দান-সদকাকে বর্ধিত করিয়া দেন। 

তাফসীরে ওয়াকী'র উদ্ধৃতিতে ওয়াকী (র) হইতে ইমাম আহমাদ (র)-ও ইহা বর্ণনা 
করিয়াছেন। ওয়াকী (র) হইতে আবূ কুরাইবের (র) সূত্রে তিরমিযীও (র) ইহা বর্ণনা 
করিয়াছেন । তিনি বলিয়াছেন, এই হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের । তবে ইমাম তিরমিযী ইহা 
ইবাদ ইব্‌ন মানসুরের সুত্রেও বর্ণনা করিয়াছেন । তেমনি কাসিম (র) হইতে ধারাবাহিকভাবে 
আবু নাযারা, আবদুল ওয়াহিদ ইব্‌ন যুমারা ও ইবাদ ইব্‌ন মানসুর এবং ইব্‌ন মুবারক ও খলফ 
ইব্‌ন ওয়াকীদের রিওয়ায়েতে ইমাম আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন। 

অন্য একটি রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম ইবৃন মুহাম্মাদ, 
(র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- “বান্দা যদি তাহার পবিত্র সম্পদ হইতে দান-খয়রাত করে, 
তবে আল্লাহ উহা কবুল করেন এবং তিনি উহা স্বীয় ডান হস্ত দ্বারা গ্রহণ করেন। অতঃপর উহা 
বড় করে। তেমনি কেহ এক লোকমা খাদ্য দান করিলে আল্লাহ নিজ হস্তে উহার (ছওয়াব) বৃদ্ধি 
করিয়া দেন। এত বেশি বাড়ান যে, এক লোকমাকে তিনি ওহুদ পর্বত পরিমাণ বর্ধিত করেন। 
তাই তোমরা দান-সদকা কর।” 
" আবদুর রাযযাকের সূত্রে ইমাম আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন । এই সূত্রের সনদ যদিও 

দুর্বল, কিন্তু সহীহ । ইহার উপস্থাপনাও খুবই আকর্ষণীয়! উপরস্তু উপরোন্লিখিত বর্ণনাগুলির 
সহিত ইহার সাযৃজ্য রহিয়াছে । 

অন্য একটি রিওয়ায়েতে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম ইব্‌ন মুহাম্মাদ, 
ছাবিত, হাম্মাদ, আবদুস সামাদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) 
বলেন ঃ | 
রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, “আল্লাহ তা'আলা তোমাদের দানকৃত একটি খেজুর ও এক 
লোকমা খাদ্যকে সেভাবেই বর্ধিত করিয়া ওহুদ পর্বত পরিমাণ করিয়া দেন, যেভাবে তোমরা 
বকরী অথবা উটের বাচ্চাকে পালন করিয়া বড় কর।” এই সূত্রে একমাত্র ইমাম আহমাদই (র) 
ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


সুরা বাকারা ৪০৩ 


হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আয়েশা (রা), আমুরাহ, ইয়াহয়া ইব্‌ন সাঈদ, 
ইসমাঈলের পিতা, ইসমাঈল, ইয়াহয়া ইব্‌ন মুআল্লী, ইব্‌ন মানসু. ও রাযযাক এবং অন্য সুত্রে 
আবু হুরায়রা (রা) হইতে যিহাক ইব্‌ন উছমান (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা রো) এবং 
উপরোক্ত সূত্র হইতে আয়েশা (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “নিশ্চয়ই কোন ব্যক্তি যদি সৎ পন্থায় উপার্জিত বস্তু হইতে 
দান-খয়রাত করে, তবে তাহা আল্লাহ হাত পাতিয়া গ্রহণ করেন। অতঃপর উহা তিনি সেভাবে 
বর্ধিত করিয়া দেন যেভাবে তোমরা বকরী অথবা উন্ত্রী শাবক লালন-পালন করিয়া বড় কর । 
আর আল্লাহ পবিত্র বস্তু ব্যতীত অপবিত্র বস্তু গ্রহণ করেন না।” অতঃপর তিনি বলেন, এই 
হাদীসটি ইয়াহয়া ইব্‌ন সাঈদ এবং আবূ উআইস ভিন্ন অন্য কেহ বর্ণনা করিয়াছেন বলিয়া 
আমার জানা নাই । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ £ ১১1 1 0144 11৫ =>, % 21115 (আল্লাহ ভালবাসেন না 
কোন অকৃতজ্ঞ পাপীকে)।" অর্থাৎ আল্লাহ তাঁআলা অপছন্দ করেন অবিশ্বাসী হৃদয়, প্রতিশ্রুতি 
ভংগকারী অকৃতজ্ঞ ব্যক্তিকে । কেননা তাহারা আল্লাহ তা'আলার শরীআত নির্ধারিত হালালের 
সীমা অমান্য করিয়া অন্যায়ভাবে বিভিন্ন পন্থায় মানুষের সম্পদ লুটিয়া নেয়। তেমনি তাহারা 
পাপী। কেননা তাহাদেরকে সম্পদ দেওয়া হইয়াছে। তবুও তাহারা আল্লাহর নির্দেশ অস্বীকার 
করিয়া অবৈধভাবে মানুষের সম্পদ অপহরণ করে। 

পরিশেষে আল্লাহ তা'আলা মু'মিনদের প্রশংসা করিয়া বলেন, তাহারা তাহাদের প্রভুর 
অনুগত ও অন্যান্য সৃষ্টির উপর সহানুভূতিশীল এবং তাহারা নামায প্রতিষ্ঠিত করে ও যাকাত 
দান করে। অতঃপর তাহাদিগকে সুসংবাদ দান করিয়া তিনি বলেন, কিয়ামতের ভয়াবহ 
পরিস্থিতিতেও তাহাদের আশংকার কারণ নাই। এই প্রেক্ষিতে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ এ। 
০১০ aA BSS Ss $/০৭। 1৬০ পি ০০৯০৭। চিত 99০ 92 
১৮০৯০ ১৯ কান ৮595 152) অর্থাৎ নিশ্চয় যাহারা বিশ্বাস স্থাপন করিয়াছে, 
সৎকাজ করিয়াছে, নামায প্রতিষ্ঠা করিয়াছে এবং যাকাত দান করিয়াছে, তাহাদের জন্য 
তাহাদের পালনকর্তার নিকট পুরস্কার রহিয়াছে । তাহাদের কোন শংকা নাই এবং তাহারা 
দুঃখিতও হইবে না।) 


KS 9৮2) ০2৩০ 3353 MUM 06 (45) 


ad 


2 2% 
Oss 

Da feo 2,07 ES Sd 24 12 5৮2৩ 
" নিও 0৮554557549) OF ১০৩1৯ ০০15 (4৭) 


Ae # ১ 


রি ০5৮5 ০০25 3% 
৪৮৬ BLS ৩5৯ ১৮০ 031 88555 রর Wi 


A IR ঠা #25 


৩৮৮৬৩) ৫ 


Contents 


808 তাফসীরে ইব্‌ন কাছীর 


AEE 2৫215 0 পঠ ৫ ৮.৫. ১০ AT RAEN SALE TE 
০250 ১ 6৫ 3% EIN ৮০3০ গঠ 2555 (YAY) 
তি 0১05 2:৮৩ 


৮৮৯ ৯5 


২৭৮. “হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর ও সুদ যাহা বাকি রহিয়াছে তাহা ছাড়িয়া 
দাও, যদি তোমরা ঈমানদার হও ।' 

২৭৯. অতঃপর যদি তাহা না কর, তাহা হইলে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে 
যুদ্ধের জন্য প্রস্তুত হও। আর যদি তোমরা তাওবা কর, তাহা হইলে তোমাদের প্রাপ্য 
তোমাদের আসল টাকা । তোমরা যুলুম করিও না, তোমাদিগকে যুলুম করা হইবে না। 

২৮০. যদি সংগতি সম্পন্ন লোক হয়, তাহা হইলে তাহা সহজভাবে দেওয়ার সুযোগ 
দাও। আর যদি তাহাদিগকে সদকা করিয়া দাও, তোমাদের জন্য উত্তম, যদি তোমরা 
জানিতে পাইতে । 

২৮১. সেই দিনকে ভয় কর, যেদিন আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হইবে । তারপর 
প্রত্যেককে তাহার অর্জিত আমলের বিনিময় দেওয়া হইবে এবং তাহাদিগকে ঠকানো হইবে 
না। 

তাফসীর £ আল্লাহ তা'আলা তাহার মু'মিন বান্দাদিগকে নির্দেশ স্বরূপ বলিতেছেন 
যে, তোমরা তাহার নিষেধাবলী হইতে দূরে থাক-যে সকল বিষয় তোমাদিগকে আল্লাহ্‌র 
ক্রোধে নিপতিত করে এবং যে সকল বিষয়ে আল্লাহ তা'আলা অসন্তুষ্ট হন, তাহা হইতে 
নিবৃত্ত থাক। 

তাই আল্লাহ বলিতেছেন ৪ 511115119১1 3541 [250 (হে ঈমানদারগণ, তোমরা 
আল্লাহকে ভয় কর)। অর্থাৎ তাহাকে ভয় কর এবং প্রতিটি কাজের বেলায় তাহার আদেশ ও 
নিষেধের প্রতি লক্ষ্য রাখ । আর 1১১১।| ০ ০315 15১55 (বকেয়া সুদ পরিত্যাগ কর)। 
অর্থাৎ এই ভীতি প্রদর্শনের পর তোমরা মানুষের নিকট হইতে তোমাদের লগ্নীর মূল অংক 
ব্যতীত অতিরিক্ত কিছু গ্রহণ করিও না। ১১০ ১১১ ০5৫ 1 (যদি তোমরা বিশ্বাসী 
হইয়া থাক) ৷ অর্থাৎ ক্রয়-বিক্রয় হালাল এবং সুদকে হারাম করিয়া আল্লাহ যে বিধান প্রদান 

যায়দ ইব্‌ন আসলাম, ইবৃন জারীজ, মাকাতিল ইব্‌ন হাইয়ান ও সুদ্দী (র) বলেন ৪ 

শাকীক গোত্রের আমর ইব্‌ন উমাইর রো) এবং বনী মাখযুম গোত্রের মুগীরা রো) সম্পর্কে 
এই আয়াতটি নাযিল হয়। কেননা জাহেলিয়াতের সময় ইহাদের মধ্যে সুদের লেনদেন ছিল । 
কিন্তু ইসলাম গ্রহণের পর শাকীক গোত্রের লোকটি মুগীরার নিকট সুদ চাহিতে থাকিলে সে বলে 
যে, ইসলাম গ্রহণের পর আমি উহা আদায় করিতে পারিব না । এই নিয়া তাহাদের মধ্যে বচসার 
সৃষ্টি হয়। অতঃপর মক্কার ইতাব ইবনে উসাইদ (রা)-কে প্রতিনিধি করিয়া ইহা লিখিয়া হুযুর 
(সা)-এর নিকট পাঠান হয় । তখন ইহার মীমাংসা স্বরূপ এই আয়াতটি নাযিল হয় এবং রাসূল 
(সা)-ও ইহা লিখিয়া তাহাদের নিকট পাঠাইয়া দেন ঃ 


Contents 
সূরা বাকারা 8০৫ 


১০১০ ০৫ Ll [৬:০1 ১০ ০৪20৮515555 41115851 sal ১:১1 Cel 
yyy 4111 ০০ ০১৯২ 1১১১৪115511 ৩ 
ফলে আমরসহ সকলে আল্লাহর নিকট ইহার জন্য তওবা রূরে এবং তাহাদের বকেয়া সুদও 
পরিত্যাগ করে । সুদের অবৈধতা সম্পর্কে অবহিত হওয়ার পরও যাহারা উহা গ্রহণ করিতেছিল, 
ইহার মাধ্যমে তাহাদিগকে কঠিনভাবে ভীতি প্রদর্শন করা হইয়াছে। 
ইব্‌ন জারীজ (র) ও ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ ১৯২ 1১:33 আয়াতাংশে তাহাদিগকে 
যুদ্ধের প্রস্তুতি নিতে বলার অর্থ হইল, আল্লাহ ও তাহার রাসূলের সাথে যুদ্ধ করা হইতে 
তাহাদিগকে সাবধান করিয়া দেওয়া । ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন 
জুবাইর, রবীআ ইবৃন কুলছুমের পিতা ও রবীআ ইবৃন কুলছুম (র) বর্ণনা করেন যে, ইবৃন 
আব্বাস (রা) বলেন ঃ কিয়ামতের দিন সুদখোরকে বলা হইবে যে, তোমরা অন্ত্রশস্ত্রে সজ্জিত 
হইয়া আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হইয়া যাও। ইহার পর তিনি এই আয়াতটি পড়েন 
1১০১১ 4111 ০০ ০১৯১ 1১১38 1১151 ৩৪ অর্থাৎ ‘তে ‘তোমরা যদি সুদ গ্রহণ পরিত্যাগ 
না কর, তাহা হইলে আল্লাহ ও তাহার রাসূলের সহিত যুদ্ধ করিতে প্রস্তুত হইয়া যাও। 
ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
15১ 4111 ০০ ০০১৯৯ 1593 1১1০ ০ এই আয়াত প্রসঙ্গে বলেন £ “যে যখন 
মুসলমানদের ইমাম বা রাষ্ট্রপ্রধান থাকিবেন, তাহার কর্তব্য হইল, যাহারা সুদখোর তাহাদিগকে 
উহা হইতে তওবা করান এবং যাহারা সুদ পরিত্যাগ করে না, তাহাদিগকে উহা পরিত্যাগ 
করান। তবুও যদি তাহারা উহা হইতে তওবা না করে বা উহা পরিত্যাগ না করে, তবে 
রাষ্ট্রপ্রধান উহাদিগকে মৃত্যুদণ্ড দিবে। 
ইবনে সীরীন ও হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন হাসসান, আবদুল 
আলা, মুহাম্মদ ইব্‌ন বিশার, আলী ইব্‌ন হুসাইন ও ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, 
ইব্‌ন সীরীন ও হাসান (র) বলেন ঃ 
আল্লাহর কসম! এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে যাহারা সুদখোর, তাহাদিগকে আল্লাহ ও 
আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হইতে বলা হইয়াছে । যদি কোন ন্যায়বান শাসক 
জনগণকে শাসন করে, তাহা হইলে তাহার কর্তব্য হইল তাহাদিগকে অস্ত্রের মুখে নিক্ষেপ করা। 
কাতাদা (র) বলেন ঃ 
ইহা দ্বারা আল্লাহ তা“আলা তাহাদিগকে ধ্বংস হওয়ার ভীতি প্রদর্শন করিয়াছেন এবং সর্বত্রই 
তাহাদের লাঞ্কনা-বঞ্চনার কথা বিবৃত হইয়াছে। তাই সকলের উচিত বেচাকেনা বা লেনদেনের 
বেলায় সুদের সংমিশ্রণ হইতে পবিত্র থাকা ৷ কেননা আল্লাহ তা'আলা উত্তম, পবিত্র ও হালাল 
বিষয়ের পরিধিকে ব্যাপক করিয়াছেন। অতঃপর যদি ভুখাও থাকিতে হয়, তবুও তোমরা 
আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হইও না। ইব্‌ন আবূ হাতিমও ইহা বর্ণনা করিয়াছেন। 
রবী ইব্‌ন আনাস (র) বলেন ৪ আল্লাহ তা'আলা সুদখোরদিগকে হত্যা করার ইঙ্গিত 
দিয়াছেন । ইহা বর্ণনা করিয়াছেন ইবৃন জারীর (র)। 


Contents 


৪০৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 
সুহাইলী (র) বলেন ঃ 


এই ব্যাপারেই হযরত আয়েশা (রা) উত্মাইনার মাসআলা প্রসঙ্গে যায়েদ ইব্‌ন আরকাম 
(রা) সম্পর্কে বলিয়াছিলেন যে, যদি উহা হইতে তওবা না করে তবে তাহার হুযুর (সা)-এর 
সঙ্গে কৃত মহা মর্যাদাপূর্ণ ও পুণ্যময় জিহাদও বিফলে যাইবে। কেননা জিহাদ হইল আল্লাহর 
শত্রুদের সহিত প্রতিদন্দিতা করা। অথচ সুদখোর নিজেই আল্লাহর অবাধ্য হইয়া তাহার 
প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ হয়। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন £ dl ০০ ০০১৯ 1৯১9 
1:০১) “তোমরা যদি সুদ পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাহার রাসূলের সহিত যুদ্ধ 
করিতে প্রস্তুত হইয়া যাও ৷” এই অর্থ অনেকেই উল্লেখ করিয়াছেন। কিন্তু আয়েশার (রা) সনদে 
এই অর্থটি খুবই দুর্বল বলিয়া প্রতিপন্ন হয়। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ০৯-/5%1711১-০1 ০০১০১ ৫৪1৮০ 01 (যদি 

তোমরা তওবা কর, তবে তোমরা নিজেদের মূলধন প্রাণ্ড' হইবে, কাহারো প্রতি অত্যাচার করা 
হইবে না৷) অর্থাৎ অতিরিক্ত গ্রহণ করা হইবে না! ৯11১2 59 অর্থাৎ মূলধন যাহা তুমি লগ্নি 
করিয়াছিলে তাহা অবশ্যই পাইবে । আর বেশি গ্রহণ করিয়া তুমিও তাহার প্রতি অত্যাচার 
করিবে না এবং সেও তোমাকে মূলধনের কম দিয়া তোমার প্রতি অত্যাচার করিবে না। 

আমর ইব্‌ন আহওয়াস (র) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান আমর ইব্‌ন আহওয়াস, 
হুসাইন ইব্‌ন আশকাব ও ইবৃন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, আমর ইবৃন আহওয়াস (রা) 
বলেন £ 

বিদায় হজ্বের ভাষণে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-জানিয়া রাখ! জাহিলিয়াতের যুগের 
তোমাদের সকল সুদ আমি বাতিল করিয়া দিয়াছি। তোমরা শুধু মূলধন প্রাপ্ত হইবে । তোমরা 
যুলুম করিবে না তোমাদের প্রতিও যুলুম করা হইবে না। আর সর্বপ্রথম আবদুল্লাহ ইব্ন 
আব্বাসের প্রাপ্য সুদ বাতিল করিলাম । অতঃপর সকলের সুদই বাতিল বলিয়া জানিবে। 
সুলায়মান ইবন আহওয়াসও ইহা বর্ণনা করিয়াছেন । 

আহওয়াস (রা) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইব্‌ন আযর, শুবাইব ইব্‌ন গারকাদাহ, 
আবুল আওহায়াস, মুসাদ্দাদ, মুআয ইব্‌ন মুছান্না, শাফেঈ ও ইবৃন মারদুবিয়া (র) বর্ণনা করেন 
যে, আহওয়াস রো) বলেন ৪ 

আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, “জানিয়া রাখ! জাহিলিয়াতের 
সকল সুদ বাতিল করিয়া দিলাম | তোমরা কেবল তোমাদের মূলধন পাইবে । তোমরা কাহারও 
প্রতি অত্যাচার করিও না এবং কেউ তোমাদের প্রতিও অত্যাচার করিবে না।” ইব্ন খারিজা 
ওরফে আমর হইতে ধারাবাহিকভাবে আবু হামযা রাকাশী, আলী ইব্‌ন যায়দ ও হাম্মাদ ইব্‌ন 
সালমার (র) হাদীসেও ইহা বর্ণিত হইয়াছে। 

আল্লাহ তা'আলা বলেন 8 [$35 ১1) 5১ || 8১১৪ ১১১৪ ৮১০৮ 3১ ০৫ ৩ ১15 
১৮০১5 ১ 31 এ 25 (যদি খাতক অভাবধ্ত হয়, ত তবে তাহাকে সচ্ছলতা আসা পর্যন্ত 
সময় দেওয়া উচিত। আর যদি ক্ষমা করিয়া দাও, তবে তাহা খুবই উত্তম, যদি তোমরা উপলব্ধি 


Contents 


সূরা বাকারা ৪০৭ 


করিয়া থাক।) এখানে আল্লাহ তা“আলা বলিতেছেন যে, খাতক যদি উহা পরিশোধ করিতে 
অভাবগ্রস্ততার অভিযোগ করে, তবে তাহাকে উহা পরিশোধ করিতে অবকাশ দিয়া ধৈর্য ধারণ 
কর। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন যে, Bye এ]| ৮২৯ 5০5 55 0৫ ৩ ৩13 অর্থাৎ 
যদি খাতক অভাবপ্রস্ত হয়, তবে তাহাদের সচ্ছলতা আসা পর্যন্ত উহা পরিশোধ করিতে অবকাশ 
দেওয়া উচিত। এই কথা বলার কারণ হইল যে, জাহিলিয়াতের যুগে ঝণদাতারা খণ শোধের 
নির্ধারিত সময় আসিলে খণ গ্রহীতাকে বলিত, হয় তোমরা ঝণ্‌ শোধ কর, নতুবা উহা মূল 
হইতে বৃদ্ধি পাইতে থাকিবে । অতঃপর ইসলাম আগমনের পর সেই খণের বর্ধিত অংককে 
বাতিল করিয়া দেওয়া হয়। উপরক্তু আরো বলা হয় যে, খাতক "যদি অভাবগ্রস্ততার অভিযোগ 
করে, তবে উহা সাকুল্যে মাফ করিয়া দেওয়ার মধ্যে বহু ছাওয়াব ও কল্যাণ রহিয়াছে । তাহাই 
আল্লাহ এইভাবে বলেন যে, ০১-০১৫ ৩17৫1 ১১1১৪৮০৪019 (আর যদি ক্ষমা 
করিয়া দাও, তবে তাহা খুবই উত্তম, যদি তোমরা উহার পুণ্যময়তা উপলব্ধি করিয়া থাক ।) 
অর্থাৎ মূলধনের সম্পূর্ণ অংশই খণ গ্রহীতাকে ক্ষমা করিয়া দিয়া তাহাকে খণ হইতে মুক্তি 
দেওয়া । 

এই সম্পর্কে বহু হাদীস বিভিন্ন সূত্রে রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণিত হইয়াছে। 

প্রথম হাদীস £ঃ আবূ উমামা আসআদ ইব্‌ন যরাব (রা) হইতে ধারাবাহিকভাবে আসিম ইব্‌ন 
মুকাওয়াম, আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ শুআইব মিরজানী ও তিবরানী (র) বর্ণনা করেন যে, আবূ 
উমামা আসআদ ইব্‌ন যরারাহ (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্যকোন ছায়া থাকিবে না, 
সেই দিন যদি কেহ ছায়া কামনা করে, তবে তাহার উচিত খণ গ্রহীতাকে খণ ক্ষমা করিয়া 
দেওয়া অথবা খণ গ্রহীতাকে খণ পরিশোধ করিতে অবকাশ দান করা ।” 

দ্বিতীয় হাদীস £ বুরাইদা রো) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইব্‌ন বুরাইদা, মুহাম্মাদ 
ইব্‌ন জিহাদা, আবদুল ওয়ারিছ, আফফান ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, বুরাইদা 
(রা) বলেন ৪ 

আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, “তিনি বলেন, যে ব্যক্তি অভাবগ্রস্ত ঝণ 
গ্রহীতাকে ভদ্রতার সহিত খণ পরিশোধের জন্য অবকাশ প্রদান করিবে, যতদিন ঝণগ্রহীতা উহা 
পরিশোধ করিতে না পারিবে ততদিন পর্যন্ত সে প্রতিদিন সেই পরিমাণ দানের ছাওয়াব পাইতে 
থাকিবে ।” তবে আমি রাসূলুল্লাহ (সা)-কে ইহাও বলিতে শুনিয়াছি যে, “যে ব্যক্তি অভাবগ্রস্ত 
ঝণ গ্রহীতাকে খণ পরিশোধ করিতে শালীনতার সহিত অবকাশ প্রদান করে, অতঃপর যতদিন 
‘ পর্যন্ত সে উহা পরিশোধ না করিবে, ততদিন পর্যন্ত ঝণদাতার খণের দ্বিগুণ পরিমাণ ছাওয়াব 
হইতে থাকিবে ।' আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল! আপনি 
একবার বলিয়াছেন, প্রতিদিন খণ পরিমাণ ছাওয়াব হইবে, আবার অন্য সময় বলিয়াছেন যে, 
প্রতিদিন খণের দ্বিগুণ পরিমাণ সাদকা দেওয়ার ছাওয়াব হইতে থাকিবে, ইহার সামঞ্জস্য কিসে? 
রাসূলুল্লাহ (সা) উত্তরে বলেন যে, খণ আদায়ে অবকাশ দানের পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু খণ 


Contents 


8০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


পরিমাণ ছওয়াব পাইবে এবং খণ আদায়ে অবকাশ দেওয়ার পর হইতে খণের দ্বিগুণ পরিমাণ 
ছাওয়াব হইতে থাকিবে । 

তৃতীয় হাদীস ঃ জিন টানার: দুর নর ররর রর 
খাতামী, হাম্মাদ ইব্‌ন সালমা ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, মুহাম্মাদ ইব্‌ন কাআব (রা) 
বলেন ৪ 

আবু কাতাদার (রা) নিকট এক ব্যক্তি খণী ছিল। তাই তিনি উহার তাগাদায় প্রায়ই তাহার 
বাড়ি যাইতেন। আর সেই ব্যক্তি তাহাকে দেখা না দিয়া লুকাইয়া থাকিতেন। কিন্তু একদা তিনি 
তাহার বাড়িতে আসিয়া বাচ্চাকে বাহির হইয়া যাইতে দেখিয়া তাহার নিকট তাহার কথা 
জিজ্ঞাসা করিলে বাচ্চাটি বলিল যে, তিনি ঘরে আছেন এবং খানা খাইতেছেন। অতঃপর তিনি 
তাহাকে উচ্চস্বরে ডাকিয়া বলিলেন, “হে অমুক! বাহিরে আস। আমি জানিতে পারিয়াছি, তুমি 
ঘরেই আছ।” সে বাহির হইয়া তাহার সামনে আসিল । তিনি তাহাকে দেখিয়া বলিলেন, ব্যাপার 
কি, তুমি আমার নিকট হইতে লুকাইয়া থাকিতেছ কেন ? লোকটি বলিলেন, “আমি অত্যন্ত 
অভাবগ্রস্ত, খণ শোধ করার মত কোন জিনিসই আমার নিকট নাই।” তিনি বলিলেন, আল্লাহর 
শপথ করিয়া বল, সত্যই কি তুমি-দরিদ্র ও অভাবগ্রস্ত? সে বলিল, হ্যা, অত:পর আবু কাতাদা 
(রা) কীদিয়া ফেলেন এবং বলেন, আমি রাসূলুল্লাহর (সা) নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, “যে 
ব্যক্তি দরিদ্র খণগ্রস্তকে খণ পরিশোধ করিতে অবকাশ দান করে অথবা সাকুল্যে ক্ষমা করিয়া 
দেয়, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাহাকে আরশের ছায়ায় স্থান দিবেন ।” ইহা মুসলিম 
(র) সহীহ মুসলিম শরীফে বর্ণনা করিয়াছেন । 

চতুর্থ হাদীস ৪ হুযাইফা (রা) হইতে ধারাবাহিকভাবে রবিআ ইব্‌ন হিরাশ, আবু মালিক 
আশজাঈ, মুহাম্মাদ ইব্‌ন ফুযায়ল, আখনাস, আহমাদ ইব্‌ন ইমরান ও হাফিয ইয়ালা মুসেলী 
(র) বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাহার এক বান্দাকে 
আমার প্রভু! আমি দুনিয়াতে আপনার সন্তুষ্টির জন্য এমন কোন ক্ষুদ্র আমলও করিতে পারি নাই 
যাহা এখন আপনার সকাশে পেশ করিব। আল্লাহ তা'আলা এইভাবে তাহাকে তিনবার জিজ্ঞাসা 
করবেন। শেষবারে বান্দা বলিবে, হে প্রভু! আপনি আমাকে কিছু ধন-সম্পদ দান করিয়াছিলেন 
এবং লোকজন আমার নিকট হইতে অর্থ নিয়া ব্যবসা-বাণিজ্য করিত । অতঃপর তাহাদের মধ্যে 
যাহারা দরিদ্র এবং খণ শোধ করিতে অপারগতা প্রকাশ করিত, তাহাদিগকে আমি খণ 
পরিশোধের জন্য অবকাশ দিতাম এবং বেশী অভাবপ্রস্তকে ক্ষমা করিয়া দিতাম । তবে ধনীদের 
বেলায় দরিদ্রদের অপেক্ষা কিছুটা কষাকষি করিতাম। অতঃপর আল্লাহ তা'আলা বলিবেন, বস্তুত 
আমিই সর্বাপেক্ষা সহজকর্তা ও অবকাশদানকারী । যাও তুমি বেহেশতে প্রবেশ কর!’ 

হুযায়ফা (রা) হইতে রবী ইব্‌ন হিরাশের সূত্রে বুখারী, মুসলিম ও মাজাও (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। তবে ইমাম মুসলিম নবী (সা) হইতে আবূ মাসউদ (রা) ও উকবাহ ইবনে 


Contents 


সূরা বাকারা | 8০৯ 


আয়েরের (রা) সূত্রেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) ইহা অন্য সূত্রে বর্ণনা 
করিয়াছেন। আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ, যুহরী, 
ইয়াহয়া ইব্‌ন হামযা, (র) হিশাম ইব্‌ন আম্মার ও বুখারী রে) বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন ঃ | 

তিনি হযরত নবী (সা)-এর নিকট শুনিয়াছেন যে, তিনি বলিয়াছেন, “এক ব্যবসায়ী 
লোকদিগকে খণ দিত। দরিদ্র খণগ্রহীতারা তাহার নিকট অভাবগ্রস্ততার অভিযোগ করিলে 
তিনি তাহাদিগকে এই বলিয়া ঝণ ক্ষমা করিয়া দিতেন যে, আল্লাহও যেন তাহাকে ক্ষমা করিয়া 
দেন। অতঃপর আল্লাহ তা'আলা তাহাকে ক্ষমা করিয়া বেহেশতে যাওয়ার সুযোগ দান 
করিয়াছেন।” 

পঞ্চম হাদীস £ আবদুল্লাহ্‌ ইব্‌ন সহল ইব্‌ন হানীফ (রা) হইতে ধারাবাহিকভাবে 
আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন উকাইল (র), আমর ইবৃন ছাবিত, আবু ওয়ালিদ, হিশাম ইব্‌ন 
ইয়াকুব ও হাকেম (র) স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন সহল ইব্‌ন হানীফ 
(রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, “যে ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদকে অথবা গাযীকে অথবা 
অভাবগ্রস্ত খণীকে অথবা নির্ধারিত অর্থে মুক্তির চুক্তিবদ্ধ গোলামকে আর্থিক সাহায্য দান করিবে, 
তাহাকে আল্লাহ তা'আলা সেই দিন স্বীয় ছায়ায় স্থান দিবেন যেদিন একমাত্র তাহার ছায়া ব্যতীত 
অন্য কোন ছায়া থাকিবে না।” ইহার বর্ণনা সুত্রসমূহ সহীহ । 

ষষ্ঠ হাদীস ঃ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে যায়েদ উন্মী, ইউসুফ ইব্‌ন সুহাইফ, 
মুহাম্মাদ ইব্‌ন উবাইদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, “যে ব্যক্তি কামনা করে যে, তাহার দু'আ কবুল হউক এবং 
তাহার বিপদ কাটিয়া যাক, সে যেন অভাবীদের অভাব দূর করে।” একমাত্র ইমাম আহমাদই 
ইহা বর্ণনা করিয়াছেন । 

সপ্তম হাদীস ঃ হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে রবী ইব্‌ন হিরাশ, আবু মালিক, 
ইয়াধীদ ইব্‌ন হারান ও ইমাম আহমাদ €র) বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) বলেন £ 

“এক ব্যক্তি আল্লাহর নিকট উপস্থিত হইবে । আল্লাহ! তাহাকে জিজ্ঞাসা করিবেন, তুমি 
দুনিয়ায় কি আমল করিয়াছ? সে বলিবে, আমি দুনিয়ায় সামান্য কোন পুণ্যের কাজও করি নাই। 
এইভাবে তিনবার জিজ্ঞাসা করিবেন । তৃতীয় বারে সেই লোকটি বলিবে, হ্যা, আপনি আমাকে 
দুনিয়ায় কিছু ধন সম্পদ দিয়াছিলেন এবং আমি উহা দ্বারা ব্যবসা করিতাম। এমন কি ধনী 
বকেয়াদারকেও বাকি উসুলের বেলায় তেমন কঠোরতা করিতাম না এবং দরিদ্র বকেয়াদার 
অভাবপ্রস্ততার অভিযোগ করিলে তাহাকে বকেয়া, মাফ করিয়া দিতাম । অতঃপর আল্লাহ 
তা'আলা বলিলেন, আমি আমার যে কোন বান্দার চেয়ে বহু বহুগুণে ক্ষমাশীল । পরিশেষে 
তাহাকে ক্ষমা করিয়া দিবেন।” ৰ 


কাছীর (২য় খণ্ড)__৫২ 


Contents 
৪১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু সাঈদ (রা) বলেন, ইহাই আমি হযরত নবী আকরাম (সা)-এর মুখে শুনিয়াছি। আবু 
মালিক সাঈদ ইব্‌ন তালিকের সূত্রে ইমাম মুসলিমও (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

অষ্টম হাদীস ঃ ইমরান ইব্‌ন হাসীন (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ দাউদ, আ'মাশ, 
আবূ বকর, আসওয়াদ ইব্‌ন আমের ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, ইমরান ইব্‌ন 
হাসীন (রা) বলেন £ র 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যদি কোন ব্যক্তির কাহারও নিকট খণ থাকে এবং যদি সে 
ঝণগ্রহীতাকে খণ আদায়ে অবকাশ দান করে, তবে খণ আদায়ে অবকাশদাতা প্রতিদিন তাহার 
খণের পরিমাণ সাদকা দেওয়ার ছাওয়াব -পাইবে।” এই সূত্রে হাদীসটি গরীব বটে । তবে 
বুরাইদার রে) সূত্রে পূর্বে এই ধরনের আরও হাদীস বর্ণিত হইয়াছে। 

নবম হাদীস $ আবু ইয়াসার (রা) হইতে ধারাবাহিকভাবে রবী, আবদুল মালিক ইব্‌ন 
উমাইর, যায়েদা, মুআবিয়া ইব্ন আমর ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আবূ ইয়াসার 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি অভাবপ্রস্ত খণ গ্রহীতাকে খণ পরিশোধ 
করিতে অবকাশ দান করিবে অথবা খণ মাফ করিয়া দিবে, তাহাকে আল্লাহ তা'আলা সেদিন 
ছায়া দান করিবেন, যেদিন তাহার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকিবে না।” 

মুসলিম (র) স্বীয় মুসলিম শরীফে অন্য একটি সূত্রে ইবাদ ইব্‌ন ওলীদ ইব্ন ইবাদা ইব্‌ন 
সামিতের (র) হাদীসে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ 

“আমি এবং আমার পিতা ইচ্ছা করিলাম যে, সাহাবাগণ গত হইয়া যাওয়ার আগে আমরা 
তাহাদের নিকট হইতে কিছু শিখিয়া রাখিব। তাই আমি এবং আব্বা ইলম সন্ধানে প্রথমে 
আনসারদের নিকট আসি ।-সর্বপ্রথম রাসূলুল্লাহ (সা)-এর সহচর আবুল ইয়াসারের (রা) সহিত. 
আমাদের সাক্ষাৎ হয়। তাহার সঙ্গে ছিল একটি গোলাম এবং একটি খাতা । আবুল ইয়াসারের 
(রা) গায়েও একটি মাগাফিরী চাদর ছিল এবং গোলামের গায়েও অনুরূপ একটি চাদর ছিল। 
আমার পিতা তাহাকে বলিলেন, চাচা! আপনাকে রাগান্বিত মনে হইতেছে! তিনি বলিলেন, দীর্ঘ 
দিন ধরিয়া অমুক ব্যক্তির নিকট কিছু খণ ছিল। পরিশোধের নির্ধারিত সময় শেষ হইয়া 
গিয়াছে । তাই আজকে তাহার বাড়ি গিয়া সালাম দিয়া সে বাড়ীতে আছে কি-না জিজ্ঞাসা করি 
যে, তোমার আব্বা কোথায়? বাচ্চাটি বলিল, যে আপনার আগমন টের পাইয়া খাটের নিচে 
লুকাইয়াছেন। অতঃপর আমি তাহাকে ডাকিয়া বলিলাম, তুমি যে ঘরের ভিতর লুকাইয়া আছ 
তাহা আমি জানিতে পারিয়াছি। পরে সে বাহির হইয়া আসে । আমি তাহাকে বলিলাম, কোন্‌ 
কারণে তুমি এরূপ লুকাইয়া থাকিতেছ ? সে বলিল, আল্লাহর কসম! আমি অত্যন্ত অভাবের 
মধ্যে আছি। সুতরাং সাক্ষাৎ করিলে হয় তো আপনার নিকট কোন মিথ্যা কথা বলিতে হইবে 
অথচ ইহা হইতে আমি আল্লাহকে ভয় করি। তেমনি হয়ত আপনার সহিত কোন ওয়াদা 
করিতাম যাহা রক্ষা করা সম্ভব হইত না। অথচ আপনি একজন আল্লাহর রাসূলের সাহাবী । সত্য 
সত্যই আমি অভাবগ্রস্ত । আমি বলিলাম, তবে আল্লাহর কসম করিয়া বলিতে পার? সে তাহার 
কথার সত্যতার উপরে আল্লাহর কসম করিল । অতঃপর আমি খাতা হইতে তাহার নাম কাটিয়া 


Contents 


সূরা বাকারা ৪১১. 


ফেলিলাম এবং বলিলাম যে, যদি কখনো ইহা শোধ করিতে পার, তাহা হইলে শোধ করিও, 
নতুবা মাফ করিয়া দিলাম ৷ কেননা আমার দুইটি চক্ষু দেখিয়াছে, এই দুইটি কান দ্বারা শুনিয়াছি 
এবং আমার খুবই ভাল করিয়া মনে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি কোন 
দরিদ্র খণগ্রহীতাকে ঝণ পরিশোধ করিতে অবকাশ দিবে অথবা খণ একেবারেই ক্ষমা করিয়া 
দিবে, আল্লাহ তাআলা তাহাকে তাহার আরশের ছায়ায় স্থান দিবেন।” 

দশম হাদীস ৪ উছমান (রা) হইতে ধারাবাহিকভাবে তাহার গোলাম মাহজান, যিয়াদ 
আহমাদ বর্ণনা করেন যে, উছমান (রা) বলেন £ 

আমি শুনিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোন 
ছায়া থাকিবে না, সেদিন আল্লাহ তাআলা সেই সকল লোকদের তাহার ছায়ায় স্থান দিবেন, 
যাহারা দরিদ্র খণগ্রস্তকে খণ আদায়ের জন্য অবকাশ দান করে, অথবা উহা সম্পূর্ণরূপে ক্ষমা 
করিয়া দেয়।” 

একাদশতম হাদীস ঃ ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে আতা, মাকাতিল ইব্‌ন 
হাইয়ান, ইব্‌ন জাওনা সালামী খুরঃপানী, আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 

একদা রাসূলুল্লাহ (সা) মসজিদের দিকে আগমন করেন এবং তখন তিনি আবূ আবদুর 
রহমানকে হাত দ্বারা মাটির দিক ইশারা করিয়া বলেন, “যে দুঃস্থ মানুষকে খণ আদায়ে অবকাশ 
দিবে অথবা উহা মাফ করিয়া দিবে, আল্লাহ তাহাকে জাহান্নামের প্রথরতর লেলিহান শিখার 
প্রজ্লন হইতে রক্ষা করিবেন। জানিয়া রাখ, জান্নাতের পথ তিনটি কারণে কন্টকাকীর্ণ এবং 
জাহান্নামের পথ খুবই সহজ ও নিক্কন্টক। আর সেই লোকেরাই পুণ্যবান যাহারা ফাসাদ ও 
বিশৃংখলা হইতে পবিত্র । আর যে মানুষ ক্রোধ হযম করিয়া ফেলে সে আল্লাহর নিকট সবচেয়ে 
পছন্দনীয়। যে ব্যক্তি এইরূপ করে তাহার অন্তর আল্লাহ তা'আলা ঈমান দ্বারা পরিপূর্ণ করিয়া 
দেন।” এই হাদীসটি একমাত্র ইমাম আহমাদই রে) বর্ণনা করিয়াছেন। 

অন্য একটি সূত্রে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্‌ন উআইনা ইব্‌ন 
ইব্‌ন মুহাম্মদ বাওরানী ও তিবরানী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন, “যে ব্যক্তি অভাবী খণ গ্রহণকারীকে ঝণ পরিশোধের ব্যাপারে নমনীয়তা 
প্রকাশ করিয়া অবকাশ দান করে, আন্লাহও তাহার প্রতি দয়ার দৃষ্টিতে তাকাইয়া উহার তওবা 
কবুল করিয়া নেন।” 

অতঃপর আল্লাহ তা'আলা তাহার সকল বান্দাকে পৃথিবীর ধ্বংসশীলতা এবং ইহার 
অভ্যত্তরের সকল বস্তুর লয়শীলতা, সকলের পরকালে উপস্থিতি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং 
সকল সৃষ্টিকে তাহার সকাশে আমলের হিসাব-নিকাশ প্রদান, পাপ-পুণ্যের পুঙ্খানুপুঙ্খ 


Contents 


৪১২ তাফসীরে ইব্ন কাছীর 


বিচার-বিশ্লেষণকরণ ও পরকালের কঠিন পরিণামের কথা স্মরণ করাইয়া দিয়া বলিতেছেন ঃ 
97১5০405১৭৫ ই চি ll এ] 45 0৮৮৯02৮21৮1 
৮০1৮ অর্থাৎ সেইদিনকে ভয় কর যেদিন তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে । 

তঃপর প্রত্যেকেই তাহার কর্মের ফল পুরোপুরি পাইবে এবং তাহাদের প্রতি কোনরূপ অবিচার 
করা হইবে না। 

কেহ কেহ বলিয়াছেন - এই আয়াতটিই কুরআনের নাধিলকৃত সর্বশেষ আয়াত। 

সাঈদ ইব্ন জুবাইর (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন দীনার ও ইবৃন লাহাব বর্ণনা 
করেন যে, সাঈদ ইব্‌ন জুবাইর (রা) বলেন $ 

কুরআনে যাহা কিছু নাযিল হইয়াছে তন্মধ্যে সর্বশেষ নাষিলকৃত আয়াত হইল 1১851, 
00519 55 ০০০৪ 0০০০৫ ৪১75 15 101 এ01 4৮5 CUE fi BF 
আয়াতটি । ইহা নাযিল হওয়ার মাত্র নয় দিন পর দোসরা রবিউল আউয়াল সোমবার হযরত নবী 
(সা) ইন্তেকাল করেন। ইব্‌ন আবু হাতীম ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, হাবীব ইব্‌ন আবূ 
ছাবিত ও মাসউদীর হাদীসে ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) 
বলেন ৪ 4711 dls +2১5 5১215451, আয়াতটি হইল কুরআনে অবতীর্ণ 
সর্বশেষ আয়াত ৷' 

অন্য একটি সূত্রে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা ও ইয়াযীদ নাহভীর 
হাদীছে নাসায়ী (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ কুরআনে অবতীর্ণ 
সর্বশেষ আয়াত হইল (১১০0৫ ৮555 8 4111 511 455 05515) SS 
৬৯০১০১১ ১৯, ৩০০৫ আয়াতটি । ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক এবং আওফীও এইরূপ 
বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালিহ, কালবী ও সাওরী বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ dil ils ১০505551851 এই আয়াতটি কুরআনে 
অবতীর্ণ সর্বশেষ আয়াত । আর এই আয়াতটির নাযিলকরণ এবং হুযুর (সা)-এর মৃত্যুর খবরের 
মধ্যে মাত্র একত্রিশ দিনের ব্যবধান ছিল। 

ইব্‌ন জারীর (র) বলেন £ ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন, সর্বশেষ আয়াত হইল 18613 
| 5]। <৯ ১০৯৯৪।০০ আয়াতটি ৷ ইবৃন জারীর (র) আরও বলেন, একদল মনীষী 
বলিয়াছেন, আলোচ্য আয়াতটি নাযিল হওয়ার পর দশদিন হুযুর (সা) জীবিত ছিলেন। শনিবার 
দিন তাহার মৃত্যুরোগ আরম্ভ হয় এবং সোমবার দিন তিনি ইন্তেকাল করেন।' 

আবূ সাঈদ (রা) হইতে ইব্‌ন আতীয়া, (র) বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) বলেন ঃ 
05819 0555008০828 ৪5255 40 এ 425 2০৯১5155185, 
এই আয়াতটিই সর্বশেষে নাযিল হইয়াছে। 


Contents 
সুরা বাকারা ; ৪১৩ 


৮৪৯৬ ৬০৪১৯ GL ee SNK Fl চে (৮৭) 
a SSS >I ০০৬৩ কও ও 
১6562350585 20 39 5 CA ০০ (৬5৩৪৬ 
2 0১৫07823২51 (৪০৮ ৩8০৬৫ দির 
রা ও 32 52529513৩-955-015 ১0৩৩0 4S 2৩১১০১৯৭$ 

৬০) 0 ৫ ৮৩৬০৩2০৯৪৮৩ GAS OSS 4০৬ 
এ 22১05 5290 IL IS 5৪৮১ ৩৪৬ 2৩৪ 
22821 2 9 Nis ৮০7০১, চিত UE Ee শি 


০ 4৫36 256 8৮9৩ 89৬ 25 3191৯৩৮১1 95 
১৩৯ S$ ৩৩৪ 5৩৪ 5 SUS পলি ৬৮৩৩ 


পি 


৮৫৩ এ (202 » 200 47252015265 SC Es তি 
মিট 
২৮২. “হে ঈমানদারগণ! যখন তোমরা নির্ধারিত সময়ের জন্য লেন-দেন কর, তখন 
উহা লিপিবদ্ধ কর। আর তোমাদের মধ্যকার লেখকের উচিত যথাযথভাবে লেখা । আর 
আল্লাহর শিক্ষাপ্রাপ্ত কোন লেখকের লিখিতে অস্বীকার করা উচিত নহে । তাই তাহার লেখা 
উচিত এবং যাহা সত্য তাহাই লেখা উচিত । এবং তাহার প্রতিপালক আল্লাহকে তাহার ভয় 
করা উচিত ও উহাতে কোন কিছু বেশকম করিবে না । অতঃপর যাহার পাওনা লেখা হইবে 
সে যদি বোকা কিংবা অপ্রাপ্তবয়স্ক হয় অথবা লিখিতে অক্ষম হয়, তখন অভিভাবকের 
সত্যনিষ্ঠভাবে উহা লেখা চাই । আর চাই দুইজন পুরুষ সাক্ষী রাখা । তবে যদি দুইজন না 
পাওয়া যায়, তাহা হইলে একজন পুরুষ ও এমন দুইজন নারী হইবে যাহাদের সাক্ষী দিতে 
মনোনীত করিবে; যদি একজন ভূল করে, তাহা হইলে অন্যজন স্মরণ করাইয়া দিবে । আর 
সাক্ষীরা তলবমতে সাক্ষী দিতে অস্বীকার করিবেনা । এবং নির্ধারিত সময়ের জন্য ছোটবড় 
যত কথা আছে তাহা লেখা হইতে বাদ দিবে না। তোমাদের এই কাজ আল্লাহর কাছে 
সর্বাধিক ন্যায়সংগত ও সাক্ষ্যের জন্য দৃঢ়তর এবং তোমাদের পারস্পরিক সংশয়মুক্তির 
ন্যুনতম ব্যবস্থা । তবে যদি তোমরা নগদ হাত বহাত বেচা-কেনা কর, তখন উহা না 
লিখিলে দোষ নাই এবং বেচা-কেনার সময়ে সাক্ষী রাখিও। আর লেখক ও সাক্ষীর ক্ষতি 
করা যাইবে না। এবং যদি তোমরা তাহা কর, তাহা হইলে অবশ্য উহা তোমাদের 
পাপাচার। আর আল্লাহকে ভয় কর এবং আল্লাহ তোমাদিগকে শিক্ষা দিতেছেন। এবং 
আল্লাহ সর্ব ব্যাপারেই মহাজ্ঞানী । 


Contents 


8১৪ - তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ঃ এই আয়াতটি কুরআনে করীমের সর্বাপেক্ষা বড় আয়াত ৷ সাঈদ ইব্‌ন 
মুসাইয়াব (র) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন শিহাব, ইউনুস, ইব্‌ন ওহাব, ইউনুস ও ইমাম আবু 
জাফর ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, ইবৃন শিহাব (র) বলেন $ সাঈদ ইবৃন মুসাইয়াব (র) 
হইতে তিনি জানিতে পারিয়াছেন যে, আরশ হইতে আগত কুরআনের সর্বাপেক্ষা নৃতন আয়াত 
হইল ঝণের আয়াত । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইউসুফ ইব্‌ন মিহরান, আলী ইব্‌ন যায়িদ, 
হাম্মাদ ইব্‌ন সালমা, আফফান ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) 
বলেন £ খণের আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (সা) বলেন, ধারকর্ষ বা লেন-দেন চুক্তি 
করিয়া হযরত আদম (আ)-ই সর্বপ্রথম উহা অস্বীকার করেন। কেননা আল্লাহ তা'আলা আদম 
(আ)-কে সৃষ্টি করিয়া তাহার পৃষ্ঠদেশে হাত বুলাবার পরে কিয়ামত পর্যন্ত তাহার যত 
সন্তান-সন্ততি হইবে সব বাহির হইয়া আসে এবং সেই সকল সন্তানকে তাহার সামনে উপস্থিত 
করা হয়। তিনি উহাদের মধ্য হইতে একজনকে অত্যন্ত সুশ্রীকায় দেখিতে পান। অতঃপর 
আল্লাহর নিকট জিজ্ঞাসা করেন যে, হে প্রভু! এই ব্যক্তি কে ? তিনি বলেন, এই হইল তোমার 
পুত্র দাউদ! তিনি জিজ্ঞাসা করিলেন, ইহার বয়স কত হইবে ? আল্লাহ বলিলেন, সত্তর বৎসর । 
আদম (আ) বলিলেন, হে প্রভু! ইহার বয়স বাড়াইয়া দিন। আল্লাহ বলিলেন, না তাহা হয়না, 
হয়ত তোমার বয়স হইতে তাহাকে কিছু দিতে পার ৷ আদম (আ)-এর বয়স ছিল এক হাজার 
বৎসর । অতঃপর তাহার বয়স হইতে তিনি দাউদকে চল্লিশ বৎসর দান করেন । ইহা লিখিয়া 
নেয়া হয় এবং ফেরেশতাদেরকে সাক্ষী মানা হয়। কিন্তু যখন আদম (আ)-এর নিকট মৃত্যুর 
ফেরেশতা জান কবযের জন্য উপস্থিত হন, তখন তিনি তাহাকে বলেন, আমার তো বয়স 
এখনও চল্লিশ বৎসর বাকী আছে। তদুত্তরে তাহাকে বলা হয়, কেন, আপনি তো আপনার পুত্র 
দাউদকে আপনার বয়স হইতে চল্লিশ বৎসর দান করিয়াছিলেন । তিনি বলেন, এমন কোন ঘটনা 
ঘটে নাই। অতঃপর তাহাকে সেই দলীল-পত্র দেখান হয় এবং সেই ফেরেশতাদেরকে সাক্ষী 
হিসাবে পেশ করা হয়। 

হাম্মাদ ইব্‌ন সালামা (রে) হইতে আসওয়াদ ইব্‌ন আমেরের বর্ণনায় ইহাও বর্ণিত হইয়াছে 
যে, আল্লাহ তা'আলা দাউদ (আ)-কেও একশত বৎসর জীবিত রাখিয়াছিলেন এবং আদম 
(আ)-এর বয়স এক হাজার বৎসর পূর্ণ করিয়া দেওয়া হইয়াছিল। 

হাম্মাদ ইব্‌ন সালামা রে) হইতে ধারাবাহিকভাবে আবু দাউদ তায়ালুসী, ইউসুফ ইব্‌ন আবূ 
হাবীব ও ইব্‌ন আবূ হাতিমও এইরূপ বর্ণনা করিয়াছেন । তবে হাদীসটি অত্যন্ত দুর্বল। কেননা 
ইহার একজন বর্ণনাকারী আলী ইব্‌ন যায়েদ ইব্‌ন জাদআন প্রত্যাখ্যাত রাবী বলিয়া গণ্য । 
অবশ্য আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন মুকবেরী ও হারিছ ইব্‌ন আবদুর 
রহমান ইব্‌ন আবূ আছারের সনদে হাকাম স্বীয় মুসতাদরাকেও এইরূপ বর্ণনা করিয়াছেন । আবৃ 
হুরায়রা (রা) হইতে অন্য সূত্রে ধারাবাহিকভাবে শা'বী ও আবু দাউদ ইব্‌ন হিন্দের রিওয়ায়েতেও 
ইহা বর্ণিত হইয়াছে। অন্য সুত্রে আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা ও 
মুহাম্মাদ ইবন আমরও ইহা বর্ণনা করিয়াছেন। এই সূত্রে নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবূ 


Contents 


সূরা বাকারা 8১৫ 


হুরায়রা (রা), আবূ সালিহ, যায টার রান ও রানি রানার বরন 

হতবত হয়া 

আল্লাহ তা'আলা বলেন $ 

১৮০২২ ৮০০৪ J এ] 0258 655215901 5451১১31112 

অর্থাৎ “হে ঈমানদারগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্যে খণের আদান-প্রদান 
কর, তখন তাহা লিপিবদ্ধ করিয়া নাও ৷’ ইহার দ্বারা আল্লাহ তাহার মু'মিন বান্দাদেরকে নির্দেশ 
দিতেছেন যে, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য কোন লেন-দেন সম্পাদন করিবে, তখন উহা 
লিপিবদ্ধ করিয়া নিবে । ইহাতে ব্যাপারটা পাকাপাকি হইয়া উহার পরিমাণ, সময়-সীমা ও 
সাক্ষীসমূহ সংরক্ষিত হইবে। এই কথাই আল্লাহ তা'আলা এই আয়াতের শেষের দিকে 
বলিয়াছেন £ 1৬5১5 21 ৮১১19 53454108515 4111 25০1৮০81118 অর্থাৎ এই 
লিপিবদ্ধতার পদ্ধতি আল্লাহর সুবিচারকে অধিক কায়েম রাখে, ইনসাফকে অধিক সুষ্ঠু রাখে 
এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত । 

ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, ইবন আবূ নাজীহ ও সুফিয়ান সাওরী 
(র) বর্ণনা করেন £ MES ae একী ৪11 ০2572521556 151 ১51 55১1 62 
এই আয়াতটি নির্দিষ্ট সময়ের মধ্যে লেন-দেন করার ব্যাপারে নাযিল করা হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবু হাসান আ'রাজ ও কাতাদা বর্ণনা করেন 
যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ পূর্ববর্তী কালেও নির্দিষ্ট সময়ের মধ্যে লেন-দেনের প্রচলন 
ছিল। উহাকে আল্লাহ তা'আলা বৈধ বলিয়া স্বীকৃতি প্রদান করিয়াছেন ইহা বলিয়া তিনি এই 
আয়াতটি পাঠ করেন- ৮৯: ৯1৮11 ১258 2১১21520 15১০1 ০311 0$505 _অর্থাৎ 
হে মুমিনগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্যে খণের আদান-প্রদান কর । 

ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে আবূ মিনহাল, আবদুল্লাহ ইব্‌ন কাছীর, ইব্‌ন 
আবু নাজীহ ও সুফীয়ান ইব্‌ন উআইনার রিওয়ায়েতে বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ 

হযরত নবী (সা) যখন মদীনায় আগমন করেন, তখন মদীনাবাসীরা এক, দুই বা তিন 
বৎসরের জন্য অনির্ধারিতভাবে ঝণ আদান-প্রদান করিত । ইহা দেখিয়া হুযুর (সা) বলেন, যাহা 
অতীত হইয়া গিয়াছে তাহা ধর্তব্য নয়। তবে এখন হইতে (তোমরা) মাপ ও ওজন নির্ধারিত 
করিয়া উহার (পরিশোধের) সময় নির্দিষ্ট করিয়া লইবে। 

আল্লাহ তা'আলা বলেন 8 ১১:71 অর্থাৎ লিপিবদ্ধ করিয়া নাও। ইহা বলিয়া আল্লাহ্‌ 
তা'আলা লেখার মাধ্যমে ব্যাপারটিকে দৃঢ়তর ও সংরক্ষিত করার কথা ব্যক্ত করিয়াছেন। এই 
কথার প্রেক্ষিতে যদি প্রশ্ন করা হয়, সহীহ্দ্বয়ে আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে 
যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আমরা নিরক্ষর উম্মত, লিখিতেও জানি না এবং হিসাব 
করিতেও জানি না। সেক্ষেত্রে এই বৈপরীত্যপূর্ণ উক্তি দুইটির মধ্যে কোন সামঞ্জস্য আছে কি? 
ইহার উত্তর হইল যে, দীনের বিষয়াবলী লিপিবদ্ধ করার তেমন কোন প্রয়োজন নাই৷ কেননা 
উহা আল্লাহ তা'আলা এত সহজ করিয়া উপস্থাপন করিয়াছেন যে, তাহা মানুষের স্মরণ রাখা 


Contents 


৪১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


কোনই কঠিন ব্যাপার নয়। এইভাবে রাসূল (সা)-এর সুন্ুতসমূহও সংরক্ষিত রহিয়াছে । তবে 
তিনি জাগতিক খুঁটিনাটি আনুষঙ্গিক কোন কোন বিষয়কে লিপিবদ্ধ রাখার নির্দেশ প্রদান 
করিয়াছেন। বস্তুত তিনি কোন অপরিহার্য বা গুরুতৃপূর্ণ বিষয়কে এইভাবে লিপিবদ্ধ করার 
নির্দেশ দান করেন নাই । অনেক মনীষীই এই উক্তি করিয়াছেন। . 

ইব্‌ন জারীজ (র) বলিয়াছেন ঃ ধণদাতার দায়িত্‌ হইল উহা লিখিয়া রাখা এবং বিক্রেতার 
দায়িত্ব বিক্রিত দ্রব্যের উপর সাক্ষী রাখা । 

কাতাদা রে) বলেন ঃ দীর্ঘকাল কাআব (রা)-এর সংস্পর্শপ্রাপ্ত আবূ সুলায়মান মারাআশী 
(র) একদা তাহার সহচরদিগকে বলেন, তোমরা কি সেই ময্লুমকে চিন, যে ব্যক্তি আল্লাহ্‌র 
নিকট দু'আ করে, কিন্তু তাহার দু'আ আল্লাহ কবুল করেন না ? তাহারা সকলে বলিল, ইহা 
কিভাবে হইতে পারে ? তিনি বলিলেন, নির্ধারিত সময়ের জন্য সে খণ দেয়, কিন্তু ইহার 
ব্যাপারে কোন সাক্ষী নির্ধারণ করে না এবং উহা লিখিয়াও রাখে না। অতঃপর নির্ধারিত তারিখ 
হইয়া যাওয়ার পর সে তাহাকে খণ পরিশোধ করার জন্য তাগাদা দিতে থাকে, কিন্তু অনুগৃহীত 
ব্যক্তি উহা অস্বীকার করিয়া বসে। ফলে উপায়ান্তর না দেখিয়া সে আল্লাহ্র নিকট প্রার্থনা 
করিতে থাকে । আর এই অবস্থায় এই মযলুম ব্যক্তির দু'আ কবুল করা হয় না। কেননা, সে 
সেই ব্যাপারে সাক্ষী না রাখিয়া বা উহা লিপিবদ্ধ না করিয়া আল্লাহ্‌র নির্দেশ অমান্য করিয়াছে । 

আবূ সাঈদ শা‘বী, রবী ইব্‌ন আনাস, হাসান, ইবৃন জারীজ ও ইব্‌ন যায়দ (র) প্রমুখ 
বলেনঃ এইভাবে লিপিবদ্ধ করা বা সাক্ষী-প্রমাণ রাখা প্রথমে ওয়াজিব ছিল। কিন্তু এই আয়াতটি 
নাযিল হওয়ার মাধ্যমে তা রহিত হইয়া যায় 8 ১০5 | 5১1155715 Lass ৮৫০৮2 ০৭ 90৪ 
হ59151 অর্থাৎ যদি তোমরা একে অপরের প্রতি আস্থাশীল হও, তবে যাহার নিকট আমানত 
রাখা হইবে সে যেন উহা আদায় করিয়া দেয়। অবশ্য নিম্ন বর্ণিত হাদীসটি ইহার দলীল যে, উহা 
দ্বারা সাক্ষী রাখা এবং লিপিবদ্ধ করিয়া রাখাকে নিষিদ্ধ করা হয় নাই। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন হরমুয, জাফর ইব্‌ন 
রবী‘আ, লাইছ, ইউনুস ইব্‌ন মুহাম্মদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, বনী ইসরাঈলের এক ব্যক্তি অন্য এক ব্যক্তির নিকট এক 
হাজার দীনার খণ চাহিলে সে বলিল, সাক্ষী আন। খণপ্রার্থী ব্যক্তি বলিল, আল্লাহ্র সাক্ষীই 
যথেষ্ট । অতঃপর সেই ব্যক্তি বলিল, তবে জামিন আন । সে বলিল, আল্লাহ্র জামিনই যথেষ্ট । 
ইহার পর খণদাতা ব্যক্তি বলিল যে, তুমি সত্যিই বলিয়াছ। অতঃপর খণ পরিশোধের তারিখ 
নির্ধারণ করিয়া তাহাকে এক হাজার দীনার গুনে দেয়। ইহার পর খণগ্রহীতা ব্যক্তি যথাসময়ে 
ঝণ পরিশোধ করার জন্য সমুদ্রের তীরে আসিয়া কোন জাহাজের অপেক্ষা করিতে থাকে। 
উদ্দেশ্য, কোন জাহাজ পাইলে পার হইয়া তাহাকে নিদিষ্ট সময়ের মধ্যে খণ পরিশোধ করিবে, 
কিন্তু সে কোন জাহাজ পাইল না। তখন একখণ্ড কাঠ খুঁড়িয়া তাহার মধ্যে হাজার দীনার 
এবং সেই ব্যক্তির নামে এক খানা পত্র লিখিয়া উহার মুখ বন্ধ করিয়া আল্লাহ্‌র নিকট প্রার্থনা 
করিল, হে আল্লাহ! আপনি ভাল করিয়াই জানেন যে, আমি অমুক ব্যক্তির নিকট হইতে এক 
হাজার দীনার খণ নিয়াছিলাম। খণ গ্রহণে সে সাক্ষী চাহিলে আমি আপনাকেই সাক্ষী 


Contents 


সূরা বাকারা ৪১৭ 


করিয়াছিলাম এবং সে জামিন চাহিলে আমি আপনাকেই জামিন করিয়াছিলাম । আর সে 
ইহাতেই রাযী হইয়াছিল। এখন আমি তাহার নিকট গিয়া নির্ধারিত সময়ের মধ্যে তাহাকে উহা 
প্রদান করার ইচ্ছায় নদীর তীরে জাহাজ খুঁজিতেছি। কিন্তু পারাপারের জন্য কিছুই পাইলাম না। 
তাই উক্ত দীনারগুলি আপনাকে সোপর্দ করিয়া এই কাষ্ঠে ভরিয়া নদীতে ভাসাইয়া দিলাম। 
আমার ফরিয়াদ এই যে, এইগুলি তাহার নিকট পৌছাইয়া দিন। ইহার পর সে নদীর তীর হইতে 
চলিয়া আসিল। 
এদিকে সেই ঝণদাতা ব্যক্তি এই ভাবিয়া নদীর দিকে অগ্রসর হইতে লাগিলেন যে, 
ঝণগ্রহীতা সেই ব্যক্তির আজ খণ পরিশোধের তারিখ । তাই হয়তো লোকটি জাহাজযোগে 
তাহার পাওনা নিয়া আসিতে পারে । বারবার তিনি অনুসন্ধিৎসু দৃষ্টিতে কোন এক জাহাজে সেই 
ব্যক্তির আগমনের প্রতীক্ষা করিতে ছিলেন। ইতিমধ্যে তিনি নদীর কুলে এক ফালি কাঠ দেখিতে 
পান। শেষ অবধি এই ভাবিয়া তিনি সেই কাঠটি তুলিয়া নেন যে, আর না হোক ইহা দ্বারা 
জ্বালানি তো হইবে । মূলত ইহার মধ্যেই ছিল সেই দীনারগুলি। তিনি বাড়ি গিয়া সেই কাঠটি 
কাটিয়া টুকরা করার সময় দীনারগুলি এবং চিঠিটা পান। এই দিকে সেই ব্যক্তিও পিছনে পিছনে 
আসিয়া বলিল যে, নিন আপনার প্রাপ্য । আল্লাহর শপথ! আমি অনেক চেষ্টা করিয়া পারাপারের 
কোন ব্যবস্থা করিতে পারি নাই । তাই যথাসময়ে উপস্থিত হইতে বিলম্ব হইয়াছে। তাহার ইহা 
বলার পর খণদাতা ব্যক্তি বলিলেন, আপনি কি টাকাগুলা অন্য উপায়ে পাঠাইয়া দিয়াছেন ? সে 
বলিল, আমি তো আগেই বলিলাম যে, কোন জাহাজ পাই নাই বিধায় আসিতে পারি নাই । তিনি 
বলিলেন, আপনার অর্থ আপনার পক্ষ হইতে আল্লাহ আমাকে পৌছাইয়া দিয়াছেন-যাহা আপনি 
কাঠের মধ্যে করিয়া ভাসাইয়া দিয়াছিলেন। তাই আপনি আপনার এই অর্থ নিয়া যান। ইহার 
সনদসমূহ বিশুদ্ধ । বুখারী (রা) স্বীয় সহীহ্‌ বুখারীতে এই হাদীসটি সাতবার বর্ণনা করিয়াছেন। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ JAG SL 2 (তখন তাহা 
লিপিবদ্ধ করিয়া নাও এবং তোমাদের মধ্যে কোন লেখক তাহা ন্যায়সংগতভাবে লিখিয়া নিরে।) 
অর্থাৎ লেখক যেন ন্যায় এবং সততার সহিত লিখেন। তিনি কোন প্রকার পক্ষপাতিত্ব যেন না 
করেন এবং যাহা লিখিবেন তাহা যেন সর্বসম্মতভাবেই লিখেন। আর লেখায় যেন কোন ধরনের 
'ত্রাস-বৃদ্ধি না করেন। অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ WC 5801৭ ES 
২5415 4111 4:০০ ‘লেখক লিখিতে অস্বীকার করিবে না। আল্লাহ তাহাকে যেমন শিক্ষা 
দিয়াছেন; তাহার উচিত তাহা লিখিয়া দেওয়া ।” অর্থাৎ কেহ যদি অনুনয় করিয়া (দলীল বা 
চুক্তিপত্র) লিখিয়া দিতে বলে, তবে সে উহা লিখিয়া দিতে অস্বীকার করিতে পারিবে না। কেননা 
আল্লাহ তাহাকে শিক্ষার তাওফীক দিয়াছেন, তাই লিখিয়া দেওয়া তাহার নৈতিক দায়িত্ব বটে । 
যেমন হাদীস শরীফে উল্লেখিত হইয়াছে যে, কোন কার্যরত ব্যক্তিকে সাহায্য করা অথবা অক্ষম 
ব্যক্তির কাজ করিয়া দেওয়া উভয়ই সাদকার মধ্যে গণ্য । অন্য হাদীসে আসিয়াছে যে, ইল্ম 
শিক্ষা করিয়া তাহা যে ব্যক্তি গোপন করে, কিয়ামতের দিন তাহাকে আগুনের লাগাম পরাইয়া 
দেয়া হইবে। 
মুজাহিদ (র) ও আতা (র) বলেন ঃ ‘লেখককে উহা লিখিয়া দেওয়া ওয়াজিব ।’ অতঃপর 
আল্লাহ তা'আলা বলেন 8 £১ 41 501 $2৷ ১০ 4301 4/7515 এবং খণ গ্রহীতা 


কাছীর (২য় খণ্ড)_৫৩ 


Contents 


৪১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয় এবং সে যেন স্বীয় পালনকর্তা আল্লাহকে ভয় করে । অর্থাৎ 
ঝণ গ্রহণের ব্যাপারে উহা লেখকের দ্বারা লিখাইয়া নেওয়ার দায়িত্‌ হইল খণ গ্রহীতার উপরে 
এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখিয়া লেখালেখি সম্পন্ন করা চাই আর «১ ১১১১৫ 
(4,5 (লেখার মধ্যে বিন্দুমাত্রও বেশকম না করা)। অর্থাৎ কোন বিষয়কে গোপন না করা। 
i 5৯11 4১15 5541 14 5,5 (অতঃপর খণ গ্রহীতা যদি দুর্বল বুদ্ধির হয়।) অর্থাৎ ইহা 
বুঝার মত বয়স যদি তাহার না হইয়া থাকে ইত্যাদি । ($১:০ (অথবা যদি দুর্বল হয়)।' 
অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক বা পাগল হয়। ৯ 1০2 1১1 4:12. ১1 অথবা যদি নিজে লেখার 
বিষয়বস্তু বলিয়া দিতে সক্ষম না হয়। অর্থাৎ জ্ঞান-বুদ্ধি কম থাকার কারণে লেখার বিষয়বস্তুতে 
ভুল হওয়ার যদি আশংকা থাকে । তবে J. €213 41215 (তাহার অভিভাবক ন্যায়- 
সংগতভাবে লিখাবে ৷) 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ০: ১০০১৮515১৮4 (দুইজন সাক্ষী 

কর তোমাদের পুরুষদের মধ্য থেকে!) অর্থাৎ লেখার সাথে সাথে দুইজন সাক্ষী করিতে হইবে 
যাহাতে ব্যাপারটা শক্ত ও পরিষ্কার হইয়া যায়। আর ১৪১১: 5, 4 ১৮ 
১১০1 (যদি দুইজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুইজন মহিলা ।) অর্থ-সম্পদের 
ব্যাপারে কেবল এই নির্দেশ দেওয়া হইয়াছে। তবে ইহার দ্বারা কেবল সম্পদকেই নিদ্দিষ্ট করা 
যাইবে না। আর একজন পুরুষের স্থানে দুইজন মহিলা করা হইয়াছে। ইহার কারণ হইল 
মহিলাদের জ্ঞানের স্বল্পতা । 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুকবেরী, আমর ইব্‌ন আবূ আমর, ইসমাঈল 
ইব্‌ন জাফর, কুতায়বা ও মুসলিম (র) স্বীয় মুসলিম শরীফে বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন ঃ | 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, হে মহিলা সকল! সাদকা কর এবং বেশি করিয়া ইসতিগফার 
পড়। কেননা জাহান্নামে আমি তোমাদের সংখ্যাই বেশি দেখিয়াছি। তখন একজন মহিলা 
জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্র রাসূল! কি কারণে আমাদের অধিকাংশ জাহান্নামবাসী হইবে ? 
তিনি বলেন, তোমরা খুব বেশি অভিশাপ দাও এবং স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ কর। পক্ষান্তরে 
যদিও তোমাদের দীন ও বুদ্ধিমন্তায় দীনতা রহিয়াছে, কিন্তু তোমরাই পুরুষদের মন হরণে 
সর্বাপেক্ষা অগ্রগণ্য । আবার সেই মহিলা জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল! দীন এবং জ্ঞানের 
স্বল্পতা কিরূপে ? তিনি বলিলেন, জ্ঞানের স্বল্পতা তো ইহার দ্বারাই প্রমাণিত হয় যে, দুইজন 
মহিলার সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। আর দীনের স্বল্পতা হইল যে, খতুর সময় 
তোমরা নামায পড় না এবং খতুর অবস্থায় তোমরা রোযা ভাঙ্গিয়া থাক ও পরে উহা কাযা কর। 

আল্লাহ তা'আলা বলেন ৪ ০1:$:511 ১০ ১৮:১০ 5 (সেই সাক্ষীদের যাহাদিগকে 
তোমরা মনোনীত কর!) ইহার দ্বারা সাক্ষীর সততা ও ন্যায়পরায়ণ হওয়ার শর্ত আরোপ করা 
হইয়াছে । ইমাম শাফেঈ (র) বলেন- কুরআনের যে স্থানেই সাক্ষীর কথা আলোচিত হইয়াছে, 
সেই স্থানেই শব্দে অথবা ভাবে ন্যায়পরায়ণতার অর্থ অবশ্যই আলোচিত হইয়াছে । এই 
আয়াতটিই হইল উহার উৎকৃষ্ট প্রমাণ। কেননা ইহাতে মনোনীত সাক্ষীদ্বয়ের জন্য সততার শর্ত 
আরোপ করা হইয়াছে। উহার পরের বাক্যেই আল্লাহ তা'আলা বলিয়াছেন, a 1.5 ৩1 


Contents 


সূরা বাকারা 8১৯ 


(একজন যদি ভুলিয়া যায়)। অর্থাৎ মহিলা সাক্ষীদ্বয়ের একজন যদি ভুলিয়া যায়৷ ,<%-৯ 
(৪১২ (২৯4২ (অন্যজন তাহাকে স্মরণ করাইয়া দিবে)। অর্থাৎ সাক্ষী করার সময় যাহা 
ঘটিয়াছিল বা যাহার জন্য সাক্ষী করা হইয়াছিল । তবে কেহ কেহ ৭:23 কে 75৪ ও পড়িয়া 
থাকেন। বস্তুত যাহারা বলেন, উভয় মহিলার সাক্ষ্য যদি একে অপরের সহিত হুবহু মিলিয়া 
যায়, কেবল তখনই তাহাদের সাক্ষীকে একজন পুরুষের স্থলাভিষিক্ত বলিয়া ধরা হইবে, 
অন্যথায় নয়, ইহা হইল তাহাদের মনগড়া ব্যাখ্যা বা অভিমত । প্রথম ব্যাখ্যাই সর্বসম্মত ও 
বিশুদ্ধ । আল্লাহই ভালো জানেন। আল্লাহ তা'আলা আরও বলেন ৪ Ll se LLY 
1০ (সাক্ষীদেরকে সাক্ষী প্রদান করিতে ডাকিলে যেন অস্বীকার না করে।) কেহ কেহ ইহার 
ভাবার্থে বলিয়াছেন যে, যে কেহকে সাক্ষী প্রদান করার জন্য বলা হইলে বা ডাকা হইলে উহাতে 
অস্বীকৃতি জ্ঞাপন না করা। কাতাদা (র) ও রবী ইব্‌ন আনাসও (র) ইহা বলিয়াছেন। যেমন 
আল্লাহ তাআলা এই আয়াতের প্রাথমিক দিকে বলিয়াছেন £ ৮. 4২4 ১1 4402%5 
4815 5111 = অর্থাৎ লেখক লিখিতে অস্বীকার করিবে না, আল্লাহ তাহাকে যেমন শিক্ষা 
দিয়াছেন, তাহার উচিত তাহা লেখিয়া দেওয়া । ইহার দ্বারা প্রমাণিত হইল যে, সাক্ষী রাখা 
ফরযে কিফায়া। বলা হইয়াছে যে, ইহাই জমহুরের অভিমত ৷ তাই বলা হইয়াছে, ০১, 
12১ (5121 15511 (যখন ডাকা হয়, তখন অস্বীকার করা উচিত নয় ।) অর্থাৎ সত্য ঘটনা 
বিবৃত করা চাই। আর 1১211 এর ভাবার্থ হইল, সাক্ষী নির্ধারণ করার পর সাক্ষী প্রদান করার 
জন্য ডাকা হইলে ডাকে সাড়া দেওয়াই উচিত । উহা ফরয নয়; বরং উহা ফরযে কিফায়া বটে । 
আল্লাহ ভাল জানেন। 

মুজাহিদ (র) ও আবূ মিজলায (র) বলেন ঃ 

কাহাকেও যদি সাক্ষী হওয়ার জন্য বলা হয় তবে ইহা তাহার ইচ্ছাধীন। কিন্তু যদি সাক্ষী 
করার পর সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় তবে ইহা তাহার উপর ওয়াজিব। আবদুল্লাহ ইব্‌ন 
(রা) হইতে আবদুর রহমান ইব্‌ন আবু উমরা বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ 
আমি কি তোমাদেরকে উত্তম সাক্ষীর কথা বলিব ? সেই ব্যক্তি উত্তম যাহার নিকট সাক্ষ্য না 
চাহিতেই সাক্ষ্য দিয়া থাকে। 

সহীহ্দ্বয়ে অন্য একটি হাদীসে বর্ণিত হইয়াছে যে, আমি কি তোমাদিগকে নিকৃষ্ট সাক্ষীর 
কথা বলিব ? যাহারা সাক্ষী গ্রহণের পূর্বেই সাক্ষী প্রদানের জন্য ব্যাকুলতা প্রকাশ করে তাহারাই 
নিকৃষ্টতম সাক্ষী । যথা রাসূল (সা) বলিয়াছেন 8 ₹৫১৮৫-০১ Ll ES 2৬৪ SSL 
১৪:০1 ১৫344 ০০০৩ অর্থাৎ অতঃপর এমন এক দল আসিবে যাহারা সাক্ষী প্রদানের 
পূর্বে শপথ করিতে থাকিবে এবং শপথের পরে সাক্ষ্য দিতে থাকিবে । অন্য এক বর্ণনায়, 
উল্লিখিত হইয়াছে যে, এমন একটি জাতি আসিবে যাহাদের সাক্ষ্য প্রার্থনা করা হইবে না, অথচ 
তাহারা সাক্ষ্য প্রদান করিবে । উল্লেখ্য যে, ইহারাই হইল মিথ্যা সাক্ষ্যদাতা সম্প্রদায় । 

ইব্‌ন আববাস (রা) ও হাসান বসরী (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, সাক্ষীর সাক্ষ্য দান 
করা উচিত, সাক্ষ্য দিতে অস্বীকৃতি জ্ঞাপন করা উচিত নয় । 


Contents 


8২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহার পর আল্লাহ তা'আলা বলেন ঃ 11152549115 ১৪৯০ 011৮5585 
5121 অর্থাৎ বিষয় ক্ষুদ্ৰ হোক বা বৃহৎ হোক উহার নির্দিষ্ট সময় লিপিবদ্ধ করিতে অবহেলা করিও 
না। ইহাই হইল চূড়ান্ত কথা । আর ইহা দ্বারা লেন-দেনের ছোট-বড় বিষয়কেও লিপিবদ্ধ করিয়া 
নিতে নির্দেশ দেওয়া হইয়াছে। 

তিনি আরও বলিয়াছেন যে, ছোট-বড় যে কোন বিষয় লিখিতে অবহেলা বা ভূল না করা 
উচিত। তাহা হইলে চুক্তির ছোট-বড় কোন বিষয়ই ভুলিয়া যাওয়ার সম্ভাবনা থাকে না। কেননা 
লেখা দেখিয়া বিস্মৃত কথাও স্মরণ হইয়া যায়। আর মতানৈক্য হইলেও ইহা দেখিয়া মীমাংসায় 
পৌছা খুবই সহজ হয়। 

তাই আল্লাহ তা'আলা বলেন ৪ ১209 84641115819 dt 2১০০০817113 
/১2'52%1 (এই, লিপিবদ্ধ করা আল্লাহর দৃষ্টিতে সুবিচারকে অধিক কায়েম রাখে, সাক্ষ্যকে 
সুষ্ঠু রাখে এবং ইহা তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত ।) অর্থাৎ 
লেন-দেন যদি বাকি হয় তবে চুক্তিপত্রে উহা লিখিয়া রাখা একান্ত প্রয়োজন । উপরন্তু ইহা 
আল্লাহর নিকট সুবিচারের উত্তম পন্থা এবং সাক্ষী-সাবুদের ব্যাপারেও সন্দেহহীন থাকা যায়। 
অর্থাৎ সাক্ষীরা যদি ভুলে বা সন্দেহে নিপতিত হয়, তবে ইহা দেখিয়া সন্দেহের অবসানও সহজে 
করা যায়। 

"5,050,531 ০১১19 (ইহা তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত ৷) 
অর্থাৎ সন্দেহে পতিত না হওয়ার ব্যাপারে ইহা খুবই কার্যকরী পদক্ষেপ। কেননা লেখা বিস্ৃত 
কথাও স্মরণ করায় । পক্ষান্তরে লেখা না থাকিলে অধিকাংশ ক্ষেত্রেই ভুল হইয়া যাওয়ার সম্ভাবনা 
থাকে। সকল বিষয় লেখা থাকিলে সন্দেহে পতিত হওয়ার কোন অবকাশই অবশিষ্ট থাকে না 
বা os DDL Ln Heo He La 
১৮২5 খা ০০০ ১ কি যি কাবার নদ হয় পরস্পর হাতে হাতে 
আদান-প্রদান কর, তবে তাহা না লেখিলেও তোমাদের কোন অপরাধ নাই ।' অর্থাৎ হাতে হাতে 
নগদ ক্রয়-বিক্রয়ের বেলায় বিবাদের কোন আশংকা না থাকিলে উহা না লেখিয়া রাখায় কোন 
পাপ নাই। 

এখন আলোচ্য হইল ক্রয়-বিক্রয়ের সাক্ষীর ব্যাপারে । কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
205151 1944-১19 (তোমাদের ক্রয়-বিক্রয়ের সময় সাক্ষী রাখ)। সাঈদ ইব্‌ন জুবাইর 
(রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন দীনার, ইবৃন লাহীয়া, ইয়াহয়া ইব্‌ন আবদুল্লাহ, আবু 
যারআ ও ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, ১:-:৮51911'-4-513 এই আয়াতাংশের 
ভাবার্থে সাঈদ ইব্‌ন জুবাইর (রা) বলেনঃ লেন-দেন বা ক্রয়-বিক্রয় বাকি হউক অথবা নগদ 
হউক, যে কোন অবস্থায়ই সাক্ষী রাখা বাঞ্ছনীয়। জাবির ইব্‌ন যায়েদ, মুজাহিদ, আতা ও 
যিহাকও এইরূপ বর্ণনা করিয়াছেন। শা'বী ও হাসান বলেন ৪ (১১৫১ ১! ১০ 
১১০১০। ৪৩] ১5215 (যদি একে অন্যকে বিশ্বাস করে তখন যাহাকে বিশ্বাস করে তাহার উচিত 
অন্যের প্রাপ্য পরিশোধ করা) এই আয়াতাংশ দ্বারা উক্ত নির্দেশ রহিত হইয়া গিয়াছে। 


Contents 


সূরা বাকারা ৪২১ 


উল্লেখ্য যে, জমহুর উলামা মনে করেন যে, সাক্ষী গ্রহণের নির্দেশটি ওয়াজিব নির্দেশ নয়; 
বরং ইহা একটি মুস্তাহাব ব্যাপার মাত্র । খুযাইমা বিনতে ছাবিত আনসারীর হাদীসটি ইহার 
ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আম্মারা ইব্‌ন খুযায়মা আনসারী সাহাবীদের সূত্রে বলেন যে, 
জনৈক বেদুঈনের নিকট হইতে রাসূল (সা) একটি ঘোড়া ক্রয় করেন। বেদুঈন মূল্য নেয়ার 
উদ্দেশ্যে তাহার পিছনে পিছনে তাহার বাড়ির দিকে আসিতেছিল। রাসূলুল্লাহ (সা) দ্রুত পথ 
চলিতেছিলেন এবং বেদুঈন একটু ধীরে ধীরে চলিতেছিল। ঘোড়াটি যে বিক্রি হইয়া গিয়াছে 
তাহা লোকজন আচ করিতে না পারিয়া তাহারাও উহার দাম করিতে থাকে এবং ঘোড়াটি যে 
মূল্যে বিক্রি হইয়া গিয়াছে তাহার চেয়ে দাম বেশি হইতে থাকে । কিন্তু হুযুর (সা) ক্রয়ের সময় 
কোন সাক্ষী নির্ধারণ করিয়াছিলেন না। এই সুযোগে বেদুঈন রাসূলুল্লাহ (সা)-কে ডাকিয়া 
বলিল, ওহে! আপনি ঘোড়াটি ক্রয় করিলে করুন, না হয় আমি অন্যের নিকট বিক্রয় করিব। 
ইহা শুনিয়াই রাসূলুল্লাহ (সা) দাড়ান এবং বলেন, তুমি তো ঘোড়াটি আমার নিকট বিক্রয় 
করিয়াছ। সুতরাং আবার কি বলিতেছ ? বেদুঈন তখন বলিল, আল্লাহর শপথ! আমি আপনার 
নিকট বিক্রয় করি নাই । রাসূলুল্লাহ (সা) বলিলেন, হা, তুমি আমার নিকট বিক্রয় করিয়াছ। এই 
অবস্থা দেখিয়া লোকজন এ-কথা ও-কথা বলিতে থাকে । তখন বেদুঈন বলে যে, আপনার 
নিকট বিক্রয় করিয়া থাকিলে তাহার সাক্ষী আনুন । মুসলমানগণ আসিয়া বেদুঈনকে বলিতে 
থাকে, ওরে হতভাগা । তিনি তো আল্লাহর রাসূল, তাহার মুখ দিয়া সত্য ছাড়া মিথ্যা নিসৃত হয় 
না। ইতিমধ্যে খুযাইমা (রা) আসিয়া রাসূলুল্লাহ (সা) ও বেদুঈনের মধ্যকার ঘটনা শোনেন । 
কিন্তু বেদুঈনের একই কথা যে, আপনি সাক্ষী আনুন। এইকথা শুনিয়া খুযায়মা (রা) বলেন, 
আমি সাক্ষ্য দিতেছি যে, তুমি রাসূলুল্লাহর (সা) নিকট এই ঘোড়াটি বিক্রয় করিয়াছ। রাসূলুল্লাহ 
(সা) খুযায়মার দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, তুমি কি করিয়া সাক্ষ্য দিলে ? তিনি বলিলেন, হে 
আল্লাহর রাসূল! আপনার সত্যবাদিতার উপর আমি সাক্ষ্য দিয়াছি। অতঃপর রাসূলুল্লাহ (সা) 
খুযায়মার সাক্ষীকে দুইজন সাক্ষীর মর্যাদা দান করেন । শুআইবের হাদীসে আবু দাউদ রে) এবং 
মুহাম্মদ ইব্‌ন ওলীদ যুবায়দীর রিওয়ায়েতে নাসায়ী (র) এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। তবে 
তাহারা যুহরীর রে) সূত্রেও এই হাদীসটি বর্ণনা করেন। 

সার কথা হইল, বিশেষ সাবধানতার জন্যেই সাক্ষী রাখা উচিত। 

তবে আবু মূসা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু বুরদা, শা'বী, ফিরাস, শু“বা ও মুআয 
ইব্‌ন মাআয আশ্বরীর সূত্রে হাকেম (র) স্বীয় মুসতাদরাকে এবং আবু বকর ইব্‌ন মারদুবিয়া 
বর্ণনা করেন যে, আবূ মূসা আশআরী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- তিন ব্যক্তি 
আল্লাহর নিকট দু'আ করিবে, কিন্তু আল্লাহ তাহাদের দু'আ কবুল করিবেন না। এক. সেই 
ব্যক্তি যাহার বন্ধনে দুশ্চরিত্রা স্ত্রী রহিয়াছে, অথচ সে তহাকে তালাক দেয় না। দুই. সেই 
ব্যক্তি যে ইয়াতীমের মাল তাহার বয়প্রাপ্তির পূর্বেই তাহাকে সমর্পণ করে । তিন. সেই ব্যক্তি 
যে কাহাকেও খণ দেয়, কিন্তু কোন সাক্ষী রাখে না। এই হাদীসটির সনদসমূহ সম্পর্কে হাকাম 
রে) বলেন, সহীহ্দ্ধয়ের শর্তেও ইহা শুদ্ধ বলিয়া সাব্যস্ত । কারণ শু'বার রে) শিষ্যগণ এই 
হাদীসটিকে আবূ মূসা আশআরীর (রা) উপর “মাওকুফ’ করিয়াছেন। কিন্তু এই কথা 


Contents 


৪২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


সর্বসম্মতরূপে সাব্যস্ত যে, ০১১১ ০৯১ নী 9১১৬2 CL হাদীসটি শু“বা হইতে 
ধারাবাহিকভাবে পরম্পরা সূত্রে বর্ণিত। 
তঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ০৫১35 ০5৫ 965 2 (উহার লেখক ও সাক্ষী 

ক্ষতিগ্রস্ত করিবে না!) হাসান ও কাতাদা প্রমুখ বলেন ঃ 

এই আয়াতাংশের ভাবার্থ হইল, লেখকের লেখার যধ্যে হেরফের করা এবং সাক্ষীর 
সাক্ষ্যদানের প্রাক্কালে মূল ঘটনাকে বিকৃত করিয়া বলা অথবা সম্পূর্ণ ব্যাপারটাই গোপন করিয়া 
ফেলা । কেহ কেহ বলিয়াছেন, ইহার অর্থ হইল, ইহার দ্বারা লেখক ও সাক্ষ্য দানকারীদের 
কাহারো ক্ষতি না করা। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ ইব্‌ন আবূ যিয়াদ, সুফিয়ান, হুসাইন 
ওরফে ইব্‌ন হাফস, উসাইদ ইব্‌ন আসিম ও ইব্ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, আলোচ্য 
আয়াতাংশের জবাবে ইব্‌ন আব্বাস (রা) বলেন $ 

কোন ব্যক্তি যদি কাহাকেও লেখার জন্য এবং সাক্ষ্যদানের জন্য বলে আর যদি সে কোন 
কাজে লিপ্ত থাকে, তখন এই বলিয়া তাহাদের উপর চাপ সৃষ্টি করিয়া তাহাদর কাজের ক্ষতি 
করা যাইবে না যে, ইহা ওয়াজিব ইকরামা, মুজাহিদ, তাউস, সাঈদ ইব্‌ন জুবাইর, যিহাক, 
আতীয়া, মাকাতিল ইব্‌ন হাইয়ান, রবীআ ইব্‌ন আনাস ও সুদ্দী (র) প্রমুখও ইহা বলিয়াছেন। 

১ 3১০৪ 23191585315 (যদি তোমরা এইরূপ কর তবে তাহা তোমাদের পক্ষে 
পাপের কাজ ।) অর্থাৎ আমি যাহা করিতে নিষেধ করি তাহা করা এবং যাহা করিতে আদেশ করি 
তাহা অমান্য করা- তোমাদের জন্য পাপ ও অন্যায়। বস্তুত তোমাদের কর্তব্য হইল আমার 
নির্ধারিত সীমা রক্ষা করা ও পাপাচারে লিপ্ত না হওয়া। 

পরিশেষে বলা হইতেছেঃ 441 15451, (আল্লাহকে ভয় কর) অর্থাৎ প্রতিটি কাজে তাহার 
ভয় অন্তরে জাগ্রত রাখা, তাহার আদেশ মান্য করা এবং নিষেধসমূহ বর্জন করা । ?৫- 19 

«|| ‘তিনি তোমাদিগকে শিক্ষা দান করেন ।' যেমন আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ 


(908 ২0118 থ।। [50552177017 
অর্থাৎ (হে ঈমানদার সকল! তোমরা যদি আল্লাহকে ভয় কর, তাহা হইলে তোমাদেরকে 
দলীল প্রদান করা হইবে ।) অন্যত্র তিনি আরো বলিয়াছেন ঃ 


০৪ ০49 ০. ০ % ০ 5 ০ ০5 লে; ০ 5.2. ০5০1 ০০,৮ ed ee 
© ৬৩০০০ 1১১৫] a3 
অর্থাৎ (হে ঈমানদারগণ । তোমরা আল্লাহকে ভয় কর ও তাহার রাসূলের উপর বিশ্বাস 


রাখ । তাহা হইলে তিনি তোমাদিগকে দ্বিগুণ করুণা দান করিবেন, যাহার ওজ্জ্বল্যে তোমরা 
চলিতে থাকিবে)। 

5 গে YE, 40 -(আর আল্লাহ সব কিছু জানেন)। অর্থাৎ কার্যসমূহের তাত্বিক 
রহস্য এবং উহার উপকারিতা ও পরিণাম সম্পর্কে তিনি সর্বজ্ঞ। কোন কিছুই তাহার দৃষ্টির 
অগোচরে নয়; বরং মহাবিশ্বে সব কিছুই তাহার জ্ঞানের অন্তর্গত । 


Contents 


সূরা বাকারা ৪২৩ 


9 45524 9 £21 


| (0৮ 96 ৮25552508১5 কা 2০৬৩ (৬৩ (YAY) 
3. 85d SAGA 0 5S Cs 
০০৪ ০১৩5 62405 ১৫ £$8 GY 


২৮৩. “আর যদি তোমরা সফরে থাক এবং লেখক না পাও, তাহা হইল বন্ধকী দ্রব্য 
হস্তগত রাখ । তবে যদি তোমরা পরস্পরের প্রতি আস্থা রাখ, তাহা হইলে যাহাকে আস্থাবান 
ভাবা হইল, তাহার উচিত দেনা পরিশোধ করা এবং তাহার উচিত তাহার প্রতিপালক 
আল্লাহকে ভয় করা । আর সাক্ষ্য গোপন করিও না। যে ব্যক্তি উহা গোপন করিবে, তাহার 
অন্তর পাপাসক্ত । আর তোমরা যাহা কর তাহা আল্লাহ জানেন ।” 

তাফসীর $ আল্লাহ তা'আলা বলিতেছেন £ ) ৯, = ১৫ 519 (আর তোমরা যদি 
প্রবাসে থাক ৷) অর্থাৎ প্রবাস কালে যদি তোমরা নির্ধারিত সময়ের জন্য খণ দিতে চাও 14) 
(১০৫ 1১২5 (এবং তখন যদি কোন লেখক না পাও।) তোমাদের দলীল লিখিয়া দিবে এমন 
কোন লোক যদি না পাও। 

ইব্‌ন আব্বাস (রা) ইহার ভাবার্থে বলেন ৪ 

লোক পাওয়া গেলেও যদি কাগজ অথবা দোয়াত কলম না পাওয়া যায়, তাহা হইলে বন্ধকী 
বস্তু হস্তগত রাখিবে অর্থাৎ বন্ধকী বস্তু খণদাতার অধিকারে রাখিবে। আল্লাহ তা'আলা 
বলিতেছেন 8 £.৪ “১৯১৪ (তবে বন্ধকী বস্তু হস্তগত রাখা উচিত।) কেননা বন্ধকী বস্তু 
যেই পর্যন্ত খণদাতার অধিকারে না আসিবে, সেই পর্যন্ত খণ পরিশোধ করিতে বাধ্য থাকিবে 
না। ইহা হইল ইমাম শাফেঈ (র) ও জমহুরের রে) মাযহাব ৷ অন্য একদল ইহার দ্বারা দলীল 
গ্রহণ করিয়াছেন যে, বন্ধকদাতার কাছেই বন্ধকী বস্তু থাকা জরুরী । ইমাম আহমদ (র) হইতেও 
ইহা রিওয়ায়েত করা হইয়াছে। 

পরবর্তী মনীষীদের একটি দল এই আয়াতের ভিত্তিতে বলিয়াছেন যে, সফরের অবস্থা 
ব্যতীত অন্য কোন সময় বন্ধক রাখা শরীআত সম্মত নয়। আর মুজাহিদ (র) প্রমুখ ইহা 
বলিয়াছেন। 

সহীহ্দ্বয়ে আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) যখন ইন্তেকাল করেন, 
তখন তাহার লৌহ্বর্মটি একজন ইয়াহুদীর নিকট তিন ওসাক যবের বিনিময়ে বন্ধক ছিল । উক্ত 
যব তিনি তাহার পরিবারবর্গের জন্যে গ্রহণ করিয়াছিলেন । অন্য এক রিওয়ায়েতে বর্ণিত 
হইয়াছে যে, ইহা তিনি মদীনার এক ইয়াহুদীর নিকট বন্ধক রাখিয়াছিলেন। 

শাফেঈর (র) রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, আবূ শাহাম নামক এক ইয়াহুদীর নিকট 
তিনি উহা বন্ধক রাখিয়াছিলেন। ইহার বিস্তারিত বর্ণনা ইসলামী বিধানের বড় বড় কিতাবসমূহে 
লিপিবদ্ধ হইয়াছে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর প্রাপ্য এবং তাহার নিকট 
সাহায্য প্রার্থনা করি । 


Contents 


8২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১২১ 5311 4$15 La CLE ১০1 90 
45541 (যদি একে অন্যকে বিশ্বাস করে, তবে যাহাকে বিশ্বাস করা হয়, তাহার উচিত অন্যের 
প্রাপ্য পরিশোধ করা ।, 

আবু সাঈদ খুদরী (রা) হইতে উত্তম সনদে ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন যে, আবু 
সাঈদ খুদরী (রা) বলিয়াছেন, টানা রারাদ রা সাকার 
গিয়াছে। 

শা'বী (র) বলেন ঃ 

যদি পরস্পরের প্রতি বিশ্বাস বা আস্থা থাকে, তাহা হইলে না লিখিলে বা সাক্ষী না রাখিলেও 
তাহাতে দোষ নাই। ইহার সাথে সাথেই আল্লাহ তা'আলা বলেন £*”) ২111 5,1, (এবং স্বীয় 
পালনকর্তা আল্লাহকে ভয় করা উচিত ।) অর্থাৎ বিশ্বাস স্থাপিত ব্যক্তির আল্লাহকে ভর করা 
উচিত । সামুরা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান ও কাতাদার রিওয়ায়েতে সুনান সংকলকগণ 
এবং ইমাম আহমদ (রা) বর্ণনা করেন যে, সামুরা (রা) বলেনঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, 
যাহা তুমি গ্রহণ করিয়াছ তাহা তুমি যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করিবে ততক্ষণ উহা হাতে 
থাকিবে। 

আল্লাহ তাআলা বলেন ৪ 81421119545 ০ (তোমরা সাক্ষ্য গোপন করিও না।) 
অর্থাৎ সাক্ষ্য গোপন ও বেশকম না করা এবং উহা প্রকাশ করা হইতে বিরত না থাকা । 

ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলেন ৪ উহার অর্থ হইল, মিথ্যা সাক্ষ্য না দেওয়া এবং সাক্ষ্যকে 
গোপন না করা । কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন 413 ? ১1: 4305 06৭28255215 অর্থাৎ যে 
কেহ উহা গোপন করিবে তাহার অন্তর পাপপূর্ণ হইবে । 

সুদ্দা (র) বলেন ঃ তাহার আত্মা পাপাচারী । যথা আল্লাহ তা“আলা অন্যত্র বলিয়াছে ৪ 


০০৯2০191101 all ই EEEY 
অর্থাৎ আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করি না এবং যদি আমরা এইরূপ করি তবে আমরা 
পাপীদের অন্তর্ভুক্ত হইয়া যাইব । আল্লাহ তা'আলা অন্যত্র বলেন £ 


৫.১ 215 519 411 ডিক ৮৮০৪০ ঠিক ডি 2 PEGE S তত 25511 521 
[5১255 95 0০4215111051555 91235 950 0০8 25 914015 
(55 ১৮4 050৫ 40 0519০55128555 0045 ০৮ 
অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর ওয়াস্তে সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক, 
যদিও তাহা তোমাদের নিজেদের পিতামাতার এবং আত্মীয়জনের প্রতিকূল হয়। আর যদি সে 
ধনী হয় বা দরিদ্র হয়, তবে আল্লাহ তাহাদের অপেক্ষা উত্তম। অতঃপর যদি তোমরা মুখ 


ফিরাইয়া নাও বা এড়াইয়া চল, তবে মনে রাখিও, আল্লাহ তোমাদের কার্যাবলী সম্পর্কে সম্যক . 
অবগত । এই কথাই আল্লাহ এখানে এইভাবে বলিয়াছেন ঃ 


Contents 


সূরা বাকারা ৪২৫ 


242 SILAS Co 05 Ll 25 2 a's BUEN 15৫5 2 
অর্থাৎ তোমরা সাক্ষ্য গোপন করিও না। যে কেহ তাহা গোপন করিবে, তাহার অন্তর 
পাপপূর্ণ হইবে! তোমরা যাহা কর, সে সম্পর্কে আল্লাহ খুব জ্ঞাত। 


$3 ৯008৩5-55৯১5১54 (vat) 
৮৫৪৫৫৫৫ 2015 ১? ০০৩৩5 HES ০53 ১০৩১৩ 


920 
O > 


২৮৪. “আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই আল্লাহর জন্য । তোমরা 
তোমাদের অন্তরসমূহের যাহা কিছু প্রকাশ কর কিংবা গোপন কর, আল্লাহর সমীপে 
তোমাদের উহার হিসাব-নিকাশ হইবে । অতঃপর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন ও 
যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন এবং আল্লাহ সকল কিছুর উপর অসীম ক্ষমতাবান ৷” 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা জানাইতেছেন-আকাশমণ্ডলী ও ভূমণ্ডল এবং উহার 
অন্তর্ভুক্ত সকল কিছুই আল্লাহর । উহার প্রকাশ্য ও অপ্রকাশ্য, সূক্ষ্ম ও সুপ্ত, ভিতর ও বাহির, এক 
কথায় সকল কিছুই তাহার কাছে সুস্পষ্টভাবে বিরাজমান ৷ তিনি আরও জানান-শীঘ্বই তাহার 
সমীপে তাহার বান্দাগণের প্রকাশ্য ও অপ্রকাশ্য কার্যকলাপ ও ধ্যান-ধারণার হিসাব-নিকাশ 
হইবে । যেমন আল্লাহ পাক অন্যত্র বলেন ঃ 
০৯০1 ৪০55 401 হক 2১৪ ৯০১৬০ ০০1১৯৯১১৫৩১ 

১১৪ ০506 15411 ১০১০ এত 

“বল, যদি তোমাদের অন্তরে কিছু লুকাও কিংবা উহা প্রকাশ কর, আল্লাহ উহা জানেন এবং 
তিনি আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের অন্তর্গত সকল কিছুই জানেন। এবং আল্লাহ সকল কিছুর উপর 
ক্ষমতাবান।” তেমনি অন্যত্র আল্লাহ বলেন £ ৮১১1) ৯.1 ৯12 

“আল্লাহ অন্তর্নিহিত ও লুকানো ব্যাপারে জানেন ।” 

মোটকথা এই ব্যাপারে এরূপ আরও বহু আয়াত রহিয়াছে । 

আলোচ্য আয়াতে আল্লাহ পাক অন্তরের খবর জানা ও উহার হিসাব লওয়া সম্পর্কে 
সুস্পষ্টভাবে অবহিত করার ফলে সাহাবায়ে কিরাম খুবই আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত হন।.বিশেষত 
গোপন ও প্রকাশ্য এবং ক্ষুদ্র ও বৃহৎ সকল কাজ ও ধ্যান-ধারণার হিসাব দিতে হইবে ভাবিয়া 
তাহারা ভয়ে অস্থির হন। 

আবু হুরায়রা রো) হইতে পর্যায়ক্রমে আবূ আবদুর রহমান, আবদুর রহমান ইব্‌ন 
ইব্রাহীম, আফফান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন-আলোচ্য 
আয়াতটি নাহিল হইলে সাহাবায়ে কিরাম ঘাবড়াইয়া যান। তাহারা সকলে মিলিয়া রাসূলুল্লাহ 
(সা)-এর কাছে আসিয়া নিবেদন করিলেন-হে আল্লাহ্র রাসূল! আমাদের জন্য সালাত, সিয়াম, 


কাছীর (২য় খণ্ড)-_৫৪ 


Contents 


৪২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


জিহাদ, সাদকা ইত্যাকার যে সব বিধান নির্ধারিত হইয়াছে তাহা আমাদের সামর্থ্যানুযায়ী 
হইয়াছে। কিন্তু এই আয়াতে যে বিধান আসিয়াছে তাহা আমাদের সাধ্যাতীত ব্যাপার । তখন 
রাসূল (সা) বলিলেন-“তোমরা কি অতীতের উম্মতের মত বলিতে চাও ? তাহারা বলিত, 
শুনিলাম ও অমান্য করিলাম । তাই তোমরা বল, শুনিলাম ও মানিলাম, হে আমাদের 
পরোয়ারদেগার প্রভু; তোমারই কাছে ক্ষমার প্রত্যাশা আর তোমার কাছেই প্রত্যাবর্তন ৷” যখন 
তাহারা অনুরূপ বলিলেন, তখন উক্ত আয়াতের কড়াকড়ি বাতিল করিয়া আল্লাহ তা'আলা এই 
আয়াত নাযিল করিলেন ৪ : 
৯1810 ও এত as ILE in বি 

(কাহাকেও সামর্থ্যের বাহিরে বিধান দেওয়া হইবে না। যে ব্যক্তি যাহা উপার্জন করিবে 
তাহাকে ততটুকুর জন্যই দায়ী করা হইবে ।) 

আবূ হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে “আলার পিতা, আলা, রাওহ ইবনুল কাসিম ও 
ইয়াধীদ ইব্‌ন সরীর সুত্রে ইমাম মুসলিম এককভাবেও উপরোক্তরূপ বর্ণনা করেন। উহাতে 
আরও আছে-তাহারা যখন (রাসূলুল্লাহর নির্দেশ মতে) কাজ করিলেন, তখন আল্লাহ তা'আলা 
কঠোর আয়াতটির হুকুম বাতিল করিয়া নাযিল করিলেনঃ 415) ...... 155 5111 1214 এ 
(2১1 i 51১২/55 (হে আমাদের পরোয়ারদেগার! আমাদের ভুল বা ভ্রান্তি 
ধরিও না।) তিনি বলেন-হা। ১০ ১০3৫| 95০ 4217৯154192 (5 ০৯5 ২৩ CS 
(3153 (হে আমাদের পরোয়ারদিগার! আমাদের উপর সেরূপ ভারি বোঝা চাপাইও না যেরূপ 
আমাদের পূর্ববতীদের উপর চাপাইয়াছ।) তিনি বলিলেন- হা 23112 YL 1৯5 99149 
«১ (51 ( হে আমাদের প্রতিপালক! আমাদের সাধ্যাতীত কোন বোঝা চাপাইওনা ।) তিনি 
রা বন ০ 
১১৪৫1। (আর আমাদের ধরিও না, আমাদিগকে ক্ষমা কর; তুমিই আমাদের মনিব। তাই 
আমাদিগকে কাফিরদের উপর বিজয়ী কর ।) তিনি বলিলেন-হা। 

এই ব্যাপারে ইব্‌ন আব্বাসের হাদীস ৪. 

ইব্‌ন আব্বাস রো) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন সুলায়মান, সুফিয়ান, ওয়াকী ও ইমাম 

আহমদ (রা) বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ ৮৯১০ 3116৮১১1৮৪5 19525 ৩15 

<; ১০2 এই আয়াত যখন নাযিল হইল, তখন সাহাবাদের অন্তরে এমন এক ত্রাস 
৮ পা পি তোমরা বল, শুনিলাম, 
মানিলাম ও আত্মসমর্পণ করিলাম । (তাহারা উহা বলিলে) আল্লাহ তা'আলা তাহাদের অন্তরে 
সুদৃঢ় ঈমান সঞ্চার করেন । তখন তিনি নাযিল করেন ঃ 
১১৭ 15০৮০৭5425১ এ ০১৪ 05 Vl 5০ 

০৮৫01 7১801 ০ ০৮৯৪ AE Ldn ay 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ওয়াকী, ইসহাক ইব্‌ন ইব্রাহীম, আবু কুরায়েব ও 
আবূ বকর ইব্‌ন শায়বার সূত্রে ইমাম মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। তবে তিনি এইটুকু 


Contents 


সূরা বাকারা ৪২৭ 


বাড়াইয়া বর্ণনা করেন ৪ (৮১1 31 ০০৮১ ০ 31 (১১195 3৮৮৪০ তিনি বলেন, আমি 
অবশ্যই করিয়াছি। (১45 ১ ১231 ০৫০ ২০1৯৯ LS al Ele LAS 5025 
তিনি বলেন, আমি নিঃসন্দেহে করিয়াছি! 420 815 9৮০ 0৮৯ 29 1025 তিনি বলেন, 
আমি অবশ্যই করিয়াছি। +, ১১4৭| ....-,১1 AL, 151 8219 42 ৪০19 তিনি বলেন, 
অবশ্যই আমি করিয়াছে। ৰ 

ভিন্ন সূত্রের বর্ণনা ঃ 

মুজাহিদ (র) হইতে পর্যায়ক্রমে হামীদ আল আ'“রাজ, মুআম্মার, আবদুর রায্যাক ও ইমাম 
আহমদ (র) বলেন যে, মুজাহিদ বলেন £ 

আমি ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট আসিয়া বলিলাম- হে আবূ আব্বাস! আমি ইব্‌ন 
উমরের (রা) কাছে ছিলাম । তিনি ১১৯০ '১11..৯১1 35 1১২-5 ৩159 আয়াতটি পড়িতে 
গিয়া কীদিয়া ফেলিলেন। তখন ইব্‌ন আব্বাস বলিলেন। এই আয়াত অবতীর্ণ হবার সংগে 
সংগে রাসূলুল্লাহর সাহাবাগণ ভয়ানক উদ্দিগ্ন ও দুশ্ত্তাগ্রস্ত হইলেন। এমনকি অত্যন্ত ক্ষুব্ধচিত্তে 
বলিলেন- ইয়া রাসূলাল্লাহ ! আমরা ধ্বংস হইয়াছি। আমরা আমাদের কথা ও কাজের জন্য 
পাকড়াও হইতে পারি; কিন্তু অন্তরের উপর তো আমাদের হাত নাই ৷ তখন রাসূল (সা) 
বলিলেন- তোমরা বল, (১০19 ১৯০০ আমরা শুনিলাম এবং মানিলাম। তাহারা তাহাই 
বলিলেন। অতঃপর উক্ত আয়াতের হুকুম বাতিলের জন্যে ))11১ ১1 | হইতে 
‘4১ (%5 পৰ্যন্ত আয়াত নাযিল হইল । ফলে অন্তরের কথা বাদ দিয়া শুধু বাহ্যিক 
কার্যকলাপের জন্য পাকড়াও হবার বিধান প্রদত্ত হইল। 

অপর একটি সূত্র ৪ 
(রা) বর্ণনা করেন যে, তিনি বলেনঃ মুজাহিদ (র) বলেন যে, আমি ইব্‌ন উমরের সংগে বসা 
ছিলাম। তখন তিনি ,/৮..]| 3 (5 < হইতে “ ০025 ১০] ১৮৯১5 পর্যন্ত পাঠ করিয়া 
বলেন- আল্লাহর কসম! যদি এই আয়াত অনুযায়ী আমরা পাকড়াও হই, তাহা হইলে ধ্বংস 
হইয়া যাইব । এই বলিয়া ইব্‌ন উমর কান্নায় ভার্ধগয়া পড়িলেন। তখন আমি সেখান হইতে 
উঠিয়া ইব্‌ন আব্বাস (রা)-এর কাছে আসি এবং তাহার কাছে ইব্‌ন উমরের বক্তব্য ও তাহার 
ক্রন্দনের কথা বর্ণনা করি। তখন ইব্‌ন আব্বাস (রা) বলেন, আবূ আবদুর রহমানকে আল্লাহ 
ক্ষমা করুন, আমার জীবনের কসম! এই আয়াত যখন নাযিল হয়, তখন সকল মুসলমানেরই 
আবদুল্লাহ ইব্‌ন উমরের অবস্থা দেখা দিয়াছিল। অতঃপর আল্লাহ তা'আলা 411| 31 3 
($:,9 %1 ৯০% হইতে সুরার শেষ আয়াত পর্যন্ত নাযিল করেন। ইব্‌ন আব্বাস (রা) 
বলেন-ফলে মনের ওয়াসওয়াসা মুসলমানের নিয়ন্ত্রণের বাহিরে বিধায় উহার বিচার হইবে না; 
বিচার হইবে তাহাদের কথা ও কাজের। 

অপর সূত্র ঃ 

সালিম হইতে পর্যায়ক্রমে যুহরী, সুফিয়ান ইব্‌ন হুসাইন, ইয়াধীদ ইব্‌ন হারূন, ইসহাক, 


% ৩৯ 


মুছান্না ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, সালিম বলেন ঃ তাহার পিতা 2 ০ 19৩-০ ৩! 


Contents 


৪২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


১11৫.-8১1 আয়াতটি পাঠ করিয়া কীদিয়া ফেলিলেন। এই ঘটনা যখন ইব্‌ন আব্বাস 
(রা)-এর কাছ পৌছিল, তখন তিনি বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আবূ আবদুর রহমানকে রহম 
করুন। এই আয়াতটি যখন নাযিল হয়, তখন রাসূলুল্লাহর সাহাবাগণ যাহা করিয়াছেন সেও 
তাহাই করিল। অতঃপর এই আয়াত মানসূখ হইয়া পরবর্তী এই আয়াত আসিল £ 31৫2 3 
[69 | (589 

ইব্‌ন আব্বাস (রা) হইতে বিশুদ্ধ সূত্রে এই বর্ণনাগুলি পাওয়া গিয়াছে। ইব্‌ন উমর (রা) 
হইতেও ইব্‌ন আববাস (রা) হইতে প্রাপ্ত বর্ণনার অনুরূপ বর্ণনা পাওয়া গিয়াছে। 

জনৈক সাহাবী হইতে পর্যায়ক্রমে মারোয়ানুল আসগর, খালিদ আস সফা, শু“বা, রাওহ, 
ইসহাক ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ৫ ইব্‌ন উমর (রা)-কে 1:95 ১13 
[184.451 (০৪ 5 আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন - পরবর্তী আয়াত ছারা 
উক্ত আয়াত মানসূখ হইয়াছে। 

হযরত আলী (রা) ইব্‌ন মাসউদ (রা), কাআব ইবনুল আহ্বার, শা'’বী, নাখঈ, মুহাম্মাদ 
ইব্‌ন কা'ব আল-কারযী, ইকরামা, সাঈদ ইবৃন যুবাইর ও কাতাদাও বলেন যে, পরবর্তী আয়াত 
আসিয়া উক্ত আয়াত মানসূখ করিয়াছে। 

তাহা ছাড়া আবূ হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে যিরারা ইব্‌ন আবূ আওফা ও কাতাদার 
সূত্রে একদল হাদীসবেত্তা তাহাদের সুনানে উদ্ধৃত করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূল 
(সা) বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা আমার ও আমার উম্মতের অন্তরে লুক্কায়িত কথা ক্ষমা 
করিয়াছেন এবং মুখের কথা ও কাজের হিসাব নিবেন। 

সহীহ্দ্বয়ে আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আ'রাজ, আবূয যিনাদ ও সুফিয়ান ইব্‌ন 
উআইনা বর্ণনা করেন ৪ 

রাসূল (সা) বলিয়াছেন যে, আল্লাহ তা'আলা বলিয়াছেন, যখন আমার বান্দা কোন পাপের 
ইচ্ছা পোষণ করে, তখন তাহা লিখিওনা। অতঃপর যখন তাহা কার্যকরী করে, তখন সেই 
পাপটি লিখ। পক্ষান্তরে যখন সে কোন পুণ্য করার ইচ্ছা করে, কিন্তু যদি তাহা কার্যকারী নাও 
করে, তথাপি একটি পুণ্য লিখ। অতঃপর যদি সে তাহারকার্ষকরী করে, তাহা হইলে দশটি পুণ্য 
লিখ। 

মুসলিম শরীফে এককভাবে এই বর্ণনাটি অন্য সূত্রে বর্ণিত হইয়াছে। আবু হুরায়রা (রা) 
হইতে পর্যায়ক্রমে আল আলার পিতা, আলা ও ইসমাঈল ইবৃন জা“ফর বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন ঃ 

রাসূল (সা) বলেন যে, আল্লাহ তা'আলা বলিয়াছেন- আমার বান্দা যখন কোন পুণ্যের 
মনোভাব গ্রহণ করে, তখন আমি তাহার জন্য একটি পুণ্য পর্যন্ত লিখি। অতঃপর যখন সে তাহা 
কার্যকরী করে, তখন তাহার দশটি পুণ্য হইতে সাতশ পুণ্য পর্যন্ত লিখি। পক্ষান্তরে যদি সে 
কোন পাপ কার্ষের ইচ্ছা পোষণ করে, তাহা হইলে আমি তাহা লিখি না। অতঃপর যখন সে 
তাহা কার্যকরী করে, তখন তাহার একটি পাপই লিখি। 


Contents 


সূরা বাকারা ৪২৯ 


আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে হুমাম ইব্ন মুনীহ, মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা 
করেন যে, তিনি বলেন ঃ 

রাসূল (সা) বলেন যে, আল্লাহ তা'আলা বলিয়াছেন - যখন আমার বান্দা মনে মনে একটি 
পুণ্য কাজ করার কথা বলে, তখন আমি তাহার জন্য একটি পুণ্য লিখি। অতঃপর যখন সে উহা 
কার্যকরী করে, তখন তাহার জন্য অনুরূপ দশটি পুণ্য লিখি। পক্ষান্তরে যদি সে কোন পাপ কাজ 
করার কথা মনে মনে বলে, তাহা আমি উপেক্ষা করি ও লিখি না। অতঃপর যখন সে উহা 
কার্যকরী করে, তখন একটি পাপই লিখি। 

রাসূলুল্লাহ (সা) আরও বলেন ঃ ফেরেশতারা বলেন, হে পরোয়ারদেগার, তোমার বান্দা 
একটি পাপ কাজ করার অভিলাষী । অবশ্য তিনি নিজেই উহা অধিক দেখেন । তখন আল্লাহ 
বলেন, অপেক্ষা কর। অতঃপর যদি সে উহা কার্যকরী করে, তাহা হইলে সেই পাপটিই লিখ। 
আর যদি সে পাপ অভিলাষটি বর্জন করে, তাহা হইলে তাহার জন্য একটি পুণ্য লিখ। 

রাসূলুল্লাহ (সো) আরও বলেন £ যখন কেহ ইসলামের কাজগুলি সুন্দরভাবে করে, তখন 
তাহার প্রত্যেকটি পুণ্য কাজের জন্য অনুরূপ দশটি হইতে সাতশত পুণ্য লিখা হয়। পক্ষান্তরে 
কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি পাপের জন্য একটি পাপই লিখা হইবে। 

মুসলিম শরীফে এককভাবে আবদুর রাযযাক হইতে মুহাম্মাদ ইব্‌ন রাফে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। উহার কিছু বর্ণনা বুখারী শরীফেও উদ্ধৃত হইয়াছে। 

মুসলিম শরীফে আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে ইব্‌ন সিরীন, হিশাম, খালিদ আল 
আহমার ও আবু কুরায়েব বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, যে ব্যক্তি 
একটি পুণ্য কাজের ইচ্ছা করিল, কিন্তু কার্যকরী করিতে বিরত হইল, তাহার জন্য একটি পুণ্য 
লিখা হইবে । অপরদিকে যে ব্যক্তি একটি পুণ্য কাজের ইচ্ছা করিল এবং উহা কার্যকরীও করিল, 
তাহার জন্য দশটি হইতে সাতশত পুণ্য পর্যন্ত লেখা হইবে । আর যদি সে কোন পাপের ইচ্ছা 
করে, কিন্তু কার্যকরী না করে, তাহার জন্য উহা লেখা হইবে না। তবে যদি সে উহা কার্যকরী 
করে তাহা হইলে লেখা হইবে । এই বর্ণনাটি ইমাম মুসলিম একাই উদ্ধৃত করিয়াছেন। অন্য 
কোন হাদীসবেত্তা ইহা উদ্ধৃত করেন নাই। 

মুসলিম শরীফে ইব্‌ন আব্বাস (রা) হইতে আবু রিজা আল আত্তারদী, আল জাআদ আবু 
উছমান, আবদুল ওয়ারিছ ও শায়বান ইব্‌ন ফারখ বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ 

রাসূল (সা) বলিয়াছেন, নিশ্চয় আল্লাহ তা'আলা পাপ ও পুণ্য লিখেন। অতঃপর তিনি 
বলেন, যে ব্যক্তি কোন পুণ্য কাজের ইচ্ছা করে, কিন্তু উহা কার্যকরী না করে, তাহার জন্য সেই 
পুণ্যটি পরিপূর্ণরূপেই লেখা হয়। অতঃপর যদি সে উহার ইচ্ছা করার পর কার্যকরীও করে, 
আল্লাহ তা'আলা তাহার জন্য দশটি হইতে সাতশত এমনকি উহা হইতেও বহুগুণ বেশি 
লিপিবদ্ধ করেন। পক্ষান্তরে যদি কোন পাপ কাজের ইচ্ছা করিয়া উহা কার্যকরী না করে তাহা 
হইলে একটি পাপই লিখেন । 

সহীহ মুসলিমে আবদুর রায্যাকের হাদীসের অনুরূপ অপর একটি বর্ণনা আল জাআদ আবু 


Contents 


8৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইয়াছে। উহাতে এ 31411 1০ 41162 ১১111 (১৯০ বাক্যটি অতিরিক্ত বর্ণিত 
হইয়াছে অর্থাৎ আল্লাহ তা“আলা উহা বিলুপ্ত করিয়াছেন এবং আল্লাহ ছাড়া অন্য কোন 
ধ্বংসকারীর ধ্বংস করার ক্ষমতা নাই। 

আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে সোহায়লের পিতা ও সোহায়ল বর্ণনা করেন যে, 
তিনি বলেন £ | 

রাসূল (সা)-এর একজন সাহাবী আসিলে জনগণ তাহাকে প্রশ্ন করিল, আমাদের অন্তরে 
এমন ভয়ানক কথাও জাগে, যাহা কেহ মুখে বলিতে পারেনা । তিনি জিজ্ঞাসা করিলেন, সত্যই 
কি তাহা তোমাদের হয় ? তাহারা জবাব দিল-হা ৷ তিনি বলিলেন -ইহা ঈমানের বহিঃপ্রকাশ । ' 
বর্ণনাটি সহীহ মুসলিমের ৷ মুসলিম শরীফে রাসূল (সা) হইতে আবু হুরায়রার (রা) সূত্রে 
পর্যায়ক্রমে আবু সালেহ ও আ"মাশ অনুরূপ বর্ণনা করেন। 

মুসলিম শরীফে আবদুল্লাহ হইতে পর্যায়ক্রমে আলকামা, ইব্রাহীম ও মুগীরা বর্ণনা করেন 
যে, তিনি বলেন ঃ রাসূল (সো)-কে মনের কুমন্ত্রণা সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলেন- ইহা 
ঈমানের অবস্থার বহিঃপ্রকাশ ৷ 

ইব্‌ন আব্বাস রো) হইতে আলী ইবৃন আবু তালহা বর্ণনা করেন ৪ 

1114১1২০4১১ ৮১5 2285 5 105 01 

এই আয়াতটি মানসূখ হয় নাই। কিয়ামতের দিন যখন সকল সৃষ্টিকে একত্রিত করা হইবে, 
তখন আল্লাহ তা'আলা বলিবেন, তোমাদের অন্তরের যেসব কথা ফেরেশতাও জানে নাই, আমি 
তাহা তোমাদিগকে জানাইতেছি। ঈমানদারগণকে তাহা জানানো হইবে এবং তাহাদের অন্তরের 
কথার অপরাধ ক্ষমা করা হইবে । এইজন্যই আল্লাহ বলিয়াছেন- আল্লাহর সমীপে সেই ব্যাপারে 
তোমাদের হিসাব নিকাশ হইবে । পক্ষান্তরে সন্দিগ্ধ মুনাফিকগণের অন্তরে লুকানো মিথ্যাসমূহ 
তাহাদিগকে জানানো হইবে এবং তাহাদিগকে সেই ব্যাপারে পাকড়াও করা হইবে । তাই আল্লাহ 
বলেন, অতঃপর যাহাকে ইচ্ছা ক্ষমা করা হইবে এবং যাহাকে ইচ্ছা শাস্তি দেওয়া হইবে । তিনি 
অন্যত্র বলিয়াছেন 8 ₹৫2 19 ০.০. 1০: 655152 519 

অর্থাৎ তিনি তোমাদের অন্তরের উপার্জনের জন্য পাকড়াও করিবেন । ইহার তাৎপর্য এই যে, 
তোমাদের নিফাক ও সংশয়ের ব্যাপারে তোমাদিগকে পাহড়াও করা হইবে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী ও যিহাকও প্রায় অনুরূপ বর্ণনা প্রদান করেন । যিহাক ও 
মুজাহিদ হইতে ইব্‌ন জারীরও বর্ণনা করেন। 

হাসান বসরী হইতে ইব্‌ন জারীর বর্ণনা করেন £ আয়াতটি মুহকাম ও উহা মানসৃখ হয় 
নাই। ইব্‌ন জারীর এই মতটিই পছন্দ করিয়াছেন । তাহার দলীল হইল এই যে, হিসাব নেওয়া 
দ্বারা শাস্তি দান করা অপরিহার্য নহে। নিশ্চয় আল্লাহ তা'আলা হিসাব নিয়া যাহাকে ইচ্ছা ক্ষমা 
করিবেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দিবেন। এই আয়াত প্রসংগে বর্ণিত এক হাদীসেও তাহা বুঝা 
যায়। যেমন £ 


Contents 


সূরা বাকারা ৪৩১ 


সাঈদ ইব্‌ন হিশাম হইতে পর্যায়ক্রমে ইব্‌ন আবূ আদী ও ইব্‌ন বিশার এবং ইব্‌ন 
হিশাম হইতে পর্যায়ক্রমে ইব্‌ন আলীয়া ও ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম এবং উভয় বর্ণনাকারী 
সাফোয়ান ইব্‌ন মিহরান হইতে কাতাদার সূত্রে বর্ণনা করেন যে, সাফোয়ান ইব্‌ন 
মিহরান বলেন £ 

আমরা আবদুল্লাহ ইব্‌ন উমরের সহিত বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করিতেছিলাম। তাহার 
তাওয়াফকালেই এক ব্যক্তি তাহার নিকট আরয করিল, হে ইব্‌ন উমর! রাসূল (সা) গোপন 
পরামর্শ সম্পর্কে কি বলিয়াছেন তাহা কি শোনেন নাই ? তিনি বলিলেন, আমি রাসূল (সা)-কে 
বলিতে শুনিয়াছি, এক মু'মিন যখন আল্লাহর নিকটবর্তী হইবে, তখন তিনি তাহার কাধে হাত 
রাখিলে সে তাহার পাপসমূহ স্বীকার করিবে । তিনি গোপনে প্রশ্ন করিবেন, তুমি কি এই ঘটনা 
জান ? তখন সে বলিবে, জানি । অতঃপর যতক্ষণ আল্লাহর ইচ্ছা এই ব্যাপার চলিবে । অবশেষে 
তিনি বলিবেন, আমি দুনিয়াতে তোমার দোষ গোপন করিয়াছি এবং আজ তোমাকে ক্ষমা 
করিলাম । তখন তাহাকে পুণ্য কিংবা ডান হাতে আমলনামা দেওয়া হইবে । পক্ষান্তরে কাফির 
"ও মুনাফিকগণকে প্রকাশ্যে ডাকা হইবে (ও প্রকাশ্যে হিসাব নেওয়া হইবে)। তাই আল্লাহ 
তা'আলা বলেন $ 

০১ tnt de 4101 590 2 ole VE ll 5৮5 

অর্থাৎ এই লোকগণই তাহাদের প্রভুকে মিথ্যা বলিয়াছিল। জানিয়া রাখ, যালিমদের উপর 
আল্লাহর লানত রহিয়াছে। 

কাতাদা হইতে বিভিন্ন সূত্রে সহীহদ্বয়ে এই হাদীসটি উদ্ধৃত হইয়াছে। 
আবূ হাতিম ও ইবৃন আবু হাতিম বর্ণনা করেন যে, তিনি বলেন 8 ১৫..৪১1 ৮৮155 19 
(311 5:৮4. 2৮৮5 এই আয়াত সম্পর্কে হযরত আয়েশাকে (রা) জিজ্ঞাসা 
করিলাম । তখন তিনি বলিলেন, এখন পর্যন্ত আমাকে কেহ এই ব্যাপারে প্রশ্ন করে নাই । আমি 
এই ব্যাপারে রাসূল (সা)-কে জিজ্ঞাসা করিয়াছি। অতঃপর তিনি বলেন, ইহা বান্দার সহিত 
আল্লাহর লেন-দেনের কারবার । ঈমানদার বান্দা অগ্নি, ধ্বংস ও বিপর্যয়যোগ্য হইয়া দুঃখকষ্ট 
করিবে এবং প্রভু তাহাদের ক্ষমা করিয়া দিয়া পাপমুক্ত করিবেন। হাম্মাদ ইব্‌ন সালমার সূত্রে 
ইব্‌ন জারীর ও ইমাম তিরমিযীও এইরূপ বর্ণনা প্রদান করেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি 
গরীব পর্যায়ের ৷ এই সূত্রটি ছাড়া অন্য কোন সূত্রে ইহা বর্ণিত হয় নাই। 

আমি বলিতেছি- এই সূত্রের মূল বর্ণনাকারী আলী ইব্‌ন যায়দ ইব্‌ন জাদাআন গরীব 
হাদীসই বর্ণনা করেন। এই হাদীস তিনি তাহার পিতার অন্যতম পত্নী উম্মে মুহাম্মদ উমাইয়ার 
বরাতে আবদুল্লাহর সূত্রে হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন৷ এই সূত্র ছাড়া অন্য কোন 
সূত্রে এই হাদীস কোন গ্রন্থে সংকলিত হয় নাই। 


Contents 


৪৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


KA 2 322 23 ১৮৫১. 2৫) ৫6০2৮ 5105 / 

2১৩ 521 ৪ O25 5 02 28007 3 05৮917 (YAS) 
১৫৮5৫ 2 ACL ০. st 5৬০ পাপা ead তরি পি নি 7 22 পণ জপ তা তা 
85৮ Al DEI 5৭১০১ 2 Yel ON 3১৮৯) sdb 9৮১ 


OH INS (57 
১৩৫৫৮ ৩55 CLT UG ১৩০৭ 4০৪৪ (৭) 


চে 


রে 3, 5 6 (11224 24 4? ৭% 8৫2, 2 
৩৫125), 666০55৬০৩৬১ LS CLUS INS 


AG bts eo BEI COIS IGS ৬৫ GH IE HS 
OG BN IE GHG 0785 7৬93 ৫91 


২৮৫. “রাসূল তাহার প্রভুর তরফ হইতে তাহার প্রতি অবতীর্ণ বস্তুর উপর ঈমান 
আনিয়াছে এবং মু’মিনগণও ৷ তাহারা সকলেই আল্লাহ ও তাহার ফেরেশতাগণ ও 
কিতাবসমূহ ও তাহার রাসূলগণের উপর ঈমান আনিয়াছে। (তাহারা বলে) আমরা তাহার 
রাসূলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না। তাহারা আরও বলে, আমরা শুনিলাম ও মানিয়া 
নিলাম। হে আমাদের প্রতিপালক, তোমার ক্ষমার প্রত্যাশী এবং তোমার কাছেই 
প্রত্যাবর্তন ৷” | 

২৮৬. “আল্লাহ কাহারো ক্ষমতার বাহিরে বোঝা চাপান না। সে তাহাই পাইবে যাহা 
সে উপার্জন করিবে এবং উপার্জিত বোঝাই তাহার উপর আরোপিত হইবে । হে আমাদের 
প্রতিপালক! আমাদের ভুল-ত্রুটি ধরিও না। হে আমাদের প্রতিপালক! আমাদের 
পূর্ববতীদের উপর যেরূপ বোঝা চাপাইয়াছিলে আমাদের উপর সেরূপ বোঝা চাপাইও না। 
হে আমাদের প্রতিপালক! আমাদের দ্বারা সেই বোঝা বহন কারাইও না যাহা আমাদের 
ক্ষমতার বাহিরে । আর আমাদিগকে ক্ষমা কর, আমাদিগকে মার্জনা কর ও আমাদিগকে দয়া 
কর। অনন্তর আমাদিগকে কাফিরদের মোকাবেলায় সাহায্য কর ।” 


প্রথম হাদীস 

নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে ইব্‌ন মাসউদ (রা), আবদুর রহমান, ইব্রাহীম, 
সুলায়মান, মনসুর, শু“বা, মুহাম্মদ ইব্‌ন কাছীর ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, নবী করীম 
(সা) বলেন ঃ যে ব্যক্তি এই আয়াত দুইটি পাঠ করিল । 

রাসূল (সা) হইতে পর্যায়ক্রমে ইব্‌ন মাসউদ (রা), আবদুর রহমান ইব্‌ন ইয়াযীদ, 
ইব্রাহীম, মনসুর, সুফিয়ান ও আবু নঈম বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ যে ব্যক্তি রাতে 
বাকারার শেষ আয়াত দুইটি পাঠ করিল, উহা তাহার জন্য যথেষ্ট হইল । 

অন্যরা সুলায়মান ইব্‌ন মিহরান আল আমাশের সূত্রে অনুরূপ বর্ণনা প্রদান করেন। 
সহীহ্দ্বয়ে এই বর্ণনাটি আবদুর রহমান, ইব্রাহীম, মনসুর ও সাওরীর সনদে বর্ণিত হইয়াছে। 


Contents 


সূরা বাকারা ৪৩৩ 


সহীহ্দ্য়ে ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে আলকামা ও আবদুর রহমানের সনদেও উহা 
বর্ণিত হইয়াছে। 

আবদুর রহমান বলেন £ আমি একবার ইব্‌ন মাসউদের সাথে দেখা করিলাম । তিনি 
আমাকে অনুরূপ বর্ণনা প্রদান করেন । আহমদ ইব্‌ন হাম্বলও অনুরূপ-বর্ণনা প্রদান করেন। 

নবী কীরম (সা) হইতে ইব্ন মাসউদ (রা), আলকামা, মুসাইয়েব ইব্‌ন রসফ, আসিম, 
শরীক ও ইয়াহ্‌য়া ইব্ন আদম বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ যে ব্যক্তি রাত্রিকালে সূরা 
বাকারার শেষ দুই আয়াত পাঠ করিবে উহা তাহার জন্য যথেষ্ট হইবে । 
দ্বিতীয় হাদীস 
আবূ যর রো) হইতে পর্যায়ক্রমে মারূর ইব্‌ন সুয়াইদ, খারাশ ইবনুল হার, রবঈ, মনসূর, 
শায়বান, হুসাইন ও আহমদ ইব্‌ন হাম্বল (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন 8 আরশের 
নিচের ভাণ্ডার হইতে আমাকে সূরা বাকারার শেষাংশ প্রদান করা হইয়াছে । আমার পূর্বে অন্য 
কোন নবীকে ইহা দেওয়া হয় নাই। 

আবূ যর (রা) হইতে পর্যায়ক্রমে যায়দ ইব্‌ন যাবিয়ান, রবঈ, মনসূর, সাওরী, আশজাদ ও 
ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন ঃ আরশের নিচের খনি হইতে আমাকে 
সুরা বাকারার শেষাংশ প্রদান করা হইয়াছে। 
তৃতীয় হাদীস 
বর্ণনা করেন যে, হযরত আবদুল্লাহ বলেন ৪ 

মি“রাজের রাত্রে যখন নবী করীম (সা) সপ্তম আকাশে অবস্থিত সিদরাতুল মুস্তাহায় 
পৌছিলেন - যেখানে নিম্ন জগত ও উর্ধ্ব জগত আসিয়া মিলিত ও সমাপ্ত হইয়াছে, তখন 
সিদরাতুল মুন্তাহাকে যাহা আচ্ছাদন করার তিনি আচ্ছাদন করিলেন। উহার সমতল স্বর্ণের 
তৈরী । রাসূল (সা)-কে তখন তিনটি জিনিস দেওয়া হইল- পাঁচ ওয়াক্ত নামায, সূরা বাকারার 
শেষাংশ ও তাহার উম্মতের যাহারা শির্ক করে নাই, ত তাহাদের ক্ষমার সুসংবাদ! 
চতুর্থ হাদীস 
আর রাযী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন $ সূরা বাকারার শেষ 
আয়াত দুইটি পাঠ কর। অবশ্যই আমাকে উহা আরশের নিচে অবস্থিত ভাণ্ডার হইতে প্রদান 
করা হইয়ছে। এই সদনটি উত্তম। তবে উহা কোন সংকলন গ্রন্থে উদ্ধৃত হয় নাই। 
heii 

হুযায়ফা (রা) হইতে পর্যায়ক্রমে রবঈ, আবূ মালেক, ইব্ন আওয়ানা, মারওয়ান, ইব্রাহীম 

চার জন বা আহমাদ ইবৃন কাসিম ও ইব্‌ন মারদুরিয়া বর্ণনা করেন যে, রাসূল 


কাছীর (২য় খণ্ড)--৫৫ 


Contents 


৪৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


(সা) বলেন ঃ তিনটি বস্তু দ্বারা আমাদিগকে মানব জাতির ভিতর মর্যাদা দান করা হইয়াছে। 
তন্মধ্যে একটি হইল, আমাকে আরশের নিচের রত্ব ভাণ্ডার হইতে সূরা বাকারার শেষ আয়াত 
কয়টি প্রদান করা হইয়াছে। আমার পূর্বে অন্য কাহাকেও ইহা দেওয়া হয় নাই এবং আমার 
পরেও ইহা কাহাকেও দেওয়া হইবে না । হুযায়ফা (রা) হইতে রবঈর সূত্রে নঈম ইব্‌ন আবু 
হিন্দাও অনুরূপ বর্ণনা করেন। 
ষষ্ঠ হাদীস 

আলী (রা) হইতে পর্যায়ক্রমে হারিছ, আবূ ইসহাক, মালিক ইব্‌ন মুগাওয়ালা, জাফর ইব্‌ন 
আওন, মুহাম্মাদ ইব্‌ন হাতিম ইবৃন বুযায়আ, ইসমাঈল ইবনুল ফযল, আবদুল বাকী ইব্‌ন 
নাফে ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, তিনি বলেন $ কোন জ্ঞানী মুসলমানকে দেখি নাই 
যে, তিনি রাত্রিকালে আয়াতুল কুরসী ও সূরা বাকারার শেষাংশ না পড়িয়া ঘুমান। কারণ, 
তোমাদের নবী (সা)-কে উহা আরশের নিচের খনি হইতে প্রদান করা হইয়াছে। 

আলী (রা) হইতে পর্যায়ক্রমে আল মুখারেকী, উমায়ের ইব্‌ন আমর, আবূ ইসহাক, 
ইসরাইল ও ওয়াকী তাহার তাফসীরে বর্ণনা করেন যে, তিনি বলেন £ আমি ইসলাম গ্রহণকারী 
কোন জ্ঞানী ব্যক্তিকে দেখি নাই যে, তিনি রাত্রিকালে আয়াতুল কুরসী ও সুরা বাকারার শেষাংশ 
না পড়িয়া নিদ্রা যান। কারণ উহা আরশের নিচের প্রকোষ্ঠ হইতে প্রদত্ত হইয়াছে। 


সপ্তম হাদীস 

ও আবূ ঈসা আত্‌ তিরমিযী বর্ণনা করেন যে, রাসূল (সো) বলেন ঃ নিশ্চয় আল্লাহ তা'আলা 
ভূমণ্ডল ও আকাশমণ্ডলী সৃষ্টির দু'হাজার বছর আগে একখানি গ্রন্থ লিখেন। উহা হইতে দুইটি 
আয়াত সূরা বাকারার শেষভাগে নাযিল করেন। পর পর তিনরাত্রি যে ঘরে সেই আয়াত দুইটি 
পড়া হয়না, সেই ঘরে শয়তান ঠাই নেয়। ইমাম তিরমিযী বলেন- হাদীসটি গরীব । হাকেম 
তাহার মুস্তাদরাকে হাম্মাদ ইব্‌ন সালমার সূত্রে উহা বর্ণনা করিয়া মন্তব্য করেন - ইমাম 
মুসলিমের শর্তে হাদীসটি সহীহ বটে, কিন্তু সহীহদ্বয়ে উহা উদ্ধৃত হয় নাই। 


অষ্টম হাদীস 

ইব্‌ন আব্বাস (রো) হইতে পর্যায়ক্রমে সাঈদ, ইউসুফ ইব্‌ন আবুল হুজ্জাজ, ইব্‌ন মরিয়ম, 
ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, তিনি বলেন £ রাসূল (সা) যখন সুরা বাকারার শেষাংশ ও 
আয়াতুল কুরসী পড়িতেন, তখন হাস্যোজ্জ্বল হইতেন। তিনি বলিতেন-এইগুলি করুণাময়ের 


৮০০ (5 21 ১৮১১৭ ০4 কিংবা ৬৪৪% ন১৯01 29৯2 25 ৪১০ ০০৭ ly 
পড়িতেন, তখন বিচলিত ও গম্ভীর হইতেন। | 


Contents 


সূরা বাকারা ৪৩৫ 


নবম হাদীস 

মা'কাল ইব্‌ন ইয়াসার হইতে পর্যায়ক্রমে আবু মালীহ, আবদুল্লাহ ইব্‌ন আবু হামীদ, মক্কী 
মুহাম্মদ ইব্‌ন কৃফী ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন £ আমাকে আরশের 
নিচ হইতে সুরা ফাতিহা ও সূরা বাকারার শেষাংশ দেওয়া হইয়াছে। মুফাস্সাল সূরা আমার 
প্রতি বাড়তি দান। 


দশম হাদীস 
_ ইবন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইব্‌ন জুবায়ের আবদুল্লাহ ইব্‌ন ঈসা ইব্‌ন 
আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ 

রাসূল (সা)-এর কাছে জিব্রাঈল (আ) বসা ছিলেন । হঠাৎ উর্ধ্বলোকে একটি শব্দ হওয়ায় 
জিবরাঈল (আ) উপরের দিকে তাকাইলেন। অতঃপর বলিলেন, এখন আকাশের সেই দরজাটি 
খোলা হইল যাহা পূর্বে কখনও খোলা হয় নাই। তখন সেখান হইতে একজন ফেরেশতা 
অবতরণ করিলেন এবং নবী করীম (স) আগাইয়া আসিলেন। তখন সেই ফেরেশতা তাহাকে 
বলিলেন - আপনাকে প্রদত্ত দুইটি নূরের আমি সংবাদ দিতেছি। এই দুইটি আপনার পূর্বে আর 
কোন নবীকে দেওয়া হয় নাই। তাহা হইল ফাতিহাতুল কিতাব ও সূরা বাকারার শেষাংশ ৷ 
আপনাকে দেওয়ার আগে কখনও আপনি ইহার কোন হরফ পড়েন নাই ! মুসলিম ও নাসয়ীতে 
‘ ইহা উদ্ধৃত হইয়াছে। 

আল্লাহ তা'আলা বলেন £ 4) ১০ 411 ১১107 ৯১| | অর্থাৎ রাসূল তাহার 
প্রতিপালকের তরফ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহা মানিয়া নিয়াছেন। ইহাতে আল্লাহ 
তা“আলা নবী করীম (সা) সম্পর্কে সংবাদ দান করিলেন। 

কাতাদা হইতে পর্যায়ক্রমে সাঈদ, ইয়াধীদ, বাশার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, 
কাতাদা বলেন £ আমাদিগকে বলা হইয়াছে যে, রাসূল (সা)-এর নিকট যখন এই আয়াত 
অবতীর্ণ হয়, তখন তিনি বলেন, তাহার উপর হক হইতেছে ঈমান আনা । 

আনাস ইব্‌ন মালিক (রা) হইতে পর্যায়ক্রমে ইয়াহয়া ইব্‌ন আবূ কাছীর, আবু আকীল, 
তাহার মুস্তাদরাকে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ যখন এই আয়াত নাযিল হইল তখন নবী 
(সা) বলিলেন যে, তাহার জন্য ঈমান রাখা এখন হক হইয়া গিয়াছে । অতঃপর হাকেম বলেন 
সনদটি বিশুদ্ধ বটে। কিন্তু সহীহদ্বয়ে ইহা উদ্ধৃত হয় নাই। 

আল্লাহ তা'আলার বাণীর 1১১ ০০113 পদটি (এবং মুমিনগণ) রাসূল শব্দের সহিত 
সংযুক্ত হইয়াছে। অতঃপর সকলের মিলিত অবস্থার সংবাদ দান করা হইয়াছে। তাই 
তিনি বলেনঃ . ও V 

অর্থাৎ তাহাদের সকলেই আল্লাহ, তাহার ফেরেশতাগণ, তাহার কিতাবসমূহ ও তাহার 
টারগাদের উপর নানার খায়া (লোহার বল) আদর আহার রাসুলগাগের বাসা পার 
সৃষ্টি করি না। 


Contents 


৪৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই মুমিনগণ একক, স্বয়ন্তর, লা-শরীক প্রতিপালক প্রভূ আল্লাহর উপর ঈমান আনে । 
তেমনি সকল নবী-রাসূল এবং বান্দার জন্যে নবী-রাসূলের কাছে অবতীর্ণ সকল আসমানী 
কিতাবকে তাহারা সত্য বলিয়া মানে । তাহারা নবী-রাসূলগণের কাহাকেও পৃথক দৃষ্টিতে দেখে 
না। একজনকে মানিয়া অন্য কাহাকেও অমান্য করে না। তাহাদের নিকট সকলেই সত্যবাদী, 
পবিত্রতাকারী, সত্যপথের দিশারী, কল্যাণের পথ প্রদর্শনকারী । যদিও আল্লাহর মজী মোতাবেক 
তাহাদের একজনের শরীআত আসিয়া অপর জনের শরীআত বাতিল করিয়াছে (তাহা ভিন্ন 
কথা)। শেষ নবীর এই শরীআত কিয়ামত পর্যন্ত চলিবে এবং কিয়ামত পর্যন্ত তাহার উম্মতের 
একটি দল এই সত্যের উপর অবিচল থাকিবে । 

আল্লাহ পাক বলেন 8 1১1১1 (২5 »এ1113 অর্থাৎ তাহারা বলে, হে প্রভু, আমরা 
তোমার কালাম শুনিয়াছি, উহা বুঝিয়াছি, উহার উপর স্থির রহিয়াছি ও সেই অনুসারে আমল 
করিতেছি। 

(১১১ 31২০ অর্থাৎ হে প্রভু! তোমার ক্ষমা, দয়া ও অনুগহ প্রার্থনা করিতেছি। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইব্‌ন জুবায়র, আতা ইবনুল মুসাইয়েব, ইব্‌ন 
ফযল, আলী ইব্‌ন হরব মোসেলী ও ইব্‌ন. আবূ হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
আলোচ্য আয়াতের 151 & ০.............০, 111০1 অংশ সম্পর্কে বলেন- তোমরা 
ক্ষমাপ্রাপ্ত হইয়াছ। ++,.০511 4১11, অর্থাৎ হিসাব-নিকাশের দিনের আশ্রয়স্থল একমাত্র 
আল্লাহ । 

জাবির হইতে পর্যায়ক্রমে হাকীম, সিনান জারীর, ইব্‌ন হামীদ ও ইব্‌ন জারীর বর্ণনা করেন 
যে, জাবির (রা) বলেন ঃ রাসূল (সা)-এর উপর যখন ১১--]| 4311....... 0511 ১51 
আয়াতটি নাযিল হয়, তখন জিব্রাঈল (আ) বলেন - আল্লাহ তা'আলা আপনার ও আপনার 
উম্মতের বেশ প্রশংসা করিয়াছেন। 

(29 এ1 0০5০ 5111 ৪14 অর্থাৎ কাহাকেও তাহার শক্তির বাহিরে কোন বিধান 
দেওয়া হইবে না। ইহা নিঃসন্দেহে বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা ও মহানুভবতা বৈ 
নহে। এই আয়াত পূর্ববর্তী 41 < ২৮..:১% ৮০৯১৪ 14০85112505 015 
আয়াত বাতিল করিয়াছে । কারণ, উহা অবতীর্ণ হওয়ার পর পর সাহাবায়ে কিরাম ঘাবড়াইয়া 
গিয়াছিলেন। ফলে উহার হিসাব-নিকাশ হইলেও উহার জন্য শাস্তি দেওয়া হইবে না। মোটকথা, 
যাহার উপর বান্দার নিয়ন্ত্রণ নাই, তাহার জন্য বান্দাকে শাস্তি দেওয়া হইবে না। উহা হইল 
মনের ওয়াসওয়াসা ও জল্পনা-কল্পনা । উহার উপর মানুষের দায়-দায়িত্ব থাকে না। অবশ্য 
ঈমানের ক্রটি হইতেই খারাপ ওয়াসওয়াসার সূত্রপাত হয়। 

আল্লাহ পাকের কালাম ঃ ০৫৮৭ 141 অর্থাৎ কল্যাণকর কাজ। ১1 16215 
অর্থাৎ খারাপ কাজ । এই কাজগুলিই হিসাব-নিকাশের আওতায় আসিবে । 

অতঃপর আল্লাহ তা'আলা বান্দাগণের শিক্ষাদাতা হিসাবে তাহাদিগকে প্রার্থনা করিতে 
বলিতেছেন ঃ | 


Contents 


সূরা বাকারা ৪৩৭ 


Gls 01 ৮১ 1$5% 4450, (হে আমাদের পরোয়ারদেগার! আমাদের 
ভুল-ক্ৰুটি ধরিও না) । ইহা দ্বারা বুঝা যায় যে, এইরূপ প্রার্থনা তিনি কবুল করেন। উক্ত প্রার্থনার 
তাৎপর্য হইল এই যে, আমি যদি ভুলক্রমে কোন ফরয তরক করি কিংবা হারাম কাজ করিয়া- 
ফেলি কিংবা অজ্ঞতার কারণে ঠিক মনে করিয়া শরীয়তের দৃষ্টিতে বেঠিক কোন কাজ করি, 
তাহা ক্ষমা করিয়া দাও। 

ইমাম মুসলিমের হাদীসে দেখা গিয়াছে, এই প্রার্থনায় আল্লাহ তা'আলা ইতিবাচক জবাব 
দিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীসেও তাহাই দেখা যায়। 

ইবৃন মাজা তাহার সুনাম ও ইব্‌ন হাব্বান তাহার সহীহ সংকলনে আতার সুত্রে আবু আমর 
আল আওযাঈ হইতে একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন। ইব্‌ন মাজা ইবৃন আববাস (রা) হইতে 
এবং তিবরানী ও ইব্‌ন হাব্বান ইব্‌ন আববাস (রা) হইতে উবায়েদ ইবৃন উমায়ের ও আতার 
সূত্রে বর্ণনা করেন ৪ 

রাসূল (সা) বলেন- _আন্মাহ তা'আলা আমার উম্মতকে ভুল-ত্রুটি ও নিয়ন্ত্রণ-বহির্ভূত 
ব্যাপারের দায়দায়িত্ব হইতে মুক্তি দিয়াছেন। ইমাম আহমদ ও আবূ হাতিম অন্য একটি সূত্রে 
ইহা বর্ণনা করেন। আল্লাহই ভাল জানেন। 

নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে উম্মে আবূ দারদা (রা), শাহর, আবু বকর আল হাযলী, 
মুসলিম ইব্‌ন ইব্রাহীম, আবু হাতিম ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, তিনি বলেন £ 
আল্লাহ তা'আলা তিনটি ব্যাপার হইতে আমার উম্মতকে মুক্তি দিয়াছেন । ভুল-ত্রুটি ও নিয়ন্ত্রণ 
বহির্ভূত ব্যাপার । 

আবূ বকর বলেন-_আমি হাসানের নিকট ইহা বর্ণনা করিলে তিনি বলেন, তুমি কি এই. 
আয়াত লক্ষ্য কর নাই, যাহা আমরা সর্বদা পাঠ করি £ 


(১151 51 ৮১০০১ ও 91851824155 


অর্থাৎ হে আমাদের প্রতিপালক প্রভু! আমরা যে সব ভুল-ত্রুটি করি তাহা ধরিও না। 

আল্লাহ তা'আলা বলেন £ ০ 2311 ৮1 4১1০ ৮০৫1০৯10৯45 এস ও [কও 
(4,3 অর্থাৎ সাধ্যাতীত কোন বিধান আমাদের উপর চাপাইও না । অতীতের উম্মতকে যেভাবে 
ক্ষুংপিপাসা ও নানা বাধ্যবাধকতার পরীক্ষায় ফেলিয়াছ, তেমনি আমাদিগকে ফেলিও না। কারণ, 
তোমার নবী মুহাম্মদকে রহমতের নবী করিয়া পাঠাইয়াছ। তাহার দীনকে দীনে হানীফ ও সহজ 
দীন করিয়াছ। সহীহ মুসলিমে আবু হুরায়রা (রা) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (স) বলেন £ 
“আল্লাহ তা“আলা উক্ত মুনাজাতের জবাবে সম্মতিসূচক হা বলিয়াছেন ।” 

ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা জবাবে বলেন-আমি 
অবশ্যই করিয়াছি। 

তাহা ছাড়া বিভিন্ন সূত্রের হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলেন__-আমি সরল- 
সহজ দীনে হানীফ নিয়া প্রেরিত হইয়াছি। 

আল্লাহ তা'আলা বলেন 8 «১11 ২3৮ 3৮5 14৯5 29 550, অর্থাৎ দুঃসহ দুঃখ-কষ্ট 
ও বিপদ-আপদের পরীক্ষায় আমাদিগকে নিপতিত করিও না। 


Contents 


৪৩৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


আলোচ্য আয়াতাংশ প্রসংগে মকহুল বলেন ঃ নিঃস্বতা কিংবা কামার্ততার মাধ্যমে পরীক্ষায় 
ফেলা। ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করেন। এই প্রার্থনার জাবাবেও আল্লাহ ইতিবাচক সাড়া 
দেন। ইহা অন্য হাদীসে বর্ণিত হইয়াছে। 

আল্লাহ পাকের কালাম ৪ 2 -০1 অর্থাৎ তোমার ও আমাদের মধ্যকার ব্যাপারে যে সব 
ক্রুটি-বিচ্যুতি তুমি জ্ঞাত রহিয়াছে, তাহা উপেক্ষা কর। | 

(১1,521, অর্থাৎ তোমার বান্দাদের ও আমাদের মধ্যকার ব্যাপারে যে সব ভুল-ভ্রান্তি ও 
অন্যায়- অবিচার হইয়াছে তাহা ক্ষমা কর। 

(০৯:১1 অর্থাৎ ভবিষ্যতে যাহা কিছু ক্রুটি-বিচুতি ঘটিবে তাহা হইতে বাচার জন্য 
তোমার তৌফিক চাই । তুমি আমাদের ব্যাপার আমাদের হাতে ছাড়িয়া দিও না। 

তাই অনেকে বলেন-পাপী বান্দারা তিনটি জিনিসের মুখাপেক্ষী । এক, আল্লাহ পাক যেন 
তাহার ও বান্দার মধ্যকার ক্রটি-বিচ্যুতি না ধরেন। দুই. বান্দার সহিত বান্দার সম্পর্কের ক্ষেত্রে 
যে অপরাধ হইয়াছে তাহা যেন তিনি ঢাকিয়া দেন। তিন. তাহাকে যেন সার্বক্ষণিক হেফাযতে 
রাখা হয় যাহাতে সে কোন অন্যায় পদক্ষেপ না নিতে পারে । এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক 
সম্মতি জানাইয়াছেন। | 

আল্লাহ পাকের কালাম 81519 ৩:১1 অর্থাৎ তুমি আমাদের অভিভাবক, সাহায্যকারী এবং 
তোমার উপরেই আমাদের ভরসা ও তোমার সাহায্যই আমাদের একমাত্র কাম্য । তুমি ছাড়া 
আমাদের আশ্রয় নাই ও তোমার শক্তি ছাড়া আমাদের শক্তি নাই। 
| ৬১১৪৫] 2৮৪11 ০ (১৮৪ অৰ্থাৎ যাহারা তোমার দীনের ব্যাপারে ঝগড়া 
করিতেছে, তোমার একত্বকে অস্বীকার করিতেছে, তোমার রাসূলকে অমান্য করিতেছে, তুমি 
ছাড়া অন্যদের বন্দেগী করিতেছে এবং তোমার কোন বান্দাকে তোমার শরীক করিতেছে, 
তাহাদের উপর বিজয়ী থাকার জন্য আমাদিগকে সাহায্য কর। এমনকি দুনিয়া ও আখিরাতের 
চূড়ান্ত সাফল্য আমাদিগকে দান কর । এই প্রার্থনার জবাবেও আল্লাহ তা“আলা হা বলিয়া সম্মতি 
জানাইয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে মুসলিম শরীফে ইহা বর্ণিত হইয়ছে। 

আবূ ইসহাক হইতে পর্যায়ক্রমে সুফিয়ান, আবূ নঈম, মুছান্না ইব্‌ন ইব্রাহীম ও ইব্‌ন 
জারীর বর্ণনা করেন যে, মুআয (রা) এই সূরার শেষাংশ ১১৪1 75511 1০ (১৮০১৪ পাঠ 
করার পর আমীন বলিতেন। 

অপর এক ব্যক্তি হইতে পর্যায়ক্রমে আবূ ইসহাক, সুফিয়ান ও ওয়াকী বর্ণনা করেন যে, 
মুআয ইব্‌ন জাবাল (রো) সূরা বাকারা শেষ করিয়া আমীন বলিতেন। 


৪ সূরা বাকারার তাফসীর সমাপ্ত হইল € 


Contents 


সূরা আলে ইমরান 


২০০ আয়াত ৪ ২০ রুকু“, মাদানী 


PSA ১১০] dl pis 
পরম দয়ালু ও দয়াবান আল্লাহর নামে 
ইহা মাদানী সুরা । কারণ, এই সূরার প্রথম ৮৩টি আয়াত নাজরানের প্রতিনিধিদল সম্পর্কে 
অবতীর্ণ হয়। এই প্রতিনিধিদল আগমন করিয়াছিল হিজরী নবম সনে। ইহাতে ‘আয়াতে 


মুবাহালার' ব্যাখ্যাও আলোচনা করা হইবে ইনশাআল্লাহ। সূরা বাকারার প্রারম্ভে সূরা বাকারার 
বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে ইহার বৈশিষ্ট্য সম্পর্কেও আলোকপাত করা হইয়াছে। 


OE (1) 
১ হি) ৫9152৭১2১5৭ 20 (Y) 
HNN 0%15 45৩৩ 0৫ UT EIAs ৬০৩ 45945 IH (7) 


00:35); 
dhl 9২812৮55250 9)8 SESH 09155505৩০5 os (6) 


040১১552055 ৬652 

১. আলিফ-লাম-মীম, আল্লাহ মহান 

২. তিনি ব্যতীত কোন মা“বৃদ নাই । তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী । 

৩. তিনিই সত্যসহ সেই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহা তাহার পূর্ববর্তী গ্রন্থসমূহের 
সত্যতা স্বীকার করে । ্‌ 

৪. ইতিপূর্বে তিনিই তাওরাত এবং ইঞ্জীল অবতীর্ণ করিয়াছেন । (এই সমস্ত) মানুষের 
সত্যপথ প্রদর্শনকারী এবং তিনিই পবিত্র কুরআন অবতীর্ণ করিয়াছেন । নিশ্চয়ই যাহারা 
আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী । 


Contents 


880 তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর £ আয়াতুল কুরসীর তাফসীর বর্ণনা প্রসঙ্গে এক হাদীসে আলোচিত হইয়াছে যে, 
ইসমে আ‘যম এই আয়াত এবং আয়াতুল কুরসীতে বিদ্যমান। সুরা বাকারার প্রারন্তে 
41 সম্বন্ধেও ইহা আলোচনা করা হইয়াছে। কাজেই এখানে ইহার পুনরালোচনা নিপ্রয়োজন। 
১৮৪01 ৮১। 9১ %1 4 9 2111 এই আয়াতের তাফসীরও আয়াতুল কুরসীতে আলোচিত 
হইয়াছে। 

৮৯], এ ০১০ 5 হে মুহাম্মদ ! আল্লাহ তা'আলা আপনার উপর সত্য ও ন্যায় 
সহ পবিত্র কুরআন অবতীর্ণ করিয়াছেন। ইহাতে কোন প্রকার দ্বিধা-দ্বন্দের অবকাশ নাই। বরং 
নিশ্চিত রূপেই ইহা আল্লাহর নিকট হইতে অবতীর্ণ এবং ইহা তিনি তাহার জ্ঞানসহ অবতীর্ণ 
করিয়াছেন। এই সম্বন্ধে ফেরেশতাগণ সাক্ষী আর আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট । ১১4 (3:১০ 
422 __এই কুরআন উহার পূর্বেকার সমস্ত গ্রন্থের সত্যতার স্বীকৃতি দিতেছে। আর সেই সমস্ত 
গ্রন্থও কুরআনের সত্যতার প্রমাণ দিয়াছে। কারণ, সেই সমস্ত গ্রন্থে এই নবীর আবির্ভাব এবং 
তাহার নিকট পবিত্র কিতাব তথা কুরআন অবতীর্ণ হওয়ার ভবিষ্যদ্বাণী ছিল এবং সেই 
ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হইয়াছে। |: ও ১০ 0 ৯১১1৩ 51511 07515 এই কুরআন 
অবতীর্ণ হওয়ার পূর্বে তিনিই ইমরান পুত্র মুসা (আ)-এর উপর তাওরাত এবং মরিয়ম-তনয় 
হযরত ঈসা (আ)-এর উপর ইঞ্জীল অবতীর্ণ করিয়াছেন । {| ০৪৯ __-এই দুইটি গ্রন্থই 
সেই যুগের লোকদের জন্য সত্য ও ন্যায় পথের দিশারী ছিল। “13১51 :)১1 তিনিই 
ফুরকান অবতীর্ণ করিয়াছেন। ইহা সত্য ও ন্যায় পথ এবং অসত্য ও অন্যায় পথের পার্থক্য 
সৃষ্টিকারী । ইহার উজ্জ্বল দলীল-প্রমাণসমূহ সকলের জন্যই যথেষ্ট । ইহাতে কোন প্রকার 
দ্বিধা-দন্দু, কোন প্রকার শোবা-সন্দেহের অবকাশই নাই । হযরত কাতাদা এবং রবী“ ইব্‌ন আনাস 
বলেন যে, 1৪১৪ এখানে কুরআন অর্থে ব্যবহৃত হইয়াছে। এই শব্দটি মূলধাতু । যেহেতু 
_ ইতিপূর্বে কুরআনের আলোচনা করা হইয়াছে, এই জন্যই এখানে ১৪১৪ বলা হইয়াছে। 

আবূ সালেহ বলেন £ 3১৪ শব্দ দ্বারা এখানে তাওরাত উদ্দেশ্য । তবে তাহার এই কথা 
খুবই দুর্বল। কেননা, তাওরাতের আলোচনা ইতিপূর্বে অতীত হইয়াছে। আল্লাহই সর্বজ্ঞ। 

4111 ০১১১ 1954 55৯1 91 যাহারা আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করে এবং 
বাতিলের দ্বারা হককে প্রত্যাখ্যান করে, কিয়ামতের দিন তাহাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা 
রহিয়াছে। “১,১ 1/9 -_ আল্লাহ পরাক্রান্ত ও পরাক্রমশালী । ০51% __যাহারা তাহার 
নিদর্শনাবলী অস্বীকার করে ও তাহার প্রেরিত নবী-রাসূলগণের বিরোধিতা করে, তাহাদের 
অপকর্মের প্রতিশোধ গ্রহণ করিতে তিনি সমর্থ । 


১৮3459৩ EC 245 ০৪৭ 4610০) 

পি 2 5১8৭ TE ASIN ও 25৫ GSN (5) 

O এলে | | | 

৫. নিশ্চই আল্লাহ তা'জালার নিকট যমীন ও পৃথিবী ফোন বড়ই গোপন নয়। 


৬. তিনি মাতৃগর্ভে তোমাদিগকে যেভাবে ইচ্ছা আকৃতি দান করেন । তিনি ব্যতীত অন্য 
কোন মা“বৃদ নাই। তিনি অশেষ পরাক্রমশালী ও ভ্ঞানবান। 


Contents 


সূরা আলে ইমরান 88১ 


তাফসীর £ আল্লাহ তা'আলা ঘোষণা করিতেছেন যে, তিনি আসমান-যমীনের সমস্ত অদৃশ্য 
বিষয়ই উত্তমরূপে জানেন। তাহার নিকট কোন বিষয়ই গোপন নহে। তিনি তোমাদিগকে 
মাতৃগর্ভে আকৃতি দান করেন। তিনি যেইভাবে ইচ্ছা ভাল-মন্দ ও সৎ-অসৎ সৃষ্টি করেন। তিনি 
ব্যতীত মাবুদ নাই। তিনি পরাক্রমশালী ও জ্ঞানবান। অতএব যখন তিনি একাই তোমাদিগকে 
সৃষ্টি করিয়াছেন, সুতরাং তোমরা অন্য কাহারো ইবাদত করিবে কেন ? বরং তিনিই এককভাবে 
তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য ৷ তিনিই সমস্ত ইজ্জত-সন্ত্রমের মালিক, তিনিই সমস্ত 
জ্ঞান-বিজ্ঞানের আধার ৷ এখানে এই কথার প্রতিও ইঙ্গিত দেওয়া হইয়াছে। শুধু ইঙ্গিত নয়, বরং 
সম্পূর্ণরূপে জোর দেওয়া হইয়াছে যে, হযরত ঈসা (আ)-ও আল্লাহরই সৃষ্টি। তিনিও মহান 
স্তর অতিক্রম করিয়া পৃথিবীর আলো-বাতাস দেখিতে সুযোগ পাইয়া থাকে, তিনিও ঠিক 
তেমনিভাবেই জন্মগ্রহণ করিয়াছেন। সুতরাং তিনি মাবুদ হইবেন কিরূপে ? অথচ হতভাগা 
রিনা না নানি নানা সিরা নন করলার যেমন আল্লাহ তা'আলা 
বলেন ঃ 


৬৬৪০০০৫৮০০১ ঠাস ১১৮ হল 
অর্থাৎ তিনি তোমাদিগকে তোমাদের মাতৃগর্ভে তিন-তিনটি অন্ধকারের বিভিন্ন স্তর অতিক্রম 
করাইয়া সৃষ্টি করেন। 
০9015192416 ৬ ৫) 224 a) 2১৫ UB GN (৮) 
2006 (48556) 9234 (6 ,৬4552 1১৫ ৯ 20 ৮12 
১204) 86৮৩১ 4236 কপ 85) Tes 
2 G9 Ns 2p va alg 3% ds) ০৮৮১ 
NTN 
4১৪৩৩5৫355৩ BOL GIS EY IS (১) 
MEER 
OSG HESS ML. 25 II 3% ৩০৬। চিঠি ৬৪৮৫ (4) 
৭. “তিনিই তোমাদের প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহার কতক আয়াত 
সুস্পষ্ট, দ্বযর্থহীন; এইগুলি কিতাবের মূল অংশ; আর অন্যগুলি রূপক, যাহাদের অন্তরে সত্য 
লংঘনের প্রবণতা রহিয়াছে, শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যাহা রূপক 
তাহার অনুসরণ করে। আল্লাহ ব্যতীত ইহার ব্যাখ্যা কেহ জানে না। আর যাহারা জ্ঞানে 


সুগভীর তাহারা বলে, “আমরা ইহা বিশ্বাস করি । সমস্তই আমাদের প্রতিপালকের নিকট 
হইতে আগত এবং বোধশক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না।” | 


: কাছীর (২য় খণ্)-_৫৬ 


Contents 


‘88২ তাফসীরে ইব্‌ন কাছীর 


৮. হে আমাদের প্রতিপালক! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে 
সত্যলংঘনপ্রবণ করিও না এবং তোমার নিকট হইতে আমাদিগকে করুণা দাও, নিশ্চয়ই 
তুমি মহাদাতা। 

৯. হে আমাদের প্রতিপালক! তুমি মানবজাতিকে একদিন একত্রে সমাবেশ করিবে 
ইহাতে কোন সন্দেহ নাই; নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। 

তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা ঘোষণা করিতেছেন যে, পবিত্র কুরআনের 
আয়াতসমূহের মধ্যে এমন কিছু আয়াত রহিয়াছে, যাহা এতই স্পষ্ট ও উজ্জ্বল যে, যে কাহারও 
পক্ষে উহার অর্থ ও তাৎপর্য উপলব্ধি করা সহজ । উহাতে কোন প্রকার জটিলতা নাই, কোন 
প্রকার দ্বিধা-দন্দুও নাই। আর কিছু আয়াত এমনও রহিয়াছে, যাহার তাৎপর্য উপলব্ধি করা খুব 
সহজ হয় না। এখন যে ব্যক্তি এই দ্বিতীয় প্রকার আয়াতকে প্রথম প্রকার আয়াতের সহিত 
মিলাইয়া লয় অর্থাৎ যে সমস্যার সমাধান যে আয়াতে পায় সেখান হইতেই তাহা গ্রহণ করে, 
তবেই সে সত্য ও ন্যায়ের সন্ধান পায়। পক্ষান্তরে যে ব্যক্তি সুস্পষ্ট আয়াতসমূহ ত্যাগ করিয়া 
এমন আয়াতসমূহের মাধ্যমে সমস্যার সমাধান খোজ করে যাহাতে সে আরও সমস্যার ঘূর্ণাবর্তে 
আটকাইয়া যায়, তাহার পক্ষে সত্য ও ন্যায়ের সন্ধান লওয়া সহজ হয় না। এইজন্যই আল্লাহ 
তা'আলা এই সমস্ত আয়াতকে 5511 21 অর্থাৎ সুস্পষ্ট আয়াত বলিয়াছেন, যাহাতে দ্বিধা-দ্বন্দ্বের 
কোন অবকাশ নাই। অর্থাৎ তোমরা সুস্পষ্ট বিধানসমূহ পালন কর ও কোন প্রকার দ্বিধা-দ্বন্দে 
পড়িও না। আর যে সমস্ত আয়াত তোমার বুঝে আসে না, সেইগুলিকেও সুস্পষ্ট আয়াত হইতে 
'উপনব্ধি করিতে চেষ্টাংকর । তাহা ছাড়া কিছু আয়াত এমনও রহিয়াছে, যাহার একটি অর্থ সুস্পষ্ট 
আয়াতসমূহের সহিত সামঞ্জস্যপূর্ণ বটে, তবে তাহাতে অন্য অর্থেরও সম্ভাবনা বিদ্যমান । অর্থাৎ 
ইহার শব্দ ও বাক্য বিন্যাস পদ্ধতি হইতে তেমনটি বুঝা যায়, তাহা না হইলে প্রকৃত প্রস্তাবে 
এমন নয়। এই ক্ষেত্রে তোমরা অন্য কোন অর্থের পশ্চাতে ধাবিত হইও না। 

?৫৯০ ও (5:৯০ সম্বন্ধে প্রাচীন মনীষীদের নিকট হইতে বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। 
তন্মধ্যে হযরত ইবন আববাস (রা)-এর বক্তব্য সর্বাগ্রে প্রণিধানযোগ্য । তিনি বলেন-_ যে সমস্ত 
আয়াত অন্যান্য আয়াতকে রহিত করে তাহাই মুহকামাত এবং এই সমস্ত আয়াতে থাকে 
হালাল-হারামসহ বিভিন্ন হুকুমের বর্ণনা, নিষিদ্ধ বিষয়সমূহের বিবরণ, বিভিন্ন অপরাধের শাস্তির 
বর্ণনা, বিভিন্ন কাজের নির্দেশ ইত্যাদি । তিনি আরও বলেন ৪ 125 
(.2-55819:১ 2174০ -_এই আয়াত এবং ইহার পরবর্তী আয়াতসমূহ মুহকাম। 
অনুরূপ 17৮5 41 4) (১39 এবং ইহার পরবর্তী তিনটি আয়াতও মুহকাম। 

আবূ ফাখতা বলেন-_ প্রত্যেক সূরার শুরুতেই আয়াতে মুহকাম রহিয়াছে। 

ইয়াহয়া,ইব্ন ইয়াসার বলেন ঃ বিভিন্ন নির্দেশ অর্থাৎ ফরয, হালাল, হারাম, আদেশ ও 
নিষেধ সম্পর্কিত বিভিন্ন আয়াত মুহকাম। 

সায়ীদ ইব্‌ন জুবাইর বলেন ঃ এইগুলিই মূল কিতাব । এইজন্যই বলা হয় যে, এইগুলি সমস্ত 
 গ্রন্থেই বিদ্যমান। মাকাতিল ইব্‌ন হাইয়ান বলেন ঃ এইজন্যই সকল ধর্মে ইহার স্বীকৃতি 
রহিয়াছে। পক্ষান্তরে মুতাশাবাহাত সম্পর্কে বলা হয় যে, এইগুলি ৮... বা রহিত আয়াত। 
যে আয়াতকে অগ্বে কিংবা পশ্চাতে স্থান দেওয়া হইয়াছে এবং যে সমস্ত আয়াত দ্বারা উদাহরণ 


Contents 


সূরা আলে ইমরান 88৩ 


দেওয়া হইয়াছে অথবা যে সমস্ত আয়াত দ্বারা শপথ করা হইয়াছে এবং যে সমস্ত বিষয় শুধু 
বিশ্বাসযোগ্য, বাস্তবে বর্ণনীয় নয়, উহাই মুতাশাবিহাত। হযরত ইব্‌ন আব্বাস (রা)-ও তাহাই 
বলেন। মাকাতিল বলেন £ মুতাশাবাহাত হইল সূরার প্রারন্তে বিচ্ছিন্ন বর্ণনাসমূহ। 

মুজাহিদ বলেন ঃ মুতাশাবাহাত আয়াতের একটি অপরটিকে সত্যায়িত করে । যেমন অন্য 
স্থানে বলা হইয়াছে 8 “১08 (4১:১5 (54 প্রসংগত এই কথাও বলা'হইয়াছে যে, অভিন্ন 
পদ্ধতিতে যে সমস্ত বাণী ব্যবহৃত হইয়াছে তাহাই ২4:২4 এবং যেখানে পরস্পর, বিরোধী 
দুইটি বিষয়ের বর্ণনা রহিয়াছে তাহাই :»%৪ যেমন বেহেশত ও দোযখের আলোচনা কিংবা 
সৎ ও অসতের আলোচনা ইত্যাদি। তবে এখানে 4; ১5১ অবশ্য ১৫১০ আয়াতের বিপরীত 
অর্থেই ব্যবহৃত হইয়াছে। সুতরাং আমরা ইতিপূর্বে যে আলোচনা করিয়াছি তাহাই যথার্থ। 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইবৃন ইয়াসারও এই কথাই বলিয়াছেন । তিনি বলেন যে, এইগুলি আল্লাহ্র 
প্রমাণ! ইহাতে বান্দার মুক্তির উপায় বিদ্যমান, তাহাদের বিবাদ-বিসংবাদের ফায়সালা ও 
বাতিলের প্রতিবিধান। যে উদ্দেশ্যে এই সমস্ত আয়াত গঠন করা হইয়াছে তাহা হইতে বিন্দু 
পরিমাণ পরিবর্তন-পরিবর্ধন করা কাহারো পক্ষে সম্ভবপর নয়। এইগুলির অর্থ ও উদ্দেশ্য অভিন্ন, 
তাহাতে কোন হেরফের করা চলে না এবং তাহাতে কোন প্রকার ব্যাখ্যা-বিশ্রেষণের অবকাশ 
নাই। বরং আল্লাহ তাআলা এই সমস্ত দ্বারা বান্দার ঈমানের পরীক্ষা গ্রহণ করেন। যেমন তিনি 
হালাল-হারাম দ্বারা পরীক্ষা গ্রহণ করিয়া থাকেন। কাজেই এই সমস্ত আয়াত কাহাকেও সত্য ও 
ন্যায় হইতে বিমুখ করিয়া অন্যায় ও অসত্যের প্রতি ধাবিত করে না । 

এই জন্যই আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 8১25 hel a Sail | 

অর্থাৎ যাহাদের অন্তরে বক্রতা রহিয়াছে ও যাহারা সত্যবিমুখ, তাহারাই কেবল আয়াতে 
মুতাশাবাহ দ্বারা নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করিতে প্রয়াস প্রায় । শাব্দিক মতবিরোধ 
দ্বারাই তাহারা এই ঘৃণ্য তৎপরতা চালাইতে সুযোগ লাভ করিয়া থাকে । কেননা, মুহকাম 
আয়াতসমূহ দ্বারা তাহাদের ঘৃণ্য উদ্দেশ্য পূর্ণ হয় না। যেহেতু মুহকাম আয়াতসমূহের শব্দগুলি 
সুস্পষ্ট ও খুবই উজ্জ্বল, তাই তাহাতে তাহারা বেশ-কম করিতে পারে না এবং তাহা দ্বারা 
তাহাদের অসৎ প্রমাণ সংগ্রহ করাও সম্ভবপর হয় না। এইজন্যই আল্লাহ তা'আলা বলিয়াছেন, 
অনুসারীগণকে বিভ্রান্ত করিতে সুযোগ পায় এবং নিজেদের ঘৃণ্য বিদআতসমূহে পবিত্র 
কুরআনকে দলীল হিসাবে ব্যবহার করিতে চেষ্টা করে । অথচ পবিত্র কুরআন বিদআত প্রতিরোধ 


করিয়া থাকে । যেমন ঈসায়ীগণ পবিত্র কুরআনে বর্ণিত 4111 £) ও £ দ্বারা হযরত ঈসা .. 


(আ)-কে আল্লাহ্‌র পুত্র প্রমাণ করিতে অন্তহীন চেষ্টা-সাধনা করিয়াছে। অথচ এই আয়াতে 
মুতাশাবাহ ব্যতীত সুস্পষ্ট আয়াত বিদ্যমান, তাহারা সেইগুলির প্রতি ফিরিয়াও তাকায় না। 
যেমন “2 %। $৯ '১। অর্থাৎ হযরত ঈসা আল্লাহ্র সেই দাস বৈ আর কিছু নয়, যাহার প্রতি 
আল্লাহ তা‘আলা ক্ষমা প্রদর্শন করিয়াছেন। অপর এক স্থানে রহিয়াছে £ ১০ ১০ 4 
154 411 অর্থাৎ হযরত ঈসার উদাহরণ আল্লাহ্‌র নিকট হযরত আদম (আ)- -এর ন্যায় । 
তাহাকে আল্লাহ মাটি হইতে সৃষ্টি করিয়াছেন। অতঃপর বলিলেন হও, তিনি হইয়া গেলেন। 


Contents 


8৪৪ ূ তাফসীরে ইব্‌ন কাছীর 


অনুরূপ আরও অনেক সুস্পষ্ট আয়াত রহিয়াছে । কিন্তু তাহারা সেই সমস্ত আয়াত উপেক্ষা করার 
প্রয়াস পায়। অথচ ঈসা (আ) আল্লাহর সৃষ্ট বান্দা ও তাহার রাসূল । 

তারপর তিনি বলেন £ 41235 45২25215 অর্থাৎ তাহাদের অপর উদ্দেশ্য হইল আল্লাহ্‌র 
কালামকে তাহাদের অসৎ ও ঘৃণ্য উদ্দেশ্য অনুযায়ী পরিবর্তন করা । মাকাতিল ইব্‌ন হাইয়ান ও 
সুদ্দী বলেন, তাহাদের উদ্দেশ্য হইল যে, তাহাদের অন্যায় বস্তুর প্রমাণ তাহারা কুরআন হইতে 
অবহিত হইবে । ইমাম আহমদ বলেন ৪ ইয়াকুব ও আবদুল্লাহ ইব্‌ন আবু মুলায়কা হযরত 
আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) 1১1 ১ ৯২ 
ATS 15191... 511 11০ __ এই আয়াত পাঠ করিয়া বলিলেন, যখন তোমরা 
সেই সমস্ত লোককে দেখ যাহারা ইহাতে বিতর্ক সৃষ্টি করে, তাহাদিগকে ত্যাগ কর। কেননা এই 
আয়াতে তাহারাই আল্লাহ্‌র উদ্দেশ্য । অনুরূপ একটি হাদীস ইমাম আহমদ ও ইব্ন আবু 
মুলায়কা হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । তাহা ছাড়া এই হাদীসটি আরও অনেক 
সূত্রে বিভিন্ন সহীহ গ্রন্থে বর্ণিত হইয়াছে । সহীহ বুখারীতেও এই হাদীসটি এই আয়াতের 
তাফসীরে বর্ণিত হইয়াছে। সহীহ মুসলিমের কিতাবুল কদরেও ইহা বর্ণিত হইয়াছে । আবু 
দাউদও তাহার সুনানে সুন্নাতের আলোচনায় ইহা বর্ণনা করিয়াছেন। উকবা, ইয়াধীদ ইবৃন 
ইবরাহীম তাস্তারী, ইব্‌ন আবু মুলায়কা ও কাসিম ইবৃন মুহাম্মদ হযরত আয়েশা (রা) হইতে 
বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ (সা) এই আয়াত পাঠ করিলেন এবং বলিলেন, যখন 
তোমরা সেই সমস্ত লোককে দেখ, যাহারা আয়াতে মুতাশাবাহার ব্যাখ্যা-বিশ্রেষণে ব্যস্ত, তখন 
তোমরা তাহাদের সম্পর্কে সতর্ক থাকিবে । কেননা ইহারাই আল্লাহ্‌র উদ্দেশ্য । ইমাম তিরমিযীও 
ইহা বর্ণনা করিয়া বলিয়াছেন, ইহা উত্তম হাদীস। 

ইমাম আহমদ বলেন-_-আবুল কাসিম ও হাম্মাদ আবূ মুলায়কা হইতে বর্ণনা করেন যে, 
তিনি বলেন £ আমি আবু উযযাকে রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করিতে শুনিয়াছি যে, তিনি 
4১ 425515১৮৯০5 (29 চা ৪৪ ০:৬1 (০0৪ এই আয়াত সম্পর্কে বলেন, 


£ 


ইহারা খাওয়ারিজ এবং ১১৯৪ ১৮:59 ১১৯ ৯১ ১5 আয়াত সম্পর্কেও বলেন, ইহারা 
খাওয়ারিজ। 

ইব্‌ন মারদুবিয়া বিভিন্ন সূত্রে যথা আবূ গালিব ও আবু উষযার সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। 
অতএব এই হাদীসটি কমপক্ষে মওকুফ জাতীয় হাদীস হইবে । তবে ইহার অর্থ ও সারমর্ম 
যথার্থ । যেহেতু ইসলামের ইতিহাসে তাহারা সর্বপ্রথম বিদআত সৃষ্টি করিয়াছিল। তাহারা কোন 
পার্থিব কারণেই এই ফিতনার সৃষ্টি করিয়াছিল। নবী করীম (সা) যখন হুনাইনের যুদ্ধে 
গনীমতের মাল বন্টন করিতেছিলেন, তখন তাহাদেরই বিকৃত চিন্তাধারায় হুযুর (সা)-এর বন্টন 
পদ্ধতিতে ইনসাফের অভাব পরিলক্ষিত হয় । অতএব যুল খুওয়াইছারা নামক এক ব্যক্তি হুযুর 
(সা)-এর সামনে আসিয়া অভিযোগ করিল যে, আপনি ইনসাফ করুন। আপনি বন্টনের ক্ষেত্রে 
ইনসাফ করেন নাই । রাসূলুল্লাহ (সো) বলিলেন, আল্লাহ তা'আলা আমাকে বিশ্ববাসীর নিকট 
পরম বিশ্বাসী করিয়া পাঠাইয়াছেন। এখন আমি যদি তোমার দৃষ্টিতে ন্যায় ও ইনসাফ হইতে 

বিচ্যুত হই, তবে তুমি ক্ষতিগ্রস্ত হইয়াছ; শুধু ক্ষতিগ্রস্তই নয়, বরং তুমি ধ্বংস হইয়া গিয়াছ। 


Contents 
সূরা আলে ইমরান 88৫ 


অতঃপর এই ব্যক্তি ফিরিয়া গেলে যহরত উমর ইব্‌ন খাত্তাব তাহাকে হত্যা করার জন্য অনুমতি 
প্রার্থনা করিলেন ৷ হুযুর (সা) বলিলেন, তাহাকে ছাড়িয়া দাও। কেননা, তাহার বংশধরদের মধ্য 
হইতে এমন একদল লোক জন্মগ্রহণ করিবে যে, তোমরা তোমাদের নামায অপেক্ষা তাহাদের 
নামাযকে শ্রেয় মনে করিবে এবং তাহাদের কুরআন পাঠকে তোমাদের কুরআন পাঠ অপেক্ষা 
শ্ৰেয় জ্ঞান করিবে । তাহারা মূলত দীনের গণ্ডি হইতে এমনভাবে বাহির হইয়া যাইবে, যেমনি 
তীর শিকারীর ধনুক হইতে বাহির হইয়া যায়। অতএব তোমরা তাহাদিগকে যেখানেই পাইবে 
হত্যা করিবে । তাহাদের হত্যাকারীকে বিপুল পুরস্কারে ভূষিতে করা হইবে। 

অতঃপর হযরত আলী (রা)-এর খিলাফতের যুগে এই নরাধমগণ আত্মপ্রকাশ করে এবং 
তিনি তাহাদিগকে খাওয়ারিজের যুদ্ধে হত্যা করেন। তারপর ইহারা বিভিন্ন গোত্রে, বিভিন্ন 
চিন্তাধারায় বিভক্ত হইয়া পড়ে এবং ইহারা বিভিন্ন সময়ে বিচিত্র ধরনের বিদআত ও কুসংস্কারের 
প্রচলন করিয়া দীনকে ধ্বংস করার চেষ্টা করে । এইভাবে তাহারা আল্লাহ্‌র দীন হইতে বহু দূরে 
সরিয়া যায়। অতঃপর আবির্ভাব ঘটে কাদারিয়া সম্প্রদায়ের, তারপর মু'তাজিলা সম্প্রদায়ের, 
তারপর জুহমিয়া সম্প্রদায়ের । এইরূপে ইহাদের বহু সম্প্রদায়ের সৃষ্টি হয় এবং এমনিভাবেই হুযুর 
(সা)-এর এই বিষ্যদ্বাণী বাস্তবায়িত হয় ৩৬:১3 5০১5 ce ২531 ১৩৬ Siwy 
১১৯5 31 30541 ১৪৫1 55১4 অর্থাৎ অচিরেই এই উম্মত ৭৩টি দল-উপদলে বিভক্ত হইয়া 
_ পড়িবে। উহার একটি মাত্র দল ব্যতীত অন্য সবই দোযখের ইন্ধনে পরিণত হইবে । সাহাবীগণ 
জিজ্ঞাসা করিলেন, ইহারা কোন্‌ দল ? হুযুর (সা) বলিলেন, আমি ও আমার সাহাবীগণ যেইমতে 
ও পথে আছি। হাকেম তাহার মুসতাদরাকে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
হইতে, কাতাদা ও হাকাম ইবৃন জুন্দুব ইব্‌ন আবদুল্লাহ হযরত হুযাইফা (রা) হইতে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ঃ আমার উম্মতের মধ্যে এমন এক দল লোক জন্ম গ্রহণ করিবে 
যাহারা কুরআন পাঠ করিবে, নানার ররর রং বিডির রাও 
তাহা দ্বারা ভুল ব্যাখ্যা প্রদান করিবে! 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন__ :3101:159:5:154.55 অর্থাৎ ইহার প্রকৃত অর্থ 
এবং ব্যাখ্যা একমাত্র আল্লাহ তা'আলাই জানেন। এখানে বিশুদ্ধ কুরআন পাঠকদের মধ্যে একটি 
বিষয়ে মতবিরোধ রহিয়াছে যে, এখানে *{]। শব্দের উপরই পূর্ণচ্ছেদ হইবে কি-না । 

তবে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন, তাফসীর চারি 
প্রকার । প্রথম__ যে তাফসীর বুঝিতে-কাহারো কোন কষ্ট হয় না। দ্বিতীয়__ যে তাফসীর 
ভাষাভাষী লোকজন সাধারণত ভাষা হইতে বুঝিয়া থাকে । তৃতীয়__ যে তাফসীর শুধু বিচক্ষণ 
জ্ঞানী লোকগণই বুঝিতে পারে । চতুর্থ__ যে তাফসীর আল্লাহ ব্যতীত অন্য কেহই জানে না। 
হযরত আয়েশা রো), হযরত উরওয়া (রা), আবৃশাছা, আবূ যাহিদ প্রমুখ সাহাবী হইতেও এই 
কথা বর্ণিত হইয়াছে । হাফিয আবুল কাশিম “মুজামুল কবীর’ নামক তাফসীর গ্রন্থে বলিয়াছেন, 
হাশিম ইবৃন মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন আ“রাজ, তাহার পিতা, যুমযুম ইব্‌ন যারআ ও শুরাইহ 
ইব্‌ন উবাইদ আবূ মালিক আশআরী হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি রাসূলুল্লাহ (সা)-কে 
বলিতে শুনিয়াছেন, “আমি আমার উম্মতের জন্য কেবল তিনটি বিষয়ের ভয় করি । প্রথমত 


Contents 


৪৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


সম্পদের প্রাচুর্য । ইহাতে তাহাদের মধ্যে পারস্পরিক হিংসা-বিদ্েষ সৃষ্টি হইবে এবং পারস্পরিক 
হানাহানি শুরু হইবে। দ্বিতীয়ত, কুরআন তাহাদের জন্য খুলিয়া দেওয়া হইবে। ফলে বিশ্বাসী 
লোকগণও উহার ব্যাখ্যা-বিশ্রেষণে লাগিয়া যাইবে । অথচ উহার বাস্তব ব্যাখ্যা আল্লাহ ব্যতীত 
আর কেহই জানে না। আর জ্ঞান-গরিমায় উচ্চস্তরের লোকগণ বলিবে যে, আমরা উহাতে 
বিশ্বাসী । তৃতীয়ত, তাহাদের জ্ঞানের দন্ত হইবে । ফলে জ্ঞানকে তাহারা এমনভাবে ধ্বংস করিবে 
যে, কেহ কাহাকেও জ্ঞানের কথা জিজ্ঞাসা করিবে না।” এই হাদীসটি বিরল হাদীসের অন্তর্ভুক্ত ৷ 

ইব্‌ন মারদুবিয়া বলেন ঃ মুহাম্মদ ইব্‌ন আহমদ, ইবরাহীম, আহমদ ইব্‌ন আমর, হিশাম 
এবং ইবনুল আস্‌ (রা) রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করেন £ “কুরআন এইজন্য নাযিল হয় নাই 
যে, ইহার এক অংশ অপর অংশকে মিথ্যারোপ করিবে । অতএব তোমরা উহার যতটুকু বুঝ 
তাহাই কার্যে পরিণত কর । আর যাহা মুতাশাবাহ তাহাতে ঈমান আন৷” 

আবদুর রায্যাক বলেন ঃ মুআম্মার ও ইবৃন তাউস তাহার পিতা, হইতে বর্ণনা করেন যে, 
হযরত ইব্‌ন আববাস (রা) উক্ত আয়াতটি এইভাবে পাঠ করিতেন 9 45 1355 
43051... ৮১ ,৮১।।০ অর্থাৎ ইহার বাস্তব ব্যাখ্যা কেবল আল্লাহ তা“আলাই জানেন এবং 
তত্বজ্ঞানী লোকগণ বলেন যে, আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি । অনুরূপ ইব্‌ন জারির 
উমর ইব্‌ন আবদুল আযীয এবং মালিক ইব্‌ন আনাসের সূত্রে বর্ণনা করেন যে, তাহারাও 
যারা রা রানা রাতে TT 
BOLO Halt ok os Scan tL Zr os wri আল্লাহ তিতা রাও 
মুতাশাবাহার অর্থ অন্য কেহই জানে না এবং গভীর জ্ঞানী লোকগণ বলেন যে, আমরা ইহার 
প্রতি দৃঢ় প্রত্যয়শীল উবাই ইবৃন কা'বও এই কথাই বলেন এবং ইব্‌ন জারীরও এই মতই গ্রহণ 
করিয়াছেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা হইল সেই সমস্ত লোকদের কথা যাহারা '(/। %। শব্দের 
উপর 5৪৩ পের্ণচ্ছেদ) মানিয়া পরবর্তী বাক্যটি পৃথক করিয়া থাকেন।, 

কিন্তু এই ব্যাকরণবিদগণের মধ্যে কিছু লোক 71-11 ৮৪ ১৮১১!। বাক্যা বাক্যাংশের উপর 
3, বা পূর্ণচ্ছেদ টানেন। অধিকাংশ মুফাস্সির ও নীতিবিদই এই কথা বলেন। তাহাদের 
প্রধান যুক্তি হইল এই, যে কথা বুঝে আসে না বা যে কথা বোধগম্য নহে, তাহা বলা বাহুল্য । 
তাহাদের এই দাবির সমর্থনে নিম্ন হাদীসসমূহ পেশ করেন। 

ইব্‌ন আবূ নাজীহ বলেন ৪ ইব্‌ন আব্বাস (রা) হইতে মুজাহিদ বর্ণনা করিয়াছেন যে, তিনি 
বলেন_ 41395 ১০ ০৮] টি স এল 25 [এ “যে সমস্ত লোক আয়াতে 
মুতাশাবিহার অর্থ জানে, আমিও সেই সমস্ত গভীর জ্ঞনীদের অন্তরভুক্ত।” ইব্‌ন আবূ নাজীহ 
মুজাহিদ হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন__ “গভীর জ্ঞানের লোকগণ আয়াতে 
মুতাশাবাহর অর্থ জানেন এবং তাহারা বলেন যে, SUT UO ERAN 
রবী ইব্‌ন আনাসও এই কথাই বলেন। . 

BEE EEE NBME এনিরল হন জু রা গজল 
তিনি বলেন-_ প্রকৃত ব্যাখ্যা কেবল আল্লাহ তা'আলাই জানেন এবং গভীর জ্ঞানী লোকগণ . 


Contents 


সূরা আলে ইমরান ৪৪৭ 


বলেন যে, আমরা ইহার প্রতি বিশ্বাসী । অতঃপর আয়াতে মুহকাম দ্বারা সেই আয়াতে 
মুতাশাবিহার ব্যাখ্যা করেন, যাহাতে কাহারো কোন কথা বলার অধিকার নাই । 

তাহাদের এই ব্যাখ্যা অনুযায়ী কুরআনের বিষয়বস্তু মিলিয়া যায় এবং ইহার এক অংশ অপর 
অংশকে সত্যায়িত করে। ফলে ইহা দ্বারা সঠিক প্রমাণ দীড়াইয়া যায়। এই ব্যাপারে যেসব 
ওযর-আপত্তি ছিল তাহাও বাতিল ও দৃরীভূত হইয়া যায় এবং কুফরের পথ কন্ধ হইয়া যায়। 
হাদীসেও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সো) হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর জন্য দু'আ 
করিয়াছেন যে, “হে আল্লাহ! তাহাকে দীনের বুঝ দান কর এবং ব্যাখ্যা করার মত জ্ঞান তাহাকে 
দান কর।” 

অপর এক দল আলিম এখানে কিছুটা বিস্তারিত আলোচনা করিয়াছেন। তাহারা বলেন £ 
"]', 95 শব্দটি পবিত্র কুরআনে বিবিধ অর্থে ব্যবহৃত হইয়াছে। প্রথমত, 1১902 অর্থ হইল বস্তুর 
মৌল তত্ব। যেমন পবিত্র কুরআনে বলা হইয়াছে 8 55, 59015 ০.:10১__ হে পিতা! 
ইহাই আমার স্বপ্নের মৌল ব্যাখ্যা অনুরূপ 40 0 2 51১95 %1 3১৮১০ a — 
কাফিরগণ শুধু ইহার বাস্তবতা প্রকাশের অপেক্ষায় রহিয়াছে । অতএব যেদিন ইহার বাস্তবতা 
প্রকাশ পাইবে । অর্থাৎ যখন তাহারা পরকালের প্রকৃত বিবরণ সম্পর্কে অবহিত হইবে । যদি 
4:95 দ্বারা এই অর্থ উদ্দেশ্য হয়, তাহা হইলে ৷ | শব্দের উপর 397 বা পূর্ণচ্ছেদ হইবে। 
কেননা, বস্তুর ্রকৃত তন্তু বা মৌল বিষয় সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কেহই অবহিত নয়। 
তখন 7101 ৮3 ১১১1 হইবে ।--:-০বা বাক্যের উদ্দেশ্য এবং LUI 418? হইবে 
১২ বা বিধেয়। তখন এই বাক্যটি সম্পূর্ণরূপেই একটি পৃথক বাক্য হইবে। 

কিন্তু যদি 25 শব্দটি ব্যাখ্যা-বিশ্লেষণ অর্থে ব্যবহৃত হয়, তখন ১৪৬ হইবে 
১1৯11 ০3 ১$১-০৮ -এর উপর । যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন- 41290550৯25 
অর্থাৎ আমার নিকট ইহার বিস্তারিত ব্যাখ্যা পেশ কর। কারণ, গভীর জ্ঞানী লোকগণ সাধারণত 
জানেন এবং বুঝেন যে, তাহাদিগকে কি বলা হইল । যদিও বস্তুর মৌল তত্ব ও তথ্য সম্পর্কে 
তাহাদের পূর্ণ জ্ঞান নাই। এই অবস্থায় «<; (4! 1" বাক্যটি হইবে পূর্ববর্তী বাক্যের 
অবস্থাজ্ঞাপক বিশেষণ । তখন পূর্ববর্তী বাক্যের সহিত ইহাকে ৮০ বা সংযুক্ত করা সম্ভব 
হইবে কারণ ১০ +৮০ ব্যতীতও কোন কোন সময় ২১৯০ ব্যবহারের নিয়ম প্রচলিত 
রহিয়াছে । যেমন ...... ll ১194318৯595 ১০19৯৮৯1১৩২] « ৮1১51] 
এবং অন্য এক স্থানে যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন (%:1%:-:.11211) ১15 2৮23 
ইত্যাদি । প্রথম আয়াতে মূলত ছিল ১/১! ১০০ 1১৯১1১৯০০১০ 1১৯১৯1 অথচ 
দ্বিতীয় 1, ব্যবহার করা হয় নাই। অনুরূপ দ্বিতীয় আয়াতে ছিল :40-11 (3১ ১১ 4৯5 
সেক্ষেত্রে দ্বিতীয় “( ব্যবহৃত হয় নাই। 

তারপর তাহাদের অবস্থা সম্পর্কে খবর দিয়া বলা হইল, তাহারা বলে যে, আমরা ইহাতে 
বিশ্বাসী। অর্থাৎ আমরা অত্যন্ত দৃঢ়তার সহিত বিশ্বাস করি যে, মুহকাম ও মুতাশাবাহ 


Contents 
88৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


প্রত্যেকটিহ সত্য এবং এই সবই আল্লাহর নিকট হইতে আগত । এই দুইটির প্রত্যেকটিই একটি 
অপরটির সত্যতার স্বীকৃতি দেয় ও সাক্ষ্য বহন করে। কারণ, সব কিছুই তো আল্লাহর নিকট 
হইতে আগত । এই জন্যই কুরআনে বলা হইল যে, আল্লাহর নিকট হইতে না হইয়া যদি ইহা 
অন্য কাহারো নিকট হইতে আসিত, তাহা হইলে ইহাতে অনেক মতবিরোধ ও বিতর্ক পরিদৃষ্ট 
হইত । 

তাই আল্লাহ তা'আলা বলেন- UU 1919 2 “৫5155 অর্থাৎ সুষ্ঠু বিবেক-বুদ্ধি 
সম্পন্ন এবং সঠিক উপলব্ধির যোগ্যতা ব্যতিরেকে আল্লাহর কালামের ব্যাখ্যা-বিশ্লেষণ অনুধাবন 
করা সহজ নয়। | 

ইব্‌ন আবূ হাতিম বলেন ঃ মুহাম্মদ ইব্ন আওফ আল-হামসী, নঈম ইবৃন হাম্মাদ ও 
ফাইয়ায রুকী, উবায়দুল্লাহ ইব্‌ন ইয়াধীদ হইতে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (সা)-এর 
সাহাবীগণের মধ্যে হযরত আনাস, আবূ উসামা, আবূ দারদা প্রমুখ সাহাবীর সাক্ষাৎ 
পাইয়াছিলেন। তাহারা বলেন, ১1০11 ০৪ ১১. আয়াতের গভীর জ্ঞানী লোক সম্পর্কে 
রাসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, যাহার শপথ যথার্থ, যে সত্যবাদী, যাহার 
পেট হারাম আহার্য হইতে পবিত্র এবং যাহার গুপ্ত অঙ্গ ব্যভিচার হইতে পবিত্র, সেই ব্যক্তি 
গভীর জ্ঞানী । 

ইমাম আহমদ বলেন ৪ মুআম্মার, যুহরী এবং আমর ইব্‌ন শুয়াইব তাহার.পিতা হইতে ও 
তিনি তাহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহারা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) কিছু সংখ্যক 
লোককে পবিত্র কুরআন সম্বদ্ধে বিতর্ক করিতে দেখিয়া বলিলেন, শোন! তোমাদের পূর্ববর্তী 
লোকগণ এইরূপ করিয়াই ধ্বংস হইয়াছে । তাহারাও আল্লাহর কিতাবের এক আয়াতকে অপর 
আয়াতের বিপরীত ভাবিয়া বিতর্ক করিত। অথচ আল্লাহর কিতাব এমনভাবে অবতীর্ণ হইয়াছে 
যাহাতে এক আয়াত অপর আয়াতের সত্যতার স্বীকৃতি দেয়। কাজেই ইহার এক আয়াত দ্বারা 
অপর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করিও না। বরং তোমরা যাহা উপলব্ধি করিতে সক্ষমও হও, 
তাহাই বল আর যাহা বুঝ না, তাহা যে জানে তাহার নিকট সোপর্দ করিয়া দাও। 

ইব্‌ন মারদুবিয়াও এই হাদীস বর্ণনা করিয়াছেন । তিনি বলেন $ হিশাম ইব্ন আম্মার, আবূ 
হাযিম ও আমর ইব্‌ন শুয়াইব হইতে ইহা বর্ণনা করিয়াছেন। তেমনি আবু ইয়ালা মুসেলী 
তাহার মুসনাদে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কুরআন সাতটি 
হরফে অবতীর্ণ হইয়াছে । তোমরা ইহার যাহা কিছু বুঝ তাহাই কার্যে পরিণত কর । আর যাহা 
বুঝ না, তাহা তাহার মহান জ্ঞাতার প্রতি সোপর্দ করিয়া দাও।” এই সনদটি একটি উত্তম ও 
বিশুদ্ধ সনদ । ইহাতে ত্রুটি শুধু এততুটুকুই যে, বর্ণনাকারী বলেন, আমি শুধু আবু হুরায়রা 
ব্যতীত অন্য কোন সুত্র হইতে ইহা পাই না। ইব্‌ন মানযার তাহার তাফসীর গ্রন্থে বলিয়াছেন, 
মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইবৃন আবুল হাকাম ও ইব্‌ন ওহাব নাফে' ইব্‌ন ইয়াধীদ হইতে বর্ণনা 
করেনঃ 7411 ৮১ ১১১.০১41 অর্থাৎ যাহারা আল্লাহর পরম অনুগত, আল্লাহর সন্তুষ্টি কামনায় 
যাহারা পরম বিনয়ী, যাহারা তাহাদের উপরস্থ লোককে খুবই বড় এবং নিম্ন লোকগণকে ঘৃণ্য 
মনে করে না, গভীর জ্ঞানী লোক হইল তাহারাই। 


Contents 


লন দিল! 


সূরা আলে ইমরান 88৯ 


এ লা 2 
চান জবস ইহার পর আর আমাদের অন্তরকে সত্যবিমুখ 
করিও না। অর্থাৎ আমাদিগকে যখন তুমি সত্য পথের সন্ধান দিয়াছ, তখন যাহারা কুরআনের 
আয়াতে মুতাশাবাহার পিছনে পড়িয়া নিজদিগকে ধ্বংস করিয়াছে, তাহাদের ন্যায় আমাদিগকে 
সত্যবিমুখ করিয়া ধ্বংস করিও না। বরং আমাদিগকে তুমি তোমার সহজ সরল পথে সুদৃঢ় রাখ। 
২2১ ৩1১১] ১০ ১] ০৯ অর্থাৎ তোমার রহমতের ধারা বর্ষণ করিয়া আমাদের হৃদয়-মনে 
স্থিরতা-স্থিতিশীলতা দান কর। আমাদের অন্তরের অস্থিরতা "দূর করিয়া ঈমান-ইয়াকীনকে 
মষবুত করিয়া দাও। 511 5১১1 ৬ অর্থাৎ তুমি যে মহান দাতা । 

ইব্‌ন আবু হাতিম আমর ইব্‌ন আবদুল্লাহ আওদির সূত্রে ও ইব্‌ন জারীর ইব্‌ন আবু 
কুরাইবের সূত্রে এবং উভয়ই ওয়াকী, আবদুল হাকীম ইব্‌ন বাহরা, বাহর ইব্‌ন হাওশাব ও উম্মে 
সালমা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) দু'আ করিয়া বলিতেন 8 18০ [2 
1১০০ 15 1০18 555 ০১150 অর্থাৎ হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার 
সত্য দীনে সুদৃঢ় রাখ । তারপর তিনি পাঠ করিতেন ঃ 
591 51 29) ভুত] ১০7] ৪৩ [১১৪ Sl নিত ১১১ উর 

las 

ইব্‌ন মারদুবিয়া বলেন ৪ 

মুহাম্মদ ইব্‌ন বিকার আবদুল হামিদ ইব্‌ন বাহরাম ও উম্মে সালমা, আসমা বিনতে ইয়াধীদ 
ইব্‌ন মা'কাল হইতে বর্ণনা করেন যে, আমি তাহাকে বলিতে শুনিয়াছি, রাসূলুল্লাহ সো) 
অধিকাংশ সময়ই তাহার প্রার্থনার সময় বলিতেনঃ 12 (5 ০৪ আগ জিত ei 
৩:১ আসমা বিনতে ইয়াধীদ বলেন £ 

“ একদিন আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম যে, ইয়া রাসূলাল্লাহ! অন্তরে কি 
পরিবর্তন হয় ? তিনি বলিলেন-হা, প্রত্যেক মানুষের অন্তর আল্লাহ তাআলার দুইটি অঙ্গুলির 
মধ্যে বিদ্যমান ৷ তিনি ইচ্ছা করিলে উহা স্থির রাখেন আর ইচ্ছা করিলে উহা পরিবর্তন করিয়া 
দেন। অতএব আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি যে, আয় আল্লাহ! একবার যখন আমাদিকে 
হেদায়েতের আলো দান করিয়াছ, ইহার পর আমাদের অন্তর আর সত্যবিমুখ করিও না। আমরা 
তোমার দয়া প্রার্থনা করি । তুমি যে পরম দাতা । 

ইব্‌ন জারীরও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আসাদ ইব্‌ন মুসা এবং আবদুল . 
হামিদ ইব্‌ন বাহরামও অনুরূপ বর্ণনা করেন। তদুপরি তিনি অপর একটি সুত্র দ্বারাও এই হাদীস 
বর্ণনা করিয়াছেন। তবে ইহাতে তিনি এতটুকু সংযোজন করিয়াছেন যে, ‘আমি বলিলাম, ইয়া 
রাসূলাল্লাহ! আমাকে এমন কোন দু'আ শিক্ষা দিবেন কি, যাহা দ্বারা আমি আমার নিজের জন্য 
দু'আ করিব ? হুযুর (সা) বলিলেন, তবে পাঠ কর ৪ 
১০:০১ ৯তি লো ৮৮5 TA GBM tl 

১5811 ০১১০৯ 


কাছীর (২য় খণ্ড)_-৫৭ 


Contents 


8৫০ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ হে আল্লাহ! হে মুহাম্মদ (সা)-এর প্রতিপালক! আমার অপরাধ ক্ষমা কর। আমার 
অন্তরের কঠোরতা ও উত্তেজনা দূর করিয়া দাও এবং বিভ্রান্তকারী ফিতনা-ফাসাদ হইতে আমাকে 
রক্ষা কর। ইব্‌ন মারদুবিয়া বলেন ৪ 
' খাল্লাল, ইয়ামীদ ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন উবায়দুল্নাহ, সাঈদ ইব্‌ন বশীর, কাতাদা ও হাসান আ'রাজ 
হযরত আয়েশা (র) হইতে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) অধিকাংশ সময় 
দু'আ করিতেন $ ১০১ 15 ও SAEs 

একদিন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি প্রায়ই এই দু'আ করেন 
কেন ? তিনি বলিলেন, প্রতিটি অন্তরই আল্লাহর দুইটি অঙ্গুলির মধ্যে বিদ্যমান । তিনি যখন 
ইহাকে স্থির ও সুদৃঢ় রাখিতে ইচ্ছা করেন তাহাই করেন আর যখন ইহাকে অস্থির ও 
কিংকৰ্তব্যবিমূঢ় করিতে ইচ্ছা করেন, তাহাই করেন । তুমি কি শোন নাই £ 
১১151 ২৯934 ০০ 08 ২৮৯9 0১52৯ 3] এ ঠা ১5% 0০ 

1৯11 

এই সূত্রটি খুবই বিরল। কিন্তু মূল হাদীসটি বুখারী ও মুসলিমসহ বিভিন্ন হাদীসথন্ছে বিভিন্ন 
সূত্রে বর্ণিত হইয়াছে। তবে সেইসব সূত্রে এই আয়াতের উল্লেখ নাই। 

এই হাদীসটি আবু দাউদ, নাসায়ী এবং ইব্‌ন মারদুবিয়া আবূ আবদুর রহমান মাকবেরী 
হইতে এবং নাসায়ী ইব্‌ন হাব্বান ও আবদুল্লাহ ইব্‌ন ওয়াহাব হইতে, তারপর উভয়েই সাঈদ 
ইব্‌ন আবূ আইয়ুব, আবদুল্লাহ ইবৃন ওয়ালিদ তাজীবি ও সাঈদ ইবৃন মুসাইয়াবের সূত্রে হযরত 
আয়েশা রে) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূলুল্লাহ (সা) যখন রাত্রিতে নিদ্রা হইতে 
জাগ্রত হইতেন, তখন বলিতেন ৪ 41:13 ES /১৪১০৭ এ৭৯০ এটা YY 
তার নি onl ক 
০০055115551 ৬ “আয় আল্লাহ! তুমি ব্যতীত কোন মা'বৃদ নাই, তুমি পবিত্রতম । আমি 
আমার পাপের জন্য তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি এবং তোমার দয়া ভিক্ষা করিতেছি । 
আয় আল্লাহ! আমার জ্ঞান-বৃদ্ধি বৃদ্ধি করিয়া দাও। তুমি যখন আমার অন্তরকে হেদায়েতের 
আলোকে দীপ্ত করিয়া দিয়াছ, ইহার পর আর উহাকে সত্যবিমুখ করিও না। তোমার নিকট 
হইতে রহমত দানে আমাকে ধন্য কর। তুমি পরম দাতা ।” ইহাই ইব্‌ন মারদুবিয়ার বর্ণনা । 

আবদুর রাযযাক বলেন ঃ 

মালেক ও সুলায়মান ইব্‌ন আবদুল মালেকের মুক্ত দাস আবূ উবাইদ ইবাদা ইব্‌ন নাসীর 
সূত্রে বলেন যে, তিনি কায়েস ইব্‌ন হারিছকে বলিতে শুনিয়াছেন যে, আবু আবদুল্লাহ সানাবেহী 
বলেন, তিনি হযরত আবূ বকর সিদ্দিকের (রো) পিছনে মাগরিবের নামায পড়িয়াছেন। হযরত 
আবূ বকর প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার পর আরও দুইটি সূরা পাঠ করিয়াছেন এবং 
তৃতীয় রাকআতেও পাঠ করিলেন। তখন আমি তাহার খুবই নিকটে চলিয়া গেলাম । এমন কি 
আমার কাপড় তাহার কাপড় স্পর্শ করিতেছিল। তখন আমি শুনিলাম যে, তিনি সূরা ফাতিহা 
পাঠ করার পর এই আয়াতটি পাঠ করিয়াছেন- ১15 | ১59 (4) 


Contents 


সূরা আলে ইমরান 8৫১ 


আবু উবায়েদ বলেন ঃ 

ইবাদা নাসী আমাকে বলিয়াছেন যে, তিনি উমর ইবৃন আবদুল আবীহের খিলাফতের যুগে 
তাহার নিকট ছিলেন। অতঃপর উমর কায়েসকে বলিলেন, তুমি উবায়দুল্লাহ হইতে যে হাদীস 
বর্ণনা করিয়াছ, তাহা শোনার পর আমি ইহা কোন দিনই ত্যাগ করি নাই। যদিও ইতিপূর্বে আমি 
ইহা ছাড়া অন্য কিছু করিতাম। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করিল যে, ইতিপূর্বে আমিরুল 
মু'মিনীন কি পাঠ করিতেন ? তিনি বলিলেন, আমি %:1 4111 ৯ "15 পাঠ করিতাম। ' 

এই ঘটনাটি ওয়ালিদ ইবৃন মুসলিম ও মালেক আওযাঈ হইতে এবং তাহারা উভয়ই আবু 
দাউদ হইতে বর্ণনা করিয়াছেন। তবে ওয়ালিদ এই ঘটনাটি জাবির, ইয়াহয়া ইব্‌ন ইয়াহয়া 
গাচ্ছানী ও মাহমুদ, ইব্‌ন লবীদ সানাবেহী হইতে বর্ণনা করেন যে, তিনি হযরত আবূ বকর (রা) 
-এর পিছনে মাগরিবের নামায পড়িলেন। তিনি প্রথম দুই রাকত্মীতে সূরা ফাতিহার পর.আরও 
দুইটি ছোট সূরা সশব্দে পাঠ করিলেন। অতঃপর তিনি যখন তৃতীয় রাকআতে দীড়াইয়া কুরআন 
পাঠ শুরু করিলেন, তখন আমি তাহার খুব নিকটে চলিয়া গেলাম । এমন কি আমার কাপড় 
তাহার কাপড় ঘর্ষণ করিতেছিল। তখন আমি শুনিলাম যে, তিনি আয়াতখানি পাঠ করিলেনঃ 
(১2515659125 

আল্লাহর কালাম- «২৪ 523 3 7] ১০০41 ৮৭ ১1125 (হে প্রতিপালক! তুমি 
বিশ্ব-মানবকে একদিন জমা করিবে, ইহাতে কোন সন্দেহ নাই) অর্থাৎ তাহারা তাহাদের দু“আয় 
বলেন-হে আমাদের প্রতিপালক! তুমি তোমার সৃষ্টি জীবকে তাহাদের প্রত্যাবর্তন কেন্দ্রে 
সমাবিষ্ট করিবে এবং তাহাদের মধ্যে পারস্পরিক বিরোধমূলক বিষয়সমূহের মীমাংসা প্রদান 
করিবে এবং প্রত্যেককেই স্ব-স্ব কার্য অনুযায়ী দণ্তপ্রাপ্ত কিংবা পুরস্কৃত করিবে । 


১৬ 4102 2255 SIS DNA ০৯ CS 19৫ ৩৪ RISE (১.) 
০01১৯51০8৬৬: 

21505650518 16 ৮০৪6 ৬562905৩5৩৩ (১) 
০৬৯) ৩545 ৮০৯৩৬ 


১০. “কাফিরদের ধন-সম্পদ ও তাহাদের সন্তান-সন্ততি আল্লাহর সমীপে তাহাদের 
কোন উপকারেই আসিবে না । আর তাহারা হইবে দোযখের ইন্ধন । 

১১. যেমন ফিরআউনের বংশধরদের এবং তাহাদের পূর্ববর্তী লোকদের অবস্থা । 
তাহারা আমার নিদর্শনসমূহে মিথ্যারোপ করিয়াছিল । অতঃপর আল্লাহ তাহাদের অপরাধের 
জন্য ধরপাকড় করিলেন। এবং তিনি কঠোর শাস্তিদাতা ৷” 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা বলেন যে, কাফেরগণ দোযখের ইন্ধন হইবে । যেমন 
অন্যত্র বলা হইয়াছে ঃ 


2 #02 95০০ ০ ৭ 648৮৩ ৩52০ ১০৭ টিটি গ, দি জু 0 
sll es ls Cal rs Se Sal ৮৮9১ ১52 


Contents 


8৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


“সেইদিন যালিমদের ওযর-আপত্তি কোনই কাজে আসিবে না। তাহাদের জন্য অভিসম্পাত 
এবং তাহাদের প্রত্যার্তনস্থল খুবই নিকৃষ্ট । তাহাদিগকে যে ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি দান 
করা হইয়াছে, তাহা আল্লাহর সমীপে তাহাদের কোন কাজেই আসিবে না। উহা আল্লাহর কঠোর 
ও যন্ত্রণাদায়ক শাস্তি হইতেও তাহাদিগকে মুক্তি দিবে না। 


LAL El VES 0০ 2 Ys 00175 এছ এও 
-১১১ রি ১4১1 5১১5315411 
“তাহাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাকে যেন মুগ্ধ না করে। আল্লাহ চান যে, ইহা 
দ্বারা তিনি তাহাদিগকে দুনিয়ার জীবনে শাস্তি দিবেন এবং কুফরীর অবস্থাতেই তাহাদের 
চীন ALD টা সিরা ai) 
1401 
“শহরময় কাফিরদের ঘোরাফেরা যেন তোমাকে বিভ্রান্ত না করে। ইহা তো সামান্য 
বিলাস। তারপর তাহাদের স্থায়ী ঠিকানা অবশ্যই জাহান্নাম এবং তাহা কতই না নিকৃষ্ট স্থান।” 
এখানে তিনি আরও বলিয়াছেন 81১১৫ ১311 ১ অর্থাৎ যাহারা আল্লাহর নিদর্শনসমূহকে 
অস্বীকার করিয়াছে ও তাহার রাসূলগণকে প্রত্যাখ্যান করিয়াছে, তাহারা আল্লাহর কিতাবের 
বিরোধিতার দরুন নবীদের নিকট প্রেরিত ওহী দ্বারা কোন উপকারই সাধন করিতে পারে নাই। 
অতঃপর তিনি বলেন ঃ 
00050153485 Es de AIT AAT LE tf 
অর্থাৎ যাহা দ্বারা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হয় 
যেমন অন্যত্র বলা হইয়াছে- ১৯ ৮৮৮০৯4419৩০ ১৭ 93০৯৮505569 অর্থাৎ 
জালা কাপর 
৮ আবাৰ হৰত বাটৰ ন তিনি বলেনঃ 
a মক্কায় ছিলাম । একদা রাসূলুল্লাহ (সা) রাত্রিতে উঠিয়া চিৎকার করিয়া বলিলেন 
1২441015515 1৯ আমি কি আমার দায়িত্ব পৌছাইয়া দিয়াছি ? আয় আল্লাহ! আমি 
সু নর সপ কা 
দাঁড়াইয়া বলিলেন, হাঁ, আপনি সর্বাত্মক চেষ্টা করিয়াছেন। তারপর রাত্রি প্রভাত হইল । তখন 
রাসূলুল্লাহ সো) বলিলেন- শোন! অচিরেই ইসলাম বিজয়ী হইবে এবং কুফর তাহার স্থানে 
ফিরিয়া যাইবে । এমনকি মুসলিমগণ ইসলাম লইয়া সমুদ্রে প্রবেশ করিবে । স্মরণ রাখিবে, এমন 
একটি সময় আসিবে, যখন মানুষ কুরআন শিক্ষা করিবে, পাঠ করিবে এবং গর্ব করিয়া বলিবে, 
আমরা কারী, আমরা আলেম, আমাদের চাইতে উত্তম কে আছে ? প্রকৃত প্রস্তাবে এই সমস্ত 
লোকের মধ্যে কোন প্রকার কল্যাণ থাকিতে পারে কি? 


Contents 


সূরা আলে ইমরান ৪৫৩ 


সাহাবীগণ আরয করিলেন- ইয়া রাসূলাল্লাহ! উহারা আবার কি ? তিনি বলিলেন, উহারা 
তোমাদের মুসলমানদের মধ্য হইতেই জন্ম গ্রহণ করিবে এবং উহারাই জাহান্নামের ইন্ধন। এই 
হাদীসটি অন্য সূত্রে মুসা ইব্‌ন উবায়দা, মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম বিন্তে হাদ ও আব্বাস্‌ ইব্‌ন 
ুস্তালেব হইতেও বর্ণনা করা হইয়াছে। 

আল্লাহর বাণী :০'১৪ 4! ০15 অর্থাৎ ফিরআউনের "বংশধরদের রীতিনীতির ন্যায় 
তাহাদের আচার-আচরণ । যিহাক হযরত ইব্‌ন আব্বাস হইতে বর্ণনা করেন- J ২ 
০৬০১৪ অর্থাৎ ফিরআউনের বংশধরের আচরণের ন্যায় তাহাদের আচরণ ৷ অনুরূপ ইকরামা, 
মুজাহিদ, আবু মালিক এবং যিহাক প্রমুখ বলেনঃ ১৬০১৪ এ। ৮৮১৭৫ অর্থাৎ ফিরআউনের 
বংশধরদের কার্যপদ্ধতির মত। ১,১০৪ J! «4.৫ -ইহাও প্রায় একই অর্থ বোধক। 1 
কর্ম, অবস্থা, বিষয়, চরিত্র-স্বভাব | যেমন বলা হয়ঃ এ 139 1১৯ 1১33 অর্থাৎ আমার 
ও তোমার চরিত্র এই থাকিবে । তেমনি ইমরাউল কায়েস বলেন £ 

০-৯১৩ ৮৮৮০ Ab ১ ০৬1৬৪ 7৫০০০ এ এম 62 0৩5৪ 
Jui ০০৮০১৭। ০1 (65০13 7 MLS ০৪৭৭1 61 ০০ BSS 

‘আমার বন্ধুগণ সেখানে আমার নিকট তাহাদের বাহনের পশুগুলি দাড় করাইয়া বলিতে 
লাগিল, অনুতাপ করিয়া ধ্বংস হইও না, ধৈর্য ধারণ কর। তোমার স্বভাব তো ইতিপূর্বেও উম্মুল 
হুয়ায়রাছ এবং তাহার প্রতিবেশী মাআসালের উম্মে রোবাবের সঙ্গে এইরূপই ছিল। 

অর্থাৎ যেমন উম্মুল হুওয়ায়রাছের বেলায়ও তোমার স্বভাব ছিল এই যে, তাহার জন্যে 
নিজেকে ধ্বংস করিতে উদ্যত ছিলে এবং তাহার ঘরের স্মৃতি দর্শন করিয়া কাদিতেছিলে। 

আলোচ্য আয়াতের অর্থ এই যে, কাফেরদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাহাদের কোন 
কাজেই আসিবে না, বরং তাহাদিগকে ধ্বংস করা হইবে ও শাস্তি দেওয়া হইবে । যেমন চলিয়া 
আসিয়াছে ফিরআউনের বংশধরদের অবস্থা এবং তাহাদের পূর্ববর্তী রাসূলগণকে যাহারা 
মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছে তাহাদের অবস্থা । আল্লাহ কঠোর শাস্তিদাতা। তাহার শাস্তি 
প্রতিরোধ করার ক্ষমতা কাহারো নাই এবং কোন শাস্তি হইতে কাহাকেও মুক্তি প্রদানেরও কোন 
উপায় নাই। বরং তিনি যাহা ইচ্ছা করেন, তাহা অবশ্যই কার্যকরী করেন। তিনি সকল বস্তুর 
উপর প্রাধান্য বিস্তার করিয়া রহিয়াছেন। তিনি ব্যতীত কোন মা'বুদ নাই, তিনি ব্যতীত কোন 
প্রতিপালকও নাই! 


০০৩833৬8628 645৮4650861) 
292৯০ G ৫5৬ ৬৪৮৬৭) AS CHAS (০6৬৩ (১) 
১০০১৯ ১৮০০ ISH 415 4৬০ GG LES BIH 856 515 
| OU G3 855 YW} Gol 


Contents 


8৪৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


১২. “কাফেরগণকে বলিয়া দাও যে, অচিরেই তোমরা পরাজিত হইবে এবং জাহান্নামে 
তোমাদিগকে সমাবিষ্ট করা হইবে। ইহা অত্যন্ত নিকৃষ্ট শয্যা। 
১৩. নিশ্চিতরূপেই তোমাদের জন্য একটি উপদেশমূলক নিদর্শন ছিল “সেই দুইটি 
দলের ভিতর, যাহারা পরস্পর সম্মুখীন হইয়াছিল। একটি দল আল্লাহর পথে সংগ্রামরত 
ছিল, অপরটি খোদাদ্রোহী। তাহারা বাহ্যিক দৃষ্টিতে তাহাদিগকে নিজেদের দ্বিগুণ 
দেখিতেছিল। এবং আল্লাহ তা“আলা যাহাকে ইচ্ছা সাহায্য করিয়া বিজয়ী করেন। ইহাতে 
অবশ্যই দূরদৃষ্টিসম্পন্ন লোকদের জন্য উপদেশ রহিয়াছে ।' 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা বলেন, হে মুহাম্মদ! (সা) তুমি কাফেরগণকে বলিয়া দাও যে, 
তোমরা অচিরেই দুনিয়ার জীবনে পর্যুদস্ত হইবে এবং কিয়ামতের দিনও তোমাদিগকে জাহান্নামে 
একত্রিত করা হইবে । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার বলেন যে, আসিম ইবৃন আমর ইব্‌ন কাতাদা বলেন £ 

রাসূলুল্লাহ (সা) যখন বদরের যুদ্ধাশেষে বিজয়ীর বেশে মদীনায় প্রত্যাবর্তন করিলেন, তখন 
তিনি বনু কায়নুকার বাজারে ইয়াহুদীগণকে জমা করিয়া বলিলেন, হে ইয়াহুদীগণ! তোমরা 
ইসলাম গ্রহণ কর। অন্যথায় তোমাদিগকেও কুরাইশদের ন্যায় অপমানের গ্লানি বহন করিতে 
হইবে। তদুত্তরে সেই সব ইয়াহুদী বলিল, “হে মুহাম্মদ! আপনি যুদ্ধে অনভিজ্ঞ কুরাইশগণকে 
পরাজিত করিয়া গর্ববোধ করিবেন না। উহারা তো সম্পূর্ণরূপেই যুদ্ধবিদ্যায় অপারদশী, 
অনভিজ্ঞ । আল্লাহর কসম, যদি আমাদের সঙ্গে যুদ্ধ হইত তবে দেখিতেন, যুদ্ধ কাহাকে বলে 
এবং দেখিতেন আমরা কোন্‌ ধরনের পুরুষ! আজ পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করার কোন সুযোগ 
আপনার হয় নাই । কাজেই আপনার এই অহমিকা।” তখন এই আয়াত অবতীর্ণ হয় $ 

Ne LE. 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক আরও বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ যায়দ এবং 
ইকরামা হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতেও ইহা বর্ণনা করিয়াছেন এবং এই জন্যই আল্লাহ 
তা'আলা বলিয়াছেন ৪ ০০১ ৪ 42174] ১4:55 অর্থাৎ হে ইয়াহুদীগণ! তোমরা যাহাই 
বলনা কেন, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় দ্বারা প্রমাণিত হইয়াছে যে, আল্লাহ্‌ তা'আলা 
তাহার সত্য দীনকে মর্যাদা দান করিবেন, তাহার রাসূলকে তিনি বিজয়ী করিবেন, তাহার 
বাণীকে তিনি প্রাধান্য দিবেন এবং সমুন্নত রাখিবেন। 

দুইটি দল বদরের যুদ্ধে লিপ্ত হইয়াছিল। একটি দল আল্লাহর পথে সং্রামরত ছিল এবং 
অপরটি কাফের অর্থাৎ মক্কার মুশরিক কুরাইশদের দল । | (1১ ৫:1০ 1৫১ অর্থাৎ 
তাহারা বিপক্ষ দলকে বাহ্যিক দৃষ্টিতে নিজেদের দ্বিগুণ দেখিতেছিল। কেহ কেহ বলেন ঃ ইব্‌ন 
জারীর বর্ণনা করিয়াছেন যে, মুশরিকগণ বদরের যুদ্ধের দিন মুসলমানগণকে সংখ্যায় তাহাদের 
দ্বিগুণ দেখিতেছিল। অর্থাৎ আল্লাহ তাআলা ইহাকে ইসলামের বিজয়ের একটি কারণ হিসাবে 
বর্ণনা করিয়াছেন। ইহাতে মুশরিকগণ ভীত-সন্্স্ত হইয়াছিল । এই ব্যাখ্যা গ্রহণ করিতে কোন 
দ্বিধা নাই। তবে সমস্যা হইল এই যে, যুদ্ধের পূর্বে মুশরিকগণ উমর ইব্‌ন যায়দকে 
পাঠাইয়াছিল মুসলিম বাহিনীর সংখ্যা নিরূপণ করিয়া তাহাদিগকে অবহিত করার উদ্দেশ্যে। 


Contents 


সূরা আলে ইমরান 8৫৫ 


অতঃপর সে তাহাদিগকে খবর দিয়াছিল যে, মুসলিম বাহিনী সংখ্যায় তিন শতের কিছু বেশি বা 
কম হইতে পারে। বাস্তবেও ছিল তাহাই । মুসলিম বাহিনী সংখ্যায় ছিল তিনশতের কিছু উর্ধে । 
তারপর যখন যুদ্ধ সংঘটিত হয়, তখন আল্লাহ তা'আলা তাহার বিশিষ্ট ও নেতৃস্থানীয় এক সহস্র 
ফেরেশতা পাঠাইয়া দিলেন মুসলিম বাহিনীর সাহায্যের জন্য ৷ 

অপর একটি ব্যাখ্যা এই যে, মুসলিম বাহিনী কাফের বাহিনীকে সংখ্যায় তাহাদের দ্বিগুণ 
দেখিতেন! এতদসত্ববেও আল্লাহ তা'আলা তাহাদিগকে বিজয়ী করিলেন। এই ব্যাখ্যায় কোন 
সমস্যাই নাই । কারণ আওফী ইবৃন আব্বাস হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ 

বদরের দিন মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তিনশত তের জন আর মুশরিক বাহিনীর সংখ্যা 
ছিল ছয়শত ছাব্বিশ জন। এই কথাটিই আয়াতের বাহ্য অর্থ হইতে গৃহীত । তবে ইহা 
এতিহাসিকদের নিকট অখ্যাত । কারণ, তাহাদের মতে মুশরিকদের সংখ্যা ছিল নয় শত হইতে 
এক হাজারের মধ্যে । মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেনঃ ইয়াযীদ ইব্‌ন রূমান উরওয়া ইব্‌ন যুবাইর 
(র) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বনু হাজ্জাজের হাবশী দাসকে জিজ্ঞাসা করিলেন 
যে, কুরাইশদের সংখ্যা কত ? সে বলিল, অনেক । হুযুর (সা) জিজ্ঞাসা করিলেন, দৈনিক তাহারা 
কত উট জবাই করে ? সে বালিল, কোন দিন নয়টি, কোন দিন দশটি । হুযুর (সা) বলিলেন, 
তাহা হইলে তাহাদের সংখ্যা নয় শত হইতে এক হাজার। আবূ ইসহাক সাবিঈ একটি বাদী 
হইতে বর্ণনা করেনঃ সে হযরত আলী হইতে বর্ণনা করিয়াছে যে, তিনি বলিয়াছেন, তাহাদের 

ংখ্যা ছিল এক হাজার । ইব্‌ন মাসউদও তাহাই বলিয়াছেন । প্রসিদ্ধ মতে তাহাদের সংখ্যা ছিল 

নয় শত হইতে এক হাজার । যাহা হউক, মুশরিকদের সংখ্যা ছিল মুসলিম বাহিনীর তিনগুণ । 
এই বর্ণনা অনুযায়ী দ্বিতীয় কথায়ও সমস্যার সৃষ্টি হইল । আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 

তবে ইব্ন জারীরের মত ইহাই এবং তিনি ইহাকেই বিশুদ্ধ মনে করিয়াছেন। কারণ 
আরবদের রীতি হইল যে, কেহ যদি বলে, আমার নিকট এক হাজার আছে, আমার ইহার দ্বিগুণ 
প্রয়োজন ৷ তখন তাহা দ্বারা উদ্দেশ্য হয় তিন হাজার ৷ এই অর্থ গ্রহণ করিলে আর কোন সমস্যা 
অবশিষ্ট থাকে না। তবে একটি প্রশ্ন অবশিষ্ট থাকে যে, এই দুইটি কথা এবং বদরের যুদ্ধ 
সম্পর্কিত আল্লাহ তা'আলার এই কথার মধ্যে সামঞ্জস্য হইবে কিরূপে ? 


(101 58140০ os UE, এ এন REGEN 9 aE Sy 
9555 SS 0১০1 
অর্থাৎ “যখন তোমরা সম্মুখসমরে অবতীর্ণ হইলে তখন তিনি তাহাদের সংখ্যা তোমাদের 
দৃষ্টিতে কম করিয়া দেখাইতেছিলেন এবং তোমাদের সংখ্যা তাহাদের দৃষ্টিতে অতি নগণ্য করিয়া 
দেখাইতেছিলেন। যাহাতে আল্লাহ যাহা ইচ্ছা করিয়াছেন, তাহা যেন তিনি বাস্তবায়িত করেন ।” 
ইহার জবাবে বলা যায় যে, ইহা ছিল এক সময় আর দ্বিতীয়টি ছিল অন্য এক সময়ে । যেমন 
সুদ্দী বলেন ঃ | 
ইব্‌ন মাসউদ হইতে তাইয়েব এই আয়াত সম্পর্কে বলেন যে, ইহা ছিল বদরের দিন। 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ বলেন, আমরা মুশরিকদের প্রতি তাকাইয়া দেখিলাম যে, তাহারা 
আমাদের কয়েকগুণ হইবে । তার পর আবার তাকাইয়া দেখিলাম যে, তাহারা আমাদের চাইতে . 
একটি লোকও বেশী হইবে না। আর ইহাই আল্লাহর কথা যে, যখন তিনি তোমাদের দৃষ্টিতে 


Contents 


৪৫৬ তাফসীরে ইবৃন কাছীর 


তাহাদিগকে নগণ্য দেখাইতেছিলেন এবং তাহাদের দৃষ্টিতেও ঠিক তোমাদিগকে নগণ্য 
 দেখাইতেছিলেন। 

আবূ ইসহাক বলেন ঃ 

দর তিনি বলেনঃ আমাদের 
দৃষ্টিতে তাহাদের সংখ্যা এতই নগণ্য দেখাইতেছিল যে, আমি আমার পাশের এক ব্যক্তিকে 
বলিলাম যে, তাহাদের সংখ্যা তো ৭০ জনের বেশি হইবে না। সে বলিল, না, আমার মতে 
তাহাদের সংখ্যা একশত হইবে । অতঃপর আমরা তাহাদের এক ব্যক্তিকে বন্দী করিয়া জিজ্ঞাসা 
করিলাম যে, তোমাদের সংখ্যা কত ছিল ? সে বলিল, এক হাজার। তেমনি উভয় দলই একে 
অপরকে দেখার সময় নিজেদের চাইতে বহুগুণ বেশি দেখিতেছিল । মুসলমানগণ মুশরিকগণকে 
তাহাদের দ্বিগুণ দেখিল, যাহাতে তাহারা নিজেদের দুর্বলতা ও অসহায়তা উপলব্ধি করিয়া 
পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর নিকট কায়মনোবাক্যে সাহায্য কামনা করে। 
অনুরূপ মুশরিকগণও মুসলিম বাহিনীকে তাহাদের হইতে অনেকগুণ বেশি দেখিল, যাহাতে 
অন্তরে ভয়ভীতি সৃষ্টি হয় এবং মানসিকভাবে তাহারা দুর্বল হইয়া পড়ে । তারপর যখন তাহারা 
পরস্পর সন্মুখীন হইল তখন প্রত্যেকেই একে অপরের দৃষ্টিতে নগণ্য দেখাইতেছিল, যাহাতে 
উভয়ে একে অপরের উপর আক্রমণ করিতে সাহসী হয়। 

2১০ 31811 111) 258 অর্থাৎ যাহাতে আল্লাহ তা“আলা তাহার ইচ্ছা 
বাস্তবায়িত করেন। অর্থাৎ যাহাতে তিনি হক ও বাতিলের মধ্যে চরম মীসাংসা করিয়া দেন। 
ঈমানের বাণীকে তিনি যেন কুফরের বিরুদ্ধে চিরদিনের জন্য বিজয়ী করিয়া দেন। ইহা দ্বারা 
তিনি চান যে, মুসলমানগণকে সম্মানিত করিবেন এবং কাফেরগণকে অপমানিত ও লাঞ্ছিত 
করিবেন। যেমন আল্লাহ তা'আলা বলেন ঃ 25১৮০ all Lai LE অর্থাৎ 
আল্লাহ তা'আলা তোমাদিগকে বদরের দিনগুলিতে সাহায্য করিয়াছিলেন, যখন তোমরা ছিলে 
অত্যন্ত দুর্বল ও হেয়। তেমনি এখানেও বলিয়াছেনঃ ০৯৬ 11255 ১০ ১১১০০১7১419 
১০০৪৭ 93 5৮] ৬১ অর্থাৎ ইহাতে উপদেশ রহিয়াছে সেই সমস্ত লোকের জন্য, 
যাহারা দূরদৃষ্টিসম্পন্ন এবং বিবেক-বুদ্ধিসম্পন্ন। ফলে তাহারা আল্লাহর নির্দেশ সম্পর্কে ও তাঁহার 
ক্রিয়াকলাপ সম্পর্কে যথার্থ সন্ধান পাইবে এবং উপলব্ধি করিবে যে, আল্লাহর বিধান হইল 
চীন রাযি রদ মাম ক 


০5 BEEING AM oH ELS ০5৬৪ CES (5) 
8৪৩১০৬15549: 22550029528 5 ৩৩৩১ 

র ০০০।৫: ৫63 25725) ৪৯১০ 
SEBS Ws BH 0১ PIS ৩০১৪০৬৯০৮০৩ 6১০) 
০৪৩15০০৪8০৪ দি ৬৯৯ 285 555৩53 
০ ১৩০৩%54)5 ৮৪০. 


2১52 


570197 


সূরা আলে ইমরান ৪8৫৭ 


১৪. “নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত 
খামারের প্রতি আসক্তি মানুষের নিকট মনোরম করা হইয়াছে । এই সব জীবনের 
ভোগ্যবস্তু ৷ আর তাহারই নিকট উত্তম আশ্রয়স্থল ।” 

১৫. “বল, আমি কি তোমাদিগকে এই সব বস্তু হইতে উৎকৃষ্ট কোন কিছুর সংবাদ 
দিব? যাহারা তাকওয়া অবস্থন করিয়া চলে, তাহাদের জন্য উদ্যানসমূহ রহিয়াছে যাহার 
পাদদেশে নদীসমূহ প্রবহমান । সেখানে তাহারা স্থায়ী হইবে; তাহাদের জন্য পবিত্র সংগিনী 
এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা ।” 


তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা এই খবর দিতেছেন যে, বিভিন্ন প্রকারের ভোগ্য সামগ্রী 
দ্বারা মানুষের দুনিয়ার জীবনকে সুশোভিত করা হইয়াছে, যেমন নারী ও সন্তান । প্রথমেই নারীর 
কথা বলা হইয়াছে। যেহেতু নারী ঘটিত ফিতনা-ফাসাদই দুনিয়ার জীবনে অত্যন্ত কঠিন। বিশুদ্ধ 
হাদীসে ইহার সমর্থন রহিয়াছে। যেমন, হুযুর (সা) বলেন £ Ll ২৪ (৪১-৮৯ 6১০ (৮ 
Ll ৮৮১ db! ০৪1৪ 
যাই নাই ।” অতএব যদি নারীর উদ্দেশ্য হয় পবিত্রতা ও সাধুতা এবং সন্তানের আধিক্য, তবে 
তো ইহা আকাঙ্ক্ষা ও কামনার বস্তু । যেমন হাদীসেও শুধু বিবাহই ময়, বরং অধিক বিবাহের 
জন্য উৎসাহ দেওয়া হইয়াছে। পরস্তু বলা হইয়াছে যে, এই উম্মতের মধ্যে যাহার অধিক স্ত্রী সে 
উত্তম ব্যক্তি। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, দুনিয়া উপভোগের সামগ্রী । তবে ইহার সর্বোত্তম 
হইল, সতী নারী। স্বামী যখন তাহার প্রতি দৃষ্টিপাত করে তখন তাহাকে সুখি করে, যদি 
তাহাকে কোন আদেশ করে তখন সে তাহার আনুগত্য স্বীকার করে এবং স্বামী যদি তাহাকে 
রাখিয়া কোথাও চলিয়া যায়, তখন সে তাহার নিজের পবিত্রতা যেমন রক্ষা করে, তেমনি স্বামীর 
ধন-সম্পদেরও সংরক্ষণ করে। 

এক হাদীসে আছে, হুযুর (সো) বলিয়াছেন, ‘আমার নিকট নারী ও সুগন্ধি দ্রব্য খুবই 
প্রিয়বস্তূ! তবে নামাযে আমার হদয়-মনে প্রশান্তি আসে । হযরত আয়েশা (র) বলেন, 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট নারীর চাইতে অধিকতর প্রিয় ঘোড়া ব্যতীত অন্য কিছুই ছিল না। 
অতএব নারীর প্রেম যেমন প্রশংসনীয় তেমনি নিন্দনীয় । অনুরূপ সন্তান-সন্ততির স্নেহ-বাৎসল্য, 
যদি তাহা গর্ব করা বা অহমিকা প্রদর্শন করার উদ্দেশ্যে হয়, তবে ইহা যে নিন্দনীয় বিষয় 
ইহাতে কোন সন্দেহ নাই। আর যদি তাহা দ্বারা উদ্দেশ্য হয় বংশ বৃদ্ধি এবং হুযুর (সা)-এর 
এমন উম্মতের আধিক্য, যাহারা এক আল্লাহর ইবাদত-বন্দগী করিবে, তবে ইহা যে প্রশংসনীয় 
তাহাতে কোন সন্দেহ নাই । যেমন হাদীসেও ইহার স্বীকৃতি বিদ্যমান । হুযুর (সা) বলিয়াছেন, 
প্রেমময়ী ও অধিক সন্তান প্রসবিনী নারী বিবাহ কর। আমি তোমাদের সংখ্যার আধিক্য দ্বারা 
অন্যান্য উম্মতের উপর কিয়ামতের দিন গর্ব করিব । 

ধন-সম্পদের গ্রীতিও অনুরূপ । কখনও বা প্রশংসনীয়, আবার কখনও নিন্দনীয় । কারণ, 
অধিক সম্পদ দ্বারা কখনও মানুষ দুর্বল ও অসহায় লোকদের উপর অহংকার এবং তাহাদের 
প্রতি যুলুম-নির্যাতন করে। ইহা খুবই নিন্দনীয়। আবার কখনও সে ধন-সম্পদ আত্মীয় 


কাছীর (২য় খণ্ড)_-৫৮ 


Contents 


৪৫৮ তাফসীরে ইব্ন কাছীর 


প্রতিপালন ও বিভিন্ন সৎকর্ম অনুষ্ঠানের উপায় হয়। তখন ইহা শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত 
প্রশংসনীয় । 

"(১ -এর পরিমাণ সম্বন্ধে মুফাসসিরদের মধ্যে মতভেদ বিদ্যমান । তবে ইহার সারকথা 
এই যে, অগণিত ধনরাশিকে "(৮:5 বলা হয়। ইমাম যিহাক ও অন্যান্য ইমাম ইহাই 
বলিয়াছেন। এই ব্যাপারে অন্যান্য মত উদ্ধৃত করা হইল ঃ 
হাজার, আশি হাজার ইত্যাদি । ইমাম আহমদ বলেন £ আবদুস সামাদ, হাম্মাদ, আসিম, আবু 
সালিহ ও আবু হুরায়রা (র) বর্ণনা করেন, যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, বার হাজার উকীয়ায় 
এক কিনতার ৷ আর এক উকীয়া দুনিয়া ও আকাশের সর্বোত্তম বস্তু । এই হাদীসটি ইব্‌ন মাজা ও 
আবূ বকর ইব্ন আবু শায়বা আবদুস সামাদ ইব্ন আবদুল ওয়ারিছ ও হাম্মাদ ইব্‌ন সালমার 
সূত্রে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর ও বিন্দার, ইব্‌ন মাহদী, হাম্মাদ ইব্‌ন সালমা, আসিম ইব্‌ন 
বাহদালা ও আবূ সালিহ আবূ হুরায়রার সূত্রে এই হাদীস বর্ণনা করিয়াছেন। ওয়াকী তাহার 
তাফসীরে হাম্মাদ ইব্‌ন সালমা, আসিম ইব্‌ন বাহদালা, যাকওয়ান, আবু সালিহ ও আবু হুরায়রা 
হইতে বর্ণনা করিয়াছেন যে, “হাজার উকীয়ায় এক কিনতার এবং এক উকীয়া আসমান যমীনের 
সর্বোত্তম বস্তু ।' ইহাই বিশুদ্ধতম মত এবং ইব্‌ন জারী, মুআয ইব্‌ন জাবাল প্রমুখ ইব্‌ন উমর 
(র) হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তদুপরি ইব্‌ন আবূ হাতিম আবু হুরায়রা এবং আবু 
দারদা হইতেও তাহাই বর্ণনা করিয়াছেন । তাহারা বলিয়াছেন যে, এক কিনতার বার শত 
উকীয়া। 

অতঃপর ইব্ন জারীর বলেন ঃ যাকারিয়া ইব্‌ন ইয়াহয়া যারীর, শাবাবা, মুখাল্লাদ ইব্‌ন 

আবদুল ওয়াহেদ, আলী ইবন আতা ইবৃন মায়মুনা ও যর ইব্ন হাকীম উবাই ইব্‌ন কা'ব হইতে 
বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, এক কিনতার সমান বার শত উকীয়া। এই 
হাদীসটি সম্পূর্ণই পরিত্যক্ত । তবে পরিত্যক্ত না বলিয়া ইহা উবাই ইব্‌ন কা“ব ও অন্যান্য সাহাবী, 
পর্যন্ত সীমাবদ্ধ বলাই অধিকতর যুক্তিসঙ্গত । 
ও আবু হুরায়রা সূত্রে বর্ণনা করিয়াছেন, যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-যে ব্যক্তি 
এক শত আয়াত পাঠ করে, তাহার নাম উদাসীনদের মধ্যে লেখা হয় না। আর যে ব্যক্তি এক 
শত হইতে এক হাজার আয়াত পাঠ করে সে এক কিনতার পুণ্য লাভ করে । কিনতারের 
পরিমাণ আল্লাহর নিকট একটি বিরাট পাহাড় তুল্য । 

ওয়াকী মুসা ইব্‌ন উবাইদা হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । হাকেম তাহার মুস্তাদারকে 
বলিয়াছেন যে, আবুল আব্বাস মুহাম্মদ ইব্‌ন ইয়াকুব, আহমদ ইব্‌ন ঈসা ইব্‌ন যায়দ লাখমী, 
মুহাম্মদ ইব্‌ন আমর ইবৃন আবূ সালমা, যুহাইর ইব্‌ন মুহাম্মদ হামীদ আত্‌ তাবীল এবং অপর 
এক ব্যক্তি আনাস ইব্‌ন মালেক হইতে বর্ণনা করিয়াছেন যে, “একদা হুযুর (সা)-কে পবিত্র 
কুরআনে বর্ণিত ৮১%১৪]| 11 সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন যে, 
০১5 বলা হয় দুই হাজার উকীয়াকে। এই বর্ণনাটি সহীহ বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী 
যদিও বিশুদ্ধ, তবে তাহারা তাহাদের হাদীস গ্রন্থদ্বয়ে ইহার উল্লেখ করেন নাই । হাকেম এইরূপই 


Contents 


সূরা আলে ইমরান 8৫৯ 


বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম ভিন্ন ভাষায় বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেনঃ আহমদ 
ইব্‌ন আবদুর রহমান রুকী, আমর ইব্‌ন আবু সালাম, যুহাইর ইব্‌ন মুহাম্মদ, হামীদ তাবীল এবং 
অপর ব্যক্তি অর্থাৎ ইয়াধীদ রাক্কাশী হযরত আনাস হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসুলুল্লাহ (সা) 
বলিয়াছেন-এক হাজার দীনারে এক কিনতার । তিবরানী আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন আবূ 
মরিয়াম ও আমর ইব্‌ন আবূ সালমার সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তাহার পরবতী সনদ 
পূর্ববৎ। 

ইব্‌ন জারীর হাসান বসরী হইতে বর্ণনা করিয়াছেন যে, বার শত দীনারে কিনতার হয়। 
আওফীও ইব্‌ন আব্বাস হইতে তাহাই বর্ণনা করিয়াছেন । তবে যিহাক বলেন £ আরবদের রীতি 
হইল, তাহাদের কেহ বার শত দীনারকে কিনতার বলে, আবার কেহ বার হাজার দীনারকেও 
কিনতার বলে । ইব্‌ন আবূ হাতিম তাহার পিতা হইতে বলিয়াছেন যে, আসিম, সায়ীদ হারসী ও 
আবু নুদরা আবু মুহাম্মদ এবং মুহাম্মদ ইব্‌ন মুসা হারসী তাহাই বলিয়াছেন। এই বর্ণনাটি 
রাসূলুল্লাহ (সা) হইতেও বর্ণিত হইয়াছে । তবে বিশুদ্ধ মতে ইহা সাহাবীগণ হইতে বর্ণিত। 

অশ্বের আকর্ষণ তিন প্রকারের। কেহ কেহ অশ্ব পোষে আল্লাহর পথে জিহাদ করার 
উদ্দেশ্যে। প্রয়োজনীয় মুহূর্তে অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া সে আল্লাহর পথে জিহাদ করিবে । 
ইহাতে তাহাকে পুরস্কৃত করা হইবে । আবার কেহ কেহ অশ্ব পোষে খ্যাতির উদ্দেশ্যে এবং ইহা 
হয় তাহার গর্বের বস্তু । ইহা অবশ্যই পাপকার্য । আবার কেহ কেহ অশ্ব পোষে নিজের ব্যবসা ও 
উহার বংশ রক্ষা করার উদ্দেশ্যে । তবে এই ব্যাপারে তাহার উপর আল্লাহর প্রাপ্য অধিকার 
সম্বন্ধে সে উদাসীন নয়। এইজন্য তাহাকে শাস্তিও দেওয়া হইবে না এবং তাহাকে পুরস্কৃতও করা 
হইবে না। বরং ইহা তাহার মালিকের আবরণ বিশেষ । এই সম্পর্কে বিস্তারিত আলোচনা 
সম্পর্কিত হাদীস অচিরেই J ১11 LU ১০ ৮ ৮০ ALE gl sel এই 
আয়াতের তাফসীর প্রসঙ্গে ইনশা আল্লাহ পাঠকদের সামনে পেশ করা হইবে । 

£55০ মাঠে বিচরণশীল এবং যে অশ্বের চারটি পা ও কপাল সাদা চিহ্বযুক্ত থাকে। 
ইহা হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর বর্ণনা ৷ অনুরূপ মুজাহিদ, ইকরামা, সায়ীদ ইব্‌ন যুবাইর, 
আবদুর রহমান ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবযা, সুদ্দী, রবী‘ ইব্‌ন আনাস, আবু সিনান প্রমুখ 
হইতেও বর্ণিত হইয়াছে। মাকহুল বলেন, ২₹* ১ বলা হয় সেই অশ্বকে, যাহার কপালে ও 
পায়ে সাদা চিহ্ন বিদ্যমান । 

তাহা ছাড়া এই সম্বন্ধে অন্যান্য কথাও রহিয়াছে। ইমাম আহমদ বলেন £ ইয়াহয়া ইব্‌ন 
মুআবিয়া ইব্‌ন খাদীজ হযরত আবূ যর (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেনঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, প্রত্যেকটি আরবী অশ্বই প্রত্যহ ফজরের সময় আল্লাহর অনুমতি 
প্রাপ্ত হইয়া দু'আ করিয়া থাকে । দু'আয় ইহারা বলে-আয় আল্লাহ! আমাকে যে লোকের অধীনস্থ 
করিয়া দিয়াছ, তাহার অন্তরে তাহার সম্পদ ও পরিবার-পরিজনের চাইতেও আমাকে অধিকতর 
প্রিয় করিয়া দাও। 
ূ £০51 অর্থাৎ গরু, বকরী, উট ইত্যাদি পশু। ১৯ ফল-ফসলের ক্ষেত-খামার ও 
বাগ-বাগিচা। ইমাম আহমদ বলেন ঃ রূহ ইব্‌ন উবাদা, আবূ নৃআমা আদবী, মুসলিম ইব্‌ন 


Contents 


৪৬০ তাফসীরে ইব্ন কাছীর 


বুদায়েল, আয়াস ইব্‌ন যুহাইর ও সুয়াইদ ইব্‌ন হাবীব রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করেন যে, 
মানুষের সর্বোত্তম সম্পদ হইল অধিক বংশধর বিশিষ্ট অশ্ব এবং অধিক ফলবান খেজুর বৃক্ষ । 

তারপর আল্লাহ তাআলা বলিয়াছেন, এই সমস্তই এই নশ্বর পার্থিব জীবনের সুখের সম্পদ 
বৈ কিছুই নয়। তবে উত্তম ফলদায়ক প্রত্যাবর্তনস্থল আল্লাহর নিকট ৷ ইব্‌ন জারীর বলেন ঃ 
ইব্‌ন হামীদ, জারীর, আতা, আবূ বকর ইব্‌ন হাফস্‌ ও উমর ইব্‌ন. সা'দ বলেন যে, ১2) 
৩,৬৫২] ১ ০11 এই আয়াত যখন নাযিল হয়, তখন হযরত উমর ইবৃন খাত্তাব (র) 
বলিলেন, আয় পরওয়ারদেগার! তুমি এই জীবনকে বিভিন্ন উপাদানে সুশোভিত করিয়াছ। তখন 
নাযিল হইল- [১851 ১23৫1781১১০ ১১১১৫১৭১ U5 অৰ্থাৎ হে নবী! বলিয়া দাও যে, 
আমি তাহাদিগকে এই দুনিয়ার অস্থায়ী সুখ-স্পদের চাইতেও উত্তম বস্তুর খবর দিতেছি। আর 
সেই সমস্ত বস্তু চিরস্থায়ী, অবিনশ্বর । তাহা হইল এই, যে সমস্ত লোক সংযম অবলম্বন করে 
তাহাদের জন্য থাকিবে জান্নাত বা বিভিন্ন প্রকার ফলে-ফুলে সুশোভিত বাগ-বাগিচা। উহার 
পাদদেশে প্রবাহিত নানা প্রকার উপাদেয় পানীয় দ্রব্য যথা মধু, শরাব ও পানীয় ইত্যাদির নহর 
বা নদ-নদী । আর এইগুলি এতই উত্তম ও উন্নতমানের যে, কোন চক্ষু তাহা দেখে নাই, কোন 
কর্ণ তাহা শুনে নাই এবং এই সমস্ত বস্তু সম্পর্কে কোন অন্তরে কোন ধারণাও জন্মে নাই। 

(৫২ ০১/১ তাহারা পরম সুখে চিরদিন বাস করিবে। তাহারা এই স্থান ত্যাগ করিয়া 
অন্য কোথাও স্থানান্তরিত হইতে চাহিবে না। 

240 0190 -এবং তাহাতে আরো থাকিবে পবিত্র নারীগণ। অর্থাৎ দুনিয়ার জীবনে 
নারীগণ যে সমস্ত কার্য দ্বারা অপবিত্র হয়, যথা মাসিক খতুত্রাব, পায়খানা-প্রস্রাব ইত্যাদি কার্য ও 
ময়লা-আবর্জনা হইতে সম্পূর্ণ পাক- পবিত্র থাকিবে। 

4111 ১ %1:০১% সর্বোপরি তাহারা লাভ করিবে আল্লাহর সন্তুষ্টি । ইহার পর তাহারা 
জলা ৯৯৮ 
অর্থাৎ যে সমস্ত চিরহরী ও অবিনশ্বর এ লাভ করিবে তনয্যে সর্বোভ ও সর্ব প্রধান 
নিয়ামত হইল আল্লাহর সন্তুষ্টি। 4: |. ৮). /, -অর্থাৎ আল্লাহ তা“আলা বান্দার 
অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল। কাজেই তিনি প্রত্যেককেই তাহার যোগ্য পুরস্কার দানে ভূষিত 
করিবেন। 


হু 89165 G3 ৬2১৩৩ ৬০৬ 28205৩610১5) 
০3৬০, ৮০০০৫ (8৫2 টির 2 ০9 প্লাক (১). 


১৬. “যেই সমস্তলোক বলে, হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমরা ঈমান আনিয়াছি, 
অনন্তর আমাদের পাপরাশি মার্জনা কর আর আমাদিগকে অগ্নিদহনের শাস্তি হইতে রক্ষা 
কর। 

১৭. তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত উপাসক, দানশীল ও অতি ত্য 
তাওবাকারী ।” 


Contents 


. সূরা আলে ইমরান ৪৬১ 


তাফসীর ঃ তারপর আল্লাহ তা'আলা সেই সমস্ত সংযমী লোককে বিরাট পুরস্কার, অগণিত 
ও অভাবনীয় সম্পদ দানের প্রতিশ্রুতি দিয়াছেন। তাহাদের গুণাবলীর বর্ণনা দিয়া বলেন-য়াহারা 
বলে যে, হে প্রতিপালক! আমরা ঈমান আনিয়াছি অর্থাৎ তোমার প্রতি, তোমার কিতাব ও 
তোমার নবী-রাসূলের প্রতি ঈমান আনিয়াছি। অতএব 1:73 ১] £3 আমাদের কল্যাণে 
আমাদের অপরাধ ও আমাদের ক্রুটি-বিচ্যুতি অনুগ্রহ করিয়া ক্ষমা কর! 041 ০০1২০ (559 এবং 
দোযখের কঠিন শাস্তি হইতে আমাদিগকে রক্ষা কর! 

তারপর আল্লাহ বলেন ৪ :১*.৬.-|| যাহারা ধৈর্যশীল । অর্থাৎ যাহারা আল্লাহর আনুগত্যের 
পথে অটল থাকিয়া এবং বিভিন্ন অবৈধ কাজ পরিত্যাগ করিয়া পরম ধৈর্যের পরাকাণ্ঠা প্রদর্শন 
করিয়াছে। 


০৪-০|। যাহারা সত্যবাদী । অর্থাৎ যাহারা তাহাদিগকে যে সমস্ত বিষয়ের খবর দেওয়া 
হইয়াছে তাহাতে বিশ্বাস করিয়াছে এবং সেই বিশ্বাস অনুযায়ী কঠিন হইতেও কঠিনতর কার্যাবলী 
সম্পাদন করিয়াছে। 

০৯১৪ এবং আল্লাহর প্রতি পরম আনুগত্য ও বিনয় প্রদর্শন করিয়াছে। 

৪৯১০1 এবং সর্বপ্রকার সৎকার্য, আত্মীয় প্রতিপালনে, অভাবপ্রস্তদের অভাব মোচনে 
অকাতরে তাহাদের সম্পদ ব্যয় করিয়া থাকে। 

১৮৯১ ১ ১৪১০]। _-এবং যাহারা প্রাতঃকালে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা 
করে। আল্লাহর এই কথা দ্বারা প্রাতঃকালে ক্ষমা প্রার্থনার বৈশিষ্ট্য প্রমাণিত হয় । সহীহ্‌ বুখারী ও 
মুসলিমসহ বিভিন্ন হাদীসগ্রন্থে বিভিন্ন সূত্রে একদল সাহাবায়ে কিরামের মাধ্যমে বর্ণিত হইয়াছে 
যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- মহান আল্লাহ প্রত্যেক রাত্রির শেষ প্রহরে নিকটতম আকাশে 
অবতরণ করিয়া বলেন, “কোন প্রার্থী আছে কি, আমি তাহাকে দান করিব ? কোন দু'আকারী 
আছে কি যে, আমি তাহার দু'আ মঞ্জুর করিব ? কোন ক্ষমাপ্রার্থী আছে কি যে, আমি তাহাকে 
ক্ষমা করিব ?” 

হাফিয আবু হাসান দারেকুতনী এই সম্বন্ধে পৃথকভাবে একটি অধ্যায় বর্ণনা করিয়াছেন। 
ইমাম বুখারী ও মুসলিম হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন ই 

রাসূলুল্লাহ (সা) প্রত্যেক রাত্রিতেই বিতর পড়িতেন। তিনি রাত্রির প্রথম প্রহর, মধ্যম অংশ 

শেষাংশে বিতর পড়িতেন। তবে প্রত্যষে তাহার বিতর পড়া শেষ হইত! তেমনি আবদুল্লাহ 
ইব্‌ন উমর রাত্রিতে নামায পড়িতেন। তারপর ক্রীতদাস নাফেকে জিজ্ঞাসা করিতেন, হে নাফে! 
প্রাতঃকাল হইয়াছে কি? যদি নাফে ইতিবাচক জবাব দিতেন, তবে তিনি দু'আ ও ইস্তিগফারে 
লিপ্ত হইতেন। আর এইভাবেই তাহার সকাল হইত। 

ইব্‌ন আবূ হাতিম এবং ইব্‌ন জারীর বলিয়াছেন যে, ওয়াকী তাহার পিতা হইতে এবং 
হারিছ ইব্‌ন আবূ মাতার তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, শেষ রাত্রিতে মসজিদের কোণে 
কাহাকেও বলিতে শুনিলাম যে, হে প্রতিপালক! তুমি যাহা নির্দেশ দিয়াছ তাহা অকাতরে পালন 
করিয়াছি। এই তো প্রাতঃকাল! আমাকে ক্ষমা কর। তারপর তাকাইয়া দেখি যে, তিনি হযরত 
ইব্‌ন মাসউদ রে)। ইব্‌ন মারদুবিয়াও আনাস ইব্‌ন মালিক হতে বর্ণনা করেন যে, তিনি 


Contents 


৪৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিয়াছেন, আমরা যখন রাত্রিতে নামায পড়িতাম, তখন আমাদিগকে সত্তরবার ইস্তিগফার 
করিতে নির্দেশ দেওয়া হইত । | 

BUCS ৮5159 5002 IIMS HAI (A) 

ঠৈ PIER NUYS 

E29) 00155 02১8৬5০৫540 35৩9৮ (5) 

2060 29 ৩১৩১৮ ৮১১০৪৬ ভু এক ৬১৬৩৬ 

০৬০৩০৪০7৫১০ 

150 COT ৮৬ 9454) চে LAMA IL IHRE ONS (০) 


১ 24 ও 22 


(৩৪৩ 1১5 012 eA UG ll ৩৬ ১ পনি GN; 29 
0১৩৯৬ (০ 205 পিল ৬ 

১৮. “আল্লাহ তা“আলা সাক্ষ্য দিতেছেন যে, তিনি ব্যতীত আর কোন মা“বুদ নাই । 
এবং ফেরেশতাগণ ও জ্ঞানীগুণী লোকগণ ন্যায়তই সাক্ষ্য দেয় যে, সেই পরাক্রান্ত জ্ঞানময় 
আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই। 

১৯. আল্লাহর নিকট আত্মসমর্পণ একমাত্র দীন। কিতাবধারীগণ তখনই মতভেদ 
করিয়াছে যখন তাহাদের নিকট জ্ঞানের আলো আসিয়াছে। আর ইহা সম্পূর্ণরূপে তাহাদের 
পারস্পরিক বিদ্বেষপ্রসূত । অতঃপর আল্লাহর নিদর্শনাবলীকে যে ব্যক্তি অস্বীকার করে, তবে 
মনে রাখিবে, আল্লাহ খুবই দ্রুত হিসাব গ্রহণকারী । 

২০. তারপরও যদি তাহারা তোমার সহিত বিতর্কে লিপ্ত হয়, তখন বলিয়া দাও যে, 
আমি ও আমার অনুসারীগণ সকলেই আত্মসমর্পণ করিয়াছি । কিতাবধারীগণকে এবং 
তাহাদের নিরক্ষর জনগণকে বলিয়া দাও যে, তোমরা কি আত্মসমর্পণ করিয়াছ? যদি 
তাহারা আত্মসমর্পণ করে, তবে তাহারাও সত্য-ন্যায়ের সন্ধান পাইবে । আর যদি তাহারা 
সত্যবিমুখ হইয়া ফিরিয়া যায়, তবে (ইহাতে তোমার কোন দায়-দায়িত্ব নাই)। তোমার 
দায়িত্ব হইল (আল্লাহর পয়গাম বিশ্বমানবের নিকট) পৌছাইয়া দেওয়া । আল্লাহ তা “আলা 
বান্দার সমস্ত কাজকর্ম অতি উত্তমরূপে প্রত্যক্ষ করিয়া থাকেন৷” 

তাফসীর ঃ স্বয়ং আল্লাহ তাআলা এখানে সাক্ষ্য দিতেছেন এবং তাহার সাক্ষ্যদানই যথেষ্ট । 
কারণ, তিনি পরম সত্যবাদী ও ন্যায়পরায়ণ সাক্ষী । সকল সৃষ্টি জগতের একক সৃষ্টিকর্তা 
তিনিই। আর সকলই তাহার দান এবং তাহার সৃষ্ট জীব। তিনিই কেবল একক ও অভাবমুক্ত 
আর সৃষ্টির সকলেই তাঁহার মুখাপেক্ষী । কাজেই তিনিই একক উপাস্য, তাহার কোনই শরীক 
নাই। এইজন্য তিনি এই আয়াতের সহিত যোগ করিয়াছেন_ (5, ১ ৫:5. 11141 


Contents 


সূরা আলে ইমরান ৪৬৩ 


৩:11 ০১১1 অর্থাৎ আল্লাহ তা‘আলা তোমার নিকট অবতীর্ণ কিতাবের মাধ্যমে সাক্ষ্য 
দিতেছেন। 

অতঃপর ফেরেশতাদের সাক্ষ্য এবং জ্ঞানী-গুণী লোকদের সাক্ষ্য সম্পর্কে বলা হইয়াছে। 
এখান হইতে আলেমদের অসাধারণ বৈশিষ্ট্য প্রকাশ পায় ৮. 510 (5: অর্থাৎ তিনি 
সত্য-ন্যায় সুপ্রতিষ্ঠিত এবং এই গুণ তাহার চিরস্থায়ী। অতঃপর আল্লাহ পূর্ববর্তী কথার দৃঢ়তার 
উদ্দেশ্যে পুনঃ বলিয়াছেন $ :5৯)। ১:১০11 5৯ 41 241 অর্থাৎ তিনি পরাক্রাত্ত ও মহান এবং 
তাহার মহত্বের আর কোন তুলনা নাই। তিনি তাহার সকল কাজকর্মে, কথাবার্তায় এবং প্রতিটি 
বিষয়ে জ্ঞানবান। 

ইমাম আহমদ বলেন £ 

ইয়াধীদ ইব্‌ন আবদে রাবিবিহি, বাকিয়া ইব্‌ন ওয়ালিদ ও জুবাইর ইবনুল আওয়াম বলেন 
যে, আমি নবী করীম (সা)-কে আরাফাতের ময়দানে 7 1 44/9 451 2111 ১৫5 এই আয়াত 
পাঠ করিয়া বলিতে শুনিয়াছি, আমিও ইহার সাক্ষী হে প্রতিপালক! ইব্‌ন আবূ হাতিমও অন্য 
সূত্রে এই হাদীস বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আলী ইবৃন হুসাইন, মুহাম্মদ ইব্‌ন 
মুতাওয়াক্কিল আসকালানী, উমর ইবৃন হাফস ইব্‌ন ছাবিত, আবূ যায়দ আনসারী ও আবদুল 
তাহার দাদা যুবাইর হইতে বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহকে (সা) এই আয়াত পাঠ করিয়া 
বলিতে শুনিয়াছি, হে প্রতিপালক! আমি ইহার সাক্ষী । 

হাফিয আবুল কাসিম তিবরানী তাহার মু'জামে কবীরে উদ্ধৃত করিয়াছেন, আবদান ইব্‌ন 
আহমদ ও আলী ইবৃন যায়দ রাষী উভয়েই বলেন, আমর ইব্‌ন উমর মুখতার তাহার পিতা 
হইতে ও তিনি গালিব কাত্তান হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন ৪ 

সা AAAI EA EOP 
করিলাম । রাত্রিতে আ'মাশ তাহাজ্জুদের নামায পড়িতে দাড়াইলেন এবং 41 ০ ১% 
[১ 3। এই আয়াতটি যখন পাঠ করিলেন, তখন বলিলেন, রা 
দিয়াছেন, আমিও সেই বিষয়ে সাক্ষ্য দিতেছি। আল্লাহ তা'আলা আমার নিকট এই সাক্ষ্য 
আমানত রাখিয়াছেন। তাই আমি তাহার সাক্ষ্য যথাযথ আদায় করিয়া দিতেছি। তারপর 
বারবার এই আয়াত পাঠ করিলেন । আমি ভাবিলাম যে, নিশ্চয়ই তিনি এই সম্বন্ধে কোন হাদীস 
শুনিয়া থাকিবেন। অতএব অতি প্রত্যষে আমি তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিলাম-হে আবু 
মুহাম্মদ! আপনি এই আয়াতটি বারবার পাঠ করিয়াছেন তাহা আমি শুনিয়াছি! ইহার কারণ কি? 
তিনি বলিলেন, ইহার কারণ সম্বন্ধে তুমি অবগত নও? আমি বলিলাম, জনাব! আমি তো প্রায় 
একমাস যাবত আপনার খেদমতে আছি। অথচ আপনি তো ইহার বৈশিষ্ট্য সম্বন্ধে কোন হাদীস 
বলেন নাই। তিনি বলিলেন, আল্লাহর কসম, আরও এক বৎসর পর্যন্ত আমি তোমার নিকট এই 
হাদীস বলিব না। অতএব সুদীর্ঘ এক বৎসর তাহার নিকট অতিবাহিত করিলাম! অতঃপর 
বৎসর যখন পূর্ণ হইল তখন বলিলাম, জনাব! বৎসর তো চলিয়া গিয়াছে । তখন তিনি বলিলেন, 
আমার নিকট আবু ওয়ায়েল আবদুল্লাহ হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন-এই আয়াত পাঠকারীকে আল্লাহ তা“আলা কিয়ামতের দিন আনাইবেন এবং বলিবেন, 


Contents 


৪৬৪ তাফসীরে ইব্ন কাছীর 


এই বান্দা আমার নিকট হইতে প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে। আমি প্রতিশ্রুতি পালনে সর্বাধিক 
হকদার । সুতরাং আমার এই বান্দাকে বেহেশতে নিয়া যাও । 

তারপর আল্লাহ তা'আলা বলেন £ sl 411 sie 9412 €১| অর্থাৎ আত্মসমর্পণ বৈ 
তাহার নিকট অন্য কোন দীনের স্বীকৃতি নাই! আর সকল নবী-রাসূলের অনুসরণই আত্ম 
সমর্পণের ধর্ম এবং তাহাদের ক্রমধারা হযরত মুহাম্মদ (সা)-এর মাধ্যমে তিনি সমাপ্ত 
করিয়াছেন। এখন হইতে মুহাম্মদ (সা)-এর অনুসরণ ব্যতীত আল্লাহ তা'আলার কাছে অন্য 
কোন তরীকা গ্রহণযোগ্য নয় । যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন ঃ 

1১০ 082 0181059790৭ টা 9 চর ০৭৩ 

অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মমতের অনুসন্ধান করে তাহা তাঁহার নিকট 
কখনও গ্রহণযোগ্য হইবে না। এই আয়াতেও ঘোষণা দেওয়া হইয়াছে যে, ইসলাম বা 
আত্মসমর্পণই আল্লাহর নিকট একমাত্র ধর্মমত । 

ইব্‌ন জারীর বলেন ঃ হযরত ইব্ন আব্বাস (রা)-এর পাঠ পদ্ধতি ছিল 41 £1 ১ 
7৮৪41 2119 এবং ১১৫১1 411 ০ ১11 9। আয়াতাংশদয়ের প্রথম স্থানে হামযা জেরযুক্ত 
এবং ‘দ্বিতীয় স্থানে হামধা জবরঘুক্ত করা । তবে সংখ্যাগরিষ্ঠের মত হইল উভয় স্থানে হামযা 

' জেরযুক্ত করা। অর্থের দিক দিয়া উভয় পাঠ পদ্ধতিই যথার্থ । তবে সংখ্যাগরিষ্ঠের মতই 

অধিকতর সুস্পষ্ট । আল্লাহ সর্বজ্ঞ। 

তারপর বলা হইল, পূর্ববরতীগণকে যে সমস্ত কিতাব দেওয়া হইয়াছে, সেই কিতাবধারীগণ 
কেবল পারস্পরিক হিংসা-বিদ্বেষের বশবর্তী হইয়াই মতবিরোধের সৃষ্টি করিয়াছে। তাহাও 
আবার তাহাদের নিকট নবী-রাসূলগণের আগমন এবং বিভিন্ন কিতাব অবতরণের পরই এই 
মতবিরোধ তীব্ররূপে দেখা দেয় । অতঃপর আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর অবতীর্ণ আয়াত বা 
নিদর্শনসমূহকে অস্বীকার করিবে, তাহার ব্যাপারে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করিবেন। অর্থাৎ 
আল্লাহ তাহার মিথ্যাচার ও বিরোধিতার জন্য তাহাকে শাস্তি দিবেন। 

তারপর তিনি বলেন ৪ এ১। )1$ অর্থাৎ ইহার পরও যদি তাহারা আল্লাহর তাওহীদ বা 
একত্ব সম্বন্ধে বিতর্ক করে, তবে বলিয়া দাও যে, আমি পরম নিষ্ঠার সহিত একমাত্র আল্লাহর 
এবং তাঁহার কোন স্ত্রীও নাই। যাহারা আমার পদাংক অনুসরণ করে, তাহারাও আমার মতই 
বলে, যেমন আল্লাহ্‌ বলেন ঃ | 

9 ১০509 5৮০ ০05 401 এ] 220 1275 55 0 

অর্থাৎ বল, ইহাই আমার পথ । আমি সম্পূর্ণ দিব্যজ্ঞানের সঙ্গেই তোমাদিগকে আল্লাহর পথে 
আহ্বান জানাইতেছি এবং আমার অনুসারীগণও | 

তারপর আল্লাহ তা'আলা তাঁহার বান্দাগণকে এবং তাঁহার নবীকে নির্দেশ দিয়া বলেন, হে 
নবী! ইয়াহুদী ও নাসারা এবং নিরক্ষর মুশরিকগণকে তোমার দীন ও শরীআত এবং তোমাকে 

' যে সব বিষয় দান করা হইয়াছে, তত্প্রতি আহ্বান জানাও । তাহাদিগকে বলিয়া দাও যে, 


Contents 
সূরা আলে ইমরান ৪৬৫ 


তাহারাও যেন ইসলাম গ্রহণ করে অর্থাৎ তাহারাও যেন আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। 
যদি তাহারা ইসলাম গ্রহণ করে, তবে তাহারাও সত্য-ন্যায়ের সন্ধান পাইবে । আর যদি তাহারা 
তোমার কথা অমান্য করিয়া সত্যবিমুখ হইয়া যায়, তবে আর কোন কথাই নাই। তোমার 
দায়িত্ব হইল আল্লাহর পয়গাম তাহাদের নিকট পৌছাইয়া দেওয়া । স্বয়ং আল্লাহ তা'আলাই 
তাহাদের সঙ্গে বোঝাপড়া করিবেন। তাহারা শেষ পর্যন্ত একমাত্র তাঁহারই নিকট ফিরিয়া 
যাইবে অতএব তিনি যাহাকে ইচ্ছা সত্য-ন্যায়ের সন্ধান দানঃকরেন ও যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট 
করিয়া থাকেন। তাঁহার জ্ঞান ও হিকমত অত্যন্ত সূক্ষ্ম । তিনি উভয়কেই জানেন। তিনি জানেন 
যে, কাহারা সত্য ও ন্যায়ের যোগ্য এবং কাহারা ভ্রষ্টতার যোগ্য'। এইজন্যই তিনি বলিয়াছেন 
১৮৮10) ১০১ 41119 অর্থাৎ এই ব্যাপারে তাঁহার নিকট কৈফিয়ত তলব করার কোন 
অধিকার কাহারো নাই। 

এই আয়াত এবং এই জাতীয় অন্যান্য আয়াতই প্রমাণ করে যে, মুহাম্মদ (সা) বিশ্বের সকল 
সৃষ্টির প্রতি প্রেরিত এবং বিশ্ব নবীর (সা) শরীআতের হুকুমা আহকাম দ্বারা এই সত্য অতি 
স্বাভাবিকভাবেই প্রমাণিত হইয়াছে। তাহা ছাড়া আল্লাহর কিতাবের বহু আয়াত, এমনকি বহু : 
হাদীস দ্বারাও ইহা প্রমাণিত সত্য । তন্মধ্যে পবিত্র কুরআনের একটি আয়াত হইল এই ঃ 

০১৯২24010৮5 পর ৫ ৪2৩3১ 
“হে লোক সকল । ! আমি তোমাদের সকলের প্রতিই আল্লাহর প্রেরিত নবী ৷” 
অপর এক আয়াতে বলা হইয়াছে ৪ 
1১:১১ al Gl 55851 ১৬০৮০ VEU ৩১১ এ ILS 

“আল্লাহ মহান ও বরকতময় । তিনি তাঁহার বান্দার উপর কুরআন অবতীর্ণ করিয়াছেন 
যাহাতে তিনি সকল সৃষ্ট জীবের জন্য সতর্ককারী হিসাবে গণ্য হন।” সহীহ্‌ বুখারী ও মুসলিমসহ 
বিভিন্ন হাদীসগ্রন্থের বিভিন্ন ঘটনা দ্বারা অত্যন্ত নির্ভরযোগ্যরূপেই প্রমাণিত হইয়াছে যে, নবী 
করীম (সা) বিশ্বের বিভিন্ন রাজা-বাদশার নিকট প্রতিনিধি প্রেরণ করিয়া এবং বিভিন্ন 
রাজা-বাদশাহ্‌ এবং আরব- অনারবের অন্যান্য লোকের নিকট চিঠি-পত্র লিখিয়া তাহাদিগকে 
ইসলাম গ্রহণের আহ্বান জানাইয়াছেন ও তাহাদিগকে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত করিতে 
নির্দেশ দিয়াছেন । এইরূপেই তিনি তাঁহার উপর অর্পিত দায়িত্ব পালন করিয়াছিলেন । এই মর্মে 
আবদুর রাযযাক বর্ণনা করেন যে, মুআম্মার ও হুমাম হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা 
করেন যে, তিনি বলেন ঃ 

রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, সেই আল্লাহর কসম, যাহার হাতে আমার জীবন, এই 
উম্মতের হউক কিংবা ইয়াহুদী হউক আর নাসারা হউক, যাহার কানে আমার নবুয়াতের খবর 
পৌছিয়াছে এবং আমি যেসব বিষয়সহ প্রেরিত হইয়াছি, তাহার খবর পাইয়াছে, অতঃপর সে 
আমার প্রতি এবং আমার নিকট প্রেরিত বিষয়ের প্রতি ঈমান না আনিয়া মৃত্যু বরণ করিয়াছে, 
সে অবশ্যই জাহান্নামী । মুসলিম শরীফেও এই হাদীস বর্ণিত হইয়াছে । তিনি ইহাও বর্ণনা 
করিয়াছেন__-১৬-.০১1$ ১৯ 31 |! ০১১৬১ অর্থাৎ আমি সাদা-কালো সকলের নিকটই 


কাছীর (২য় খণ্)-__৫৯ 


Contents 


8৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


প্রেরিত হইয়াছি। তিনি আরও বলিয়াছেন ২.9 ২2৮১ 4০৬৪ 11 ৬০২০ |] ০৫ 

2০০ 41 || অর্থাৎ প্রত্যেক নবীই তাঁহার বিশেষ কওম বা জাতির নিকট প্রেরিত 
হইতেন। কিন্তু আমাকে .বিশ্বের সকল মানুষের জন্য নবী করিয়া প্রেরণ করা হইয়াছে। 

ইমাম আহমদ বলেন £ 

মুতাওয়াক্কাল, হাম্মাদ ও ছাবিত হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, একটি 
ইয়াহুদী বালক রাসূলুল্লাহ (সা)-এর ওযুর পানি আনিয়া দিত' এবং তাঁহার" জুতা জোড়া 
আগাইয়া দিত। একদা সেই বালক অসুস্থ হইয়া পড়িল । হুযুর (সা) তাহাকে দেখিতে গেলেন। 
তখন তাহার মাথার নিকট বালকের পিতাও বসিয়াছিল। হুযুর (সা) বালকের নাম ধরিয়া 
বলিলেন, হে বালক ! তুমি ইসলাম গ্রহণ কর । বল, «111 %| 21 % __বালক তাহার পিতার 
মুখের প্রতি তাকাইয়া নীরব রহিল। হুযুর (সা) পুনঃ বলিলেন-বল, 111 31 «1 9 এইবার 
বালক তাহার পিতার মুখের প্রতি তাকাইল। তখন তাহার পিতা বলিল, তুমি আবুল কাসেমের 
আনুগত্য স্বীকার কর। তখন বালক বলিল, dy rs bry: 1 451 এই 
কথা শুনিয়া তিনি এই বলিয়া বাহির হইয়া আসিলেন_ ১০ 4253 4 ৮০৯11 
১ অর্থাৎ সেই মহান আল্লাহর প্রশংসা, যিনি আমার মাধ্যমে ইহাকে দোযখের আগুন হইতে 
মুক্তি দিলেন। 

ইমাম বুখারীও তাহার সহীহ্‌ গ্রন্থে এই সম্বন্ধে বিভিন্ন আয়াত ও হাদীস বর্ণনা করিয়াছেন। 
0: 2825 ৮০০ ০ AS 355 085) ৫558: %)1 5 (992৩ CANES) (3) 

০ (564 ১১৪৭ ৮১৩৫ ৫ ৩2 ৬৩ 05৮5 32৬৬ 

০৬:০৪ ৩৪০৪ (০2১$৯৯5৩) BUSES GHA (YY) 


২১. “যে সমস্ত লোক আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে, অনর্থক নবীগণকে হত্যা 
করে এবং যে সমস্ত লোক সত্য-ন্যায়ের নির্দেশদাতাগণকে হত্যা করে, তুমি তাহাদিগকে 
কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির খবর দাও । 

২২. ইহ ও পরকাল উভয় স্থানেই তাহাদের সকল কার্য ব্যর্থ ও নিষ্ফল এবং তাহাদের 
কোন সাহায্যকারীও তাহারা পাইবে না ৷” 

তাফসীর £ পূর্ববর্তী নবীগণের উম্মতের মধ্যে যাহারা আল্লাহর নির্দেশকে অগ্রাহ্য 
করিতেছিল এবং আল্লাহর দেওয়া বিধানকে পদদলিত করিয়া বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল, শুধু 
তাহারাই নয়, যাহারা তাহাদের নিকট প্রেরিত নবী-রাসূলগণকে অন্যায়ভাবে হত্যা করিতেছিল, 
এমন কি তাহারা এতই উদ্ধত ছিল যে, তাহাদিগকে যাহারা ন্যায়-ইনসাফের নির্দেশ দিত 
তাহাদিগকেও নির্দয়-নিষ্ঠুরভাবে তাহারা হত্যা করিত, এখানে সেই সমস্ত আহলে কিতাবদের 
সীমা । যেমন নবী করীম (সা) বলিয়াছেন যে, সত্য-ন্যায়কে অস্বীকার করা এবং সত্য ও 
ন্যায়ের অধিকারীকে হীন ও নীচ মনে করাই অহংকার, ইহাই ওদ্ধত্যপূর্ণ আচরণ । 


570197 


সূরা আলে ইমরান ৪৬৭ 


ইব্‌ন আবু হাতিম বলেন £ 

আবূ যুবাইর হাসান হা এর সরা 
করিতেছিলেন), আবূ হাফস্‌ উমর ইব্‌ন হাফস, ইয়ালী ইব্‌ন ছাবিত ইব্‌ন যারারা আনসারী, 
মুহাম্মদ ইব্‌ন হামযা, বনু আসাদের এক মুক্ত দাস আবুল হাসান মাকহুল, আবু কাবিছা ইব্‌ন 
যিবখুযাঈ ও হযরত আবু উবায়দা ইব্‌ন জাররাহ (রা) বর্ণনা করেন যে, আমি একদা রাসূলুল্লাহ 
(স)-কে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! কিয়ামতের দিন সবচাইতে কঠিন শাস্তি হইবে 
কাহার ? তিনি বলিলেন, যে ব্যক্তি কোন নবীকে হত্যা করিয়াছে অথবা এমন কোন লোককে 
হত্যা করিয়াছে যে ব্যক্তি সত্য-ন্যায়ের নির্দেশ দিত এবং অন্যায়-অসত্য হইতে বিরত করিত। 
তারপর তিনি এই আয়াত পাঠ করিলেন) 8: 411 ৩০4 ১১ 8২5 ০১1 9 
তারপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে আবু উবায়দা ! শোন, জা ওপর 
এক ঘণ্টায় অর্থাৎ একই সময়ে ৪৩ জন নবীকে হত্যা করিল । তারপর তাহাদের মধ্যে ১৭০ জন 
লোক ইহার প্রতিবাদ করিয়া তাহাদিগকে সত্য ও ন্যায়ের আহবান জানাইল এবং অন্যায় ও 
অসত্য হইতে বিরত থাকিতে উপদেশ দিল । অতঃপর তাহারা তাহাদিগকেও সেই দিনই শেষ 
প্রহরে হত্যা করিয়াছিল! এই আয়াতে আল্লাহ তা'আলা তাহাদের কথাই আলোচনা করিয়াছেন । 

ইব্‌ন জারীরও এইরূপই বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন যে, আবূ উবায়দা আল 
ওসাবী, মুহাম্মদ ইব্‌ন হাফস, ইব্‌ন হামীর ও বনু আসাদ গোত্রের মুক্ত দাস আবুল হাসান 
মাকহুল হইতে ইহা বর্ণনা করিয়াছেন এবং তিনি হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেন, বনু ইসরাঈল দিনের প্রথম প্রহরে তিনশত নবীকে 
হত্যা করিয়া দিনের শেষ প্রহরে তাহারা বাজারে সবজি বিক্রয় করিতে বসিয়া গেল। ইব্‌ন আবু 
হাতিমও তাহাই বর্ণনা করিয়াছেন। অতএব তাহারা যখন সত্য-ন্যায় গ্রহণ করিতে ওদ্বত্য 
প্রদর্শন করিল এবং আল্লাহর সৃষ্ট জীবের সম্মুখে অহংকার প্রকাশ করিল, তখন আল্লাহ তা'আলা 
তাহাদিগকে ইহ ও পরকালে চরম অপমান ও লাঞ্ছনার ব্যবস্থা দ্বারা ইহার প্রতিকার বিধান 
করিলেন । 

121,135 +৯ ১৯৯৯ অর্থাৎ তাহাদিগকে কঠোর শাস্তির সংবাদ দাও এবং বলিয়া দাও 
যে, ৫] (০51০4৮৯9131 এ4৩ অর্থাৎ ইহ ও পরকালের জীবনে তাহাদের সকল কার্য 
ব্যর্থ । তাই তাহাদের পক্ষে কোন সাহায্যরকারীও তাহারা পাইবে না। 


৫4, 91৮৮০১৩৮০৪০ ৪504 গে) 
0০১১৯৪৮৪১৪৩ 3১ SH SG 


> পি? পারা ও ৮৫৮1 
8 


১১৮১০৬১৪৩৪৩ &) 5৬165 HIE EL Lys (Yt) 
RASTER? ৪৪১ ও 


8০66 CII) %১৩৫০৭ 42 ns BLS (০) 
রর 
০৫৯৫৩ ৬০৫ 


Contents 


৪৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


২৩. “আপনি কি সেই সমস্ত লোককে দেখেন নাই, যাহাদিগকে কিতাবের একটি 
অংশ দেওয়া হইয়াছে? তাহাদের পারস্পরিক বিরোধ মীমাংসা করার উদ্দেশ্যে আল্লাহর 
কিতাবের প্রতি আহবান জানান হয়। অতঃপর তাহাদের একটি দল তাহা হইতে বিমুখ 
হইয়া ফিরিয়া যায় । 

২৪. কারণ, তাহারা বলে যে, সামান্য দিন কয়টি ব্যতীত অগ্নি আমাদিগকে স্পর্শই 
করিরে না। এবং তাহাদের মনগড়া ধারণায় তাহারা বিভ্রান্ত । | 

২৫. সেদিন কেমন হইবে, যেদিন আমি তাহাদিকে একত্রিত করিব ?.সেদিন সম্পর্কে 
কোন প্রকার সন্দেহের অবকাশ মাত্র নাই এবং প্রত্যেক ব্যক্তিকে তাহার কৃতকর্মের পূর্ণ 
বিনিময় দেওয়া হইবে এবং তাহাদিগকে বিন্দুমাত্র যুলুম করা হইবে না।” 

তাফসীর ৪ এখানে আল্লাহ তা'আলা বলেন যে, ইয়াহুদী ও নাসারাদের এই দাবীও অসার 
যে, তাওরাত ও ইঞ্জীলের প্রতি তাহাদের ঈমান রহিয়াছে । কেননা, যখন সেই সমস্ত কিতাবের 
নির্দেশ অনুযায়ী আল্লাহর আনুগত্যের প্রতি আহবান জানান হয় এবং শেষ নবী মুহাম্মাদুর 
রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ঈমান আনিতে বলা হয়, তখন তাহারা সত্যবিমুখ হইয়া ফিরিয়া যায় । 
অতএব ইহা দ্বারা তাহাদের ওদ্ধত্য প্রকাশ পায় এবং তাহাদের অহংকার, অহমিকা ও হিংসা 
বিদ্বেষ প্রকাশ পায়। তাহাদের এই ওদ্ধত্য এবং সত্যবিমুখতার ফলে তাহারা নিজেদের 
মনগড়া বিশ্বান দ্বারা বিভ্রান্ত হইয়াই বলে যে, আমরা মাত্র কয়েক দিন দোযখের আগুনে দগ্ধ 
হইব । মাত্র সাত দিন অর্থাৎ সৌরজগতের বর্ষপঞ্জি হিসাবে প্রতি এক হাজার বৎসরে এক দিন 
ধরিয়া সেই হিসাব মতে মাত্র সাত দিন। ইতিপূর্বে সুরা বাকারার তাফসীরে এই সম্বন্ধে বিস্তারিত 
আলোচনা করা হইয়াছে । 

তারপর আল্লাহ তা'আলা বলেন যে, তাহাদের এই অলীক ও মনগড়া ধারণার ফলেই 
তাহারা বিভ্রান্ত হইয়াছে । অতএব তাহাদের এই বিশ্বাসের মূলে কোন ভিত্তি নাই। আল্লাহর 
তরফ হইতে তাহাদের এই ধারণা সম্বন্ধে কোন যুক্তি-প্রমাণ নাযিল হয় নাই। ইহা দ্বারা তাহারা 
নিজেরাই আত্ম প্রবঞ্চনা করিয়াছে মাত্র । 

অতঃপর আল্লাহ তাআলা তাহাদিগকে সতর্ক ও তিরস্কার করিয়া বলেন £ 

তাহারা তো তাহাদের এই অন্যায় ও মিথ্যা ধারণার ফলে আল্লাহর কিতাবের উপর 
অধিকতর মিথ্যারোপ করিতে দুঃসাহস করিয়াছে এবং সৎকার্ধের আদেশ ও অসৎকার্যে বাধা 
দানের উদ্দেশ্যে আল্লাহর প্রেরিত নবী-রাসূলগণকে মিথ্যাবাদী আখ্যা দিয়া হত্যা করিয়াছে। 
অথচ সেই দিন তাহাদের অবস্থা কত শোচনীয় আর কতইনা অবর্ণনীয় রূপ ধারণ করিবে, যে 
দিন আমি তাহাদিগকে একত্রিত করিব এবং তাহাদের প্রত্যেকের প্রতিটি কার্যের পূর্ণ হিসাব 
গ্রহণ করিব । সেদিন প্রত্যেকের কৃতকর্ম অনুযায়ী পূর্ণ পুরস্কার বা শাস্তি বিধান করিব এবং তখন 
কাহারও প্রতি কোন প্রকার অবিচার করা হইবে না। সেই দিন অবশ্যই আসিবে, ইহাতে কোন 
প্রকার সন্দেহের অবকাশ মাত্র নাই। 


IS ০৪5 ৬৩ 79৩5 টে ০ ৬৪৩ GH ৩১0৬১১৫৪০৬0) 
088 ০6টি (05 BS) AI ৫৬০০১৬৮০০৬2 Li 5 


Contents 


সূরা আলে ইমরান ৪৬৯ 


50060175595 ও GMB 5৬ ও Oi HIS (5) 

০০০৮০৯৪এ HE ৬০ 355১ Go 02 Ei FSS 

২৬. (হে মুহাম্মদ !) বল, আয় আল্লাহ, তুমিই সমগ্র জগতের মালিক ; তুমি যাহাকে 
ইচ্ছা রাজত্ব দান কর, যাহার নিকট হইতে ইচ্ছা রাজত্ব কাড়িয়া লও, যাহাকে ইচ্ছা সম্মান 
দান কর, যাহাকে ইচ্ছা অপমানিত কর । তোমার হস্তেই মঙ্গল ও কল্যাণ নিহিত এবং তুমি 
সবেপিরি সর্বশক্তিমান । 

২৭. তুমিই রাত্রিকে দিবসে পরিণত কর এবং দিবসকে রাত্রিকে পরিণত কর । তুমি মৃত 
হইতে জীবিতকে বাহির কর ও জীবিতকে মৃতে পরিণত কর এবং যাহাকে ইচ্ছা বে-শুমার 
জীবিকা দান কর। 

তাফসীর £ আল্লাহ তা'আলা বলেন, হে মুহাম্মদ! তুমি তোমার প্রতিপালকের প্রতি সম্মান 
প্রদর্শন কর, তাঁহার কৃতজ্ঞতা স্বীকার করিয়া সমস্ত কাজ আল্লাহর নিকট সোপর্দ কর এবং 
তাহার প্রতি পূর্ণ নির্ভরশীল হইয়া নিম্ন বাক্যগুলি দ্বারা তাঁহার সাহায্য কামনা কর ৪ 

এ Js poll অর্থাৎ আয় আল্লাহ! সমগ্র সৃষ্টিজগতের সার্বভৌম মালিক তুমি৷ 95 
ce lis ০০ ULE ১১55 UES 55 আশি ০০ অর্থাৎ তুমি একমাত্র দাতা, তুমিই 
একমাত্র হরণকারী, তোমার ইচ্ছাই সকল বস্তুর উপর কার্যকর । তুনি যাহ! চাও তাহাই হয়, তুমি 
যাহা চাও না তাহা হয় না। এই আয়াতে এই ইঙ্গিতও দেওয়া হইয়াছে যে, আল্লাহ্‌ তা'আলা বনু 
ইসরাঈল বংশ হইতে নবুয়ত ছিনাইয়া আনিয়া আরবের কুরাইশ বংশের নিরক্ষর মুহাম্মদ 
(সা)-কে নবীরূপে প্রেরণ করিয়া আরববাসীদের প্রতি যে অপ্রত্যাশিত নিয়ামত দান করিয়াছেন, 
তজ্জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা তাহাদের অন্যতম প্রধান কর্তব্য ৷ তদুপরি তিনি তাঁহাকে 
শেষ নবীর এবং বিশ্বনবীর মর্যাদা দান করিয়াছেন । তাহার মধ্যে সমাবেশ ঘটাইয়াছেন পূর্ববর্তী 
সমস্ত নবী-রাসূলগণের গুণাবলী, পরন্তু তাহাকে এমন সব বৈশিষ্ট্য প্রদান করা হইয়াছে, যাহা 
অন্য কোন নবীকেই দেওয়া হয় নাই । যেমন আল্লাহর সন্তাগত জ্ঞান, তাহার প্রদত্ত শরীআতের 
তত্ত্বজ্ঞান, অতীত ও ভবিষ্যতের ঘটনাবলীর বিবরণ দান, পারলৌকিক তন্্াবলী, প্রাচ্য- 
প্রতীচ্যের সর্বত্র তাহার আনীত ধর্মমতের প্রসারতা ও সমস্ত ধর্মমতের উপর তাহার প্রচারিত 
ধর্মমতের প্রাধান্য দান এবং যতদিন পর্যন্ত সূর্যোদয় ও সূর্যাস্ত হইতে থাকিবে, ততদিন পর্যন্ত 
তাহার উপর আল্লাহর করুণারাশি অবতীর্ণ হওয়া । অর্থাৎ মহাপ্রলয় পর্যন্ত তাহার ধর্মমত 
বলবৎ ও কার্যকর থাকিবে । 

তারপর তিনি বলেন-_বল, তুমিই সৃষ্টি জগতে বিবর্তনকারী, তু তুমি যাহা ইচ্ছা তাহাই কর। 
ইহা দ্বারা তিনি প্রতিবাদ করেন সেই সমস্ত লোকদের কথার, যাহার বলে যে, এই 
নগরদ্বয়ের কোন মহান ব্যক্তির উপর আল্লাহ তাআলা তাহার কালাম নাযিল করেন নাই কেন? 
তিনি অন্যত্র বলেন ০১২০ ১১০০৬ 

তাহারা কি তোমার প্রতিপালকের রহমতের বন্টনকারী সাজিয়াছে ? না, বরং আল্লাহর 
রহমত বিতরণে কাহারও কোন দখল নাই। আল্লাহ তা'আলা যাহাকে ইচ্ছা নবুয়ত দানে ভূষিত ' 


Contents 
8৭০ তাফসীরে ইবৃন কাছীর 


করেন। ইহাতে কাহারও কোন আপত্তি করার অধিকার নাই, প্রতিবাদ করারও কোন অধিকার 


নাই। এই সম্বন্ধে যে গৃঢ় রহস্য বিদ্যমান, যে প্রমাণ বিদ্যমান, তাহা কেবল তিনি জানেন। এই .. 


জন্যই আল্লাহ বলেন 8 SIL 4৯2 ১১০ বানা থু! 

অর্থাৎ আল্লাহ তা“আলা উত্তমরূপেই জানেন যে, তিনি কাহাকে নবী হিসাবে প্রেরণ 
করিবেন। অন্য এক স্থানে তিনি বলিয়াছেন £ ৪০১৯০ 1০৫০৯০০৭০5০ ০৫ ০৮০ 

লক্ষ্য কর, রস Polite alts tide 
পা পা CSS MG ENED 
ভাষায় কিছু লিখা দেখিয়া উহা আরবীতে অনুবাদ করিতে বলিলেন । অতএব উহা আরবী ভাষায় 
ভাষান্তরিত করা হইলে দেখা গেল যে, উহার সারমর্ম হইল এই ঃ 
31 এ1৪]| ৮৪ ০৮11 (৩৯০ ০1১ ২৩ ০৮৫1 21411 sls 4101 ১১৭৩ 
০] 1421 ৮০1১ hdl ss dag dls 511 45 05455 Jl ৪ alls ০০ pall 8৮ 

“০4১৯০০৩০৮৪৪ 

“আল্লাহ্‌র নামে শুরু । রাত্রি ও দিবসের পরিবর্তন ঘটে না, শূন্যমণ্ডলে নক্ষত্রের গতি 
পরিবর্তিত হয় না, অথচ এক সম্রাটের সম্রাজ্য ধ্বংস হইয়া উহার বিভিন্ন নিয়ামত অন্য সম্রাটের 
নিকট স্থানান্তরিত হয় । অথচ মহান আরশের অধিপতির সাম্রাজ্য চিরস্থায়ী, চিরন্তন, অবিনশ্বর 
এবং অবিভাজ্য |” 

তারপর বলা হইল-_তুমিই রাত্রির অতিরিক্ত অংশ দিবসে যোগ করিয়া দিবসকে রাত্রির 
সমান করিয়া দাও এবং এক দিকের এক অংশ অন্য দিকে সংযোজন করিয়া একটিকে বড় ও 
অপরটি ছোট করিয়া থাক। তারপর আবার উভয়কে সমান সমান করিয়া থাক। তুমিই গ্রীষ্ম, 
বসন্ত, হেমন্ত, শীত ইত্যাকার বিভিন্ন খতু পরিবর্তন করিয়া থাক। 

তারপর বলা হইল-_তুমিই শস্যকণা হইতে. শস্যক্ষেত এবং শস্যক্ষেত হইতে শস্যকণা, 
বীচি হইতে খেজুর বৃক্ষ এবং খেজুর বৃক্ষ হইতে খেজুর বীচি, মু'মিনের ওরসে কাফের ও 
কাফেরের ওঁরসে মু'মিনের জন্মদান কর। মুরগীর পেট হইতে ডিম এবং ডিম হইতে মুরগীর 
বাচ্চা দিয়া থাক। এইরূপে সমস্ত বস্তুই তোমার ক্ষমতার অধীন। অনুরূপ তুমি যাহাকে ইচ্ছা 
অগণিত ধনরাশি দান কর আর যাহাকে ইচ্ছা জীবিকা সংকীর্ণ করিয়া দিয়া থাক। মূলত ইহাতে 
তোমার গূঢ় রহস্য বিদ্যমান এবং তোমার ইচ্ছা ও তোমার উদ্দেশ্য বিদ্যমান । 

তিবরানী বলেন- মুহাম্মদ ইব্‌ন যাকারিয়্যা আলায়ী, জা“ফর ইব্ন হাসান ইব্‌ন ফরকাদ, 
তাহার পিতা, উমর ইব্‌ন মালেক, আবু জাওযা ও হযরত ইব্‌ন আব্বাস (রা) নবী করীম (সা) 
হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেন, সূরা আলে ইমরানের এই আয়াতেই ০ ৯... 
তথা আল্লাহ্‌র সর্বশ্রেষ্ঠ নামটি বিদ্যমান । সেই নামে তাহাকে ডাকিলে তিনি সাড়া দিয়া থাকেন। 

US 025 ০৩১৭৩১১৬৮52 628৩ ওত SE. (vA) 

445816654558850882ি)583 5160264 


Ox dS 


Contents 


সূরা আলে ইমরান ৪৭১. 


২৮. “বিশ্বাসী লোকদের পক্ষে শোভনীয় নয় যে, তাহারা বিশ্বাসীগণকে ছাড়িয়া 
কাফেরদের সহিত বন্ধুত্ব করিবে । যে ব্যক্তি এইরূপ করে তাহার ব্যাপারে আল্লাহ্র কোন 
দায়িত্ব নাই। তবে হ্যা, যদি ইহা দ্বারা তোমরা তাহাদের অনিষ্ট হইতে বাচিতে চাও তবে 
তাহা স্বতন্ত্র কথা এবং আল্লাহ তোমাদিগকে তাহার সম্পর্কে সতর্ক করিয়া দিতেছেন এবং 
আল্লাহ্র নিকটই তোমাদের ফিরিয়া যাইতে হইবে ৷” 

তাফসীর ৪ এখানে আল্লাহ তা“আলা কাফেরদের সহিত সকল প্রকার সম্পর্ক ছিন্ন করিতে 
নির্দেশ দিতেছেন। অতএব তিনি বলেন ঃ কোন বিশ্বাসী লোকের পক্ষে ইহা মোটেই শোভনীয় 
নয় যে, সে বিশ্বাসী লোকগণকে রাখিয়া কাফেরদের সহিত বন্ধুত্ব করিবে ও তাহাদের সহিত 
ঘনিষ্ঠ সম্পর্ক রাখিবে। বরং মুনাফিকদের কর্তব্য হইল তাহাদের একে অপরকে ভালবাসিবে, 
একে অন্যকে বন্ধু হিসাবে গ্রহণ করিবে । তারপর তিনি ইহার জন্য ভীতি প্রদর্শন করিয়া বলেন ৪ 
অতঃপর যে ব্যক্তি আল্লাহ্‌র এই নিষেধ অগ্রাহ্য করিবে, তাহার ব্যাপারে আল্লাহ্‌র কোন 
দায়-দায়িত্ব নাই । যেমন অন্য এক স্থানে বলা হইয়াছে__ 


গিরি ET ৭2191685555 Sse SASSY cl 5৪ ১41 ৮42112 


Jl | ০০০ Ln SE ১৫১০ 
“হে বিশ্বাসীগণ! তোমরা আমার দুশমন ও তোমাদের দুশমনকে বন্ধু হিসাবে গ্রহণ করিবে 
না।...... অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি এইরূপ করিল, সে সত্য ও ন্যায়ের পথ হারাইল। 


০৮০০ ১1095 ১৭ 4251০১১৪৫11 ৯৭ 1১০ SHUR 
EE ll 555 So 
“হে বিশ্বাসীগণ! তোমরা বিশ্বাসীগণকে ত্যাগ করিয়া কাফেরগণকে বন্ধু হিসাবে গ্রহণ 
করিবে না। তোমরা কি চাও যে, তোমরা আল্লাহ্‌র জন্য তোমাদের নিজেদের বিরুদ্ধে স্পষ্ট 


প্রমাণ খাড়া করিবে ?” অপর এক স্থানে আল্লাহ বলেন ঃ 
১0204557745 EAI LEI 15551 25 ll 
১৮ il pS ls ০৯১, ১ 
“হে বিশ্বাসীগণ! ইয়াহুদী ও নাসারাগণ একে অপরের বন্ধু। সুতরাং তোমরা ইয়াহুদী ও 
নাসারাগণকে বন্ধু হিসাবে গ্রহণ করিবে না। অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাহাদিগকে 
বন্ধু হিসাবে গ্রহণ করিবে, সে তাহাদেরই দলভুক্ত ৷” 
অতঃপর আল্লাহ তা'আলা মুমিন, মুহাজির, আনসার ও অন্যান্য বিশ্বাসী আরবদের মধ্যে 
পারস্পরিক বন্ধুত্বের গুরুত্ব ও তাহাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনের প্রয়োজনীয়তা বর্ণনা করিয়া 
বলেন ৪ 
Ua A a CE DE MLE সক এন 1০৮ 03৪0 


ও 


Contents 


৪৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


“আর কাফেরগণ পরস্পর একে অপরের বন্ধু । তোমরাও যদি এইরূপ না কর, তবে 
পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি হইবে এবং বিরাট দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি হইবে৷” 

তারপর যাহারা সংখ্যালঘু অবস্থায় বিভিন্ন কাফের রাষ্ট্রে বাস করে এবং কোন কোন সময় 
তাহাদের অনিষ্ট হইতে বাচিয়া থাকিবার উদ্দেশ্যে তাহাদের সঙ্গে মিলমিশ রাখে, অর্থাৎ প্রকাশ্যে 
তাহাদের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, তাহাদের জন্য ইহার অনুমতি দিয়া তিনি বলেন ৪ %। 
30371$১০15555 ০01 তবে হ্যা, যদি তোমরা তাহাদের অনিষ্ট হইতে বাচিবার উদ্দেশ্যে 
প্রকাশ্যে বন্ধুত্ব প্রকাশ কর। অর্থাৎ বাহ্যিকভাবে বন্ধুত্বের কথা প্রকাশ করিবে, আন্তরিকভাবে 
নয়। যেমন ইমাম বুখারী রে) বলিয়াছেন যে, আবু দারদা (রা) বলেন ৪ 

৫১1০ Lily 1১৪ ১৬৯ ৬৪ ১২৫] 101 অর্থাৎ আমরা বিভিন্ন জাতির সহিত 
প্রসন্ন বদনে মিলিয়া থাকি । তবে আন্তরিকভাবে আমরা তাহাদিগকে অভিসম্পাত দিতে থাকি । 

সাওরী হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেন £ 
আত্মরক্ষার জন্য মৌখিকভাবে তাহাদের সহিত বন্ধুত্ব হইতে পারে, আন্তরিকভাবে নয়। 
আওফীও হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন ৷ আবুল আলিয়া, আবুশ 
শা‘ছা, যিহাক ও রবী“ ইব্‌ন আনাসও তাহাই বলেন। তাহাদের এই কথার সমর্থন মিলে 
আল্লাহ্‌র এই কালামে ঃ 

SL bk CE 5 9 Fa 0 3০০ UL 2 ১০ 

“যে ব্যক্তি আল্লাহ্র প্রতি ঈমান আনার পর আবার কুফরী করে-_তবে যাহাকে বল 
প্রয়োগে কুফরী করিতে বাধ্য করা হয়, অথচ তাহার অন্তর ঈমানের পথে অবিচল (তাহার কথা 
স্বতন্তর)।” বুখারী (র) বলেন যে, ইমাম হাসান বলিয়াছেন-_আত্মরক্ষার এই বিধান কিয়ামত 
পর্যন্ত বলবৎ থাকিবে । 

তারপর আল্লাহ বলেন $ যাহারা আল্লাহ্র নির্দেশ অগ্রাহ্য করিয়া তাহার এবং তাহার 
বন্ধুগণের দুশমনের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, তাহাদিগকে আল্লাহ তাহার কঠিন শাস্তি, 
প্রতিশোধ ও প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে সতর্ক করিয়া দিতেছেন। 

তারপর তিনি বলেন ঃ প্রত্যেককেই আল্লাহ্‌র নিকট ফিরিয়া যাইতে হইবে এবং তিনি 
প্রত্যেককেই তাহার কৃতকর্মের পুরষ্কার অথবা শাস্তি বিধান করিবেন । এই সম্বন্ধে ইব্‌ন আবু 
হাতিম বলেন $ তাহার পিতা, সুয়াইদ, মুসলিম ইব্‌ন ইয়াধীদ, ইবৃন আবি হুসাইন ও আবদুর 
রহমান ইব্‌ন ছাবিত মায়মুন ইব্‌ন মিহরান হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন-_একদিন 
হযরত মাআয (রা) আমাদের নিকট দীড়াইয়া বলিলেন, হে আওদ গোত্রের লোকজন! আমি 
তোমাদের নিকট আল্লাহ্‌র রাসূলের পক্ষ হইতে প্রেরিত হইয়াছি। তোমরা নিশচতরূপেই জানিয়া 
রাখ যে, তোমাদিগকে অবশ্যই আল্লাহ্র নিকট প্রত্যাবর্তন করিতে হইবে । তখন হয় জান্নাত 
তোমাদের আশ্রয়স্থল হইবে, নতুবা জাহান্নাম । 


এটা টার ০৪৮৩৩ 45০ ১৩156 ৩১০১ (YA) 
৩৪৮৫৪ এ ৬০ (15215 ৯০2 3৩১০১১৮৬। 


Contents 
সূরা আলে ইমরান ৪৭৩ 


> সি $ 5 { ৫ ! 4১০১৫ 2 > ¢ 
55১5 ৬০০০৮ 0৩৫ 172০580552৩ ০৮০ ৫৫ ৩৪০৪৮ (Y *) 
পাটি ৫ €% 5 ৩১৫% রনির ৫১৫ ওৰ 8% 


oa S30 CB BIS sles el 2৩৪১৩৪৯৮০1৮ ১৯ 


২৯. “বল, যদি তোমরা তোমাদের অন্তরের কথা গোপন অথবা প্রকাশ কর, তৎসন্বন্ধে 
আল্লাহ জ্ঞাত থাকেন। তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুই জানেন । তিনি সর্ববিষয়ে 
সর্বশক্তিমান । 

৩০. যেই দিন প্রত্যেক লোক তাহার প্রতিটি কৃতকর্ম বাস্তবে উপস্থাপিত দেখিবে, 
সেদিন সে একান্তই কামনা করিবে-_হায় যদি তাহার ও তাহার মন্দ কাজের মধ্যে বিরাট 
দূরত্ব বিদ্যমান থাকিত! আল্লাহ তোমাদিগকে তাহার সত্যতা সম্পর্কে সতর্ক করিয়া 
দিতেছেন এবং আল্লাহ তাহার বান্দার ব্যাপারে বিশেষ করুণাময় 1” 

তাফসীর ৪ এখানে আল্লাহ তা'আলা তাহার নিজের এই পরিচয় দিয়াছেন যে, তিনি 
তোমাদের প্রকাশ্য বিষয়সমূহ যেমন জানেন, তেমনি তোমাদের অন্তস্থলের গোপন রহস্যও 
জানেন। তিনি তো অন্তর্যামী । তাহার নিকট কোন বিষয়ই গোপন নাই । তাহার জ্ঞানের বাইরে 
কোন বস্তুই নাই__তাহা নভোমণ্ডলেই হউক আর ভূমণ্ডলেই হউক, সমুদ্রের অতল গহবরেই 
হউক আর পর্বতের গগনচূম্বি চুড়াতেই হউক । সর্বযুগ, সর্বস্থল ও সর্বাবস্থায় সব কিছুই তাহার 
নখদর্পণে । সব কিছুই তাহার শক্তির আওতাভুক্ত । সকল বস্তুর উপর তাহার ক্ষমতা সমভাবে 
কার্যকর । অতএব তিনি যাহাকে ইচ্ছা পুরস্কার দিতে পারেন, যাহাকে ইচ্ছা শাস্তি দিতে পারেন । 
এমন পরম জ্ঞানী-গুণী, এমন শক্তিশালী আল্লাহকে সকলেরই ভয় করা কর্তব্য । তাহার নির্দেশ 
পালন করা এবং তাহার নিষেধ মানিয়া চলা প্রতিটি মানুষের পক্ষে অবশ্য কর্তব্য । যেহেতু তিনি 
শুধু তাহাদের কার্যাবলী সম্বন্ধে জ্ঞাতই নন, তিনি সর্বশক্তিমানও বটে । কাজেই তিনি হয়ত 
কাহাকেও অবকাশ দিয়া থাকেন। তবে যখন তিনি কাহাকেও ধরিবেন, তখন তিনি অত্যন্ত 
কঠিন হস্তে পাকড়াও করিবেন। তখন আর তাহার জন্য কোন অবকাশ থাকিবে না! 

এই জন্যই আল্লাহ বলেন 8 .1১-১৯ ১ ৯ 4১০৯ ১০৯১ ৫ ১৯৪৫: 

“এমন একদিন আসিবে যেদিন প্রত্যেকটি মানুষই তাহার কৃতকর্ম উপস্থিত পাইবে ।” 
হইবে । যেমন অন্য স্থানে তিনি বলিয়াছেন 8 . ১১19 2১ 0০ ১০০১ 92 ০০০০১ 21053 

“সেই দিন প্রতিটি মানুষকেই তাহার পূর্বাপর সমস্ত কৃতকর্মের খবর দেওয়া হইবে ।” 
পরিণামে জান্নাতের অশেষ সুখ ভোগ করিবার সুযোগ মিলিবে অথবা জাহান্নামের অবর্ণনীয় 
দুঃখকষ্ট ভোগ করিতে হইবে। সেদিন মানুষ তাহার উত্তম কর্ম দেখিয়া যারপরনাই সুখী 
হইবে অথবা মন্দকর্ম দর্শনে দুঃখ- বেদনায় দাত কামড়াইয়া পরিতাপ করিবে । তখন অনুতাপ 
করিয়া বলিবে, হায়! যদি তাহার মধ্যে এবং তাহার কর্মের মধ্যে বিপুল ব্যবধান থাকিত, তবে 
কতইনা মঙ্গল হইত । অনুরূপ যে শয়তানের প্ররোচনায় দুনিয়াতে সে মন্দ কাজ করিত, তাহাকে 
দেখিয়া বলিবে ঃ 


কাছীর (২য় খণ্ড)-_৬০ 


Contents 


8৭8 তাফসীরে ইব্ন কাছীর 


“হে শয়তান! যদি আজ তোমার ও আমার মধ্যে প্রাচ্য-প্রতীচ্যের ব্যবধান সূচিত হইত, 
তবে”কতই মঙ্গল হইত ৷ কতই না খারাপ এই নৈকট্য ৷” 

তারপর আল্লাহ তাআলা তাহার সৎ ও নিষ্ঠাবান বান্দাগণ যাহাতে তাহার অসীম করুণা 
হইতে নিরাশ না হন সেই জন্য তাহাদিগকে শুভ সংবাদ প্রদান করিয়া বলিতেছেন যে, আল্লাহ্‌ 
অত্যন্ত দয়ালু ও করুণাময় । হাসান বসরী বলেন- -তীহার অন্যতম অনুগ্রহ এই যে, তিনি 
পাপীর শাস্তি সম্পর্কে তাহাদিগকে আগেই সতর্ক করিয়া দিয়াছেন। অন্য আলিমগণ 
বলেন-__তিনি তাহার জীবের প্রতি অত্যন্ত করুণাময় । মানুষ সৎ ও ন্যায়ের পথে অবিচল থাকুক 
এবং তাহারা আল্লাহ ও রাসূলের অনুসরণ করুক, ইহাই তিনি চান। 


৮৫2১5 LG 5525200০05৩ 4৫৯৯৮৩১১৩09) 


৫2১৫ 24 


০৫৯12 20015 
0 02১৯০ ৩৪ IDES WHI OF 50252915201528৩$ (YY) 


৩১. “বল, তোমরা যদি আল্লাহ্‌র প্রতি ভালবাসা পোষণ কর, তবে আমার অনুসরণ 
কর, আল্লাহ তোমাদিগকে ভালবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়া দিবেন। 
আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু ৷” 

৩২. “বল, আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য স্বীকার কর। অতঃপর যদি তাহারা 
সত্যবিমুখ হইয়া যায়, তবে মনে রাখিবে, আল্লাহ কাফেরগণকে অবশ্যই ভালবাসেন না।” 

তাফসীর £ এই আয়াতে আল্লাহ তা'আলা পরিষ্কাররূপে বর্ণনা করিয়াছেন যে, যে ব্যক্তি 
আল্লাহ ও তীহার রাসূলের ভালবাসার দাবি করে, অথচ সে মুহাম্মদ (সা)-এর অনুসৃত পথে চলে 
না, সে অবশ্যই মিথ্যাবাদী । যতক্ষণ না সে তাহার কথা, কাজ-কর্ম ও আচার-আচরণে মুহাম্মদুর 
রাসূলল্লাহর (সা) অনুসরণ করিবে, ততক্ষণ তাহার দাবি সত্য হইবে না। সহীহ বুখারীতে বর্ণিত 
আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন ৪ 4১ ৬৫৪১১০14215 ০০ ১০১০ ০5 ১০ অর্থাৎ যে 
ব্যক্তি এমন কোন কাজ করে যাহাতে আমার কোন নির্দেশ নাই, তাহার সেই কাজ গ্রহণযোগ্য 
নয়। এইজন্যই এখানে বল! হইয়াছে ঃ 0185 0 ও এ) ০১০০5 হি ১ 
(যদি তোমরা আল্লাহকে ভালবাস, তবে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদিগকে 
ভালবাসিবেন) অর্থাৎ তোমরা তাহার প্রতি মহব্বত ও প্রেম-প্রীতির যে দাবি কর, উহার চাইতে 
অধিক তোমাদিগকে দান করা হইবে । তাহা হইল তোমাদের প্রতি তাহার ভালবাসা । আর ইহা 
প্রথমোক্তটির চাইতে মহত্তর। অর্থাৎ তোমাদের ভালবাসার চাইতে তোমাদের প্রতি তাহার 
ভালবাসা মহত্তর। যেমন কোন কোন সৃষ্ষদর্শী আলিম বলেন, তোমার ভালবাসার, তোমার 
প্রেম-গ্রীতির কোনই' মূল্য নাই। উহার মূল্য তখনই, মর্যাদা তখনই, যখন আল্লাহ তোমাকে 
ভালবাসেন । হাসান বসরীসহ কিছু পূর্বসুরী আলিম বলেন £ঃ একদল লোক দাবি করিল যে, 


Contents 


সূরা আলে ইমরান ৪৭৫ 


তাহারা আল্লাহকে ভালবাসে । অতএব আল্লাহ তা'আলা তাহাদিগকে এই আয়াত দ্বারা জানাইয়া 
দিলেন যে, তোমরা যদি আল্লাহ-প্রেমের দাবি কর, তবে আমার রাসূলকে অনুসরণ কর, তবেই 
আল্লাহ তোমাদিগকে ভালবাসিবেন। 
মুসা ইব্‌ন আবদুল আলা ইব্‌ন আয়ুন, ইয়াহয়া ইব্‌ন কাছীর ও উরওয়া হযরত আয়েশা (রা) 
হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন___ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, আল্লাহ্র উদ্দেশ্যে 
ভালবাসা এবং তাহার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করাই দীন। তারপর তিনি এই 
আয়াত পাঠ করিলেন ৪ ৪ 2111 ১০55 01 (৪ 

আবু যারআ বলেন ঃ আবদুল আলা বর্ণিত হাদীস গ্রহণযোগ্য নয় । 

তারপর আল্লাহ বলেন-_ তোমাদের নবীর অনুসরণের পুরস্কার স্বরূপ আল্লাহ তৌমাদের 
গোনাহ মাফ করিয়া দিবেন। ইহা তাহারই অনুকরণের ফল। তারপর সর্বশ্রেণীর মানুষকে তিনি 
এই নির্দেশ দেন ঃ 45 ১5 JVs 21111৯০১118 (বল, তোমরা আল্লাহ ও 
রাসূলের আনুগত্য স্বীকার কর। তারপরও যদি তাহারা মুখ ফিরাইয়া লয়) অর্থাৎ যদি তাহারা 
আল্লাহ্‌র নির্দেশের বিরুদ্ধাচরণ করে তবে জানিয়া রাখ যে, আল্লাহ কাফেরগণকে ভালবাসেন 
না। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে, আল্লাহ্‌র রাসূলের অনুসৃত রীতি-পদ্ধতির 
বিরোধিতা করা কুফর । যে ব্যক্তির মধ্যে এই স্বভাব বিদ্যমান, সে যদিও দাবি করে যে, সে 
আল্লাহ্র প্রেমিক এবং আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্ত, তবুও আল্লাহ তাহাকে ভালবাসেন না, যতক্ষণ না 
সে অনুসরণ করিবে আল্লাহ্র রাসূলের রীতি-পদ্ধতির। এমন কি যদি তাহার যুগে অন্য 
নবী-রাসূলগণ বিদ্যমান থাকিতেন, তবে তাহাদের জন্য তাহার অনুকরণ হইত অপরিহার্য । 
তাহার আনুগত্য স্বীকার করা ব্যতীত তাহাদেরও কোন গত্যন্তর থাকিত না। অচিরেই 
এতদসম্পর্কে | 35১০ ৷ 551 91 আয়াতের তাফসীর প্রসঙ্গে আলোকপাত করা 
হইবে। 


০৫2১0105005 0154৮ OSCE AGES BIEL (vy) 

© 2 Rs রণ 28012 ১৪02 3846: (5) 

৩৩. “নিশ্চয় আল্লাহ তা“আলা এই বিশ্বের জনমণ্ডলীর মধ্যে আদম, নূহ, ইবরাহীমের 
বংশধর ও ইমরানের বংশধরগণকে নির্বাচন করিয়াছেন । 


৩৪. তাহারা একে অপরের বংশধর । আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ ৷” 


তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা এই খবর দিতেছেন যে, এই' সমস্ত মনীষীকে আল্লাহ 
তা'আলা সমগ্র বিশ্বে শ্ৰেষ্ঠত্‌ দান করিয়াছেন। তিনি হযরত আদম (আ)-কে নির্বাচন 
করিয়াছেন। তিনি স্বহস্তে তাঁহাকে সৃষ্টি করিয়া তাঁহার মধ্যে জীবন সঞ্চার করিয়াছেন। সমস্ত 
জ্ঞান-বিজ্ঞান দান করিয়া ফেরেশতাগণের দ্বারা তাঁহাকে সিজদা করাইয়াছেন অর্থাৎ তাহাকে 
সম্মানিত করিয়াছেন। তারপর তাঁহাকে বেহেশতে স্থান দিয়াছেন এবং এক গূঢ় রহস্যময় কারণে 


Contents 


৪৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাঁহাকে তথা হইতে বহিষ্কার করিয়াছেন । তারপর তিনি হযরত নূহ (আ)-কে মনোনীত করেন । 
‘যখন এই দুনিয়ার বুকে দেব-দেবীর পৃজা-অর্চনার প্রচলন ছিল, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন 
প্রকার শির্ক-বিদআত ও কুসংক্কারে আচ্ছন্ন হইয়া পড়িল, তখন আল্লাহ তা'আলা তাহাকে 
সর্বপ্রথম রাসূল হিসাবে প্রেরণ করেন। তিনি দীর্ঘ দিন পর্যন্ত তাঁহার কাওমের মধ্যে অবস্থান ' 
করিয়া তাহাদিগকে দিবা-রাত্রি প্রকাশ্যে ও গোপনে আল্লাহর পথে আহবান জানাইলেন। কিন্তু 
ফল কিছুই হয় নাই। বরং তাহারা তাঁহার নিকট হইতে দূরে, আরও দূরে সরিয়া গিয়াছে। 
সুতরাং তিনি তাহাদের বিরুদ্ধে আল্লাহর নিকট দু'আ করিয়াছেন । অবশেষে আল্লাহ তাহাদিগকে 
বন্যার পানিতে ডুবাইয়া মারিলেন। যাহারা তাঁহার অনুসরণ করিয়া আল্লাহর পথ অবলম্বন 
করিয়াছিল কেবল তাহারাই আল্লাহ্র সেই গযব হইতে রেহাই পাইল । অতঃপর তিনি হযরত 
ইবরাহীম (আ)-এর বংশধরকে মনোনীত করিয়াছেন। তন্মধ্যে নবীকুল শিরোমণি হযরত 
মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা) রহিয়াছেন। ইমরানের বংশধর দ্বারা উদ্দেশ্য হইল হযরত মরিয়মের 
পিতা ইমরান। অর্থাৎ হযরত ঈসা (আ)-এর মাতামহ। মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার 
ইমরানের বংশতালিকা নিম্নরূপ বর্ণনা করিয়াছেন ঃ 

ইব্‌ন আজর ইব্‌ন বাহওয়া ইব্‌ন নাধিম ইব্‌ন মুকাসিত ইব্‌ন ঈশা ইব্‌ন ইয়ায ইব্‌ন রুখিআম 
ইব্‌ন সুলায়মান ইব্‌ন দাউদ (আ)। অতএব হযরত ঈসা (আ) হযরত ইবরাহীম (আ)-এর 
বংশধর এবং এতদসম্পর্কে সূরা আনফালের তাফসীর প্রসঙ্গে ইনশা আল্লাহ বিস্তারিত আলোচনা 
করা হইবে । 


149০ HTL DS BIS GLI OPES ওঠ (০) 
OF Kis ৫ cle lg 
১০৩০০5৩5 lf 2128৩ (55 0) 5০ SE GAS (৯) 
পেতেও / চি ১: পা পাঠ 22 পাঠ te 2 Ah এতা তা 
5 us 05 5১০ ৮৮ 0৮ HIE IMT 

2 5 ও 
019৯0 ed 


৩৫. “ইমরানের স্ত্রী যখন বলিল, হে আমার প্রতিপালক! আমার গর্ভস্থিত সন্তানকে 
আমি তোমার জন্য স্বাধীন ও মুক্ত করিয়া দিব বলিয়া মানত করিয়াছি । অতএব তুমি আমার 
এই মানত কবুল কর; তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ । 

৩৬. অতঃপর যখন সে কন্যা সন্তান প্রসব করিল, তখন বলিল, হে আমার প্রতিপালক! 
আমি তো কন্যা প্রসব করিয়াছি! “সে যাহা প্রসব করিয়াছে সেই সম্পর্কে আল্লাহ ভালরূপেই 
অবহিত আছেন ।" আর পুরু স্ত্রীর তুল্য নয় এবং আমি তাহার নামকরণ করিয়াছি মরিয়ম । 
আমি তাহাকে ও তাহার সন্তান-সন্ততিকে অভিশপ্ত শয়তান হইতে তোমার আশ্রয়ে 
সপিতেছি।” 


Contents 


সূরা আলে ইমরান ৪৭৭ 


তাফসীর £ একদল বলেন যে, এই ইমরানের স্ত্রীই ছিলেন নিঃসন্তান । তাহার কোন সন্তান 
হইত না। একদিন তিনি এক পথিককে দেখিলেন যে, সে তাহার বাচ্চাকে দুধ পান 
করাইতেছে। ইহাতে তাহার হৃদয়ে সন্তান লাভের তীব্র আকাঙ্কা ও আকুতি পয়দা হইল। 
অতএব তিনি কায়মনোবাক্যে আল্লাহর নিকট সন্তানের আবেদন জানাইলেন। আল্লাহ তা'আলা 
তাহার আবেদন মঞ্জুর করিলেন। অতঃপর তিনি স্বামী সান্নিধ্য লাভ করার সঙ্গে সঙ্গেই গর্ভ 
ধারণ করিলেন। তীহাঁর গর্ভ যখন নিশ্চিত হইল, তখন তিনি মানত করিলেন, আয় আল্লাহ্‌! 
আমি আমার গর্ভস্থিত সন্তানটি তোমার পবিত্র ঘর বায়তুল মুকাদ্দাসের সেবার উদ্দেশ্যে 
একনিষ্ভাবেই মানত করিয়াছি। তুমি আমার মানত কবুল কর। অবশ্যই তুমি প্রার্থনা সম্পর্কে 
অবহিত এবং আমার নিয়ত সম্পর্কেও তুমি উত্তমরূপে অবহিত । এই মহিলা জানিতেন না যে, 
তাহার গর্ভস্থিত সন্তানটি পুরুষ, না স্ত্রী। অতঃপর যখন তিনি মেয়ে সন্তান প্রসব করিলেন, তখন 
বলিলেন, আয় এলাহী! আমি তো এই গর্ভস্থিত সন্তানটি তোমার পবিত্র ঘরের সেবার জন্য 
মানত করিয়াছিলাম! এখন যে আমি কন্যা সন্তান প্রসব করিয়াছি। আর আমি যাহা প্রসব 
করিয়াছি সেই সম্পর্কে তুমি তো উত্তমরূপেই অবহিত আছ । অথবা, তিনি যাহা প্রসব করিয়াছেন 
সেই সম্পর্কে আল্লাহ উত্তমরূপেই অবহিত আছেন। 

০১১৩৫ 4%]। ০4১5 অর্থাৎ মসজিদে আকসার সেবা এবং ইবাদতের জন্য শক্তি ও 
সামথ্যেরি দিক দিয়া পুরুষ মহিলার তুল্য নয়! ১০,০ ৮4১, ৯15 অর্থাৎ আমি তাহার 
নামকরণ করিয়াছি মরিয়ম নামে । ইহা দ্বারা প্রমাণিত হয় যে, জন্মের দিনও নামকরণ করা বৈধ 
এবং ইহাই আয়াতের ভাষ্য দ্বারা বুঝা যায়। অতএব ইহা আমাদের পূর্বেই শরিআতসিদ্ধ 
. হইয়াছে। তাহা ছাড়া এই বিষয়টি বারবার বর্ণিত হইয়াছে। এই ব্যাপারে রাসূলুল্লাহ (সা) হইতে 
বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন £ all lL a 419 51111 1 419 অর্থাৎ 
অদ্য রত্রিতে আমার একটি সন্তান জন্ম লাভ করিয়াছে । আমি আমার পিতা ইবরাহীমের 
নামানুসারে তাহার নাম রাখিয়াছি ইবরাহীম । 

বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, হযরত আনাস ইব্‌ন মালিকের একটি ভাই জন্মগ্রহণ 
করিলে তিনি তাহাকে লইয়া হুযূর (সা)-এর খিদমতে গেলেন। রাসূলুল্লাহ (সা) তাহার জন্য 
বরকতের দু'আ করিয়া তাহার নামকরণ করিলেন আবদুল্লাহ । | 

সহীহ্‌ বুখারীতে আরো বর্ণিত আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া 
বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমার একটি পুত্র সন্তান জন্ম লাভ করিয়াছে । তাহার কি নামকরণ 
করিব ? হুযূর (সা) বলিলেন, তোমার সন্তানের নাম রাখ ‘আবদুর রহমান? । 

অনুরূপ অপর এক সহীহ্‌ হাদীসে বর্ণিত আছে যে, হযরত উসাইদ (রা)-এর একটি সন্তান 
জন্ম গ্রহণ করিলে তিনি সেই সন্তানের মুখে হুযুর (সা)-এর চিবানো খেজুর দানের জন্য তাহার 
দরবারে লইয়া আসিলেন। কিন্তু আলোচনা প্রসঙ্গে এই সন্তানের কথ] তিনি ভুলিয়া গেলেন। 
অগত্যা সন্তানের পিতা সন্তানকে বাড়িতে ফেরত পাঠাইয়া দিলেন। তারপর সেই বৈঠকেই হুযূর 
(সা)-এর এই সন্তানের কথা স্মরণ হইল! তখন তিনি তাহার নামকরণ করিলেন “মুনযির' ৷ 

কাতাদা ও হাসান বসরী সামুরা ইবৃন জুন্দুব হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন ঃ 


Contents 


৪৭৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


Luly 12 ৯০০৪ ৮2511 135 Le ES 4522 ০৫০০০ (9 US 
“প্রত্যেক শিশুই তাহার আকীকার দায়ে আবদ্ধ থাকে । সুতরাং সপ্তম দিনে তাহার আকীকা 
,কুরা হউক, নাম রাখা হউক এবং মাথা মুগ্ুন করা হউক ।” এই হাদীসটি আহমদ ও অন্যান্য 
সুনানে বর্ণিত হইয়াছে এবং ইমাম তিরমিযী ইহাকে বিশুদ্ধ বলিয়া স্বীকার করিয়াছেন। অপর 
এক বর্ণনায় ১%; শব্দের পরিবর্তে ৮ (অর্থাৎ রক্ত প্রবাহিত করা হউক) বর্ণিত হইয়াছে। 
অন্যান্য বর্ণনা অপেক্ষা ইহাই অধিকতর বিশুদ্ধ। আল্লাহ সর্বজ্ঞ। পক্ষান্তরে কিতাবুন নসবে 
হযরত যুবাইর ইব্‌ন বিকার বর্ণিত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা) (A131 ১১1৩ ৩০ ও 
১১1১1 (২১০১) তীহার পুত্র ইবরাহীমের আকীকা করার পর তাহার নামকরণ করেন 
ইবরাহীম । তাহার এই বর্ণনাটির কোন সনদ নাই। এমন কি ইহা বিশুদ্ধ হাদীসের পরিপন্থী । 
আর যদি ইহাকে বিশুদ্ধ বলিয়া স্বীকার করা হয়, তবে বলিতে হইবে যে, এই দিন হইতে তিনি 
ইবরাহীম নামে খ্যাত হইয়াছিলেন। আল্লাহ সর্বজ্ঞ । ' 

অতঃপর ইমরানের স্ত্রীর বক্তব্য ১১৯| sb ০০ UES ৫) ৮২১০৪ ৬০ 
অর্থাৎ আমি তাহার এবং তাহার সন্তান-সন্তভতির জন্য অভিশপ্ত শয়তানের আক্রমণ হইতে 
তোমার আশ্রয় চাহিতেছি। অতঃপর আল্লাহ তা'আলা তাহার এই দোয়া কবুল করিলেন। 

আবদুর রায্যাক বলেন ঃ মুআম্মার, যুহরী ও ইব্‌ন মুসাইয়াব আবূ হুরায়রা হইতে বর্ণনা 
করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ 

Golson YoU de এ ৩৮৯ ০০০৯৪] বদ 1 4৩৪ ১৬৭৩০ ০৮০ 

অর্থাৎ যখনই কোন সন্তান জন্মগ্রহণ করে, তখন শয়তান তাহাকে স্পর্শ করিয়া থাকে এবং 
শয়তানের স্পর্শের কারণেই সে তখন চিৎকার করে। তবে হযরত মরিয়ম এবং তাহার সন্তান 
ইহার ব্যতিক্রম । 

হযরত আবু হুরায়রা (রা) বলিতেন-তোমরা ইচ্ছা করিলে (45059 এ) (৯১০ 15219 

2 ১০:০5 ০৭ এই দু'আ পড়িতে পার। এই হাদীসটি আরও বিভিন্ন ভাবে বর্ণিত 

হুরায়রার সূত্রে নবী করীম (সা) হইতে অনুরূপ বর্ণিত হইয়াছে। কায়েস, আনাস ও আবূ সালেহ 
আবু হুরায়রা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 3 ১১1৬৭ ১৮৭ (০ 
2১০১০ ০21 ০5৪০২। Snes | ১৮০০৪ SULLA ১১৮০৪ 5৪৪ অর্থাৎ যখনই 
কোন সন্তান ভূমিষ্ট হয় তখন শয়তান তাহাকে একটি খোঁচা বা দুইটি খোচা দিয়া থাকে; তবে 
হযরত ঈসা এবং তাহার মাতা মরিয়ম ইহার ব্যতিক্রম । 

তদুপরি আলা তাহার পিতা হইতে ও তিনি আবু হুরায়রা হইতে এবং মুসলিম আবূ তাহের, 
ইব্‌ন ওয়াহাব, উমর ইব্‌ন হারিছ ও আবূ ইউনুস আবু হুরায়রা হইতে এবং ইব্‌ন ওয়াহাব ও 
ইব্‌ন আবূ জি“বও শামআলের মুক্তদাস আজলান আবূ হুরায়রা হইতে এবং মুহাম্মদ ইব্‌ন 
ইসহাক, ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন ছাবিত ও আবু হুরায়রার মাধ্যমে নবী করীম (সা) হইতে 
মূল হাদীসটি বর্ণিত হইয়াছে। লাইছ ইব্‌ন সা‘দ, জাফর ইব্‌ন রবিআ ও আবদুর রহমান ইব্‌ন 
, হুরমুয আল আরাজ বলেন ঃ আবু হুরায়রা রো) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন 


Contents 


সূরা আলে ইমরান ৪৭৯ 


‘যে কোন মানব সন্তান যখন জন্ম গ্রহণ করে, তখন শয়তান তাহর পাঁজরে খোচা দেয়। 
একমাত্র ঈসা ইব্‌ন মরিয়াম ইহার ব্যতিক্রম | তিনি জন্ম গ্রহণ করার সময়ও শয়তান খোচা 
দিতে গিয়াছিল এবং পর্দায় খোচা দিয়াছিল।* 


8১৮ রি এ ELS ৬ ০০15 এ /4৫2৫৫ (%) 
Sh AGIOS (SY, Wie ৩৫ “০৮৬৪6 ৫৫ ৫০০৫ 
০৬৩০৯১৮৩৪৩০ 5026. গলপ ৮৩৪ 


৩৭. “অতঃপর তাহার প্রতিপালক উত্তমরূপে তাহাকে গ্রহণ করিলেন এবং চমত্কারূপে 


তাহাকে প্রতিপালন করিলেন এবং যাকারিয়াকে তাহার প্রতিপালনের দায়িত্ব দিলেন । 
যাকারিয়া যখনই মিহরাবে তাহার নিকট গমন করিত তাহার নিকট জীবিকা দেখিতে 
পাইত; (একবার) সে জিজ্ঞাসা করিল, হে মরিয়ম! এই সমস্ত তুমি কোথা হইতে পাও? সে 
বলিল, ইহা তো আল্লাহর নিকট হইতে আসিয়া থাকে । নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা 
অপ্রত্যাশিতভাবে জীবিকা দান করেন ।” 

তাফসীর £ এখানে আমাদের প্রতিপালক এই কথা আমাদিগকে অবহিত করিয়াছেন যে, 
করিয়াছেন। তিনি তাহার আকৃতিকে করিয়াছেন চমৎকার লাবণ্যময়, তাহাকে দান করিয়াছেন 
নিখুত সৌন্দর্য এবং তাহাকে পালন করার উপায়-উপকরণ করিয়াছেন তাহার জন্য সহজলভ্য । 
অবশেষে তাহাকে স্থান দিয়াছেন তাহার এক দল সৎকর্মশীল পুণ্যবান লোকের কাছে। তিনি 
তাহাদের নিকট হইতে জ্ঞান আহরণ করিতেন এবং দীন ও কল্যাণের ব্যাপারে শিক্ষা গ্রহণ 
করিতেন। এইজন্যই তিনি বলিয়াছেন ঃ (১১৫) (৫1 অর্থাৎ যাকারিয়ার উপর তাহার 
প্রতিপালনের দায়িত্ব দেওয়া হইল। 

ইব্‌ন ইসহাক বলেন-ইহার একমাত্র কারণ এই যে, তিনি ছিলেন ইয়াতীম বা অনাথ 
বালিকা । অবশ্য অন্যরা বলিয়াছেন যে, বনু ইসরাঈলগণ সে বৎসরে কঠিন দুর্ভিক্ষে পতিত 
হইয়াছিল। এই কারণেই হযরত যাকারিয়াকে তাহার প্রতিপালনের দায়িত্ব দেওয়া হয়। তবে 
এই দুইটি বক্তব্য পরস্পর বিরোধী নয়। আল্লাহ সর্বজ্ঞ। 

আল্লাহ তাহার প্রতিপালনের দায়িত্ব দিলেন হযরত যাকারিয়ার উপর । ইহা তাহার এক 
পরম সৌভাগ্য । যেহেতু তিনি ইহাতে হিতকর জ্ঞান অনুশীলন ও পুণ্যকার্য শিক্ষার সুযোগ 
পাইলেন । তদুপরি হযরত যাকারিয়া ছিলেন তাহার খালু । ইব্‌ন ইসহাক, ইবৃন জারীর ও 
অন্যান্য এতিহাসিকের মত ইহাই । অবশ্য কেহ কেহ বলেন - তিনি ছিলেন তাহার ভগ্নিপতি । 
বিশুদ্ধ হাদীসগ্রন্থে 318311 ৷ (৯১ (০২০৪ (৯১ 1313 অর্থাৎ মিরাজের হাদীসে বর্ণিত 
আছে যে, হযরত ইয়াহয়া ও হযরত ঈসা (আ)-এর সহিত হুযুর (সা)-এর সাক্ষাৎ হইল এবং 
তাহারা দুইজন ছিলেন খালাত ভাই । ইব্‌ন ইসহাকের কথা অনুযায়ী এই হাদীস যথার্থ । যেহেতু 
আরবী পরিভাষায় মায়ের খালার সন্তানকেও খালাত ভাই বলা হইয়া থাকে । অতএব প্রমাণিত 
হইল যে, হযরত মরিয়ম তাহার খালার তন্্াবধানেই ছিলেন। অনুরূপ সহীহ্‌ হাদীসে বর্ণিত 
আছে যে, হুযুর (সা) ও হযরত হামযা (র)-এর কন্যা আমারার প্রতিপালনে বিতর্ক দেখা দিলে 


Contents 


৪৮০ তাফসীরে ইবৃন কাছীর 


তাহার খালা আবূ তালিবের পুত্র জাফরের স্ত্রীর পক্ষে ফায়সালা দিয়াছিলেন এবং তিনি 
বলিয়াছিলেন, খালা মায়ের স্থলাভিষিক্ত । 

তারপর আল্লাহ তা'আলা তাহার ইবাদতের স্থানের বিশেষত্ব ও গুরুত্ব বর্ণনা প্রসঙ্গে বলেন ৪ 
(9) 1৯০০ 125 1৯ ৯]1 0০০৫9 85 ৪5০ ৮৭৫ অর্থাৎ হযরত যাকারিয়া যখনই 
মিহরাবে তাহার নিকট যাইতেন তখন তাহার নিকট জীবিকা দেখিতে পাইতেন। এই প্রসঙ্গে 
মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবাইর, আবু শা'ছা, ইবরাহীম নাখঈ, যিহাক, কাতাদা, রবী" 
ইব্‌ন আনাস, আতিয়াতুল আওফি ও হাদী প্রমুখ মনীষী বলেন যে, হযরত যাকারিয়া তাহার 
নিকট গ্রীষ্মকালে শীতকালীন ফলমূল এবং শীতকালে গ্রীষ্মকালীন ফলমূল দেখিতে পাইতেন। 
মুজাহিদ আরও বলেন 81) ) (৯:১০ ১৯5 ইহার অর্থ হইল যে, তাহার নিকট জ্ঞান পাইলেন 
অথবা এমন কোন গ্রন্থ পাইলেন যাহা জ্ঞানে পূর্ণ। ইহাই ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন। 
তবে প্রথম কথাটিই অধিকতর বিশুদ্ধ । কারণ, উহা দ্বারা ওলি আল্লাহগণের অলৌকিক ক্ষমতার 
কথাই প্রকাশ পায়। তাহা ছাড়া বিভিন্ন হাদীসে ইহার অসংখ্য নযীর বিদ্যমান । 

অতঃপর হযরত যাকারিয়া মরিয়মের নিকট ফলমূল দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন ঃ 
1১০ এ] ১1১০৯ 403 হে মরিয়ম! ইহা তুমি কোথায় পাইয়াছ? তখন হযরত মরিয়ম উত্তর 
দিলেন 8 Ls ৯১১ ১:55 5০35 18 এ 1 411 ১১০ ১১০ $৯ 3105 অৰ্থাৎ ইহা 
আল্লাহর নিকট হইতে আসিয়াছে। নিশ্চয়ই আল্লাহ যাহাকে খুশি অপ্রত্যাশিতভাবে জীবিকা দান 
করেন। 

হাফিয আবু ইয়া'লা বলেন -সহল ইবৃন যাঞ্জালা, আবদুল্লাহ্‌ ইব্‌ন সালেহ, আবদুল্লাহ ইব্‌ন 
লাহী“আ ও মুহাম্মদ ইব্‌ন মুনকাদির হযরত জাবির (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, একবার 
কয়দিন পর্যন্ত হুযুর (সা) অনাহারে রহিলেন। অতঃপর অনাহারজনিত কষ্টে তিনি অতিষ্ঠ হইয়া 
তাহার পত্বীদের ঘরে ঘরে ফিরিলেন। কিন্তু কোথাও কোন কিছু পাইলেন না। অবশেষে তিনি 
হযরত ফাতিমা (রা)-এর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিলেন -হে কন্যা! তোমার নিকট আহার 
করার মত কিছু আছে কি ? আমি ক্ষুধার্ত। হযরত ফাতিমা (রা) বলিলেন, আল্লাহ্‌র কসম, 
ফাতিমার এক প্রতিবেশিনী তাহার নিকট দুইটি রুটি ও এক টুকরা গোশত পাঠাইয়া দিল। 
হযরত ফাতিমা (রা) তাহা গ্রহণ করিয়া একটি পাত্রে রাখিলেন এবং বলিলেন, আল্লাহ্‌র কসম, 
আজ ইহাতে আমি আমার নিজের এবং আমার নিকট যাহারা আছে তাহাদের সকলের উপর 
আল্লাহ্‌র রাসূলকে প্রাধান্য দিব । অথচ তাহারা সকলেই ছিলেন অনাহারী । অতএব তিনি হযরত 
হাসান বা হুসাইন (রা)-কে পাঠাইলেন রাসূলুল্লাহ সো)-কে ডাকিয়া আনিতে ৷ হুযূর (সা) 
ফিরিয়া আসিলেন। হযরত ফাতিমা (রা) বলিলেন, আল্লাহ তা'আলা কিছু খাওয়ার বস্তু 
পাঠাইয়াছেন, আমি তাহা আপনাকে আহার করাইবার উদ্দেশ্যে গোপন করিয়া রাখিয়াছি। হুযুর 
(সা) বলিলেন, হে কন্যা, শীঘ্ব আন। হযরত ফাতিমা রো) বলেন, তখন আমি সেই পাত্রটি 
আনিয়া খুলিয়া দেখিলাম যে, তাহা রুটি ও গোশতে পূর্ণ । আমি ইহার প্রতি দৃষ্টিপাত করিয়াই 
বিম্ময়াভিভূত হইয়া পড়িলাম এবং বুঝিলাম যে, ইহা আল্লাহর দেওয়া বরকত । আমি আল্লাহর 
প্রশংসা এবং নবী (সা)-এর উপর দরূদ পাঠ করিতে করিতে সেই পাত্রটি হুযুর (সা)-এর সম্মুখে 


Contents 


সূরা আলে ইমরান ৪৮১ 


পেশ করিলাম । তিনিও তাহা দর্শন করিয়া আল্লাহর প্রশংসা করিলেন এবং জিজ্ঞাসা করিলেন £ 
ইহা তুমি কোথায় পাইলে? হযরত ফাতিমা (রা) বলিলেন - 

২০০৯ ১৪৯ eli ০০ 39১2 4101 ও 1 411 ১১০ ০৭ ০৯ ইহা শুনিয়া রাসূলুল্লাহ 
(সা) আল্লাহর “প্রশংসা করিয়া বলিলেন, সেই আল্লাহর প্রশংসা, যিনি তোমাকেও বনী 
সা SA AUDA 
করিতেন এবং লোকে তাহাকে সেই জীবিকা সম্বন্ধে জিজ্ঞাসা করিত, তখন তিনিও বলিতেন ১ 
০৫:০১ 5585 ১০305 ব। অতঃপর রাহ (সা) হযরত আলীকে জকি 
পাঠাইলেন। তারপর রাসূলুল্লাহ, আলী, ফাতিমা, হাসান-হুসাইন এবং হুযূর (সা)-এর 
পত্রীগণসহ পরিবার-পরিজনের সকলেই পরম তৃপ্তিসহ আহার করিলেন। হযরত ফাতিমা রো) 
বলেন, তারপরও সেই পাত্র পূর্বাবস্থায়ই রহিল। সুতরাং আমি অবশিষ্ট আহার্য সমস্ত 
প্রতিবেশীকে দিলাম । আল্লাহ তা'আলা তাহাতে অফুরন্ত বরকত ও কল্যাণ দান করিলেন। 


855 3৩4 ৩2 ০৩৩ ৬৬০৩ HT SS ০53৬৬ (YA) 
0 RM As Ae SUF 8 

০৪25 2063 ১০ ০ 5 প৫. প 5 I (7৭) 
OGM ESS BIL 51525 Gs 28654 


পচা রণ Pd পর্ণ ও পর পারত $$ 91 


৮৪0 31০1 ১৮: 0০০৪ 5 ১৩০ 026 31 ১১20 (£.) 
02000 IL} ১ Hh ৩১৫০৬ 
$),5$1855 ৭ এও 0৬ ১% পু ১০ ৬০৬ (£1) 


৬4৪৫ 5৯০37281982 DI ঠঠি ৮৪০ 

৩৮. “তখন হযরত যাকারিয়া তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল, হে আমার 
প্রতিপালক! তোমার নিকট হইতে আমাকে একটি পবিত্র সন্তান দান কর। তুমি তো 
আবেদন গ্রহণকারী । 

৩৯. অতঃপর একদা সে মিহরাবে দাড়াইয়া নামায পড়িতেছিল। সেই সময় 
ফেরেশতাগণ তাহাকে ডাকিয়া বলিল, আল্লাহ তোমাকে ইয়াহয়া নামক একটি সন্তানের শুভ 
সংবাদ দিতেছেন। সে আল্লাহর কলেমাকে সত্য বলিয়া স্বীকার করিবে, আল্লাহ তাহাকে 
নেতা বানাইবেন এবং তাহাকে নিষ্কাম-নিম্পাপ নবী হিসাবে প্রতিষ্ঠিত করিবেন। . 

৪০, যাকারিয়া বলিল, হে প্রতিপালক! আমার সন্তান জন্মিবে কিরূপে? আমি যে বৃদ্ধ, 
এবং আমার স্ত্রী বন্ধ্যা । তিনি বলিলেন, এইরূপেই আল্লাহ যাহা ইচ্ছা করেন। 

৪১. তখন যাকারিয়া বলিল, হে প্রতিপালক! তবে ইহার জন্য কোন নিদর্শন আমাকে 
দান করুন। তিনি বলিলেন, তোমার নিদর্শন হইল এই যে, তুমি তিন দিন ইশারা-ইঙ্গিত 
ছাড়া কথা বলিতে পারিবে না, অতএব তুমি তোমার প্রভূকে অধিক স্মরণ কর এবং 
সকাল-সন্ধ্যায় তাহার গুণ কীর্তন কর ৷” 


৫ 


কাছীর (২য় খণ্ড)-_-৬১ 


570197 


৪৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ঃ হযরত যাকারিয়া (আ) যখন প্রত্যক্ষ করিলেন যে, আল্লাহ তা'আলা মরিয়মকে 
গ্রীষ্মের সময়ে শীতকালীন ফলমূল এবং শীতকালে গ্রীষ্মকালীন ফলমূল দ্বারা জীবিকা দান 
করিতেছেন, তখন তাহার এই বার্ধক্যেও সন্তানের আকাঙ্কা জন্মিল। যদিও তাহার শরীর দুর্বল 
হইয়া পড়িয়াছিল ও মাথার চুলগুলি সাদা হইয়াছিল এবং তাহার স্ত্রী ছিল বন্ধ্যা, এতদসত্ত্বেও 
সই 

Le MEL CII a 

হে প্রতিপালক! আপনি অনুগ্রহ করিয়া আমাকে একটি পবিত্র সন্তান দান করুন। আপনি 
নিবেদন গ্রহণকারী ৷' তদুত্তরে আল্লাহ তা'আলা বলেন ৪ 8০5 ০5 955 Kall SI 
২১৯ এ ‘অতঃপর একদা হযরত যাকারিয়া মিহরাবে দীড়াইয়া নামাযরত ছিলেন! 
ফেরেশতাগণ তাহাকে সম্বোধন করিয়া বলিল ঃ ২৯৪ ২১৯০০৪44101 অর্থাৎ আল্লাহ 
তা'আলা আপনাকে ইয়াহয়া নামক একটি সন্তানের শুভ সংবাদ দিতেছেন। আপনার ওঁরসে 
একটি সন্তান জন্ম গ্রহণ করিবে । তাহার নাম হইবে ইয়াহয়া। 

কাতাদা ও অন্যান্য হাদীসবিদ বলেন - তাহার নামকরণ করা হইল ইয়াহয়া এই জন্য যে, 
আল্লাহ তা'আলা তাহাকে ঈমানী জীবন দান করিয়াছিলেন । 111 এ হব (3০ অর্থাৎ 
তিনি আল্লাহর বাণীর সত্যতা স্বীকার করিবেন। এই সম্বন্ধে আওফী ও অন্যরা হযরত ইব্‌ন 

আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন এবং হাসান, কাতাদা, ইকরামা, মুজাহিদ, আবু শা'ছা, 
সুদ্দী, রবী ইব্‌ন আনাস, যিহাক প্রমুখ বলিয়াছেন যে, এই আয়াতে {এ শব্দ দ্বারা হযরত ঈসা 
ইব্‌ন মরিয়মকে উদ্দেশ্য করা হইয়াছে। 

রবী“ ইব্‌ন আনাস বলেন - তিনিই সর্বপ্রথম হযরত ঈসা ইব্‌ন মরিয়মকে সত্য নবী বলিয়া 
স্বীকৃতি দান করেন। কাতাদা বলেন - তাহার জীবন পদ্ধতিকে স্বীকৃতি দান করেন। ইব্‌ন 
জারীজ বলেন ঃ হযরত ইব্‌ন আব্বাস (রা) এই আয়াত সম্বন্ধে বলেন যে, হযরত ইয়াহয়া ও 
তোমার গর্ভের সন্তানকে সিজদা করিতেছে বলিয়া উপলব্ধি করিতেছি। ইহা মাতৃগর্ভে থাকিয়াই 
তাহার স্বীকৃতি। আর তিনিই সর্ব প্রথম হযরত ঈসাকে সত্য নবী বলিয়া স্বীকৃতি দান করেন। 
অবশ্য তিনি হযরত ঈস (আ)-এর বয়োজ্যেষ্ঠ ছিলেন। সুদ্দীও অনুরূপ বলিয়াছেন । 

1১১, এই শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে আবুল আলীয়া, রবী ইবৃন আনাস, কাতাদা, সাঈদ 
ইব্‌ন জুবাইর প্রমুখ বলেন ঃ ‘সহিষ্ণু’ অর্থে এই শব্দ ব্যবহৃত হইয়াছে । অবশ্য কাতাদা এই 
কথাও বলেন যে, এখানেও ইবাদতে নেতৃতৃদানকারী অর্থে ব্যবহৃত হইয়াছে। ইব্‌ন আব্বাস, 
সাওরী ও যিহাক বলেন ১১ শব্দের অর্থ ‘পরম সহিষ্ণু ও সংযমী'। সাঈদ ইবৃন মুসাইয়াব 
বলেন- ইহার অর্থ তিনি অত্যন্ত পণ্ডিত ও বিজ্ঞজন। আতিয়া বলেন - তিনি স্কভাব-চরিত্র ও 
জ্ঞানহারা হন না। ইব্‌ন যায়দ বলেন £ শরীফ বা জদ্র-বিনয়ী। মুজাহিদ. ও অন্যান্য মনীষী 
বলেন- মহান আল্লাহর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল । 


Contents 
সূরা আলে ইমরান ৪৮৩ 


আবু শা‘ছা ও আতিয়া আল-আওডী প্রমুখ বলেন ঃ ১০৯ বলা হয় এমন ব্যক্তিকে, যিনি 
ত্রীসঙ্গম করেন না। আবুল আলিয়া ও রবী ইব্‌ন আনাস বলেন £ ৭১০৯ অর্থ যে ব্যক্তির সন্তান 
হয় না এবং যাহার বীর্য নাই । ইব্‌ন জারীর, আবু হাতিম, ইয়াহয়া ইব্ন মুগীরা, জারীর ইব্‌ন 
কাবুস ও তাহার পিতা হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে ১.৯ এমন 
ব্যক্তিকে বলা হয়, যাহার বীর্যপাত হয় না। ইব্‌ন আবূ হাতিম বলেন, এই হাদীসটি খুবই দুর্বল। 
অতঃপর তিনি বলেন £ আবূ জাফর, মুহাম্মদ ইব্‌ন গালিব বাগদাদী, সাঈদ ইব্‌ন সুলায়মান, 
ইবাদ ইব্‌ন আওয়াম ও ইয়াহয়া ইব্‌ন সাঈদ আল-কাত্তান ইয়াহয়া ইবন আমর ইব্‌ন আস 
হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি সাঈদ ইবৃন মুসাইয়াবকে আবদুল্লাহ ইব্ন আমর ইব্‌ন আস 
হইতে বর্ণনা করিতে শুনিয়াছেন যে, তিনি বলিতেন, আল্লাহর সৃষ্টির এমন কোন লোক নাই, যে 
কোন পাপ করে নাই। কিন্তু হযরত ইয়াহয়া ইব্‌ন যাকারিয়া একমাত্র ব্যতিক্রম । তারপর পাঠ 
করিলেন 1৯9 149 তারপর হাতে মাটি লইয়া বলিলেন, “১.০ হইল যাহার লিঙ্গ 
এইরূপ এবং তিনি তাহার শাহাদাত অঙ্গুলির প্রতি ইঙ্গিত করিলেন । 

এই হাদীসটি ইব্‌ন মুনযিরও তাহার তাফসীর গ্রন্থে উল্লেখ করিয়াছেন । উহাতে আহমদ 
মুসাইয়াব হইতে বর্ণনা করিয়াছেন যে, আমি আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আসকে বলিতে 
শুনিয়াছি যে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, এমন কোন আল্লাহর বান্দা নাই, যে পাপ ছাড়া 
আল্লাহ্র সহিত সাক্ষাৎ করিবে । তবে ইয়াহয়া ইব্‌ন যাকারিয়া একমাত্র ইহার ব্যতিক্রম ৷ কারণ 
ই আল্লাহ বলেন - 1/2 

বর্ণনাকারী বলেন ঃ তাহার লিঙ্গ ছিল কাপড়ের আচলের ন্যায় দুর্বল ৷ তিনি বলিয়াছেন 
২,১৯1 ২৯ ০১০ ১১৫৩ 0০915 অর্থাৎ তাহার লিঙ্গ ছিল কাপড়ের আচলের ন্যায়। এবং তিনি 
তাহার অঙ্গুলির অগ্রভাগ দ্বারা ইঙ্গিত করিলেন। ইব্‌ন আবূ হাতিম তাহার পিতা হইতে বর্ণনা 
করেন যে, ঈসা ইব্‌ন আহমদ এবং মুহাম্মদ ইব্‌ন সালমা মুরাদী উভয়ই বলিয়াছেন যে, হাজ্জাজ 
ইব্‌ন সুলায়মান জাফরী, লাইছ ইব্‌ন সা'দ, মুহাম্মদ ইব্‌ন আজলান, কা'কা ও আবূ সালেহ আবু 
হুরায়রা হইতে বর্ণনা করেন যে, নবী করীম (স) বলিয়াছেন ৪ 

‘প্রত্যেক আদম সন্তান কিছু না কিছু পাপসহ আল্লাহ্র সঙ্গে সাক্ষাৎ করিবে । সেইজন্য তিনি 
ইচ্ছা করিলে তাহাদিগকে শাস্তি দিবেন অথবা দয়াপরবশ হইয়া ক্ষমা করিবেন। কিন্তু ইহার 
ব্যতিক্রম হইলেন হযরত ইয়াহয়া ইব্‌ন যাকারিয়া। কেননা তিনি “১৮০ ও ৬১, এবং 
সংকর্মশীল একজন নবী। তারপর রাসূল (সা) মাটি হইতে কিছু আবর্জনা উঠাইয়া বলিলেন 
515511 ১১৯ (১০ 5১৩ ৩5 9 অর্থাৎ তাহার লিঙ্গ ছিল এই আবর্জনার ন্যায় । 

কাষী আয়ায “কিতাবুন নিকাহে' বলিয়াছেন যে, আল্লাহ তা'আলা ++. শব্দ দ্বারা হযরত 
ইয়াহয়া (আ)-এর প্রশংসা করিয়াছেন । তাই যাহারা বলেন যে, নপুংসক অথবা তাহার লিঙ্গ 
ছিল না, তাহা ঠিক নয়। কেননা বিজ্ঞ তাফসীরকারক এবং বিশিষ্ট আলিমগণ ইহা অস্বীকার 
করিয়া বলেন যে, ইহা এমন একটি দোষ বা ক্রটি, যাহা নবী-রাসূলগণের পক্ষে শোভনীয় নয়। 
বরং ইহার অর্থ হইল যে, তিনি ছিলেন নিষ্পাপ অর্থাৎ তিনি কোন পাপকার্ষের ধারে কাছে যান 


Contents 
8৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


নাই। কেহ কেহ. বলেন যে, তিনি তাহার প্রবৃত্তিকে কঠোরভাবে দমন করিয়াছিলেন বলিয়াই 
তিনি ছিলেন “১.০ (নিষ্পাপ বা নিষ্কাম)। আবার কেহ এই কথাও বলিয়াছেন যে, স্ত্রীলোকের 
প্রতি তাহার কোন মোহ ছিল না। 

এই সমস্ত আলোচনা দ্বারা সুস্প্টুরূপে বোধগম্য হয় যে, বিবাহে অক্ষমতাও একটি ক্রুটি 
আর বিবাহের যোগ্যতার বিদ্যমানতা একটি বৈশিষ্ট্য । তারপর সেই ক্ষমতাকে চেষ্টাসাধনার 
মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। যেমন হযরত ঈসা (আ) করিয়াছিলেন। কিংবা উহাকে আল্লাহর 
তরফ হইতে নিয়ন্ত্রণ করিয়া দেওয়া হয়। যেমন হযরত ইয়াহয়া (আ)-এর কামশক্তি আল্লাহ 
তাআলা নিয়ন্ত্রণ করিয়া দিয়াছিলেন। এ সকল দূষণীয় বিষয় নয়। তারপর বড় বৈশিষ্ট্য হইল 
এই যে, কামশক্তি যাহার মধ্যে বিদ্যমান, অথচ কামের যথাযথ ব্যবহার করার পরও সে আল্লাহ 
বিমুখ হয় নাই। এই সর্বোচ্চ স্তর হইল আমাদের নবী করীম (সা)-এর । কারণ, অনেক স্ত্রী 
বিদ্যমান থাকা সত্বেও তিনি আল্লাহর ইবাদতে ত্রুটি করেন নাই। বরং ইহা দ্বারা তাহার 
ইবাদতের বিভিন্ন দিকের উন্নতি হইয়াছে। যেমন, তাহাদের হিফাযত, তাহাদের ভরণ-পোষণ, 
তাহাদিগকে হেদায়েত দান ইত্যাদি । বরং তিনি স্পষ্ট বলিয়াছেন যে, এই সমস্ত তাহার দুনিয়ার 
অংশ নয়, যদিও অন্যের জন্য এই সমস্ত দুনিয়ার অংশ হিসাবে গণ্য । তদুপরি হুযুর (সা) 
বলিয়াছেন £ 40,১১ ঞ1| ==> অর্থাৎ তোমাদের দুনিয়ার বস্তু সামগ্রীর মধ্যে কিছু বস্তু আমার 
নিকট প্রিয়তর । 

সারকথা, আল্লাহ তা'আলা হযরত ইয়াহয়ার প্রশংসা করিয়া বলিয়াছেন যে, তিনি ছিলেন 
৮০৯ অর্থাৎ তিনি ছিলেন সর্বপ্রকার পাপাচার হইতে মুক্ত-পবিত্র । ইহা দ্বারা তাহার পক্ষে 
বিবাহ করা, বৈধ স্ত্রী সংগম, সন্তান উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ বুঝা যায় না, বরং হযরত 
যাকারিয়া (আ)-এর দু'আ দ্বারা বুঝা যায় যে, তাহারও বংশধর ছিল। কারণ তিনি দু'আ 
করিয়াছিলেন 8 21 2) ১54 ১০ ০1 ২০৯ ২১ অর্থাৎ তিনি যেন বলিলেন, আমাকে 
একটি সন্তান দান কর যাহার বংশধরও উত্তম থাকে। আল্লাহ সর্বজ্ঞ। 

০৯০]। ০ (০5 অর্থাৎ তিনি হইবেন একজন যোগ্য নবী । ইহা হযরত যাকারিয়া 
(আ)-এর নিকট হযরত ইয়াহয়ার জন্মের পর তাহার নবুয়ত প্রাপ্তি সম্পর্কে দ্বিতীয় একটি শুভ 
সংবাদ । ইহা প্রথমটি হইতেও উত্তম । যেমন আল্লাহ তা'আলা হযরত মুসার জননীকে বলেন £ 

০4১ all 95 59150 55 এ] 2941) অৰ্থাৎ আমি তাহাকে তোমার নিকট 

অতঃপর এই শুভ সংবাদ যখন হযরত যাকারিয়ার নিকট নিশ্চিত হইয়া গেল, তখন তিনি 
এই বৃদ্ধ বয়সে কিরূপে সন্তানের জন্ম দিবেন তাহা ভাবিয়া বিস্ময় বোধ করিতেছিলেন। অতএব 
তিনি বলিলেন ৫ 

১৪5 07০5251৮515 UR LE 51 9৮85 SDS UL 

‘হে প্রতিপালক! কিরূপে আমার সন্তান জন্মিবে ? আমি যে বৃদ্ধ, আমার স্ত্রীও বন্ধ্যা'। তখন 
ফেরেশতারা বলিলেন $ ১0১005215৯7 21) ৫1১৫ অর্থাৎ আল্লাহর নির্দেশ এইরূপই হয়, 
তাহার নিকট কোন কিছু বড় নয় বা তাহার অক্ষমতার কোন কিছু নাই। তিনি যাহা ইচ্ছা তাহাই 
করেন। তখন হযরত যাকারিয়া আবেদন করিলেন ৪ £91 4 15 2 :, 103 অর্থাৎ হে 


Contents 


সূরা আলে ইমরান | ৪৮৫ 


প্রতিপালক! লক ছা গন থাকক দাগ কক জাহাচত আল রক খকথে, 
আমার সন্তান হইতেছে। জবাবে বলা হইল ঃ 


(১, 21 2021 Ll lint < YT 551 UL অর্থাৎ তোমার নিদর্শন এই যে, তুমি 
ক নৰৰ বলিতে জাতিৰে বা তাৰে ইলা 
বলিতে পারিবে। তারপর তাহাকে এই অবস্থায় অধিকতর যিকির গু আল্লাহর গুণ-গান করিতে 
নির্দেশ দেওয়া হয়। তাই আল্লাহ বলেন ৪ 

LEG CG 52491055644 ১295 
অর্থাৎ তোমার প্রতিপালককে অধিক স্মরণ কর এবং সকাল-সন্ধ্যায় তাহার তসবীহ বা 


গুণ-গান কর। ইনশাআল্লাহ সুরা মরিয়মের শুরুতেই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা 
করা হইবে। 


৮০ 58212 85855 ৬১৮০) 28 4) ১2 SEM SE B13 (ঠা) 
০ ৩৮১৮৬) 

OCS 25 295 ৩৬৪০০521222 (EY) 

0283 Bl ৪2৩৩ ০১02৮৬১৬ ৬১৮৫) > ৬১০ গত ০২৪১ (££) 


FRE AE ASE 


০ ০১৪৪৯৫ 21 ৪2৩৩ ০১053 ০৮০04 ০৪ ১251 [৪2৯১1 


৪২. “স্মরণ কর, যখন ফেরেশতাগণ বলিয়াছিল, হে মরিয়ম! আল্লাহ তোমাকে 
মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীর মধ্যে তোমাকে নির্বাচিত করিয়াছেন ।' 

৪৩. “হে মরিয়ম! তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা কর এবং যাহারা রুকু 
করে তাহাদের সহিত রুকু কর।? 

88. “ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ, যাহা তোমাকে এশী বাণী দ্বারা অবহিত করিতেছি। 
মরিয়মের তত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে, ইহার জন্য যখন তাহারা 
তাহাদের কলম নিক্ষেপ করিতেছিল, তুমি তখন তাহাদের নিকট ছিলে না। তাহারা যখন 
বাদানুবাদ করিতেছিল, তখনও তুমি তাহাদের নিকট ছিলে না।' 

তাফসীর ৪ আল্লাহ তা'আলার নির্দেশ সম্পর্কে ফেরেশতাগণ হযরত মরিয়মের সঙ্গে যে 
সমস্ত কথাবার্তা আলোচনা করিয়াছেন তাহা হুযূর (সা)-কে অবহিত করার উদ্দেশ্যেই এই 
আয়াতের অবতারণা । অর্থাৎ মহান আল্লাহ তাহার অধিক ইবাদত, তাহার দুনিয়া বিরাগ ও 
পৃত-পবিভ্রতার দরুন তাহাকে সর্বপ্রকার মলিনতা ও অপবিত্রতা হইতে পাক-সাফ করিয়া 
নির্বাচন করিয়াছেন এবং তাহার মহত্তের দরুন তাহাকে বিশ্ব নারী সমাজের উপর মর্যাদা 
দিয়াছেন। 

আবদুর রায্যাক বলেন £ মু'আনম্মার, যুহরী ও সাঈদ ইব্‌ন মুসাইয়াব এই আয়াত সম্বন্ধে 
হযরত আবু হ্রায়রার (রা) 'দূত্রে রাসূলুল্লাহ সো) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেনঃ 


Contents 


৪৮৬ তাফসীরে ইব্ন কাছীর 


০1০ se ly ১১৮৮০ A ds se ১০১৯। ০৯৪০৪ ls YT ৩০৫০ ls > 
bil ০15 ৮৮৭ ৪০০ ০৪০৪ ৭13 ১০ নও TIS 

‘উটের পীঠে আরোহণকারিণী মহিলাদের মধ্যে কুরাইশ মহিলাগণই শ্রেষ্ঠ । শিশুদের প্রতি 
তাহারা অত্যন্ত সদাশয়, স্বামীর সম্পদের প্রতি অধিকতর যত্ববান। আর ইমরানের কন্যা মরিয়ম 
কিন্তু কোন দিনই উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ করেন নাই ৷” মুসলিম ব্যতীত অন্য কোন গ্রন্থে এই 
হাদীস পাওয়া যায় না। তবে মুহাম্মদ ইব্‌ন রাফে' আবদ ইব্‌ন হামীদ হইতে এবং এই দুইজনই 
আবদুর রাষ্যাক হইতে উহা বর্ণনা করিয়াছেন। তবে হিশাম ইব্‌ন উরওয়া তাহার পিতা হইতে 
এবং আবদুল্লাহ ইব্‌ন জাফর হযরত আলী ইব্‌ন আবূ তালিব হইতে বর্ণনা করিয়াছেন যে, আমি 
রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি, সর্বশ্রেষ্ঠ মহিলা হইল মরিয়ম বিনতে ইমরান এবং 
খাদিজা বিনতে খুওয়ায়লাদ। এই হাদীসটি বুখারী ও মুসলিম উভয়ই হিশাম হইতে অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। | 

ইমাম তিরমিযী বলেন- আবূ বকর ইব্‌ন জানজুবিয়া, আবদুর রায্যাক, মুআম্মার ও 
কাতাদাহ আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- বিশ্বে চারজন 
মহিলা শ্রেষ্ঠ । মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়ায়লাদ, ফাতিমা বিনতে মুহাম্মাদ এবং 
ফিরআউনের স্ত্রী আসিয়া । তিরমিযী একাই এই হাদীস বর্ণনা করিয়াছেন এবং ইহাকে বিশুদ্ধ 
বলিয়া দাবি করিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন আবু জা“ফর রাষী তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, ছাবিত বানানী 
হযরত আনাস হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, বিশ্বে চারিজন মহিলা 
শ্রেষ্ঠ । মরিয়ম বিনতে ইমরান, ফিরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুওয়ায়লাদ এবং 
ফাতিমা বিনতে রাসূলুল্লাহ । ইব্‌ন মারদুবিয়াও উহা বর্ণনা করেন। ভিন্ন সূত্রে শু'বা মুআবিয়া 
ইব্‌ন কুররা হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন- পুরুষের মধ্যে অনেকেই পরিপূর্ণতা লাভ করিয়াছে । তবে মহিলাদের মধ্যে মাত্র 
তিনজন পরিপূর্ণতা লাভ করিয়াছেন-মরিয়ম বিনতে ইমরান, ফিরাউনের স্ত্রী আসিয়া ও খাদিজা 
বিনতে খুয়ায়লাদ । আর মহিলা জগতে আয়েশার বৈশিষ্ট্য হইল যেমন সর্বপ্রকার খাদ্যের উপর 
পায়েসের বৈশিষ্ট্য । 

ইবৃন জারীর বলেন ৪ 

মুছান্না, আদম আসকালানী, শু“বা, আমর ইব্‌ন মুররা বলিয়াছেন যে, আমি মুররা 
হামদানীকে আবূ মূসা আশআরী হইতে বর্ণনা করিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন- 
পুরুষের মধ্যে পূর্ণতা অর্জন করিয়াছে অনেকেই। কিন্তু মহিলাদের মধ্যে পূর্ণতা অর্জন 
করিয়াছিলেন কেবল মরিয়ম বিনতে ইমরান ও ফিরআউনের স্ত্রী আসিয়া । মুহাদ্দিসদের একটি 
জামাত এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। কিন্তু আবু দাউদ শু“বার সূত্রে শুধু বর্ণনা করিয়াছেন। 
বুখারীর ভাষ্যটি এই যে, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করিতেছে, কিন্তু মহিলাদের 
মধ্যে পূর্ণতা অর্জন করিয়াছেন কেবল ফিরআউনের স্ত্রী আসিয়া ও মরিয়ম বিনতে ইমরান। আর 
মহিলা জগতে হযরত আয়েশার বৈশিষ্ট্য হইল সকল খাদ্যের উপর পায়েসের বৈশিষ্ট্য সমান। 


Contents 


সূরা আলে ইমরান ৪৮৭ 


এই হাদীসের সূত্র ও উহার ভাষ্য সম্বন্ধে আলোচনা করিয়াছি। সমস্ত প্রশংসা আল্লাহর । 
অতঃপর আল্লাহ তা'আলা ফেরেশতাগণের খবর দিয়া বলিয়াছেন যে, তাহারা অধিক 
ইবাদত করিতে এবং নিয়মিত আমল করিতে পরামর্শ দিলেন। কেননা, তাহার দ্বারা আল্লাহ যে 
মহান কার্য সম্পাদন করিতে স্থির করিয়াছেন তাহাতে তাহার খুবই কষ্ট হইবে এবং ইহা দ্বারাই 
তিনি দুনিয়া ও পরকালে তাহার মর্যাদা উন্নীত করিবেন অর্থাৎ আল্লাহ তা'আলা তাহা হইতে 
পিতা ছাড়া পুত্র জন্মাইয়া তাহার মহান কুদরতের বিকাশ ঘটাইতে স্থির করিয়াছেন। সুতরাং 
আল্লাহ তা'আলা বলিলেন ঃ 


1 

১১০ তত Lai ls gsr’ এ ও 2 

এখানে ০,১২১ অর্থ ইবাদতে একনিষ্ঠতা। যেমন অন্যত্র বলা হইয়াছে 

3505 AYE ১০১৮1 Sa এ ১৭ এও 

“আসমান ও যমীনের সব কিছুর মালিক তিনি এবং প্রত্যেকেই তাহার অনুগত ।' 

ইব্‌ন আবূ হাতিম বলেন £ 
হাইছাম ও আবূ সাঈদ রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেনঃ ২০111 5৫৪ ০১৬৪1| «২ ১৩১১ ৩1৪ (১ ৮৪১৯ ৫ অর্থাৎ পবিত্র কুরআনের 
যে সব জায়গায়... শব্দ আসিয়াছে, তাহা আনুগত্যের অর্থে ব্যবহৃত । ইব্ন জারীরও ইব্‌ন 
লাহিয়ার সূত্রে দাররাজ হইতে উহা বর্ণনা করিয়াছেন। 

মুজাহিদ বলেন £ হযরত মরিয়ম রাত্রিতে দীর্ঘসময় ইবাদত করিতেন, যাহার ফলে তাহার 
দুই পায়ে খুঁত আসিয়াছিল। কারণ =, অর্থ হইল নামাযে দীর্ঘ সময় দাঁড়ান অর্থাৎ আল্লাহর 
হুকুম কার্যকরী করা। 

আওযাঈ বলেন £ 

তিনি মিহরাবে সর্বক্ষণ রুকু, সিজদা ও কিয়ামে নিরত থাকিতেন। ফলে তাহার দুই পায়ে 
খুঁত আসিয়াছিল। হাফিয ইব্‌ন আসাকের মুহাম্মদ ইব্‌ন ইউনুছ কাদিমীর সূত্রে বর্ণিত তাহার 
জীবনী প্রসঙ্গে এই কথা উল্লেখ করিয়াছেন । তবে ইহা একটি বিতর্কিত বিষয় । 

আলী ইব্ন বাহর ইবৃন রবী, ওয়ালিদ ইব্‌ন মুসলিম ও আওযাঈ ইয়াহয়া ইব্‌ন আবূ কাছীর 
হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি যে সিজদা করিতেন তাহাতে চক্ষে পানির ঢল নামিত । ইব্‌ন 
আবুদ দুনিয়া বলেন ৪ হাসান ইব্‌ন আবদুল আযীয ও যুমরা আবূ শাওজাব হইতে বলেন যে, 
হযরত মরিয়ম প্রতি রাত্রিতেই গোসল করিতেন । 

তারপর আল্লাহ তা'আলা তাহার রাসূলকে এই মহান ব্যাপার সম্পর্কে অবহিত করিয়া বলেন 
ll ৭১৯৬১ ill 0281 ১০ এ১ অর্থাৎ এই সব অদৃশ্যের খবর । ওহীর মাধ্যমে আমি 
তোমাকে এই সব ব্যার্পারে অবহিত করিতেছি। 7442] ৩১১ অর্থাৎ তুমি তখন তথায় 
উপস্থিত ছিলে না। বরং আল্লাহ তা'আলাই তোমাকে অবহিত করিয়াছেন। অতএব হযরত 
মরিয়মের প্রতিপালনের ব্যবস্থাপনার ব্যাপারে যাহা কিছু তিনি বলিয়াছেন তাহা যেন তুমি 


Contents 


৪৮৮ তাফসীরে ইব্ন কাছীর 


প্রত্যক্ষভাবে দেখিয়াছ। হযরত মরিয়মের প্রতিপালনের ব্যাপারে তাহাদের এই আকুল আগ্রহের 
কারণ ছিল পুরস্কার প্রাপ্তির আশা। 
ইব্‌ন জারীর বলেন ঃ 


হইতে এবং আবূ বকর ইকরামা হইতে বর্ণনা করিয়াছেন যে, তারপর ইমরানের স্ত্রী নবজাত 
শিশু সন্তানকে ন্যাকড়ায় মুড়িয়া হযরত মূসা (আ)-এর ভাই হযরত হারুনের (আ) উত্তরপুরুষ 
বনু কাহিনের নিকট লইয়া গেলেন। তখন তাহারা বায়তুল মুকাদ্দাসের পার্শ্বে হাজবা সংলগ্ন 
স্থানে বাস করিত । তিনি বলিয়াছেন, এই গ্রহণ কর তোমাদের মানত সন্তান। আমি ইহাকে 
স্বাধীন করিয়া দিব বলিয়া মানত করিয়াছিলাম।'অথচ.ইহা-যে স্ত্রী জাতীয় । কোন খতুত্রাবে 
আক্রান্ত মহিলাই গির্জার সেবা করিতে পারে না। কিন্তু আমিও তাহাকে ঘরে ফিরাইয়া নিব না। 
তখন তাহারা বলাবলি করিল যে, এইটি আমাদের ইমামের কন্যা । তাই আমাদের কুরবানীর 
জন্য অধিক উপযোগী । ইমরান তাহাদের নামাযে ইমামতি করিতেন । তখন হযরত যাকারিয়া 
বলিলেন, ইহাকে আমার হাওয়ালায় ছাড়িয়া দাও। যেহেতু তাহার খালা আমার স্ত্রী। তাহারা 
বলিল, ইহাতে আমরা সন্তুষ্ট থাকিতে পারি না। কেননা, এইটি আমাদের ইমামের কন্যা । 
অতঃপর যে কলম দ্বারা তিনি তাওরাত লিখিতেন তাহা দ্বারা তাহারা লটারীর ব্যবস্থা করিল । 
অবশেষে হযরত যাকারিয়া (আ) লটারীতে জিতিলেন এবং হযরত মরিয়মের প্রতিপালনের 
দায়িত্‌ গ্রহণ করিলেন। 
ইকরামা, সুদী, কাতাদাহ, রবী“ ইব্‌ন আনাসসহ একদল পূর্বসুরী বর্ণনা করেন ৪ 
অতঃপর তাহারা সকলেই জর্দান নদীর তীরে আসিয়া এইরূপ লটারীর ব্যবস্থা করিল যে, 
তাহারা সকলে তাহাদের হস্তস্থিত কলমগুলি পানির স্রোতে নিক্ষেপ করিবে । যাহার কলম এই 
স্বোতে স্থির থাকিবে সে তাহার প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করিবে । অতএব তাহারা সকলেই 
স্ব-স্ব কলম নিক্ষেপ করিলেন। পানির স্রোতে সকলের কলম ভাসিয়া গেল। কিন্তু হযরত 
যাকারিয়ার (আ) কলমটি স্থির রহিল । আরও বলা হয় যে, তাহার কলমটি পানির স্রোত উপেক্ষা 
করিয়া স্রোতের বিপরীত দিকে চলিল। তদুপরি তিনি ছিলেন তাহাদের সকলের বয়োজ্যেষ্ঠ, 
তাহাদের নেতা, ইমাম এবং নবী (আ)। 
25) 2221 ও 53285 BES 4৮ 67৮১8 9 (০) 
৩ ৫:৪৪ 925 ৪৯313) ৪০ 2৬2০৬ 
০৫৫৯৮ 025 Ss UE 3৩৩1 LEE (EN) 
9০3৫ LIS ৫2050 54215) ১৬৩ 


Contents 


' সূরা আলে ইমরান ৪৮৯ 


৪৫. ‘স্মরণ কর, যখন ফেরেশতাগণ বলিল, আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে 
একটি ‘বাণীর’ সুসংবাদ দিতেছেন। তাহার নাম মসীহ-ঈসা ইব্ন মরিয়ম । সে ইহ ও 
পরকালে সম্মানিত ও নৈকট্য প্রাপ্তদের অন্যতম’ । 

৪৬. ‘সে দোলনায় ও ক্রোড়ে থাকা অবস্থায়ই মানুষের সহিত কথা বলিবে এবং সে 
হইবে পুণ্যবানদের একজন ।" 

৪৭. “সে বলিল, হে আমার প্রতিপালক! আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই, কিরূপে 
আমার সন্তান হইবে?' তিনি বলিলেন, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা এভাবেই সৃষ্টি 
করেন । যখন তিনি কিছু স্থির করেন, তখন বলেন, ‘হও’ এবং উহা হইয়া যায় । 

তাফসীর ৪.4 221১ এ, 11 2 ১০ 55] ০03 3| অর্থাৎ একটি 
সন্তান হইবে আল্লাহর বাণী দ্বারা ₹1১ 13০5 এর ইহহি অর্থ । সংখ্যাগরিষ্ঠ আলিমদের 
অনুরূপ মতামত পূর্বে আলোচনা করা হইয়াছে। 

১:১০ ০1 ০০০ ০]! <০! দুনিয়ার জীবনে তিনি খুবই খ্যাতি ও যশ লাভ 
করিবেন। সমস্ত বিশ্বাসী লোকই তাহাকে চিনিবে। আল্লাহ তা'আলা তাহার নামের সঙ্গে 
১..]। উপাধি যোগ করিয়াছেন। এই সম্বন্ধে প্রাচীন আলিম সমাজের কেহ কেহ 
বলেন-তাহার অধিক পর্যটনের প্রেক্ষিতেই তাহাকে এই উপাধি দেওয়া হইয়াছে । আবার কেহ 
কেহ বলেন যে, যেহেতু তাহার পদযুগল ছিল খুবই মসৃণ ও তাহাতে কোন ছিদ্র ছিল না, এই 
জন্যই তাহাকে মসীহ উপাধি দেওয়া হইয়াছিল। আবার কেহ কেহ বলেন, কারণ তিনি 
দুরারোগ্য রোগীকে স্পর্শ করিলে আল্লাহর হুকুমে তাহার ব্যাধি দূর হইয়া যাইত 131 (৮..০ 
১:৮০ অর্থাৎ তাহাকে তাহার মায়ের নামের সঙ্গে যুক্ত করা হইয়াছে, যেহেতু তাহার পিতা 
ছিলেন না। 

৮১৯9 ১০। ৬৪1৯ অর্থাৎ আল্লাহর নিকট দুনিয়ার জীবনেও যেমন মর্যাদাশালী, 
পরকালের জীবনেও তেমনি মর্যাদাশালী ৷ ইহকালে আল্লাহ তা'আলা তাহাকে একটি জীবন 
বিধান তথা শরীআত দান করিয়াছিলেন এবং তাহাকে দান করিয়াছিলেন একটি কিতাব অর্থাৎ 
ইঞ্জিল। আর পরকালেও তিনি আল্লাহর অনুমতিক্রমে মানুষের জন্য সুপারিশ করিবেন এবং 
অন্যান্য বিশিষ্ট নবী-রাসূলগণের ন্যায় তাহার সুপারিশও গৃহীত হইবে । 

১41] ৪ ১011 ৮৫55 অর্থাৎ তিনি মাতৃক্রোড়ে থাকিয়া মানবমগ্ডলীকে আহ্বান 
জানাইবেন সত্য-ন্যায়ের পথে, একমাত্র আল্লাহর ইবাদত-বন্দেগী করিতে এবং তাহার সহিত 
অন্য কিছুকে অংশীদার না করিতে । ইহা ছিল আল্লাহর তরফ হইতে মু'জিযা বা অলৌকিক কর্ম 

এবং আল্লাহর অপরিসীম ক্ষমতার নিদর্শনস্বরূপ। প্রৌড়কালে আল্লাহর নিকট হইতে ওহী প্রাপ্ত 
রা রান 

১৯/০৭/॥ ১4 অর্থাৎ তিনি তাহার কথা ও কর্মে নিষ্ঠাবান ছিলেন। তাহার জ্ঞান ছিল 
বিশুদ্ধ এবং তাহার কর্ম ছিল পরিমার্জিত । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন $ ইয়ামীদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন কাসীম ও মুহাম্মদ ইব্‌ন 
শুরাহবিল আবু হুরায়রা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ,৯| <5 (০ 


কাছীর (২য় খণ্ড)-_৬২ 


Contents 


৪৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৬১:১৯ ৯৮৯৩ ০০১০ ২1 ১১৯৮০ ৬ অর্থাৎ হযরত ঈসা (আ) এবং জারীজের বালক 
ব্যতীত অন্য কেহই শৈশবে কথা বলে নাই। 
অর্থাৎ ইব্‌ন আবু হাযিম ও মুহাম্মদ, আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন 
- রাসূলুল্লাহ (স) বলেন ঃ হযরত ঈসা, জারীজের এক বালক এবং অপর আরও একটি বালক 
ব্যতীত মাতৃক্রোড়ে থাকিয়া কেহ কথা বলে নাই। 
তঃপর হযরত মরিয়ম যখন ফেরেশতাদের কাছে এই শুভ সংবাদ শুনিলেন, তখন তিনি 

মুনাজাতে বলিলেন 8:৮4 A 49 19158 2৪ 5 অর্থাৎ এই সন্তান আমা 
হইতে কিরূপে জন্ুগ্রহণ করিবে ? আমি তো বিবাহিতা নই, বিবাহ করার কোন সংকল্পও আমার 
নাই। এমনকি আমি ব্যভিচারিণীও নই ৷ ফেরেশতাগণ তাহাকে বলিলেন-আল্লাহ মহান, তাহার 
কর্মকাণ্ডই এইরূপ ! তিনি যাহা ইচ্ছা করেন তাহাই করেন । তাহার ইচ্ছা বা সিদ্ধান্তের বিরোধিতা 
করার কেহই নাই। 

এখানে আল্লাহ্‌ 1১ শব্দটি ব্যবহার করিয়াছেন। অথচ হযরত যাকারিয়ার ঘটনা বিবৃত 
করিতে তিনি ব্যবহার করিয়াছেন J2%, শব্দ । ইহার কারণ এই যে, এই শব্দ দ্বারা আল্লাহ পাক 
ঈসা (আ)-এর জন্য সম্পর্কিত সংশয়ের নিরসন ঘটাইয়াছেন। 

আল্লাহর বাণী ১5৫54 £1 005 (591517514৯5 19| অর্থাৎ তিনি যখন কোন 
কাজ করিতে স্থির করেন, তখন বলেন ‘হও’ আর তখনই তাহা হইয়া যায়। অর্থাৎ তাহার 
নির্দেশের সঙ্গে সঙ্গেই তাহা হইয়া যায়, বিন্দুমাত্র বিলম্ব হয় না। অন্যত্র আল্লাহ বলেন ঃ 


১০০ ral ১১৯ ১৯13 211১51153 
অর্থাৎ আমার নির্দেশ একবার মাত্র। ইহাতে দ্বিতীয়বারের প্রয়োজন হয় না। নির্দেশ হওয়া 
মাত্রই যে কোন বস্তু চক্ষের পলকে ক্ষিপ্রগতিতে সম্পন্ন হইয়া যায়। 


80১8১358155 83৩০0 2545 (1A) 
RI Hl 2৬৫৯ ৩ ৩ 501 :৩১১$৮3() 
দ 0 930 রি 04662316698) 2625890268৬ 
১০১৪৩ 25515 993৩৮ We A Hd 
৩০৮ গস 228 ৬১ তা * ০১৯৩৩ 
2৮৬৩ ৩০৩০৮222৮1০ 6৩৩ Ck EIA.) 
3220 পাতা A EEG 02 LL 22 AY 

OURS SMHS s HS Rl 

OLS ৮/91৩৩ 4৫9৩ ৫650০2 16} (০1) ' 


রঙ 


নটি 


Contents 


সূরা আলে ইমরান ৪৯১ 


৪৮. “এবং তিনি তাহাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমাত, তাওরাত ও ইঞ্জীল' । 

৪৯. “আর তাহাকে বনী ইসরাঈলের জন্য রাসূল করিবেন। সে বলিবে, আমি 
তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। আমি 
তোমাদের জন্য কর্দম দ্বারা একটি পাখির আকৃতি তৈরী করিব । অতঃপর উহাতে ফুঁক দিব; 
ফলে আল্লাহর হুকুমে উহা পাখি হইয়া যাইবে । আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় 
করিব এবং আল্লাহ্র হুকুমে মৃতকে জীবিত করিব । তোমরা তোমাদের গৃহে যাহা আহার ও 
মওজুদ কর তাহা তোমাদিগকে বলিয়া দিব। তোমরা যদি মু'মিন হও তবে ইহাতে 
তোমাদের জন্য নিদর্শন রহিয়াছে" । 

৫০. ‘আমি আসিয়াছি আমার সামনে তাওরাতের যাহা বিদ্যমান তাহার সমর্থকরূপে 
এবং তোমাদের জন্য যাহা নিষিদ্ধ ছিল উহার কতগুলিকে বৈধ করিতে । আর আমি 
তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। সুতরাং 
আল্লাহকে ভয় কর এবং আমাকে অনুসরণ কর ।" 

৫১. “আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক । সুতরাং তোমরা তাহার 
ইবাদত করিবে । ইহাই সোজা পথ ।? 

তাফসীর ঃ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হযরত মরিয়মকে তাহার পুত্র ঈসা 
সম্বন্ধে যে শুভ সংবাদ দিলেন, উহাকে পরিপূর্ণ করিয়া বলিতেছেন, আল্লাহ তাহাকে কিতাব ও 
হিকমত শিক্ষা দিবেন (2411 অর্থ লিখন। তাওরাত অর্থাৎ মুসা ইব্‌ন ইমরানের উপর যে 
কিতাব অবতীর্ণ হইয়াছিল €/ অর্থাৎ হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ)-এর উপর যে কিতাব 
অবতীর্ণ হইয়াছিল । হযরত ঈনা (আ) ইহা সংরক্ষণ করিতেস। 

ial লিন 23 ০! ১৬০১৩ অর্থাৎ তিনি বলিতেন যে, আমি বনু ইসরাঈলের নিকট 
ই জা বে আগম বা 


dn ১1 (৮2345. 
অর্থাৎ আমি তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের নিকট হইতে নিদর্শনসহ 
আসিয়াছি। আমি মাটি দ্বারা তোমাদের জন্য পাখির আকৃতি ক্রিয়ার করিয়া উহাতে ফুঁক দিব। 
অতঃপর উহা আল্লাহর নির্দেশে পাখি হইয়া উড়িয়া যাইবে । 
তারপর তিনি এইরূপই করিতেন। অর্থাৎ মাটি দ্বারা তিনি পাখির আকৃতি গড়িতেন। 
তারপর উহাতে ফুঁক দিতেন। অতঃপর উহা বাস্তবিকই আল্লাহর হুকমে পাখি হইয়া যাইত। 
হযরত ঈসা (সা) যে আল্লাহর প্রেরিত নবী, তাহা বুঝাইবার নিমিত্ত আল্লাহ্‌ তা'আলা একটি স্পষ্ট 
প্রমাণস্বরূপ এই মু‘জিযা বা অস্বাভাবিক শক্তি তাহাকে দান করিয়াছিলেন । 
591 ৪১:13 =| বলে সেই ব্যক্তিকে, যে দিনে দেখে ও রাত্রিতে দেখে না। আবার .. 
_ কেহ কেহ ইহার উল্টা বলেন। কেহ কেহ বলেন-যে ব্যক্তি রাত্রিতে দেখে না । আবার কেহরা্‌ 
বলেন-যে ব্যক্তির দৃষ্টি শক্তি দুর্বল। কেহ বলে-জন্মান্ধ । এই শেষোক্ত কথাই সঠিক। যেহেতু .. 


Contents 


৪৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহা দ্বারা অলৌকিকতা পূর্ণভাবে প্রকাশ পায় এবং ইহাই কঠোরতম চ্যালেঞ্জ । ০০১1১ 
শ্বেতকুষ্ঠ ৷ 

২111 ১১০ Slt > ৯১1) অনেকেই এই কথা বলিয়াছেন যে, যুগে যুগে আল্লাহ 
তা'আলা ঘেঁ সমস্ত নবী-রাসূল প্রেরণ করিয়াছেন, তাহাদিগকে সেই যুগের উপযোগী মুজিযা ও 
অলৌকিক কর্মকাণ্ডের ক্ষমতা দিয়া প্রেরণ করিয়াছেন । যেমন হযরত মূসা (আ)-এর যুগে যাদু 
বিদ্যার প্রাধান্য ছিল, তাই সেই যুগে যাদু বিদ্যাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় । অতএব আল্লাহ 
তা'আলা মূসা (আ)-কে এমন অলৌকিক কর্মকাণ্ডের ক্ষমতা দান করিলেন যে, তদ্দর্শনে সকলের 
দৃষ্টিশক্তি আচ্ছন্ন হইয়া পড়িত এবং সকল যাদুকর কিংকর্তব্যবিমুঢ় হইয়া যাইত। তারপর যখন 
তাহারা নিশ্চিতরূপে বিশ্বাস করিল যে, ইহা মহান ও পরাক্রমশালী আল্লাহর নিকট হইতে 
আসিয়াছে তখনই তাহারা আত্মসংশোধনের উদ্দেশ্যে অনুগত হইয়া গেল। এমন কি অবশেষে 
তাহারা সকর্মশীল বান্দায় পরিণত হইল । 

হযরত ঈসা (আ) আবির্ভূত হইয়াছিলেন চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষের যুগে এবং প্রকৃতি 
বিদ্যার উন্নতির যুগে । অতএব তিনি এমন সব অলৌকিক কর্মকাণ্ড প্রদর্শন করিলেন যে, কোন 
মানুষের জন্য তাহা সম্ভব নয়, যদি না মহান আল্লাহর নিকট হইতে সাহায্য প্রাপ্ত হয়। 
চিকিৎসকগণ কোথায় পাইবে জড় পদার্থকে জীবন দানের ক্ষমতা অথবা জন্মান্ধ ও কুষ্ঠরোগের 
অদ্রপ চিকিৎসার ক্ষমতা ? কিয়ামত পর্যন্ত কবরে আবদ্ধ ব্যক্তিকে পুনরুথানের শক্তিই বা 
তাহারা পাইবে কোথায় ? অনুরূপ কবি-সাহিত্যিকদের এক চরম উৎকর্ষের যুগে আবির্ভূত 
হইলেন হযরত মুহাম্মদ (সা)। তিনি সঙ্গে নিয়া আসিলেন মহান আল্লাহর নিকট হইতে এমন 
এক কিতাব যে, সারা বিশ্বের মানব ও জিন সমবেতভাবে আজীবন চেষ্টা-তদবীর করিয়াও এরূপ 
কিতাব রচনা তো দূরে, বরং সেই কিতাবের সূরাসমূহের দশটি সদৃশ সূরা, এমন কি উহার 
সদৃশ একটি সূরা রচনা করিতে সক্ষম হয় নাই, হইবেও না। যদি তাহারা এই রচনাকর্মে একে 
অপরকে সাহায্য করে তথাপিও পারিবে না। কারণ, ইহা যে অন্য কিছুই নয়, ইহা মহান 
আল্লাহর বাণী। এই বাণীর সঙ্গে সৃষ্ট জীব রচিত কোন বাণীর সাদৃশ্য থাকিতে পারে না। 

55522 58 ০১১১১৪ (০5 ৩৬৫51ল৫কিখও অর্থাৎ আমি বলিয়া দিব তোমাদের 
যে কেহ আজ কি আহার করিয়াছ এবং আগামীকালের জন্য সে তাহার ঘরে কি সঞ্চয় করিয়া 
রাখিয়াছে। 

415১ 13 15501 অর্থাৎ এই সমস্ত বিষয় দ্বারা আমি যাহা নিয়া তোমাদের নিকট 
আসিয়াছি উহারই সত্যতা প্রমাণিত হয়। 


BIS ০০০ 552 0৪21 Li ১০০৪ ০১৮০০ EE 5 অর্থাৎ যদি তোমরা বিশ্বাসী 
হও এবং আমার পূর্বে যে তাওরাত নাযিল হইয়াছিল উহার সার্থকতা স্বীকার কর। 


১৫০১৯ HOA 0৯95 এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, হযরত ঈসা 
(আ) তাওরাতের কিছু বিধান বিলুপ্ত করিয়াছিলেন। ইহাই যথার্থ কথা । কিছু সংখ্যক আলিমের 
মতে হযরত ঈসা (আ) হযরত মুসা (আ)-এর শরীআতের কোন কিছুই বিলোপ করেন নাই। 
বরং তাহারা ভুল করিয়া যেসব বিষয়ের হালাল-হারাম নিয়া ঝগড়া করিতেছিল, তিনি তাহাদের 


Contents 


সূরা আলে ইমরান ৪৯৩ 


সেই ভ্রান্তি অপনোদন করিয়া তাহা হালাল করিয়া দিলেন মাত্র। যেমন অন্য এক আয়াতে বিধৃত 


আছে ৪4৪ ০৯১০ 5311 ১৯৯১৫| LY 
অর্থাৎ তোমরা যেসব বিষয়ে মতভেদ করিতেছ উহার কিছু অংশের জন্য ব্যাখ্যা দান 
করিব। 


তারপর আল্লাহ বলেন ৫: "১, ২5০১ অর্থাৎ আমার সত্যতা সম্বন্ধে আমি যোগ্য 
দলিল-পরমাণ নিয়া আসিয়াছি। ১১ ৫) ৮ 2111 ১১১০০ dt si 

'অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর, নিশ্চয়ই আল্লাহ আমারও 
প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক । সুতরাং তোমরা তাহার ইবাদত কর । অর্থাৎ আমি এবং 
তোমরা আল্লাহর বান্দা হিসাবে একই পর্যায়ের । কাজেই তাহার নিকট কাকুতি-মিনতি এবং 
নিজেদের দীনতা-হীনতা প্রকাশ করাই বাঞ্ছুনীয়। ₹+৪5:.-/১1)..১ 13৯ ইহাই সরল-সহজ 
পথ। ৃ ৃ 

৩8206 ১১450210206 HS (৪৬৪ LAGS (০1) 

OGM IG 3১0৬ 2)1902002 
০৫৬৪৯) CES 4১৪৫১ ই 12 (৫৯০৪ ৫ 2 HE 4৬4 (০) 
b CSS Bs ১2 5 33 (0£) 

৫২. নিান্রারনরাঞঞজ্রারাররঞরিগ তখন সে 
বলিল, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে আছ ? হাওয়ারীগণ বলিল £ আল্লাহর পথে 
আমরা আপনার সাহায্যকারী । আমরা আল্লাহর উপর বিশ্বাস করিয়াছি এবং আপনি সাক্ষী 
থাকুন যে, আমরা মুসলমান । 

৫৩. হে প্রতিপালক! আমরা উহাতে ঈমান আনিয়াছি যাহা আপনি নাযিল করিয়াছেন 
এবং আমরা আপনার রাসূলের অনুসরণ করিয়াছি। অতএব আপনি আমাদিগকে 
সাক্ষ্যদাতাদের মধ্যে লিখিয়া রাখুন । 

৫৪. আর তাহারা চাতুর্য অবলম্বন করিল এবং আল্লাহও কৌশল অবলম্বন করিলেন । 
আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী ।' 

তাফসীর ৪ আল্লাহ তা'আলা বলেন ঃ kl ১০ (এ অৰ্থাৎ ঈসা জো) 
যখন অনুধাবন করিলেন যে, ত তাহারা কুফরী করিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং চাতুর্ষের পথে চলিতে 
অবিচল, তখন তিনি বলিলেন ৭111 51| 1১. ০1০ অর্থাৎ আল্লাহর পথে আমাকে 
সাহায্যকারী কে আছে? 

মুজাহিদ বলেন ঃ আল্লাহর পথে কে আমাকে অনুসরণ করিবে? 

সুফিয়ান সাওরী ও অন্যরা বলেন £ আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে ? 


Contents 


, 8৯8 তাফসীরে ইব্‌ন কাছীর 


মুজাহিদের ব্যাখ্যাই অধিকতর যুক্তিসঙ্গত। বাহ্যত বুঝা যায় যে, তিনি এই ইচ্ছাই ব্যক্ত ' 
করিয়াছিলেন যে, আল্লাহর দীনের দাওয়াতে আমাকে কে সাহায্য করিবে ? যেমন মুহাম্মদুর 
রাসূলুল্লাহ (সা)-ও হিজরতের পূর্বে হজ্বের মৌসুমে বলিতেন, এমন পুরুষ কে আছে, যে 
আমাকে আশ্রয় দিবে আর আমি আমার প্রতিপালকের বাণী মানুষের নিকট পৌছাইয়া দিব ? 
কেননা কুরাইশগণ তাহাকে তাহার প্রতিপালকের বাণী প্রচার করিতে বাধা সৃষ্টি করিয়াছিল। 
অতঃপর তিনি মদীনার আনসারগণকে পাইলেন । তাহারা তাহাকে আশ্রয় দিলেন এবং 
সর্বতোভাবে তাহারা তাহাকে সাহায্য-সহযোগিতা দান করিলেন। অবশেষে তিনি তাহাদের 
নিকট হিজরত করিয়া চলিয়া গেলেন। অতঃপর তাহারা তাহার সুখ-দুঃখের ভাগী হইয়াছেন 
এবং তাহাকে ছোট-বড় সর্বপ্রকারের আক্রমণ হইতে রক্ষা করিয়াছেন। আল্লাহ তাহাদের প্রতি 
সন্তুষ্ট থাকুন এবং তাহাদিগকেও সন্তুষ্ট রাখুন। অনুরূপ হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ)-এর জন্য 
বনী ইসরাঈলের একটি দল সহানুভূতি প্রদর্শন করিল। তাহারা তাহার উপর ঈমান আনিল, 
তাহাকে সাহায্য করিয়া শক্তিশালী করিল এবং তাহারা সেই নূর বা জ্যোতির অনুসরণ করিল 
যাহা হযরত ঈসার (আ) নিকট অবতীর্ণ হইয়াছিল। এই জন্যই আল্লাহ তা'আলা তাহাদের 
সম্পর্কে বলিলেন £ 
11247 ৮০৮০ এও নও 415 (এ ৭11 020৮5 ১2১1 05 

০:৬৯এ| ৮১ 02805 Jr A (ডি সন 0 

'হাওয়ারীগণ বলিল, আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্য করিব । আমরা আল্লাহর প্রতি 
ঈমান আনিয়াছি এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা মুসলমান । হে আমাদের প্রতিপালক! 
তুমি যাহা অবতীর্ণ করিয়াছ আমরা তত্প্রতি ঈমান আনিয়াছি এবং আমরা রাসূলের অনুসরণ 
করিয়াছি । অতএব আমাদিগকে সত্যের সাক্ষ্যদাতাদের মধ্যে লিখিয়া নাও। 
১১১১1১৯৭1 সম্বন্ধে কেহ কেহ বলেন ঃ ইহারা ছিল ধোপা। আবার কেহ বলেন ঃ ইহাদের 
পোশাক-পরিচ্ছদ সাদা ধবধবে ছিল বলিয়া ইহাদিগকে এই নামে অভিহিত করা হয়। আবার 
কেহ বলেন ঃ ইহারা ছিল শিকারী । তবে যথার্থ কথা এই যে 5,15 অর্থ সাহায্যকারী । 

সহীহ্‌ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) পরিখার যুদ্ধের সময় যখন 
লোকের নিকট সাহায্য-সহযোগিতা কামনা করিলেন, তখন হযরত যুবাইর (রা) সাহায্য দানের 
জন্য অগ্রসর হইলেন। হুযুর (সা) পুনঃ সাহায্য কামনা করিলেন। এইবারও হযরত যুবাইর (রা) 
সহযোগিতার জন্য অগ্রসর হইলেন। তখন নবী করীম (সা) বলিলেন, প্রত্যেক নবীরই হাওয়ারী 
ছিল । আমার হাওয়ারী যুবাইর । 

ইব্‌ন আবূ হাতিম বলেন $ আবু সাঈদ আল আশাজ্জ, ওয়াকী, ইসরাঈল, সাম্মাক ও 
ইকরামা হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে :-২৮১| ৮ 1১:4৪ এর ব্যাখ্যা সম্বন্ধে বলেন, 
উম্মতে মুহাম্মদীর সঙ্গে আমাদিগকে গণ্য করুন । ইহাই সর্বোত্তম ব্যাখ্যা । 

তারপর আল্লাহ তা'আলা বনু ইসরাঈল নেতাদের অসৎ সংকল্পের বিষয় খবর দিয়া বলেন 
যে, তাহারা ঈসা (আ)-কে হত্যা করিতে সংকল্প করিল এবং তাহাকে শুলিতে চড়াইতে চাহিল। 
তাই তাহারা ষড়যন্ত্র করিয়া তাহার বিরুদ্ধে সমসাময়িক সম্রাটের নিকট অভিযোগ পেশ করিল 


Contents 


সূরা আলে ইমরান ৪৯৫ 


যে, এখানকার একটি লোক জনসাধারণকে বিভ্রান্ত করিতেছে । সে জনসাধারণকে রাজ 
আনুগত্য স্বীকারে বাধা দিতেছে এবং প্রজা সাধারণের মধ্যে ফাসাদ সৃষ্টি করিতেছে। সে 
পিতা-পুত্রের মধ্যে বিরোধ সৃষ্টি করিতেছে। এই প্রকারের মিথ্যা ও কাল্পনিক অভিযোগ পেশ 
করিয়া তাহারা সম্বাটকে ক্ষেপাইয়া দিল। তাহারা আরও বলিল, লোকটি আসলে জারজ সন্তান। 
সন্তানটি মূলত নাস্তিক ও কাফের ৷ সম্রাট উত্তেজিত হইয়া হযরত ঈসাকে গ্রেফতার করিয়া 
শুলিতে চড়াইয়া হত্যা করিবার জন্য লোক পাঠাইলেন। অতঃপর সম্রাটের প্রেরিত লোকগণ 
একটি ঘর ঘেরাও দিয়া তাহাকে আটক করিল এবং তাহারা ভাবিল যে, তাহাদের কাজ সফল 

হইয়াছে। 
মূলত আল্লাহ তা'আলা তাহাকে তাহাদের মধ্য হইতে সেই ঘরের খিড়কি পথে বাহির 
করিয়া নিয়া গেলেন এবং তাহাকে মুক্তি দিয়া আকাশে উঠাইয়া নিলেন। তদুপরি তাহার সেই 
ঘরে তখন যাহারা ছিল তন্মধ্যে একজনকে হযরত ঈসার আকৃতি দিলেন। রাত্রির অন্ধকারে 
সম্রাটের লোকজন সেই ব্যক্তিকেই হযরত ঈসা মনে করিয়া গ্রেফতার করিল এভং তাহাকে 
চরমভাবে লাঞ্ছিত করিয়া শুলিতে চড়াইয়া হত্যা করিল! তাহারা তাহার মাথায় কাটা গাড়িয়া 
দিল। এইভাবে আল্লাহ তা'আলা কৌশল করিয়া তাহার নবীকে নাজাত দিলেন এবং 
ষড়যন্ত্রকারীদের মধ্য হইতে উঠাইয়া নিলেন। পক্ষান্তরে তাহাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাই 
ছড়াইয়া দিলেন যে, তাহারা তাহাদের কাজে অর্থাৎ হযরত ঈসা (আ)-কে হত্যার ষড়যন্ত্রে সফল 
হইয়াছে। আল্লাহ তা“আলা তাহাদের অন্তরকে প্রস্তরের ন্যায় কঠোর করিয়া দিলেন এবং সত্যের 
বিরোধিতার মনোভাব তাহাদের অন্তরে স্থায়ী করিয়া দিলেন। এমন কি কিয়ামত পর্যন্ত 
তাহাদিগকে লাঞ্ছুনা-গঞ্জনার পাত্রে পরিণত করিয়া দিলেন। এই কারণেই আল্লাহ বলেন, তাহারা 
আল্লাহ্‌র নবীর সাথে ষড়যন্ত্র করিয়াছিল । অথচ আল্লাহ তা'আলা সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্র ব্যর্থকারী ও 

শ্রেষ্ঠতম কুশলী ৷ 
053৮ 4১8৮5566৬৩০ DOI BLD ঞ 0৬3 (০০) 
55022 0) 066 ES 3 এজ GH 0৬৩ WS 
০৩১৬৩ 2 FICS হি ও apy Gio 
১8/৯১15৩১। 31৩৬৬ BGT ৪৬০৩ BIT GEL (০৯) 
০025 98 ৮৪ ৩৩ 


SS 295 BIRO SLD Gi Sl ৬5 (oY) 


০ ০৪৮১১) 

০০5 ৩৯। SET ৫256 ৬)১ (০০) 

৫৫. যখন আল্লাহ তা“আলা বলিলেন, হে ঈসা! আমি তোমার আয়ুষ্কাল পূর্ণ করিয়া 

তোমাকে আমার নিকট উঠাইয়া নিয়া আসিব এবং কাফেরগণ হইতে তোমাকে পবিত্র 

করিব, আর যাহারা তোমার অনুসরণ করে, তাহাদিগকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের 
উপর মর্যাদা দান করিব । অতঃপর তোমাদের সকলেরই প্রত্যাবর্তন কেন্দ্র আমার নিকট । 


Contents 


. ৪৯৬ . তাফসীরে ইব্ন কাছীর 


৫৬. অতঃপর যাহারা কুফরী করে আমি তাহাদিগকে ইহ ও পরকালে কঠোর শাস্তি দিব 
এবং তাহাদের জন্য অন্য কোন সাহায্যকারী নাই। 

৫৭. আর যাহারা ঈমান আনিয়া সৎকার্য করিয়াছে তাহাদিগকে পূর্ণ পুরস্কার দান 
করিব । আর আল্লাহ যালিমদিগকে ভালবাসেন না। 

৫৮. এইসব আমি যাহা তোমার নিকট পাঠ করিতেছি তাহা আল্লাহ্‌র সুস্পষ্ট নিদর্শন ও 
মহান যিকির হইতে পাঠ করিতেছি। 

তাফসীর £ ৬৯১/)9 4১৪০০ 51 এই আয়াতাংশের ব্যাখ্যায় যুফাসসিরগণের বিভিন্ন 
মত পরিলক্ষিত হয়। কাতাদাসহ অন্যান্য মুফাস্সির বলেন - এখানে ব্যাকরণগত নিয়ম 
অনুযায়ী অগ্রপশ্চাৎ রহিয়াছে। এখানে ভাষ্যটি এইরূপ হইবে ৪ 25৪০৭ 4৯৪1০ ৪০ অর্থাৎ 
তোমাকে উঠাইয়া নিয়া তোমার ওফাত দান করিব। 

আলী ইব্‌ন আবূ তালহা হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইহার অর্থ 
হইল ১.১ আমি তোমার মৃত্যু দান করিব। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (যাহার বিরুদ্ধে কোন 
অভিযোগ নাই) ওয়াহাব ইব্‌ন মুনাব্বাহ হইতে বর্ণনা করেন যে, আল্লাহ তা'আলা যখন তাহাকে 
উঠাইয়া নেন, তখন তাহাকে দিনের প্রথমাংশে তিন ঘন্টার জন্য মৃত্যু দান করেন। ইব্‌ন 
ইসহাক বলেন £ নাসারাগণ বিশ্বাস করে যে, আল্লাহ তাআলা তাহাকে সাত ঘন্টার জন্য 
মৃত্যুদান করেন। তারপর আবার তাহাকে জীবিত করেন। ইসহাক ইবৃন বাশার ইদ্রাছ হইতে ও 
তিনি ওয়াহাব হইতে বর্ণনা করেন যে, আল্লাহ তা“আলা তাহাকে তিন দিন মৃত রাখেন। তারপর 
তাহাকে পুনরুজ্জীবিত করিয়া উঠাইয়া নেন। মাতারুল ওয়ারাক বলেন ঃ “আমি দুনিয়াতে 
তোমার আয়ুঙ্কাল পূর্ণ করিব, তবে ইহা মৃত্যু দ্বারা নয় ৷” 

ইব্‌ন জারীর বলেন £ «১৪5 অর্থাৎ 4৪”) তাহাকে উঠাইয়া নিলেন। তবে অধিকাংশ 
মুফাসসিরের মতে এখানে 53 অর্থ মৃত্যু নয়, ন্দ্রা। যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ 

02110405552 ৩1 ya 
অর্থাৎ তিনিই তোমাদিগকে রাত্রিতে মৃত্যু দান করেন। অনুরূপ তিনি অন্যত্র বলেন 
(7055 5৪ তব ০ ১০৯ আস ৪৪95০ 5011 

অর্থাৎ আল্লাহ তা'আলা আত্মাসমূহকে মৃত্যুর সময় ওফাত দান করেন আর যে আত্মা নিদ্রার 
সময় মারা যায় নাই-। ৰ 

রাসূলুল্লাহ সো) নিদ্রা হইতে জাগ্রহ হইয়া বলিতেন 8 15:55 (3221 5341 41] ১০৯11 

(১50০1 অর্থাৎ “সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদিগকে মৃত্যুর পর জীবন দান করেন!’ 

TEE ST RR 


Cs LL bl Ly Lo Ce EG Cy alot J Ee Sl te 
১011 Jal ০০ 015 Cs ০141 ১৫8০ | এ।। 5০৪11510552 853 


চি 95 


11434751625 OF Tl 1529 Gye Ui ৭5 0০ Sl 


Contents 


সূরা আলে ইমরান | ৪৯৭ 


[ অর্থাৎ তাহাদের কুফরী এবং মরিয়মের প্রতি তাহাদের জঘন্য অপবাদ এবং তাহাদের দাবী 
যে, আমরা আল্লাহর রাসূল মাসীহ্‌ ঈসা ইব্‌ন মরিয়মকে হত্যা করিয়াছি- মূলত তাহারা তাহাকে 
হত্যা করে নাই এবং শুলিতে দেয় নাই, বরং ইহা তাহাদের জন্য একটা সাদৃশ্য সৃষ্টি করা 
হইয়াছিল। অবশ্যই তাহারা তাহাকে হত্যা করে নাই। বরং আল্লাহ্‌ তা“আলা তাহাকে তাহার 
সান্নিধ্যে উঠাইয়া নিয়াছেন। আল্লাহ মহান পরাক্রমশালী ও প্রজ্ঞাময় । তাহার মৃত্যুর পূর্বে সমস্ত 
আহলে কিতাবই তাহার প্রতি ঈমান আনিবে এবং কিয়ামতের দিন সে তাহাদের বিরুদ্ধে সাক্ষী 
হইবে। 
এখানে «45+ J বাক্যাংশে যে সর্বনামটি রহিয়াছে ইহা দ্বারা উদ্দেশ্য হইল হযরত ঈসা 
(আ)। অর্থাৎ প্রত্যেক আহলে কিতাবই হযরত ঈসার মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে। 
সেইটা হইবে যখন তিনি কিয়ামতের পূর্বে দুনিয়াতে অবতরণ করিবেন তখন। এই প্রসঙ্গ সম্মুখে 
আলোচিত হইবে। সেই সময় সকল আহলে কিতাবই তাহার প্রতি ঈমান আনিবে । তখন তিনি 
দেশ রক্ষা কর বা জিষিয়া ধার্য করিবেন এবং ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মমত তাহার নিকট 
গ্রহণযোগ্য হইবে না। 
আবূ জাফর, তাহার পিতা ও রবী ইব্‌ন আনাস হাসান হইতে বর্ণনা করেন যে, হাসান ৬১| 
894 সম্বন্ধে বলেন যে, এখানে 55,5 অর্থ নিদ্রা। এই নিদ্রার অবস্থায়ই আল্লাহ তা'আলা 
তাহাকে তাহার নিকট উঠাইয়া নেন। হাসান আরও বলেন -রাসূলুন্নাহ (সা) ইয়াহুদীগণকে 
বলিয়াছেন 8 2A ১৪১৪ ১৫511 ৮৯1১ 4১1৩ ০০৪০5 91 অর্থাৎ হযরত ঈসা 
(আ) মৃত্যু বরণ করেন নাই । তিনি কিয়ামতের পূর্বে তোমাদের নিকট প্রত্যাবর্তন করিবেন। 
(১৬৫ ১১341 5০ এ১৫%৮০ ‘আর আমি কাফেরগণ হইতে তোমাকে পবিত্র করিব |” 
অর্থাৎ তোমাকে আমি আমার নিকট আকাশে উঠাইয়া আনিব। 
Lal os 51119১৫5201, 3৬৪ Jal 52৬৫ Jel 

অর্থাৎ যাহারা তোমার অনুসরণ করে আমি তাহাদিগকে কিয়ামত পর্যন্ত কাফেরদের উর্ধে 
স্থান দিব। 

হযরত ঈসাকে যখন আল্লাহ তা'আলা আকাশে উঠাইয়া নিলেন, তখন তাহার অনুসারীগণ 
কয়েকটি দলে বিভক্ত হইয়া গেল । তাহাদের এক দল ছিল যাহারা বিশ্বাস করিত যে, তিনি 
আল্লাহর বান্দা ও তাহার রাসূল এবং আল্লাহর বাদীর সন্তান। দ্বিতীয় এক দল ছিল যাহারা এই 
ব্যাপারে সীমা অতিক্রম করিয়াছে। তাহারা দাবি করিয়াছে যে, তিনি আল্লাহর পুত্র । অপর এক 
দল বলিল যে, তিনি নিজেই আল্লাহ । আরও একটি দল আছে। তাহারা বলে যে, তিনি তিনের 
তয় আঘাত তাডায়া তাহাদের পরজোক দামের রাজবা পনি হুরগানে দা করিয়া উহার 
প্রতিবাদ করিয়াছেন । 

এইভাবে প্রায় তিনশত বৎসর অতিক্রান্ত হয় । অতঃপর কনস্টানটাইন নামক একজন গ্রীক 
সন্তান তাহাদের মধ্যে প্রাধান্য লাভ করে। সে খ্রিস্টধর্মে দীক্ষা গ্রহণ করে। তাহার খরিশ্টধর্ম 
অবলম্বন সম্পর্কে বলা হয় যে, সে খ্রিস্টধর্মকে বানচাল করার উদ্দেশ্যেই এই ধর্মমত গ্রহণ 
করিয়াছিল। কেননা সে ছিল দার্শনিক ও পপ্তিত। আবার কেহ বলেন যে, এই ব্যক্তি ছিল অজ্ঞ 


কাছীর (২য় খণ্ড) _৬৩ | 


Contents 


৪৯৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 
মুর্খ । তবে সে হযরত ঈসার ধর্মমত পরিবর্তন ও পরিবর্ধন করিয়াছে । কোন কোন বিষয় 
হ্াস-বৃদ্ধি করিয়াছে । 


সে তাহাদের জন্য নানা প্রকার আইন প্রণয়ন করিল এবং সে মহান আমানতকে ঘৃণিত 
খেয়ানতে পরিণত করিল। তাহার যুগেই সে শুকরের মাংস হালাল করিল এবং তাহার নির্দেশে 
খ্রিস্টানরা পূর্বদিকে ফিরিয়া নামায পড়িতে শুরু করিল । তাহারা গির্জায় ও ইবাদতখানায় মূর্তি 
তৈয়ার করিল। সে তাহাদের জন্য দশ দিনের রোযা বৃদ্ধি করিল। কেননা সে তাহাদের ধারণা 
মতে অতীতে যে পাপ করিয়াছিল, সেই পাপের কাফফারা স্বরূপ দশ দিন রোযা বাড়াইয়া 
দিয়াছিল। এইরূপে হযরত ঈসার দীনের আর কিছুই অবশিষ্ট রহিল না। বরং ইহা 
কনস্টাইনটাইনের ধর্মে পরিণত হইল । তবে সে তাহাদের জন্য প্রায় ১২ হাজার গির্জা, ইবাদত 
খানা ও খানকাহ তৈয়ার করিয়াছিল এবং তাহার নামানুসারে একটি শহরও নির্মাণ করিয়াছিল। 
খ্রিষ্টানদের মধ্যে যালিকিয়া সম্প্রদায়ের লোকগণ তাহার সমস্ত বিধান মানিয়া লইল। তবে 
তাহারা সকলেই ইয়াহুদীদিগকে করতলগত করিতে উৎসাহী ছিল। আল্লাহ তাহাকে ইয়াহুদীদের 
বিরুদ্ধে মদদ দিয়াছেন। যদিও তাহারা সকলেই কাফের ছিল, কিন্তু ইয়াহুদীদের তুলনায় তাহারা 
সত্যের নিকটবর্তী ছিল। 

অতঃপর আল্লাহ তা'আলা হযরত মুহাম্মদ (সা)-কে নবী করিয়া প্রেরণ করিলেন । তখন 
যাহারা তাহার প্রতি ঈমান আনিলেন তাহারা প্রকৃত প্রস্তাবে আল্লাহ, ফেরেশতা, কিতাব ও 
অন্যান্য নবী-রাসূলগণের প্রতিও ঈমান আনিল এবং পৃথিবীর বুকে তাহারাই সকল নবীর সফল 
অনুসারী । কেননা, তাহারাই বিশ্বমানবের নেতা, সর্বশেষ রাসূল, নবীয়ে আরাবী ও উন্মীকে 
আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দিয়াছেন। তিনি যে সমস্ত বিষয় শিক্ষা দিয়াছেন তাহা সত্য 
বলিয়া গ্রহণ করিয়াছেন। কাজেই তাহারাই সকল নবীর সফল উম্মত হওয়ার দাবিদার । 
পক্ষান্তরে যাহারা দাবি করে যে, তাহারা হযরত ঈসা (আ)-এর মত ও পথের অনুসারী, তাহারা 
তাহার ধর্মমতকে এরূপ পরিবর্তন ও পরিবর্ধন করিয়াছে যে, উহার আর কিছুই অবশিষ্ট নাই। 
তাহাদের পক্ষে হযরত ঈসার উম্মত বলিয়া দাবি করার কোন অধিকার নাই । তদুপরি শেষ নবী 
মুহাম্মদ (সা)-কে সত্য দীনসহ প্রেরণ করিয়া আল্লাহ তা'আলা পূর্ববর্তী সমস্ত ধর্মমতকে রহিত 
করিয়াছেন। এই ধর্মমত কিয়ামত পর্যন্ত স্থায়ী এবং সকল ধর্মমতের উপর বিজয়ী হইবে ও 
প্রাধান্য বিস্তার করিয়া থাকিবে । এক বিন্দু পরিমাণও ইহাতে পরিবর্তন-পরিবর্ধন হইবে না । এই 
জন্যই আল্লাহ তা'আলা তাহার সাহাবীগণের হাতে প্রাচ্য-প্রতীচ্যের সমস্ত দেশের উপর বিজয় 
দান করিয়াছেন ও সমস্ত রাজ্যকে তাহাদের অধীনস্থ করিয়া দিয়াছেন । তাহারা চুরমার করিয়া 
দিয়াছেন পারস্য সম্রাট কিসরা ও রোম সম্রাট কাইজারের বিরাট সাম্রাজ্যদ্ধয়, হরণ করিয়াছেন 
তাহাদের ধনভাপ্তার এবং বিলাইয়া দিয়াছেন তাহা আল্লাহর কাজে যেভাবে তাহাদের নবী 
তাহাদিগকে আল্লাহর তরফ হইতে নির্দেশ দিয়াছেন । 


পপ ০ ৮.৩ ০// ০৩ ro পল ক & 2০০৩৩ 95৭ প০,% sb পলাশ 

৩ 025 Bef ee OF 1,০০4 ০৪ 5 24-0 of তত পল ০ or ০ “০ 40, 0 
ডিও ৩ চে ৪, 2 ৬ Loe পা ও (ভি or 
255 2 ০৬৯৯০ 8০০০১৩০০৯২2 Col 0৫৯৬৯ ০৪ 


Contents 


সূরা আলে ইমরান ৪৯৯ 


“তোমাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে এবং সৎকর্ম করিয়াছে, তাহাদিগকে আল্লাহ 
- তাআলা প্রতিশ্রুতি দিতেছেন যে, তিনি তাহাদিগকে দুনিয়ার খিলাফত তথা শাসনক্ষমতা প্রদান 
করিবেন, যেমন তোমাদের পূর্ববতীগণকে খিলাফতে সমাসীন করা হইয়াছিল । তিনি তাহাদের 
জন্য তাহাদের দীনকে দৃঢ় ও মযবুত করিয়া দিবেন-যে দীন তিনি তাহাদের জন্য মনোনীত 
করিয়াছেন। তিনি তাহাদের ভয়-ভীতিকে অভয়ে পরিবর্তন করিয়া দিবেন। যেহেতু তাহারা 
আমার ইবাদত করে এবং আমার সহিত অন্য কিছুকেই শরীক করে না”। 

কাজেই তাহারাই হযরত ঈসা (আ)-এর যথার্থ অনুসারী । তাহারা খ্রিস্টানদের হাত হইতে 
সিরিয়া ছিনাইয়া নিল এবং তাহাদিগকে রোমে আশ্রয় গ্রহণ করিতে বাধ্য করিল। অতঃপর 
তাহারা কনস্টান্টিনোপলে আশ্রয় গ্রহণ করিল । ইসলাম ও মুসলমানগণ তাহাদের উপর কিয়ামত 
পর্যন্তই প্রাধান্য বিস্তার করিয়া থাকিবে। 

মহান সত্যবাহী মহানবী (সা) তাহার উম্মতকে জানাইয়া দিয়াছেন যে, সর্বশেষে তাহারা 
কনস্টান্টিনোপল জয় করিবে এবং সেখানকার সমস্ত ধন-সম্পদ তাহারা দখল করিবে । 
রোমানগণকে পাইকারীভাবে হত্যা করিবে । সেই হত্যার কোন নযীর পূর্বেও পাওয়া যাইবে না, 
পরেও পাওয়া যাইবে না। রোমকদের পরাজয় ও তাহাদের হর্ত্যা সম্বন্ধে আমি স্বতন্ত্র একটি 
পুস্তক রচনা করিয়াছি । 

শীলা নিসা না. 


oe A কত 


EE SE ERE MON Ss east Cote tl 
rel er (০5৮০৯, AT ৪ 
“যাহারা আপনার অনুসরণ করিবে আমি তাহাদিগকে কিয়ামত পর্যন্ত তাহাদের উপর 
প্রাধান্য দান করিব যাহারা কুফরী করে । তারপর তোমাদের সকলকেই আমার নিকট প্রত্যাবর্তন 
করিতে হইবে । তোমরা যেসব বিষয়ে মতভেদ করিতেছিলে তখন আমি সেই সব বিষয়ে 
মীমাংসা দান করিব। আর যাহারা কুফরী করে আমি তাহাদিগকে দুনিয়ার জীবনে এবং পরকালে 
কঠোর শাস্তি দিব । আর তাহাদের জন্য কোন সাহায্যকারী থাকিবে না।” 
অতএব যে সমস্ত ইয়াহুদী হযরত ঈসা (আ)-এর প্রতি কুফরী করিয়াছে বা তাহার ব্যাপারে 
সীমা অতিক্রম করিয়াছে অথবা যে সমস্ত খ্রিস্টান তাহার সঙ্গে অহমিকা প্রদর্শন করিয়াছে, 
আল্লাহ তাআলা তাহাদের সঙ্গে অনুরূপ আচরণই করিয়াছেন । তাহাদিগকে হত্যা করিয়া বা 
বন্দী করিয়া দুনিয়াতে শাস্তি দিয়াছেন। তাহাদের নিকট হইতে সমস্ত ধন-সম্পদ ও রাজত্ব 
কাড়িয়া নিয়াছেন এবং পরকালেও তাহাদিগকে কঠোর শাস্তি দিবেন ১০ | ০০ 412 
319 অর্থাৎ আল্লাহর শাস্তি হইতে তাহাদের হিফাযতের জন্য কেহই থাকিবে না। 
১১০১৯1৫৪৪85 ০০৯০ JOE 5০1 5530 Cl 
“আর যাহারা ঈমান আনিয়া সেই অনুযায়ী সৎকর্ম করিয়াছে, তাহাদিগকে আল্লাহ তা'আলা 
পুরস্কার প্রদান করিবেন ।” অর্থাৎ দুনিয়ার জীবনেও এবং পরকালের জীবনেও । দুনিয়াতে বিজয় 


Contents 


৫০০ তাফসীরে ইব্ন কাছীর 


দান করিবেন ও পরকালে বেহেশতে স্থান দান করিবেন। 
১০৮ ১১ 9 115 অর্থাৎ আল্লাহ তা'আলা যালিমগণকে ভালবাসেন না। 
তারপর আল্লাহ তাআলা বলেন ৪ 


2545 


SSI ১8415 ৩৪ ০০ এন হা CUS 


অর্থাৎ হযরত ঈসা (আ) সম্পর্কিত যে সমস্ত ঘটনায় তাহার জন্মের ইতিকথা রহিয়াছে এবং 
তাহার দীনের পরিচয় মিলে সেই সব ঘটনা তোমাকে বলা হইল । উহা আল্লাহ তা'আলা লাওহে 
মাহফুষ হইতে ওহীর মাধ্যমে তোমার নিকট অবতীর্ণ করিয়াছেন। অতএব উহাতে 
দ্বিধা-সন্দেহের কোন অবকাশ নাই। যেমন আল্লাহ তা“আলা সূরা মরিয়মে বলেন ঃ 


১৯ ১১৪০020 980 01554452201 5০11 33175 OUR CTL. 
১5558 05 41 0585 0৮০08 10951 215৪ 0 249৭ এ 
“তিনিই ঈসা ইব্‌ন মরিয়ম । একটি পরম সত্য কথা যাহাতে তোমরা দ্বিধা-দ্বন্থ প্রকাশ 
করিতেছ। আল্লাহ তা'আলার জন্য সমীচীন নয় যে, তিনি কাহাকেও নিজ সন্তান হিসাবে গ্রহণ 
করিবেন। তিনি পবিভ্রতম। তিনি যখন কোন ব্যাপারে ইচ্ছা করেন তখন শুধু বলেন, হও, আর 
তখনই তাহা হইয়া যায়” 


2 পাঠে ও £ ৫1 tr 


DH UGS ৩9৮ 245৩ 529 SES 2001 ৩১৪ ৬০৪ ০০০ ৫1 (০৭) 

০০5৬ 

০৫2৮0 OHI SS ৬৪৬০ (০) 

FS HGS OS রা ৬৮১ £ 2১3৬৫ 0 ১০ (৯১) 

05১4 ০৫625064864 জান ৩95; টাও 

OL ITE abl 555 

5 1615 Bo 8৮29) 92৩৩ bd ৮০266) (NY) 

OPS) ৮১2] 

OCIA EIS ৩৬ (1) 

৫৯. ‘নিশ্চয়ই ঈসার উদাহরণ আল্লাহর নিকট আদমের ন্যায় । তিনি তাহাকে মাটি 
হইতে সৃষ্টি করিয়াছেন। তারপর তাহাকে বলিলেন-হও, তখনই হইয়া গেল’ ৷ 


৬০. ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে পরম সত্য কথা । অতএব ইহাতে কোন 
দ্বিধা-ছন্দ্ প্রকাশ করিবে না ।” 


Contents 


সূরা আলে ইমরান ৫০১ 


৬১. ‘অতঃপর যাহারা এই ব্যাপারে তোমার সঙ্গে বিতর্ক করে তোমার নিকট পরম 
সত্য আসার পরও, তুমি তাহাদিগকে বলিয়া দাও যে, আস, আমরা ডাকিয়া লই আমাদের 
সন্তানগণকে এবং তোমাদের সন্তানগণকে, আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে 
এবং আমাদের নিজেকে ও তোমাদের নিজেকে । তারপর আমরা মুবাহালা করি। একে 
অপরের উদ্দেশ্যে মিথ্যাবাদীর প্রতি লা“নত করি।' 

৬২. “নিশ্চয়ই উহা পরম সত্য ঘটনা এবং আল্লাহ ব্যতীত কোন মা*বৃদ নাই । আর 
আল্লাহ নিশ্চয়ই পরম পরাক্রমশালী ও প্রাজ্ঞ ।' 

৬৩. “ইহার পরও যদি তাহারা মুখ ফিরাইয়া নেয়, তবে মনে রাখিবে, আল্লাহ ফাসাদ 
সৃষ্টিকারীগণকে ভালরূপেই চিনেন ।' 

তাফসীর $ আল্লাহ তা'আলা বলেন ৪ (১5৫ 111 ০১০ ৬:০০ 05501 অর্থাৎ ঈসার 
উদাহরণ আল্লাহর নিকট আদমের ন্যায় । ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করায় আল্লাহর যে কুদরত 
প্রকাশ পাইয়াছে তাহা হযরত আদমকে সৃষ্টির তুল্য । যেহেতু আদমকে তিনি পিতা-মাতা ছাড়াই 
সৃষ্টি করিয়াছিলেন । 

০১৫০৪ ৬5 41 4৪ ২০155 ০০ 48৯ অর্থাৎ তাহাকে (আদম) সৃষ্টি করিয়াছেন মাটি 
হইতে । তারপর তাহাকে বলিলেন ‘হও’ তৎক্ষণাৎ হইয়া গেল। অতএব যিনি আদমকে 
পিতা-মাতা ছাড়া সৃষ্টি করিয়াছেন, তিনি উত্তমরূপে কোন পিতা ছাড়া ঈসাকে সৃষ্টি করিতে 
সক্ষম ৷ সুতরাং যদি ঈসাকে আল্লাহর পুত্র বলিয়া দাবী করা হয় শুধু এইজন্যই যে, তিনি পিতা 
ছাড়া জন্মগ্রহণ করিয়াছেন, তবে আদমকে উত্তমরূপেই আল্লাহ্‌র পুত্র বলিয়া দাবি করা অধিকতর 
যুক্তিযুক্ত হইবে । অথচ সকলেরই জানা কথা যে, আদমকে আল্লাহর পুত্র বলিয়া দাবি করা 
সম্পূর্ণরূপেই অন্তঃসারশূন্য । কাজেই ঈসাকে আল্লাহর পুত্র বলিয়া দাবী করা অধিকতর অন্তঃসার 
শূন্য । তবে মহান আল্লাহ তা'আলা তাহার সৃষ্টির অসাধারণ কৌশল প্রকাশ করিতে ইচ্ছা 
করিয়াছেন এবং তিনি স্ত্রী-পুরুষের সংমিশ্রণ ব্যতীতই আদমকে সৃষ্টি করিয়াছেন। তেমনি 
হাওয়াকে তিনি সৃষ্টি করিয়াছেন স্ত্রী ব্যতীত শুধু পুরুষ হইতে । অথচ তিনি অন্যান্য সৃষ্টি 
জগতকে নারী পুরুষের সংমিশ্রণে সৃষ্টি করিয়াছেন। এইজন্যই আল্লাহ তা'আলা সূরা মরিয়মের 
এক স্থানে বলিয়াছেন ১11 821 1215 অর্থাৎ আদমকে মানুষের জন্য একটি নিদর্শন 
করিব। 

০১১০৮০]। ০ 2৫5 9৪ এসি) ১০ $৭11 অর্থাৎ হযরত ঈসা সম্পর্কিত এই কথা পরম 
সত্য, ইহা আল্লাহর নিকট হইতে আগত । কাজেই ইহা ব্যতীত আর কোন সত্য নাই এবং এই 
সত্যের বিপরীত যাহা তাহা অনিবার্ধরূপেই বিভ্রান্তিকর । অতঃপর তিনি তাহার রাসূলকে 
বলিলেন যে, যাহারা হযরত ঈসা (আ) সম্পর্কিত সত্য প্রকাশ হওয়ার পরও ইহা মানিয়া লইতে 
অস্বীকার করে, তাহাদের সঙ্গে মুবাহালা কর। 


59151510501 655 15155 45 1৮11 oe El (5৩৬০ ৬৭ 4৪ 4৯৮৯ ০৭৪ 
975০ সি রী পি ৮5053 রি 


Contents 


৫০২ : তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ আস, আমরা মুবাহালা করি একে অপরের বিরুদ্ধে-- মিথ্যাবাদীর প্রতি লা'নত করি। 

সূরার প্রথম হইতে এই মুবাহালার আয়াত পর্যন্ত নাজরানের প্রতিনিধিদল সম্পর্কে অবতীর্ণ 
হয়। নাজরানের খ্রিস্টানগণ হুযূর (সা)-এর নিকট আসিয়া হযরত ঈসা সম্পর্কে তাহাদের 
ধ্যান-ধারণা অনুযায়ী বিতর্ক জুড়িয়া দিল। তাহারা বলিল যে, হযরত ঈসা আল্লাহর পুত্র এবং 
তিনি যথার্থই মা'বুদ বা উপাস্য । তখন আল্লাহ তা'আলা তাহাদের দাবির প্রতিবাদে এই সূরার 
প্রথম অংশ অবতীর্ণ করেন। ইমাম মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইবৃন ইয়াসার প্রমুখ মনীষী অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন ইসহাক তাহার প্রসিদ্ধ গ্রন্থসহ অন্যান্য গ্রন্থে বলিয়াছেন- নাজরানের খ্রিস্টানদের ৬০ 
জন অশ্বারোহী হুযূর আকরাম (সা)-এর খিদমতে হাযির হইল । এই দলে তাহাদের ১৪ জন 
বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, যাহাদের নিকট তাহারা সদাসর্বদাই পরামর্শ শ্রবণ করিত। 
তাহারা হইল আল আকিব (তাহার নাম ছিল আবদুল মসীহ), আস সাইয়েদ (তাহার নাম ছিল 
আল আইহাম), আবু হারিছা ইব্‌ন আলকামা (আবূ বকর ইব্‌ন ওয়াইলের ভাই), উয়াইস ইব্‌ন 
হারিছ, যায়দ, কায়স, ইয়াধীদ এবং তাহার দুই পুত্র, খৃওয়ায়লিদ, আমর, খালিদ, আবদুল্লাহ, 
মুসলিম ৷ তবে ইহারা সকলেই প্রথমোক্ত তিন জনের পরামর্শে কাজ করিত । আল আকিব ছিল 
এই কাওমের আমীর এবং পরামর্শদাতা । যে কোন সিদ্ধান্ত তাহার পরামর্শ ব্যতীত গৃহীত হইত 
না। আস সাইয়েদ ছিল তাহাদের বিজ্ঞ ব্যক্তি । সে ভ্রমণ ও বাসস্থানের দায়িত্ব নিয়োজিত ছিল। 
আবু হারিছা ইব্‌ন আলকামা ছিল তাহাদের বিশপ ও শিক্ষক। সে মূলত আরবের বনু বকর ইব্‌ন 
ওয়াইলের সদস্য ৷ কিন্তু খরিস্টধর্ম গ্রহণ করায় রোম সম্রাট ও সেখানকার রাজ-রাজাগণ তাহার 
প্রতি খুব শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাহাকে মর্যাদাপূর্ণ আসনে আসীন করা হয়। এমন কি তাহারা 
তাহার জন্য বহু গির্জা নির্মাণ করে। সে যখন তাহাদের ধর্মের প্রতি তাহার সুদৃঢ় আস্থার কথা 
ঘোষণা করিল, তখন তাহারা তাহার সেবার জন্য বহু লোক নিয়োগ করিল । অথচ সে রাসূলুল্লাহ 
(সা) সম্পর্কে সম্পূর্ণরূপেই অবহিত ছিল। কারণ, সে পূর্ববর্তী বিভিন্ন কিতাব পাঠ করিয়া শেষ 
নবীর বিভিন্ন গুণ সম্বন্ধে ওয়াকিফহাল হইয়াছিল। তবে তাহার প্রতি খ্রিস্টানগণ যে অভূতপূর্ব 
শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করিল এবং তাহাদের নিকট তাহার যে মর্যাদা সে প্রত্যক্ষ করিল তাহাতে 
সে খিস্টধর্মে অবিচল থাকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিল । 

ইব্‌ন ইসহাক বলেন ৪ 

মুহাম্মদ ইব্‌ন জাফর ইব্‌ন যুবাইর বলেন যে, তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট মদীনায় 
আগমন করিল । তারপর তাহারা যখন মসজিদে প্রবেশ করিল, তখন হুযূর (সা) আসরের নামায 
পড়িতেছিলেন। তাহারা জীকজমকপূর্ণ পোশাক, জুব্বা ও চাদর পরিধান করিয়াছিল এবং 
তাহারা ছিল বনু হারিছ ইব্‌ন সা'বের সুন্দর সুপুরুষ ৷ হুযূর (সা)-এর সঙ্গী-সাথীদের মধ্যে 
যাহারা তাহাদিগকে দেখিয়াছেন তাহারা বলিয়াছেন যে, ইহার পর তাহাদের সমতুল্য কোন 
প্রতিনিধিদল আর দেখি নাই । তখন তাহাদের নামাযের সময়ও নিকটবর্তী হইল এবং তাহারা 
রাসূলুল্লাহ (সা)-এর মসজিদেই নামায পড়িতে দীড়াইল। হুযুর (সা) বলিলেন, তাহাদিগকে 
তাহাদের পথে ছাড়িয়া দাও । অতএব তাহারা পূর্বদিকে ফিরিয়া নামায পড়িল । 


Contents 


সূরা আলে ইমরান ৫০৩ 


অতঃপর বর্ণনাকারী বলেন- তাহাদের মধ্যে আবূ হারিছা ইব্‌ন আলকামা, আল আকিব 
আবদুল মসীহ ও আস সাইয়েদ আল আইহাস খ্লিস্টধর্মে তথা তাহাদের বাদশাহর দীনে অটল 
ছিল। অবশ্য তাহাদের দায়িত্ব ছিল ভিন্ন ভিন্ন। অতঃপর তাহারা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কথা 
বলিল । তাহারা বলিল, হযরত ঈসা স্বয়ং আল্লাহ । আবার বলিল, তিনি আল্লাহর পুত্র । আবার 
বলিল, তিনি তিনের তৃতীয় । আল্লাহ তা'আলা তাহাদের এই সমস্ত দাবি হইতে পবিত্র । 
অতঃপর হযরত ঈসা যে স্বয়ং আল্লাহ-এই দাবির যৌক্তিকতা পেশ করিয়া বলিল যে, তিনি 
মৃতকে জীবন দান করিতেন, শ্বেতকুষ্ঠ, জন্মান্ধতা এবং অন্যান্য রোগ নিরাময় করিতেন এবং 
অদৃশ্যের খবর দিতেন । তিনি মাটি দ্বারা পাখির আকৃতি তৈয়ার করিয়া উহাতে ফুঁক দিতেন আর 
তাহা পাখি হইয়া উড়িয়া যাইত। অথচ এইসব তিনি করিতেন আল্লাহর নির্দেশে । আল্লাহ 
তাহাকে বিশ্ব মানবের সম্মুখে একটি নিদর্শন হিসাবে দাড় করাইবার জন্যই এইরূপ করিয়াছেন । 
তাহারা তাহাকে আল্লাহ্র পুত্র বলিয়া দাবি করিল এবং উহার যৌক্তিকতা পেশ করিল যে, 
যেহেতু তাহার কোন পিতা ছিল না; তদুপরি তিনি মাতৃক্রোড়ে থাকিয়াই কথা বলিতেন। অথচ 
ইতিপূর্বে কোন মানব সন্তানই এইরূপ করে নাই। তিনি যে তিনের তৃতীয় ছিলেন, এই দাবির 
যৌক্তিকতা পেশ করিয়া তাহারা বলিল যে, আল্লাহ তা'আলাL LS (১১19 12158 
ইত্যাদি বহু বচনের শব্দ ব্যবহার করিয়াছেন। যদি আল্লাহ এক হইতেন তবে নিশ্চয়ই তিনি 
বলিতেন- ১৮১৪) 5৪1 ১১০13 [৪ অর্থাৎ এক বচন ব্যবহার করিতেন। তাই 
তাহারা তিনজন । তিনি ঈসা ও মরিয়ম । 

আল্লাহ তা“আলা এই নরাধম যালিমদের দাবি হইতে পবিত্র এবং সেই আলোকেই 
কুরআনের আয়াত নাযিল হইল । তারপর দুইজন পাদ্রী যখন রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কথা 
বলিল, তখন হুযুর (সা) তাহাদিগকে ইসলাম গ্রহণ করিতে আহ্বান জানাইলেন। তাহারা 
উভয়েই বলিল, আমরা ইসলাম গ্রহণ করিয়াছি । হুযুর (সা) বলিলেন, তোমরা ইসলাম গ্রহণ 
কর নাই। অতএব ইসলাম গ্রহণ কর। তখন তাহারা বলিল, আমরা আপনার পূর্বেই ইসলাম 
গ্রহণ করিয়াছি। হুযূর (সা) বলিলেন, তোমরা মিথ্যা বলিয়াছ। যেহেতু তোমাদের দাবি 
আল্লাহর সন্তান রহিয়াছে, তোমাদের ত্রিশূল পূজা এবং শুকরের মাংস ভোজন ইত্যাদি দ্বারা 
প্রমাণিত হয় যে, তোমরা ইসলাম হইতে বিরত । তখন তাহারা প্রশ্ন করিল, হে মুহাম্মদ! তবে 
বলুন তো, টকা রর রনি নাসা রানি রানির 
জবাব দিলেন না। 

অতএব আল্লাহ তা'আলা তাহাদের এই সব কথা এবং তাহাদের মতবিরোধ সম্পর্কে সূরা 
আলে-ইমরানের শুরু হইতে ৮৭টি আয়াত নাযিল করেন । ইব্‌ন ইসহাক ইহার ব্যাখ্যা প্রসঙ্গে 
বলেন-তারপর যখন রাসূলুল্লাহ (সা)-এর নিকট আল্লাহর তরফ হইতে খবর ও তাহার এবং 
তাহাদের মধ্যকার বিরোধ মীমাংসার চূড়ান্ত ফায়সালা আসিল এবং হুযূর (সা)-কে তাহাদের 
সহিত পারস্পরিক অভিসম্পাত প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হইল এবং হুযূর (সা) যখন 
তাহাদিগকে মুবাহালা বা পারস্পরিক অভিসম্পাতের জন্য আহ্বান করিলেন, তখন তাহারা 
_ বলিল, আবুল কাসিম! আমাদিগকে অবকাশ দিন। আমরা এই ব্যাপারে কিছুটা চিন্তা-ভাবনা 


Contents 


৫০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


. করিব। তারপর আপনার নিকট আসিব। দেখি, আপনি যে দাওয়াত দিয়াছেন সেই ব্যাপারে 
' আমরা কি করিতে পারি! 

অতঃপর তাহারা চলিয়া গেল। তারপর আল আকিবের সঙ্গে গোপনে পরামর্শ করিল । আল 
আকিব ছিল তাহাদের চিন্তাশীল ব্যক্তি। তাহারা বলিল, হে আবদুল মসীহ! এই ব্যাপারে 
আপনার পরামর্শ কি? সে বলিল, হে নাসারার দল । এই ব্যাপারে তোমরা অবশ্যই মুহাম্মদ 
(সা)-এর পরিচয় পাইয়াছ.। তিনি যে সত্য নবী ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তিনি তো 
তোমাদের নবী সম্পর্কে চূড়ান্ত ফায়সালা আনিয়া দিয়াছেন। আর তোমরা এই কথাও জান যে, 
যে কেহ কোন সত্য নবীর সঙ্গে মুবাহালা করিয়াছে তাহাদের কোন বৃদ্ধও অবশিষ্ট থাকে নাই 
. এবং কোন শিশুও আর জন্মে নাই। তাই যদি তোমরা তাহা করিতে যাও, তবে তোমরা সমূলে 
উৎপাটিত হইবে । বাস্তবিকই যদি তোমরা তোমাদের দীনকেই ভালবাস এবং তোমরা যদি 
একান্ত তোমাদের কথায় ও বিশ্বাসে অবিচল থাকিতে চাও তবে তোমরা এই ব্যক্তির নিকট 
হইতে বিদায় গ্রহণ করিয়া স্বদেশে ফিরিয়া চল। 

অতঃপর তাহারা হুযূর (সা)-এর নিকট আসিয়া বলিল-আবুল কাসিম! আমরা চিন্তা-ভাবনা 
করিয়া স্থির করিয়াছি যে, আপনার সঙ্গে মুবাহালা করিব না। তবে আপনাকে আপনার দীনে 
রাখিয়া আমরা আমাদের দীনে ফিরিয়া যাইতেছি। আপনি আপনার পছন্দ মত একজন বিশ্বস্ত 
লোক পাঠাইয়া দিন। তিনি আমাদের লেন-দেনের বিষয়সমূহে মীমাংসা করিয়া দিবেন। কারণ, 
আপনি আমাদের নিকট অত্যন্ত পছন্দনীয় ব্যক্তি। 

মুহাম্মদ ইব্‌ন জাফর বলেন-অতএব রাসূলুল্লাহ (সা) বলিলেন, আচ্ছা, তোমরা দ্িপ্রহরে 
আবার আস। আমি তোমাদের সঙ্গে একজন শক্তিশালী ও বিশ্বস্ত লোক দিব! 

হযরত উমর ইবৃন খাত্তাব (রা) বলেন £ঃ আমি আমীর হওয়ার জন্য কখনও আকাজ্ষা করি 
নাই। কিন্তু আজ হুযুর (সা) আমীরের যে সব গুণ বর্ণনা করিয়াছেন তাহাতেই আমি ইহার জন্য 
উৎসাহিত হইয়াছি। অতএব আমি এই দিন খুব তাড়াতাড়ি যুহরের নামায পড়িতে হাযির 
হইলাম । অতঃপর হুযূর (সো) যখন যুহরের নামায শেষ করিলেন, তখন ডানে ও বামে ফিরিয়া 
দেখিলেন। তখন আমি উকি দিয়া ঘাড় লম্বা করিয়া রাখিলাম যেন তিনি আমাকে দেখিতে পান। 
* অতঃপর তিনি অনুসন্ধান করিয়াই চলিলেন। অবশেষে তিনি আবু উবায়দা ইবনুল জার্বাহকে 
দেখিতে পাইলেন এবং তাহাকে ডাকিয়া আনিয়া বলিলেন- তুমি ইহাদের সঙ্গে যাও এবং 
ইহাদের বিরোধপূর্ণ বিষয়সমূহ মীমাংসা করিয়া দাও । হযরত উমর (রা) বলেন- অতঃপর আবূ 
উবায়দা ইবনুল জার্বাহ তাহাদের সঙ্গে চলিয়া গেলেন। 

ইব্‌ন মারদুবিয়া অন্য সূত্রে এই ঘটনাটি বর্ণনা করিয়াছেন। সেই সূত্রটি এইঃ মুহাম্মদ ইব্‌ন 
বর্ণনা করিয়াছেন যে, নাজরানের একটি প্রতিনিধি দল হুযূর (সা)-এর খেদমতে আসিল-অবশিষ্ট 
সা এই প্রতিনিধি দলে তাহাদের বারজন নেতা 

| 

হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে সিলত ইব্‌ন যাফর, আবূ ইসহাক, ইসরাঈল, 
ইয়াহয়া ইব্‌ন আদম, আব্বাস ইব্‌ন হুসাইন ও বুখারী রে) বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) 
বলেন £ 


Contents 


সূরা আলে ইমরান - ৫০৫ 


নাজরানের দুইজন নেতা আ'কিব ও সাইয়িদ মুলাআনার জন্যে রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
আসিল বটে। কিন্তু তাহারা উপস্থিত হইয়া একজন অপরজনকে বলিল, এই কাজ করিও না। 
আল্লাহর শপথ, যদি ইনি নবী হইয়া থাকেন, তাহা হইলে আমরা তাহার সাথে মুলাআনায় 
বিজয়ী হইতে পারিব না। উপরন্তু পরবর্তীতে আমরা ধ্বংস হইয়া যাইব । অতএব তাহারা উভয়ে 
একমত হইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট প্রস্তাব করিল-জনাব! আপনি আমাদের কাছে যাহা 
চাইবেন আমরা তাহাই দিতে প্রস্তুত আছি। কিন্তু আপনি আমাদের সঙ্গে একজন বিশ্বস্ত লোক 
পাঠাইবেন। অবশ্যই লোকটিকে বিশ্বস্ত হইতে হইবে । উত্তরে রাসূল (সা) তাহার সহচরবৃন্দের 
প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন-হে আবূ উবায়দা ইব্ন জার্বাহ! দীড়াও। তিনি দাড়াইলেন! 
রাসূলুল্লাহ (সা) তাহাদের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন-এই লোকটি এই উম্মতের বিশ্বস্ত 
ব্যক্তি । 

হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে সিলভ, আবূ ইসহাক ও ইসরাঈলের সনদে ইব্ন 
মাজা, নাসায়ী, তিরমিযী, মুসলিম ও বুখারী রে) এইরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন মাসউদ (রা) 
হইতে ধারাবাহিকভাবে সিলভ, আবূ ইসহাক ও ইসরাঈলের সূত্রে ইব্‌ন মাজা, নাসায়ী ও 
আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন। 

রাসূলুল্লাহ (সা) হইতে ধারাবাহিকভাবে আনাস রো), আবূ, কুলাবা, খালিদ, শু“বা, আবুল 
ওলীদ ও বুখারী (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ “প্রত্যেক উম্মতের মধ্যে বিশ্বস্ত 
ব্যক্তি থাকে এবং এই উম্মতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি হইল আবূ উবায়দা ইব্‌ন জাররাহ ।' 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আবদুল করীম ইব্‌ন মালিক জারী, 
ইসমাঈল ইব্‌ন ইয়াধীদ আলরাজী, আবূ ইয়াধীদ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন 
আববাস (রা) বলেন £ঃ 

আবু জাহিল বলিয়াছিল যে, আমি যদি মুহাম্মদকে (সা) কা'বায় নামায পড়িতে দেখিতাম, 
তাহা হইলে তাহার গর্দান উড়াইয়া দিতাম । ইব্‌ন আব্বাস (রা) বলেন, (ইহা শুনিয়া) রাসূল 
(সা) বলিয়াছিলেন, সে যদি এইরূপ করিত তাহা হইলে সবাই দেখিতে পাইত যে, 
ফেরেশতাগণ তাহারই গর্দান উড়াইয়া দিয়াছে। তিনি আরও বলেন যে, যদি ইয়াহুদীরা মৃত্যুর 
আকাঙ্কা করিত, তাহা হইলে অবশ্যই তাহাদের মৃত্য উপস্থিত হইত আর তাহারা তাহাদের 
স্থান জাহান্নামের মধ্যে দেখিতে পাইত । অর্থাৎ যাহারা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে মুবাহালার 
ইচ্ছা করিয়াছিল, তাহারা যদি এইজন্য আসিত, তাহা হইলে তাহারা ফিরিয়া গিয়া ধন-সম্পদ 
পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি কিছুই পাইত না। আবদুল করীম হইতে ধারাবাহিকভাবে 
মুআম্মার ও আবদুর রাযযাকের সুত্রে নাসায়ী, তিরমিযী ও বুখারী রে)-ও ইহা বর্ণনা করিয়াছেন। 
তিরমিযী (র) বলেন ঃ হাদীসটি সহীহ ও হাসান পর্যায়ের । 

বায়হাকী (র) তাহার 'দালাইলুন নুবুয়াহ' গ্রন্থে নাজরান হইতে আগত খ্রিষ্টান প্রতিনিধিদের 
একটি সুদীর্ঘ বর্ণনা প্রদান করিয়াছেন । আমরা সেইটি উপস্থাপন করিব । কেননা উহা বর্ণনা 
করাতে বহু উপকার রহিয়াছে । যদিও ইহার বর্ণনা সূত্রে কিছুটা দুর্বলতা আছে, তথাপি ঘটনাটি 
আমাদের আলোচনার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ বটে । 

সালমা ইব্‌ন আবৃদ ইয়াসূ'র দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, সালমা ইব্‌ন আবৃদ 


কাছীর (২য় খণ্ড)-_-৬৪ 


Contents 


৫০৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইয়াকুব, মুহাম্মদ ইব্‌ন মূসা ইব্‌ন ফযল, আবূ আবদুল্লাহ আল হাকাম ও বায়হাকী (র) বর্ণনা 
করেন যে, সালমা ইব্‌ন আবদ ইয়াসূ (র) তাহার দাদা ও পিতার সুত্রে বলেন £ তাহারা উভয়ে 
পূর্বে খ্রিষ্টান ছিলেন, পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেন। তাহারা বলেন ৪ ১০১ 4৮ নাযিল 
হওয়ার পূর্বে নাজরানের বাদশার কাছে হুযুর (সা) এই পত্রটি লিখেন £ 
11 4111 0১০০ dls ০৩ 3 Sls ৯1৮2] ls 
3৮৯১৭৩১৯1০1 411 5৫511 ৬০৯। ৪৪1০ ০1৯ 4৯13 01৯১ il 
(11 ১৫৬০১1৬১৮৮1] 5১৮৮০ ০৮০ 41411 54৮5 11 ৯৫৩০৩। ০0 ০৮৮2 01 ০৪৮23 
১১৯ SII ১৪৪ ৩1 905 LIAL Ll 905 211 23 3৩ ০০ 4141 হও 
Sally 
অর্থাৎ ব্রাহীম, ইসহাক ও ইয়াফবের প্রচুর মাসে আর করিতেছি। জার ইহা হইন 
আল্লাহর রাসূল নবী মুহাম্মদ-এর পক্ষ হইতে নাজরানের বাদশাহ ও নাজরানের অধিবাসীদের 
প্রতি। তোমরা ইসলাম গ্রহণ কর। আমি তোমাদের সামনে হযরত ইব্রাহীম, ইসহাক ও 
ইয়া'কুবের প্রভুর প্রশংসা করিতেছি । অতঃপর আমি তোমাদিগকে সৃষ্টির উপাসনা ত্যাগ করিয়া 
রষ্টার ইবাদতের প্রতি আহ্বান করিতেছি এবং আমি তোমাদিগকে সৃষ্টি প্রীতি পরিত্যাগ করিয়া 
আল্লাহ প্রীতির দিকে ডাকিতেছি। যদি তোমরা আমার এই দাওয়াত অস্বীকার কর তাহা হইলে 
জিযিয়া দিয়া অধীনতা স্বীকার কর। আর যদি ইহার কোনটিতেই সম্মত না হও, তাহা হইলে 
তোমাদের প্রতি আমার যুদ্ধের ঘোষণা রহিল । ওয়াস্সালাম। 
বাদশার হাতে পত্রখানা পৌছিলে তিনি উহা পড়িয়া অত্যন্ত ভীত-সন্ত্স্ত ও কম্পিত হইয়া 
পড়েন। তৎক্ষণাৎ তিনি শুরাহবীল ইব্‌ন ওদাআকে নাজরানে ডাকিয়া পাঠান! তিনি ছিলেন 
হামদান গোত্রের লোক । তিনি সেই দেশের প্রধান পরামর্শদাতা ছিলেন। বিশেষ কোন সমস্যা 
দেখা দিলে বা পরামর্শের প্রয়োজন হইলে আইহাম, সাইয়িদ ও আকিবের পূর্বেই তাহার পরামর্শ 
নেওয়া হইত । তিনি উপস্থিত হইলে বাদশাহ রাসূলুল্লাহ (সা)-এর পত্রখানি তাহার হাতে দেন। 
পত্রটি পড়া হইলে বাদশাহ তাহাকে বলেন, হে আবূ মরিয়াম! তোমার কি অভিমত ? শুরাহবীল 
বলিলেন, আপনার খুব ভাল করিয়াই জানা আছে যে, আল্লাহ তা“আলা স্বীয় কিতাবে হযরত 
ইসমাঈলের বংশধর হইতে একজন নবী প্রেরণ করার অঙ্গীকার করিয়াছেন । ইনিই হয়তো সেই 
প্রতিশ্রুত নবী । ইহাতে বিস্ময়ের কি আছে ? আর নবুয়তের বিষয়ে আমি কি অভিমত পেশ 
করিব ? তবে পার্থিব রাজ্যের ব্যাপারে কোন কিছু হইলে চিন্তা-ভাবনা করিয়া কোন একটা পন্থা 
বাহির করিতাম। অতঃপর বাদশাহ তাহাকে পৃথক জায়গায় বসাইয়া দিতে বলিলে তাহাকে 
পৃথক জায়গায় বসান হয়। 
ইহার পর বাদশাহ আবদুল্লাহ ইব্‌ন শুরাহবীলকে নাজরানে ডাকিয়া পাঠান। তিনি ছিলেন 
বনী হুমাইর গোত্রের একজন বিশিষ্ট পরামর্শদাতা । তিনি আসিলে বাদশাহ সেই পত্রখানা তাহার 
হাতে দিয়া পড়াইলেন। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করেন যে, এই বিষয়ে আপনার অভিমত 
কি? তিনিও শুরাহবীলের অনুরূপ উত্তর দেন। অতঃপর বাদশাহ বলিলেন, ইহাকেও পৃথক স্থানে 
বসাইয়া দাও। তখন তাহাকে পৃথক স্থানে বসাইয়া দেওয়া হয়। 


Contents 


সূরা আলে ইমরান ৫০৭ 


বাদশাহ যখন লক্ষ্য করিলেন যে, এই ব্যাপারে প্রত্যেকের একই অভিমত, তখন তিনি শঙ্খ 
বাজাইতে এবং অগ্নি প্রজলিত করিতে নির্দেশ দান করেন। তাহাদের কোন গুরুত্বপূর্ণ কাজ 
উপস্থিত হইলে এইভাবে শঙ্খ ধ্বনি দিয়া এবং আগুন প্রজলিত করিয়া জনগণকে ডাকা হইত । 
এই উপত্যকাটি এত দীর্ঘ ছিল যে, একজন দ্রুতগামী অশ্বারোহী সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত 
দৌড়াইলেও উহার প্রান্তে পৌঁছিতে সক্ষম হইত না। এই উপত্যকাটিতে তিহাত্তরটি গ্রাম ছিল 
এবং একলক্ষ বিশ হাজার তরবারী চালক বাস করিত । অতঃপর সেই এলাকার সকল লোক 
একত্রিত হইলে বাদশাহ তাহাদিগকে রাসূলুল্লাহ (সা)-এর পত্রখানা পাঠ করিয়া শোনান এবং 
এই বিষয়ে তাহাদের অভিমত জিজ্ঞাসা করেন। তখন সকল লোক একবাক্যে বলিল যে, 
শুরাহবীল ইব্‌ন ওদাআ হামদানী, আবদুল্লাহ ইব্‌ন শুরাহবীল আসবাহী এবং জব্বার ইব্‌ন ফায়েয 
হারিসীকে প্রতিনিধি হিসাবে পাঠান হউক । তাহারা সেখান হইতে যথাযথ সংবাদ নিয়া আসুক । 
সেমতে সেই তিনজনের নেতৃত্বে একদল প্রতিনিধি মদীনায় পৌঁছিয়া সফরের কাপড় পাল্টাইয়া 
রেশনের প্রশস্ত চাদর, লুঙ্গি এবং হাতে স্বর্ণের আংটি পরিধান করিল। অতঃপর লম্বা চাদরের 
ঝুলানো প্রান্ত টানিয়া টানিয়া তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া তাহাকে সালাম 
করিল । কিন্তু হুযূর (সা) তাহাদের সালামের উত্তর দিলেন না এবং তাহাদের পোশাক-পরিচ্ছদ 
ও স্বর্ণের আংটি হাতে দেখিয়া তাহারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও তাহাদের সাথে 
আলাপ-আলোচনা করিলেন না। 

অগত্যা তাহারা সেখান হইতে উঠিয়া আসিয়া হযরত উছমান ইব্‌ন আফফান এবং হযরত 
আবদুর রহমান ইব্‌ন আউফের (রা) খোজে বাহির হইল । তাহাদের উভয়ের সাথে তাহাদের 
পূর্বের পরিচয় ছিল। মুহাজির-আনসারদের সম্মিলিত একটি সভায়, উভয়ের সাথে তাহাদের 
সাক্ষাত হয়। তাহাদিগকে পাইয়া তাহারা বলিল-হে উছমান! হে আবদুর রহমান! তোমাদের 
নবী আমাদের নিকট একটি পত্র লিখিয়াছেন। উহার উত্তর দেওয়ার জন্যেই আমরা উপস্থিত 
হইয়াছি। কিন্তু আমরা তাহার নিকট গেলাম, সালাম দিলাম, অথচ তিনি আমাদের সালামের 
উত্তরও দিলেন না এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও তিনি আমাদের সাথে কোন কথা বলিলেন 
না। এখন তোমরা কি বল ? আমরা কি এমনিই চলিয়া যাইব ? অতঃপর তাহারা উভয়ে সেই 
সভায় উপস্থিত হযরত আলী (রা)-কে লক্ষ্য করিয়া বলিলেন, হে হাসানের পিতা! ইহাদের 
সম্পর্কে আপনার অভিমত কি ? এই কথার উত্তরে তখন আলী (রা) হযরত উছমান ও আবদুর 
রহমানকে (রা) বলিলেন, আমার পরামর্শ হইল যে, এই লোকগুলির উচিত তাহাদের চাদর-লুঙ্গি 
ও আংটি পাল্টাইয়া তাহাদের সফরের সেই সাধারণ কাপড়গুলি পরিয়া আবার রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট উপস্থিত হওয়া । 

অবশেষে লোকগুলি তাহাই করিল এবং সফরের সেই সাধারণ কাপড়গুলি পরিয়া দ্বিতীয়বার 
হুযুর (সা)-এর দরবারে উপস্থিত হইয়া তাহাকে সালাম করিল । হুযূর (সা) তাহাদের সালামের 
জবাব দেন। অতঃপর রাসূল (সো) বলেন £ যেই মহান সত্তা আমাকে সত্যের উপর প্রেরণ 
করিয়াছেন তাহার শপথ! এই লোকগুলি যখন আমার নিকট প্রথম আসিয়াছিল, তখন তাহাদের 
সাথে “ইবলীস' ছিল। 


Contents 


৫০৮ | তাফসীরে ইব্ন কাছীর 


অতঃপর তাহাদের আলোচনা শুরু হয়। রাসূলুল্লাহর নিকট তাহারা প্রশ্ন করিতেছিল এবং 
রাসূলুল্লাহ (সা) জবাব প্রদান করিতেছিলেন। এক পর্যায়ে তাহারা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা 
করিল যে, ঈসা (আ) সম্বন্ধে আপনার ধারণা কি ? আমাদিগকে দেশে ফিরিতে হইবে । আমরা 
খ্রিষ্টান বিধায় আপনি নবী হিসাবে এই সম্পর্কে আপনার মতামত আমাদের জানা একান্তই 
জরুরী । রাসূলুল্লাহ (সা) বলিলেন যে, এই বিষয়ে এখন আমার সত্যিকার জ্ঞান নাই। তোমরা 
অপেক্ষা কর, দেখি আমার প্রভুর পক্ষ হইতে ঈসা (আ) সম্পর্কে আমাকে কিছু জানান হয় 
নাকি। 

পরের দিন সকালে তাহারা আবার হুযুর (সা)-এর দরবারে উপস্থিত হইল। তখন 4 ০! 
945০4 401 ১১০ ০০১০ এই আয়াতটির ০১3 পর্যন্ত নাযিল হয়। তাহারা তখন এই 
আয়াতের মর্ম মানিয়া নিতে অস্বীকার করিল। পরের দিন সকালে 'মুলাআ'নার' জন্য হুযূর (সা) 
হাসান ও হুসাইনকে চাদরে জড়াইয়া অগ্রসর হইয়া আসিতে থাকেন। আর ফাতিমাও (রা) 
তাহার পিছনে পিছনে আসেন । তাহার সাথে তাহার কয়েকজন সহ্ধর্মিণীও ছিলেন। ইহা 
দেখিয়া শুরাহবীল তাহার সঙ্গীদিগকে বলিল, তোমরা জান যে, জনগণ কোন বাক্য ব্যয় না 
করিয়া আমার অভিমতকেই স্বাগত জানাইয়াছিল। আল্লাহর কসম! এই মুহূর্তে ব্যাপারটি আমার 
নিকট খুবই সংগীন মনে হইতেছে । কেননা তিনি যদি সত্যিই নবী হইয়া থাকেন তবে ইহা 
করিলে আরবের মধ্যে আমরাই সর্বপ্রথম তাহার রোষ দৃষ্টিতে নিপতিত হইয়া অভিশাপের গ্লানি 
বহন করিব। আর আমরাই তাহার সত্য নবুয়তের প্রথম উপেক্ষাকারী বলিয়া সাব্যস্ত হইব! 
পরন্তু এই কথা তাহার এবং তাহার সহচরদের হৃদয় হইতে আর কখনও মুছিয়া যাইবে না এবং 
আমাদের উপর কোন কঠিন আযাব আপতিত হইতে পারে । অথচ সমগ্র আরবের মধ্যে আমরাই 
তাহার নিকটতম প্রতিবেশী । তাই তাহার সাথে “মুলাআনায়' লিপ্ত হইলে ধরাপৃষ্ঠে আমাদের 
আপাদমস্তক কিছুই অবশিষ্ট থাকিবে না। তাহার অভিশাপে আমরা সমূলে ধ্বংস হইব । 

ইহা শুনিয়া তাহার সংগীগণ বলিল- হে মরিয়মের পিতা! তাহা হইলে আপনি কি বলিতে 
চান ? সে বলিল, আমার মতে “মুলাআ'নায়' লিপ্ত না হইয়া আমরা তাহাকেই আমাদের নির্দেশ 
দাতা বানাইব। তিনি আমাদিগকে এই ব্যাপারে যাহা নির্দেশ দিবেন আমরা তাহা মানিয়া নিব। 
তিনি কখনও অন্যায় নির্দেশ দিবেন না। সংগীরা তাহার প্রস্তাব সমর্থন করিল। অতঃপর 
শুরাহবীল রাসূলুল্লাহ (সা)-কে বলিল-হযরত! আমি পরস্পরের মুলাআ'না অপেক্ষা আপনাকে 
একটি উত্তম প্রস্তাব প্রদান করিব। রাসূলুল্লাহ (সা) বলিলেন, উহা কি? সে বলিল, আগামী রাত্রি 
এবং কালকের সকাল পর্যন্ত আপনি আমাদের সম্বন্ধে যে সিদ্ধান্ত পেশ করিবেন, আমরা তাহা 
গ্রহণ করিব। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, হয়ত তোমাদের অন্যান্য লোক ইহা মানিয়া নিতে 
অসম্মতি জানাইবে। শুরাহবীল বলিল, আপনার এইরূপ সন্দেহ হইলে আমার এই সাথীদ্বয়কে 
ইহা সম্বন্ধে জিজ্ঞাসা করুন। তিনি সেই দুইজনকে জিজ্ঞাসা করিলে তাহারা বলিল-গোটা 
উপত্যকার সমস্ত লোক তাহার কথা মত চলে । স্খোনে তাহার সিদ্ধান্তকে অমান্য করার মত 
- কাহারো দুঃসাহস নাই। 

অতঃপর রাসূলুল্লাহ (সা) মুলাআনা বাতিল করিয়া দেন এবং তাহারা তখনকার মত ফিরিয়া 
গেল। পরের দিন সকালে তাহারা রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে উপস্থিত হইলে রাসূলুল্লাহ 
(সা) তাহাদের হাতে একটি চুক্তিপত্র দেন। তাহা এই £ 


Contents 


. সূরা আলে ইমরান ৫০৯ 


“পরমদাতা ও করুণাময় আল্লাহর নামে আর্ত করিতেছি । এই পত্রটি আল্লাহর রাসূল- নবী 
মুহাম্মদের পক্ষ হইতে নাজরানবাসীদের প্রতি । তাহাদের প্রত্যেক হলুদ, শ্বেত ও কৃষ্ণকায় 
আযাদ ও দাস-দাসীর প্রতি আল্লাহর রাসূলের নির্দেশ অবশ্য পালনীয়। তবে সকল বিষয় 
তাহাদের ইখতিয়ারাধীন করিয়া দেওয়া হইল । কেবল প্রতি বছর তাহাদিগকে মাত্র দুই হাজার 
লুঙ্গি ও চাদর প্রদান করিতে হইবে । এক হাজার রজব মাসে প্রদান করিবে এবং এক হাজার 
সফর মাসে শোধ করিবে ইত্যাদি ।” 

এইভাবে একটি পূর্ণ চুক্তিপত্র তাহাদিগকে দেওয়া হয়। 

ইহা দ্বারা জানা গেল যে, তাহাদের উক্ত প্রতিনিধিদলটি নবম হিজরীতে আগমন 
করিয়াছিল। তাই আল্লামা যুহরী (র) বলিয়াছেন, সর্বপ্রথম নাজরানবাসীরাই রাসূলুল্লাহ (সা)-কে 
জিযিয়া কর প্রদান করেন। আর জিযিয়া সম্বন্ধীয় আয়াতটি মক্কা বিজয়ের পরে অবতীর্ণ 
হইয়াছিল। আয়াতটি হইল এই ৪..... ১২১1 2১1: 39 411 ১০১2 % 32311191018 

জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে শা*বী, দাউদ ইব্‌ন আবু হিন্দ, মুহাম্মদ ইব্‌ন দীনার, 
মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, জাবির রো) বলেন £ 

একদা আকিব ও সাইয়িদ রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করেন এবং তাহাদের সাথে 
মুলাআনা করার জন্য তাহারা নবী (সা)-কে আহ্বান জানান । নবী (সা)-ও বাধ্য হইয়া তাহাদের 
“সাথে মুলাআনা করার জন্য ওয়াদা প্রদান করেন। সকাল হইলে নবী (সা) আলী (রা), ফাতিমা 
(রা), হাসান (রা) ও হুসাইন (রা)-কে সঙ্গে নিয়া মুলাআনা করার জন্য বাহির হন। কিন্তু 
তাহাদিগকে মুলাআনার প্রস্তুতি সংবাদ পাঠাইলে তাহারা নবী (সা)-এর সাথে ইহা করিতে 
অস্বীকৃতি জানায় । অবশেষে পরদিন তাহারা খিরাজ প্রদান করিতে সম্মত হয়। 

অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন ঃ 

যিনি আমাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন, সেই সত্তার কসম! যদি তাহারা উভয়ে ইহাতে 
স্বীকৃতি জানাইত, তাহা হইলে তাহাদের উপত্যকার উপর অগ্নিবৃষ্টি বর্ষণ হইত। জাবির (রা) 
বলেন 8 ১২:.519 12859 ১5০১5 (505 51916 55 এই আয়াতটি 
তাহাদের সম্বন্ধেই নাযিল হয়। অর্থাৎ আস, আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণ, 
আমাদের নারীগণ ও তোমাদের নারীগণ এবং আমাদিগকে ও তোমাদিগকে আহ্বান করিতেছি । 


ee FOr 


ee eee 


হইয়াছে। (440551, দ্বারা হাসান (রা) ও হুসাইন (রা)-কে বুঝান হইয়াছে (১5,১, দ্বারা 
ফাতিমা (রা)-কে বুঝান হইয়াছে। | 
আহমাদ ইবৃন মুহাম্মদ আল আযহারী, আলী ইব্‌ন ঈসা ও হাকেম স্বীয় মুসতাদরাকে এইরূপ 
হাদীস বর্ণনা করিয়াছেন। অতঃপর হাকাম বলেন যে, সহীহ্দ্বয়ের শর্তের উপর ইহা সহীহ্‌ । 
তবে তাহারা ইহা এইভাবে বর্ণনা করেন নাই । 

শা'বী হইতে ধারাবাহিকভাবে মুগীরা, শু“বা ও আবু দাউদ তায়ালুসীও পরম্পরা সূত্রে ইহা 
বর্ণনা করিয়াছেন। এই রিওয়ায়েতটি বর্ণনাকারীদের দিক দিয়া বিশ্বস্ততম বটে । ইব্‌ন আব্বাস 
(রা) এবং বার্রা (রা) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 


Contents 


৫১০ .. তাফসীরে ইব্‌ন কাছীর 


ee “00 কাত তি 


Ro ator fos ah yA: an Legon পর 
বর্ণনা করিয়াছি, তাহার মধ্যে সামান্যও কম- বেশি নাই। 

4155 90514১015১0 560 404 0 | থ। 21155 অর্থাৎ আল্লাহ 
ব্যতীত অন্য কেহ উপাস্য নাই। তিনি মহাপরাক্রমশালী ও বিজ্ঞানময়। অতঃপর যদি তাহারা 
মুখ ফিরাইয়া নেয় অর্থাৎ ইহা সত্বেও যদি তাহারা অন্য দিকে মুখ ফিরাইয়া নেয়, তাহা হইলে 
১১১৬ ১১০ 411 90 অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ দুক্ৰ্মকারীদেরকে যথাযথ ভাবেই জানেন। 
অর্থাৎ যাহারা সত্য হইতে মিথ্যার দিকে অগ্রসর হয় তাহারাই দুক্কৃতিকারী। তাহাদিগকে আল্লাহ 
ভাল করিয়া জানেন । আর ইহার প্রতিফলস্বরূপ তাহারা পাইবে নিকৃষ্টতম প্রতিদান। তিনি এতই 
শক্তিশালী ও বিচক্ষণ যে, তাহার নিকট কারচুপির কোন অবকাশ নাই । তিনি পবিত্রতম ৷ তিনি 
সকল প্রশংসার একমাত্র পাত্র । তাহার ক্রোধাগ্নি হইতে তাহারই নিকট আশ্রয় চাই। 


23030১৩৩১51 854 পপ ১৩৮৪৩ 559 0৪0 ৩8 (1) 
6৫৩,15৩ CHER eS ৩৬৪ 35৬55 ০ 35 5; 


Ce 5৫008 

৬৪. (হে মুহম্মদ) বল, ওহে কিতাবধারী সম্প্রদায়! আইস, আমরা এমন একটি কথায় 
একমত হই, যাহা তোমাদের ও আমাদের মধ্যে সম্পূর্ণ সমান। তাহা হইল, আমরা কেহই 
আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করিব না ও তাহার সহিত কাহাকেও শরীক করিব না। আর 
আমরা আল্লাহকে ছাড়িয়া আমাদেরই একদল লোককে মনিব বানাইব না । অতঃপর যদি 
তাহারা ফিরিয়া যায়, তাহা হইলে তোমরা বল, তোমরা সাক্ষী হও যে, আমরা মুসলিম । 

তাফসীর £ এই আয়াতে ইয়াহুদী, খ্রিস্টান ও এই ধরনের. অন্যান্য সম্প্রদায়কে উদ্দেশ্য 
করিয়া সাধারণভাবে বলা হইয়াছে ঃ Lal ll ৩1055545441 IAL ৩৩ অর্থাৎ ‘বল, হে 
আহলে কিতাব, আইস একটি কথার দিকে । 

২4 (কালিমা) শব্দটি এমন বাক্যে ব্যবহার হয় যাহা দ্বারা কোন কল্যাণময় কথা বলার 
ইচ্ছা হয় তাই ইহার পরবর্তী বাক্যেই আল্লাহ তা'আলা বলিয়াছেন 5১:1১: 1১০ অর্থাৎ 
যাহা আমাদের ও তোমাদের মধ্যে সম্পূর্ণ সমান। অর্থাৎ যাহা ন্যায় এবং যাহাতে আমরা ও 
তোমরা সমান। 

তঃপর আল্লাহ তা“আলা মূল বিষয় ব্যক্ত করিতেছেন U১ % £111 21:25 % ১1 
(১.১ «১ অর্থাৎ তাহা এই যে, আমরা (উভয়েই) আল্লাহ ব্যতীত আর কাহারো বন্দেগী করিব 
না ও তাহার সহিত কাহাকেও শরীক করিব না।' অর্থাৎ না প্রতিমার, না ক্রুশের, না ভূতের, না 
শয়তানের, না আগুনের । বরং একমাত্র আল্লাহরই ইবাদত করিব। আর তাহার সহিত কোন 
শরীক করিব না। 


Contents 


সূরা আলে ইমরান ৫১১ 


উল্লেখ্য যে, ইহা সকল নবীরই আহ্বান ছিল। যেমন আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন £ 
SILLY | এ য় থা কত ও ৩৯১ 91,১০১ ০০ ৮45০1 ৮55 অর্থাৎ 
‘তোমার পূর্বে আমি যত রাসূল পাঠাইয়াছি তাহাদের সকলের নিকট এই প্রত্যাদেশই করিয়াছি 
যে, আমি ভিন্ন অন্য কোন মা“বৃদ নাই, সুতরাং সরা তই হরর কহ মমা চা 
আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 
aatln us do উন YL LUE La CEE 
অর্থাৎ ‘আমি প্রত্যেক উন্মতের মধ্যে রাসূল পাঠাইয়া এই কথা বলিয়াছি যে, তোমরা 
আল্লাহর ইবাদত কর এবং তাগুতের উপাসনা হইতে বিরত থাক ।' | 
অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন 8 ১১১ ০13025104১৮ ৮৮০১৮৪১১৯৪৭ 3 
11 অর্থাৎ আমাদের মধ্যে কেহ আল্লাহ ছাড়া অন্য কাহাকেও নিজের প্রভু বা খোদারূপে গ্রহণ 
করিব না। 
ইবৃন জারীজ (র) ইহার ভাবার্থে বলেন ঃ অর্থাৎ আল্লাহর অবাধ্যতায় আমরা একে অপরের 
অনুসরণ করিব না। ৰ 
ইকরামা বলেন ঃ ইহার ভাবার্থ হইল, আল্লাহ ব্যতীত একে অপরকে সিজদা না করা। 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ১৮০1০ (501,451 19155 15155 ১.৪ এই 
দাওয়াত প্রদান করিলে যদি তাহারা পরান্মুখ হয়, তবে পরিষ্কার বলিয়া দাও, তোমরা সাক্ষী 
থাক, আমরা তো ইসলাম গ্রহণ করিয়াছি । অর্থাৎ তাহারা যদি এই ন্যায় ভিত্তিক আহ্বানকেও 
অস্বীকার করে, তবে তাহাদিগকে বলিয়া দাও যে, তোমরা চিরকালের জন্য সাক্ষী থাক যে, 
আল্লাহ যে ইসলামী সংবিধান দিয়াছেন সেই ইসলামকে আমরা বরণ করিয়া নিয়াছি। 

আবু সুফিয়ান (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আব্বাস (রা), উবায়দুল্লাহ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন উতবা ইব্‌ন মাসউদ ও যুহরীর বর্ণিত হাদীস সম্বন্ধে বুখারীর ব্যাখ্যা প্রসঙ্গে 
আমি ইহা বিস্তারিত বর্ণনা করিয়াছি । আবূ সুফিয়ান যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে 
উপস্থিত হন, তখন সম্রাট তাহাকে রাসূলুল্লাহ সো)-র বংশের কথা জিজ্ঞাসা করিলে তিনি . 
অগত্যা রাসূলুল্লাহ (সো)-র বংশের আভিজাত্যের কথা স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন। 
প্রত্যেক প্রশ্বেরই তিনি স্পষ্ট উত্তর দিয়াছিলেন। উল্লেখ্য যে, এই ঘটনার সময় তিনি মুশরিক 
ছিলেন এবং পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। এই ঘটনাটি ঘটিয়াছিল হুদায়বিয়ার সন্ধির 
পরে এবং মক্কা বিজয়ের পূর্বে । হাদীসে উহা বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। অতঃপর রোম 
সম্রাট যখন তাহাকে প্রশ্ন করিয়াছিলেন যে, তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন ? তিনি তদুত্তরে 
বলেন যে, না, তবে ইদানিং তাহার সহিত আমাদের একটা চুক্তি হইয়াছে । না জানি তিনি এই 
ব্যাপারে কি করেন। এই ব্যাপারে ইহার চাইতে অতিরিক্ত কোন মন্তব্য করা আমার দ্বারা সম্ভব 
নহে। আসল কথা হইল যে, ইহার পর তাহার নিকট রাসুলুল্লাহ (সা)-এর পত্রখানা পেশ করা 
হয়। তিনি উহা পড়েন। তাহাতে লেখা ছিল ঃ 

“দয়াময় মেহেরবান আল্লাহর নামে । মুহাম্মদ রাসুলুল্লাহ (সা)-র পক্ষ হইতে রোম সম্রাট 
হিরাক্লিয়াসের প্রতি । হেদায়েতের অনুসারীদের উপর শান্তি বর্ষিত হউক। অতঃপর আপনি 


Contents 


৫১২ তাফসীরে ইব্ন কাছীর 


ইসলাম গ্রহণ করুন, শান্তির অংশীদার হউন । ইসলাম গ্রহণ করিলে আল্লাহ আপনাকে দ্বিগুণ 
প্রতিফল প্রদান করিবেন । আর বিমুখ হইলে সমগ্র রাষ্ট্রপ্রধানদের পাপ আপনার উপর বর্তাইবে। 
“হে আহলে কিতাব, একটি কথার দিকে আস, যাহা আমাদের ও তোমাদের মধ্যে সম্পূর্ণ সমান। 
তাহা এই যে, আমরা আল্লাহ ব্যতীত আর কাহারও বন্দেগী করিব না, তাহার সহিত কাহাকেও 
শরীক করিব না এবং আমাদের মধ্যে কেহ আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও নিজেদের রব বা 
খোদারূপে গ্রহণ করিব না। এই দাওয়াত কবূল 'করিতে তাহারা যদি প্রস্তুত না হয়, তবে 
পরিষ্কার বলিয়া দাও, তোমরা সাক্ষী থাক, আমরা মুসলিম ৷” 

ইমাম মুহাম্মাদ ইব্‌ন ইসহাক (র) প্রমুখ বলেন £ সূরা আলে ইমরানের প্রথম হইতে কম 
বেশী অষ্টাশি আয়াত পর্যন্ত নাজরানের প্রতিনিধিদের সম্পর্কে অবতীর্ণ হয় । 

ইমাম যুহরী (র) বলেন 8 এই লোকরাই সর্বপ্রথম জিযিয়া কর প্রদান করেন। অবশ্য এই 
কথা সৰ্বজনস্বীকৃত যে, জিযিয়ার আয়াতটি মক্কা বিজয়ের পরে অবতীর্ণ হয় । এ ক্ষেত্রে প্রশ্ন উঠে 
যে, যদি ইহা মক্কা বিজয়ের পরে নাযিল হইয়া থাকে তাহা হইলে রাসূলুল্লাহ (সা) কি করিয়া 
এই আয়াতটি হিরাক্লিয়াসের পত্রে লিখিয়াছিলেন ? উক্ত পত্র সম্পর্কে মুহাম্মদ ইব্‌ন ইসহাক ও 
যুহরী স্ব-স্ব গ্রন্থে বর্ণনাও করিয়াছেন। | 

ইহার কয়েকটি উত্তর রহিয়াছে। প্রথম উত্তর হইল ঃ সম্ভবত এই আয়াতটি দুইবার নাযিল 
হইয়াছে। হুদায়বিয়ার সন্ধির পূর্বে একবার এবং দ্বিতীয়বার মক্কা বিজয়ের পরে। দ্বিতীয় উত্তর 
হইল ঃ হয়তো সুরার প্রথম হইতে এই আয়াতের পূর্ব পর্যন্ত নাজরানের প্রতিনিধিদের ব্যাপারে 
অবতীর্ণ হইয়াছিল। আর এই আয়াতটি সেইগুলির পূর্বে অবতীর্ণ হয়াছিল। তবে এই অবস্থায় 
ইব্‌ন ইসহাকের ‘আশির উপরে আরও কিছু আয়াত’ উক্তিটির সত্যতা রক্ষিত হয় না। কেননা 
আবু সুফিয়ানের (রো) বর্ণিত ঘটনাটি ইহার বিপরীত সাক্ষ্য দেয়। 

তৃতীয় উত্তর হইল ঃ হয় তো নাজরানের প্রতিনিধিগণ হুদায়বিয়ার সন্ধির পূর্বে আসিয়াছিল 
এবং যাহা কিছু দিতে সম্মত হইয়াছিল তাহা জিযিয়া হিসাবে নয়, বরং মুবাহালা হইতে রক্ষা 
পাওয়ার জন্য চুক্তি হিসাবে দিয়াছিল। ইহা সর্বসম্মত কথা যে, জিযিয়ার আয়াত এই ঘটনার 
পরে অবতীর্ণ হয়। অবশ্য এই ঘটনার সাথে আয়াতের পূর্ণ সাজুয্য রহিয়াছে। যথা আবদুল্লাহ 
ইব্‌ন জাহাশ রো) বদরের পূর্বেকার জিহাদে প্রাপ্ত গনীমাতকে পীচ ভাগ করিয়া উহার একভাগ 
রাখিয়া বাকিগুলি সৈন্যদের ভিতর বন্টন করিয়া দেন। অথচ ইহার পরে গনীমতের আয়াত 
অবতীর্ণ হয় এবং তাহাতে এই বিধানই বিধৃত হয়। 

চতুর্থ উত্তর হইল ঃ হয়তো রাসূলুল্লাহ (সা) যে পত্রখানা হিরাক্লিয়াসকে পাঠাইয়াছিলেন 
তাহাতে তিনি সেই কথাগুলি নিজের পক্ষ হইতে লিখিয়াছিলেন। অতঃপর তাহার সেই 
ভাষাতেই ওহী নাযিল হয়। যেমন, হযরত উমর (রা)-এর পরামর্শ মৃতাবিকই পর্দা ও যুদ্ধবন্দী 
এবং মুনাফিকদের জানাযার নামায না পড়ার নির্দেশ অবতীর্ণ হয়। তেমনি মাকামে ইব্রাহীমে 
নামায পড়া এবং রাসূল (সা)-এর পত্নীগণকে তালাক দেওয়ার ধমক প্রদান সম্পর্কিত আয়াত 
দুইটিও তাহার পরামর্শ ও সিদ্ধান্তের অনুকূলে অবতীর্ণ হয়। 


Contents 

সূরা আলে ইমরান ৫১৩ 

BAS 2 চটি ১৫ A 55 TU ese ৮ PLD or Ie ০ 5 পাপা 
৩১৯52০35565 ৩24৯৮ 3 ০১৩৪০ 559 GU (৬০) 
০ OPES 55155952025) 
তি Lo কির] 9: ALE TASS ৩৪ ৯০:55:66 (1) 
O OLS: 305 2৩015 » »০ 9৮৩ 
১৩৮:৪৬৯৯ ০৫ ০5৬০০5৭5৩৯5 ৫৪৮) FL (NW) 
০৮৮৬৯ LE LS 
১51 02৩12 (594116৯5655451 0254 A ৭4৮3০১৩৫591 (A) 


০ ss 02255 


৬৫. “হে কিতাবীগণ! ইব্রাহীম সম্পর্কে কেন তোমরা তর্ক কর, অথচ তাওরাত 
ও ইঞ্জিল তো তাহার পরেই অবতীর্ণ হইল ? তোমরা কি বুঝ না ?” 

৬৬. “দেখ, যে ব্যাপারে তোমাদের সামান্য জ্ঞান আছে, তোমরা সেই ব্যাপারে তর্ক 
করিয়াছ। তবে যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নাই সে বিষয়ে কেন তর্ক করিতেছ ? 
আল্লাহ্‌ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও ৷” 

৬৭. “ইব্রাহীম ইয়াহুদী ছিল না নাসারাও ছিল না; সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী 
এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।” 

৬৮. “যাহারা ইব্রাহীমের অনুসরণ করিয়াছিল তাহারা ও এই নবী এবং যে সকল 
মানুষ ঈমান আনিয়াছে, তাহারাই ইবরাহীমের যথার্থ দাবিদার; আল্লাহু মু'মিনদের 
অভিভাবক । 

তাফসীর ঃ ইয়াহুদীরা দাবি করিত যে, ইবরাহীম (আ) ইয়াহুদী ছিলেন এবং খিস্টানরা দাবি 
করিত যে, ইবরাহীম (আ) খ্রিষ্টান ছিলেন। ইহা নিয়া তাহারা পম্পরে কলহ করিত। তাই 
আল্লাহ তা'আলা এই আয়াতসমূহের মাধ্যমে তাহাদের মিথ্যা দাবি খণ্ডন করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইব্‌ন জুবাইর, মুহাম্মদ 
ইব্‌ন আবু মুহাম্মদ মাওলা যায়িদ ইব্‌ন ছাবিত ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 

'নাজরান হইতে আগত খ্রিস্টান এবং ইয়াহুদীরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট বসিয়াই 
পরস্পরে ধর্মীয় ব্যাপারে বচসায় লিপ্ত হয়৷ এক পর্যায়ে ইয়াহুদী পাঁদ্রীরা দাবি করিয়া বসিল যে, 
ইব্রাহীম ইয়াহুদী ব্যতীত অন্য কোন ধর্মের লোক ছিলেন না। খ্রিস্টানরাও বলিতে লাগিল যে, 
টা এ সা Lae 
ক EET, OY তোমরা 
কিভাবে ইব্রাহীমকে তোমাদের বলিয়া দাবি করিতেছ? অথচ তাহার যুগ তো মূসার প্রতি 


কাছীর (২য় খণ্ড)__-৬৫ 


* এজি 


Contents 


৫১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


' তাওরাত নাযিল হওয়ার বহু পূর্বে অতিবাহিত হইয়াছে। আর হে খ্রিস্টানরা! তোমরাও কিভাবে 
' এই দাবি কর ? অথচ তোমাদের বহু বহু পূর্বে ইব্রাহীমের যুগ অতিবাহিত হইয়াছে। তাই 
আল্লাহ তা'আলা বলেন-.. ১৬1৪০৪ ১ অর্থাৎ তোমরা কি এতটুকু কথাও বুঝ না? 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ se RIAD AD Yn iil 
71০5651১421 ৮০১৪ 552155 অর্থাৎ তোমরা যেসব বিষয় সম্পর্কে জ্ঞান রাখ, সেই বিষয় 
লইয়া তো যথেষ্ট বিতর্ক করিলে । এখন যেসব বিষয়ে তোমাদের বিন্দুমাত্রও জ্ঞান নাই তাহা 
লইয়া কেন বিতর্কে লিপ্ত হইতে চাহিতেছ? ইহার দ্বারা আল্লাহ তাআলা ইয়াহুদী ও নাসারাদের 
যেসব বিষয়ে জ্ঞান নাই সেসব বিষয়ে অহেতুক তর্ক-বিতর্কের বিষয়কে নাকচ করিয়াছেন । 
অর্থাৎ তাহারা ইব্রাহীম (আ)-কে লইয়া তর্ক করে । অথচ সে সম্পর্কে তাহাদের কোন জ্ঞানই 
নাই। তাহারা ধর্মীয় জানা বিষয়গুলি লইয়াও যদি তর্ক করিত তাহাও একটা কথা ছিল৷ অথচ 
যে সকল বিষয়ে তাহাদের জ্ঞান নাই সেই সকল বিষয় তো সর্বজ্ঞ আল্লাহর নিকটই সমর্পণ করা 
উচিত। তাই আল্লাহ তাআলা বলেন 8 ১১০15 ০ ২১195251115 অর্থাৎ প্রকৃত জ্ঞান তো 
আল্লাহর রহিয়াছে, তোমরা তো কিছুই জান না। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 34 351 9 LSS Ys Uses A Al 941 
০5 ($:,১০ ইব্রাহীম না ছিল ইয়াহুদী, না ছিল খ্রিষ্টান; বরং সে তো ছিল একজন একনিষ্ঠ 
মুসলিম ৷ অর্থাৎ সে শিরক হইতে আত্মরক্ষা করিয়া চলিত এবং ঈমানের উপর দৃঢ়পদে প্রতিষ্ঠিত 
থাকিত। পরন্তু ১৫ ১:০1 ১০ 5 0১5 অর্থাৎ সে মুশরিকের মধ্যে শামিল ছিল না। এই 
আয়াতটি সূরা বাকারার এই আয়াতটিরই মর্মরূপঃ 
4০০১০০৫৮050, 
অর্থাৎ “তাহারা বলিল, তোমরা ইয়াহুদী হইয়া যাও অথবা, খ্রিষ্টান হইয়া যাও, তবেই সুপথ 
প্রাপ্ত হইবে ।' 
. অতঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 
Vs Nyala as ১৮ ৮০৪ 02৩1 nl nll ৮1901 
a tall লও 
অর্থাৎ “ইব্রাহীমের সহিত সম্পর্ক রাখার সবচেয়ে বেশি অধিকার রহিয়াছে তাহাদের, যাহারা 
তাহার অনুসরণ করিয়াছে । তাই এই সম্পর্ক রাখার অধিকারী হইতেছে এই নবী এবং তাহার 
অনুসারী ঈমানদার লোকগণ। বজ্তুত আল্লাহ কেবল তাহাদেরই সহায়ক যাহারা ঈমানদার ৷” 
ইহা দ্বারা আল্লাহ তা“আলা বুঝাইয়াছেন যে, হযরত ইব্রাহীমের (আ) অনুসরণের সবচেয়ে 
বেশি দাবিদার সেই সকল লোক, যাহারা তাহার দীনের অনুসরণ করিয়াছিল । তাহারা হইল এই 
নবী অর্থাৎ মুহাম্মদ (সা) আর তাহার অনুসারী আনসার ও মুহাজিরগণ এবং পরবর্তীতে যাহারা 
তাহাদের অনুসরণ করিবে। 
ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মাসরূক, আবু যুহা, সাঈদ ইব্‌ন মাসরূক, আবুল 
আহওয়াস ও সাঈদ ইব্‌ন মানসূর বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন ‘প্রত্যেক নবীরই নবীদের মধ্য হইতে একজন বন্ধু থাকেন। তাই তাহাদের মধ্য 


Contents 


সূরা আলে ইমরান রহ 


হইতে আমার বন্ধু হইলেন আমার জনক ও আল্লাহর দোস্ত হযরত ইব্রাহীম (আ)।' ইহা বলিয়া 
তিনি এই আয়াতটি পড়েন £1119 15১০] Sails ll [১ অর্থাৎ ‘ইব্রাহীমের সহিত 
সম্পর্ক রাখার সবচেয়ে বেশি অধিকার রহিয়াছে তাহাদের, যাহারা তাহার অনুসরণ করিয়াছে ।' 

ইহার উর্ধ্বতন সূত্রে সুফিয়ান সাওরী হইতে আহমদ যুবাইরীর সনদে বাযযার এবং 
তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। বাযযার (র) বলেন £ আবদুল্লাহ হইতে ধারাবাহিকভাবে 
আবু যুহা, সুফিয়ান ও আহমাদের সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে । তবে তাহা উপরোক্ত মাসরূকের 
রিওয়ায়েতের অনুরূপ নয়। সূফিয়ান হইতে ওয়াকীর সূত্রে তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন । 
অতঃপর তিনি বলেন-এইটি সবচেয়ে বিশুদ্ধ সূত্র । 

ওয়াকী তাহার তাফসীরে রিওয়ায়েত করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে 
ধারাবাহিকভাবে আবু ইসহাক, সুফিয়ানের পিতা ও সুফিয়ান বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবৃন 
মাসউদ রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, ‘প্রত্যেক নবীরই নবীদের মধ্যে একজন 
উস eae 
হযরত ইব্রাহীম (আ)।' ইহা বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন 8 ন ১11 
Ln diy ttt 1 221 001 {5৯১,০১ অৰ্থাৎ হ্রদের সহিত সম্পর্ক 
রাখার সবচেয়ে বেশি অধিকার রহিয়াছে তাহাদের, যাহারা তাহার অনুসরণ করিয়াছে। তাই 
এখন সম্পর্ক রাখার বেশি অধিকারী হইতেছে এই নবী এবং তাহার অনুসারী ঈমানদারগণ ॥' 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১১১০১! | "5/5 অর্থাৎ আল্লাহ তা'আলা 
কেবল তাহাদেরই সহায়ক ও সাহায্যকারী যাহারা ঈমানদার । অর্থাৎ যাহারা আল্লাহর রাসূলের 
উপর ঈমান আনিবে, আল্লাহ তাহাদের অভিভাবকতৃ গ্রহণ করিবেন । 


১৪1 029 (2১598 2 ১৬ ০১০12 HY 5) (৭) 


O32 05 
DE 21558 037 580 08005) 
৯০৮৫৬ ৪৬5 ৮৩৮৪৫55৩৩ ৮ ৯9০১০ (৮১) 


হও 


জাবাগলপল ১১৫০৪ ৩2 HE LG (VN) 


০৮৯৩ ৫05 hE 


৬ ৯০৬০১৪৩৬, ১০০৯০ (৮) 


. 5৫0৬৩ OAD OLS » 2 ৮০০১০ 2 রর ALS ৩০৪৩৩ 
মিরর রাত সে ৮ 


পি পট 


00289) টিটি 25012 ১ মি 25224 (৬৪3৫ (45) 


Contents 


৫১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


৬৯. “কিতাবীদের একদল তোমাদিগকে বিপথগামী করিতে চাহিয়াছিল; অথচ তাহারা 
তাহাদের নিজদিগকেই বিপথগামী করে, কিন্তু তাহারা উপলদ্ধি করে না ।” 

৭০. “হে কিতাবীগণ! কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার কর ? অথচ 
তোমরাই উহার সাক্ষ্য বহন কর।” 

৭১. “হে কিতাবীগণ! কেন তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত কর এবং সত্য 
গোপন কর? অথচ তোমরা জান।” 

৭২. “কিতাবীদের একদল বলিল, যাহারা ঈমান আনিয়াছে তাহাদের প্রতি যাহা 
অবতীর্ণ হইয়াছে, দিনের প্রারম্ভে তাহা বিশ্বাস কর এবং দিনের শেষে তাহা প্রত্যাখ্যান কর। 
হয়ত তাহারা ফিরিতে পারে ।” 

৭৩. আর যাহারা তোমাদের দীনের অনুসরণ করে তাহাদিগকে ব্যতীত আর কাহাকেও 
বিশ্বাস করিও না। বল, আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ । তেমনি বিশ্বাস করিও না 
যে, তোমাদিগকে যাহা দেওয়া হইয়াছে, অনুরূপ আর কাহাকেও দেওয়া হইবে । অথবা 
তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদিগকে যুক্তিতে পরাভূত করিবে । বল, 
অনুগ্রহ আল্লাহরই হাতে ৷ তিনি যাহাকে ইচ্ছা তাহা প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, 
সবজ্ঞ |” 

৭৪. তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাহাকে ইচ্ছা বিশেষ করিয়া বাছিয়া লন। আল্লাহ মহা 
অনুগ্রহশীল । 

তাফসীর £ এখানে আল্লাহ তা“আলা মুমিনদের প্রতি ইয়াহুদীদের হিংসার কথা উল্লেখ 
করিয়াছেন। তাহারা মু'মিনগণকে পথভ্রষ্ট করিতে চাহিতেছে। কিন্তু তাহারা নিজেরাই ভ্রান্তির 
মধ্যে নিপতিত হইতেছে । তিনি আরও বলিতেছেন, ইহার কারণে যে তাহারাই ধ্বংস হইতেছে 
তাহাদের সেই খবর নাই। 

একস রর রা সুরা NIALL: 
পি ও তত WE Cee 
পর্যবেক্ষণ করিতেছ। অর্থাৎ তাহাদের কিতাবসমূহে মুহাম্মদ (সা)-এর বৈশিষ্ট্যাবলী সম্পর্কে যে 
বর্ণনা ছিল তাহা তাহারা গোপন করিয়া রাখিতেছে। অথচ ইহার সত্যতার ব্যাপারে তাহারা 
যথাযথভাবে পরিজ্ঞাত ছিল। তাই তাহাদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করিয়া দিয়া আল্লাহ তা“আলা 
ঘোষণা করিতেছেন ঃ 


as el 921 le USS HG Til SS Jal ০০ 28০৮ SILI 
2১১1 |')১৪৫1 এ 
অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে একটি দল বলে যে, এই নবীর প্রতি বিশ্বাসীদের জন্য যাহা 
নাযিল হইয়াছে তাহার প্রতি তোমরা সকাল বেলা ঈমান আন আর সন্ধ্যা বেলা তাহা অস্বীকার 


কর। তাহা হইলে তাহারা ফিরিয়া যাইবে । এই কার্য করিয়া তাহারা দুর্বল মুসলমানদের ঈমান 
হরণের দুরভিসন্ধি আঁটিয়াছিল। অর্থাৎ তাহারা পরম্পরে পরামর্শ করিয়া সিদ্ধান্ত করিয়াছিল যে, 


Contents 


সূরা আলে ইমরান ৫১৭ 


আমরা নিজেরা দিনের প্রথমাংশে ঈমান আনিয়া মুসলমানদের সংগে নামায পড়িব এবং দিনের 
শেষাংশে ইহা সম্পূর্ণভাবে বর্জন করিয়া চলিব। তাহা হইলে মুর্খ ও স্বল্প জ্ঞানের মুসলমানরা 
ধারণা করিবে যে, ইসলামের মধ্যে দোষ-ক্রটির ব্যাপার রহিয়াছে। ফলে তাহারা দীন হইতে 
বিমুখ হইয়া পড়িবে। এই ভাবিয়া তাহারা বলিয়াছিল - ১০:11 অর্থাৎ এই কৌশল 
অবলম্বন করিলেন মু’মিনরা নিজেরাই ঈমান হইতে ফিরিয়া যাইবে । - 

মুজাহিদ হইতে ইব্‌ন আবূ নাজীহ বর্ণনা করেন যে, আল্লাহ তা'আলা ইহার মাধ্যমে 
ইয়াহুদীদের এই কার্যকলাপের প্রতি ইংগিত প্রদান করিয়াছেন যে, ইয়াহুদীরা নবী (সা)-এর 
সঙ্গে ফজরের নামায পড়িত এবং ষড়যন্ত্র করিয়া তাহারা অপরাহ্নে ইহা হইতে সম্পূর্ণ বিরত 
থাকিত। যাহাতে লোকজন এই কথা ভাবে যে, এই সব (বুদ্ধিমান) লোক সকালে ইসলাম 
পালন করিল, অথচ এখন বিকালে পালন করিতেছে না। তাহা হইলে অবশ্যই ইহারা ইসলামের 
মধ্যে কোন ক্রুটি পাইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রো) হইতে আওফী বর্ণনা করেন £ 

আহলে কিতাবদের মধ্যে এমন একটি দল ছিল, যাহাদের সাথে মুহাম্মদ (সা)-এর কোন 
সাহাবীর সকালে সাক্ষাৎ হইলে তাহারা তাহাদিগকে বলিত যে, তোমরা ঈমান আন । আর 
বিকালের দিকে দেখা হইলেই বলিত যে, তোমরা তোমাদের নামাযসমূহ যথাযথভাবে পালন 
কর। এই উদ্দেশ্যে তাহারা ইহা করিত যে, লোকজন যেন তাহাদিগকে উহাদের চাইতে পণ্ডিত 
পরহেজগার মনে করে। কাতাদা, সুদ্দী, রবী ও আবু মালিক (র) এইরূপ বর্ণনা করিয়াছেন। ১: 
১৫১2১ ৫১০ ০] %11১১০১5 অর্থাৎ তাহারা পরস্পর বলাবলি করিত যে, নিজেদের ধর্মমতের 
লোক ব্যতীত অন্য কাহারও কথা মানিও না। অর্থাৎ নিজেদের ধর্মের লোক ব্যতীত অন্যের 
উপর আস্থা স্থাপন করিও না। আর তোমাদের হাতে রক্ষিত (পূর্বের) গ্রন্থের বক্তব্যসমূহ 
তাহাদের নিকট বলিও না। তাহা হইলে তাহারা উহার উপরে ঈমান আনিতে থাকিবে এবং 
আমাদের ধর্মগ্রন্থের কথা তাহাদের জন্য দলীল হইয়া যাইবে। 

তাই আল্লাহ তা'আলা বলেন 8 «111 (5৮৯ (5১411 "519% হে নবী! তাহাদিগকে বলিয়া 
দাও, প্রকৃত হেদায়েত হইতেছে আল্লাহর হেদায়েত। অর্থাৎ তিনি সেই বিষয়ের উপর 
মুসলমানদের পূর্ণ ঈমান স্থাপন করার সুযোগ দিবেন যাহা তিনি তাহার বান্দা ও রাসূল মুহাম্মদ 
(সা)-এর প্রতি স্পষ্ট ও অকাট্য দলীল-প্রমাণ সহ অবতীর্ণ করীায়াছেন। যদিও ইয়াহুদীরা 
তাহাদের গ্রন্থে নবী মুহাম্মদ সম্পর্কে পূর্ববর্তী নবীগণ হইতে যে সকল উদ্ধৃতি নকল করা 
হইয়াছে তাহা গোপন করিয়া রাখিতেছে। 

১১ ১০8215925১5 Ls 05 এল 5% 51 ইহা তাহারই নীতি যে, এক 
সময় তোমাকে যাহা দেওয়া হইয়াছিল তাহাই অন্য কাহাকেও দেওয়া হইবে । অথবা অন্য 
লোকেরা তোমাদের খোদার সম্মুখে তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্য কোন মজবুত প্রমাণ 
পাইয়া যাইবে । অর্থাৎ তাহারা তাহাদের লোকদিগকে বলিত যে, তোমাদের নিকট (পূর্ববর্তী 
এঁশী গ্রন্থের) যে জ্ঞান রহিয়াছে তাহা মুসলমানদের নিকট বলিও না, তাহা হইলে তাহারা জ্ঞানে 
বাড়িয়া যাইবে । পরস্তু বর্তমানে ইহার প্রতি তোমাদের যে বিশ্বাস রহিয়াছে তাহার চেয়েও 
তাহাদের গ্রন্থের প্রতি তাহাদের দৃঢ় ঈমানের কারণে অধিকতর বিশ্বাস বাড়িয়া যাইবে । অথবা 


Contents 


৫১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাদের রবের নিকট ইহা তাহারা দলীল হিসাবে পেশ করিবে । অর্থাৎ তাহা হইলে তোমাদের 
গ্রন্থের প্রমাণ দ্বারাই তোমাদের উপর তাহারা আপিল দায়ের করিবে । এই দলীল তাহারা দুনিয়া 
ও আখিরাত উভয় জগতের জন্য মজবুত হাতিয়াররূপে ব্যবহার করিবে। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 2১০ 425 all ১১১ 1558]1 21 ৫5 অর্থাৎ হে 
নবী! বলিয়া দাও, অনুগ্রহ ও মর্যাদা দান সবই খোদার হাতে । তিনি যাহাকে চাহেন দান করেন। 
অর্থাৎ সমস্ত বিষয়ই তাহার অধিকারে রহিয়াছে । তিনি প্রদানকারী আবার তিনিই বঞ্চিতকারী । 
আর যাহাকে ইচ্ছা তাহাকে ঈমান, আমল ও অনুগ্রহরূপ সম্পদ দ্বারা পরিপূর্ণ করেন এবং 
যাহাকে ইচ্ছা তাহাকে সত্য হইতে অন্ধ ও ইসলামের বাণী শ্রবণ হইতে বধির এবং সঠিক জ্ঞান 
রা সারা রোগা রাগ , 
|| ১5113541115 RE AEE lg 10 তিনি 
i STIRRED RAR 
আর তাহার অনুগ্রহও অনেক বেশি এবং বিরাট । অর্থাৎ হে মুমিনগণ! তিনি তোমাদের উপর 
অপরিসীম অনুগ্রহ দান করিয়াছেন এবং তিনি তোমাদের নবীকে সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান 
করিয়াছেন। পরস্তু তিনি তোমাদিগকে সত্য ও পূর্ণ শরীআতের প্রতি হেদায়েত দান করিয়াছেন। 


? AS Oy i ots IH Es 232$815450৩85% (vo) 
০15৬1৮8৩৬১১ ১৩৩ 25 LIU IO) 15% মুলত 


0 ১৩৪০৫ 20105 ODS ৩২১ ও > ০৪৫9 


“2, ১৩৯ 2৮ তা এ 


Los WEG 89 ৬৪:০৫ (VN) 


৭৫.. “কিতাবীদের মধ্যে এমন লোক রহিয়াছে, যে বিপুল সম্পদ আমানত রাখিলেও 
ফেরত দিবে। আবার এমন লোকও আছে, যাহার নিকট একটি দীনারও আমানত রাখিলে 
তাহার পিছনে লাগিয়া না থাকিলে সে ফেরত দিবে না । ইহা এই কারণে যে, তাহারা বলে, 
কাফেরদের প্রতি আমাদের কোন বাধ্যবাধকতা নাই এবং তাহারা জানিয়া-শুনিয়া আল্লাহর 
ব্যাপারে মিথ্যা বলে ।” 

৭৬, “হা, কেহ্‌ তাহার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলিলে 
আল্লাহ মুত্তাকীদিগকে ভালবাসেন ।” 

তাফসীর £ ইয়াহুদীরা যে গচ্ছিত দ্রব্য আত্মসাৎ করিয়া থাকে, এখানে সেই সম্বন্ধে আল্লাহ 
তা“আলা মুসলমানদের সতর্ক করিয়াছেন। উদ্দেশ্য, তাহারা যেন ইয়াহুদীদের প্রতারণায় না 
পড়ে । 

৮১৪১ 4১505 51 ৬০ তাহাদের মধ্যে এমন লোক আছে, যদি তুমি তাহার নিকট 
পুঞ্জীভূত ধনরাশিও রাখিয়া দাও, তবুও সে তোমার ধন তোমার নিকট ফিরাইয়া দিবে। 

(৭ «21০০5 ৮52%1 ss ১0247 এমন ৬০ ৫০১ তবে 
তাহাদের মধ্যে এইরূপ লোকও আছে যে, যদি তুমি তাহার নিকট একটি দীনারও গচ্ছিত রাখ, 


Contents 


সূরা আলে ইমরান ৫১৯ 


তবে সে তাহাও তোমাকে প্রত্যর্পণ করিবে না! অবশ্য দিতে পারে যদি তুমি তাহার শিরোপরি 
দণ্ডায়মান থাক । অর্থাৎ উহা আদায়ের জন্য যদি বারবার তাগাদা দিতে থাক । 

সূরার প্রথম দিকে কিনতার (11৮৪) সম্বন্ধে আলোচনা করা হইয়াছে। আর দীনার তো 
এতই পরিচিত জিনিস, যাহা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। মালিক ইবৃন দীনার (র) হইতে 
হাতিম বর্ণনা করেন যে, মালিক ইব্ন দীনার বলেন ৪ 

দীনারকে দীনার বলার কারণ হইল এই যে, উহা দীনও এবং আগুনও । কেহ কেহ ইহার 
ভাবার্থে বলিয়াছেন-যে ব্যক্তি ন্যায় পথে আয় ও ব্যয় করিবে, তাহা তাহার জন্য দীনের বিধি 
পালনের সমতুল্য হিসাবে বিবেচনা করা হইবে । আর যে উহা অসতভাবে আয় ও ব্যয় করিবে 
তাহা তাহাদের জন্য দোযখের আগুন হইয়া ধরা দিবে । এখানে সেই হাদীসটি বর্ণনা করা 
যথোপযুক্ত বলিয়া মনে হইতেছে, যাহা ইমাম বুখারী স্বীয় সহীহ বুখারীতে বিভিন অধ্যায়ে 
একাধিকবার বর্ণনা করিয়াছেন। তবে কিফালার অধ্যায়ে উহা যেইরূপ বর্ণিত হইয়াছে, উহাই 
উত্তম ও স্পষ্ট মনে হয়। | 

রাসূল (সা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা রো) আবদুর রহমান ইবৃন হরমুয আল 
আরাজ, জাফর ইব্‌ন রবীআ, লাইছ ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন £ 

বনী ইসরাঈলের একটি লোক অন্য একটি লোকের নিকট এক হাজার স্বর্ণমুদ্রা ঝণ চাইলে 
লোকটি বলিল, সাক্ষী নিয়া আস। সে বলিল, আল্লাহ তা'আলার সাক্ষীই যথেষ্ট । সে বলিল, 
তাহা হইলে জামিন নিয়া আস। সে বলিল, আল্লাহর জামিনই যথেষ্ট । সে ইহাতে সম্মত হইয়া 
গেল এবং পরিশোধের মেয়াদ নির্দিষ্ট করিয়া তাহাকে এক হাজার স্বর্ণমুদ্রা দিয়া দিল । উহার পর 
ঝণগ্রহীতা ব্যক্তি সামুদ্রিক সফরে বাহির হইয়া যায়। কাজ-কর্ম শেষ করিয়া সে মেয়াদ শেষে 
সমুদ্রের তীরে আসিয়া তরীর জন্যে অপেক্ষা করিতে থাকে । উদ্দেশ্য এই যে, মহাজনের নিকট 
গিয়া তাহার খণ পরিশোধ করিয়া দিবে । কিন্তু পারাপারের জন্য কোন তরী না পাইয়া একখণ্ড 
গাছের গুড়ি নিয়া তাহার মধ্যে ফীক করিল এবং উহাতে এক হাজার দীনার রাখিয়া দিয়া মুখ 
বন্ধ করিয়া সমুদ্রে ভাসাইয়া দিল। অতঃপর সে বলিল, হে আল্লাহ! আপনি খুব ভাল করিয়াই 
জানেন যে, আমি অমুক ব্যক্তির নিকট হইতে এক হাজার দীনার খণ নিয়াছিলাম। সেই 
ব্যাপারে আপনাকেই সাক্ষী ও জামিন রাখিয়াছিলাম । সেও সত্তৃষ্টচিত্তে উহা আমাকে প্রদান 
করিয়াছিল। এখন আমি নির্দিষ্ট সময়ের মধ্যে তাহার খণ শোধ করার জন্যই এই সমুদ্রের তীরে 
নৌকা খুঁজিতেছি। কিন্তু কোন নৌকাই পাইলাম না। তাই বাধ্য হইয়া আপনার উপর ভরসা 
করিয়া গাছের গুড়ি খুঁড়িয়া তাহার মধ্যে টাকাগুলি রাখিয়া সমুদ্রে ভাসাইয়া দিলাম । আপনি 
তাহাকে তাহা পৌঁছাইয়া দিন। 

এই প্রার্থনা করিয়া সে চলিয়া গেল এবং গাছের গুঁড়িটিও ডুবিয়া গেল। তথাপি নৌকার 
অনুসন্ধানে থাকিল যেন নিজে যাইয়া হাতে হাতে তাহার খণ পরিশোধ করিতে পারে। অপর 
দিকে সেই মহাজন ব্যক্তিও এই উদ্দেশ্যে সমুদ্রের তীরে আসিল যে, হয়ত খণগ্রহীতা ব্যক্তি 
তাহার নৌকা নিয়া এই পথে আসিতে পারে । অবশেষে কোন নৌকা বা যাত্রী না দেখিয়া সে 
ফিরিয়া যাইতে উদ্যত হইল । এমন সময় তীরে গাছের একটি গুড়ি তাহার দৃষ্টিতে পড়িল। 


Contents 
৫২০ তাফসীরে ইবৃন কাছীর 


জ্বালানির কাজ হইবে ভাবিয়া সে উহা তুলিয়া নিয়া ফাড়িয়া কাঠ করিতে থাকিলে উহার মধ্য 
হইতে এক হাজার দীনার এবং একটি চিঠি বাহির হইল । এদিকে খণগ্রহীতা লোকটিও সমুদ্র 
পার হইয়া খণ শোধ করার উদ্দেশ্যে আসিয়া পড়িল এবং বলিতে লাগিল-আল্লাহ্‌ জানেন, আমি 
যথাসময় চেষ্টা করিতেছিলাম যে; একটি নৌকা পাইলেই তাহাতে পার হইয়া নির্ধারিত সময়র 
মধ্যে আপনার খণ পরিশোধ করিব । কিন্তু কোন নৌকা না পাওয়ায় একটু বিলম্ব হইয়া গেল। 
এই নিন আপনার টাকা ৷ তখন খণদাতা বলিল যে,আপনি যে মুদ্রা পাঠাইয়াছিলেন তাহা 
নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ আমার নিকট পৌঁছাইয়া দিয়াছেন। এখন আপনি আপনার এই 
সহস্র মুদ্রা নিয়া সন্তুষ্ট চিত্তে ফিরিয়া যান। 

কোন কোন সহীহ্‌ হাদীস সংকলনে ইহা লাইছের মুক্ত দাস আবদুল্লাহ ইব্‌ন সালেহ 
হইতেও বর্ণিত হইয়াছে । ইমাম আহমদ (র) স্বীয় মুসনাদে দীর্ঘভাবে লাইছ হইতে ইউনুস ইব্‌ন 
মুহাম্মদ আল মুআদ্দাবের সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন । বায্যার স্বীয় মুসনাদে হযরত নবী (সা) 
হইতে ধারাবাহিকভাবে আবূ হুরায়রা (রো), উমর ইব্‌ন আবু সালমার পিতা, উমর ইব্‌ন আবূ 
সালমা, আবূ আওয়ানা, ইয়াহয়া ইব্‌ন হাম্মাদ ও হাসান ইব্‌ন মুদরিকের সূত্রে এইরূপ বর্ণনা 
করিয়াছেন। অতঃপর তিনি বলেন যে, নবী (সা) হইতে এই হাদীসটি এই সূত্র ব্যতীত অন্য 
কোন সূত্রে বর্ণিত হয় নাই। 

অতঃপর বলা হইয়াছে ৪ ৪:2০ eal এ৪ 15০৪ 15131455401 অর্থাৎ 
আমাদের উপর এই সব অশিক্ষিতদের ব্যাপারে কোন দায়-দায়িতু নাই। অর্থাৎ তাহারা সত্য 
গোপন করিয়া ভণ্ডামী করিয়া বলিত যে, উম্মীদের ধন-সম্পদ যথেচ্ছ ব্যবহার করার আমাদের 
বৈধ অধিকার রহিয়াছে এবং উহাতে আমাদের দীনের কোন ক্ষতিও নাই। 

উল্লেখ্য যে, এখানে উম্মী বলিতে আরবদের বুঝান হইয়াছে। তাই আল্লাহ তা'আলা বলেন ঃ 
০১১০ ay ৫] all 515 1৮855 বস্তুত তাহারা আল্লাহর প্রতি মিথ্যারোপ 
করিতেছে আর তাহারাও ইহা জানে । অর্থাৎ তাহারাও জানিত যে ইহা অন্যায়। কেননা আল্লাহ 
তাহাদিগকে মালিকের অনুমতি ব্যতীত কোন জিনিস ব্যবহার বা ভক্ষণ করাকে হারাম করিয়া 
দিয়াছিলেন। তাই তাহাদের দাবি ছিল মিথ্যা ও মনগড়া । 

এই আয়াতাংশের হুকুমের ব্যাপারে মতবিরোধ রহিয়াছে । আবু শা“ছা ইব্‌ন ইয়ামীদ হইতে 
ধারাবাহিকভাবে আবূ ইসহাক হামদানী, মুআম্মার ও আবদুর রাজ্জাক বর্ণনা করেন যে, আবু 
শাছা ইব্‌ন ইয়ামীদ (র) বলেন ঃ 

জনৈক ব্যক্তি ইব্‌ন আব্বাসকে প্রশ্ন করেন যে, আমরা কখনও কখনও যুদ্ধের সময় 
জিম্মীদের মুরগী, ছাগল ইত্যাদি খাইয়া থাকি। ইহা শুনিয়া ইবৃন আব্বাস (রা) তাহাদিগকে 
জিজ্ঞাসা করিলেন যে, এটাকে তোমরা কেমন মনে কর ? উত্তরে তাহারা বলিল যেআমরা তো 
ইহাতে কোন দোষ আছে বলিয়া মনে করি না। অবশেষে তিনি বলিলেন, পূর্ববর্তী কিতাবীরাও 
এইভাবে বলিত যে, মূর্খদের মাল গ্রহণে কোন পাপ নাই । তবে জানিয়া রাখ যে, যাহারা জিযিয়া 
কর দিয়া থাকে তাহাদের কোন জিনিস এইভাবে নেওয়া জায়েয নয়, যদি তাহারা খুশি মনে না 
দেয়। ইব্‌ন ইসহাকের সূত্রে সাওরীও এইরূপ বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা আলে ইমরান ৫২১ 


সাঈদ ইব্‌ন জুবাইর (রা) হইতে ধারাবাহিকভাবে জাফর, ইয়াকুব, আবু রবী আয্‌ যহরানী, 
মুহাম্মদ ইব্‌ন ইয়াহয়া ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন জুবাইর (রা) বলেন ঃ 

কিতাবীদের নিকটে যখন রাসূল (সা) এই কথা শোনেন যে, উম্মীদের ব্যাপারে তাহাদের 
কোন দায়-দায়িত্ব নাই, তখন তিনি বলেন, আল্লাহর দুশমনরা মিথ্যা বলিতেছে। জাহেলী 
যমানায় যত রকম রেওয়াজ ছিল, সবকিছুই আমার পদতলে নিশ্চিহ্ন হইয়া গিয়াছে-একমাত্র 
আমানত ব্যতীত। কেননা আমানত পাপী কি পুণ্যবান যাহারই হউক, তাহা প্রত্যর্পণ করিতেই 
হইবে। 

অতঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 

৬৪619 ১৬৫০১ ৩৪915 17 হী, যে ব্যক্তি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করিবে এবং 
তাকওয়া অবলম্বন করিবে । অর্থাৎ যে ব্যক্তি প্রতিশ্রুতি পূর্ণ করে 'এবং আল্লাহকে ভয় করে আর 
আহলে কিতাব হইয়া স্বীয় ধর্মগ্রস্থের হেদায়েত অনুযায়ী হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি বিশ্বাস 
স্থাপন করে, তাহার কথা স্বতন্ত্র । 

উল্লেখ্য যে, সকল নবীর নিকট হইতে অঙ্গীকার নেওয়া হইয়াছিল এবং অঙ্গীকার 
প্রতিপালনের দায়িত্ব তাহাদের উম্মতগণের উপর তাহারা অর্পণ করিয়াছিলেন । সুতরাং যে ব্যক্তি 
আল্লাহ তা'আলার অবৈধকৃত বিষয়বস্তু হইতে দূরে থাকে ও তাহার শরীআতের অনুসরণ করে 
এবং নবীগণের নেতা শেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর পূর্ণ আনুগত্য স্বীকার করে, সে-ই 
মুত্তাকী । তাই বলা হইয়াছে ঃ 

5১555] ২.৯ 2111 505 নিশ্চয়ই আল্লাহ তা'আলা মুত্তাকীদিগকে ভালবাসেন । 


»$ 65৬ DI IH TELE 0৬৪৪ 0558 LHL (VY) 
১০০55 2 25৮9১১৮8320 নিশি ৯০৯১ ও 
%১.৫ 6 ২ পচ ৩ 
Odile 
৭৭. “নিশ্চয় যাহারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার ও তাহাদের শপথ অতি নগণ্য মূল্যে 
বিক্রয় করে, তাহারাই পরকালের প্রাপ্য হইতে বঞ্চিত এবং কিয়ামতের দিন আল্লাহ 
তাহাদের সঙ্গে কথা বলিবেন না, তাহাদের দিকে তাকাইবেন না ও তাহাদিগকে পবিত্র 
করিবেন না । আর তাহাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত রহিয়াছে ।” 
তাফসীর ৪ এখানে তাহাদের ব্যাপারে বলা হইয়াছে, যাহারা মুহাম্মদ (সা)-এর অনুসরণের 
ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্তেও তাহার প্রতি কোন ভ্রুক্ষেপ করিতেছে না। তাহারা উত্তম 
চরিত্র ও গুণাবলী এবং পার্থিব কিছু স্বার্থ হাসিল করে বটে, কিন্তু ৮৪:%1 GS % 4:19 
5,431 অর্থাৎ পরকালে তাহাদের জন্য কোন অংশ নাই। তাহা ছাড়া % *11| ১৫443 
2501 (52 6201 ১৮ কিয়ামতের দিন আল্লাহ না তাহাদের সহিত কথা বলিবেন, না 
তাহাদের প্রতি চাহিয়া দেখিবেন। অর্থাৎ তাহাদের প্রতি করুণার দৃষ্টি থাকিবে না । ফলে তিনি 
তাহাদের সহিত মোলায়েম ভাষায় কথা বলিবেন না এবং তাহাদের প্রতি দয়ার দৃষ্টিতে 
তাকাইবেন না। উপরন্তু ১১৫১3 3 তাহাদিগকে পবিত্রও করিবেন না। অর্থাৎ তিনি 


কাছীর (২য় খণ্ড__৬৬ 


Contents 


৫২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাদিগকে পাপ-পংকিলতা হইতে পবিত্র করিবেন না; বরং তাহাদিগকে জাহান্নামে নিয়া ' 
যাইতে নির্দেশ দান করিবেন। 

~~ 15০ ১15 অর্থাৎ তাহাদের জন্য রহিয়াছে মর্মবিদারক কঠিন শাস্তি । এই সম্পর্কে 
অসংখ্য হাদীস রহিয়াছে। তাহা হইতে কয়েকটি হাদীস আমরা এখানে উল্লেখ করিতেছি । 


প্রথম হাদীস 

আবূ যর (রা) হইতে ধারাবাহিকভাবে খুরশাতা ইব্‌ন হুর, আবূ যারাআ, আলী মুদরিক, 
শুবা, আফফান ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু যর (রা) বলেন £ 

রাসূল (সা) বলেন, তিন ধরনের লোকের সহিত আল্লাহ তা'আলা কিয়ামতের দিন কথা 
বলিবেন না ও তাহাদের প্রতি চাহিয়া দেখিবেন না এবং তাহাদিগকে পবিভ্রও করিবেন না। 
উপরন্তু তাহাদের জন্য রহিয়াছে কঠিন আযাব । আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! এই 
লোকগুলি কাহারা, যাহারা এত বড় ধ্বংস ও ক্ষতির. মধ্যে নিপতিত ? রাসূল (সা) তিনবার উহা 
বলেন। অতঃপর বলেন যে, যাহারা পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ঝুলাইয়া কাপড় পরে, মিথ্যা 
শপথ করিয়া যাহারা পণ্য বিক্রি করে এবং যাহারা অনুগ্রহ করিয়া পরে তাহা প্রকাশ করিয়া 
বেড়ায়। শু“বার রে) সনদে ইমাম মুসলিম এবং সুনানের সংকলকগণও এইরূপ বর্ণনা 
করিয়াছেন । j 

আবু আইয়াশ (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল আ'লা ইব্‌ন শুখাইর জারীবী, ইসমাঈল 
ও আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ আইয়াশ রে) বলেন ৪ 

আমি আবূ যর (রা)-এর সথে সাক্ষাত করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম যে, শুনিয়াছি 
আপনি রাসূলুল্লাহ (সা) হইতে একটি হাদীস বর্ণনা করিয়া থাকেন৷ তিনি বলিলেন- হা, আমি 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট যাহা শুনিয়াছি তাহাতে রং চড়াইতে পারিব না এবং পারিব না তাহার 
উপর মিথ্যারোপ করিতে । আচ্ছা, আপনি আমার সূত্রে কি শুনিয়াছেন তাহা বলুন তো? তদুত্তরে 
আমি বলিলাম-আমি শুনিয়াছি যে, আপনি বলিয়াছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তা'আলা বন্ধুরূপে 
গ্রহণ করেন, আর তিন ব্যক্তির প্রতি তিনি শত্রুতা পোষণ করেন। অতঃপর তিনি বলেন- হা, 
আমি ইহাই রাসূলুল্লাহ (সা) হইতে শুনিয়াছি এবং ইহাই বলিয়াছি। আমি জিজ্ঞাসা করিলাম, 
সেই ব্যক্তিরা কাহারা, যাহাদিগকে আল্লাহ তা'আলা তাঁহার বন্ধুরূপে গ্রহণ করেন? তিনি 
বলিলেন, যে ব্যক্তি আল্লাহর শত্রুদের মুকাবিলায় বীরত্বের সহিত দীড়াইয়া যায়। হয় সেই যুদ্ধে 
শহীদ হয়, নতুবা সাথীদের সংগে বিজয়ীর বেশে ফিরিয়া আসে । তেমনি যে ব্যক্তি কোন যাত্রী 
দলের সহিত সফররত হইয়াছে । বহু রাত পর্যন্ত যাত্রী দল চলিতে থাকে । যখন তাহারা অত্যন্ত 
ক্লান্ত হইয়া পড়ে, তখন এক জায়গায় অবতরণ করে। ক্লান্ত বদনে সবাই তো অঘোরে ঘুমায় 
কিন্তু সেই ব্যক্তি জাগ্রত থাকিয়া নামাযে মশগুল হইয়া যায় এবং যাত্রার সময় হইলেই আবার 
সকলকে জাগাইয়া দেয় । আর সেই ব্যক্তি যাহাকে অন্য লোক কষ্ট দেয় এবং সে অম্লান বদনে 
সবকিছু সহিয়া যায়। এইভাবে ততক্ষণ করে যে পর্যন্ত না তাহার মৃত্যু হয় অথবা তাহারা 
পরস্পর বিচ্ছিন্ন হইয়া যায়। আমি বলিলাম, সেই তিন ব্যক্তি কাহারা যাহাদের প্রতি আল্লাহ 
অসন্তুষ্ট? তিনি বলিলেন, অত্যধিক শপথকারী ব্যবসায়ী অথবা তিনি বলিয়াছেন, অত্যধিক 


Contents 


সূরা আলে ইমরান ৫২৩ - 
শপথকারী বিক্রেতা, অহংকারী দরিদ্র এবং অনুগ্রহ প্রচারকারী কৃপণ । অবশ্য হাদীসটি এই 
সনদে গরীব । 

দ্বিতীয় হাদীস 


আদী ওরফে ইব্‌ন উমাইর আল-কিন্দী (রা) হইতে ধারবাহিকভাবে রিজা ইব্‌ন হায়াত, 
উ“রস ইব্‌ন উমাইর, আদী ইবৃন আদী, জারীর ইব্‌ন হাযিম, ইয়াহয়া ইবৃন সাঈদ ও ইমাম 
আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমাইর আল-কিন্দী বলেন ঃ 

কিন্দা গোত্রের ইমরুল কাইস নামক এক ব্যক্তির সংগে হাযারামাউতের এক ব্যক্তির 
জমাজমি লইয়া বিবাদ বাধে । ইহা মীমাংসার জন্য তাহারা হুযূর (সা)-এর খিদমতে উপস্থিত 
হয়। অতঃপর হুযূর (সা) হাযরামী গোত্রের ব্যক্তিকে প্রমাণ পেশ করিতে বলিলেন । কিন্তু সে 
প্রমাণ পেশ করিতে পারিল না। ইহার পর তিনি ইমরুল কাইসকে বলিলেন. তুমি তোমার 
দাবীর সত্যতার উপর শপথ কর । ইহা শুনিয়া হাযরামী গোত্রের লোকটি বলিল, হে আল্লাহর 
রাসূল! সে শুধু শপথ করিয়া বলিলেই হইয়া যাইবে ? তাহা হইলে আমি আল্লাহর শপথ করিয়া 
বলিতে পারি যে, সে আমার জমি মিথ্যা শপথ করিয়া নিয়া নিবে । অতঃপর রাসূলুল্লাহ সো) 
বলিলেন, যে ব্যক্তি মিথ্যা কসম করিয়া কাহারো মাল নিজের করিয়া নিবে, সে যখন আল্লাহর 
সহিত সাক্ষাৎ করিবে, তখন আল্লাহ পাক অসন্তুষ্ট থাকিবেন। আদী (রো) বলেন, ইহার পর 
হুযূর (সা) আলোচ্য আয়াতটি পাঠ করেন। ইহা শুনিয়া ইমরুল কাইস বলিল, হে আল্লাহর 
রাসূল! যদি কেহ তাহার ন্যায্য অংশ পরিত্যাগ করিয়া দেয় তবে সে ইহার কি প্রতিদান পাইবে ? 
হুযূর (সা) বলিলেন ৪ জান্নাত। ইমরুল কাইস বলিল, আপনি সাক্ষী থাকুন, আমি আমার ন্যয্য 
অংশ ছাড়িয়া দিলাম ৷’ আদী ইব্‌ন আদীর সনদে নাসায়ীও ইহা বর্ণনা করিয়াছেন । 


তৃতীয় হাদীস 

আবদুল্লাহ রো) হইতে ধারাবাহিকভাবে শাকীক, আ'মাশ, আবু মুআবিয়া ও আহমদ বর্ণনা 
করেন যে, আবদুল্লাহ (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি কাহারো সম্পদ অসৎ পন্থায় দখল করার উদ্দেশ্য 
মিথ্যা শপথ করে, সে যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করিবে, তখন তিনি তাহার প্রতি 
অত্যন্ত ক্রোধািত হইবেন’ তখন আ'মাশ বলেন- আল্লাহর শপথ, ইহা আমারই সম্পর্কে বলা 
হইয়াছিল। কেননা আমার ও একজন ইয়াহুদীর যৌথ মালিকানায় একখণ্ড জমি ছিল । কিন্তু সে 
আমার অংশের কথা অস্বীকার করিলে আমি সেই ব্যাপারে রাসূল (সা)-এর বিচার প্রার্থনা করি। 
অতঃপর হুযূর (সা) আমাকে বলেন যে, তোমার দাবির সপক্ষে তোমার নিকট কোন প্রমাণ 
আছে? আমি বলিলাম, না। অতঃপর তিনি ইয়াহুদীকে বলিলেন, তুমি তোমার দাবির সত্যতার 
উপর কসম কর। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! এই ব্যক্তি কসম করিয়া তো আমার 
সম্পদ নিয়া নিবে! তখন আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন £ 


SUL 0০5 টেডি alll ses 3১৮৯ 0501 0 
অর্থাৎ যাহারা আল্লাহর সহিত প্রদত্ত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথসমূহ সামান্য বা নগণ্য . 
মূল্যে বিক্রয় করিয়া ফেলে, পরকালে তাহাদের জন্য কোনই অংশ নাই। 


Contents 


৫২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্য একটি সূত্রে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে শাকীক ইব্‌ন 
ও আহমদ (রা) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ 

‘রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি কোন মুসলমানের মাল আত্মসাৎ করিবে, সে 
আল্লাহ্‌র সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে, আল্লাহ পাক তাহার প্রতি অসন্তুষ্ট থাকিবেন।' 
এমন সময় হয়রত আ*মাশ ইব্ন কায়েস রো) তথায় আগমন করেন এবং বলেন, আবূ আবদুর 
রহমান আপনার নিকট হাদীসটি কিভাবে বর্ণনা করিয়াছেন ? অতঃপর আমি ইহা দ্বিতীয়বার 
' বলিলাম । তখন তিনি বলিলেন, এই হাদীস আমার সম্বন্ধে বলা হইয়াছে । কেননা আমার এবং 
আমার চাচাতো ভাইয়ের মধ্যে একটি কূপ লইয়া বিবাদ ছিল। কপটি তাহারই দখলে ছিল। 
হুযূর (সা)-এর নিকট ইহার মীমাংসার জন্য গেলে তিনি আমাকে বলেন, তুমি তোমার দাবির 
সপক্ষে প্রমাণ পেশ কর যে, কুপটি তোমারই । নতুবা তাহার শপথের উপর ফয়সালা করা 
হইবে। 

তিনি আরও বলেনঃ আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আমার নিকট কোন প্রমাণ নাই। 
আর যদি তাহার শপথের উপর নির্ভর করিয়া মীমাংসা করেন, তাহা হইলে সে আমার কৃপ নিয়া 
নিবে। কেননা আমার প্রতিপক্ষ দুশ্চরিত্র লোক । তখন রাসূল (সা) বলেন, যে ব্যক্তি কোন 
মুসলমানের মাল আত্মসাৎ করে, সে আল্লাহর সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে, আল্লাহ 
তা'আলা তাহার প্রতি অসস্তুষ্ট থাকিবেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) আলোচ্য আয়াতটি পড়েনঃ 
অর্থাৎ যাহারা আল্লাহর সহিত প্রদত্ত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথসমূহ সামান্য মূল্যে বিক্রয় 
করিয়া ফেলে, পরকালে তাহাদের জন্য কোনই অংশ নাই। 


চতুর্থ হাদীস 

মু'আয ইব্‌ন আনাস হইতে ধারবাহিকভাবে সহল ইব্‌ন মুআয ইব্‌ন আনাস, যিয়াদ, 
রশীদ, ইয়াহয়া ইব্‌ন গাইলান ও ইমাম আহমদ রে) বর্ণনা করে যে, মুআয ইব্‌ন আনাস 
বলেনঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাহার কতক বান্দার সহিত . 
কথা বলিবেন না, তাহাদিগকে পবিত্র করিবেন না এবং তাহাদের প্রতি তাকাইবেনও না। 
একজন জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! উহারা কাহারা ? তিনি বলিলেন, স্বীয় 
পিতা-মাতার প্রতি অনীহা ও অসন্তোষ প্রকাশকারী এবং যে পুত্রের প্রতি পিতা অসন্তুষ্ট । আর 
সেই ব্যক্তি যাহার প্রতি কোন সম্প্রদায়ের অনুগ্রহ রহিয়াছে, কিন্তু সে তাহা অস্বীকার করে এবং 
তাহার উপর সহনশীলতা ও কৃতজ্ঞতার মনোভাব পোষণ করেনা । 


পঞ্চম হাদীস 
আবদুল্লাহ ইব্‌ন আবূ আওফা (রো) হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম ইব্‌ন আবদুর রহমান 
ওরফে সাকিস্তী, ইব্‌ন হাওশাব, হাশিম, হাসান ইব্‌ন আরাফ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন 
যে, আবদুল্লাহ ইব্‌ন আবূ আওফা (রা) বলেন ঃ এক ব্যক্তি বাজারে বিক্রির জন্য পণ্যদ্বব্য জমা 
করিয়া দীড়াইয়া বলিতেছিল, আমার এইগুলি এত টাকা দরে দিলেও আমি কাহাকে দিব না। 


Contents 


সূরা আলে ইমরান ৫২৫ 


ইহা বলিয়া মুসলমানদিগকে ধোকায় ফেলিয়া উহা বেশি দামে বিক্রি করিতেছিল। তাহার 
উদ্দেশ্যে তখন এই আয়াতটি নাযিল হয় ৪ 

আওয়াম হইতে অন্য সূত্রে বুখারীও ইহা বর্ণনা করিয়াছেন। 

ষষ্ঠ হাদীস 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবহিকভাবে আবূ সালেহ, আ'’মাশ, ওয়াকী ও ইমাম আহমাদ 
বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তিন ব্যক্তির সহিত আল্লাহ তা'আলা কিয়ামতের দিন কথা 
বলিবেন না, তাহাদের প্রতি তাকাইবেন না এবং তাহাদিগকে পবিত্রও করিবেন না। বরং 
তাহাদের জন্য রহিয়াছে কঠিন বেদনাদায়ক শাস্তি । (এক) যাহার নিকট প্রয়োজনাতিরিক্ত পানি 
মজুদ রহিয়াছে, কিন্তু তাহা সত্বেও সে কোন তৃষ্ণার্ত পথযাত্রীকে একটু পানি পান করায় না। 
(দুই) যে ব্যক্তি শপথ করিয়া পণ্য দ্রব্য বিক্রয় করে কিংবা শপথ করিয়া বাদশার হাতে বাইআত 
গ্রহণ করে। অতঃপর যদি বাদশাহ তাহাকে কিছু স্বার্থ দেন তাহা হইলে সে বাইআত রক্ষা করে; 
নতুবা স্বার্থহীনতার কারণে সে বাইআত ভঙ্গ করিয়া ফেলে । ওয়াকীর সুত্রে তিরমিযী এবং আবূ 
দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন £ হাদীসটি হাসান ও সহীহ্‌ পর্যায়ের । 


০505 ৬১৪12 £ ৮৮০০০) 52 পার ASD SHG ES dtd ১৮ (025 ৬৩ (vA) 
কপিল টার টা! 2৬১ ১528 55 


6৮৮ ৩৩৪ 
৭৮. “আর তাহাদের মধ্যে একটি দল রহিয়াছে, যাহারা কিতাবের ঢঙ্গে কিছু পাঠ করে 
যেন তোমরা উহাকে কিতাব মনে কর । অথচ উহা কিতাবের কিছু নহে । আর তাহারা বলে, 
ইহা আল্লাহর তরফ হইতে আসিয়াছে; অথচ উহা আল্লাহর তরফের নহে এবং তাহারা 
জানিয়া শুনিয়াই আল্লাহর নামে মিথ্যা কথা বলিতেছে।” 
তাফসীর ঃ এখানেও সেই অভিশপ্ত ইয়াহুদীদের বর্ণনা দেওয়া হইয়াছে। তাহাদের মধ্যে 
এমন একটি চক্র রহিয়াছে, যাহারা আল্লাহর কালামের মধ্যে রদ-বদল ও বিকৃতি আনয়ন করে 
এবং শব্দ উলট-পালট করিয়া অর্থ বদলাইয়া দেয়। আর ইহার মাধ্যমে তাহারা সাধারণ 
অশিক্ষিত লোকদেরকে বিভ্রান্তির শিকার বানায় । অশিক্ষিতরা ভাবে, এইগুলিও আল্লাহর 
কালাম। বস্তুত তাহারা আল্লাহর উপর মিথ্যা আরোপকারী। আর তাহাদের এই মিথ্যা কথা 
সম্পর্কে তাহারা খুবই অবহিত । তাই আল্লাহ বলেন ঃ Mas CX 40151505155 
৩১ অর্থাৎ ‘তাহারা জানিয়া শুনিয়াই আল্লাহর প্রতি মিথ্যা কথা আরোপ করিতেছে।' 
মুজাহিদ, শা'বী, হাসান, কাতাদা ও রবী ইব্‌ন আনাস (রা) বলেন £ ৪০০11 3 
. 4551১ এই আয়াতাংশের মর্মার্থ হইল এই যে, তাহারা কিতাব পাঠ করার সময় জিহবাকে 
ওলট-পলিট করে। অর্থাৎ উহার মধ্যে পরিবর্তন ঘটায় । বুখারী শরীফে ইব্‌ন আব্বাস রো) 


Contents 


‘৫২৬ তাফসীরে ইব্ন কাছীর 


হইতে ইহার ব্যাখ্যায় বর্ণিত হইয়াছে যে, উহারা শব্দ ও বাক্যের পরিবর্তন ঘটাইত এবং এক 
স্থানের বাক্য অন স্থানে অপসারণ করিত । অথচ আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন শক্তি নাই যে 
আল্লাহর কিতাবের একটি শব্দও পরিবর্তন-পরিবর্ধনের ক্ষমতা রাখে । আসল কথা হইল যে, 
তাহাদের ব্যাখ্যা-বিশ্লেষণ ছিল বাজে ও বিকৃত । 

ওহাব ইবৃন মাম্বাহ বলেন £ . 

আল্লাহর পক্ষ হইতে নাযিলকৃত তাওরাত ও ইঞ্জীল অবিকৃতই ছিল। আল্লাহ একটি অক্ষরও 
পরিবর্তন করেন নাই কিন্তু উক্ত কুচক্রিরা মনগড়া ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদান ও সংস্কার সাধন করিয়া 
উহার মধ্যে বিকৃতি ঘটায় । অথচ তাহারা বলিত, আমরা যাহা কিছু পড়ি তাহা সবই আল্লাহর 
পক্ষ হইতে প্রাপ্ত । অবশ্য আল্লাহর কিতাব সংরক্ষিতই আছে। তাহা কেহ পরিবর্তন করিতে 
পারে না। ওহাবের সূত্রে ইবৃন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

উল্লেখ্য যে, উপরোল্লিখিত বক্তব্যের অর্থ এই যে, তাহাদের নিকট এখন যে সংস্করণ 
রহিয়াছে তাহা নিঃসন্দেহে উহার পরিবর্তিত রূপ । আর আরবীতে অনূদিত যে সংস্করণ রহিয়াছে 
তাহা অসংখ্য দোষক্রটিতে পরিপূর্ণ । তাহার মধ্যে রহিয়াছে বাড়াবাড়ি ও হ্রাস-বৃদ্ধি। আসলে 
আরবীতে যাহা রহিয়াছে তাহা মূলত উহার ব্যাখ্যা । তাও এমন যে, মোটেই নির্ভরযোগ্য নয়। 
তাহার সবটুকুকেই মিথ্যা ও বানোয়াট বলা হইলে অতিরিক্ত কিছু বলা হয় না। ওহাবের কথার 
অর্থ ইহাও হইতে পারে যে, যাহা আল্লাহর কিতাব তাহা নিঃসন্দেহে যথাযথভাবে রক্ষিত আছে 
ও তাহার মধ্যে কোন ধরনের-হ্বাস-বৃদ্ধি কল্পনাই করা যায় না। 


5808 BEAN ING এ HS GLAD GE (va) 
| 8 


লা ডি টি তি 


০ UI 

3, ৫৩৩21 ৮651৫ পাপা পপ কু ডর £ পেশী ₹ Gd ৫ Caner 
১৩৩ ১১৩৮৩ ১৫51৩505 ANSE 2০৬৯১ (A. ) 
6 ৩৯ 4০৩ 


৭৯. “কোন মানুষের জন্য ইহা শোভনীয় নহে যে, তাহাকে আল্লাহর কিতাব, হিকমত 
ও নবুওয়াত দেওয়ার পর সে মানুষকে বলে যে, তোমরা আল্লাহকে ছাড়িয়া আমার বান্দা 
হইয়া যাও। বরং সে বলিবে, তোমরা আল্লাহওয়ালা হইয়া যাও, যেহেতু তোমরা কিতাব 
পড় ও পড়াও 1” 

৮০. “আর তাহারা এই নির্দেশও তোমাদিগকে দিবে না যে, ফেরেশতা ও নবীগণকে 
তোমরা প্রভু রূপে গ্রহণ কর। তোমরা মুসলমান হওয়া সত্বেও কি তাহারা তোমাদিগকে 
কুফরীর নির্দেশ দিবে?” 

তাফসীর £ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর অথবা 
ইকরামা, মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস 
(রা) বলেন ঃ 


Contents 


সূরা আলে ইমরান ৫২৭ 


রাসুলুল্লাহ (সা)-এর নিকট যখন আহলে নাজরানের ইয়াহুদী ও নাসারারা জমায়েত হইল 
এবং তিনি তাহাদিগকে ইসলামের দাওয়াত দিলেন তখন তাহাকে আবু রাফে“ বারমী বলিল যে, 
হে মুহাম্মদ! আপনার কি ইচ্ছা যে, আমরা আপনার সেভাবে উপাসনা করি যেভাবে নাসারারা 
মরিয়মের পুত্র ঈসার উপাসনা করিয়া থাকে ? নাজরানের এক খ্রিষ্টান ব্যক্তি, যাহাকে রঈস বলা 
হইত, সে তখন বলিল, হে মুহাম্মদ! আপনার ইচ্ছা কি ? আপনি কি আমাদিগকে আপনার 
উপাসনা করার জন্য ডাকিতেছেন ? অথবা সে এই ধরনের কিছু বলিয়াছিল। তখন রাসূলুল্লাহ 
(সা) বলিলেন- আল্লাহ ব্যতীত অন্য কাহারো ইবাদত করা হইতে আমি আল্লাহর নিকট আশ্রয় 
চাই এবং আমি আল্লাহ ব্যতীত অন্য কাহারো ইবাদতের প্রতি আদেশ করি না। তিনি এইজন্য 
আমাকে প্রেরণ করেন নাই এবং আমি এইজন্য আদিষ্ট হই নাই। অথবা হুযূর (সা) প্রায় 
এইরূপই বলিয়াছিলেন। 

অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের উভয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই আয়াতটির 
১৮১9 1৯01 5901 811 1555 01 ০৬৭ SUL হইতে Lyall হস সি এ 
পর্যন্ত নাযিল করেন। অর্থাৎ কোন মানুষেরই এই কাজ নহে যে, আল্লাহ তো তাহাকে কিতাব, 
প্রজ্ঞা ও নবুওয়াত দান করিবেন, আর সে ইহা লাভ করিয়া লোকদিগকে বলিবে যে, তোমরা 
খোদার পরিবর্তে আমার দাস হইয়া যাও। সে তো ইহাই বলিবে যে, খাটি আল্লাহওয়ালা হও । 
যেমন সেই কিতাবও ইহার তাকীদ দিতেছে যাহা তোমরা নিজেরা পড় ও অন্যকেও পড়াও। সে 
কখনো তোমাদেরকে এই কথা বলিবে না যে, ফেরেশতা অথবা পয়গান্ধরদেরকেই নিজেদের 
উপাস্য বানাইয়া লও । তোমরা যখন মুসলিম, লে বরন গর হারা হয নার 
দিবে, তাহা কি সম্ভব? 

তাই আল্লাহ তা“আলা বলেন ৪ 
8১451055215 8500 (০00 লে বি 25১5 01৮৮০ 04০ 

Ll oss ad Use 

অর্থাৎ কোন মানুষের জন্য উহা বাঞ্ছনীয় নয় যে, আল্লাহর কিতাব, প্রজ্ঞা এবং নবুয়াত 
প্রাপ্তির পর সে মানুষকে আল্লাহর উপাসনা পরিত্যাগ করাইয়া তাহার উপাসনার প্রতি আহবান 
জানাইবে। অর্থাৎ আল্লাহর সহিত তাহাকেও ইবাদতের মধ্যে শামিল করিতে বলিবে। কোন নবী 
রাসূলের জন্যই যখন ইহা বৈধ নয়, তখন কোন সাধারণ ব্যক্তির জন্য এরূপ আহবান জানানো 
কতই না বোকামী! তাই: হাসান বসরী (রা) বলেন যে, একজন সাধারণ মু'মিন দ্বারা 
কম্মিনকালেও ইহা হইতে পারে না যে, সে মানুষকে তাহার উপাসনার প্রতি আহ্বান করিবে । 

উল্লেখ্য যে, পূর্বেকার ইয়াহুদী ও খ্রিস্টানরা তাহাদের পাদ্রী ও ধর্মযাজকদের উপাসনা 
করিত, যেমন আল্লাহ তা“আলা বলিয়াছেন ১ ১১1১১১1১30১) 2৯৮১০ 1১১০। 
২1 অর্থাৎ তাহারা আল্লাহকে ছাড়িয়া তাহাদের আলিম ও পাদ্্রীদেরকে প্রভু বানাইয়া নিয়াছিল।" 
আদী ইব্‌ন হাতিম (রা) সম্বন্ধে মুসনাদে আহমাদ ও তিরমিযীতে বর্ণিত হইয়াছে যে, আদী ইব্‌ন 
হাতিম (রা) বলেন £ 


Contents 


৫২৮ তাফসীরে ইব্ন কাছীর 


হে আল্লাহর রাসূল! তাহারা তো পাদ্রীদের উপাসনা করিত না। রাসূলুল্লহ (সা) বলিলেন, 
‘হা, তাহারা হালালকে হারাম করিয়াছিল এবং হারামকে হালাল করিয়া নিয়াছিল, আর উহারা 
তাহাদের অনুসরণ করিত । তাহা হইলে নিশ্চয়ই ইহা তাহাদের উপাসনার অন্তর্ভুক্ত । 

সুতরাং ভণ্ড আলিম, পাদ্রী এবং পীরেরা রাসূলুল্লাহ (সা)-এর এই ব্যাখ্যার অন্তর্ভূক্ত ।, 
পক্ষান্তরে রাসূল (সা) এবং তাহার অনুসারী আমলদার হক্কানী আলিমগণ ইহার অন্তর্ভুক্ত 'নহেন। 
কেননা আল্লাহ পাক রাসূল (সা)-এর উপর যে সকল আদেশ করিয়াছেন তাহারা তাহাই প্রচার 
করেন এবং যাহা নিষেধ করিয়াছেন তাহারা মানুষকে তাহা করিতে বারণ করেন। মূলত 
রাসূলগণ হইলেন আল্লাহ ও তাহার সৃষ্টির মধ্যে দূত স্বরূপ । তাহাদের মাধ্যমে তিনি মানুষের 
প্রতি তাহার পয়গাম ও আমানতসমূহ পৌঁছাইয়া থাকেন। রাসূল প্রেরণের উদ্দেশ্যই হইল 
সৃষ্টিকে শ্রষ্টার ইবাদতের দিকে আহ্বান করা এবং তাহাদের নিকট সত্যবাণী পৌছাইয়া দেওয়া। 
তাই আল্লাহ তাআলা বলেন ৪ র 

টিসি 27517577157 

অর্থাৎ সে তো ইহাই বলিবে যে, খাঁটি আল্লাহওয়ালা হইয়া যাও। যেমন সেই কিতাবও 
ইহার তাকীদ দিতেছে যাহা তোমরা নিজেরা পড় ও অন্যকে পড়াও। অর্থাৎ আল্লাহর রাসূল 
লোকদিগকে বলিবে যে, তোমরা সকলে আল্লাহওয়ালা হইয়া যাও। 

ইব্‌ন আব্বাস রো) ও আবু রযীন (রা) প্রমুখ বলেনঃ এখানে আহবানকারী হিসাবে প্রজ্ঞাময় 
বুদ্ধিমান ও বিচক্ষণ আলিমদেরকে বুঝান হইয়াছে। 

হাসান (রো) প্রমুখ বলিয়াছেন ৪ ইহা দ্বারা ফকীহদেরকে বুঝান হইয়াছে। ইব্‌ন আব্বাস 
(রা) সাঈদ ইব্‌ন জুবাইর, কাতাদা আতা খোরাসানী, আতীয়া আওফী এবং রবী ইব্‌ন আনাসও 
ইহা বর্ণনা করিয়াছেন। 

হাসান বসরী (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে,, উহারা হইলেন আবিদ ও মুক্তাকীগণ । 

১৬০৩০ চি sy PUSS Gals AS Us এর ভাবার্থে যিহাক বলেনঃ 
কুরআন শিক্ষাকারীর উপর দাবী হইল তাহাকে সুবিবেচক ও সমঝদার হইতে হইবে, যাহাতে 
সে কুরআনের মর্মার্থ অনুধাবন করিতে পারে । ১০15 কে তাশদীদ দ্বারাও কেহ কেহ পড়েন। 
তখন ইহার অর্থ হইবে শিক্ষাদান করা । ৪-০১5 £44$ এর অর্থ হইল শব্দসমূহ মুখস্থ 
বা আয়ত্ত করিয়া ফেলা । অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 1১৬১০ 11৫১2 ২৩ 
(১1 ১1০2১১-413 ২4০-০।। ৪ অর্থাৎ সে এই নির্দেশ করে না, যে তোমরা আল্লাহ ব্যতীত 
অন্য কাহারও ইবাদত কর; হউক সে প্রেরিত কোন নবী বা নৈকট্য লাভকারী ফেরেশতা । 

Lalas pl 3| ১৯; ১৪৫13 ৫১৭ অর্থাৎ তোমরা যখন মুসলিম, তখন একজন 
নবী তোমাদিগকে কুফরীর নির্দেশ দিবে ইহা কি সম্ভব, এই কাজ সে করিতে পারে যে আল্লাহ 
ছাড়া অন্যের ইবাদতের দিকে আহবান করে । কেননা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের দিকে 
আহ্বান করে সে কুফরী করে। পক্ষান্তরে নবীদের কাজ হইল ঈমানের দাওয়াত দেওয়া । 
ঈমানের দাবী হইল আল্লাহর সাথে কোন শরীক না করিয়া একমাত্র তাহারই ইবাদত করা। 
যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন £ 


Contents 


সূরা আলে ইমরান ৫২৯ 


১$এনও ঢায আও কা 4 ৯5 4115১ ১০ UG a CL অর্থাৎ 
তোমার পূর্বেও আমি যত রাসূল পাঠাইয়াছিলাম সকলেরই উপরে এই ওহী পাঠাইয়াছিলাম যে, 
আমি ব্যতীত কোন উপাস্য নাই। সুতরাং তোমরা আমারই ইবাদত কর। আল্লাহ তাআলা 
অন্যত্র বলেন ৪ 
০১৮01195515 dil yet ১ 015১৮১2০1০৪ ৪ 0৯১২ আও 
অর্থাৎ আমি প্রত্যেক উন্মতের মধ্যে এই দাওয়াত লইয়া রাসূল পাঠাইয়াছি যে, তোমরা 
আল্লাহর ইবাদত কর এবং তাগুতের উপাসনা হইতে বিরত থাক। অন্যত্র আল্লাহ তা“আলা 
বলিয়াছেন ৪ 
২81৮৯ > yl! ০৩১০৯ [এশা ৯144১ ১০ এও ৪ ০০৭ Gill ০০ ০০৭৩ 
১5০৪ 
“অর্থাৎ তোমার পূর্বেকার সকল নবীকে জিজ্ঞাসা কর যে, আমি কি আল্লাহ ব্যতীত অন্যান্য 
মা*বুদ নির্ধারিত করিয়াছি যাহাদের তোমরা ইবাদত করিবে ? পরিশেষে সকলকে হুশিয়ার 
করিয়া দিয়া আল্লাহ তা'আলা বলেন ঃ 


৪ oe “পণ 0 ৮৬ পি ক 8 কি) ০৮ 9০ চলিত ৬7 
ভিসি ২ £ ভিডি. রা রনির 


অর্থাৎ তাহাদের যে ব্যক্তি বলে- আন্রাহকে বাদ দিয়া আমিই মাবুদ, বু 
দোযখের শাস্তি ভোগ করাইব এবং এইভাবে আমি অত্যাচারীদিগকে প্রতিদান দিয়া থাকি। 


ES হু পল (85 6৬545 IE 35 (Ay) 


2 2৫ পর্ণ 3 26 42:৫2 2 ১৯৫ ৫ Gur 5 রি 
KB REG AO 1285 রে 0 ৮০০৩ ৩৩০ 


0 সপ 93 ৩40৫5 10৩৫ 0৬651 2৩০০ 
27 পাতে feo EC (AY) 


জানল? ৬১৬৯ 
৮১. “স্মরণ কর, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে, তোমাদিগকে 
কিতাব ও হিকমত যাহা কিছু দিয়াছি আর তোমাদের কাছে যাহা আছে, তাহার সমর্থকরূপে 
যখন একজন রাসূল আসিবে, তখন নিশ্চয় তোমরা তাহার উপর ঈমান আনিবে এবং 
তাহাকে সাহায্য করিবে । তিনি বলিলেন, তোমরা কি স্বীকার করিলে ? আর এই সম্পর্কে 
আমার অঙ্গীকার কি. তোমরা গ্রহণ করিলে? তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম । তিনি 
বলিলেন, তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সহিত সাক্ষী রহিলাম। 
৮২. ইহার পর যাহারা বিমুখ হইবে তাহারাই সত্য বর্জনকারী ৷” 


কাছীর (২য় খণ্ড)__-৬৭ 


Contents 
৫৩০ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর ৪ এখানে আল্লাহ তা'আলা জানাইতেছেন, হযরত আদম (আ) হইতে শুরু করিয়া 
হযরত ঈসা (আ) পর্যন্ত প্রত্যেক নবীর নিকট হইতে এই প্রতিশ্রুতি লওয়া হইয়াছে যে, 
বর্তমানে তোমাদিগকে কিতাব ও কর্মকৌশল দিয়া পাঠাইলাম। পরবর্তীতে যদি তোমাদের 
নিকট ঠিক একই শিক্ষার সমর্থন লইয়া কোন নবী আসে, তাহা হইলে তাহার প্রতি তোমাদের 
ঈমান আনিতে হইবে এবং তাহাকে সার্বিক সাহায্য-সহযোগিতা করিতে হইবে । তখন কোন 
রা nia UL SAUL 
2০, ০ ১০ 28551 04] 5, | অৰ্থাৎ রণ কর, এল EER 
হইতে এই প্রতিশ্রুতি লইয়াছিলেন যে, আঁজ আমি তোমাদিগকে কিতাব ও হিকমত হইতে যাহা 
দিয়াছি। তিনি আরও বলেন ঃ ০১০45115৮71 ৩৬০০০০০৫৫৭৯ 
শি আন সু সর rs DPA 0D 
তোমাদের নিকট ঠিক সেই শিক্ষার সমর্থন লইয়া যদি আসে যাহা তোমাদের নিকট পূর্ব হইতে 
বিদ্যমান আছে, তবে তাহার প্রতি তোমাদের ঈমান আনিতে হইবে এবং তাহাকে সাহায্য 
করিতে হইবে । এই কথা বলিয়া আল্লাহ জিজ্ঞাসা করিলেন £ঃ তোমরা কি ইহার অঙ্গীকার 
করিতেছ এবং এই সম্পর্কে আমার নিকট হইতে প্রতিশ্রুতির গুরুদায়িত্‌ লইতে প্রস্তুত আছ? 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, রবী ইব্‌ন আনাস, কাতাদা ও সুদ্দী বলেন £ 5১-2! অর্থ 
হইল অঙ্গীকার ৷ | 7 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন ঃ (5-৭! অর্থ হইল দৃঢ় অঙ্গীকার । 

অতঃপর আল্লাহ বলেন 8 ০:-১/:4| ps Ly SAL 30 09১০3119108 
2111) 25 155 5 অর্থাৎ তাহারা বলিল, “হা, আমরা স্বীকার করিতেছি। আল্লাহ বলিলেন, 
তবে তোমরা সাক্ষী থাক, আর আমিও তোমাদের সহিত সাক্ষী রহিলাম। ইহার পর যে নিজের 
প্রতিশ্রুতি ভংগ করিবে, অর্থাৎ এই ওয়াদা ও অঙ্গীকার লংঘন করিবে, ০... ৯ 4119 
তাহারাই হইবে ফাসিক। 

আলী ইব্‌ন আবূ তালিব ও আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ আল্লাহ তা'আলা প্রত্যেক 
নবীর নিকট হইতে এই অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যে, যদি তিনি তাহার যুগে হযরত মুহাম্মদ 
(সা)-কে প্রেরণ করেন, তবে তাহার অবশ্য কর্তব্য হইবে তাহার উপর ঈমান আনা, তীহাকে 
সাহায্য করা এবং স্বীয় উম্মত ও অনুসারীদেরকেও তাহার উপর ঈমান আনিতে বলা ও তাহার 
আনুগত্য করার জন্য আদেশ দেওয়া। 

তাউস, হাসান বসরী ও কাতাদা বলেন ঃ আল্লাহ তা'আলা প্রত্যেক নবীর নিকট হইতে 
তাহাদের একে অপরের সত্যতা মানিয়া লওয়ার অঙ্গীকার নিয়াছেন। আলী (র) এবং ইব্‌ন 
আব্বাস (রা)-এর উপরোল্লিখিত বর্ণনার সহিত এই বর্ণনার কোন বৈপরীত্য নাই, বরং একটি 
অপরটির পরিপোষক বটে । ইব্‌ন তাউস তাহার পিতা হইতে ধারাবাহিকভাবে মুআম্মার, আবদুর 
রাযযাক, আলী (রা) ও ইব্‌ন আব্বাসের (রা) বরাতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে শা"বী, জাবির, সুফিয়ান, আবদুর 
রাযযাক ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবৃন ছাবিত (রা) বলেন ঃ 

উমর (রা) হুযুরের (সা) খিদমতে আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আমি আমার এক 
কুরাইযী ইয়াহুদী ভাইকে তাওরাতের সমস্ত কথা লিখিয়া দিতে বলিয়াছিলাম। তাই সে আমার 


Contents 


_ সূরা আলে ইমরান ৫৩১ 


জন্য সমগ্র তাওরাতটি লিখিয়া আনিয়াছে। উহা আপনার সম্মুখে পেশ করিব কি? ইহা শোনার 
পর হুযূর (সা)-এর চেহারা পরিবর্তন হইয়া যায়। তখন আমি উমরকে বলিলাম, আপনি কি 
হুযুর (সা)-এর চেহারার দিকে লক্ষ্য করিতেছেন না ? তৎক্ষণাৎ উমর (রা) বলিলেন, আমি সন্তুষ্ট 
চিন্তে আল্লাহকে প্রতিপালকরূপে, ইসলামকে দীনরূপে এবং মুহাম্মদ (সা)-কে রাসূলরূপে গ্রহণ 
করিয়া নিয়াছি। ইহার ফলে নবী (সা)-এর ক্রোধ বিদূরিত হয় এবং বলে, যে মহান সত্তার 
অধিকারে আমার আত্মা তাহার শপথ! যদি আজ মুসা আ) তোমাদের মধ্যে আগমন করেন 
আর যদি তোমরা আমাকে ত্যাগ করিয়া তাহাকে অনুসরণ কর তবে তোমরা ভ্রষ্ট হইয়া যাইবে। 
কেননা, সমস্ত উম্মতের মধ্যে আমার অংশের উম্মত তোমরা এবং সকল নবীগণের মধ্যে আমিই 
তোমাদের অংশের নবী। 

অপর এক হাদীসে জাবির (রো) হইতে ধারাবাহিকভাবে শা'বী, মুজাহিদ, হাম্মাদ, ইসহাক ও 
হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেন যে, জাবির (রা) বলেনঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমরা 
কিতাবীদেরকে কিছু জিজ্ঞাসা করিও না। তাহারা কিভাবে তোমাদিগকে সৎ পথ দেখাইবে ? 
তাহারা নিজেরাই তো পথভ্রষ্ট । তাহাদের কথায় পড়িয়া তোমরা অজ্ঞতাবশত কোন মিথ্যাকে 
সত্য বলিয়া মনে করিবে এবং কোন সত্যকে মিথ্যা বলিয়া বর্জন করিবে । আল্লাহর শপথ! যদি 
হযরত মুসা (আ) তোমাদের মধ্যে বিদ্যমান থাকিতেন, তবে তাহার জন্যও আমার আনুগত্য 
ব্যতীত অন্য কিছুই বৈধ হইত না।' কোন কোন হাদীসে এইভাবে বর্ণিত হইয়াছে যে, “যদি 
হযরত মুসা (আ) ও হযরত ঈসা (আ) জীবিত থাকিতেন, তবে তাহাদেরও আমার আনুগত্য 
' ব্যতীত অন্য কোন পন্থা থাকিত না।' 

সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা)-ই শেষ নবী এবং সর্ব রাসূলের নেতা । তাই যে কোন 
যুগেই তিনি নবী হইয়া আসিলে তাহার আনুগত স্বীকার করা সবার জন্যে ওয়াজিব হইত এবং 
সেই যুগে সকল নবীর উপরে তাহার আনুগত্য অগ্রগণ্য হইত । এই কারণেই মিরাজের রাত্রে 
বায়তুল মুকাদ্দাসে তাহাকে সকল নবীর ইমাম করা হইয়াছিল। অনুরূপভাবে হাশরের মাঠে 
আল্লাহ তা'আল্লাহ্র নিকট একমাত্র সুপারিশকারীও তিনিই হইবেন । ইহাই হইল সেই “মাকামে 
মাহমুদ" বা “প্রশংসিত স্থান’ যাহার একমাত্র তিনিই অধিকারী । অবশেষে একমাত্র তিনিই 
প্রতিষ্ঠিত থাকিবেন আর এমতাবস্থায় নবুওয়াত ও রিসালাতের দরজা বন্ধ হইয়া যাইবে । তাই 
আল্লাহ তা'আলা তাহার প্রতি বিশেষভাবে সালাম ও দরূদ প্রেরণ করিয়া থাকেন। : 
: GE 912৮০ 3 ৩০ ABI Os Ahly (AY) 

| O 05252 4205 
৩৯১১ ০১০৫৪৮১০০৮০ 3695645৩448 (৫) 
SEI G2 GEG ০৮ ৫0866 BENCH; 


০০১১৮১4০০৩5 ০১৪৪৬ ON 


85। 35505250886 ৬৫ ৩৪৯১ 2৮৪0০) 


O 02১৮৯ 52 


Contents 


৫৩২ তাফসীরে ইবৃন কাছীর 


৮৩. “তাহারা কি আল্লাহর দীন ছাড়া অন্য কিছু চাহিতেছে? অথচ আসমান-যমীনের 
সকল কিছুই ইচ্ছায় কি অনিচ্ছায় তাহার নিকট আত্মসমর্পণ করিয়াছে এবং তাহারই কাছে 
তাহারা ফিরিয়া যাইবে ।” 

৮৪. “বল, আমরা আল্লাহর উপর, আমাদের উপর অবতীর্ণ বস্তুর উপর, ইব্রাহীম, 
ইসমাঈল, ইসহাক, ইয়া‘কুব ও তাহার বংশধরদের প্রতি অবতীর্ণ বস্তুর উপর এবং মুসা, 
ঈসা ও অন্যান্য নবীর নিকট আমাদের প্রতিপালকের তরফ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে 
তাহার উপর ঈমান আনিয়াছি। আমরা তাহাদের কাহাকেও পৃথক করি না আর আমরা 
তীহারই নিকট আত্মসমর্পণকারী ৷” 

৮৫. “কেহ ইসলাম ব্যতীত অন্য কোন দীন গ্রহণ করিতে চাহিলে তাহা কখনও কবৃল 
করা হইবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্যতম হইবে ।” 

তাফসীর ৪ (১১৫১০৬১৯১১৩ oly all এও ১7০৭ অর্থাৎ ‘আকাশ ও 
পৃথিবীর সমস্ত জিনিসই ইচ্ছায় হউক কি অনিচ্ছায় হউক, খোদার নির্দেশের অধীন হইয়া 
আছে।' 

টিটি ML 


এ7১১ ১০০৭ ০56০০9৭০৪08 40, দর 


১০০৩ ৮5 Uli ৫3৬১ ১০৫2১ ১১৯৮১, ১১১০০০৪3৯৯৩ Lr, 

অর্থাৎ “তাহারা কি দেখে না যে, সমগ্র সৃষ্ট জীবের ছায়া ডানে ও বামে ঝুঁকিয়া পড়িয়া 
আল্লাহকে সিজদা করিয়া থাকে আর আকাশসমূহের সমস্ত জিনিস এবং পৃথিবীর সমস্ত প্রাণী ও 
ফেরেশতাকুল আল্লাহরই জন্য সিজদা করিয়া থাকে। উহারা কেহই অহংকার করে না; বরং ' 
তাহারা সবাই স্বীয় প্রভুকে ভয় করিয়া থাকে এবং তাহাদিগকে তিনি যে নির্দেশ দান করেন 
তাহারা তাহা পালন করেন। | 

বস্তুত মু'মিনরা আন্তরিক ও বাহ্যিক উভয় ভাবেই আল্লাহর আনুগত্য মানিয়া চলে আর 
কাফেররা তাহার হাতের মুঠায় রহিয়াছে বিধায় বাধ্য হইয়া তাহার আনুগত্য স্বীকার করিয়া 
নেয়। কেননা তাহার বিশাল সাম্রাজ্যে এমন কোন শক্তি নাই যে তাহার মুকাবিলা ও বিরোধিতা 
করিবে । 

একটি গরীব হাদীসে বর্ণিত হইয়াছে যে, নবী (সা) হইতে আতা ইব্‌ন আবূ রিহাব, 
আওযাঈ, মুহাম্মাদ ইব্‌ন মাহসান আল আকাশী, সাঈদ ইব্‌ন হাফস নুফাইলী, আহমাদ ইবনুন 
নযর আসকারী ও হাফিয আবুল কাসিম তিবরানী (র) বর্ণনা করেন যে, হযরত নবী (সা) 413 
সপ এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেনঃ 
আকাশের স্বেচ্ছাধীন মুসলিম হইল ফেরেশতাগণ যাহারা আল্লাহরই ইবাদতে নিয়োজিত থাকে 
আর পৃথিবীর হইল যাহারা ইসলামের উপরই জন্ম নিয়াছে। পক্ষান্তরে অনিচ্ছাবশত মুসলমান 
তাহারা যাহারা যুদ্ধক্ষেত্র হইতে মুসলমানদের হাতে শৃংখলবদ্ধভাবে আনীত হয়। মূলত এই 
লোকগুলিকে জান্নাতের দিকে টানিয়া নেওয়া হয় তাহাদের অনিচ্ছাসত্েও। 


Contents 


সূরা আলে ইমরান ৫৩৩ 


সহীহ্‌ হাদীসে বর্ণিত হইয়াছে যে, মহান প্রতিপালক সেই সব লোকদের প্রতি বিস্ময়বোধ 
করেন যাহাদিগকে শৃঙ্খলবদ্ধভাবে বেহেশেতের দিকে টানিয়া আনা হয়। এই হাদীসটির 
সিনা নন সরা সার রা রত 
সাজুয্য পূর্ণ । 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে মানসুর ও সুফিয়ান বর্ণনা করেন যে, মুজাহিদ বলেন £ 
১১৫৪ ৮০৩১ ৯০১19 ০1৯ dA ০০৭ 45 এই আয়াতটির মর্মার্থ ঠিক নিম্ন 
আয়াতটির অনুরূপ ৪ . 

DIE SY 515৮1 SE ১১৫৭৮ ১৩ অর্থাৎ তুমি যদি 
তাহাদিগকে জিজ্ঞাসা কর যে, পৃথিবী ভীকার্নমূহ কে সৃষ্টি করিয়াছে তবে তাহারা উত্তরে 
অবশ্যই বলিবে যে, আল্লাহ । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আ'মাশ ও সুফিয়ান বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) (১১৫৪ ৮০৮১১৪০1১৮০] এও ০০1৭ 45 এর ভাবার্থে 
বলেনঃ ইহার দ্বারা সেই প্রথম দিনটিকে বুঝানো হইয়াছে যেদিন সকলের নিকট হইতে 
অঙ্গীকার নেওয়া হইয়াছিল । ১১১ 4১11) আর সবই তাহার নিকট প্রত্যাবর্তিত হইবে। 
অর্থাৎ সেই নির্দিষ্ট দিনে যে দিন আল্লাহ প্রত্যেককে তাহার কর্মের প্রতিফল প্রদান করিবেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £...... (202 132115) 410 ৭ * হে নবী! বল, 
আমরা আল্লাহকে এবং আমাদের প্রতি যাহা নাযিল করা হইয়াছে তাহা মানি। অর্থাৎ কুরআন । 

BUT ৪8523 3৮১৮০ Jelly 2১121 5 0১১ ৮53 আর 
ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক ও ইযা“কুবের উপর যাহা নাযিল হইয়াছে এবং তাহার 
বংশধরদের প্রতি যাহা নাযিল হইয়াছে । অর্থাৎ বনী ইসরাঈলের ঘারটি গোত্র যাহা ইয়া“কুবের 
বারটি পুত্র সন্তান দ্বারা উদ্ভূত হইয়াছে। ৮:০১ ৮৮১ (5331 [59 এবং মূসা ও ঈসাকে 
যাহা দেওয়া হইয়াছে। অর্থাৎ যথাক্রমে তাওরাত ও ইল্লীল। 

১৮: ১০০ ১৮০15 এবং অন্যান্য পয়গান্বরকে তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে 
যাহা দেয়া হইয়াছে। ইহার মাধ্যমে সর্বস্তরের নবীগণকে শামিল করা হইয়াছে। 

১৮০ ৯১13০ 3৮854 আমরা তাহাদের মধ্যে কোনই পার্থক্য করি না। অর্থাৎ 
তাহাদের প্রত্যেকেরই উপর আমরা সমান বিশ্বাস রাখি। 

৮০০৭] ০$ এবং আমরা আল্লাহর ফরমানের. অধীন ও মুসলমান । সুতরাং 
মুসলমানরা প্রত্যেক নবীকেই বিশ্বাস করে এবং যত আসমানী গ্রন্থ রহিয়াছে তাহার একটি 
বাক্যকেও তাহারা অস্বীকার করে না। এবং তাহারা আল্লাহর পক্ষ হইতে নাধিলকৃত প্রত্যেকটি 
বাক্য ও বিষয়ের সত্যতা স্বীকার করে এবং আল্লাহ কর্তৃক প্রেরিত প্রত্যেক নবীর উপরই তাহারা 
বিশ্বাস ও আস্থাশীল। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 42০ 1485 1১15 154 9০০81 ১22 8 ১৮০ 
1 রাশ পপ x do 
তাহার সেই দ্রীনকে মোটেই কবূল করা হইবে না।” অর্থাৎ যে অন্য কোন্‌ পন্থায় জীবন 
পরিচালনা করিবে তাহার কিছুই কবুল করা হইবে না। উপরন্তু ০ ৪১ 531 ,৮৪ 555 
১৯4-১। সে পরকালে ব্যর্থ ও বঞ্চিত হইবে! 


Contents 


৫৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
সহীহ্‌ হাদীসে নবী (সা) বলিয়াছেন, যে ব্যক্তি এমন কাজ করে যাহা আমার আদেশ ও 
আদর্শের বহির্ভূত, তাহা প্রত্যাখ্যাত । 


আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, ইবাদ ইব্ন রশীদ, বনু হাশিমের গোলাম 
আবু সাঈদ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা রো) বলেনঃ মদীনায় বসিয়া 
একদা রাসূলুল্লাহ (সা) বলেন- কিয়ামতের দিন আমলসমূহ আসিতে থাকিবে । নামায আসিবে 
এবং বলিবে, হে আল্লাহ! আমি নামায । আল্লাহ বলিবেন, তুমি মংগলের উপর আছ। সাদকা 
আসিয়া বলিবে, হে প্রভু! আমি সাদকাহ। আল্লাহ বলিবেন, তুমি মংগলের উপর রহিয়াছ। রোযা 
আসিবে এবং বলিবে, হে প্রতিপালক, আমি রোযা । আল্লাহ বলিবেন, তুমি মংগলের উপর 
রহিয়াছ। অন্যান্য আমল আসিবে এবং আল্লাহ বলিবেন, মংগলের উপর রহিয়াছ। অতঃপর 
ইসলাম আসিয়া বলিবে, হে আল্লাহ! আপনি হইলেন সালাম আর আমি হইলাম ইসলাম 
আল্লাহ বলিবেন, তুমিও মংগলের উপর রহিয়াছ। আর আজ আমি তোমারই কারণে 
লোকদেরকে শাস্তি দিব কিংবা পুরস্কৃত করিব । এই কথাই আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 
Ol ০০ ৯১৯১| ০০৪ ১৯ 4৮০ ০82 51 71 925 ES ০55 
“যে ইসলাম ব্যতীত অন্য কোন পন্থা অবলম্বন করিতে চায় তাহার সেই পন্থা একেবারেই 
কবুল করা হইবে না এবং পরকালে সে ব্যর্থ ও বঞ্চিত হইবে ।” 
এই হাদীসটি একমাত্র ইমাম আহমদই বর্ণনা করিয়াছেন । ইহার একজন বর্ণনাকারী ইবাদ 
ইব্‌ন রশীদ ছিকা বা নির্ভরযোগ্য বলিয়া পরিচিত। কিন্তু হাসান প্রত্যক্ষভাবে হযরত আবু 
হুরায়রা রো) হইতে ইহা শোনেন নাই। 
ঠ // ১4 LL Ls 4/32 72, 4237/1294 PARA 2 এপ ত্র 
HE SOREN 5৩৪52৮৮০১৩৫ 4৬৬৪ 3 (AN) 
99801455051 
৮৫2 পাতা 0১৩ ee 5 ০ & পপ 3 ঠা Grr পাটি 
০৩:০৯০০১ ডিও এস এ 5 ৩122৭ (AY) 
০0935353 CIOS 6৩৬৪৭৭৫১৩১৮ (AA) 
92 ৫ 25242 ৬ ৫1৫ 59১৫৩ ৫81 রত ৮90১9 3 CC 
০৯:75 MCE LS ৬০১৬ 991৮৬ ০:১8) (AA) 
৮৬. “সেই জাতিকে আল্লাহ কিরূপে পথ দেখাইবেন, যাহারা ঈমানদার হইয়া পরে 
কাফের হইল? অথচ তাহারা প্রত্যক্ষ করিয়াছে যে, এই রাসূল সত্য ও তাহাদের নিকট 
সুস্পষ্ট দলীল-প্রমাণসহ সে আসিয়াছে। আল্লাহ যালিম সম্প্রদায়কে পথ দেখান না।” 
৮৭. “এই সমস্ত লোকের উপর তাহাদের কর্মফল হিসাবে আল্লাহ, ফেরেশতা ও সকল 
মানুষের অভিসম্পাত ।” 
৮৮. “তাহারা উহাতে স্থায়ী হইবে, তাহাদের শাস্তি কমানো হইবে না আর 
তাহাদিগকে আদৌ অবকাশ দেওয়া হইবে না ।” ঃ 
৮৯. “তবে যাহারা অতঃপর তাওবা করে ও নিজদিগকে সংশোধন করিয়া নেয়, 
তাহারা স্বতন্ত্র। অনন্তর আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দয়ালু!” 
তাফসীর ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, দাউদ ইব্‌ন আবু হিন্দ, 
ইয়াধীদ ইব্‌ন যরী, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন বাধী আল-বসরী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন 


Contents 


সূরা আলে ইমরান ৫৩৫ 


যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আনসারদের একটি লোক ইসলাম ত্যাগ করিয়া মুশরিকদের 
সংগে যোগ দেয়। পরে অনুশোচিত হইয়া তাহার গোত্রের এক লোক পাঠাইয়া হুযূর (সা)-এর 
নিকট জিজ্ঞাসা করায় যে, সে তাওবা করিয়া ইসলামে প্রত্যাবর্তন করিতে পারিবে কি ? তখনই 
১64০2125214 Lass 01 ১৪০ 8৫ হইতে "০", "98% 411 50 পৰ্যন্ত আয়াত 
নাযিল হয়। অতঃপর সে নতুন করিয়া মুসলমান হয়। 

দাউদ ইব্‌ন আবূ হিন্দের (র) সূত্রে নাসায়ী, হাকেম ও ইব্‌ন হাব্বানও ইহা বর্ণনা 
করিয়াছেন। হাকেম ইহার সনদকে শুদ্ধ বলিয়াছেন, কিন্তু তিনি ইহা তাহার মুসনাদে উদ্ধৃত 
করেন নাই । 

মুজাহিদ (র) হইতে ধারাবাহিকভাবে হুমাইদ আল আপরাজ, জাফর ইব্‌ন সুলায়মান ও 
আবদুর রাযযাক বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন ঃ হারিছ ইব্‌ন সুয়ায়েদ (রা) হুযুর 
(সা)-এর নিকট ইসলাম গ্রহণ করার পর কাফের হইয়া স্বগোত্রের নিকট ফিরিয়া যান। অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা এই সম্বন্ধে 2492125215৫ 1০55 811 5$2 (৮৫ হইতে ৭952 
১:২4 পর্যন্ত আয়াত নাযিল করেন। 

তিনি আরও বলেন ৪ অতঃপর তাহার গোত্রের এক লোক আসিয়া তাহার নিকট এই 
আয়াতগুলি পড়িয়া শোনাইল। তখন হারিছ (রো) বলেন, আল্লাহর কসম! আমি জানি যে, 
আপনি একজন সত্যবাদী এবং রাসূলুল্লাহ সো) আপনার অপেক্ষাও অধিক সত্যবাদী । আর 
আল্লাহ তা'আলা সর্বাপেক্ষা সত্যবাদী । ইহার পর তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া 
পুনরায় ইসলাম গ্রহণ করেন। ইহার পরবর্তীকালে তিনি দৃঢ়ভাবেই ইসলামের উপর প্রতিষ্ঠিত 
ছিলেন। 

আল্লাহ তা'আলা বলেন ৪ 


454১০ 3৯0১৮101555 2০৪ 419০8810540 ৪০৪৪ 
| lil 

“যাহারা ঈমানের নিয়ামত পাওয়ার পর পুনরায় কুফরী অবলম্বন করে, তাহাদিগকে আল্লাহ 
কিরূপে হেদায়েত দান করিতে পারেন? অথচ তাহারা নিজেরা এই কথার সাক্ষ্য দিয়াছে যে, এই 
রাসূল সত্য এবং তাহাদের নিকট উজ্জ্বল নিদর্শনসমূহ আসিয়াছে।” অর্থাৎ রাসূলের সত্যতা 
প্রমাণের জন্য সকল দলীলসহ তিনি আবির্ভূত হইয়াছেন। উহা খুবই স্পষ্ট ও উজ্জ্বল । কিন্তু 
পা রা USM ASA Pied Eh 
রন 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ১*41.%/| £১81 ৪২4১ % 1411 আল্লাহ যালিমদিগকে 
কখনই হেদায়েত দান করেন না। 


শ9৮9 ৮2. পাশা কা শা 


রদ বা প্র HG তাহাদের উপর আল্লাহ তা'আলা, 
ফেরেশতা ও সমস্ত মানুষেরই অভিশাপ বর্ষিত হয়।” অর্থাৎ আল্লাহ এবং সমগ্র সৃষ্টি তাহার প্রতি 


Contents 


৫৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অভিসম্পাত দেন। (৫:-3 ১4 “তাহারা চিরদিন এই অবস্থাতেই থাকিবে ।” অর্থাৎ তাহারা 
চিরদিন অভিশাপের মধ্যেই থাকিবে । 

LES 0833 Clalit ০২৬৯৪ 3 তাহাদের উপর হইতে বিন্দুমাত্র শাস্তিও 
ত্রাস করা হইবে না এবং তাহাদিগকে বিশ্রামও দেওয়া হইবে না।' অর্থাৎ তাহাদের উপর হইতে 
কখনই শাস্তি বন্ধ করা হইবে না এবং হাক্ষাও করা হইবে না। 

উপসংহারে আল্লাহ তা'আলা বলেন 8 

₹585 থা | ১০১1৯০13০15 ০০৪ ৩০০ IG ৩৪ ই 

'পরিশেষে সেইসব লোক এই অভিশাপ হইতে মুক্ত থাকিবে, যাহারা তাওবা করিয়া 
নিজেদের জীবনধারা ও কর্মনীতি সংশোধন করিয়া লইবে। বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও 
দয়ালু । অর্থাৎ ইহাই হইল তাহার করুণা, মেহরবানি ও ক্ষমাশীলতা যে, তিনি তাওবা করার পর 
তাহার বান্দাকে পুনরায় গ্রহণ করিয়া নেন। 


এ TE ৮12810905৪0 ৪৯ ৬) (৭০) 
০0:0৪) ০১ 

০8963 ১৯১০৪০৩৬৩58 22150515586 0251৩) (৭) 
১৩১০০2৮৪৮৩৫ HOE ক ঞএু +e ৩৩865 


প্রত্যাখ্যানের প্রবৃত্তি বাড়িয়াই চলে, তাহাদের তাওবা কখনও কবুল হইবে না। তাহারাই 
পথভ্রষ্ট ।” 

৯১. “যাহারা কুফরী করে এবং কাফের অবস্থায়ই মারা যায়, তাহাদের কেহ বিনিময় 
হিসাবে দুনিয়াজোড়া স্বর্ণ প্রদান করিলেও তাহা আদৌ কবুল করা হইবে না। তাহাদের 
জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাহাদের কোন সহায়ক নাই ।” 

তাফসীর $ অন্যত্র আল্লাহ তা'আলা অত্যন্ত দৃঢ়তার সহিত লোকদের সাবধান করিয়া 
দিতেছেন, যাহারা ঈমান গ্রহণের পর আবার কুফরী অবলম্বন করে এবং এই অবস্থাতেই মৃত্যু 
৮৯০৯ 
বলিয়াছেন 8 , 
পপ সি 
নিকট গৃহীত হয়, না। অনুরূপ এখানেও আল্লাহ তা'আলা বলিয়াছেন 45১5 ১১০ ১ 

31655412৫43 ‘তাহাদের তাওবা আদৌ কবুল করা হইবে না এবং এই ধরনের লোক 
একেবারেই পথভ্রষ্ট ।* অর্থাৎ ইহারাই সুপথ হইতে ভ্রষ্ট হইয়া ত্রান্তপথে পরিচালিত হয়। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, দাউদ ইব্‌ন আবু হিন্দ, ইয়াধীদ ইব্‌ন 
যরী' ' মুহাম্মদ ইবুন আবদুল্লাহ ইবন রাষী ও হাফিজ আবূ বকর বাষযার বর্ণনা করিয়াছেন যে, 
ইব্ন আব্বাস (রা) বলেন ৪ 


Contents 


সূরা আলে ইমরান ৫৩৭ 


একদল লোক ইসলাম গ্রহণ করিয়া ধর্মত্যাগী হইয়া যায়। দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করিয়া 
আবার ইসলাম ত্যাগ করে। অতঃপর তাহারা তাহাদের গোত্রের অন্যান্য লোকদের নিকট এই 
অবস্থায় কি করা যাইতে পারে সেই পরামর্শ চাহিয়া পাঠায় । তখন তাহাদের গোত্রের লোকেরা 
ইহার সমাধানের জন্য রাসূল পাক (সা)-এর নিকট উপস্থিত হন। ফলে এই আয়াতটি নাযিল 
হয় 84529511525 SAK ys ১16১০] ১1১১৫ 5234151 অর্থাৎ যাহারা 
ঈমান আনার পর কুফরী অবলম্বন করিয়াছে, তাহার পর কুফরীর দিকে ক্রমশ অগ্রসর হইয়াছে, 
তাহাদের তাওবা কবুল করা হইবে না। হাদীসটির সনদসমূহ খুবই উত্তম । 
অতঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 
(১3১৯১৭১০৯০০ ১০05 ৪০4 15510505919৮58 0501 0 
4821 2 
অর্থাৎ নিশ্চিত জানিয়া রাখ, যাহারা কুফরী অবলম্বন করিয়াছে এবং কাফের অবস্থায়ই 
প্রাণত্যাগ করিয়াছে, তাহাদের মধ্যে কেহ যদি নিজেকে শাস্তি হইতে বীচাইবার জন্য পৃথিবী 
জোড়া স্বর্ণ ও বিনিময় হিসাবে দান করে, তবে তাহাও কবুল করা হইবে না ৷’ অর্থাৎ যে ব্যক্তি 
কুফরীর উপর মৃত্যুবরণ করিবে তাহার কোন পুণ্য কাজই কবুল হইবে না। যদিও সে 
দুনিয়াজোড়া স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে। আবদুল্লাহ ইব্‌ন জাদআন (রা) রাসূলুল্লাহ 
(সা)-কে প্রশ্ন করিলেন, যদি সে একজন অতিথিপরায়ণ ও গোলাম আযাদকারী ব্যক্তি হয়, তবুও 
কি এইগুলি তাহার কোন উপকারে আসিবে না ? হুযূর (সা) বলিলেন-না। কেননা সে জীবনে 
একবারও এই কথা বলে নাই যে, হে আমার প্রভু! কিয়ামতের দিন আমার সমস্ত পাপ মোচন, 
করিয়া দিন।” অতএব সে যদি পৃথিবী পরিমাণ স্বর্ণ ও আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়, তবু 
তাহা গ্রহণীয় হইবে না। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন, তাহাদের বিনিময়ও গৃহীত হইবে না 
এবং তাহাদের জন্য কোন সুপারিশও কাজে আসিবে না। 
আল্লাহ তা আলা অন্যত্র বলেন £ 89০ Ys 4১৪ তত 
“সেই দিন না থাকিবে কোন বিকিকিনির ব্যবস্থা, আর না কাজে আসিবে কোন বন্ধুত্ব ও 
ভালবাসা ৷’ অন্যত্র আল্লাহ তা‘আল্যা বলিয়াছেন ঃ 
Sei সন কিনি সক oll AS ০৬। ৩ 
8211 i LC COs te 
অর্থাৎ পৃথিবী পরিমাণ জিনিসও যদি কাফেরদের নিকট থাকে এবং আরও এই পরিমাণ 
জিনিস যদি হয় আর তাহারা যদি উহা কিয়ামতের দিন শাস্তি হইতে পরিত্রাণের উদ্দেশ্যে প্রদান 
করে, তবুও তাহা গ্রহণ করা হইবে না। তাহাদিগকে সেই কঠিন শাস্তি ভোগ করিতেই হইবে । 
আল্লাহ তা“আলা এখানেও বলিয়াছেন ৪ 


(৯১ ১১৯১% eda বিটি ৯১ i ও রর নানী 
টিন বিকার বাজার রা 


কাছীর (২য় খণ্ড)-_-৬৮ 


Contents 


৫৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিয়াছে, তাহাদের মধ্যে কেহ যদি নিজেকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য পৃথিবী ভরা স্বর্ণও 
বিনিময় হিসাবে দান করে, তবু তাহা কবুল করা হইবে না। 

42 05১51 ৬15 এর ৩15 টি “আতফ'বা সংযোগের জন্য । আর আতফ এর মা'তুফ 
আলাইহ সাধারণত ভিন্ন বস্তু বা বিষয় হয়। কেহ কেহ বলিয়াছেন যে, এই 915 টি অতিরিক্ত 
919 তবে এই মতের চাইতে পূর্বোক্ত মতটিই উত্তম । কেননা সেক্ষেত্রে অর্থ দাঁড়ায় যে, 
কাফেরদিগকে আল্লাহর শাস্তি হইতে কোন বস্তু বা তদবীর রক্ষা করিতে পারিবে না। যদিও সে 
সমূহ বিপদ হইতে রক্ষা পাইবার জন্য পৃথিবী, পাহাড়, পর্বত, মাটি, বালু, মরুভূমি, শক্তভূমি 
ইত্যাদি সব কিছুর সমান ওযনের স্বর্ণও প্রদান করে, তবু তাহাকে রেহাই দেওয়া হইবে না। ' 

আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান জাওনী ও শুবা, হাজ্জাজ ও 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস ইব্ন মালিক (রা) বলেন £ রাসূলুন্থাহ (সা) 
বলিয়াছেন- কিয়ামতের দিন একজন দোযখীকে বলা হইবে যে, পৃথিবীতে যাহা কিছু আছে তাহা 
যদি সবই তোমাকে দেওয়া হয়, তবে কি তুমি এই দিনের ভীষণ শাস্তির বিনিময়ে উহার সব 
কিছুই মুক্তিপণ স্বরূপ প্রদান করিবে ? সে বলিবে, হা । তখন আল্লাহ তা'আলা বলিবেন, আমি 
তোমার নিকট ইহা হইতে অনেক কম চাহিয়াছিলাম। যখন তুমি তোমার পিতা আদমের পৃষ্ঠে 
ছিলে তখন আমি তোমার নিকট হইতে অঙ্গীকার নিয়াছিলাম যে, আমার সহিত কাহাকেও 
শরীক করিবে না। কিন্তু তুমি তাহা অগ্রাহ্য করিয়া শিরকে লিপ্ত হইয়াছিলে । সহীহ্দ্বয়েও এইরূপ 
বর্ণনা করা হইয়াছে। 

অন্য একটি সূত্রে আনাস (রো) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, হাম্মাদ, রূহ ও ইমাম 
আহমদ (র) বর্ণন করেন যে, আনাস (রো) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, কিয়ামতের দিন 
একজন বেহেশতীকে আনা হইবে এবং তাহাকে আল্লাহ তা'আলা জিজ্ঞাসা করিবেন, হে আদম 
সন্তান! কিরূপ স্থান পাইয়াছ ? সে বলিবে, হে প্রভু! উত্তম স্থান পাইয়াছি। আল্লাহ তা“আলা 
তখন বলিবেন, আরও কিছু চাওয়ার থাকিলে চাও এবং মনে কিছু আকাজ্কা থাকিলে তাহা প্রকাশ 
কর। সে বলিবে, হে আমার প্রভু! আমার বলার কিছুই নাই আর চাওয়ারও কিছু নাই । এখন 
আমার একটি মাত্র আকাঙ্ক্ষা যে, যদি আপনি আমাকে আবার পৃথিবীতে পাঠাইতেন এবং আমি 
আবার শহীদ হইয়া যাইতাম। অতঃপর যদি আপনি আমাকে জীবিত করিতেন এবং আমি 
আবার শহীদ হইয়া যাইতাম। এইভাবে যদি আমি দশবার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা 
লাভ করিতে পারিতাম! কেননা শহীদের উচু মর্যাদা আমি স্বচক্ষে অবলোকন করিয়াছি । 

এইভাবে একজন দোযখীকে ডাকা হইবে । তাহাকে বলা হইবে, হে আদম সন্তান! কেমন 
জায়গা পাইয়াছ? সে বলিবে, হে প্রভু! অত্যন্ত নিকৃষ্ট স্থান পাইয়াছি। তখন আল্লাহ তা'আলা 
বলিবেন, পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়া এই ভয়ানক শাস্তি হইতে মুক্তি লাভ করাটা পসন্দ কর কি? 
সে বলিবে, প্রভু! হ্যা অতঃপর মহা প্রতাপাবিত আল্লাহ বলিবেন, তুমি মিথ্যাবাদী । আমি তো 
তোমার নিকট ইহার চেয়েও বহু কম ও সহজ জিনিস চাহিয়াছিলাম। কিন্তু তাহা কর নাই। 
অতঃপর তাহাকে আবার দোযখে পাঠাইয়া দেওয়া হইবে । 

তাই আল্লাহ তাআলা বলিয়াছেন £ 

০১১০৫ ০ 1 ৮5565111315 ১৫1 4151 অর্থাৎ তাহাদের জন্য রহিয়াছে 
বেদনাদায়ক শাস্তি এবং তাহারা এমতাবস্থায় কাহাকেও সাহায্যকারী হিসাবে পাইবে না। অর্থাৎ 
তাহাদের এমন কোন লোক থাকিবে না, যে তাহাদিগকে এই কঠিন শাস্তি হইতে সুপারিশ 
করিয়া মুক্তি দিবে কিংবা তাহাদের শাস্তিকে অন্তত কিছুটা হাক্কা করিয়া দিবে । 


তৃতীয় অধ্যায় 


চতুর্থ পারা 


Contents 


$*৬ 


তত 2 


RA HA 22 ao EA ০৫ 
559 Os BIS 9 8 O32 Ge 1S EESHSMIES CS (AY) 
OE % 41৩ 


৯২. “তোমরা কখনও কল্যাণ পাইবে না যতক্ষণ না তোমাদের প্রিয় সম্পদ হইতে দান 
করিবে । আর তোমরা যাহা কিছু দান কর তাহা অবশ্য আল্লাহ ভালভাবে জানেন ।” 

তাফসীর £ আমর ইব্ন মায়মুন (র) হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, শরীক ও 
ওয়াকী স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন মায়মুন রে) 2১_411511%5 ১] 
আয়াতাংশের মর্মার্থ বলেন ৪ কল্যাণ লাভ করিতে পারিবে না অর্থাৎ বেহেশতে যাইতে পারিবে 
না। 

আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ইসহাক ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবূ 
তালহা, মালিক, রূহ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক (রা) বলেন ৪ 

মদীনার আনসারগণের মধ্যে সর্বাপেক্ষা ধনী ছিলেন হযরত আবূ তালহা (রা)। মসজিদে 
নববীর সংলগ্ন বিপরীত দিকে তাহার একটি বাগানে “বীরহা' নামক একটি কূপ ছিল। তাহার 
সম্পদসমূহের মধ্যে তাহার নিকট এইটাই সবচেয়ে প্রিয় ছিল। রাসূলুল্লাহ (সা) মাঝে মাঝে এই 
বাগানে পদার্পণ করিতেন এবং ইহার মিষ্ট পানি পান করিতেন । আনাস (রা) বলেন, যখন ১ 
১০৯৪ 0০০০18০৮6৮৮ 19105 আয়াতটি নাযিল হয়, তখন আবূ তালহা (রা) 
বলেন, হে আল্লাহর রাসূল (সা)! আল্লাহ তাআলা তো. বলিয়াছেন, প্রিয় বস্তু হইতে দান না 
করিলে কখনও কল্যাণ পাইবে না আর আমার সব বিষয়-সম্পত্তির মধ্যে 'বীরহা" আমার কাছে 
সর্বাপেক্ষা প্রিয় । আমি ইহা আল্লাহর পথে দান করিতে চাই । আপন্নি যে কাজে পসন্দ করেন, 
ইহা খরচ করুন। রাসূলুল্লাহ (সা) আনন্দিত হইয়া বলিলেন, বাহ্‌ বাহ্‌, এইটি তো খুবই 
মুনাফার বস্তু, খুবই মূল্যবান সম্পত্তি । তুমি ইহা স্বীয় আত্মীয়-স্বজনের মধ্যে বণ্টন করিয়া দাও। 
আবূ তালহা (রা) বলিলেন-আপনি যে পরামর্শ দিয়াছেন তাহাই আমি করিব। অতঃপর আবু 
তালহা (রা) উহা স্বীয় আত্মীয়-স্বজন ও চাচাতো ভাইদের মধ্যে বন্টন করিয়া দেন ।' সহীহ্দ্বয়ে 
ইহা বর্ণিত হইয়াছে। 

সহীহ্‌ বুখারী ও মুসলিমে বর্ণিত হইয়াছে যে, উমর (রা) বলেন ঃ “হে আল্লাহর রাসূল! 
পৃথিবীতে এমন কোন বস্তু দেখিতেছি না যাহার প্রতি আমার আন্তরিক আকর্ষণ রহিয়াছে- 
একমাত্র খাইবারের ভূখশুটুকু ব্যতীত। এই সম্পর্কে আপনি কি বলেন ? তিনি বলিলেন, মূল 
জমিটুকু নিজ দখলে রাখ এবং উহার উৎপাদিত শস্য আল্লাহ্র পথে দান কর। 
হাফিয আবূ বকর বাযযার বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন £ 


Contents 


৫৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


কুরআন শরীফ পাঠ করার সময় যখন আমি (4০165: 5১১11191055 1 
১৯5 এই আয়াত পর্যন্ত পৌঁছি; তখন আল্লাহ আমাকে দেওয়া সকল সম্পদ সম্পর্কে চিন্তা 
করি। কিন্তু আমার রুমী দাসীটি অপেক্ষা অধিক প্রিয় কোন জিনিস আমি ভাবিয়া পাইলাম না। 
কাজেই আমি উহাকে আল্লাহর পথে আযাদ করিয়া দিলাম । অবশ্য দানকৃত কোন জিনিস যদি 
করিতাম। | 


(1০০১৮৮৩22৩৩) 0৮5) BASS ০৮9৬৪) ৫ (৭) 
© 03৬০১ 2৩165562155 66055 OHS ৩৭৫ ৬০৫৪ 
০০১১৪ ৮ SIRI ISL পপর (৫০ 5৮৬ ys (5৫) 


৩৫৪54০85855 ও 21 ৩৩৩০ 05 (৭০) 
OOS 


৯৩. “তাওরাত নাযিলের পূর্বে বনী ইসরাঈলের জন্য সকল খাদ্যই হালাল ছিল 
কেবলমাত্র তাহারা নিজেরা যাহা হারাম করিয়াছিল তাহা ব্যতীত । বল, তাওরাত সামনে 
আন ও পাঠ কর, যদি তোমরা সত্যবাদী হও । 

৯৪. “যাহারা ইহার পরেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করিবে, তাহারাই যালিম।” 

৯৫. “বল, যার OE হরর এনা? গম অন্দর? 
কর ৷ আর সে মুশরিক ছিল না।” 

তাফসীর £ ইব্‌ন আব্বাস (রা).হইতে ধারাবাহিকভাবে শাহর, আবদুল হামীদ, হাশিম, 
ইব্‌ন কাসিম ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 

একবার কয়েকজন ইয়াহুদী আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে বলিল, আমরা আপনাকে কতগুলি 
প্রশ্ন করিব-যাহার উত্তর শুধু নবীই দিতে পারিবেন। রাসূলুল্লাহ বলিলেন-উহা জিজ্ঞাসা করিতে 
পার। কিন্তু, আল্লাহ্‌কে সাক্ষী রাখিয়া সেই অঙ্গীকার কর, যাহা হযরত ইয়াকুব (আ) তাহার 
পুত্রদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলেন। তাহা হইল এই, আমি যদি সেই প্রশ্বগুলির সঠিক 
উত্তর দিতে পারি তবে তোমাদিগকে ইসলাম গ্রহণ করিতে হইবে।' 

তাহারা ইহাতে সম্মত হইয়া অঙ্গীকার করিল । অতঃপর তাহারা বলিল, আপনি আমাদের 
চারিটি প্রশ্নের উত্তর দিন। এক হযরত ইস্রাঈল (আ) (ইয়াকুব আ) নিজের জন্য কোন খাদ্য 
হারাম করিয়াছিলেন ? দুই. পুরুষের বীর্য এবং স্ত্রীলোকের বীর্য কোন্টি কিরূপ এবং কখনও পুত্র 
এবং কখনও কন্যা হয় কেন ? তিন. শেষ নবীর ঘুম কোন্‌ ধরনের হয় ? চার, কোন্‌ ফেরেশতা 
তাহার নিকট ওহী নিয়া আসেন? 

রাসূলুল্লাহ্‌ (সা) আবার তাহাদের নিকট হইতে উপরোক্ত অঙ্গীকার গ্রহণ করিলেন। 
অতঃপর তিনি বলিলেন, আল্লাহ তা'আলা মুসা (আ)-কে তাওরাতে জানাইয়াছিলেন যে, একদা 
ইস্রাঈল কঠিন রোগে আক্রান্ত হইলেন। দীর্ঘ দিন তিনি এই রোগে ভুগিতে থাকায় আল্লাহ্‌র 


Contents 


সূরা আলে ইমরান ৫৪৩ 


নিকট প্রতিজ্ঞা করিলেন, যদি আল্লাহ তাহাকে রোগ হইতে মুক্তি দান করেন তবে তিনি তাহার 
সবচেয়ে প্রিয় খাদ্য ও পানীয় চিরদিনের জন্য পরিত্যাগ করিবেন । তাহার প্রিয় খাদ্য ছিলো 
উটের গোশত এবং উহার দুধ । ইহা শুনিয়া তাহারা বলিল, উত্তর সঠিক হইয়াছে। 

ইহার পর রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে আল্লাহ! ইহাদের কথায় আপনি সাক্ষী থাকুন । 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, সেই আল্লাহ যিনি একক ও অদ্বিতীয় এবং যিনি হযরত মূসা (আ)-এর 
প্রতি তাওরাত নাধিল করিয়াছেন, যাহা তোমরাও জান, তাহার নামে বলিতেছি যে, পুরুষদের 
বীর্য হয় গাঢ় ও সাদা এবং স্ত্রীদের বীর্য হয় তরল ও হলুদ বর্ণের । অতঃপর ইহাদের মধ্যে স্ত্রীর 
বীর্য যদি স্বামীর বীর্যের উপরে ঠাই পায় তবে আল্লাহর হুকুমে সন্তান মেয়ে হয় এবং স্বামীর বীর্য 
যদি স্ত্রীর বীর্যের উপরে ঠাই পায় তবে সন্তান ছেলে হয়।” তাহারা বলিল, হাঁ, এই উত্তরও 
সঠিক । রাসূলুল্লাহ বলিলেন-হে আল্লাহ! আপনি ইহাদের কথার সাক্ষী থাকুন। অবশেষে তিনি 
বলেন, “সেই আল্লাহর নামে বলিতেছি, যিনি মূসা (আ)-এর উপর তাওরাত নাযিল করিয়াছিলেন . 
যাহা তোমরাও জান। নিরক্ষর নবীর ঘুমের সময় চক্ষু মুদিত থাকে বটে, কিন্তু তাহার অন্তর 
জাগ্রত থাকে । তাহারা বলিল, উত্তর সঠিক হইয়াছে । তখন তিনি বলিলেন, হে আল্লাহ! আপনি 
ইহাদের স্বীকারোক্তির ব্যাপারে সাক্ষী থাকুন। চতুর্থ প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সা) বলিলেন, 
‘আমার নিকট জিব্রাঈল (আ) ওহী নিয়া আসেন এবং অন্যান্য সকল নবীর নিকটও তিনি ওহী 
নিয়া আসিতেন।' 

ইহা শুনিয়াই তাহারা চিৎকার করিয়া বলিয়া উঠিল- হায়, আপনার সঙ্গী জিব্রাঈল! 
জিব্রাঈল না হইয়া অন্য কেহ হইলে আমরা আপনার দীন অনুসরণ করিতাম । ইহাদের সম্বন্ধেই 
আল্লাহ তা“আলা বলিয়াছেন 8 ৮11 1১,২21 1545 ৮৫ ০ ৫ অর্থাৎ তুমি বলিয়া দাও, 
‘যাহারা জিব্রাঈলের প্রতি শত্রুতা পোষণ করে ইত্যাদি ।' আবদুল হামীদের সূত্রে হুসাইন ইবৃন 
মুহাম্মদ হইতে ইমাম আহমাদ ইহা বর্ণনা করিয়াছেন । 

অন্য একটি সুত্রে ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, বুকাইর 
ইব্‌ন শিহাব, আবদুল্লাহ ইব্‌ন ওয়ালিদ আজলী, আবূ আহমদ যুবাইরী ও ইমাম আহমদ বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ 

একদা কয়েকজন ইয়াহুদী আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে বলিল-হে আবুল কাসিম! আমরা 
আপনাকে পাঁচটি প্রশ্ন করিব। যদি আপনি তাহার উত্তর দিতে পারেন তবে আমরা বুঝিব যে, 
সত্যিই আপনি নবী এবং আমরা আপনাকে অনুসরণ করিব। এই কথার পর নবী (সা) 
তাহাদিগকে সেইরূপ অঙ্গীকার করিতে বলিলেন যেরূপ অঙ্গীকার হযরত ইয়াকুব (আ) গ্রহণ 
করিয়াছিলেন । তখন তাহারা তদ্রুপ অঙ্গীকার করিল । 

ঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, কি প্রশ্ন তোমাদের বলো । তাহারা বলিল, বলুন-নবীর 

থাকে ।' এবারে বলুন, কেন সন্তান পুত্র হয় এবং কন্যা হয়? তিনি বলিলেন, “পুরুষের বীর্য যদি 
স্ত্রীর বীর্যের উপর প্রাধান্য প্রাপ্ত হয় তবে সন্তান পুত্র হয় এবং যদি স্ত্রীর বীর্য প্রাধান্য পায় তবে 
সন্তান কন্যা হয়।’ এবার বলুন, ইস্রাঈল (আ) নিজের জন্য কি খাদ্য হারাম করিয়াছিলেন? 
তিনি বলিলেন-তিনি ভীষণ ভাবে “আরাকুন নিসা’ রোগে আক্রান্ত হইলে দুধ পরিত্যাগ করাই 


Contents 


৫৪8 | তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহার একমাত্র নিরাময় ভাবিয়া তিনি উহা পরিত্যাগ করিয়াছিলেন আহমাদ (র) এবং অন্যান্য 
মনীষীর বর্ণনায় আছে, তিনি নিজের জন্য উটের গোশত হারাম করিয়াছিলেন । তাহারা বলিল, 
আপনি সত্য বলিয়াছেন। এইবার বলুন, বজ্র কি বস্তু ? তিনি বলিলেন, আল্লাহর একজন 
ফেরেশতা মেঘ পরিচালনার দায়িত্বে রহিয়াছেন এবং তাহার হাতে রহিয়াছে একটি আগুনের 
চাবুক । তাহা দ্বারা তিনি আল্লাহর নির্দেশে মেঘগুলো এদিক সেদিক তাড়াইয়া থাকেন । তাহারা 
প্রশ্ন করিল, সেই শব্দগুলি কিসের, যাহা আমরা শুনিতে পাই ? তিনি বলিলেন, উহা সেই মেঘ 
তাড়ানোর শব্দ! তাহারা বলিল, আপনি সত্য বলিয়াছেন। এখন একটি প্রশ্ন অবশিষ্ট রহিয়াছে । 
তাহার উত্তর দিতে আপনি সক্ষম হইলেই আমরা আপনার অনুসারী হইয়া যাইব। তাহা হইল 
এই যে, প্রত্যেক নবীর জন্য একজন নির্দিষ্ট ফেরেশতা রহিয়াছেন। তিনি তাহার নিকট ওহী 
নিয়া আসেন। বলুন, আপনার সেই ফেরেশতা সাথী কে ? তিনি বলিলেন, জিবরাঈল 
আলাইহিসসালাম । তাহারা বলিল, সেই জিবরাঈল, যে যুদ্ধ-বিগ্রহ ও আযাব নাযিল করে? সে 
তো আমাদের শক্র ৷ যদি মিকাঈল (আ)-এর কথা বলিতেন যিনি রহমত নাযিল করেন, শস্য 
উৎপাদন করেন এবং বৃষ্টি বর্ষণ করেন, তাহা হইলে আমরা মানিয়া নিতাম । অতঃপর আল্লাহ 
তাআলা নাযিল করেনঃ 
25121 0855254101 8, 2512 CSS al MESES 
০০০০ ১৩৩ ০৯ 425 

অর্থাৎ যাহারা জিব্রাঈলের শত্রু তাহাদিগকে বল, অনন্তর আল্লাহর ইচ্ছায় সে তোমার 
অন্তরে কুরআন অবতীর্ণ করিয়াছেন যাহা সম্মুখবর্তী গ্রন্থাদির সত্যায়ক এবং মুমিনদের জন্য 
পথপ্রদর্শক ও সুসংবাদাতা। আবদুল্লাহ ইব্‌ন ওলীদ আজলীর সনদে নাসায়ী এবং তিরমিযীও 
এইরূপ বর্ণনা করিয়াছেন। তিরমিযী (রা) বলেনঃ হাদীসটি ‘হাসান গরীব’ পর্যায়ের । 

ইব্‌ন আব্বাস রো) হইতে আওফী ও ইব্‌ন জারীর বর্ণনা করেনঃ ইস্রাঈল বলা হয় ইয়াকুব 
(আ)-কে। 'আরাকুন নিসা’ নামক রোগ তাহাকে রাব্রিকালে অসহনীয় যন্ত্রণা দিত। ফলে রাতে 
সম্পূর্ণভাবে তাহার ঘুম বিনষ্ট হইত এবং দিনের বেলায় কাতর হইয়া পড়িয়া থাকিতেন। 
অতঃপর তিনি আল্লাহর নামে প্রতিজ্ঞা করেন যে, যদি তিনি এই রোগ হইতে মুক্তি পান, তাহা 
হইলে তিনি আর উটের গোশত খাইবেন না। ফলে পরবর্তীতে তাহার সন্তানগণও উটের 
গোশত খাইতেন না। যিহাক এবং সুদ্দীও এইরূপ বর্ণনা করিয়াছেন। 
_. ইব্‌ন জারীর স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, তাহার অনুসরণে পরবর্তীতে তাহার পুত্রগণও 
উহা নিজেদের জন্য সম্পূর্ণ হারাম করিয়া লইয়াছেন। 

আল্লাহ তা'আলা বলেন ৪ 5115 11 155 ৩1 4. ১০ তাওরাত নাখিল হওযার পূর্বে 
অর্থাৎ তাওরাত নাযিল হওয়ার পূর্বে তাহারা নিজেদের উপর যাহা হারাম করিয়া লইয়াছিল! 

আমার কথা এইঃ এই আয়াতের সঙ্গে পূর্ববর্তী আয়াতের যোগসূত্রের বিশেষ দুইটি দিক 
রহিয়াছে। একটি হইল এই যে, ইস্রাঈল (আ) তাহার প্রিয় পসন্দনীয় বস্তুসমূহ আল্লাহর 
সন্তুষ্টির জন্যে সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়াছিলেন। ইহা তাহাদের শরীআত সিদ্ধ ছিল বটে। 


Contents 

সূরা আলে ইমরান ৫৪৫ 
“তোমরা কল্যাণ লাভ করিতে পারিবে না যদি তোমাদের প্রিয় বস্তু হইতে তোমরা ব্যয় না কর।' 
অর্থাৎ প্রিয় বস্তু পরিত্যাগ না করিয়া উহা হইতে আল্লাহর পথে ব্যয় কর। যেমন অন্যত্র আল্লাহ 
তাআলা বলিয়াছেন ৪ 4১৯ 15 101 5915 অর্থাৎ মালের প্রতি ভালবাসা থাকা সত্তেও সে 
দান করে। অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ «২৯ ৮1০ 74211 ১১-,25 অর্থাৎ নিজের 
চাহিদা থাকিতেও তাহারা অন্যকে খাদ্য খাওয়ায় 

দ্বিতীয় যোগসূত্র হইল এই যে, পূর্বে নাসারাদের মতাদর্শ এবং ঈসা (আ) সম্পর্কে তাহাদের 
ভ্রান্ত ধারণাসমূহ খণ্ডন করা হইয়াছে। পরস্তু তাহাদের অনুসৃত রীতিনীতি বর্ণনা করা হইয়াছে। 
উহাতে একদিকে যেমন সত্য ঘটনা প্রকাশ করা হইয়াছে এবং ঈসা (আ) ও তাহার মাতার জন্ম 
বৃত্তান্ত দেওয়া হইয়াছে। আর কিভাবে আল্লাহর কুদরতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে এবং বনী 
ইস্রাঈলদিগকে আল্লাহর পথে আহবান জানাবার জন্য তাহাকে প্রেরণ করা হইয়াছে, তাহাও 
বলা হইয়াছে। অন্যদিকে তেমনি ইয়াহুদীদের বাড়াবাড়িকেও আল্লাহ অপসন্দ করিয়াছেন । 
বিশেষত তাহারা নতুন করিয়া রহিতকরণ ও বৈধকরণকে অগ্রাহ্য করিতেছে । অথচ আল্লাহ 
তাআলা তাওরাতে বর্ণনা করিয়াছেন যে, নূহ (আ) নৌকা হইতে অবতরণ করার পর তাহার 
জন্য সকল বস্তুই ভক্ষণ করা বৈধ ছিল। কিন্তু পরবর্তীতে ইস্রাঈল (আ) উটের গোশত এবং 
তাহার দুধ নিজের জন্য অবৈধ করিয়া নেন। অতঃপর তাহার সন্তানেরাও তাহাকে অনুসরণ 
করিতে থাকে । তাওরাত আসিয়াও এইগুলির অবৈধতার স্বীকৃতি দান করে এবং আরো কিছু 
বস্তুকে অবৈধ ঘোষণা করে । আদম (আ)-এর সময় আপন ভাই ও বোনের মধ্যে বিবাহ বৈধ 
ছিল। পরবর্তীতে তাহা অবৈধ করিয়া দেওয়া হয়। ইব্রাহীম (আ)-এর সময় আযাদ মহিলার 
সংগে দাসীকেও একই ব্যক্তির বিবাহ বন্ধনে রাখা জায়েয ছিল। যথা হযরত ইব্রাহীম (আ) 
স্বয়ং সারার পর হাজেরাকে বিবাহ করেন । অথচ তাওরাত আসিয়া এইগুলিকে অবৈধ বলিয়া 
ঘোষণা করে। কোন যুগে একই ব্যক্তির বিবাহ বন্ধনে আপন দুই বোনকে রাখা জায়েয ছিল। 
যথা হযরত ইয়াকুব (আ) স্বয়ং দুই বোনকে বিবাহ করিয়াছিলেন । কিন্তু তাওরাত ইহা হারাম 
করিয়া দেয়। এই সব হইল রহিতকরণ ও বৈধকরণ সিদ্ধতার দলীল । এইভাবে ইঞ্জীলও আসিয়া 
বহু বিষয় রহিত করিয়াছে এবং বহু বিষয় নতুন করিয়া বৈধ করিয়াছে । তাই এইসব বিষয়কে 
অস্বীকার করা কি সত্যকে অমান্য করা এবং সত্য ধর্মের বিরোধিতা করা নয়? আল্লাহ তা'আলা 
মুহাম্মদ (সা)-কে সত্য ও সঠিক ধর্ম, সহজ-সরল পথ এবং ইব্রাহীম (আ)-এর আদর্শের উপর 
প্রেরণ করিয়াছেন। অতএব তোমরা তাহার উপর বিশ্বাস স্থাপন করিতেছ না কেন? 

এই প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
০8 ০০ ০৮89 5 02174 YN ত yl ৮০] 9৯ LS pL এব 

5১৬০, 99. Js ১১৯11 095 ul 

‘তাওরাত নাযিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলি নিজের জন্য হারাম করিয়াছিল সেগুলি 
ব্যতীত সমস্ত আহাৰ্য বস্তুই বনী ইসরাঈলদের জন্য হালাল ছিল ।” অর্থাৎ হযরত ইস্রাঈল (আ) 
নিজের উপর যাহা হারাম করিয়াছিলেন তাহা ব্যতীত তাওরাত নাযিল হওয়ার পূর্বে সকল 
আহার্যই হালাল ছিল।' 


কাছীর (২য় খণ্ড)__-৬৯ 


Contents 


৫৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তা“আলা বলেন £ ১১৪১. ১০০৫ 91 SEG 5১51015208৪ 
'তুমি বলিয়া দাও, তোমরা যদি সত্যবাদী হইয়া থাক, তাহা হইলে তাওরাত নিয়া আস এবং 
তাহা পাঠ কর।” | 

তঃপর যাহারা উহা বলিয়াছে তাহাদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন ৪ 5১51 ০ 
০401750451২ ০০ ৯০ 311 411 ০০ আল্লাহর প্রতি যাহারা মিথ্যা 
আরোপ করিয়াছে তাহারাই সীমালংঘনকারী যালিম। অর্থাৎ যাহারা আল্লাহর প্রতি মিথ্যা 
আরোপ করিয়াছে ও শনিবারকে হালাল করিয়াছে, তাহারা তাহাদের দাবির সমর্থনে তাওরাত 
হইতে দলীল দেখাক । কেননা আল্লাহ যাহা বলিয়াছেন তাহা তাহার পক্ষ হইতে নবীদের নিকট 
প্রেরিত গ্রন্থে অবশ্যই উল্লিখিত হইয়াছে। | 

যেহেতু তাহারা দলীল প্রদর্শন করিতে ব্যর্থ হইয়াছে, অতএব ! ৮4115 এএ এ 
তাহারা যালিম তথা সীমালংঘনকারীদের মধ্যে পরিগণিত হইল। 

অতঃপর আল্লাহ তাআলা বলেন £ 4111 5০/3 -হে মুহাম্মদ! বল, আল্লাহ যাহা নির্দেশ 
করিয়াছেন এবং কুরআন যাহা বিধান করিয়াছে তাহা সত্য । 

অতএব ১:৫১২৮| ৬৯ 0৫0৩1৮১০১৯৮ ০ 155503 ‘সবাই ইব্রাহীমের 
ধর্মের অনুগত হও, যিনি ছিলেন একনিষ্ঠ সত্যধর্মানুসারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল 
না!’ অর্থাৎ যেই কুরআন মুহাম্মদ (সা)-এর মুখে প্রকাশিত হইয়াছে তাহা অনুসরণ করাই হইল 
ইব্রাহীমের অনুসরণ করা । উহাই হইল সন্দেহাতীতভাবে সত্যধর্ম। তাঁহার অপেক্ষা বড় কোন 
নবীও নাই এবং তাঁহার দীন অপেক্ষা উত্তম, স্পষ্ট ও পরিপূর্ণ কোন জীবন বিধানও নাই। 

যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


Cys al Us ls ais Ble leo ওঠ ol UY 
১০০1০ ০এ 
অর্থাৎ হে নবী! বল, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সঠিক পথ প্রদর্শন করিয়াছেন। আর 
ই ধর্ম ছি সুদ ও সহজ এবং ভিন মুশরিকদের ও অন্যতম ছিলেন না। 
সা হা 
চিনির: বরা Ce HR HG 5: এ রাজা জার 
সে মুশরিকদের অন্তর্ভূক্ত ছিল না।' 
OAD SIS 655 6৩ ০৪৩ ৯5৬ (৭4) 
৫69৫ 66456 5 51284855548 25 (40) 
6৪ BEGG Se DFU 985৩ 


০০১৩ 


রা 


Contents 


সূরা আলে ইমরান ৫৪৭ 


৯৬. “নিশ্চয় মানব জাতির ইবাদতের জন্য তৈরী পয়লা ঘর হইল মক্কার ঘর । উহা 
নিখিল সৃষ্টির জন্য মঙ্গলম্য় ও পথনির্দেশক । 

৯৭. উহাতে সুস্পষ্ট নিদর্শন রহিয়াছে - মাকামে ইব্রাহীম । সেখানে যে প্রবেশ করিল, 
এই ঘরের হজ্জ্ব করা কর্তব্য আর ইহা কেহ অমান্য করিলে তাহার জানা উচিত, নিশ্চয় 
আল্লাহ সমগ্র সৃষ্টি হইতে বেনিয়াজ।” : 

তাফসীর ঃ আল্লাহ তাআলা বলিতেছেন যে, সমগ্র বিশ্ববাসীর ইবাদত, উৎসর্গ, তাওয়াফ, 
সালাত ও ইতেকাফের জন্যে পৃথিবীর এই প্রথম ঘরখানা তৈরী করা হইয়াছে । 27: ৪511 
দ্বারা কা"বাকে বুঝান হইয়াছে । উহার প্রতিষ্ঠাতা ও নির্মাতা হইলেন হযরত ইব্রাহীম (আ)। 
ইয়াহুদী ও নাসারা সকলেই তাঁহার ধর্মানুসরণের দাবি করে। অথচ তাহারা কেহই হজ্জ করার 
জন্য পবিত্র কাবায় আসে না। উহা আল্লাহর নির্দেশে নির্মাণ করা হইয়াছিল এবং সকল 
মানুষকে তিনি কাবা ঘরে হজ্জ করার জন্য আহ্বান করিয়াছিলেন । তাই আল্লাহ তা“আলা' 
উহাকে (৫ বলিয়াছেন। অর্থাৎ উহা বরকতময় । “১ ,৮1] (5৯ এবং সমগ্র বিশ্ববাসীর 
জন্য হেদায়েত স্বরূপ ।' ৰ 

আবু যর (রো) হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম তামিমীর পিতা, ইব্রাহীম তামিমী, 
আ'মাশ; সুফিয়ান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন ঃ 

“আমি রাসূলল্লাহ (সো)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, হে আল্লাহর রাসূল! সর্বপ্রথম কোন্‌ 
মসজিদটি নির্মাণ করা হইয়াছে ? তিনি বলিলেন, মসজিদে হারাম । আমি জিজ্ঞাসা 
করিয়াছিলাম যে, হে আল্লাহ্র রাসূল! অতঃপর কোন্‌ মসজিদটি নির্মাণ করা হইয়াছে ? তিনি 
বলিলেন, মসজিদে আকসা । আমি জিজ্ঞাসা করিলাম, এই দুইটি নির্মাণের মাঝখানে কতদিনের 
ব্যবধান ? তিনি বলিলেন, চল্লিশ বৎসর । আমি জিজ্ঞাসা করিলাম, ইহার পর কোন্‌ ঘর ? তিনি 
বলিলেন, পৃথিবীর সমগ্র ভূখগ্ুটিই মসজিদ-যেখানে নামাযের সময় উপস্থিত হয়, সেইখানেই 
নামায আদায় করিয়া লও ৷’ আ'“মাশের সনদে সহীহ্দ্বয়েও ইহা বর্ণিত হইয়াছে । 
আলী (রা) হইতে ধারাবাহিকভাবে শা"বী, মুজাহিদ, শরীক, সাঈদ ইব্‌ন সুলায়মান, হাসান 
ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাববাহ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ১১১11 ৫০৩০: 01 1 
(৫14 ৫৫. 1311 এই আয়াতাংশের ব্যাখ্যায় হযরত আলী (রা) বলেনঃ ইহার পূর্বেও বহু 
ঘর ছিল, কিন্তু আল্লাহর ইবাদাতের উদ্দেশ্যে নির্মিত প্রথম ঘর এইটিই। 

খালিদ ইব্‌ন উরওয়া হইতে ধারাবাহিকভাবে সাম্মাক, আবুল আহওয়াস, রবী ও হাসান 
ইব্‌ন যরী বর্ণনা করেন যে, খালিদ ইব্‌ন উরওয়া (র) বলেন ঃ জনৈক ব্যক্তি হযরত আলী (রা) 
এর সম্মুখে দাঁড়াইয়া প্রশ্ন করেন, পৃথিবীর পৃষ্ঠে সর্বপ্রথম কি এই ঘরটি নির্মাণ করা হইয়াছে ? 
তিনি উত্তরে বলেন, না! তবে মাকামে ইব্রাহীমে নির্মিত ঘরটি প্রথম বরকতময় ঘর এবং 
উহাতে যে প্রবেশ করিবে সে সম্পূর্ণ নিরাপত্তা পাইবে । এই সম্পর্কিত সকল হাদীসেই হযরত . 


Contents 


Gan তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্রাহীম (আ) কর্তৃক এই ঘরটি নির্মাণের কথা ব্যক্ত হইয়াছে। সূরা বাকারায় এই সম্পর্কে 
বিশদ আলোচনা করা হইয়াছে। উহার পুনরাবৃত্তি নিল্পুয়োজন ৷ 

সুদ্দী রে) বলেন ৪ ভূ-পৃষ্ঠের ঘর হিসাবে সর্বপ্রথম এইটি নির্মিত হইয়াছে। এক্ষেত্রে 
অবশ্য হযরত আলীর (রা) উক্তিটিই সর্বাধিক বিশুদ্ধ । 

বায়হাকী (র) কা'বা নির্মাণ সম্পর্কে স্বীয় ‘দালাইলুন নুবুয়াহ' কিতাবে মারফু সূত্রে 
আবদুল্লাহ ইবৃন আমর ইব্‌ন আ‘স হইতে ধারাবাহিকভাবে আবুল খায়ের, ইয়াযীদ ইব্‌ন আবু 
হাবীব ও ইব্‌ন লাহীআর সূত্রে বর্ণনা করেন যে, ‘আল্লাহ তা'আলা আদম (আ) ও হাওয়া (আ) 
এর নিকট জিব্রাঈল (আ)-কে কা'বা নির্মাণের নির্দেশ দিয়া পাঠান । আদম (আ) কাবা ঘর 
নির্মাণ করেন। অতঃপর তিনি তাহাদিগকে উহা তাওয়াফ করিতে নির্দেশ দান করেন এবং 
বলেন, তুমিই সর্বপ্রথম মানব এবং এই গৃহ সর্বপ্রথম গৃহ যাহা মানবমগ্ডলীর জন্যে নির্দিষ্ট করা 
হইল ৷’ ইহার বর্ণনাকারীদের মধ্যে ইব্‌ন লাহীআ অত্যন্ত দুর্বল ও সন্দিদ্ধ ব্যক্তি । আল্লাহই ভালো 
জানেন। 

তবে ইহা আবদুল্লাহ ইব্ন আমরের ব্যক্তিগত অভিমতও হইতে পারে। ইহাও হইতে পারে 
যে, ইয়ারমুকের যুদ্ধে তিনি আহলে কিতাবদের যে দুইটি থলিয়া পাইয়াছিলেন, তাহার মধ্যে 
ইহা লেখা ছিল। 

34, 5311 মক্কা শরীফের প্রসিদ্ধ নাম হইল বক্কা। এই নামকরণের কারণ হইল এই যে, 
এই স্থানে আসিলে প্রত্যেক অত্যাচারী ও স্বেচ্ছাচারীর দন্ত চূর্ণ হইয়া যায়। অর্থাৎ যাহারা ওদ্ধত্য 
প্রদর্শন করিয়া ইহা ভাংগিতে বা বিনষ্ট করিতে প্রবৃত্ত হইত তাহারা পর্যুদন্ত ও ধ্বংস হইয়া 
যাইত এবং লাঞ্ছনার ঝুলি কাধে লইয়া পশ্চাদপসরণ করিতে বাধ্য হইত। তাই ইহাকে বন্ধা 
বলা হয়। 

কেহ কেহ বলিয়াছেন যে, বিভিন্ন লোক এইখানে মিশ্রিত হইয়া যায়। তাই ইহাকে বক্কা 
বলা হয়। ইহার সমর্থনে কাতাদা বলেন ৪ এই স্থানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে, 
সর্বস্তরের লোক, এমনকি মহিলারাও এক ইমামের পিছনে নামায আদায় করে, যাহা বিশ্বের আর 
কোথাও হয় না। মুজাহিদ, ইকরামা সাঈদ ইব্‌ন জুবাইর, আমর ইব্‌ন শুআইব ও মাকাতিল 
ইব্‌ন হাইয়ান প্রমুখ ইহা বলিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, আ'তা ইব্‌ন সাইব ও 
হাম্মাদ ইব্‌ন সালমা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ কামি হতে তানঈম পৰ্যন্ত 
হইল মক্কা এবং বায়তুল্লাহ হইতে বাতহা পর্যন্ত হইল বঙ্ধা ৷’ 

ইব্রাহীম নাখঈ হইতে ধারাবাহিকভারে মুগীরা ও শু“বা বর্ণনা করেন যে, ইব্রাহীম নাখঈ 
বলেন £ 'বায়তুল্লাহ এবং তৎপার্শ্বন্থ মসজিদকে বক্কা বলা হয়!’ যুহরী (র) ও ইহা 
বলিয়াছেন । 

ইকরামার (রা) একটি রিওয়ায়েতের বরাত দিয়া মায়মুন ইবৃন মাহরান বলেন ঃ বায়তুল্লাহ 
এবং তৎসংলগ্ন স্থান হইল বন্ধা ও তাহার আশপাশের স্থান হইল মক্কা । 


Contents 


সূরা আলে ইমরান ৫৪৯ 


আবূ মালিক, আবু সালিহ, ইব্রাহীম নাখঈ, আতীয়া আওফী ও মাকাতিল ইব্ন হাইয়ান 
প্রমুখ বলেন ৪ বায়তুল্লাহ যে স্থানটুকুতে প্রতিষ্ঠিত সেই স্থানটুকু হইল বক্কা আর ইহা ব্যতীত 
অবশিষ্ট স্থান হইল মক্কা । 

মক্কার বহু নাম রহিয়াছে। যথা, মক্কা, বন্ধা, বাইতুল আ'তীক, বায়তুল হারাম, বালাদুল 
আমীন, মামুন, উম্মে রহম, উম্মুল কুরা, সিলাহ, আরশ, কাদিস (উহা মানুষকে পাপ-পংকিলতা 
মুক্ত করে ) মুকাদ্দাস, নাসসাহ বা বাসসাহ, হাতিম, রা*স, কাওছা, বালাদা, বাইয়্যেনা, কা'বা 
ইত্যাদি । 

আল্লাহ তা“আলা বলেন £ 5 511 ৭৪ ইহাতে রহিয়াছে সুস্পষ্ট নিদর্শন। অর্থাৎ 
ইব্রাহীম (আ) যে ইহা নির্মাণ করিয়াছেন এবং আল্লাহ তা'আলা যেঁ তাহাকে মহা সম্মানিত ও 
মহা মর্যাদাবান করিয়াছিলেন, ইহা তাহারই স্পষ্ট দলীল । 

অতঃপর আল্লাহ তা“আলা বলেন ৪ ৮১১১:1 ০.55 অর্থাৎ যাহার উপর দাঁড়াইয়া তিনি 
তাঁহার পুত্র হযরত ইসমাঈলের হাত হইতে পাথর নিয়া বায়তুল্লাহর দেওয়াল গাথিয়া উঁচু 
করিতেন । প্রথম দিকে উহা বায়তুল্লাহ শরীফের দেওয়ালের সংলগ্ন ছিল। কিন্তু হযরত উমর 
(রা) তাহার খিলাফতের সময় তাহা সরাইয়া সামান্য পূর্বমুখী করেন যেন উহা তাওয়াফের 
অন্তর্ভুক্ত হয় এবং তাওয়াফ সমাপ্ত করিয়া যাহারা উহাকে সম্মুখে করিয়া নামায পড়িতে চান 
তাহাদের যেন কোন অসুবিধা সৃষ্টি না হয়। যথা আল্লাহ তাআলা -অন্যত্র বলিয়াছেন 8 

৮০৯১12৯1521 70০০০15৬৯০5 

অর্থাৎ “মাকামে ইব্রাহীমকে তোমরা নামাযের স্থানরূপে গ্রহণ কর ।” এই আয়াতের ব্যাখ্যা 
প্রসংগে পূর্বে বহু হাদীস বর্ণিত হইয়াছে, যাহার পুনরাবৃত্তি নিষ্্রয়োজন। সমস্ত প্রশংসা এবং 
কৃতজ্ঞতা একমাত্র আল্লাহরই জন্যে । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী (রা) ১১1 (785 5522 921 «2৪ এই 
আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ ইহার মধ্যে মাকামে ইব্রাহীম এবং অন্যান্য নিদর্শন 
রহিয়াছে। 

মুজাহিদ (র) বলেনঃ মাকামে ইব্রাহীমের উপর হযরত ইব্রাহীম (আ)-এর যে পদচিহ্ন 
রহিয়াছে উহাই একটি নিদর্শন। 

আবু তালিব তাহার একটি প্রসিদ্ধ কবিতায় বলেন ঃ 


৩০৮১ ১৯ 3০০৯ mt ০53 Lb) all ৪ টনি 1১21 ৮০৬০৬ 
অর্থাৎ প্রস্তরের উপর ইব্রাহীমের (আ) সজীব পদচিহ্ন বিদ্যমান, জুতামুক্ত দুই পায়ের 
পাতার বেষ্টনী । | 
ইব্‌ন আব্বাস (রা) হতে ধারাবাহিকভাবে আতা, ইব্‌ন জারীজ, সুফিয়ানা, ওয়াকী, 
আবূ সাঈদ, আমর আওদা ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 


Contents 


৫৫০ তাফসীরে ইব্ন কাছীর 


১১:1 (০৪5 এর ব্যাখ্যা প্রসংগে বলেন £ হারমের সম্পূর্ণটাই মাকামে ইব্রাহীমের 
অন্তর্ভুক্ত । পক্ষান্তরে আমর (রা) বর্ণনা করিয়াছেন যে, পাথরে ঘেরা স্থানটুকুই মাকামে 
ইব্রাহীম । 

"সাঈদ ইব্ন জুবাইর (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেন ঃ হজ্জ পালনের 

সকল স্থানই মাকামে ইব্রাহীমের অন্তর্ভুক্ত 

(১০1 ০৫ 415১ ১০ এই আয়াত প্রসংগে মুজাহিদ (র) এর ব্যাখ্যার মাধ্যমে আলোচ্য 
বিষয়টি পরিষ্কার হইয়া গিয়াছে। তিনি বলেন £ মক্কাকে হারাম করা হইয়াছে । অর্থাৎ যখন কোন 
সন্ত্রস্ত ও অভিযুক্ত ব্যক্তি উহাতে প্রবেশ করে তখন সে প্রতিশোধকামীর হাত হইতে সম্পূর্ণ 
নিরাপত্তা লাভ করে। জাহিলিয়াতের যুগেও এই নিয়ম কার্যকরী ছিল। হাসান বসরী (র) প্রমুখ 
বলিয়াছেন ৪ পূর্বযুগে কোন ব্যক্তি হত্যা করিয়া হারামের মধ্যে প্রবেশ করার পর নিহত ব্যক্তির 
পুত্রের সংগে সাক্ষাৎ হইলেও সে তাহাকে হত্যা করিয়া প্রতিশোধ গ্রহণ করিত না, যতক্ষণ না 
সে হারাম হইতে বাহিরে আসে । 

ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্ন জুবাইর, আতা, আবু ইয়াহয়া 
তামীমী, আবু সাঈদ আসাজ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 

যে ব্যক্তি বায়তুল্লাহ আশ্রয় গ্রহণ করে, বায়তুল্রাহ তাহাকে আশ্রয় দান করে। কিন্তু 
তাহাকে স্থান নির্দিষ্ট করিয়া দেওয়া হয় না এবং পানীয় কিংবা খাদ্যও দেওয়া হয় না। যখন 
সেখান হইতে বাহির হইবে, তখন তাহার অন্যায়ের প্রতিবিধান করা যাইবে। 

অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

80১৯ ১5 41 ১2 Cl CS CES 15 এ 

অর্থাৎ তাহারা কি দেখে না যে, আমি হারামকে নিরাপত্তার স্থান করিয়াছি ও উহার 
চতুর্দিকের মানুষকে আকৃষ্ট করিতেছি ? 

আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন ৪ 

অর্থাৎ তাই তাহাদের বায়তুল্লাহর প্রতিপালকের ইবাদত করা চাই, যিনি তাহাদিগকে 
ক্ষুধায় আহার্য দেন ও ভয়ের সময় নিরাপত্তা দান করেন। 

শুধু যে সেখানে মানুষকেই নিরাপত্তা দেওয়া হইয়াছে তাহা নয়, বরং তথায় শিকার করা, 
শিকার তাড়াইয়া দেওয়া, তথাকার বৃক্ষ কর্তন করা এবং জীব-জানোয়ারকে ভীতি প্রদর্শন 
করাও নিষিদ্ধ । সাহাবীগণের একটি দল হইতে মারফু এবং মাওকুফ সূত্রে এই সম্পর্কে বহু 
হাদীস বর্ণিত হইয়াছে। সহীহ্দ্য়েও এইরূপ বর্ণিত হইয়াছে। ইমাম মুসলিম (র) ইব্‌ন 
আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 

‘রাসূলুল্লাহ সো) মক্কা বিজয়ের দিন বলিয়াছেন, ইহার পর আর কোন হিজরত নাই 
একমাত্র জিহাদের জন্য ব্যতীত । যখন তোমরা জিহাদের জন্য প্রস্তুত হইবে তখন জিহাদের 


570197 


সূরা আলে ইমরান ৫৫১. 


স্থানে চলিয়া যাইবে!’ মক্কী বিজয়ের দিন তিনি আরও বলিয়াছেন, আসমান যমীন সৃষ্টির দিন 
হইতে আল্লাহ তা'আলা এই শহরকে হারাম করিয়াছেন এবং কিয়ামত পর্যন্ত এই হারাম বলবৎ 
থাকিবে । আমার পূর্বে ইহাতে কাহারো জন্যে যুদ্ধ-বিগ্রহ করা বৈধ ছিল না । আমাকেও মাত্র 
কয়েক ঘন্টার জন্য অনুমতি দান করা হইয়াছিল অতঃপর পূর্বের ন্যায় ইহার সম্মান ও মর্যাদা 
রক্ষার্থে হারামে যুদ্ধ-বিগ্ুহ করা চিরকালের জন্য হারাম করিয়া দেওয়া হইয়াছে। হারামের বৃক্ষ 
কর্তন, শিকার তাড়ান এবং জন্তুর শরীরে দাগ দেওয়াও হারাম করা হইয়াছে । তবে জন্তুর 
পরিচয়ের জন্যে ইহা করা যাইতে পারে । এখানে স্ত্রী সহবাসকেও নিষিদ্ধ করা হইয়াছে । ইহা 
শুনিয়া ইবৃন আব্বাস (রা) প্রশ্ন করেন- “হে আল্লাহ্‌র রাসূল! ইহার ঘাসও কি কাটা যাইবে না? 
উহা তো আমাদের ঘর তৈরীর কাজে লাগে । হুযূর (সা) উত্তরে বলিলেন -হা, ঘাস কাটা 
যাইবে ।” আবু হুরায়রা রো) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

আবু শুরাইহ হইতে ইমাম মুসলিমও অনুরূপ বর্ণনা করিয়াছেন $ | 

আমর ইব্‌ন সাঈদ যখন মক্কায় অভিযান চালাইলেন, তখন শুরাইহ তাহাকে সম্বোধন করিয়া 
বলিলেন, আমি আপনাকে রাসূলুল্লাহ (সা)-এর এমন একটি হাদীস শোনাইব যাহা আমি নিজ 
কানে শুনিয়াছি, নিজ চোখে দেখিয়াছি ও নিজ অন্তরে উপলব্ধি করিয়াছি । তাহা এই ঃ 
রাসূলল্লাহ (সা) মক্কা বিজয়ের দিন বলিয়াছেন, আল্লাহ তাআলা মক্কাকে হারাম করিয়াছেন । 
মানুষের পক্ষ হইতে ইহাকে হারাম করা হয় নাই। যাহারা আল্লাহ ও শেষ বিচারের প্রতি 
বিশ্বাস রাখে, তাহাদের জন্য উহার অভ্যন্তরে কোন হতাহত করা এবং উহার কোন বৃক্ষ কর্তন 
করা বৈধ নয়। তবে একমাত্র আল্লাহ তাঁহার রাসূলকে উহার অভ্যন্তরে যুদ্ধ করার অনুমতি প্রদান 
করিয়াছিলেন । অন্য কাহাকেও এই অনুমতি দেওয়া হয় নাই। অবশ্য আমাকেও কয়েক ঘন্টার 
জন্য অনুমতি দেওয়া হইয়াছিল। ইহার পর চিরকালের তবে উহা হারাম করিয়া দেওয়া হয়। 
অতএব এই নির্দেশ তোমরা অজানাকে জানাইয়া দাও। অতঃপর আবূ শুরাইহকে জিজ্ঞাসা 
আবু শুরাইহ! এই বিষয়ে তোমার চাইতে আমার বেশি জানা আছে। নিশ্চয়ই হারাম পাপীকে 
আশ্রয় দেয় না, হত্যাকারীর হিফাযত করে না এবং যেকোন আশ্রয় গ্রহণকারীকে নিরাপত্তা দান 
করে না। 

জাবির রো) বলেন ঃ “আমি শুনিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কাহারো জন্য অস্ত্র 
নিয়া মন্কায় প্রবেশ করা বৈধ নয় ।' ইমাম মুসলিম ইহা বর্ণনা করিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন আদী ইব্‌ন হামরা যুহরী (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছেন যে, 

“আল্লাহর শপথ! সমগ্র ভূখণ্ডের মধ্যে তুমিই সর্বোৎকৃষ্ট ভূখণ্ড এবং আল্লাহর নিকটও তুমি 
সর্বাপেক্ষা পসন্দনীয় । আমাকে যদি এই স্থান হইতে বহিষ্কার করা না হইতে তবে কখনও 
এই স্থান পরিত্যগ করিতাম না। ইমাম আহমদ ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিযী, নাসায়ী ও 
ইব্‌ন মাজাও প্রায় এইরূপ বর্ণনা করিয়াছেন। তিরমিযী ইহাকে হাসান সহীহ বলিয়াছেন | ইব্‌ন 


Contents 


৫৫২ তাফসীরে ইবন কাছীর 


আব্বাস (রা) হইতে বর্ণিত হাদীসটিও হাসান সহীহ্‌ । আবু হুরায়রা রো) হইতে ইমাম 
আহমদও ইহা বর্ণনা করিয়াছেন। 
ইব্‌ন মাখযুমের মুক্তদাস যারীক ইব্‌ন মুসলিম আল আ'মা, বাশার ইব্‌ন আসিম, বাশার ইব্‌ন 
আযহার আল সাম্মান, আবু হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইয়াহয়া ইব্‌ন জা'দাহ 
ইব্‌ন হুবায়রা (৫1 5৫ £155 ০$ এই আয়াতাংশের ভাবার্থে বলেন ৪ জাহান্নাম হইতে 
পরিত্রাণ পাওয়া। 

ইব্‌ন আব্বাস (রো) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্‌ন মুহাইমিন, ইবৃন মুআম্মাল, সাঈদ 
ইব্‌ন আহমাদ ইব্‌ন আবদান ও বায়হাকী (র) আলোচ্য আয়াতের ভাবার্থে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি বায়তুল্লাহর মধ্যে প্রবেশ 
করিল, সে পুণ্যময়তায় প্রবেশ করিল এবং সে পাপ হইতে নিষ্কৃতি পাইল । সে উহা হইতে 
বাহির হইবে ক্ষমাকৃত ব্যক্তিরূপে !” অবশ্য বায়হাকী ইহাও বলিয়াছেন যে, এই হাদীসটি 
একমাত্র আবদুল্লাহ ইব্‌ন মুআম্মালের সুত্রে বর্ণিত হইয়াছে । অথচ তিনি শক্তিশালী বর্ণনাকারী 
নহেন। 

আল্লাহ তা'আলা বলেন ঃ ৪3১, 4501 00524 55209 2৯ ১৭৫ চা এ 
‘এই গৃহের হজ্জ করা হইল সেই মানুষের প্রতি আল্লাহর প্রাপ্য যাহার সামর্থ্য রহিয়াছে 
এই পর্যন্ত পৌঁছার।' এই আয়াতাংশটি জমহুর উলামা হজ্জ ফরয হওয়ার দলীল হিসাবে 
পেশ করেন। 

কেহ কেহ বলিয়াছেন ৪ হজ্জ ৭1! ১৮০11 0৯11 19-519 এই আয়াতাংশ দ্বারা ফরয 
হইয়াছে। তবে প্রথমোক্ত মতটিই অধিকতর সঠিক। বিভিন্ন হাদীসে উল্লিখিত হইয়াছে যে, হজ্জ 
ইসলামের স্তম্ভসমূহের মধ্যে একটি স্তম্ভ । ইহা ফরয হওয়ার ব্যাপারে মুসলমানগণ একমত | 
এই কথাও সাব্যস্ত হইয়াছে যে, প্রত্যেক সামর্ঘ্যবান মুসলমানের প্রতি তাঁহার জীবনে একবার 
হজ্জ করা ফরয । 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন যাহিদ, রবী ইব্ন মুসলিম কারশী, 
ইয়ামীদ ইব্‌ন হারুন ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ 

রাসূল (সা) আমাদিগকে উদ্দেশ্য করিয়া ভাষণ দিতেছিলেন যে, ‘হে লোক সকল! 
তোমাদের প্রতি হজ্ব ফরয করা হইয়াছে, তোমরা হজ্ব পালন কর। এক ব্যক্তি প্রশ্ন করিল -হে 
আল্লাহর রাসূল! প্রত্যেক বছরই কি হজ্ব করিতে হইবে ? রাসূল (সা) নিশ্চুপ রহিলেন। লোকটি 
এই ভাবে তিনবার জিজ্ঞাসা করিল। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন - ‘আমি দি হাঁ 
বলিতাম তাহা হইলে প্রত্যেক বৎসরই তোমাদের প্রতি হজ্ব করা ফরয হইত। অথচ তোমরা 
প্রত্যেক বৎসর হজ পালন করিতে ব্যর্থ থাকিতে ।” তিনি আরও বলেন, আমি যাহা ব্যক্ত করিতে 
চাহি না তাহা তোমরা ব্যক্ত করিবার ব্যর্থ চেষ্টা করিবে না। তোমাদের পূর্ববর্তী লোকেরা 


Contents 


সূরা আলে ইমরান ৫৫৩ 


তাহাদের নবীর নিকট অসংলগ্ন প্রশ্ন করার ফলে তাহারা ধ্বংস হইয়াছে। আমি যাহা নির্দেশ . 
দেই তাহা সাধ্যমত পালন কর এবং আমি যাহা নিষেধ করি তাহা হইতে বিরত থাক ।” ইয়াযীদ 
ইব্‌ন হারূন হইতে যুহাইর ইব্‌ন হারবের সূত্রে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস 
(রা) হইতে ধারাবাহিকভাবে আবু সিনান দাওলী ওরফে ইয়াধীদ ইব্‌ন আমীয়াহ, যুহরী, মুহাম্মাদ 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 

একদা রাসূলুল্লাহ (সা) আমাদিগকে উদ্দেশ্য করিয়া ভাষণ দিতেছিলেন যে, “হে লোক 
সকল! আল্লাহ তা'আলা তোমাদের প্রতি হজ্ব ফরয করিয়াছেন।” এই কথা বলার পর আকরা 
ইব্‌ন হাবস (রা) দাঁড়াইয়া জিজ্ঞাসা করেন- ইয়া রাসূলাল্লাহ! হজ কি প্রত্যেক বৎসর পালন 
করিতে হইবে ? উত্তরে তিনি বলিলেন, আমি যদি বলি হা, তবে প্রত্যেক বৎসর হজ করা 
তোমাদের প্রতি ওয়াজিব হইয়া যাইত । আর যদি এইভাবে ওয়াজিব হয়, তবে তোমরা তাহা 
পালন করিতে অসমর্থ থাকিবে ৷ হজ্ব জীবনে একবার করা ফরয । যদি কেহ অতিরিক্ত করিতে 
চায়, তবে তাহা তাহার সামর্থ্যের উপর নির্ভর করে। ” আহমাদ, আবু দাউদ, নাসায়ী, ইব্‌ন 
মাজা ও হাকাম যুহরীর সনদে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে 
ইকরামা, সাম্মাক এবং শারীকও এইরূপ বর্ণনা করিয়াছেন। উসামা ইব্‌ন যায়েদও (রা) ইহা 
বর্ণনা করিয়াছেন। 

আলী (রা) হইতে ধারাবাহিকভাবে বাখতারী, আবদুল আ'লা, ইব্‌ন আবদুল আ'লা মানসুর 
ইব্‌ন ওয়ার্দান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, হযরত আলী (রা) বলেন, যখন ৮৮০ 411 
১45016155০৭ ১০ ll E> ১4এ। এই আয়াতটি নাযিল হয় তখন সাহাবীগণ 
জিজ্ঞাসা করিলেন-ইয়া রাসূলাল্লাহ! হজ কি প্রত্যেক বৎসর ? রাসূলুল্লাহ সো) কোন উত্তর 
দিলেন না। তাহারা আবার জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! হজ কি প্রত্যেক বৎসর পালন 
করিতে হইবে ? তিনি বলিলেন -না। যদি আমি বলিতাম হাঁ, তবে তাহাই তোমাদের জন্য 
ওয়াজিব হইয়া যাইত । অতঃপর আল্লাহ তা “আলা নাযিল করেন £ 

১৫১5 25৩ 20051 55191052 pel oir CC 

অর্থাৎ “হে ঈমানদারগণ! এমন সব ব্যাপারে প্রশ্ব করিবে না, যাহা প্রকাশ পাইলে 
তোমাদের জন্য দুঃখজনক হইবে ।” মানসুর ইব্‌ন ওয়ার্দানের সনদে হাকেম, ইব্‌ন মাজা এবং 
তিরমিীও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন £ এই হাদীসটি “হাসান গরীব’ 
পর্যায়ের । তবে ইহাতে সংশয় রহিয়াছে। কেননা, বুখারী (র) বলেন - আবু বাখতারী নিজে 
আলী (রা) হইতে ইহা শোনেন নাই । 

আনাস ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে আবূ সুফিয়ান, আ'মাশ, আবূ উবায়দা, 


মুহাম্মাদ ইবৃন আবু উবায়দা, মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন নুমাইর ও ইব্‌ন মাজা বর্ণনা করেন 
যে, আনাস ইব্ন মালিক (রা) বলেন $ 


কাছীর (২য় খণ্ড) ৭০ 


Contents 


৫৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! প্রতি বৎসরই কি হজ্ব পালন করিতে 


” হইবে? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন,“যদি আমি বলিতাম, হা, তবে তাহা তোমাদের জন্য 


ওয়াজিব হইয়া যাইত। অথচ তোমরা তাহা পালন করিতে সমর্থ হইতে না। অন্য দিকে 
ওয়াজিব পালন করিতে ব্যর্থ থাকিলে আল্লাহর আযাবে নিপতিত হইতে ৷” 
বর্ণনা করেন যে, সুরাকা ইবৃন মালিক (রা) প্রশ্ন করেন ঃ “হে আল্লাহ্র রাসূল! হজ্ব কি শুধু 
এই বৎসরের জন্যই, না প্রতি বৎসরের জন্যে ? তিনি বলিলেন, প্রতি বৎসরের জন্য 1" অন্য 
রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, “বরং সর্বকালের জন্যে ৷” 

আবু ওয়াকিদ লাইছীর সনদে ইমাম আহমাদ ও আবূ দাউদ বর্ণনা করেন যে, হজ্ব শেষ 
হইয়া গেলে রাসূলুল্লাহ (সা) তাহার স্ত্রীগণকে বলিলেন, সংযম সমুপস্থিত। অর্থাৎ ঘরমুখো 
হইবার সময় হইয়াছে। অতঃপর ঘর হইতে বাহির হইবে না । উল্লেখ্য যে, কোন কোন লোক 
গিত হন বাজতে ধরন জা গন ফোন (জনি গার রানার হকার হা 1 বিকার 
কিবাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হইয়াছে। উহা দ্রষ্টব্য । 

ইব্‌ন উমর রো) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন ইবাদ, জাফর, ইব্রাহীম ইব্‌ন 
ইয়াধীদ, আবদুর রাজ্জাক, আবূ ইব্‌ন হুমাইদ ও আবু ঈসা তিরমিযী বর্ণনা করেন যে, ইব্‌ন 
উমর (রা) বলেন £ 

এক ব্যক্তি দাঁড়াইয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন- হে আল্লাহর রাসূল! হাজী 
কাহাকে বলে ? উত্তরে রাসূলুল্লাহ সো) বলেন, অবিন্যস্ত কেশ ও ধূলি ধূসরিত পরিচ্ছদ বিশিষ্ট 
ব্যক্তিকে হাজী বলে। অন্য এক ব্যক্তি দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন -হে আল্লাহর রাসূল! কোন 
হজ্ব সবচেয়ে উত্তম ? তিনি বলিলেন, যে হজ্রে মধ্যে বেশি কুরবানী করা হয় এবং বেশি 
লাব্বাইক বলা হয়। অপর এক ব্যক্তি দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! 
‘সাবীল’ কাহাকে বলে ? রাসূল (সা) উত্তরে বলিলেন, পানাহারের দ্রব্য ও যানরাহনকে “সাবীল' 
বলা হয়। 

ইব্রাহীম ইব্‌ন ইয়াধীদ ওরফে জাওযীর সনদে ইবৃন মাজীও ইহা বর্ণনা করিয়াছেন। 
তিরমিযী রে) বলেন, তাহার বর্ণিত এই হাদীসটি ব্যতীত অন্য কোন হাদীস মারফু নয়। কেহ 
কেহ তাহার দুর্বল ধী-শক্তির কথা বলিয়াছেন! তবে তিনি হজের অধ্যায়ে বলিয়াছেন যে, এই 
হাদীসটি ‘হাসান’ পর্যায়ের এবং একমাত্র জাওযী ব্যতীত নিঃসন্দেহে ইহার প্রত্যেক বর্ণনাকারীই 
নির্ভরযোগ্য । অবশ্য এই মর্মে অন্য সূত্রেও হাদীস বর্ণিত হইয়াছে। 
উবায়দুল্লাহ ইব্‌ন উমাইর লাইছী, আবদুল আযীয ইব্‌ন আবদুল্লাহ আমেরী, আবূ হাতিম ও ইবৃন 
আবু হাতিম বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন ইবাদ ইব্‌ন জাফর রে) বলেন ঃ 
| আমি আবদুল্লাহ ইব্‌ন উমরের (রা) নিকট বসা. ছিলাম, তখন তিনি বলিলেন, একদা এক 
ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল যে, “সাবীল' কাহাকে বলে ? তিনি উত্তরে 


Contents 
সুরা আলে ইমরান ৫৫৫ 


বলেন, “পাথেয় এবং সাওয়ারী |” মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন উবাইদ উমাইরের রিওয়ায়েতে . 
ইবৃন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম বলেন ৪ 

ইব্‌ন আব্বাস (রা), আনাস, হাসান, মুজাহিদ, আতা, সাঈদ ইব্‌ন জুবাইর, রবী ইব্‌ন 
আনাস ও কাতাদা প্রমুখও এইরূপ বর্ণনা করিয়াছেন। আনাস, আবদুল্লাহ ইব্ন আব্বাস ইব্‌ন 
মাসউদ, আয়েশা (রা) প্রমুখের সূত্রেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে। প্রতিটি সূত্রই মারফু। 
তবে এইগুলির সনদ সম্পর্কে কিছুটা কথাবার্তাও হইয়াছে । সনদের পর্যালোচনার কিতাবে তাহা 
আলোচিত হইয়াছে। আল্লাহই ভাল জানেন। অবশ্য হাফিয আবূ বকর ইব্‌ন মারদুবিয়া বিভিন্ন 
সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

আনাস হইতে ধারাবাহিকভাবে হাম্মাদ ইব্‌ন সালমা ও কাতাদার সূত্রে হাকাম বর্ণনা করেন 
যে, আনাস রো) বলেন ঃ SL 4211 0 ১5 ১০ এই আয়াত প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা)-কে 
জিজ্ঞাসা করা হয় যে, সাবীল কাহাকে বলে ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলেন, পাথেয় এবং 
সাওয়ারীকে সাবীল বলা হয়। হাকেম বলেন ৪ এই হাদীসটি মুসলিমের দৃষ্টিতে সহীহ বটে, 
. কিন্তু তিনি ইহা উদ্ধৃত করেন নাই। 

হাসান হইতে ধারাবাহিকভাবে ইউনুস, ইব্‌ন আলীয়া, ইয়াকুব ও ইব্ন জারীর বর্ণনা 
করেন যে, হাসান (রা) বলেন ঃ 9১০45118525 ০০ আটা Es lil ৮০ 413 
রাসূলুল্লাহ সো) এই আয়াতটি পাঠ করিলে সাহাবীগণ তাঁহাকে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল । 
সাবীল কি ? উত্তরে তিনি বলেন,পাথেয় এবং সাওয়ারী। * ইউনুস হইতে ধারাবাহিকভাবে 
সুফিয়ান ও ওয়াকী স্বীয় তাফসীরেও ইহা বর্ণনা করিয়াছেন। 
ইসমাঈল ওরফে আবু ইস্রাঈল মালায়ী, ছাওরী, আবদুর রাযযাক ও ইমাম আহমদ বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, “হজ তাড়াতাড়ি আদায় 
'করিয়া নাও ৷ অর্থাৎ হজ্বের ফরযগুলি। কেননা কি ঘটিয়া যায় বলা যায় না।” 

ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে মিহরান ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 
‘রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে হজ্বের নিয়াত করে সে যেন জলদি উহা আদায় করে ।' আবু 
মুআবিয়া যারীর হইতে ধারাবাহিকভাবে মুসাদ্দাদ ও দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (র) হইতে ইব্‌ন জারীর ও ওয়াকী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (র) ০ 
১১5 4501? এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন $ যাহার নিকট তিনশত 

ইকরামা রো) বলেন ঃ “সাবীল' হইল শারীরিক সুস্থতা । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক ইব্ন মুযাহিম, আবূ জিনাব ওরফে 
কালবী ও ওয়াকী ইব্‌ন জাররাহ বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) «241 LS ০০০ 
১১১ আয়াতংশের মর্মার্থে বলেন ৪ পাথেয় এবং উট! 


Contents 


৫৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌ তা'আলা বলেন 8 001 ১০ 2 5111 205 944 ৭5 ‘আর যে লোক তাহা ৷ 
মানে না -আল্লাহ সারা বিশ্বের মানুষের কোনই পরোয়া করেন না।" 

ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ প্রমুখ এই আয়াতের ব্যাখ্যায় বলেন £ যে ব্যক্তি ফরয হজ 
পরিত্যাগ করে, সে কুফরী করে। আল্লাহ ইহা হইতে বেনিয়াজ। 

ইকরামা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবু নাজীহ, সুফিয়ান ও সাঈদ ইব্‌ন মানসুর বলেন 
ঃ যখন 1১০ 0282 018 025 79:31 955 895 ০5 (ইসলাম ব্যতীত যে কেহ অন্য ধর্ম 
অনুসন্ধান করিলে তাহা কখনও গৃহীত হয় না) এই আয়াতটি নাধিল হয়, তখন ইয়াহুদীরা 
বলিতে থাকে, আমরাও মুসলমান । রাসূলুল্লাহ সো) তাহাদিগকে বলেন £ 

আল্লাহ তা'আলা সেই মুসলমানদেরও উপর হজ্ব ফরয করিয়াছেন যাহাদের হজের সার্মথ্য 
রহিয়াছে । ইহা শুনিয়া তাহারা বলিল, এখন আবার কেন ফরয করা হইল ? আমাদের 
পিতামাতারা তো হজ্ব করিতেন । অতঃপর আল্লাহ তা'আলা বলেন, যে লোক কুফরী করিয়াছে, 
অনন্তর আল্লাহ বিশ্বের সকল কিছু হইতে বেনিয়াজ। 

মুজাহিদ হইতে ইব্‌ন আবূ নাজীহও ইহা বর্ণনা করিয়াছেন। 

আলী (রা) হইতে ধারাবাহিকভাবে হারিছ, আবূ ইসহাক হামদানী, নীল 
' হাশিম খোরাসানী, শায ইব্‌ন ফাইয়ায, মুসলিম ইব্‌ন ইব্রাহীম, ইসমাঈল ইবৃন আবদুল্লাহ 
ইব্‌ন মাসউদ, আবদুল্লাহ ইবৃন জাফর ও আবু বকর ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আলী 
(রো) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যাহার হজ্ব করার পাথেয় এবং সাওয়ারী রহিয়াছে, 
এই ঘরের হজ্ব করা হইল সেই মানুষের উপর আল্লাহ্র প্রাপ্য । যাহার সামর্থ্য রহিয়াছে 
এখানে পৌঁছার । আর যে লোক তাহা মানে না -আল্লাহ সারা বিশ্বের মানুষের কোনই পরোয়া 
করেন না। 

মুসলিম ইবৃন ইব্রাহীমের সনদে ইব্‌ন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন। 

হিলাল আবূ হাশিম খোরাসানী হইতে উল্লিখিত উর্ধ্বতন সূত্রে ধারাবাহিকভাবে হিলাল 
ইব্‌ন ফাইয়ায, আবূ যারাআ রাযী ও ইব্‌ন আবু হাতিমও এইরূপ বর্ণনা করিয়াছেন। 
আলী কাতঈ ও তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন তিনি বলেন, হাদীসটি গরীব পর্যায়ের । এই 
সনদ ব্যতীত অন্য কোন সনদে হাদীসটি কেহই জানে না। আর এই সনদেও কথা রহিয়াছে। 
কেননা ইহার অন্যতম বর্ণনাকারী হিলাল অজ্ঞাত ব্যক্তি এবং অন্য বর্ণনাকারী হারিছ দুর্বল 
হাদীস বর্ণনা করেন। বুখারী (র) বলেন £ হিলাল আপত্তিকর হাদীস বর্ণনা করিতে অভ্যস্ত । 
ইব্‌ন আদী (রা) বলেন ঃ হাদীসটি সংরক্ষিত নয়। 
মুহাজির ও আবূ আমর আওযাঈর সূত্রে আবূ বকর ইসমাঈল আল হাফিজ বর্ণনা করেন যে,.. 
আবদুর রহমান গানাম উমর ইব্‌ন খাত্তাব (রা)-এর নিকট শুনিয়াছেন যে, তিনি বলেন ঃ সামর্থ্য 


Contents 


সূরা আলে ইমরান ৫৫৭ 


থাকিতেও যে ব্যক্তি হজ্ব পালন করে না, সে ইয়াহুদী বা খ্রিষ্টান হইয়া মারা যায়। উমর (রা) 
পর্যন্ত ইহার সনদ বিশুদ্ধ । 

হাসান বসরী হইতে সাঈদ ইব্‌ন মানসুর স্বীয় সুনানে রিওয়ায়েত করেন যে, হাসান বসরী 
(র) বলেন ৪ উমর ইব্‌ন: খাত্তাব (রা) বলেন, আমার ইচ্ছা হয় যে, লোকদিগকে শহরে পাঠাই 
এবং সামর্থ্যবান হজ্জ্ব বর্জনকারীদের চিহ্নিত করিয়া তাহাদের প্রতি জিযিয়া কর কার্যকরী করি। 
কেননা, তাহারা মুসলমান নয় । তাহারা মুসলমান নয়। 


০০৪৪ 2015 ও £)। 58978 ০) SS ৫2003 (AA) 


০৩ ৩১০১ 
৬০৫৫২ ৬৬৩৮০ ৬০১৩০৯৪৩এ০৩১ (5৭) 
0448৬ ৯৬৪ Hi 5 ME STS 


৯৮. eS Bafa Eon OEE A le RG ST 
তোমরা যাহা করিতেছ, আল্লাহ তাহার সাক্ষী ৷” 

৯৯. “বল, হে আহলে কিতাব! কেন তোমরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করিয়া 
ঈমানদারগণকে বিভ্রান্ত করিতেছ। অথচ তোমরা সত্যের সাক্ষীদাতা । তোমরা যাহা 
করিতেছ, আল্লাহ উহা হইতে উদাসীন নহেন।” 
বলিতেছেন যে, তাহারা সত্যকে গোপন করিতেছে, আল্লাহর বাণীকে অস্বীকার করিতেছে ও 
জোরপূর্বক মুসলমানদিগকে ইসলাম হইতে দূরে ঠেলার প্রয়াস পাইতেছে। অথচ তাহারা 
ভালোভাবেই জানে যে, আল্লাহর পক্ষ হইতে এই রাসূল সত্য নিয়াই প্রেরিত হইয়াছেন। অবশ্য 
তাহাদের পূর্ববর্তী নবীগণ আরবের মক্কা নগরীর হাশেমী গোত্রের শ্রেষ্ঠতম আদম সন্তান রাব্বুল 
. আলামীনের সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ (সা) সম্পর্কে যে আগাম সুসংবাদ ও ভবিষ্যদ্বাণী 
প্রদান করিয়াছিলেন, তাহা তাহাদের নিকট মজুদ রহিয়াছে। তবুও তাহারা তাহাকে অস্বীকার 
করিতেছে । এইগুলি দলীল হিসাবে বিদ্যমান থাকিবে যে, গোড়ামী করিয়া তাহারা তাহাকে 
অবজ্ঞা ও অস্বীকার করিতেছে । তাই এখানে আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ আমি তোমাদের 
কার্যাবলী সম্পর্কে অনবগত নই । অর্থাৎ অতিসত্বরই তোমরা ইহার প্রতিফল পাইবে এবং সেদিন 
তোমাদের সম্পদ ও সন্তানাদি কোন কাজে আসিবে না। 


(582৩১91552১ 025 ক yo *) 
১5০০ 28295 ৬ GSS 098৫ পে 


IG হঠাত 


0912 bis 0,৫৬৩ BUS 


2 


Contents 


শাল 


৫৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


১০০. “হে ঈমানদারগণ! তোমরা যদি আহলে কিতাবের কোন দলকে অনুসরণ কর 
(তাহা হইলে) তাহারা তোমাদের ঈমানী যিন্দেগীকে কুফরী যিন্দেগীতে পর্যবসিত করিবে ।” 

১০১. “আর তোমরা কিরূপে কুফরী করিতে পার যেখানে তোমাদের কাছে আল্লাহর 
বাণী পঠিত হইতেছে এবং তোমাদের মাঝে তাহার রাসূল বিদ্যমান ? যে কেহ আল্লাহর 
রজ্জু সুদৃঢ়ভাবে আকড়াইয়া রহিল, নিঃসন্দেহে সে সরল পথ পাইল ।” 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা ঈমানদারগণকে আহলে কিতাবদের সেই দলটির অনুসরণ 
করার ব্যাপারে সতর্ক করিতেছেন, যাহারা মুমিনদের মধ্যে ফাসাদ ও অনৈক্য সৃষ্টিতে তৎপর 
এবং শেষ রাসূল প্রেরণের হিংসার আগুনে জ্বলিতেছে। 

যেমন অন্যত্র আল্লাহ পাক বলিয়াছেন $ 


০০1০৯10452৪ ৯০ ১০৫১৪০৮৭ ] 72501 41 8৪ ys 

অর্থাৎ ‘আহলে কিতাবদের অনেক তোমাদের প্রতি হিংসাবশত তোমাদের ঈমান আনয়নের 
পর পুনরায় তোমাদিগকে কাফের বানাইতে পসন্দ করে। ' 

এখানেও আল্লাহ পাক তাহাই বলিয়াছেন 819591১5311 ১2 (8১১51 ৯১৮5 Sl 
০১১৫ LU 54,5১১ (U<] ‘তোমরা যদি আহলে কিতাবদের লোকদের কথা 
মান, তাহা হইলে তোমাদের ঈমান গ্রহণের পর তাহারা তোমাদিগকে কাফেরে পরিণত 
করিবে ।" 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 41111-021-5+15 55 ১৫৬ 0৮5 LL 
4১ ১5:59 ‘তোমরা কেমন করিয়া কাফের হইতে পার, অথচ তোমাদের সামনে পাঠ 
করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মধ্যে রহিয়াছেন আল্লাহর রাসূল ?' অর্থাৎ কুফর 
তোমাদের নিকট হইতে বহু দূরে রহিয়াছে; তবুও তোমাদিগকে সতর্ক করিয়া দিতেছি। কেননা, 
দিবানিশি রাসূলের প্রতি আল্লাহর আয়াত নাযিল হইতেছে ও তিনি তাহা তোমাদিগকে পাঠ 
করিয়া শোনাইতেছেন এবং তিনি তোমাদিগকে তাহা বুঝাইয়া দিতেছেন। 

যেমন আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ 


Ze ০ % ০৯ 9০99 59 ৮5,952 / রি পা 95 oF ০১০ ee 

১৯। ১৪১১১1৬৮০৪০ ৫ ৬5৯০০৬০০115 4402 SY My 
5০5 Ek tl pi 
অর্থাৎ ‘তোমরা কেন আল্লায় বিশ্বাস স্থাপন করিবে না ? অথচ রাসূল তোমাদিগকে 


তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনয়নের জন্যে আহ্বান করিতেছেন এবং তোমাদের 
অঙ্গীকার গ্রহণ করিয়াছেন, যদি তোমরা মু'মিন হও’ -আয়াতের শেষ পর্যন্ত দ্রষ্টব্য । 


Contents 


সূরা আলে ইমরান ৫৫৯ 


যেমন হাদীসে উল্লিখিত হইয়াছে, একদা নবী (সা) সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, 
তোমাদের ধারণায় কে সবচেয়ে বেশি ঈমানদার ?' সাহাবীগণ বলিলেন, ফেরেশতাগণ । তিনি 
বলিলেন, ‘কেন তাহারা ঈমান স্থাপন করিবে না? ত হাদের প্রতি তো সর্বদা ওহী অবতীর্ণ 
হয়। সাহাবীগণ বলিলেন, তাহার পর আমরা ? নবী (সা) বলিলেন, কেন তোমরা বিশ্বাসী 
হইবে না? আমি তো নিজেই তোমাদের মাঝে রহিয়াছি এবং এই ব্যাপারে সবকিছু তোমাদিগকে 
স্পষ্ট করিয়া বলিয়া দিতেছি।' সাহাবীগণ বলিলেন, তবে কে বা কাহারা সবচেয়ে মজবুত 
ঈমানদার ? তদুত্তরে নবী (সা) বলিলেন, আহারা সর্বাপেক্ষা মজবুত ঈমানদার, যাহারা 
তোমাদের পরে আসিবে । তাহারা কুরআনের মাত্র পাণ্ডুলিপি পাইবে এবং ইহার উপরেই তাহারা 
ঈমান স্থাপন করিবে ।” 

এই হাদীসটির এমন সনদও রহিয়াছে যাহার ব্যাপারে সমালোচনা হইয়াছে। উহা 
সা চাটি পিতা নটর বারন টা রর রাস বাসার 
জন্যে। 

নানার হাহাহা তার ৪ blo ৪] 5৯ ৪5 410 1552 5০ 
এ £ “আর যাহারা আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করিবে, তাহারা সরল পথে হেদায়েত প্রাপ্ত 
হইবে। ’ অর্থাৎ আল্লাহর দীনকে শক্ত ভাবে ধারণ করিয়া তাহার প্রতি নির্ভরশীল হওয়া -ইহাই 
হইল সর্বোত্তম পথ প্রদর্শন । আর ইহাই হইল ভ্রান্তি হইতে দূরে থাকার উত্তম পন্থা। ইহা দ্বারাই 
সঠিক পথ লাভ হয় এবং উদ্দেশ্য সফল হয়। 


OOP 65542 3586 8৮201158694 0556 (1) 


নি os 5৯5 Gx 900০1 22615 (১. i | 


357৬5 ৫2) 726 (৩ ০৫৫ চা 
১৪৫৪ 9৫ রে 23 56566) 02 I 


1 ৮৮ 


১০২. «হে ঈমানদারগণ! আল্লাহকে যথাযথভাবে ভয় কর । আর মুসলিম না হইয়া 
কিছুতেই মৃত্যু বরণ করিও না।” 

১০৩. “আর তোমরা সকলে এক্যবদ্ধভাবে আল্লাহ্র রজ্জুকে শক্ত হাতে ধারণ কর এবং 
বিচ্ছিন্ন হইও না। তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ কর, যখন তোমরা পরস্পর 
নিয়ামতের বরকতে ভাই ভাই হইয়া গেলে । অথচ তোমরা অগ্নিকুণ্ডের মুখোমুখী ছিলে। 
অতঃপর তিনি উহা হইতে তোমাদিগকে উদ্ধার করিলেন । এইভাবে আল্লাহ তোমাদের জন্য 
তাহার নিদর্শন বর্ণনা করেন যেন তোমরা পথ খুঁজিয়া পাও।” 


Contents 


৫৬০ তাফসীরে ইব্ন কাছীর 


শু'বা, আবদুর রহমান ইব্‌ন সুফিয়ান, মুহাম্মদ ইব্‌ন সুনান ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) 05 $2 5111 1,551 আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ঃ তাহার 
আনুগত্য করা ও অবাধ্য না হওয়া, তাহাকে স্মরণ করা ও ভুলিয়া না যাওয়া, তীহার কৃতজ্ঞ 
হওয়া ও অকৃতজ্ঞ না হওয়া । ইহার সনদও বিশুদ্ধ এবং মাওকুফ পর্যায়ের । হযরত ইব্ন 
মাসউদ (রা) হইতে আমর ইব্‌ন মাইমুনও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

আবদুল্লাহ ইবৃন মাসউদ হইতে ধারাবাহিকভাবে মুররা, যুবাইদ, সুফিয়ান সাওরী, ইব্ন 
ওহাব ও ইউনুস ইবৃন আবদুল আলার সূত্রে ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা) বলেন $ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, উহার অর্থ, যথাযথভাবে আল্লাহকে ভয় 
কর। অর্থাৎ তাহার আনুগত্য কর ও অবাধ্যতা করিও না।” 

ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে মুররা, যুবাইদ ও মাসহারের সনদে হাকেম স্বীয় 
মুসতাদরাকেও মারফু সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। 

সহীহ্দ্বয়ের শর্তেও ইহা সহীহ বলিয়া সাব্যস্ত । তবে তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। অবশ্য 
হাদীসটি মাওকুফ বলিয়াই প্রসিদ্ধ । আল্লাহই ভালো জানেন। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন ৪ মুররা হামদানী, রবী ইব্‌ন খাইচাম, আমর ইব্ন মাইমুন, 
ইব্রাহীম নাখঈ, তাউস, হাসান, কাতাদা, আবু সিনান ও সুদ্দী হইতেও এইরূপ বর্ণিত 
হইয়াছে। 

রাধার জর বসা রে, তিনিৰ ন সততার 
করার দাবী করিতে পারে না যতক্ষণ সে নিজের জিহ্বাকে সংযত না করিতে পারে। 
যায়েদ ইব্‌ন আসলাম ও সুদ্দী প্রমুখের মতে আলোচ্য আয়াতটি 5 2 8 
(সাধ্যানুসারে আল্লাহকে ভয় কর) আয়াতটি দ্বারা রহিত হইয়া গিয়াছে । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ইব্‌ন আবূ তালহা বর্ণনা করেন যে, 35021111589 
এই আয়াত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইহা রহিত হয় নাই; বরং ইহার অর্থ হইল, 
আল্লাহর পথে সাধ্যান্যায়ী জিহাদ করা এবং আল্লাহর বিধান পালনে কাহারো বিদ্ধপ ও ভর্সনার 
প্রতি ভ্রুক্ষেপ না করা। পরক্তু পিতামাতা, সন্তান-সন্ততি, এমন কি নিজের ব্যাপারেও ন্যায়ের 
ভিত্তিতে বিচার করা । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ১৯৮০০০75১15 সি ১৮৭58 ‘অবশ্যই তোমরা 
মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না অর্থাৎ পূর্ণ জীবনটা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত 
রাখ। তাহা হইলে মহামহিম আল্লাহ অবশ্য তোমাকে ইসলামের উপর মৃত্যুদান করিবেন। 
কেননা তাহার নীতি হইল, যে যেই আদর্শের উপর জীবন পরিচালিত করিবে উহার উপরেই 
তাহার মৃত্যু হইবে। আর যাহার উপরে তাহার মৃত্যু হইবে, তাহার উপরেই কিয়ামতের দিন 


Contents 


সূরা আলে ইমরান ৫৬১ 


তাহাকে উদিত করা হইবে । আল্লাহ তা'আলা ইসলামের বিরুদ্ধে চলা হইতে আমাদিগকে 
রক্ষা করুন। 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে সুলায়মান, শু“বা, রূহ ও ইমাম আহমাদ বর্ণনা করেন ৪ 
লোকজন বায়তুল্লাহ তাওয়াফ করিতেছিল এবং ইব্‌ন আব্বাসও (রা) সেখানে উপস্থিত ছিলেন। 
তাহার হাতে এক খণ্ড কাষ্ঠ ছিল। তিনি বলিতেছিলেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “হে 
ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে 'ভয় করিতে থাক। এবং 
অবশ্যই মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, “যদি 
যাক্কুমের এক বিন্দুমাত্র পৃথিবীতে নিক্ষেপ করা হইত তবে পৃথিবীবাসীর জীবন অতিষ্ঠ হইয়া 
উঠিত এবং খাদ্য ও পানীয় বিনষ্ট হইয়া যাইত। তাহা হইলে সেই নরকীদের অবস্থা কি 
দাঁড়াইবে যাহাদের আহার্য হইবে যাক্ধুম ।” 

তিরমিযী, নাসায়ী, ইব্‌ন মাজা ও ইব্‌ন হাব্বান স্বীয় সহীহ সংকলনে এবং হাকেম স্বীয় 
মুসতাদরাকে শু“বার সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী রে) বলেন ঃ হাদীসটি ‘হাসান 
সহীহ’ পর্যায়ের । হাকাম (র) বলেন, হাদীসটি সহীহদ্বয়ের শর্তেও সহীহ বলিয়া সাব্যস্ত । তবে 
তাহারা হাদীসটি উদ্ধৃত করেন নাই। 

আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবদে রব 
আলকা'বা, যায়েদ ইব্‌ন আ'মাশ, ওয়াকী ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
আমর (রা) বলেন ঃ রাসূল (সো) বলিয়াছেন, যে ব্যক্তি দোযখ হইতে পরিত্রাণ লাভের এবং 
বেহেশতে প্রবেশের বাসনা রাখে, তাহার উচিত আমরণ আল্লাহ্‌ এবং পরকালের উপর বিশ্বাস 
রাখা । আর লোকদের সঙ্গে সেই ধরনের ব্যবহার করা, যে ধরনের ব্যবহার সে অন্যের কাছে 
পাওয়ার কামনা করে। 

জাবির হইতে ধারাবাহিকভাবে আবু সুফিয়ান, আ"মাশ, আবূ মুআবিয়া ও ইমাম আহমদ 
বর্ণনা করেন যে, জাবির রো) বলেন £ আমি রাসূলন্লাহর মুখে তাহার মৃত্যুর পূর্বে তিনবার 
বলিতে শুনিয়াছি যে, কখনও সে ঈমানদার হইতে পারিবে না যদি না সে আল্লাহর প্রতি ভাল 
ধারণা পোষণ করে ।' মুসলিম (র) ইহা আ'মাশের সূত্রে বর্ণনা করিয়াছেন । 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে ইউনুস ইব্‌ন লাহীআ, হাসান ইব্‌ন মূসা ও 
সঙ্গে তেমন ব্যবহার করি । যদি আমার প্রতি তাহার সৎ ধারণা থাকে, তাবে আমি তাহার মংগল 
করি আর যদি অসৎ ধারণা থাকে তবে আমি তাহার অমঙ্গল সাধন করি ।' এই হাদীসটির 
প্রথমাংশ আবু হুরায়রা (রা) হইতে সহীহদয়ও বর্ণনা করিয়াছে। উহা এই ঃ আবু হুরায়রা (রা) 
বলেন ঃ রাসূলল্লাহ (সা) বলিয়াছেন যে, আল্লাহ তা'আলা বলেন -আমার সম্পর্কে আমার বান্দা 
যেমন ধারণা রাখে, আমি তাহার সঙ্গে তেমন ব্যবহার করি। 
কুরাইশী ও হাফিয আবু বকর বাযযার বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন ৪ 


কাছীর (২য় খণ্ড)-_৭১ 


570197 


৫৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


এক রুগ্ন আনসারীকে দেখার জন্য নবী (সা) রওয়ানা করেন। পথিমধ্যে বাজারেই তাহার 
সঙ্গে সাক্ষাৎ হয়। তাহাকে সালাম দিয়া রাসূল (সা) জিজ্ঞাসা করেন, ওহে! তোমার কি অবস্থা ? 
সে বলিল, হে আল্লাহর রাসূল! এখন ভাল । এখন আল্লাহর করুণার আশায় আছি এবং পাপের 
ভয়ে ভীত রহিয়াছি। রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, যাহার অন্তরে ভয় ও আশা উভয়ই 
থাকে, তাহাকে আল্লাহ তা'আলা তাহার কাঙ্তিফত বস্তু প্রদান করেন এবং ভয়-ভীতি হইতে 
রক্ষা করেন। বর্ণনাকারী বলেন, এই হাদীসটি ছাবিত হইতে জাফর ইব্‌ন সুলায়মান ব্যতীত 
অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। তিরমিযী, নাসায়ী ও ইব্‌ন মাজাও ইহা বর্ণনা করিয়াছেন । 
অতঃপর তিরমিযী (র) বলেন £ এই হাদীসটি দুর্বল। তবে কেহ কেহ ছাবিত হইতে পরম্পরা 
সূত্রেও এই হাদীস বর্ণনা করিয়াছেন। 

হাকীম ইবৃন হাযযাম হইতে ধারাবাহিকভাবে ইউসুফ ইব্‌ন মাহিক, আবু বাশার, শু“বা ও 
মুহাম্মদ বর্ণনা করেন যে, হাকীম ইব্‌ন হাযযাম রো) বলেন ঃ 
আমি রাসূলুল্লাহ (সা)-এর হাতে এই বাইয়াত করিয়াছি যে, আমি আল্লাহর পথে দাঁড়াইয়া 

থাকিয়া নিঃশেষ হইয়া যাইব । শু“বা হইতে ধারাবাহিকভাবে খালিদ ইব্‌ন হারিছ, ইসমাঈল 
ইব্‌ন মাসউদ ও নাসায়ী স্বীয় সুনানেও ইহা বর্ণনা করিয়াছেন। তিনি স্বীয় সুনানে “কিভাবে 
সাজিদা করিতে হয়'- এই নামে একটি অধ্যায়ও স্থাপন করিয়াছন ৷ উহাতে তিনি এইরূপ বর্ণনা 
করিয়াছেন যে, হাকীম ইব্‌ন হাযযাম এই ওয়াদা করিয়াছেন, আমি মুসলমান না হইয়া মৃত্যু 
বরণ করিব না। কেহ কেহ বর্ণনা করিয়াছেন, তিনি ওয়াদা করিয়াছিলেন যে, আমি জিহাদে 
শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করিয়া মৃত্যু বরণ করিব না। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ [8১85 9 1০০০5 4011571০555 অর্থাৎ 
তোমরা সকলে আল্লাহর রজ্জু সুদৃঢ় হস্তে ধারণ কর ও পরস্পর বিচ্ছিন্ন হইও না। 

কেহ কেহ 4111 1 এর ভাবার্থ করিয়াছেন, আল্লাহ্‌র অঙ্গীকার । 

যেমন পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলেন ৪ 14435 01 81511 ele 2 
lille U2, এ ১০ 4" %। আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত, 
যেখানেই অবস্থান করিয়াছে, সেইখানে তাহাদের প্রতি লাঞ্ছনা চাপাইয়া দেওয়া হইয়াছে। 
এখানে 1 অর্থ অঙ্গীকার এবং যিশ্মাদারী। কেহ কেহ বলিয়াছেন ঃ 4৯ অর্থ আল-কুরআন । 
যেমন আলী (রা) হইতে হারিছ আল আ'ওয়ারের হাদীসে মারফু সূত্রে কুরআনের গুণাবলী 
সম্বন্ধে বর্ণিত হইয়াছে যে, উহা আল্লাহর সুদৃঢ় রজ্জস্বরূপ এবং উহার প্রদর্শিত পথ অত্যন্ত সহজ 
সরল। 

এই অর্থের সমর্থনে একটি বিশেষ হাদীসে আবূ সাঈদ হইতে ধারাবাহিকভাবে আলীয়া, 
আমীর ও ইমাম হাফিজ আবূ জাফর তাবারী বর্ণনা করেন যে, আবূ সঈদ (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহর কিতাব আকাশ হইতে পৃথিবীর দিকে লটকানো একটি 
রজ্জু বিশেষ। 


Contents 


সূরা আলে ইমরান ৫৬৩ 


আবদুল্লাহ রো) হইতে ধারাবাহিকভাবে আবুল আহওয়াস ও ইব্রাহীম ইব্ন মুসলিম 
হাজরীর সূত্রে ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, এই কুরআন একটি শক্ত রজ্জু, সমুজ্জ্বল দীপ্তি ও কার্যকর 
প্রতিষেধক । ইহার উপর আমলকারীর জন্যে ইহা রক্ষাকবচ এবং ইহার অনুসারীর জন্য ইহা 
পরিত্রাতা বিশেষ । হুযায়ফা (রা) ও যায়েদ ইব্‌ন আরকামের হাদীসেও এইরূপ বর্ণিত হইয়াছে । 

আবু ওয়াইল হইতে ধারাবাহিকভাবে আ'মাশ ও ওয়াকী বর্ণনা করেন যে, আবূ ওয়াইল (র) 
বলেন ৪ 

আবদুল্লাহ (রা) বলিয়াছেন, ইহলোকের পথ শংকাপূর্ণ । এই পথে শয়তান উপস্থিত থাকে । 
হে আবদুল্লাহ! এই পথে চলিতে সাবধানতা অবলম্বন কর। আল্লাহর মনোনীত পথে চলো। 
আল্লাহর রজ্জুকে শক্ত করিয়া ধারণ কর। আর আল্লাহর রজ্জু হইল আল-কুরআন । 

আল্লাহ তা'আলা বলিয়াছেন 81:১5 2 অর্থাৎ পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইহা দ্বারা 
নান রা 

করিয়াছেন । বিভিন্ন হাদীসেও বিচ্ছিন্ন হইতে নিষেধ করা হইয়াছে । যেমন £ 

_আব্‌ হরায়রা (রো) হইতে ধারাবাহিকভাবে আবু সালেহ ও ইবৃন আব্‌ জালেহের সনদে 
সহীহ মুসলিমে বর্ণনা করা হইয়াছে যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, আল্লাহ তা'আলা তিনটি কাজে সন্তুষ্ট হন । যে তিনটি কাজে 
সন্তুষ্ট হন তাহা হইল, তাহার ইবাদত করা ও কাহাকেও তাহার অংশীদার না করা এবং আল্লাহর 
রজ্জুকে মজবুত করিয়া ধারণ করা ও বিচ্ছিন্ন না হওয়া । পরস্তু মুসলমান শাসকের সাহায্য করা। 
পক্ষান্তরে যে তিনটি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন তাহা হইল অতিরিক্ত কথা বলা, অনর্থক প্রশ্ন 
করা এবং অপচয়ের মাধ্যমে সম্পদ ধ্বংস করা । বহু হাদীসে বর্ণিত হইয়াছে যে, এক্যবদ্ধ 
থাকিলে ভুল ও অন্যায় হইতে রক্ষা পাওয়া যায়। 

অনৈক্য সৃষ্টি সম্পর্কে ভীতি প্রদর্শন এবং তাহার কুফল বর্ণনা করা সত্তেও উন্মাতের মধ্যে 
তিহাত্তরটি দল-উপদল সৃষ্টি হইবে । উহার মধ্য হইতে একটি মাত্র দল জাহান্নাম হইতে রেহাই 
পাইয়া জান্নাতে প্রবেশাধিকার পাইবে । যাহারা নবী (সা) এবং তাহার সাহাবীগণের পদাংক 
অনুসরণ করিয়াছে তাহারাই সেই দল। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 


“তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ কর, বাহ ভাতা রান করান 
তোমরা পরস্পর শক্র ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করিয়াছেন। ফলে, 
এখন তোমরা তাহার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হইয়াছ। 

জাহিলী যুগে আওস ও খাযরাজ গোত্রদ্ধয়ের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও চরম শত্রুতা ছিল। একে 
অপরের বিরুদ্ধে প্রায়ই যুদ্ধ লাগিয়া থাকিত। যখন উভয় গোত্র ইসলামে দীক্ষা নিল তখন 


Contents 


৫৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহারা হিংসা-বিদ্বেষ ভুলিয়া গিয়া পরস্পর ভাই ভাই হইয়া পুণ্যের কাজে একে অপরকে 
সহায়তা দান করে এবং আল্লাহর দীনের ব্যাপারে এক্যবদ্ধ হইয়া কাজ করে । 

অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন $ 
০১১৯5505৮5১ ও Set lL pet জে এ Ya 

অর্থাৎ তিনিই সেই আল্লাহ, যিনি স্বীয় সাহায্য দ্বারা এবং মুমিনদের সাহায্য দ্বারা তোমাকে 
শক্তিশালী করিয়াছেন এবং তিনি তাহাদের অন্তরে প্রেম-প্রীতি সৃষ্টি করিয়াছেন। তুমি যদি 
দুনিয়ার সব সম্পদও ব্যয় করিতে তথাপি তুমি তাহাদের অন্তরে প্রীতি সৃষ্টি করিতে পারিতে না। 
কিন্তু আল্লাহই তাহাদের মধ্যে সম্প্রীতি দান করিয়াছেন । 

আল্লাহ তা'আলা স্বীয় অনুগ্রহের কথা বলিতেছেন যে, তোমরা জাহান্নামের দ্বারপ্রান্তে 
পৌছিয়া গিয়াছিলে এবং তোমাদের কুফরী তোমাদিগকে জাহান্নামে প্রবিষ্ট করিত। কিন্তু আল্লাহ 
তা'আলা তোমাদিগকে ঈমানদার করিয়া সেই আগুন হইতে রক্ষা করিয়াছেন। 

হুনাইনের যুদ্ধে বিজয় লাভের পর দীনের স্বার্থ চিন্তা করিয়া রাসূলুল্লাহ সো) গনীমত বন্টন 
করিতে গিয়া কোন কোন ব্যক্তিকে কিছু বেশি প্রদান করেন৷ তখন জনৈক ব্যক্তি এই ব্যাপারে 
সমালোচনা করিল। ফলে রাসূলুল্লাহ (সা) আনসারদিগকে একত্রিত করিয়া এই ভাষণ দান 
করেন £ 

হে আনসারগণ! তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? তোমাদিগকে আমার মাধ্যমে আল্লাহ 
তা'আলা সুপথ প্রদর্শন করেন! তোমরা কি দলে দলে বিভক্ত ছিলে না ? এখন আল্লাহ তোমাদের 
পরস্পরের মধ্যে প্রেম-গ্রীতি প্রতিষ্ঠিত করিয়াছেন। তোমরা কি দরিদ্র ছিলে না, এখন আমার 
মাধ্যমে তোমাদেরকে আল্লাহ সম্পদশালী করিয়াছেন। 

প্রত্যেক প্রশ্নের উত্তরে আনসাররা আল্লাহর শপথ করিয়া সমস্বরে বলিল, আমাদের প্রতি 
আল্লাহর ও আপনার অপরিসীম অনুগ্রহ রহিয়াছে । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার বলেন £ 

এই আয়াতটি আওস ও খাযরাজ গোত্রদ্য় সম্পর্কে অবতীর্ণ হইয়াছে । চিরবিবদমান এই 
গোত্র দুইটির বর্তমান সৌহার্দ্যপূর্ণ অবস্থা দেখিয়া ইয়াহুদীরা শংকিত হইয়া পড়ে । দুরভিসন্ধি 
করিয়া তাহারা একজন লোককে আওস ও খাযরাজের নিকট পাঠাইয়া তাহাদের পূর্বেকার 
যুদ্ধ-বিগ্রহ ও শক্রতার কথা স্মরণ করাইয়া দেয়। এইভাবে নতুন করিয়া অশান্তি সৃষ্টির মানসে 
উভয়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির উদ্তব ঘটায় । ফলে তাহাদের পুরাতন নির্বাপিত আগুন 
দাউ দাউ করিয়া জুলিয়া উঠে। এমনকি একে অপরের উপর তরবারী চালাইতে প্রস্তুত হইয়া 
যায়। আবার সেই অজ্ঞতার যুগের শোরগোল ও চিৎকার শুরু হইয়া যায় ও তাহারা জিঘাংসায় 
মাতিয়া উঠে। উভয়ে স্থির করে যে, তাহারা হুররা প্রান্তরে খোলাখুলি যুদ্ধ করিবে এবং 
পিপাসার্ত শুষ্ক ভূমিকে রক্ত পানে সিক্ত ও পরিতৃপ্ত করিবে। 

রাসূলুল্লাহ (সা) এই সংবাদ জানিতে পাইয়া তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন এবং উভয় 
' দলকে শান্ত করেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাদের লক্ষ্য করিয়া বলেন, আমি বর্তমান 


Contents 


সুরা আলে ইমরান ৫৬৫ 


থাকিতেই তোমরা পরস্পরের মধ্যে তরবারী চালাইতে আরম্ভ করিলে ? তারপরে তিনি 
তাহাদিগকে আলোচ্য আয়াতটি পাঠ করিয়া শোনান । ইহাতে সকলে লজ্জিত হইল এবং 
কিছুক্ষণ পূর্বের কার্ষের জন্যে দুঃখ করিতে লাগিল। অবশেষে অস্ত্র ফেলিয়া পুনরায় তাহারা 
পরস্পর পরস্পরকে করমর্দন ও আলিংগনে জড়াইয়া ধরিল। 
' ইকরামা রে) বলেন, হযরত আয়েশা (র)-কে অপবাদ দেওয়ার দুর্ভাগ্যজনক সময়ে এই 
আয়াতটি নাযিল হয়। আল্লাহই ভাল জানেন। 
ddI 23227 “339970 342 71:৫5:৫6. ০5 লিও ১৮৫২৪ 
0১৮ OIL IIS BORA পি THI (১১6) 
০০১৯০ Je 1৮১ ৬১৯১৮ রর 1০১ 
CEASA 050 C3 BEEN GE ০১0৮$55450১-০) 
f 6s ৮৪ SS 
3222 52 2326/2, পা 2 80৮52 2526 Less ১৫ 
58255 ৫০০ 029 ৩2১ 5965 650 LGA (১০) 
০৫১৮৬ HSC ০৩৩০1%53 SUB IS BAST 
OGIO C3 24 ৪ LST ৮5255 ৬ Cf (১79) 
০৫৬৩৫৩১৪৯৩৫ ১৬৬৩৬ Hr ৫৮ এ (NA) 
32072 90 ৫589) ILS SMG HI 0৭) 
১০৪. “আর তোমাদের মধ্য হইতে একটি দল থাকা চাই, যাহারা কল্যাণের পথে 
(মানুষকে) ডাকিবে এবং ভাল কাজের নির্দেশ দিবে ও মন্দ কাজ হইতে বিরত রাখিবে। 
তাহারাই সফলকাম । 
১০৫. সুস্পষ্ট নিদর্শনাবলী আসার পরেও যাহারা মতভেদ করিয়াছে ও বিভক্ত হইয়াছে, 
তোমরা তাহাদের মত হইও না । তাহাদের জন্য বিরাট শাস্তি রহিয়াছে ।” 
১০৬. “সেদিন কিছু চেহারা উজ্জ্বল হইবে ও কিছু; চেহারা মলিন হইবে । অতঃপর 
কুফরী করিয়াছ ? এখন তোমাদের কুফরী কাজের শাস্তি ভোগ কর।” 
১০৭. “আর যাহাদের চেহারা উজ্জ্বল হইবে, তাহারা আল্লাহর রহমতের ছায়ায় 
থাকিবে ৷ অতঃপর তাহারা সেখানে চিরকাল থাকিবে ।” 
১০৮. “এই হইল আল্লাহর বাণীসমূহ । সত্য সহকারে তোমার কাছে উহা পাঠ করানো 
হইল । আর আল্লাহ সৃষ্টিকুলের জন্যে যুলুমের ইচ্ছা করেন না।” 
১০৯. “আসমান ও যমীনে যাহা কিছু আছে তাহা সকলই আল্লাহর জন্য এবং আল্লাহ্‌র 
কাছেই সকল ব্যাপার পেশ হইবে ৷” 


Contents 


৫৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর 8 এখানে আল্লাহ তাআলা সৎকাজের প্রতি আহবান করা এবং অসৎ কাজ হইতে 
বারণ করার নির্দেশ দিয়াছেন। সংগে সংগে ইহাও বলিয়াছেন যে, যাহারা ইহা করিবে তাহারাই 
কামিয়াব। যিহাক (র) বলেন ঃ বিশেষ একটি দল ও শ্রেণীর জন্য এই নির্দেশ প্রদত্ত হইয়াছে। 
তাহারা হইলেন মুজাহিদ ও আলিম সমাজ। আবূ জাফর বাকির (র) বলেন ৪ রাসূলুল্লাহ সো) 
১৯৭ 11 ০০৭৪ ২1৫০ ১৪1১ এই আয়াতটি পাঠ করিয়া বলেন- £51 ll 
১১৪ ০1১৪1 অর্থাৎ সৎকর্ম হইল কুরআন এবং আমার সুন্নতের অনুসরণ করা ।' ইব্‌ন 
মারদুবিয়া ইহা বর্ণনা করিয়াছেন। 

এই আয়াতের উদ্দেশ্য হইল এই যে, উম্মতের মধ্যে অনুরূপ একটি দল থাকা একান্তই 
আবশ্যক । অবশ্য প্রত্যেকের উপরেই দীনের দাওয়াত প্রদান করা ফরয । সহীহ মুসলিম শরীফে 
আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমাদের যে 
কেহ অন্যায় কাজ করিতে দেখিবে, সে উহাকে হাত দিয়া বাধা দিবে। যদি সে হাতের দ্বারা 
বাধা দিতে অক্ষম থাকে, তবে মুখ দ্বারা বাধা প্রদান করিবে । যদি মুখ দিয়া বাধা দেওয়ার 
শক্তিও না থাকে, অন্তর দ্বারা ঘৃণা করিবে । আর এইটি হইল ঈমানের দুর্বলতম স্তর ।' অন্য 
রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, ইহার নিচের পর্যায়ে সরিষা পরিমাণ ঈমানও আর অবশিষ্ট 
থাকে না।' 

হুযায়ফা ইব্‌ন ইয়ামানী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইবৃূন আবদুর রহমান 
আহমাদ বর্ণনা করেন যে, হুযায়ফা ইব্‌ন ইয়ামানী (রা) বলেন ঃ 

নবী (সা) বলিয়াছেন, যে সত্তার হাতে আমার আত্মা তাহার শপথ করিয়া বলিতেছি, 
তোমরা সৎকাজের আদেশ দাও এবং অসৎকাজে নিষেধ কর। নতুবা সত্বরই আল্লাহ তা'আলা 
তোমাদের প্রতি আযাব অবতীর্ণ করিবেন। তখন তোমরা প্রার্থনা করিবে, কিন্তু তাহা কবুল 
হইবে না।” আমর ইব্‌ন আবূ আমরের (র) সনদে ইব্ন মাজা এবং তিরমিযীও ইহা বর্ণনা 
করিযাছেন। 

তিরমিযী রে) বলেন £ হাদীসটি উত্তন। এই সম্পর্কে অনেক হাদীস রহিয়াছে যাহা অন্য 
আয়াতের ব্যাখ্যা প্রসংগে বর্ণিত হইবে । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ১: :১০1515519 ES ১5৪৭ SY, 
51201 ৮৯০12 (5 অর্থাৎ তাহাদের মত হইও না, যাহারা বিচ্ছিন্ন হইয়া গিয়াছে এবং সুস্পষ্ট 
নির্দেশসমূহ আসার পরও বিরোধিতা করিতে শুরু করিয়াছে । এখানে আল্লাহ তা'আলা পূর্ববর্তী 
উম্মতের মত পরস্পর বিচ্ছিন্ন হওয়া ও মতানৈক্য সৃষ্টি করা এবং তাহাদের মত সৎকাজের 
আদেশ ও অসৎকাজের নিষেধ কার্য পরিত্যাগ করার পরিণতি সম্পর্কে আমাদিগকে সতর্ক 
করিয়াছেন । 
. হারবী, সাফওয়ান, আবু মুগীরা ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবু আমের আবদুল্লাহ ইব্‌ন 
ইয়াহয়া বলেন ৪ 


Contents 


সূরা আলে ইমরান | ৫৬৭ ' 


আমরা হযরত মুআবিয়া (রা)-এর সংগে হজে গমন করি । মক্কায় পৌছিয়া তিনি যুহরের 
নামায শেষে দাঁড়াইয়া বলেন-রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আহলে কিতাবরা তাহাদের ধর্মের 
ব্যাপারে মতভেদ সৃষ্টি করিয়া বাহাত্তরটি দলে পরিণত হইয়াছিল। তেমনি অতি সত্র আমার 
উম্মতের মধ্যে তিহাত্তরটি দলের সৃষ্টি হইবে এবং সবাই প্রবৃত্তির .বশীভূত হইয়া পড়িবে। 
ইহাদের একটি দল ব্যতীত সকলেই জাহান্নামে নিক্ষিপ্ত হইবে । পরস্ত আমার উম্মতের মধ্যে 
অতি সত্বর এমন একটি দলের আবিভবি ঘটিবে, যাহাদের শিরায় শিরায় কুকুরের বিষের মত 
কুপ্রবৃত্তি সক্রিয় থাকিবে । তাই হে আরববাসী, তোমরাই যদি তোমাদের নবী কর্তৃক আনীত 
আদর্শের উপর প্রতিষ্ঠিত না থাক, তবে অন্যান্য জাতি তো ইহা হইতে বহুদূরে সরিয়া পড়িবে । 

আবদুল কুদ্দুস ইব্‌ন হাজ্জাজ শামী ওরফে আবু মুগীরা হইতে আহমাদ ইব্‌ন হাম্বল এবং 
মুহাম্মাদ ইব্‌ন ইয়াহিয়ার সুত্রে আবূ দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। বহু সনদ দ্বারা এই হাদীসটি 
বর্ণিত হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা“আলা বলেন £ ১: ১৪-4১৪ ১৪৯9 ৯১১5 252 -অর্থাৎ সেই দিন 
কোন মুখ উজ্জ্বল হইবে, আর কোন মুখ হইবে কালো । অর্থাৎ কিয়ামতের দিন আহলে সুন্নাত 
ওয়াল জামাআতদের মুখাবয়ব উজ্জ্বল হইবে এবং বিদআতীদের মুখাবয়ব কৃষ্ণ ও অনুজ্জবল 
থাকিবে। ইহা ইবৃন আব্বাস (র)-এর ব্যাখ্যা। 

৭5021 ১৮১ ০১১৯৫) ৮৫৯৯৩ ০৬০৭ 92511 (৪ অর্থাৎ যাহাদের মুখ কালো 
হইবে তাহাদিগকে বলা হইবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হইয়া গিয়াছিলে ? হাসান 
বসরী রে) বলেনঃ ইহারা হইল মুনাফিকগণ ৷” 

১০১৪৫০7৮১৫০ 21১৮11155১৪ অর্থাৎ এখন সেই কুফরীর বিনিময়ে আযাবের 
আস্বাদ গ্রহণ কর ।' প্রত্যেক কাফেরেরই এই অবস্থা হইবে। 

3405108558৯ 411 ২০৮০ ii nas ৪ 1 (০9 -আর যাহাদের 
মুখ উজ্জ্বল হইবে, তাহারা থাকিবে রহমতের মাঝে । তাহাতে তাহারা অনন্তকাল অবস্থান 
করিবে ।” অর্থাৎ অনস্তকালব্যাপী তাহাদের অবস্থান হইবে জান্নাতে । সেখান হইতে তাহাদের 
আর বাহির হইতে হইবে না। 

আবূ গালিব হইতে ধারাবাহিকভাবে হাম্মাদ ইব্‌ন সালমা, রবী ইব্‌ন সাবীহ, ওয়াকী ও আবু 
কুরাইবের সূত্রে আবু ঈসা তিরমিযী এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে বর্ণনা করেন যে, আবূ গালিব 
(র) বলেন $ 

আবু উমামা দামেঙ্কের মসজিদের স্তম্ভের সংগে খারেজীদের মস্তক ঝুলানো দেখিয়া বলেন, 
ইহারা নরকের কুকুর । ইহাদের চাইতে জঘন্যতম নিহত লোক আসমানের নিচে আর নাই । 
ইহাদিগকে যাহারা হত্যা করিয়াছে তাহারা উত্তম যোদ্ধা। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ 
করেন ১১৯৪ 5:49 ১৮৯১ ০৯১১০ ৮? অর্থাৎ সেই দিন কোন কোন মুখ উজ্জ্বল হইবে, 
আর কোন কোন মুখ হইবে কালো । আমি (আবূ গালিব) আবূ উমামাকে জিজ্ঞাসা করিলাম, 
আপনি কি ইহা রাসূল (সা)-এর নিকট শুনিয়াছেন ? তিনি বলিলেন, একবার নয়, বরং সাতবার 
তাহার নিকট আমি ইহা শুনিয়াছি। অন্যথায় আমি এত কঠিন মন্তব্য করিতাম না। 

তিরমিযী (র) বলেন, এই হাদীসটি উত্তম। আবূ গালিব হইতে সুফিয়ান ইব্‌ন উআইনার 
সূত্রে ইব্‌ন মাজাও ইহা বর্ণনা করিয়াছেন। আবূ গালিব হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও 


Contents 


.৫৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


আবদুর রাজ্জাকের সূত্রে ইমাম আহমাদও এইরূপ বর্ণনা করিয়াছেন। আবূ যর (র) হইতে ইব্ন 
মারদুবিয়া স্বীয় তাফসীরে এই সম্পর্কে দুর্বল, দীর্ঘ ও আশ্চর্যজনক এক হাদীস বর্ণনা করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 4215 (৯৮155 41192 U5 -এইগুলি হইল 
আল্লাহর নির্দেশ যাহা শোনানো হইল, ইহা আল্লাহর নির্দেশ, দলীল ও ভাষণ। 30, 
যথাযথ । অর্থাৎ দুনিয়া ও আখেরাতের নির্দেশাবলী তোমাকে স্পষ্ট করিয়া বলিয়া দেওয়া হইল। 

১১০10111515 55১5 1111 (০১ -আল্লাহ বিশ্ব জাহানের প্রতি উৎপীড়ন করিতে চাহেন 
না। অর্থাৎ তিনি তোমাদের প্রতি যুলুম করিবেন না। কারণ ন্যায় বিচারকের জন্য উহা বৈধ 
নহে। তিনি সকল কিছুর উপর সর্বাপেক্ষা প্রভাবশালী ও শক্তিমান। বিশ্বের সবকিছু সম্পর্কে 
তিনি ওয়াকিফহাল। তিনি কাহারও মুখাপেক্ষী নহেন। তাই কাহারও প্রতি তাহার যুলুম করার 
প্রশ্নই উঠে না। তাই আল্লাহ তা'আলা বলেন ৪ ৯১31 3 03 Sl ll ০০৪17 405 
-অর্থাৎ যাহা কিছু আসমান-যমীনে রহিয়াছে, সবই আল্লাহর । অর্থাৎ সমগ্র বিশ্বটাই তাহার 
অধিকারে এবং সকলেই তাহার দাসত্ব মশগুল । 

1০31 225 dll is আল্লাহর প্রতিই সব কিছুপ্ত্যাবর্তনশীল। অর্থাৎ দুনিয়া ও 
আখিরাতের কর্তৃত্ব একমাত্র তাহারই । 

৩৩১০৯5০৬০১৩ ০৩০৩৩ ই IE BS 00) 


টি 


ভি ০৯%$ ৮৩০ 


কী 123 05980) 
SJ ৩০৩১৭ DS SHE Yo HEAR (১১১) 
০ ০+১%৩ 


১৩ ০2 ০:৮5%92০ 4) TAB ৩ পে HIN ০5৬৬৮ (১১) 
03596 ELS Ke ae ০255 dhl ০3 ৪৪ 526? 


963৩55815651220 ৬১১৬৪ IGN OIE 3 3h ৬৪৪ 

১১০. “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব, তোমরা সৎ 
কার্ষের নির্দেশ দান কর, অসৎ কার্য নিষেধ কর এবং আল্লাহকে বিশ্বাস কর । কিতাবীগণ 
যদি ঈমান আনিত তবে তাহাদের জন্য ভাল হইত । তাহাদের মধ্যে কিছু সংখ্যক মু*মিন 
আছে, কিন্তু তাহাদের অধিকাংশ পাপাচারী ৷” 

১১১. “কিছুটা কষ্ট দেওয়া ছাড়া তাহারা তোমাদের কোন ক্ষতি করিতে পারিবেনা । 
যদি তাহারা তোমাদের সহিত যুদ্ধ করে তাহা হইলে তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে । অতঃপর 
তাহারা সাহায্য প্রাপ্ত হইবে না।” 


Contents 


সূরা আলে ইমরান ৫৬৯ 


১১২. ‘আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাহিরে যেখানেই তাহাদিগকে 
পাওয়া গিয়াছে, সেখানেই তাহারা লাঞ্ছিত হইয়াছে। তাহারা:আল্লাহর গযবের পাত্র 
হইয়াছে এবং তাহারা আস্তানা-হীনতার শিকার হইয়াছে। তাহা এইজন্য যে, তাহারা 
আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করিত ও অন্যায়ভাবে নবীগণকে হত্যা করিত । বস্তুত তাহারা 
অবাধ্য হইয়াছিল ও সীমালংঘন করিত।” 

তাফসীর ৪ উম্মাতে মুহাম্মাদীকে আল্লাহ তা'আলা জানাইতেছেন যে, তাহারা সকল উম্মত 
হইতে উত্তম । তাই আল্লাহ তা'আলা বলেন ৪,১4০] ১1২1 ১55 55৫ -“তোমরাই 
হইলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের উদ্দেশ্যেই তোমাদের উদ্ভব ঘটানো হইয়াছে।” 

আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে আবূ হাতিম, সুফিয়ান ইব্‌ন মাইসারা, মুহাম্মদ 
ইব্‌ন ইউসুফ ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, আবূ হুরায়রা রো) ১৯1 ০1১৮৯ ig 
১০111 -এই আয়াতাংশের তাফসীরে বলেনঃ মানব জাতির মধ্যে তোমরা সর্বাপেক্ষা উত্তম ৷ 
_ কেননা মানুষকে ঘাড় ধরিয়া তোমরা ইসলামের ছায়াতলে নিয়া আসিতেছ। 

মুজাহিদ, আতীয়া আওফী, ইকরামা, আতা ও রবী ইব্‌ন আনাস ১1২০1 ০: 5 
১,111 -আয়াতাংশের এই ব্যাখ্যা করিয়াছেন যে, তোমরাই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি ৷ 
অর্থাৎ তোমরাই সর্বশ্রেষ্ঠ উন্মত এবং মানব জাতির সর্বাপেক্ষা হিতসাধনকারী । 
৷ অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ১৫৯০]। ০ ১১৪১39০৪১০৮ ০১০০০ 
411, ১০ -অর্থাৎ তোমরা সৎ কাজের নির্দেশ দান করিকে ও অন্যায় কাজে বাধা দিবে 
এবং আল্লাহর প্রতি ঈমান আনিবে।, 
শরীক, আহমাদ ইব্‌ন আবদুল মালিক ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, দার্াহ বিনতে আবূ 
লাহাব (রে) বলেন ঃ 

“নবী করীম (সা) মিম্বারের উপর উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, 
হে আল্লাহ্‌র রাসূল! কোন্‌ ব্যক্তি সবচেয়ে উত্তম ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, যে বেশি কুরআন 
পাঠ করে, আল্লাহকে বেশি স্মরণ করে, সৎ কাজের আদেশ করে, অন্যায় কাজে বাধা দান করে 
এবং আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করে, সেই ব্যক্তি সবচেয়ে উত্তম ৷” ্‌ 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর ও সাম্মাকের সূত্রে হাকাম 
স্বীয় মুসতাদরাকে, নাসায়ী স্বীয় সুনানে এবং আহমাদ স্বীয় মুসনাদে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) lil ০৯৯ ২৭1 ১৪৯১৫ _এই আয়াতাংশের ভাবার্থে বলেনঃ ইহাতে 
সেই লোকদের কর্থা বলা হইয়াছে, যাহারা রাসূলুল্লাহ (সা)-এর সংগে মক্কা হইতে মদীনায় 
হিজরত করিয়াছিলেন। 

আসল কথা হইল এই যে, উক্ত দায়িত্ব সর্বকালের প্রতিটি উম্মতের জন্যে নির্ধারিত 
হইয়াছে। মূলত সর্বোত্তম যুগ হইল রাসূল (সা)-এর যুগ । তারপর তাহার নিকটবর্তী যুগ এবং 
তারপর তাহার পরবর্তী যুগ । যেমন অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 


পল কাঠ ০40 5742 se £5 0 ede La 
All 5 তি 1১১৭ (1০9 SCS UK, 


কাছীর (২য় খণ্ড)__৭২ 


Contents 


৫৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর £ আবদুল্লাহ ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে মুররা, যুবাইদ আল আইয়াশী, 
শু'বা, আবদুর রহমান ইব্ন সুফিয়ান, মুহাম্মদ ইব্‌ন সুনান ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) $5135 ৯2111119861 আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ৪ তাহার 
আনুগত্য করা ও অবাধ্য না হওয়া, তাহাকে স্মরণ করা ও ভুলিয়া না যাওয়া, তাহার কৃতজ্ঞ 
হওয়া ও অকৃতজ্ঞ না হওয়া। ইহার সনদও বিশুদ্ধ এবং মাওকুফ পর্যায়ের । হযরত ইব্‌ন 
মাসউদ (রা) হইতে আমর ইব্‌ন মাইমুনও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে মুররা, যুবাইদ, সুফিয়ান সাওরী, ইব্‌ন 
ওহাব ও ইউনুস ইব্‌ন আবদুল আলার সূত্রে ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, উহার অর্থ, যথাযথভাবে আল্লাহকে ভয় 
কর। অর্থাৎ তাহার আনুগত্য কর ও অবাধ্যতা করিও না।” 

ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে মুররা, যুবাইদ ও মাসহারের সনদে হাকেম স্বীয় 
মুসতাদরাকেও মারফু সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। 

সহীহ্দ্ধয়ের শর্তেও ইহা সহীহ বলিয়া সাব্যস্ত । তবে তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। অবশ্য 
হাদীসটি মাওকুফ বলিয়াই প্রসিদ্ধ । আল্লাহই ভালো জানেন। 

ইব্‌ন আবূ হাতিম রে) বলেন ঃ মুররা হামদানী, রবী ইব্‌ন খাইচাম, আমর ইব্‌ন মাইমুন, 
ইব্রাহীম নাখঈ, তাউস, হাসান, কাতাদা, আবু সিনান ও সুদ্দী হইতেও এইরূপ বর্ণিত 
হইয়াছে। 

রা REL তিনি বলেন ৪ মানুষ ততক্ষণ আল্লাহকে ভয় 

করার দাবী করিতে পারে না যতক্ষণ সে নিজের জিহ্বাকে সংযত না করিতে পারে। 
যায়েদ ইব্‌ন আসলাম ও সুদী প্রমুখের মতে আলোচ্য আয়াতটি ১2,151 21111%615 
(সাধ্যানুসারে আল্লাহকে ভয় কর) আয়াতটি দ্বারা রহিত হইয়া গিয়াছে। 

ইব্‌ন আব্বাস রো) হইতে ইব্‌ন আবূ তালহা বর্ণনা করেন যে, 5285 0 2111118 
এই আয়াত সম্পর্কে ইব্ন আব্বাস রো) বলেন ঃ ইহা রহিত হয় নাই; বরং ইহার অর্থ হইল, 
আল্লাহর পথে সাধ্যানুযায়ী জিহাদ করা এবং আল্লাহর বিধান পালনে কাহারো বিদ্ধপ ও ভ€সনার 
প্রতি ভ্রক্ষেপ না করা । পরন্তু পিতামাতা, সন্তান-সন্ততি, এমন কি নিজের ব্যাপারেও ন্যায়ের 
ভিত্তিতে বিচার করা । 

অতঃপর আল্লাহ তা“আলা বলেন ৪ ১৯:০০ LET 2 959০28 ‘অবশ্যই তোমরা 
মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না অর্থাৎ পূর্ণ জীবনটা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত 
রাখ। তাহা হইলে মহামহিম আল্লাহ অবশ্য তোমাকে ইসলামের উপর মৃত্যুদান করিবেন। 
কেননা তাহার নীতি হইল, যে যেই আদর্শের উপর জীবন পরিচালিত করিবে উহার উপরেই 
তাহার মৃত্যু হইবে । আর যাহার উপরে তাহার মৃত্যু হইবে, তাহার উপরেই কিয়ামতের দিন 


Contents . 


সূরা আলে ইমরান ৫৭১ 


রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উন্মত বিনা হিসাবে 
বেহেশতে যাইবে । তাহাদের মুখাবয়ব হইবে পূর্ণিমার চাদের মত .উজ্দ্বল । তাহারা সবাই একই 
অস্তরবিশিষ্ট হইবে । আমি আল্লাহর নিকট ইহার সংখ্যা বৃদ্ধির জন্য আবেদন করার পর 
প্রত্যেকের সংগে সত্তর হাজার করিয়া বৃদ্ধি করা হইয়াছে। ইহা বর্ণনা করিয়া হযরত আবূ বকর 
সিদ্দীক (রা) মন্তব্য করেন যে, তবে তো দেখা যাইতেছে এই সংখ্যার মধ্যে অজপাড়া ও 
পল্লীবাসীও অন্তর্ভূক্ত হইয়া যাইবে । 

হাদীস ঃ অন্য একটি হাদীসে আবদুর রহমান ইব্‌ন আবূ বকর হইতে ধারাবাহিকভাবে 
মায়মুন ইব্‌ন মিহরান, মুসা ইব্‌ন উবাইদ, কাসিম ইবৃন মিহরান, হিশাম ইবৃন হাসান, আবদুল্লাহ 
ইব্‌ন বকর সাহমী ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবদুর রহমান ইব্‌ন আবূ বকর রে) 
বলেন ঃ 

রাসূল সো) বলিয়াছেন, আমার প্রভু আমার সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে বেহেশতে 
প্রবেশ করাইবেন। উমর (র) বলিলেন, হে আল্লাহর রাসূল! আরও বেশির জন্য প্রার্থনা 
করিতেছেন না কেন ? উত্তরে রাসূল (সা) বলিলেন, আমি আল্লাহর নিকট আরও বেশির জন্য 
প্রার্থনা করায় তিনি প্রত্যেক হাজারের সংগে সত্তর হাজার করিয়া বৃদ্ধি করিয়া দেন। উমর (রা) 
বলিলেন, আরও বেশির জন্য প্রার্থনা করিলে কি ভাল হইত না ? তিনি বলিলেন, আমি আবার 
বৃদ্ধির প্রার্থনা করায় আল্লাহ্‌ প্রত্যেকের সংগে সত্তর হাজার বৃদ্ধি করিয়া দেন। উমর (রা) বলেন, 
আরও বৃদ্ধি করিয়া দেওয়ার জন্যে প্রার্থনা করুন। তিনি বলিলেন, এবারে প্রার্থনা করার পর বহু 
পরিমাণে বৃদ্ধি করিয়া দেওয়া হয়। আবদুর রহমান ইব্‌ন আবূ বকর দুই হাত প্রসারিত করিয়া 
বেশির পরিমাণ দেখান । হাশিম বলেন, উহার সংখ্যা যে কত হইবে, তাহার হিসাব একমাত্র 
আল্লাহই জানেন। 
ইয়ামান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, যমযম ইব্‌ন যারাআ রে) বলেন ঃ 

শুরাইহ ইব্‌ন উবাইদ (র) বলিয়াছেন, একবার হযরত ছাওবান (র) হেমসে অসুস্থ হইয়া 
পড়েন। তখন সেখানকার 'আমীর ছিলেন আবদুল্লাহ ইব্‌ন কারাত আল-ইয্দী (র)। তিনি 
সাওবান রে)-কে দেখিতে আসিলেন না। এদিকে কিলাঈ গোত্রের এক ব্যক্তি তাহাকে দেখিতে 
আসেন। সাওবান (রো) তাহাকে বলেন, আপনি কি লিখিতে জানেন ? তিনি বলিলেন, হা 
লিখিতে জানি । তখন তাহার দ্বারা তিনি আবদুল্লাহ ইব্‌ন কারাতের নিকট এই পত্র লিখান £ 

“রাসূল (সা)-এর পরিচারক সাওবানের পক্ষ হইতে আমীর আবদুল্লাহ ইব্‌ন কারাত আল 
ইযদীর প্রতি । আল্লাহর প্রশংসা এবং রাসূল (সা)-এর প্রতি দরূদ জ্ঞাপন পূর্বক কথা হইলো যে, 
এই স্থানে যদি হযরত ঈসা (আ)-এর কোন পরিচারক উপস্থিত হইত তবে হয়তো আপনি 
তাহাকে পরিদর্শন করিতে বা তাহার সংগে সাক্ষাৎ করিতে আসিতেন।” অতঃপর চিঠি ভাঁজ 
করিয়া তাহাকে বলিলেন, আপনি অনুগ্রহ করিয়া এই পত্রটা আমীরের নিকট পৌছাইয়া দিবেন 
কি? তিনি বলিলেন, আচ্ছা, পৌছাইয়া দিব। অতঃপর তিনি আমীরের নিকট পত্রটি পৌছাইয়া 
দিলেন । আমীর উহা দেখিয়া বিচলিত হইয়া পড়েন এবং তৎক্ষণাৎ হযরত সাওবানের (রা) 
দর্শনে আসেন! তাহার নিকট আসিয়া অবস্থাদি দেখেন। অতঃপর ফিরিয়া যাইতে ইচ্ছা করিলে 


Contents 


৫৭২ তাফসীরে ইব্‌ন কাছীর, 


সাওবান (রা) তাহার চাদর ধরিয়া বলেন, বসুন, একটি হাদীস শুনুন । আমি স্বয়ং রাসূলুল্লাহর 
(সা) পবিত্র মুখে শুনিয়াছি যে, তিনি বলেন- আমার উম্মতের মধ্য হইতে সত্তর হাজার লোক 
বিনা হিসাবে ও বিনা শান্তিতে বেহেশতে প্রবেশ করিবে। প্রত্যেক হাজারের সংগে আরো সত্তর 
হাজার করিয়া থাকিবে । 

এই সুত্রে একমাত্র ইমাম আহমদই ইহা বর্ণনা করিয়াছেন। ইহার প্রত্যেক বর্ণনাকারীই 
নির্ভরযোগ্য ও বিশ্বস্ত । হাদীসটি বিশুদ্ধ। সমস্ত কৃতজ্ঞতা এবং প্রশংসা একমাত্র আল্লাহরই প্রাপ্য । 

হাদীস £ অন্য সূত্রে সাওবান হইতে ধারাবাহিকভাবে আবূ আসমা রাহবী, শুরাইহ ইব্‌ন 
ইসহাক ইব্‌ন যারীক আল হেমসী ও তিবরানী বর্ণনা করেন যে, সাওবান (রা) বলেন £ 

আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, আমার প্রভু আমার নিকট 
আমার সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে বেহেশতে নিবার অংগীকার করিয়াছেন। আর 
প্রত্যেক হাজারের সংগে আরও সত্তর হাজারকে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবার অনুমতি 
দান করিবেন। সাওবান (রা) হইতে বর্ণিত এই রিওয়ায়েতে অতিরিক্ত শূরাইহ ও আবূ আসমা 
রাহবীর উপস্থিতি রহিয়াছে। ফলে রিওয়ায়েতটি আরও জোরালো হইয়াছে । আল্লাহই ভাল 
জানেন। 

হাদীস $৪ অন্য একটি হাদীসে ইবন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে ইমরান ইবৃন 
হেসীন, হাসান, কাতাদা, মুআম্মার, আবদুর রাজ্জাক ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইব্‌ন 
মাসউদ (রা) বলেন ৪ 

এক রাত্রে আমরা রাসূল (সা)-এর সংগে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করি। অতঃপর 
প্রত্যষে আবার তাহার সংগে সাক্ষাৎ করি। তখন তিনি বলেন, আজ রাতে আমাকে সকল 
নবীগণকে তাহাদের উম্মাতসহ দেখানো হইয়াছে। কোন কোন নবীর সংগে ছিলেন মাত্র তিনজন 
উম্মত, কোন কোন নবীর সংগে ছিলেন ক্ষুদ্র একটি দল, কোন কোন নবীর সংগে ছিলেন 
একজন উম্মত এবং কোন কোন নবী মাত্র একাই ছিলেন, কোন উম্মত তাহার সংগে ছিল না। 
তবে মুসা (আ)-এর উম্মত দেখিয়া আমি হতচকিত হই। কেননা তাহার সংগে ছিল বনী 
ইসরাঈলদের বিশাল একটি দল । আমি জিজ্ঞাসা করিলাম, ইহারা কাহারা ? তিনি বলিলেন, এই 
হইল আপনার ভ্রাতা মূসা (আ) এবং তাহার উম্মত বনী ইসরাঈল সম্প্রদায় । আমি জিজ্ঞাসা 
করিলাম, আমার উম্মত কোথায় ? তিনি বলিলেন, ডানদিকে লক্ষ্য করুন। ডানদিকে চাহিয়া 
দেখিলাম, অসংখ্য লোকের সমাগম সমগ্র আসমানের সমতল ভূমিই যেন লোকে পরিপূর্ণ। 
আমাকে জিজ্ঞাসা করা হইল, তুমি সন্তুষ্ট হইয়াছ ? আমি বলিলাম, হাঁ প্রভু, সন্তুষ্ট হইয়াছি। 
রাসূল (সা) বলিলেন, আমাকে আরও বলা হইয়াছে, ইহাদের প্রত্যেকের সংগে আরো সত্তর 

অতঃপর নবী (সা) বলেন, আমার পিতামাতা তোমাদের জন্য উৎসর্গ হউক । যদি সম্ভব হয় 
তবে এই সত্তর হাজারের অন্তর্ভুক্ত হইয়া যাও। যদি তাহা সম্ভব না হয় তবে অতিরিক্ত দলটির 
অন্তর্ভুক্ত হইয়া যাও। যদি তাহাও সম্ভব না হয় তবে কমপক্ষে উহাদের অন্তর্ভুক্ত হইয়া যাও 


bd 
স্ব 


Contents 


. সূরা আলে ইমরান | ৫৭৩ 


যাহাদিগকে সর্বশেষ প্রান্তে দেখা যাইতেছিল। কেননা আমি অনেককে দেখিয়াছি যাহারা 
আকাশের প্রান্তে অবস্থিত ছিল। 

ইহা শুনিয়া আক্কাশা ইব্‌ন মাহসান আবেদন করেন, হে আল্লাহর রাসূল! দু'আ করুন যেন 
আমি সেই সত্তর হাজারের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারি । তখন তাহার জন্য দু'আ করা হয়। অন্য 
. ব্যক্তি দাঁড়াইয়া বলিল, হে আল্লাহর রাসূল! আল্লাহর নিকট আমার জন্যও দু'আ করুন যেন 
আমিও উহাদের অন্তর্ভুক্ত হইতে পারি। রাসূল (সা) বলিলেন, আক্কাশা তোমার উপরে 
অগ্রাধিকার পাইয়াছে। 

বর্ণনাকারী বলেন, ইহার পর আমরা পরস্পরে বলাবলি করিতেছিলাম যে, সত্তর হাজার 
হয়তো তাহারা হইবে যাহারা ইসলামের উপর জন্মগ্রহণ করিয়া জীবনে কখনও আল্লাহর সংগে 
কাহাকেও অংশীদার করেন নাই এবং এই অবস্থায়ই তাহারা মৃত্যু বরণ করিয়াছেন। হুযূর (সা) 
আমাদের এই মন্তব্য শুনিতে পাইয়া বলিলেন, যাহারা ঝাড়ফুঁকের তোয়াক্কা করে না, আগুন দ্বারা 
দাগাইয়া নেয় না এবং সব ব্যাপারে একমাত্র আল্লাহ্‌র উপর ভরসা করে, তাহারাই সেই দলভুক্ত 
হইবে। 

এই সনদে ইমাম আহমাদও (র) ইহা বর্ণনা করিয়াছেন। কাতাদা হইতে ধারাবাহিকভাবে 
হিশাম ও আবদুস সামাদের সনদেও প্রায় এইরূপ বর্ণিত হইয়াছে । তবে উহাতে শেষের দিকে 
এইটুকু বেশি বর্ণিত হইয়াছে যে, ‘সন্তুষ্ট হইয়াছি, হে আমার প্রভু! সন্তুষ্ট হইয়াছি, হে আমার 
প্রভু!’ সেখানে ইহাও বর্ণিত হইয়াছে £ আল্লাহ জিজ্ঞাসা করিলেন, সন্তুষ্ট হইয়াছ ? আমি 
বলিলাম, হা প্রভু । তিনি বলিলেন, বাম দিকে তাকাও । রাসূল (সা) বলেন, আমি বাম দিকে 
তাকাইতেই দেখিতে পাইলাম, অসংখ্য মানুষের বিশাল সমাবেশ । উহাতে আকাশের প্রান্ত 
ঢাকিয়া গিয়াছে । তিনি আবার বলিলেন তুমি কি সন্তুষ্ট ? আমি বলিলাম, সন্তুষ্ট ।” 

না না পারাটা বাটা কানাচ মানার রা 
করিয়াছেন। অন্য কেহ ইহা বর্ণনা বা উদ্ধৃত করেন নাই। 

হাদীস ৪ রর TU HE NDI HERE HIE EEE EE EEE 
ইব্‌ন আবদুল আযীম ও আহমাদ বর্ণনা করেন যে, ইবৃন মাসউদ (রা) বলেন ৪ 

রাসূল (সা) বলেন, আমার সমীপে পেশকৃত উন্মত দেখিয়া আমার বড় আনন্দ লাগিয়াছে 
এবং তাহাদের সংখ্যাধিক্য দেখিয়া আমি বিস্মিত হইয়াছি। পাহাড় প্রান্তর সবই লোকে 
লোকারণ্য । তখন আমাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, খুশি হইয়াছ, হে মুহাম্মদ । আমি বলিলাম, 
হাঁ। তিনি বলিলেন, ইহাদের মধ্য হইতে সত্তর হাজার বিনা হিসাবে বেহেশতে যাইবে । তাহারা 
হইল যাহারা ঝাড়-ফুঁকের তোয়াক্কা করে না, রাশিচক্রে বিশ্বাস করে না এবং একমাত্র আল্লাহর 
উপর ভরসা রাখে । 

ইহা শুনিয়া আন্কাশা ইব্‌ন মাহসান (রা) বলিলেন, হে আল্লাহর রাসূল! আমার জন্য দু'আ 
করুন, আমি যেন উহাদের অন্তর্ভুক্ত হইতে পারি। রাসূল (সা) বলিলেন, তুমি উহাদের 
অন্তর্ভুক্ত । অন্য এক ব্যক্তি দীড়াইয়া রাসূল (সো)-কে বলিলেন, আমার জন্যও দু'আ করুন যেন 
আমিও উহাদের অন্তর্ভুক্ত হইতে পারি । রাসূল (সা) বলিলেন, আক্কাশা তোমার উপর প্রাধান্য 


Contents 


৫৭৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


প্রাপ্ত হইয়াছে । হাফিয যিয়া আল মুকাদ্দেসী (র) ইহা বর্ণনা করিয়া বলিয়াছেন ৪ ইহা আমার 
নিকট মুসলিম (র)-এর শর্তের ভিত্তিতে সহীহ্‌ বলিয়া সাব্যস্ত ৷ 

হাদীস £ ইমরান ইব্‌ন হেসীন হইতে ধারাবাহিকভাবে মুহাম্মাদ ইব্‌ন সীরীন, হিশাম ইব্‌ন 
হাসান, মুহাম্মদ ইব্‌ন আবূ আদী, উকবা ইব্‌ন মুকাররাম, মুহাম্মদ ইব্‌ন মুহাম্মাদ জাযুয়ী ও 
তিবরানী বর্ণনা করেন যে, ইমরান ইব্ন হেসীন (র) বলেন $ 

রাসূল (সা) বলিয়াছেন, আমার সত্তর হাজার উম্মত বিনা হিসাবে এবং বিনা শান্তিতে 
বেহেশতে প্রবেশ করিবে । জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলেন, উহারা কাহারা ? রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, যাহারা ঝাড়-ফুঁক, আগুনে দাগান এবং রাশিচক্রের তোয়াক্কা করে না; বরং সর্ব 
ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল । হিশাম-ইবৃন হাসানের (র) সূত্রে মুসলিমও ইহা বর্ণনা 
করিয়াছেন । 

হাদীস £ সাঈদ ইব্‌ন মুসাইয়াব হইতে যুহরীর রিওয়ায়েতে সহীহ্দ্বয়ে বর্ণিত হইয়াছে যে, 
সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) বলেন ঃ 

আবু হুরায়রা (র) তাহাকে বলিযাছেন, তিনি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছেন যে, আমার 
উম্মতের একটি বিশাল দল জান্নাতে প্রবেশ করিবে । আর তাহাদের সংখ্যা হইল সত্তর হাজার। 
তাহাদের চেহারা পূর্ণিমার চাদের মত উজ্জ্বল হইবে । অতঃপর আক্কাশা ইব্‌ন মাহসান আসাদী 
(র) দীড়াইয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আমার জন্য দু'আ করুন যেন আমাকে তাহাদের 
দলভুক্ত করা হয়। রাসূল (সা) বলিলেন, হে আল্লাহ! ইহাকে তাহাদের অন্তর্ভুক্ত করিয়া নিন। 
ইহার পর এক আনসার দাড়াইয়া অনুরূপ বলিলেন। রাসূল (সা) তাহাকে বলিলেন, আকাশা 
তোমার ইপর প্রাধান্য প্রাপ্ত হইয়াছে। 

হাদীস £ সহল ইব্‌ন সা‘দ হইতে ধারাবাহিকভাবে আবূ হাযিম, আবূ গাসসান, সাদ ইব্‌ন 
আবু মারয়াম, ইয়াহয়া ইব্‌ন উছমান ও আবুল কাসিম তিবরানী বর্ণনা করেন যে, সহল ইব্‌ন 
সা'দ (রা) বলেন $ 

নবী (সা) বলিয়াছেন, অবশ্যই আমার সত্তর হাজার উন্মত বেহেশতে প্রবেশ করিবে অথবা 
সাত লক্ষ । তাহারা একে অপরের হাত ধরিয়া থাকিবে । একে একে প্রথম হইতে শেষ পর্যন্ত 
৪ সকলেই এইভাবে প্রবেশ করিবে । তাহাদের মুখাবয়ব পূর্ণিমার চাদের মত উজ্জ্বল হইবে । 

সহল হইতে ধারাবাহিকভাবে আবূ হাযিম, আবদুল আযীম ইব্‌ন আবু হাযিম ও কুতায়বার 
সূত্রে সহীহদ্বয়েও ইহা বর্ণিত হইয়াছে। 

হেসীন ইবৃন আবদুর রহমান হইতে ধারাবাহিকভাবে হাশীম ও সাঈদ ইব্‌ন মনসূরের সূত্রে 
মুসলিম ইব্ন হাজ্জাজ স্বীয় সহীহ সংকলনে বর্ণনা করিয়াছেন যে, হেসীন ইব্‌ন আবদুর রহমান 
বলেন ঃ র 

একদা আমি সাঈদ ইব্ন জুবাইরের (র) নিকট উপস্থিত হইলে তিনি আমাকে বলেন, 
রাতের ছুটিয়া যাওয়া তারকাটি কেহ লক্ষ্য করিয়াছ কি ? আমি বলিলাম, আমি লক্ষ্য করিয়াছি। 
আমি নামায পড়িতেছিলাম না। কারণ তখন আমকে বিচ্ছুতে কাটিয়াছিল। তিনি বলেন, বিচ্ছুতে 
কাটিলে তুমি কি ব্যবস্থা গ্রহণ করিলে ? আমি বলিলাম, ঝাড়-ফুঁক করাইয়াছিলাম । তিনি 
জিজ্ঞাসা করিলেন, ইহা কে বলিয়াছে ? আমি বলিলাম, শা*বী বলিয়াছেন। তিনি জিজ্ঞাসা 


Contents 
সূরা আলে ইমরান ৫৭৫ 


_ করিলেন, শা'বী কি বলিয়াছেন ? বলিলাম, শা*বী বুরাইদা ইব্‌ন হাসীব আসলামীর সনদে 
আমাকে বলেন, নজর পড়া ও বিষাক্ত জন্তুর ছোবলের জন্যঝাড়ফুঁক করান বাঞ্ছনীয় । তিনি 
বলিলেন, আচ্ছা! যে যাহা জানিতে পারিবে তাহাকে তাহাই আমল করিতে হইবে। কিন্তু আমার 
নিকট নবী (সা) হইতে ইব্‌ন আব্বাস (রা) বর্ণনা করিয়াছেন যে, নবী (সা) বলেন ঃ 

আমার সামনে সকল উম্মতকে উপস্থিত করা হয় । আমি লক্ষ্য করিলাম, কোন কোন নবীর 
সংগে উম্মতের ছোট একটি দল রহিয়াছে, কোন কোন নবীর সংগে রহিয়াছে একজন কি দুইজন 
মাত্র। কোন কোন নবীর সংগে উম্মতও পরিলক্ষিত হইল না। হঠাৎ একটি বড় দল আমার 
দৃষ্টিতে পড়িল। ভাবিলাম, এই দল মনে হয় আমার উম্মত । কিন্তু আমাকে জানানো হইল, এই 
হইল মূসা (আ) ও তাহার উম্মতবৃন্দ। ইহার পর আমি উপরের দিকে দুষ্টিপাত করিলাম। 
দেখিলাম, বিরাট একটি দল। অতঃপর আমাকে বলা হইল, ইহারাই তোমার উন্মত। আর 
ইহাদের মধ্য হইতে সত্তর হাজার উম্মত বিনা শাস্তিতে ও বিনা হিসাবে বেহেশতে প্রবেশ 
করিবে । এই কথা শুনিয়া অনেকে মন্তব্য করিতেছিলেন-ইহারা হয়ত রাসূল (সা)-এর 
সাহাবীরাই হইবেন । কেহ কেহ বলিতেছিলেন, ইহারা হয়ত ইসলামের উপর জন্ম নিয়াছে এবং 
সেই হইতে আমৃত্য আল্লাহর সংগে কাহাকেও আশীদার করে নাই। এইভাবে অনেকে অনেক 
কথা বলিতেছিলেন। ইতিমধ্যে নবী (সা) পুনরায় আগমন করেন এবং জিজ্ঞাসা করেন, তোমরা 
কি নিয়া আলোচনা করিতেছিলে ? তাহারা সব কথা বলিল। ইহার পর রাসূল (সা) বলিলেন, 
উহারা কখনও ঝাড়-ফুঁক করে নাই, লোহা দ্বারা দাগায় নাই, রাশিচক্র বা শুভ-অশুভ বিশ্বাস 
করে নাই; বরং সকল ব্যাপারে একমাত্র আল্লাহর উপর নির্ভর করিয়াছে । ইহা শুনিয়া আক্কাশা 
ইব্‌ন মাহসান রাসূল (সা)-কে বলিলেন, আমাকে উহাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে দু'আ করুন। 
তিনি বলিলেন, তুমি উহাদের অন্তর্ভুক্ত হইয়াছ। অতঃপর আর এক ব্যক্তি দীড়াইয়া বলিলেন, 
আমাকেও উহাদের অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করুন। রাসূল (সা) উত্তরে 
বলিলেন, আক্কাশা তোমার উপর প্রধান্য প্রাপ্ত হইয়াছে । হাশীম হইতে উসাইদ ইব্‌ন যায়েদের 
সুত্রে বুখারীও ইহা উদ্ধৃত করিয়াছেন । তবে তাহার বর্ণনায় ঝীড়-ফুকের কথাটি উল্লেখ নাই। 

হাদীস ঃ জাবির ইব্‌ন আবদুল্লাহ, যুবাইর, ইব্‌ন জারীর, ইব্‌ন উবায়দা ও আহমাদ বর্ণনা 
করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (র) বলেন £ 

আমি রাসূল (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, যাহারা সর্বপ্রথম জান্নাতে 
প্রবেশাধিকার পাইবে তাহাদের মুখাবয়ব পূর্ণিমার চাদের মত উজ্জ্বল থাকিবে । তাহাদের নিকট 
হইতে হিসাব গ্রহণ করা হইবে না। ইহার পরে যাহারা প্রবেশ করিবে তাহাদের মুখাবয়ব 
আকাশের তারার মত উজ্জ্বল হইবে । 

হাদীস ৪ আবূ উমামা বাহেলী রে) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মাদ ইব্‌ন যিয়াদ, ইসমাঈল 
বর্ণনা করেন যে, আবু উমামা বাহেলী (রে) বলেন ঃ | 

আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন-আল্লাহ আমার সংগে আমার সত্তর 
হাজার উম্মতকে জান্নাতে প্রবেশ করাইবার অংগীকার করিয়াছেন । তাহাদের প্রত্যেক হাজারের 
সংগে সত্তর হাজার লোক বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশাধিকার পাইবে । পরস্তু 
আল্লাহ স্বীয় অঞ্জলির তিন অঞ্জলি লোক জান্নাতে নিক্ষেপ করিবেন । 


Contents 


৫৭৬ তাফসীরে ইব্ন কাছীর 


' ইসমাঈল ইবৃন আইয়শা হইতে হিশাম ইব্‌ন আম্মারের সূত্রে তিবরানীও ইহা বর্ণনা করেন। 
ইহার সনদও উত্তম । 

অন্যসূত্র £ আবূ উমামা হইতে ধারাবাহিকভাবে আমের ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন ইয়াহয়া 
ওরফে আবূ ইয়ামান হারবী, সেলীম ইব্‌ন আমের, সাফওয়ান ইব্‌ন আমের, ওলীদ ইব্‌ন 
মুসলিম, দুহায়েম ও ইব্‌ন আবূ আসিম বর্ণনা করেন যে,আবূ উমামা (র) বলেন $ 
' রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা আমার সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে 
জান্নাতে প্রবেশ করাইবার অংগীকার করিয়াছেন। ইহা শুনিয়া ইয়াধীদ ইব্‌ন আখনাস (র) 
বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনার উন্মতের তুলনায় এই সংখ্যা তো খুবই নগণ্য । ইহার 
উপমা হইল মধুর চাক হইতে মধুকরের ঠোটে করিয়া তোলা এক বিন্দু মধু মাত্র । অতঃপর 
রাসূলুল্লাহ (সা) বলেন, নিশ্চয়ই আল্লাহ তা'আলা আমার সংগে ওয়াদা করিয়াছেন সত্তর 
হাজারের এবং উহা প্রত্যেক দশ হাজার ব্যক্তির আরও সত্তর হাজার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ 
করাইবার অধিকার থাকিবে । আর আল্লাহ স্বীয় তিন করপুট লোক জান্নাত দাখিল করাইবেন। 
ইহার সনদ উত্তম পর্যায়ের । 

হাদীস £ উতবা ইবন আবদুস সালাম হইতে ধারাবাহিকভাবে আমের ইবন যায়েদ বাকালী, 
আবূ ইয়াধীদ ইবন সালাম, মুআবিয়া ইবন আবূ আহমাদ ইবন খালিদ ও আবুল কাসিম তিবরানী 
বর্ণনা করেন যে, উতবা ইবন আবদুস সালাম রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ 
তাআলা আমার নিকট সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবার ওয়াদা 
করিয়াছেন। ইহাদের প্রত্যেক দশ হাজার আবার সত্তর হাজারকে সুপারিশ করিতে পারিবে । 
অতঃপর আল্লাহ তা“আলা স্বীয় করপুটে করিয়া তিন করপুট জান্নাতে নিক্ষেপ করিবেন । ইহা 
শুনিয়া উমর (রা) আল্লাহু আকবর ধ্বনি করিয়া বলেন-প্রথম সত্তর হাজার তাহাদের 
পিতা-মাতা-সন্তান-সন্ততি ও বন্ধু-প্রতিবেশীদের জন্য সুপারিশ করিনে। আশা করি, কমপক্ষে ' 
আল্লাহর করপুট নিক্ষেপের মাধ্যমে বেহেশতে দাখিল হইতে পারিব। 

হাফিজ যিয়া আবূ আবদুল্লাহ মুকাদ্দিসী রে) স্বীয় “জান্নাতের বর্ণনা’ নামক পুস্তকে 
লিখিয়াছেন £ এই সনদটি দুর্বল বলিয়া মনে হয়। আল্লাহই ভাল জানেন। 

হাদীস £ঃ আতা ইব্‌ন আবূ মাইমুন, ইয়াহয়া ইব্‌ন আবু কাছীর, হিশাম ওরফে দাস্তওয়ানী, 
ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আতা ইব্‌ন ইয়াসার (রা) বলেন $ 
তাহাকে রাফাআতুল জুহনী রো) বলিয়াছেন, আমরা হুযূর (সা)-এর সংগে কাদীদে পৌছিলে 
কথা প্রসংগে তিনি আমাদিগকে বলেন, আল্লাহ তা'আলা আমার সত্তর হাজার উম্মতকে বিনা 
হিসাবে বেহেশতে প্রবেশ করাইবার অংগীকার করিয়াছেন। আমার ধারণা যে, ইহারা প্রবেশ 
করিতে করিতে তোমরা তোমাদের নিজের জন্যে, ছেলেমেয়েদের জন্যে এবং তোমাদের স্ত্রীদের 
জন্যে বেহেশতে স্থান নির্ধারিত করিয়া ফেলিবে। 

. যিয়া (র) বলেন ঃ এই হাদীসটি আমার দৃষ্টিতে মুসলিমের শর্তে বিশুদ্ধ । 

হাদীস £ আনাস (রো) হইতে ধারাবাহিকভাবে নযর ইব্‌ন আনাস, কাতাদা, মুআম্মার ও 
আবদুর রাযযাক বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন ৪ 


Contents 
সূরা আলে ইমরান ৫৭৭ 


রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহ আমার সংগে আমার চার লক্ষ উম্মতকে বেহেশতে প্রবেশ 
করাইবার ওয়াদা করিয়াছেন। আবূ বকর (রা) বলিলেন ঃ আরও বাড়াইয়া নিন। রাসূল (সা) 
বলিলেন, আল্লাহই ইহা নির্ধারিত করিয়াছেন। উমর (রা) বলিলেন, ইহাকেই যথেষ্ট মনে কর। 
আবূ বকর (রা) বলিলেন, আমরা যদি সকলে জান্নাতে প্রবেশ করি তাহাতে ক্ষতি কি ? উমর 
(রা) বলিলেন, আল্লাহ যদি ইচ্ছা করেন তবে একই অর্জলিতে সমগ্র সৃষ্টিকে বেহেশতে নিক্ষেপ 
করিতে পারেন। ইহা শুনিয়া নবী (সা) বলিলেন, উমর ঠিক বলিয়াছে। | 

যিয়া (র) বলেন ঃ এই হাদীসটি এই একমাত্র আবদুর রাযযাকই বর্ণনা করিয়াছেন। 
ইব্‌ন হাইছাম বালাদী, মুহাম্মদ ইব্‌ন আহমাদ ইব্ন মুহাম্মদ ও হাফিজ আবূ নঈম ইস্পাহানী 
বর্ণনা করেন যে, আনাস রো) বলেন $ 

নবী করীম (সা) বলিয়াছেন, আল্লাহ আমার এক লক্ষ উম্মতকে বেহেশতে প্রবেশ করাইবার 
ওয়াদা করিয়াছেন । ইহা শুনিয়া আবূ বকর (রা) বলিলেন, হে আল্লাহর রাসূল! আরও বাড়াইয়া 
দিন। রাসূল (সা) উত্তরে বলিলেন, আল্লাহই ইহা নির্ধারিত করিয়া দিয়াছেন । সুলায়মান ইব্‌ন 
হারবও (রো) হাত দ্বারা উক্ত ইংগিত করিলেন । আমিও বলিলাম, হে আল্লাহর রাসূল! বাড়াইয়া 
নিন। উমর (রা) বলিলেন, আল্লাহ ক্ষমতাবান । তিনি ইচ্ছা করিলে সমস্ত মানুষকে অঞ্জলিতে 
ভরিয়া বেহেশতে নিক্ষেপ করিতে পারেন । রাসূলুল্লাহ (সা) বলিলেন-উমর ঠিক বলিয়াছে। 

এই সূত্রে হাদীসটি দুর্বল বটে । আর আবূ হিলালের আসল নাম হইল মুহাম্মদ ইবৃন সালীম 
রাসেবী বসরী । 

অন্য সূত্রে আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে হামীদ, আবদুল কাহির ইব্‌ন সিররী 
সালমী, মুহাম্মদ ইব্‌ন বুকাইর ও হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন £ 

নবী (সো) বলিয়াছেন, আমার সত্তর হাজার উম্মতকে জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হইবে । 
সকলে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আরও বাড়াইয়া নিন। রাসূল (সা) বলিলেন, ইহাদের প্রত্যেকে 
সত্তর হাজার করিয়া দাখিল করাইবার অধিকার পাইবে । সকলে বলিল, আরো বৃদ্ধি করুন ৷ নবী 
(সা) বলিলেন, ইহা আল্লাহর সিদ্ধান্ত । তবে আল্লাহ স্বীয় অঞ্জলি ভরিয়া একদল বান্দা বেহেশতে 
নিক্ষেপ করিবেন । অতঃপর তাহারা বলিল, হে আল্লাহর রাসূল ! ইহার পর যদি কেহ জাহান্নামে 
যায় সে হতভাগা বৈ নয়। 

ইহার সনদ চমণকার। ইহার প্রত্যেক বর্ণনাকারীই নির্ভরযোগ্য ও বিশ্বস্ত-একমাত্র আবদুল 
রিনার সোনি রান রর নর যারা রন গা 
ব্যাপারে বিরূপ মন্তব্য করিয়াছেন। 

ভাগের হৰৰ ভাও বব পন 
তিবরানী বর্ণনা করেন যে, ইব্‌ন উমর বলেন ঃ 

নবী (সা) বলিয়াছেন, আমার নিকট আল্লাহ তা'আলা আমার তিন লক্ষ উম্মতকে বিনা 
হিসাবে বেহেশতে প্রবেশ করাইবার ওয়াদা করিয়াছেন। ইহা শুনিয়া উমর (রা) বলেন, হে 
আল্লাহর রাসূল! আরও বাড়াইয়া নিন। ইহার উত্তরে রাসূল (সা) বলিলেন, আল্লাহ স্বীয় অঞ্জলি 
ভরিয়া বান্দাগণকে বেহেশতে নিক্ষেপ করিবেন । উমর (রা) বলিলেন, হে আল্লাহ্র রাসূল! আও 


কাছীর (২য় খণ্ড)-_৭৩ 


Contents 


৫৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


বৃদ্ধি করিয়া দিন। কিছুক্ষণ পর উমর (রা) নিজেই মন্তব্য করিলেন, আল্লাহ 'ইচ্ছা করিলে এক 
অঞ্জলি ভরিয়া সব লোকই বেহেশেতে নিক্ষেপ করিতে পারেন। রাসূল (সা) বলিলেন, ঠিকই 
বলিয়াছ, হে উমর! 

হাদীস £ আবূ সাঈদ আনসারী হইতে ধারাবাহিকভাবে কাইস আল কিন্দী, আবদুল্লাহ ইব্‌ন 
আমর, ইয়াধীদ ইব্‌ন সালাম, আবূ তাওবা, আহমদ ইবৃন খালিদ ও তিবরানী বর্ণনা করেন যে, 
আবু সাঈদ আনসারী (রা) বলেন £ 

রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা আমার নিকট আমার সত্তর হাজার উম্মতকে বিনা 
হিসাবে বেহেশতে প্রবেশ করাইবার অংগীকার করিয়াছেন এবং তাহাদের প্রত্যেক হাজার লোক 
সত্তর হাজার ব্যক্তিকে সুপারিশ করিতে পারিবে । অতঃপর আল্লাহ তিনবার অঞ্জলি ভরিয়া 
বেহেশতে নিক্ষেপ করিবেন । কাইস (র) বলেন-আমি আবূ সাঈদকে (রা) জিজ্ঞাসা করিলাম, 
আপনি কি ইহা রাসূল (সা) হইতে শুনিয়াছেন ? তিনি বলিলেন, হা, আমি আমার নিজের কানে 
শুনিয়াছি এবং উহা হৃদয়ে গাথিয়া রাখিয়াছি। ইহার পর আবূ সাঈদ (রা) বলেন, রাসূল (সা) 
আরও বলিয়াছেন যে, আমার উম্মতের সকল মুহাজির ইহার মধ্যে আসিয়া যাইবে । অবশিষ্ট 
সংখ্যা পল্লীবাসীদের দ্বারা পূর্ণ করা হইবে । 

আবু তাওবা রবী“ ইব্‌ন নাফে হইতে মুহাম্মাদ ইব্‌ন সহল ইব্‌ন আসকারের সনদেও এইরূপ 
বর্ণিত হইয়াছে । তবে ইহাতে এইটুক বেশি বর্ণনা করা হইয়াছে যে, আবূ সাঈদ (রা) বলেন, 
রাসূল (সা)-এর সামনে হিসাব করা হইলে ইহার মোট সংখ্যা দাড়ায় চার কোটি সত্তর হাজার । 

আবূ মালিক হইতে ধারাবাহিকভাবে শুরাইহ ইব্‌ন উবাইদ, যমযম ইব্‌ন যারাআ, ইসমাঈল 
কাসিম তিবরানী বর্ণনা করেন যে, আবু মালিক বলেন £ 

‘রাসূল (সা) বলিয়াছেন, যাহার হাতে আমি মুহাম্মাদের আত্মা তাহার শপথ! তোমরা 
অন্ধকার রাত্রির মত অসংখ্য লোক একই সংগে জান্নাতের দিকে অগ্রসর হইবে ও গোটা প্রান্তর 
তোমাদের দ্বারা ঢাকিয়া যাইবে । সমস্ত ফেরেশতা বলিয়া উঠিবেন, “মুহাম্মদের সংগে যে দলটি 
আসিয়াছে তাহা সমস্ত নবীর সকল দল অপেক্ষা অনেক বেশি ।' ইহার সনদসমূহ অতি উত্তম । 
অসংখ্য হাদীস প্রমাণ বহন করিতেছে যে, আল্লাহর নিকট এই উম্মতের প্রচুর সম্মান ও মর্যাদা 
রহিয়াছে। ইহারা দুনিয়া ও আখিরাতের অন্যান্য উম্মত হইতে উত্তম আসনে প্রতিষ্ঠিত । 

হাদীস ৪ জাবির হইতে ধারাবাহিকভাবে আবু যুবাইর, ইব্‌ন জারীজ, ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও 
ইমাম আহমাদ বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন ঃ 

আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, “আশা করি জান্নাতবাসীদের এক-চতুর্থাংশই 
আমার উম্মতদের মধ্য হইতে হইবে । আমরা সবাই উচ্চস্বরে তাকবীর ধ্বনি দিয়াছিলাম । 
অতঃপর তিনি বলিলেন, আশা করি এক-তৃতীয়াংশই আমার উম্মত হইবে । ইহা শুনিয়া আমরা 
উচ্চস্বরে আল্লাহু আকবার বলিয়া উঠিলাম। অতঃপর তিনি আবার বলিলেন, আশা করি 
জান্নাতীদের অর্ধেকই আমার উম্মতের মধ্য হইতে হইবে । 

ইব্‌ন জারীজ ও রূহ হইতেও ইহা বর্ণিত হইয়াছে। ইহা মুসলিমের শর্তের আনুকূল্য 
রহিয়াছে। 


Contents 


সূরা আলে ইমরান ৫৭৯ 


আবদুল্লাহ ইব্‌ন মায়মুন ও আবূ ইসহাক সাবীঈর সূত্রে সহীহ্দ্ধয়ে বর্ণিত হইয়াছে যে, 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ রাসূল (সা) আমাদের সামনে বলিয়াছেন, তোমরা 
বেহেশতের এক-চতুর্থাংশ হইলে তাহাতে কি তোমরা সন্তুষ্ট ? খুশিতে আমরা উচ্চস্বরে তাকবীর 
ধ্বনি দিয়া উঠিলাম। তিনি বলিলেন- তোমরা বেহেশতের এক-তৃতীয়াংশ হইলে তাহাতে কি 
তোমরা সততুষ্ট£ এইবারও আমরা তাকবীর ধ্বনি দিলাম। অতঃপর ডনিনি বলেন, আমি তো আশা 
করি তোমরা বেহেশতবাসীদের অর্ধেক হইবে । 

অন্য সূত্র ৪ আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান, কাসিম 
ইব্‌ন আবদুর রহমান, হারিছ ইব্‌ন হেসীন, আবদুল ওয়াহিদ ইবৃন যায়েদ, আফফান ইব্‌ন 
মুসলিম, আহমাদ ইব্‌ন কাসিম ইব্‌ন মুসাওয়ার ও তিবরানী বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা) বলেন £ 

‘রাসূল (সা) বলিয়াছেন, সমগ্র জান্নাতবাসীর এক-চতুর্থাংশ যদি তোমরা হও এবং বাকি 
তিন-চতুর্থাংশ যদি অন্যান্য উম্মত থাকে, তাহা কেমন হয় ? সাহাবীগণ বলিলেন, আল্লাহ এবং 
তাহার রাসূলই ভাল জানেন। রাসূল (সা) বলিলেন, যদি তোমরা এক-তৃতীয়াংশ হও, তাহা 
হইলে কেমন হয় ? তাহারা বলিলেন, তবে তো অসংখ্য হইয়া যায়। অতঃপর রাসূল (সা) 
বলো জাতৰ দর হতে ন 07172 ছং চমন! কবর 
(র) বলেন, একমাত্র হারিছ ইব্‌ন হেসীনই ইহা বর্ণনা করিয়াছেন। 

হাদীস £ বাহন হৰত ৱাৰ বল পৃ নুর 
বুরাইদা বলেন £ 

নবী (সা) বলিয়াছেন, জান্নীতবাসীদের একশত বিশটি সারি হইবে । তন্মধ্যে আশিটি হইবে 
এই উম্মতের । 

ধারাবাহিকভাবে আবদুল আযীয ও আফফান হইতেও ইহা বর্ণিত হইয়াছে। আবূ সিনানের 
সূত্রে তিরমিযীও ইহা বর্ণনা করিয়া বলিয়াছেন 3 হাদীসটি উত্তম পর্যায়ের । বুরাইদা হইতে 
ধারাবাহিকভাবে সুলায়মান ইব্‌ন বুরাইদা, আলকামা ইব্‌ন মারছাদ ও সুফিয়ান সাওরীর সনদে 
৮৮০৮০২১৯০০৭ 
সুলায়মান ইব্‌ন আবদুর রহমান দামেঙ্কীর সূত্রে তিবরানী বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
আব্বাস বলেনঃ নবী (সা) বলিয়াছেন, জান্নাতবাসীদের একশত বিশটি সারি হইবে ৷ তন্মধ্যে 
আশিটি হইবে আমার উম্মতের ৷ খালিদ ইব্‌ন ইয়াযীদ বাজালীর সূত্রেই কেবল ইহা বর্ণিত 
হইয়াছে। আদী ইহাকে ক্রুটিপূর্ণ বলিয়াছেন। 

হাদীস ঃ আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আমরের পিতা, আবূ আমর, 
আহমাদ ইব্‌ন হাম্বল ও তিবরানী বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ ১০ 212 

উপ ০০১১৪ -এই আয়াতটি নাযিল হওয়ার পর রাসূল্লাহ সো) আমাদের লক্ষ্য 

করিয়া বলেন, জান্নাতবাসীদের এক-চতুর্থাংশ তোমরা থাকিবে । আবার বলেন, জান্নাতবাসীদের 
এক-তৃতীয়াংশ তোমরা থাকিবে। আবার বলেন, জান্নাতবাসীদের অর্ধেক তোমরা থাকিবে । 
অতঃপর বলেন, তোমরা হইবে জান্নাতবাসীদের দুই-তৃতীয়াংশ । 


Contents 


৫৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন তাউসের পিতা, ইব্‌ন তাউস, মুআম্মার ও 
আবদুর রাযযাক বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন ঃ 

নবী (সা) বলিয়াছেন, আমরা পৃথিবীতে সর্বশেষ আসিয়াছি, অথচ জান্নাতে সর্বপ্রথমে 
প্রবেশ করিব। যদিও আমাদের পূর্বে তাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে এবং আমাদিগকে 
তাহাদের পরে কিতাব দেওয়া হইয়াছে । তাহারা যে বিষয়ে মতভেদ করিয়াছে-আন্লাহ পাক 
আমাদেরকে সেই বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের তাওফীক দিয়াছেন। অতঃপর জুমুআর 
ব্যাপারেও তাহারা ইখতিলাফ করিয়া আমাদের পিছনে রহিয়াছে-ইয়াহুদীরা শনিবার এবং 
খ্রিস্টানরা রবিবার জুমআ পালন করে। মারফ্‌ সূত্রে নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবু 
হুরায়রা, তাউস ও আব্দুল্লাহ ইবন তাউসের সনদে সহীহদ্বয়েও এইরূপ বর্ণিত হইয়াছে। 

আবু হুরায়রা (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ সালিহ ও আ'মাশের সূত্রে মুসলিম বর্ণনা 
করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আমরা পৃথিবীতে সর্বশেষে 
আসিয়াছি, অথচ কিয়ামতের দিন সর্বাগ্রে থাকিব এবং সর্বাগ্রে বেহেশতে প্রবেশ করিব......... | 

হাদীস ৪ উমর (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন মুসাইয়াব, যুহরী ও আব্দুল্লাহ ইব্‌ন 
মুহাম্মদ ইব্ন আকীলের সনদে একমাত্র দারেকুতনী বর্ণনা করেন যে, হযরত উমর রো) বলেন, 
নবী (সা) বলিয়াছেন, আমি যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করিব, সে পর্যন্ত অন্য নবীদের 
বেহেশতে প্রবেশ করা নিষিদ্ধ এবং আমার উম্মত যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না-করিবে সে 
পর্যন্ত অন্য নবীগণেরে উম্মতদের বেহেশতে প্রবেশ করা নিষিদ্ধ ৷” 

অতঃপর দারেকুতনী বলেন £ঃ আমিই কেবল এই হাদীসটি যুহরী (র) হইতে ইব্‌ন 
আকীলের সূত্রে বর্ণনা করিয়াছি। এই সূত্রে ইহা অন্য কেহ বর্ণনা করেন নাই। ইব্‌ন আকীল 
হইতে যুহায়র ইবন মুহাম্মাদ এবং যুহায়র হইতে আমর ইব্‌ন আবু সালমাও শুধু এই সূত্রধারায় 
রাঃ 
গিয়াছ, আহমাদ ইব্‌ন হুসাইল ইব্‌ন ইসহাক ও আবু আহমাদ ইবৃন আদী আল হাফিজ এবং 
ইব্‌ন সালমা, আহমাদ ইব্‌ন ঈসা তুনাইসী, আবূ নঈম আব্দুল মালিক ইব্‌ন মুহাম্মদ, আবু 
আব্বাস মুখাল্লেদী ও ছা'লাবী ইহা বর্ণনা করিয়াছেন । 

উল্লেখ্য যে, উপরোক্ত হাদীসসমূহ ১১০০ 0 --৯৯১1 ২ ৮৮৯৯৪ 
4110 05555 ১8501520255 5৮2 00 এই আয়াতেরই সমর্থক ও 
ব্যাখ্যামূলক। তাই যাহারা এই আয়াতকে বাস্তবে রূপদান করিবে তাহারা উল্লিখিত প্রশংসার 
দাবিদার হইবে। 

কাতাদা (রে) বলেন ঃ উমর (রা) হজ্জের প্রাক্কালে CU S| ২০1 ১:১৫ এই 
আয়াতটি পাঠ করিয়া বলেন, যদি তোমরা এই আয়াতের প্রশংসার অংশীদার হইতে চাও, তবে 
এই আয়াতের দাবি বাস্তবায়ন কর। ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন । 


Contents 


সূরা আলে ইমরান ৫৮১ 


যাহারা ইহা বাস্তবায়ন করে না তাহাদের উদাহরণ হইল সেই কিতাবীগণ যাহাদের ব্যাপারে 
আল্লাহ তা'আলা এই আয়াতে নিন্দা করিয়াছেন ৪ ১518 ১৫০ ০৪ ১৪৯৮ Valk 
তাহারা লোকদিগকে অন্যায় করিতে বারণ করিত না। তাই আল্লাহ তাঁআলা এই উম্মতের 

ংসা করে পরবর্তী আয়াতে উক্ত কিতাবীদের নিন্দা করিয়া বলিয়াছেনঃ €1'১1 ১511 
৮০০। আহলে কিতাবরা যদি ঈমান স্থাপন, করিত। অর্থাৎ মুহাম্মদ (সা)-এর উপর যাহা 
অবতীর্ণ করা হইয়াছে তাহা মানিত। তবে ৮১5৬ ১১১০৮৭]। ৫৯৭ 811১ SN) 
55571 “তাহাদের জন্য উহা মংগল ছিন্ন । তাহাদের মধ্যে কিছু "তা রহিয়াছে ঈমানদার 
আর অধিকাংশই হইল পাপাচারী।” অর্থাৎ তাহাদের মধ্যে অল্প সংখ্যকই আল্লাহর প্রতি, 
তাহাদের পূর্ববর্তীদের প্রতি এবং তাহাদের প্রতি যাহা নাযিল করা হইয়াছে তাহাতে ঈমান 
রাখে। তাহাদের অধিক সংখ্যকই ভ্রষ্ট, কাফের, অবাধ্য এবং পাপাচারী । 

তঃপর আল্লাহ তা'আলা মু'মিন বান্দাদিগকে কাফেরদের মুকাবিলায় সাহায্য ও বিজয়ের 

বাদ প্রদান করিয়া বলেন ৪১ 259 8192 352 ১ 19551 41155-৯:০। 
১১০৯ 3 “যৎসামান্য কষ্ট দেওয়া ব্যতীত তাহারা তোমাদের কোনই ক্ষতি করিতে পারিবে 
না। আর যদি তাহারা তোমাদের সংগে যুদ্ধ করে, তাহা হইলে তাহারা পশ্চাদপসরণ করিবে। 
অতঃপর তাহাদের সাহায্য করা হইবে না।' 

যেমন, আল্লাহ তাআলা খায়বারের যুদ্ধে তাহাদিগকে পর্যুদস্ত করিয়াছিলেন এবং তাহারা 
ছিন্রভিন্ন হইয়া পালাইয়া গিয়াছিল। অনুরূপভাবে ইহার পূর্বেও মদীনার ইয়াহুদী গোত্র বনু 
কাইনুকা, বনু নযীর ও বনু কুরাইযাকে আল্লাহ তা'আলা চরমভাবে পর্যুদস্ত করিয়াছিলেন 
এইভাবে সিরিয়ার খ্রিস্টানরা সাহাবীদের হাতে চরমভাবে পরাজিত হয় এবং সিরিয়া চিরদিনের 
জন্য মুসলমানদের করতলগত হয় । অতঃপর সিরিয়ায় একদল সত্যপন্থী হযরত ঈসা (আ)-এর 
আগমন পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকিবে । তিনি আগমন করিয়া হযরত মুহাম্মদ (সা)-এর 

এবং জিষিয়া কর মওকুফ করিয়া দিবেন। ফলে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করিবে। 

অতঃপর আল্লাহ তাআলা বলেন ৪ ১০৯: %1 [58৪8 ১৮5 15151176215 ০১০০৮ 
| ০০ 4১ ৯ "আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত তাহারা 
যেইখানেই অবস্থান করিয়াছে, সেইখানেই তাহাদের উপর লাঞ্কনা চাপাইয়া দেওয়া হইয়াছে। 
অর্থাৎ তাহাদের প্রতি লাঞ্ছনা ও হীনতা অবধারিত রহিয়াছে এবং কোথাও তাহাদের নিরাপত্তা ও 
সম্মান নাই। 41| ৯ "=, এ| তবে একমাত্র আল্লাহর আশ্রয়ে তাহাদের নিরাপত্তা রহিয়াছে। 
অর্থাৎ মুসলমানদের সংগে যদি শান্তিচুক্তি হয় এবং যদি তাহারা জিযিয়া প্রদান করে ও মুসলমান 
খলীফার পূর্ণ আনুগত্য স্বীকার করে, তবে হয়ত তাহারা নিরাপত্তা লাভ করিতে পারে । 

১০0এ। ০৯,০৯9 যদি তাহাদের কাহাকেও কোন চুক্তিকৃত ও অংগীকারাবদ্ধ দাস কিংবা 
বন্দী সুসলামান, এমনকি কোন মুসলমান মহিলাও নিরাপত্তা দান করে, bt রানী 
হইবে।, 

মুজাহিদ, ইকরামা, আতা, যিহাক, হাসান, কাতাদা, দা ও রানার 
বলিয়াছেন। 5411 ১১,০4৯5 1% তাহাদের ললাটে আল্লাহ্‌র ক্রোধ ও লাঞ্ছনা সং 


Contents 


৫৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইয়াছে! অবশ্য তাহারা ইহারই উপযুক্ত ছিল। তেমনি ২24.. .1| ১৫১1 ১০ তাহাদের 
উপর চাপান হইয়াছে গলগ্রহতা । অর্থাৎ বস্তুগতভাবে এবং বিধানগতভাবে তাহারা গলগ্রহতার 
শিকার হইয়াছে। র 

তাই আল্লাহ তা'আলা বলেন 8 1589 4111 ০১৬১ 5১8২2159445 এও 
করিয়াছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিয়াছে। অর্থাৎ ইহাও তাহাদের পাপ, অবাধ্যতা 
ও অহংকারের ফসল । আর এইজন্যেই তাহারা হীনতা, লাঞ্কনা ও বঞ্চনার মধ্যে চিরকাল 
থাকিবে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেনঃ ১251.) 1-৮5 (5 1১ ইহার কারণ, 
তাহারা নাফরমানী করিয়াছে এবং সীমালংঘন করিয়াছে । অর্থাৎ তাহারা আল্লাহর আয়াতসমূহকে 
অস্বীকার করিয়াছে ও রাসূলগণকে হত্যা করিয়াছে । ফলে তাহারা অত্যধিক পরিমাণ পাপ 
করিয়াছে এবং আল্লাহর বিধান লংঘন করিয়াছে। ইহা হইতে আল্লাহর নিকট পানাহ চাই। 
আল্লাহই প্রার্থনা গ্রহণকারী ও সাহায্যকারী ৷ 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু মুআম্মার ইযদী, ইব্রাহীম, 
সুলায়মান, আ'মাশ, শু“বা ও আবু দাউদ তায়ালুসী বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ 
(রা) বলেন £ বনী ইসরাঈলরা এক এক দিন তিনশত করিয়া নবী হত্যা করিত এবং দিনের 
শেষভাবে বাজারে গিয়া কাজকর্মে লিপ্ত হইত। 

JAZ ৪1৩ ৫4 ধনু দিপা SS Gs HLH 0) 


পণ 2 ৩টি টি ওলা 39 


০ ৬১৬৯১ ১5 
UF ৩৪৩ ৬০১০৩925255 BSA HL 0১6 (905) 
০62৪৮) 02 BIS md 3 ORIGIN 
পাঠ ৬৯৫০ 214d ৬৬) ৩৩১৪৫ ১৫ ও পর 24 ও গাইল 

০৬:3৮ ১86০$৯৬৩24০2৬ (10) 

৬:৮৯ 2220ৰ ১৪,৩১৫ 2232/0 7,22 34 3134/23» 
9১ 52 (৮8১১১1১১৪5৮ ০8০ ৫৬ ০৮2৮6055816) (110) 
OU হ 001০০5122৬5 

2 রা, 352 © ৯ 5৯ / 2022 ৫০1৫ 
LTE Cs a SES ডিও) Bx SIS OB Fe (১০) 
322 022028904 ৫ 


০ 059521845৩5 EBC ০৪০৮১54৯৬০৮ 
/ ৩০ 082৫ 
৬ ০৬৯১ 


১১৩. “কিতাবীদের সকলে একরকম নহে। তাহাদের একদল স্থির রহিয়াছে। 
রাত্রিকালে তাহারা আল্লাহর বাণী আবৃত্তি করে ও সিজদা করে ।” 


Contents 


সূরা আলে ইমরান ৫৮৩ 


১১৪. “তাহারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে,, সৎকাজের নির্দেশ দেয়, 
অসৎকাজে বাধা দেয় আর তাহারা সৎকার্যে প্রতিযোগিতা করে। এবং তাহারাই 
নেককারদের অন্তর্ভুক্ত ।” 

১১৫. “উত্তম কাজের যাহা কিছু তাহারা করে তাহা কখনও অস্বীকার করা হইবে না। 
আল্লাহ মুত্তাকীদের ব্যাপারে যথেষ্ট অবহিত ৷” 

১১৬. “যাহারা কুফরী করে তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি আল্লাহর নিকট কখনও 
কোন কাজে আসিবে না। তাহারাই অগ্নিকুণ্ের বাসিন্দা, সেখানে তাহারা চিরকাল 
থাকিবে ।” 

১১৭. “পার্থিব স্বার্থে তাহারা যাহা ব্যয় করে তাহার দৃষ্টান্ত হইল প্রচণ্ড এক হিমপ্রবাহ। 
যে জাতি নিজেদের উপর যুলুম করিয়াছে উহা তাহাদের শস্যক্ষেত্রকে আঘাত হানিয়া ধ্বংস 
করে। আল্লাহ তাহাদের উপর কোন যুলুম করেন নাই, তাহারাই নিজেদের উপর যুলুম 
করিয়াছে ।” 

তাফসীর £ ইব্‌ন আবূ নাজীহ বলেনঃ ইবৃন মাসউদ (রী) হইতে হাসান ইব্‌ন আবূ ইয়াযীদ 
২০০0 251 AS Jal ০০৯ ell pl এই আয়াতাংশের মর্মার্থ প্রসংগে বলেন যে, 
আহলে কিতাব এবং মুহাম্মদ (সা)-এর উন্মতগণ সমান নয়। সুদ্দীও (রা) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইহার সমর্থনে ইমাম আহমাদ ইব্ন হাম্বল (র) স্বীয় মুসনাদে ইব্‌ন মাসউদ হইতে 
ধারাবাহিকভাবে যার, আসিম, শায়বান, আবূ নযর ও হাসান ইব্‌ন মূসার সূত্রে বর্ণনা করেন যে, 
ইবৃন মাসউদ রো) বলেন ঃ 

একদা রাসূল (সা) ইশার নামাযে আসিতে বিলম্ব করেন। লোকগণ তাহার অপেক্ষায় ছিল। 

ইতিমধ্যে তিনি আগমন করেন । অতঃপর বলেন, এখন তোমাদের ব্যতীত অন্য কোন ধর্মের 
লোক আল্লাহর যিকর করিতেছে না। ইব্‌ন মাসউদ (রা) বলেন-অতঃপর এই আয়াতটি 
| 45155 57:44 হইতে Lat Me 4115 পর্যন্ত অবতীর্ণ হয়। 
"মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) প্রমুখ বর্ণনা করিয়াছেন যে, অধিকাংশ মুফাসসিরের প্রসিদ্ধ 
অভিমত হইল, এই আয়াতসমূহ আহলে কিতাবদের আলিমগণ যথা আবদুল্লাহ ইব্‌ন সালাম, 
আসাদ ইবৃন উবাইদ, ছা‘লাবা ইব্‌ন শু“বা প্রমুখ সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। অর্থাৎ পূর্বের আয়াতে 
বর্ণিত নিন্দিত আহলে কিতাবগণ এই কিতাবীগণের সমান নয় যাহারা পরবর্তীতে ইসলাম গ্রহণ 
করিয়াছে। ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী ইহা রিওয়ায়েত করেন। 

তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 1.১] তাহারা সবাই সমান নয়। অর্থাৎ 
ঢালাওভাবে সবাই সমান নয়; বরং তাহাদের কিছু ঈমানদার এবং কিছু অত্যাচারী ৷ 

আল্লাহ তাআলা আরও বলিয়াছেন, আহলে শরীআতের একাগ্র অনুসারী ও নবী (সা)-এর 
একান্ত অনুরাগী । অন্য কথায় তাহারা ইসলামের উপর দৃঢ় প্রতিষ্ঠিত 

০১০৯৫১৩4৫৭০ lll Ul 59১2 তাহরা আয়াতসমূহ পাঠ করে এবং 
রাতের গভীরে এবং নামাযের মধ্যে কুরআন পাঠ করে 

all ০০০ ০৬৫১৪ ০১১১৮ ০১১০০ ১৯১ 7৬2113- 4101 ১৬০০৪৪ 


Contents 


৫৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


০১৯/০। ৩ Us 1G ৬৪ 5৮০০5 পরস্তু তাহারা আল্লাহর প্রতি ও 
কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়, অকল্যাণ হইতে 
বারণ করে এবং সৎকাজের জন্য সাধ্যমত চেষ্টা করিতে থাকে । আর ইহারাই হইল সৎকর্মশীল! 

| সী বাটা VO CET নিল 
এমন লোকও রহিয়াছে যাহারা আল্লাহর উপর, 4 
তাহার উপর এবং তাহাদের প্রতি যাহা নাযিল করা হইয়াছে তাহার উপর বিশ্বাস রাখে । আর 
আল্লাহকে ভয় করে। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ১১১৪২১১1৯১১ ১০1182155 তাহারা যে সব 
সৎকাজ করিবে, কোন অবস্থাতেই সেইগুলির প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হইবে না। অর্থাৎ 
তাহাদের আমল বিনস্ট করা হইবে না; বরং তাহাদিগকে উহার উত্তম প্রতিদান দেওয়া হইবে। 
রর জগ 
আমলই আল্লাহর দৃষ্টির অগোচরে নয় এবং কোন সৎকার্যই বিনষ্ট করা হয় না। 

EOL ET LULL লারা কারার naka 
মা 37/০ না তাত তরি আয ও ৰ 
তাহাদের এই সব কোনই উপকারে আসিবে না। ১942 (১ ৯ ১11 ২৯:০1 4459 
তাহারাই হইল দোযখের অধিবাসী, তাহারা সেই আগুনে চিরকাল থাকিবে । 

অতঃপর আল্লাহ তা'আলা কাফেরদিগকে দেওয়া পার্থিব সম্পদ সম্পর্কে একটি উপমা 
উপস্থাপন করিয়াছেন। মুজাহিদ, হাসান ও সুদ্দী উহা বিশ্লেষণ করিয়াছেন । 

যেমন আল্লাহ তা“আলা বলিয়াছেন ৪154১১:,1| ৪ ill ১১৯ ০৪ 9383 05 J 
১১৪ {5 ০১ পার্থিব স্বার্থে ব্যয়ের তুলনা হইল হিমপ্রবাহের মতো, যাহাতে রহিয়াছে 
তুষারের শৈত্য অর্থাৎ প্রচণ্ড ঠাণ্ডা। এই মর্মার্থ ব্যক্ত করিয়াছেন ইব্‌ন আব্বাস (রা), ইকরামা, 
সাইদ ইব্‌ন জুবাইর, হাসান, কাতাদা, যিহাক ও রবী ইব্‌ন আনাস প্রমুখ । আতা বলেনঃ ইহার 
অর্থ হইল, বরফ জমিয়া যাওয়া । 

১০1১৪ ইব্‌ন আব্বাস (রা) হইতে মুজাহিদ বলেনঃ ইহার মর্মার্থ হইল আগুন। অর্থাৎ 
শীতে বরফ জমিয়া উহা সেইভাবে বিনষ্ট হইয়া যাওয়া যেভাবে আগুন জিনিসকে পুড়িয়া ধ্বংস 
. ও বিনষ্ট করিয়া দেয়। «35105 ১ 1১6 ০5 ৮৯5৮০ যাহা সেই জাতির 
শস্য ক্ষেত্রে গিয়া আঘাত হানিয়াছে যাহারা নিজেদের ক্ষতি নিজেরা করিয়াছে। ফলে সব কিছু 
জ্বালাইয়া ভস্ম করিয়া দিয়াছে । মোট কথা শস্য ক্ষেতে বরফ জমিয়া যাওয়ার ফলে যেভাবে উহা 
সম্পূর্ণরূপে বিনষ্ট হইয়া যায়, কাফেরদের অবস্থাও ঠিক তদ্রুপ ৷ ইহারা যাহা ব্যয় করে তাহার 
বিনিময়ে পুণ্য লাভ তো দূরের কথা, বরং তাহাদের আরও শাস্তি হইবে । অর্থাৎ উহা সম্পূর্ণ 
বাতিল বলিয়া গণ্য হইবে। 


Contents 


সূরা আলে ইমরান ৫৮৫ 


১৮455180515 41145 Us’ অৰ্থাৎ বস্তুত আল্লাহ তাহাদের উপর কোন অন্যায় 
করেন নাই, কিন্তু তাহারা নিজেরাই নিজেদের জীবনের প্রতি অত্যাচার করিয়াছে। 


১৬৫৪৩ G33 CHU BIBS HAGHEG (১9) 
+/১৩০৫৮৫ 8১৪50165700 ৬৩৩৩৪ ০৫৬৩০ ১৯ 
০০৩০০ AES 9১5৯ ৫ ৬৪৩৬ ৮৩ 

19১5 < 5599 ০৮5৮5655889 2৫575 (01৭) 
95৩ ১৯০৪ Os OIE ESN see oH 
023) 51৩১2 216) ১০০ 

৮ 128৫ ১ 2০ 2০ ৫৫9 0১5 ১84 ৪০০০ ৩১ (১1, ) 


OBL OIA BS) ৩ BIS BGS HSS SO 


১১৮. “হে ঈমানদারগণ! তোমাদের নিজেদের ছাড়া অপর কাহাকেও অন্তরঙ্গ বন্ধুরূপে 
গ্রহণ করিও না; তাহারা তোমাদের ক্ষতি করিতে ছাড়িবে না । তোমাদের যাহাতে অনিষ্ট হয় 
তাহাই তাহাদের কাম্য । তাহাদের মুখে যতটুকু বিদ্বেষ প্রকাশ পায়, তাহা হইতে যাহা 
বর্ণনা করিলাম, যদি তোমরা উপলব্ধি কর ৷” 

১১৯. “দেখ, তোমরাই তাহাদিগকে ভালবাস, কিন্তু তাহারা তোমাদিগকে ভালবাসে 
না। অথচ তোমরা সকল কিতাবে বিশ্বাস কর । তাহারা যখন তোমাদের কাছে আসে তখন 
বলে, আমরা ঈমান আনিয়াছি। কিন্তু তাহারা যখন একান্তে মিলিত হয়, তখন তোমাদের 
প্রতি আক্রোশে তাহারা আঙ্গুল কামড়াইয়া থাকে । বল, তোমাদের আক্রোশেই তোমরা 
মর। নিশ্চয় আল্লাহ অন্তরসমূহের খবরাখবর ভালভাবেই জানেন ।' 

১২০. “তোমাদের ভাল দেখিলে তাহারা দুঃখ পায়, আর তোমাদের ক্ষতি দেখিলে 
তাহারা খুশি হয়। তোমরা যদি ধৈর্যশীল ও মুত্তাকী হও, তবে তাহাদের ষড়যন্ত্র তোমাদের 
কোন ক্ষতি করিতে পারিবে না । তাহাদের যাবতীয় কার্ধা আল্লাহর আয়ত্তাধীন রহিয়াছে ।” 

তাফসীর ৪ এই স্থানে আল্লাহ তা'আলা মু'মিনদিগকে মুনাফিকদের সংগে বন্ধুত্ব স্থাপন 
করিতে নিষেধ করিযাছেন। অর্থাৎ মু'মিনরা গোপন তথ্য ও অন্তরের কথা মুনাফিকদের নিকট 
প্রকাশ করিবে না। কেননা তাহারা আন্তরিকভাবে মু'মিনদেরকে ভালবাসে না। তাহারা শক্তি ও 
সামর্থ্য অনুযায়ী মুমিনদের অমংগল সাধনে কোন ক্রটি করে না। অর্থাৎ তাহাদের চিন্তাই হইল 
কিভাবে মু'মিনদের ক্ষতি সাধন করা যায়। এই ব্যাপারে যথাসাধ্য সকল পঙ্থাই তাহারা অবলম্বন 
করে। সুযোগ পাইলেই তাহারা ভীষণভাবে তোমাদের ক্ষতিগ্রস্ত করিবে এবং তখন তাহাদের 


কাছীর (২য় খণ্ড)__৭৪ 


Contents 


৫৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


গোপন ষড়যন্ত্র প্রকাশ পাইবে! তাই তোমরা তাহাদের নিকট তোমাদের গুপ্ত কথা কখনো প্রকাশ 
করিও না। | 

আল্লাহ তা“আলা বলেন ৫ 85555 oe Gas 2 “তোমরা মু'মিন ব্যতীত অন্য 
কাহাকেও অন্তরঙ্গরূপে গ্রহণ করিও না । অর্থাৎ যে তোমাদের ধর্মানুসারী, যে তোমাদের গোপন 
ব্যাপার সম্পর্কে অবহিত এবং এই ব্যাপারে বিশ্বস্ত বলিয়া প্রামণিত, তাহাকেই কেবল 
অন্তরঙ্গরূপে গ্রহণ কর। 
উকবা, ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও ইউনুস প্রমুখের সনদে বুখারী ও নাসায়ী বর্ণনা করেন যে, আবু 
সাঈদ (রা) বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহ এমন কোন নবী এবং প্রতিনিধি নিযুক্ত 
করেন নাই যাহার দুইজন বন্ধু না ছিল। একজন তাহাদিগকে সৎপরামর্শ দান করেন এবং সৎপথ 
অবলম্বনে উৎসাহিত করিয়া থাকেন। আর অপরজন তাহাদিগকে অসৎ পরামর্শ দিয়া থাকে এবং 
অসৎ পথে চলার জন্য উৎসাহিত করে । তবে আল্লাহ যাহাকে রক্ষা করেন, সেই ইহা হইতে 
রক্ষা পাইতে সক্ষম হয়। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা যুহরী, মুআবিয়া ইব্‌ন সালাম এবং 
আওযাঈও মারফু সুত্রে এইরূপে বর্ণনা করিয়াছেন। 

আবু সালমা হইতে বর্ণিত হাদীসই যুহরীর নিকট নির্ভরশীল এবং নাসায়ীও যুহরী হইতে 
উহা রিওয়ায়েত করিয়াছেন। বুখারীও স্বীয় সহীহ সংকলনে এই হাদীসটির শুদ্ধাশুদ্ধির ব্যাপারে 
রিওয়ায়েতে ইহাদের উপস্থিতি শর্ত করিয়াছেন। তিনি বলেন-আবু আইউব আনসারী হইতে 
ধারাবাহিকভাবে আবূ সালমা, সাফওয়ান ইব্‌ন সালাম ও উবায়দুন্লাহ ইব্‌ন আবূ জাফরও ইহা 
বর্ণনা করিয়াছেন। হয়ত আবু সালমা তিনজন সাহাবী হইতে ইহা বর্ণনা করিয়াছেন। আল্লাহই 
ভাল জানেন । 
ইউনুস, আবূ আইউব মুহাম্মদ ইব্‌ন ওযযান, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতীম বর্ণনা করেন যে, 
ইব্‌ন আবূ দাহকানা (র) বলেন £ উমর (রা)-কে বলা হয় যে, এখানে হিরাতের এক ব্যক্তি 
আছে, সে ভাল লিখিতে পারে এবং স্মরণশক্তিও প্রখর । আপনি তাহাকে আপনার লেখক 
হিসাবে নিযুক্ত করিতে পারেন । উমর (রা) বলিলেন, তুমি কি আমাকে একজন অমুসলিমকে 
অন্তরংগ করিয়া গ্রহণ করিতে পরামর্শ দিতেছ? 

অতএব আলোচ্য আয়াত এবং এই ঘটনাটির আলোকে বুঝা গেল যে, দায়িত্বশীল কর্মচারী 
নিয়োগের বেলায় সতর্ক হইতে হইবে । তেমনি সামরিক বিষয় এবং অন্যান্য গোপন বিষয়ে 
কোন তথ্য ফাস হইয়া যাওয়ার আশংকায় অমুসলিমদেরকে এই সকল পদে নিয়োগ করা যাইবে 
না। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ ৪2১০ 051955 205৮5991128 তাহারা তোমাদের 
অমংগল সাধনে কোন ত্রুটি করিবে না-তোমরা কষ্টে থাক, তাহাতেই তাহাদের আনন্দ । আযহার 
ইব্ন রাশেদ হইতে ধারাবাহিকভাবে আওয়াম, হাশীম, ইসহাক ইব্‌ন ইস্রাঈল ও হাফিজ আবু 
ইয়ালা বর্ণনা করেন যে, আযহার ইব্‌ন রাশেদ (রা) বলেন ঃ | 


Contents 


সূরা আলে ইমরান ' ৫৮৭ 


লোকজন হযরত আনাস (রা)-এর নিকট হাদীস শুনিতে যাইত । তাহার কোন হাদীস বুঝে 
না আসিলে তাহারা হাসান বসরী (রা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিত । তিনি ব্যাখ্যা করিয়া 
বুঝাইয়া দিতেন। একদা আনাস (রা) হযরত নবী (সা)-এর একটি হাদীস বর্ণনা করেন যে, 
“তোমরা মুশরিকদের অগ্নি হইতে আলোক গ্রহণ করিও না এবং আংটিতে আরবী অংকন করিও 
না।' শ্রোতারা ইহা বুঝিতে না পারিয়া হযরত হাসান বসরী রে)-এর নিকট আসিয়া বলিল যে, 
রাসূল (সা) হইতে হযরত আনাস (রা) বর্ণনা করিয়াছেন যে, “তোমরা মুশরিকদের অগ্নি হইতে 
আলোক গ্রহণ করিও না এবং আংটিতে আরবী অংকন করিও না।” অতঃপর হাসান বসরী (রা) 
ইহার ব্যাখ্যা করিয়া তাহাদেরকে বলেন যে, “তোমরা আংটিতে আরবী অংকিত করিও না-ইহার 
অর্থ হইল আংটিতে মুহাম্মদ (সা)-এর নাম খোদাই না করা । আর “মুশরিকদের অগ্নি হইতে 
আলোক গ্রহণ না করার অর্থ হইল-কোন ব্যাপারেই মুশরিকদের সংগে গ পরামর্শ না করা। ইহার 
পর হাসান বসরী রে) বলেন, কুরআনেই ইহার সত্যতার প্রমাণ রহিয়াছে। যথা ৪131 . 
১২১১ ০০ 2803 [55559 1,501 ১১২৫। অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা মু'মিন ব্যতীত 
অন্য কাহাকেও অন্তরঙ্গরূপে গ্রহণ করিও নাঁ।” হাফিজ আবু ইয়ালা ইহা বর্ণনা করিয়াছেন। 

ধারাবাহিকভাবে হাশীম, মুজাহিদ ইব্‌ন মূসা ও নাসায়ীও ইহা বর্ণনা করিয়াছেন । হাশীমের 
সনদে ইমাম আহমাদ হাসান বসরীর ব্যাখ্যা ব্যতীত ইহা বর্ণনা করিয়াছেন। হাসান বসরী (র) 
উরি: OT 
অক্ষরে হুযূর (সা)-এর নাম আংটিতে না লেখা । কেননা- হুযুর (সা)-এর আর্ধটতে ০০ 
4111 1৯.) লেখা ছিল। তাই যাহাতে উহার সহিত সাদৃশ্য সৃষ্টি না হইয়া যায় । 

অন্য হাদীসেও আসিয়াছে যে, রাসূল (সা) অন্য সকল ব্যক্তিকে আংটিতে তাহার নাম 
খোদাই করিতে নিষেধ করিয়াছেন । এর ভাবার্থ হইল, মুশরিকদের আশেপাশে বসবাস না করা । 
যদি এক শহরে থাকিতে হয়, তবে তাহাদের নিকট হইতে "দূরে অবস্থান করা কিংবা সেই শহর 
হইতে হিজরত করিয়া চলিয়া যাওয়া । 

আবূ দাউদ রৈ) বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, “যাহারা মুশরিকদের 
সংগে মেলামেশা করে ও তাহাদের সংগে বসবাস করে, তাহারা তাহাদেরই মত। 

অতএব দেখা গেল, হরর পারা দাত ররর রাজি বর করাতে তাহ 
সঠিক নয়। আল্লাহই ভাল জানেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন :35।5১16১15-81 ০০ ৮০৯21 ০০০৪ এ 
1 ৮৯১১. শক্রতাপ্রসূত বিদ্বেষ তাহাদের মুখেই ফুটিয়া উঠে। আর যাহা কিছু তাহাদের 
মনে গোপন রহিয়াছে, তাহা আরও অনেক গুণ বেশি জঘন্য ৷’ অর্থাৎ তাহাদের মুখাবয়বেই 
বিদ্বেষের চিহ্ন প্রকাশ পাইতেছে। তাহাদের কথা দ্বারা ও আভাস ইর্থগতে শত্রুতার প্রকাশ ঘটে। 
পরস্তু ইসলাম ও মুসলমানের ব্যাপারে তাহাদের যে জঘন্য ও ধ্বংসাত্মক মনোভাব রহিয়াছে 
তাহা তোমাদের জানা নাই। তাহা তোমাদিগকে জানাইয়া দিলাম । তাই কখনো প্রতারণার 
ফাদে পড়িও না। | 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ১5৯5 25১৫ 01 ০231 81552 এ৪ “তোমাদের 
জন্য বিশদভাবে নিদর্শন বর্ণনা করিয়া দেওয়া হইল, যদি তোমরা তাহা অনুধাবন করিতে সমর্থ 


হও |” 


Contents 


৫৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ EE YS EES ০31 El On দেখ! 
তাহাদিগকে তোমরাই ভালবাস, কিন্তু তাহারা তোমাদের প্রতি মোটেই সপ্তাব পোষণ করে না।' 
অর্থাৎ হে ঈমানদারগণ! মুনাফিকরা বাহ্যত ঈমানদারী প্রকাশ করে বলিয়া তাহাদিগকে তোমরা 
ভালবাস । অথচ তাহারা তোমাদিগকে বাহ্যিক বা আন্তরিক কোনভাবেই ভালবাসে না। 

44 <৬ ১৮০59 ‘অথচ তোমরা সকল কিতাবেই বিশ্বাস কর’ অর্থাৎ তোমরা 
নিঃসন্দেহে ও অসংকোচে সকল আসমানী কিতাবের উপর সমানভাবে বিশ্বাস রাখ, অথচ 
তাহারা তোমাদের কিতাবের ব্যাপারে আজও সন্দেহ-সংকোচের গহবরে নিপতিত । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর অথবা ইকরামা, মুহাম্মদ 
ইব্‌ন আবু মুহাম্মাদ, ইব্‌ন ইসহাক ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
এ ০১ ১:১১ ০5 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেনঃ তোমরা তোমাদের এবং 
তোমাদের পূর্বে যে সকল গ্রন্থ অতিবাহিত হইয়াছে প্রত্যেকটির উপরই গভীর বিশ্বাস রাখ। 
অথচ তাহারা তোমাদের কিতাবের সত্যতাকে অস্বীকার করে । তাই তাহাদের সাথে তোমাদেরই 
শত্রুতা পোষণ করার যৌক্তিকতা রহিয়াছে । তাহা না করিয়া উল্টা তোমরা তাহাদিগকে 
ভালবাস। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 82151575515 1019 Col 15105 481 1১1 
511 ১০ 0591 ‘অথচ তাহারা যখন তোমাদের সংগে মিশে, তখন বলে, পা 
আনিয়াছি।” পক্ষান্তরে তাহারা যখন পৃথক হইয়া যায়, তখন তোমাদের উপর রোষবশত আংগু 
কামড়াইতে থাকে । ৮১৬৯8 
(রা), সুদ্দী ও রবী ইব্‌ন আনাস প্রমুখ বলেন ৪ 54১81 অর্থ ০৮০১| অর্থাৎ আংগুলসমূহ। 

মূলত মুনাফিকদের কাজই হইল মু'মিনদের সাথে বেশ ঈমানদারী জাহির করা, কিন্তু 
গোপনে প্রতিটি পথ ও পন্থায় মুসলমানদের ক্ষতি করিতে তৎপর থাকা । তাই আল্লাহ তা“আলা 
বলিয়াছেন ৪ 12501 ০ ALY Nae 1512 1317 অর্থাৎ যখন তাহারা পৃথক হইয়া 
যায়, তখন অত্যধিক আক্রোশবশত আংগুল কামড়াইতে থাকে । 

ঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১৮৮-০|। ৩ 4101 3175551555০ 10 
‘বল, তোমরা তোমাদের আক্রোশেই মরিয়া যাও নিশ্চয় আল্লাহ মনের কথা ভালভাবে 
জানেন ৷’ অর্থাৎ আল্লাহ তা“আলা মু'মিনদিগকে তাহার নিয়ামত দ্বারা পূর্ণ করিয়া দিয়াছেন এবং 
তাহাদিগকে পূর্ণাংগ জীবন বিধান দান করিয়াছেন । কলেমা পাঠ করাইয়া তাহাদের অন্তর পবিত্র 
করিয়াছেন এবং ইসলাম গ্রহণ করার তাওফীক দিয়া বাহ্যিক সৌন্দর্য ও বাড়াইয়াছেন। তাই 
হিংসায় তাহারা অহর্নিশ জুলিয়া মরিতেছে। আল্লাহও তাহাদিগকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন 
যে, তোমরা তোমাদের আক্রোশের আগুনে জুলিয়া পুড়িয়া মর । 

১৮1 ০৯ 25 4019 | অর্থাৎ আল্লাহ মনের কথা ভালোই জানেন। অর্থাৎ 
মুমিনদের ব্যাপারে তাহারা অন্তরে যে পক্রতা, ক্রোধ ও হিংসা পোষণ করে, সেই সম্পর্কে 
আল্লাহ অবহিত । তাহাদের এই হিংসার জ্বলনই তাহাদের ইহকালের শাস্তি স্বরূপ এবং পরকালে 
জাহান্নামের কঠিন ও মর্মবিদারক শাস্তি তো রহিয়াছেই। সেখানে অনন্তকাল থাকিতে হইবে এবং 


Contents 


সূরা আলে ইমরান ৫৮৯ 


তাহাদের কোন সাহায্যকারী থাকিবে না। ফলে সেই জাহান্নাম হইতে কখনো তাহারা নিষ্কৃতি 
পাইবে না। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ১৫:০১ 19 ১৯১: 2০০৯ CLL 
(৫১15০ 25, অর্থাৎ তোমাদের যদি কোন মংগল হয়, তাহা হইলে তাহাদের খারাপ 
লাগে । আর তোমাদের যদি অমংগল হয়, তাহা হইলে তাহারা আনন্দিত হয়। 
ইহা দ্বারা মু'মিনদের প্রতি কাফির মুনাফিকদের কঠিন শত্রুতার কথা প্রকাশিত হইয়াছে। 
অর্থাৎ মুমিন যখন কোন বিপদে পড়ে কিংবা যুদ্ধে পরাজিত হয়, তখন তাহারা যারপরনাই খুশি 
ও আনন্দে উদ্বেলিত হইয়া উঠে। যেমন ওহুদের যুদ্ধে যে দুর্ঘটনাটি ঘটিয়াছিল, উহাতে 
মুনাফিকরা খুশি হইয়াছিল । 
তাই আল্লাহ তা'আলা মুমিনদের লক্ষ্য করিয়া বলেন £ 21855919১০5 1 
(2১: ৮১১: ৫০:৮০ অর্থাৎ যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর, তবে 
তাহাদের হাজার চক্রান্তেও তোমাদের কোনই ক্ষতি হইবে না। 
এখানে মুমিনগণকে সবর ও তাকওয়ার দ্বারা মুনাফিকদের চক্রান্ত ও বিশ্বাসঘাতকতা 
প্রতিহত করার জন্য আল্লাহ পাক উপদেশ দিতেছেন এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল হইতে 
বলিয়াছেন। কেননা তিনি তাহাদিগকে বেষ্টন করিয়া আছেন। তিনি অবকাশ না দিলে তাহাদের 
নড়চড় করারও শক্তি নাই। তিনি তাহার ইচ্ছা মাফিক কাজ সম্পাদন করেন৷ তিনি যাহা ইচ্ছা 
করেন তাহাই অস্তিত্ লাভ করে । তাহার ইচ্ছা ব্যতীত কোন জিনিসের অস্তিত্ব আসা অকল্পনীয় 
ও অবাস্তব । ূ 
ইহার পরের আয়াতে আল্লাহ তা'আলা ওহুদের যুদ্ধে মুসলমানদের কি অবস্থা হইয়াছিল 
তাহা বর্ণনা করিয়া মু'মিন ও মুনাফিকদের মধ্যে পার্থক্য নিধরিণ করিয়াছেন। পরস্তু 
ধৈর্যশীলদের প্রশংসা করিয়াছেন। 
2০215 ১০৬০ ৩৬৩৬০ ০5520 6৮০ ৬১৪০৪ ৩৪১৮১ (১) 
০ 
4065 ৮৩১545৮4950 (৩ উড ৩৫৪১১ (NYY) 
তে ১০৮১216622৫ 
০ ০৯০৮৮) ERS 
IGS 216৩ ০১৩ ৩৩৪ BESTS IH (NY) 


735% 2%. 


OUI 

১২১. ‘স্মরণ কর, যখন তুমি নিজ পরিজনবর্গের নিকট হইতে প্রত্যুষে বাহির হইয়া 
মু’মিনগণকে যুদ্ধের জন্যে ঘাটিতে শ্রেণীবদ্ধ করিতেছিলে । আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ ।” 

১২২. “যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রম হইয়াছিল এবং 
আল্লাহ উভয় দলের অভিভাবক ছিলেন, মু’মিনদের উচিত আল্লাহর উপর নির্ভর করা ।” 


Contents 


৫৯০ তাফসীরে ইব্ন কাছীর 


১২৩. “আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ অবশ্যই তোমাদিগকে 
করিবে।” 

তাফসীর £ জমহুর বলেন ৪ এই আয়াতে ওহুদের যুদ্ধের কথা বলা হইয়াছে। তাহারা 
হইলেন ইব্ন, আব্বাস (রা), হাসান, কাতাদ ও সুদ্দী প্রমুখ । 

হাসান বসরী (র) বলেন £ ইহাতে আহযাবের যুদ্ধের কথা বলা হইয়াছে। ইব্‌ন জারীর ইহা 
বর্ণনা করিয়াছেন। তবে বর্ণনাটি খুবই দুর্বল এবং একেবারেই অগ্রহণযোগ্য । 

ওহুদের যুদ্ধ তৃতীয় হিজরীর এগারই শাওয়াল শনিবার সংঘটিত হইয়াছিল। 

কাতাদা বলেন ঃ এগারই শাওয়াল দিনগত রাতে ইহা সংঘটিত হইয়াছিল। 

ইকরামা বলেন ঃ পনেরই শাওয়াল শনিবার ইহা সংঘটিত হইয়াছিল । আল্লাহই ভালো 
জানেন। 

এই যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ হইল এই যে, বদরের যুদ্ধে মুশরিকদের বেশ কয়েকজন 
নেতৃস্থানীয় ব্যক্তি নিহত হয়। ইহার প্রতিশোধের জন্য তাহারা বাচিয়া থাকা আবূ সুফিয়ানের 
ব্যবসার সম্পূর্ণ আয় যুদ্ধে ব্যয়ের জন্য জমা করিয়া রাখে । নিহতদের সন্তান-সন্ততিরা ঘোষণা 
করে যে, এই সম্পদ মুহাম্মদকে হত্যা করার জন্যে ব্যয় করা হইবে । এভাবে তাহারা যুদ্ধের 
ব্যাপক প্রস্তুতি নিতে থাকে ও যোদ্ধা সংগ্রহে নিয়োজিত হয় । তিন হাজার বাহিনীর এক বিরাট 
দল তাহারা প্রস্তুত করে। পূর্ণ প্রস্তুতি নিয়া তাহারা মদীনার দিকে অগ্রসর হইয়া একেবারে 
মদীনার প্রান্তে গিয়া পৌছে । এই সময় রাসূল (সা) জুমুআর নামায শেষে বনী নাজ্জারের জনৈক 
ব্যক্তির জানাযা পড়িতেছিলেন। তাহার নাম ছিল মালিক ইব্‌ন আমর । 

অতঃপর রাসূলুল্লাহ (সা) উপস্থিত সকলকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন-এই মুহূর্তে 
আমরা কোন্‌ পন্থা গ্রহণ করিতে পারি ? অর্থাৎ আমরা কি মুকাবিলার জন্য তাহাদের সম্মুখে 
যাইব, না মদীনায় থাকিয়া তাহাদিগকে প্রতিহত করিব ? আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই মদীনার ভিতর 
থাকার পরামর্শ দিল। কেননা শক্ররা যদি মদীনার বাহিরে অবস্থান নেয়, তবে তাহা তেমন 
কোন সুবিধাজনক অবস্থান নয় এবং তাহারা বেষ্টিত হইয়া পড়িবে । পক্ষান্তরে যদি তাহারা 
তাহাদের জনমের আশা পূর্ণ করিয়া দিবে । অন্যদিকে আমাদের মহিলা ও শিশু-কিশোরদের তীর 
ও পাথরের উপর্যুপরি আঘাতে তাহারা দিশাহারা হইয়া পড়িবে । তারপর যদি তাহারা এমনিই 
ফিরিয়া যায়, তবে তাহারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হইয়া ফিরিবে। 

পক্ষান্তরে যে সকল সাহাবী বদরের যুদ্ধে শরীক হইতে অপারগ ছিলেন, তাহাদের পরামর্শ 
ছিল যে, মদীনার বাহিরে তাহাদের সংগে সম্মুখযুদ্ধে লিপ্ত হওয়া । সেমতে রাসূলুল্লাহ (সা) গৃহে 
গমন করেন এবং অন্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া বাহির হন। ইহা দেখিয়া মদীনার বাহিরে গিয়া যুদ্ধ 
করার পরামর্শদাতা সাহাবীগণ লজ্জিত হন এবং বলেন, হে আল্লাহর রাসূল! যদি এইখানে 
থাকিয়া যুদ্ধ করায় সুবিধা হয় তবে এইভাবে থাকুন । তদুত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন, যদি কোন 
নবী যুদ্ধান্ত্র পরিধান করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হন, তবে তাহার জন্য উহা হইতে প্রত্যাবর্তন 
করা অশোভনীয়। হা, যদি আল্লাহর পক্ষ হইতে সেরূপ নির্দেশ আসে, তবে অন্য কথা । 


Contents 


সূরা আলে ইমরান | ৫৯১ 


রাসূলুল্লাহ (সা) এক হাজার সৈন্য নিয়া যুদ্ধের জন্য বাহির হন । যখন তাহারা *শওত' 
নামক স্থানে পৌছিল, তখন আবদুল্লাহ ইব্‌ন উবাই বিশ্বাসঘাতকতা করিয়া এই বলিয়া তিনশত 
লোক নিয়া চলিয়া আসিল যে, বুঝিতে পারিলাম, আজ যুদ্ধ হইবে না। ইহা আগে বুঝিলে 
এতদূর আসারও কোন প্রয়োজন ছিল না। 

ইহার পরও রাসূলুল্লাহ (সা) বাকি লোকজন লইয়া ওহুদের পাদদেশে উপস্থিত হন এবং 
তাহারা ওহুদ-পাহাড়কে পশ্চাতে রাখিয়া দাড়ান । অতঃপর বলেন, আমি নির্দেশ না দিলে 
তোমরা যুদ্ধে অবতীর্ণ হইবে না। বস্তুত মাত্র সাতশত যোদ্ধা নিয়া রাসূলুল্লাহ (সা) যুদ্ধের চূড়ান্ত 
প্রস্তুতি গ্রহণ করেন। 

অতঃপর আবদুল্লাহ ইব্‌ন জুবাইরের নেতৃত্বে পঞ্চাশ জনের একটি তীরন্দাজ দলকে নির্দেশ 
দেন যে, তোমরা পাহাড়ের মধ্যবর্তী গিরিপথ পাহারা দিবে ও এদিক-ওদিক যাইবে না এবং 
নিজ স্থানে দৃঢ়তার সহিত দণ্ডায়মান থাকিবে । যদি আমাদের হাতে বিশেষ কোন সুযোগও 
আসিয়া যায়, তথাপি কোন অবস্থাতেই তোমরা নিজ স্থান ত্যাগ করিবে না। 

ইহা বলিয়া তিনি দুইটি লৌহবর্ম পরিধান করেন এবং বনী আবদুদ দার গোত্রের মাসআব 
ইব্‌ন উমাইরকে পতাকা প্রদান করেন। 

সেদিন কিছু সংখ্যক কিশোরকেও যুদ্ধের জন্য অনুমতি দেওয়া হয়। তাহারা পরবর্তীকালে 
খন্দকের যুদ্ধে নিয়মিত যোদ্ধা হিসাবে নিযুক্তি পাইয়াছিল। এই যুদ্ধের প্রায় দুই বৎসর পর 
খন্দকের যুদ্ধ সংগটিত হইয়াছিল । যাহা হউক, কুরাইশদের সৈন্যসংখ্যা হইল তিন হাজার। 
উপরস্তু তাহাদের ছিল দুই শত ঘোড়ার সুসজ্জিত এক অশ্বারোহী বাহিনী । ইহার ডান দিকে 
ছিলেন খালিদ ইব্‌ন ওয়ালিদ এবং বাম দিকে ছিলেন ইকরামা ইব্‌ন আবূ জেহেল। তাহাদের 
পতাকাও বহন করিতেছিল আব্দুদ দার গোত্র । এই যুদ্ধে যাহা ঘটিয়াছিল তাহা সামনের 
আয়াতগুলির ব্যাখ্যায় ক্রমাগত বর্ণনা করা হইবে! 

এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন 8 ১০৪ “১১০০1115925 01৯1 ts S32 25 
05৪11 আর তুমি যখন পরিজনদের কাছ হইতে সকাল বেলা বাহির হইয়া গিয়া মুপমিনদিগকে 
যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করিলে অর্থাৎ তাহাদিগকে শ্রেণীবদ্ধ করিলে এবং সৈন্যবাহিনীর দক্ষিণ 
বাহু ও বাম বাহু নির্ধারণ করিলে, তখন তুমি তাহাদিগকে যাহা নির্দেশ দিয়াছিলে তাহা ৭1119 
: 24০ ৮০. আল্লাহ ভাল করিয়াই শুনিয়াছেন এবং অবহিত আছেন। অর্থাৎ তিনি সকলের 
কথা শুনিয়া থাকেন এবং সকলের অন্তরের কথা জানিয়া থাকেন। 

ইবৃন জারীর প্রশ্ন উত্থাপন করিয়াছেন, কিভাবে বলা হইল যে, তিনি জুমআর দিন নামাযের 
পর যুদ্ধে বাহির হইয়াছিলেন ? অথচ কুরআন পাকে আল্লাহ তা'আলা বলিয়াছেন, “(হে নবী!) 
যখন তুমি পরিজনদের নিকট হইতে সকাল বেলা বাহির হইয়া গিয়া মু'মিনদিগকে যুদ্ধের, 
অবস্থানে বিন্যস্ত করিলে ।” 
ইহার জওয়াব হইল যে, শুক্রবার তিনি শিবির স্থাপন করিয়াছিলেন এবং শনিবার দিন 
সকালে যুদ্ধে অবতীর্ণ হইয়াছিলেন। 

আল্লাহ তা“আলা বলেন ঃ ৪ ১-১-১০ 01 ০৪১০০ ০০৯ S| অর্থাৎ যখন তোমাদের 
দুইটি দল সাহস হারাইবার উপক্রম করিল। 


Contents 


৫৯২ তাফসীরে ইবৃন কাছীর 


উমর (রা) হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান, আলী ইব্‌ন আব্দুল্লাহ ও বুখারী (রো) বর্ণনা 
করেন যে, উমর (রা) বলেনঃ আমি জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি 
বলেন ঃ ৪ ১৮১১১ 011৮ ৪১০৮ ৯ Sl এই আয়াতটি আমাদের সম্বন্ধে অবতীর্ণ 
হইয়াছে। অর্থাৎ আমাদের বনু হারিছা এবং বনু সালমা গোত্রদ্বয়ই ইহা নাযিল হওয়ার উপলক্ষ 
ছিল। 

সুফিয়ান (রা) একদা বলেন যে, এই আয়াতটিতে আমাদের জন্য সুসংবাদ বিধৃত হইয়াছে। 
কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ (58219 41115 ‘অথচ আল্লাহ তাহাদের সাহায্যকারী 
ছিলেন।' 

সুফিয়ান ইব্‌ন উআইনার সনদে মুসলিম (র) ও পরবর্তী মনীষীগণও উক্ত আয়াতের 
উপলক্ষ বনু হারিছা ও ইবনু সালমা গোত্রদ়্ বলিয়া উল্লেখ করিয়াছেন। 

আল্লাহ তা'আলা বলেন 8 ১: ২111 ১০5 ১819 তিনি নিঃসন্দেহে বদরের যুদ্ধে 
তোমাদিগকে সাহায্য করিয়াছেন। অর্থাৎ বদরের যুদ্ধের দিনে । হিজরী দ্বিতীয় সনের ১৭ই 
রমযান শুক্রবার বদরের যুদ্ধ সংঘটিত হইয়াছিল । সেই দিনকে ইয়াওমুল ফুরকান বা পৃথককারী 
দিন বলা হয়। সেই দিন ইসলাম এবং মুসলমানদের সম্মান লাভ হয়। ইহার দ্বারা শিরক 
পরাজিত হয় এবং উহার কেন্দ্রও ধ্বংস হইয়া যায়। অথচ মুসলমান যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র 
তিনশত তেরজন। তাহাদের নিকট ছিল মাত্র দুইটি ঘোড়া ও সত্তরটি উট । অবশিষ্ট সকলেই 
ছিল পদাতিক । অস্ত্র-শন্্রও ছিল না থাকার মত সামান্য কিছু । পক্ষান্তরে শত্রুদের সৈন্যসংখ্যা 
ছিল মুসলমানদের তিনগুণ । অর্থাৎ এক হাজারের সামান্য কম । তাহারা সকলেই ছিল বর্ম 
পরিহিত । প্রয়োজনের অতিরিক্ত ছিল তাহাদের অস্ত্র-শস্ত্র এবং যথেষ্ট পরিমাণ সুশিক্ষিত ঘোড়া 
ছিল। তাহাদের অর্থের কোন অভাব ছিল না। উপরন্তু তাহাদের নিকট ছিল স্বর্ণের অলংকারাদি। 

বস্তুত এই যুদ্ধে আল্লাহ তা'আলা তাহার নবীকে সম্মানিত করিয়াছেন। এখানে তাহার 
সত্যতা প্রমাণিত হইয়াছে এবং নবী (সা) ও তাহার সংগীদের মুখ আনন্দে উজ্জ্বল হইয়াছে। 
পক্ষান্তরে শয়তান ও তাহার সাংগ-পাংগরা চরমভাবে পরাজিত ও লজ্জিত হইয়াছে । তাই 
আল্লাহ তা'আলা স্বীয় মু'মিন বান্দাদিগকে এশী সৈন্য দ্বারা সাহায্য সম্পর্কিত তাহার অনুগ্রহ 
স্মরণ করাইয়া দিয়া বলেন ৪ 

31755 ১১৪ 411০5 81 আল্লাহ বদরের যুদ্ধে তোমাদিগকে সাহায্য 
করিয়াছেন, অথচ তোমরা ছিলে দুর্বল । অর্থাৎ তোমাদের সংখ্যা ছিল নগণ্য । সাহায্যের উদ্দেশ্য 
হইল যাহাতে তোমরা জানিতে পার বিজয় আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে এবং 
সংখ্যাধিক্য ও বস্তুগত উপকরণের উপর উহা নির্ভরশীল নয়। যেমন, আল্লাহ তা'আলা অন্যত্র 
বলিয়াছেন ৪ 

টিনার ০০ জজ ক “bg CEA 
পড়িয়াছিলে। কিন্তু সংখ্যাধিক্য তোমাদের কোন উপকারেই আসে নাই । 

সাম্মাক হইতে ধারাবাহিকভাবে শু“বা, মুহাম্মাদ ইব্‌ন জাফর ও ইমাম আহমাদ বর্ণনা করেন 
যে, সাম্মাক রে) বলেন £ “ইয়া আশআরীর নিকট আমি শুনিয়াছি যে, তিনি বলেন, আমি 


Contents 
সুরা আলে ইমরান ৫৯৩ 


ইয়ারমুকের যুদ্ধে উপস্থিত ছিলাম এবং সেই যুদ্ধে আমাদের পীচজন সেনাপতি ছিলেন (তাহারা 
হইলেন আবূ উবায়দা (রা), ইয়াধীদ ইব্ন আবূ সুফিয়ান (রা), ইবৃন হাসান (রা), খালিদ ইব্‌ন 
ওলীদ (রো) এবং ইয়ায রো))। তিনি আরও বলিয়াছেন-উমর (রা) নির্দেশ দেন, যুদ্ধের সময় 
আবূ উবায়দা (রা) নেতৃত্‌ দিবে। এই যুদ্ধে চতুর্দিক দিয়া আমাদের পরাজয় পরিলক্ষিত 
হইতেছিল। অতঃপর আমরা উমর (রা)-কে পত্র লিখিলাম যে, মৃত্যু আমাদিগকে পরিবেষ্টন 
করিয়াছে। অতএব আমাদিগকে সাহায্য করুন। ইহার উত্তরে উমর (রা) লিখিয়াছেন যে, 
তোমাদের সাহায্য প্রার্থনার পত্র পাইয়াছি। আমি তোমাদিগকে এমন এক সত্তার কথা বলিব, 
যিনি সবচেয়ে বড় সাহায্যকারী এবং যাহার হাতে শক্তিশালী সৈন্য রহিয়াছে । সেই সত্তা হইলেন 
স্বয়ং মহান প্রতিপালক আল্লাহ। তিনি বদরের যুদ্ধে স্বীয় বান্দা ও রাসূল হযরত মুহাম্মাদ 
(সা)-কে সাহায্য করিয়াছেন । আর তাহাদের সংখ্যাও ছিল তোমাদের অপেক্ষা বহু কম ৷ আমার 
এই পত্র পাঠ মাত্রই জিহাদ শুরু করিয়া দিবে । অতঃপর আমাকে কিছুই লিখিবে না এবং কিছুই 
জিজ্ঞাসা করিবে না। 

এই পত্র পাঠের পর আমাদের সাহস বৃদ্ধি পায় আমরা দলবদ্ধ হইয়া যুদ্ধ আরম্ভ করি। 
শক্রদলকে হটাইয়া বার মাইল পশ্চাদ্ধাবন করি । পরিশেষে আমরা বিজয় লাভ করি । আমরা বহু 
গনীমত প্রাপ্ত হই এবং প্রত্যেকের মধ্যে উহা বন্টন করিয়া দেই। আমাদের মাথাপিছু দশ দীনার 
মূল্যের সম্পদ ভাগে পড়ে। 

অতঃপর আবূ উবায়দা (রা) বলেন, কে আছ আমার সহিত দৌড়ের প্রতিযোগিতা করিবে ? 
এক যুবক বলিল, আপনি মনে কিছু না করিলে আমি আপনার প্রতিযোগী হইব! অতঃপর যুবক 
আবূ উবায়দাকে (রা) প্রতিযোগিতায় হারায়। সেই সময় আকর্ষণীয়রূপে তাহাদের উভয়ের 
চুলগুলি বাতাসে আন্দোলিত হইতেছিল। আবু উবায়দা রো) একটি আরবী ঘোড়ায় সওয়ার 
হইয়া প্রতিযোগিতায় যুবকের পশ্চাতে ছিলেন ।' 

ইহার সনদ সহীহ। গুন্দুর হইতে বিন্দারের সনদে ইব্‌ন হাব্বান স্বীয় সহীহ সংকলনেও ইহা 
বর্ণনা করিয়াছেন। হাফিজ যিয়া মুকাদ্দিসী তাহার কিতাবেও ইহা উদ্ধৃত করিয়াছেন! 

মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে বদর অবস্থিত। বদর ইব্‌ন নারীন নামক এক ব্যক্তি সেখানে 
একটু কূপ খনন করিয়াছিলেন এবং তাহার নামেই উহার নামকরণ করা হয়। 

শা’বীও (র) বলেন ঃ সেখানে বদর নামক এক ব্যক্তির একটা কূপ ছিল এবং তাহার নামেই 
উক্ত স্থান বদর নামে পরিচিত হইয়া যায়। 

অতঃপর আল্লাহ তাআলা বলেন ৪ ১১:55 245 5111 1585 45.5 কাজেই আল্লাহকে ভয় 
করিতে থাক, পাগল সপ LT Boal 20 CE Bon OBE LYE 


ও 285 (৩৩ ৮৬ ICES OH 3 Ov) 
CI HE G3 dw 

5 23৩০1৩১৪৯১2 SFL রি 31555028৮05 (১৭০) 
৩৫১৫৪৩০8022 


কাছীর (২য় খণ্ড)__৭৫ 


Contents 


৫৯৪ তাফসীরে ইব্ন কাছীর 


৮৫৪৩৩ ৫: ৫৮12৫ ৫4525 BO 5৮84 4১) 2৫205 (১৫৭) 
6১০ ১9০] 901 535 02 IL 
০৪০৮০ 22 2৫ ১০৫ 2৮৩ 3 [7260 ভি ্ 265% 4) (১৫৬) 


80 ৮৪ VE 21d পা ৩৬৪ 3d রি পা পাঠা 
১৩০১ 265 959 Cs ৬৪ ০৯ (১৫) 


পার্ট ৯০৪ 54 


০১0১৯৮৬৪ 

A টার্কি 2/932 11৫ উট 
০০৩৬০ ইভ 0৯৬ ১০৪০৯ 3 LIB CAS (১5) 
9৯565 ৮ 

১২৪. ‘স্মরণ কর, যখন তুমি মু'মিনগণকে বলিতেছিলে, ইহা কি তোমাদের জন্য 
যথেষ্ট নয় যে, তোমাদের প্রতিপালকের প্রেরিত তিন সহস্র ফেরেশতা দ্বারা তিনি 
তোমাদিগকে সহায়তা করিবেন?’ 

১২৫. “হা, অবশ্যই, যদি তোমরা ধৈর্য ধর ও সাবধানে চল, তবে তাহারা আকস্মিক 
করিবেন ।” 

১২৬. “ইহা তো শুধু তোমাদের খুশির জন্য ও তোমাদের চিত্রপ্রশান্তির উদ্দেশ্যে 
আল্লাহ করিলেন । মূলত সাহায্য তো একমাত্র মহাপরাক্রান্ত করুণাময় আল্লাহর নিকট 
হইতে আসে ।” 

১২৭. “উহা কাফেরদের একটি অংশকে ধ্বংস অথবা লাঞ্ছিত করার জন্যই আসে । 
ফলে তাহারা হতাশচিত্তে পৃষ্ঠ প্রদর্শন করিয়া থাকে ।” 

১২৮. “তিনি তাহাদিগকে শাস্তি দিবেন অথবা ক্ষমা করিবেন, এই ব্যাপারে তোমার 
কিছু করার নাই । কারণ তাহারা যালিম।” 

১২৯. “আসমান ও যমীনে যাহা কিছু আছে সবই আল্লাহর । তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা 
করেন ও যাহাকে ইচ্ছা শাস্তি দেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।” 

তাফসীর £ঃ তাফসীরকারগণ এই নিয়া মতদ্বন্দু করিয়াছেন যে, আল্লাহর এই অঙ্গীকার কি 
বদরের দিনের জন্য, না ওহুদের জন্য ? 

এই ব্যাপারে দুইটি অভিমত রহিয়াছে । একদল বলেন ১৯:০৭] 585 ১ এর সংযোগ 
হইল পূর্ব আয়াত ১: ₹1| ১8.০% ১41, এর সঙ্গে। 

ইহা হাসান বসরা, আমের ওরফে শা'বী, রবী ইব্‌ন আনাস প্রভৃতি বলিয়াছেন। ইব্‌ন 
জারীরও এইমত গ্রহণ করিয়াছেন । 


২1701 35 ৪11 255 857 8০ 0 ০ 5010৭ ১৮০১] 5৪59 
এই আয়াত সম্পর্কে হাসান হইতে ইবাদ ইব্‌ন মানসূর বলেন যে, ইহা বদরীদের সম্পর্কে 
বলা হইয়াছে । ইবৃন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা আলে ইমরান ৫৯৫ 


আমের ওরফে শা'বী হইতে ধারাবাহিকভাবে দাউদ, ওয়াহাব, মূসা ইব্‌ন ইসমাঈল, জারীর 
ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, শা*বী বলেন ঃ বদরের দিন মুসলমানরা জানিতে পারিল যে, 
কারয ইবৃন জাবির মুশরিকদিগকে সাহায্য করিবে । ইহা বিজয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী 
বলিয়া মুসলমানরা চিন্তাবিত হইল । অতঃপর তাহাদের সান্ত্বনা ও সুসংবাদস্করূপ আল্লাহ ইহা 
নাযিল করেন £ : 


১15 A ELL lz খিল 55 এ ai 
LE EO Sn A 2৯০৮১ Se HEGEL HS es 

অর্থাৎ তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থ তোমাদের পালনকর্তা 
আসমান হইতে অবতীর্ণ তিন হাজার ফেরেশতা প্রেরণ করিবেন ? অবশ্য তোমরা যদি সবর কর 
এবং মুত্তাকী থাক আর তাহারা যদি অকস্মাৎ তোমাদের উপর আক্রমণ করে, তাহা হইলে 
তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড় সওয়ার পাচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে 
পাঠাইতে পারেন। 

অবশ্য কারয মুসলমানদের বিজয়ের সংবাদ শুনিয়া সেনা সাহায্য প্রেরণ হইতে বিরত 
থাকে । তাই আন্রাহও প্রতিশ্রুত পাচ হাজার ফেরেশতা পাঠানোর সিদ্ধান্ত মুলতবী করিয়া দেন। 

রবী ইব্‌ন আনাস বলেন ঃ আল্লাহ তাআলা প্রথমে এক হাজার ফেরেশতা প্রেরণের 
প্রতিশ্রুতি দান করেন। তারপর তিন হাজার ও শেষ পর্যন্ত মোট পাঁচ হাজার ফেরেশতা প্রেরণ 
করেন। 

তবে বদরের যুদ্ধালোচনায় আল্লাহ পাক বলিয়াছেন £ 


১১৮০০ ৪9০ ০০7৮০ TE ৯4০1০ SEES 

“যখন তোমরা স্বীয় পালনকর্তার সাহায্য প্রার্থনা করিয়াছিলে, তখন তিনি তোমাদিগকে 
জানান যে, আমি ক্রমাগত এক হাজার ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করিব ৷’ 

এখানে প্রশ্ন হইল যে, এই সব অসামঞ্জস্যপূর্ণ বর্ণনার জবাব কি? 

ইহার জবাব হইল যে, এখানে এক হাজারের কথা বলিয়াই শেষ করা হয় নাই; বরং তিন 
হাজার এবং তাহা হইতেও বাড়াইয়া বলা হইয়াছে। যেমন এখানে ১৪১: বলা হইয়াছে। 
ইহা দ্বারা বুঝা যায় যে, এক হাজারের পর আরও দুই হাজার পাঠান হইয়াছে। ইহার পর আরও 
দুই হাজার সৈন্য পাঠাইয়া পাচ হাজারে পৌছাইয়া দেওয়া হয়। ইহার সত্যতা এই সুরার অন্য 
একটি আয়াত দ্বারাও প্রমাণিত হয়। 

তবে বাহ্যত বুঝা যায় যে, ইহা বদরের যুদ্ধোপলক্ষেই বলা হইয়াছে । কেননা এই কথা 
প্রসিদ্ধ যে, বদরের যুদ্ধেই ফেরেশতারা যুদ্ধ করিয়াছিল । আল্লাহই ভালো জানেন । 

সাঈদ ইব্‌ন আবু উরওয়া (রা) বলেন $ বদরের দিন আল্লাহ তা'আলা পাচ হাজার 
ফেরেশতা প্রেরণ করিয়াছিলেন । 


Contents 


৫৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


দ্বিতীয় অভিমত $ এই প্রতিশ্রুতি বা অঙ্গীকারের সংযোগ হইল 1৯1 ০ 39 5 319 
03311 Lelio ১১১০৮০11995 (তুমি যখন পরিজনদের নিকট হইতে সকাল বেলা বাহির 
হইয়া মু'মিনগণকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করিলে) এই আয়াতের সঙ্গে । আর ইহা হইল 
ওহুদের যুদ্ধ সম্পর্কীয় বর্ণনা । সুতরাং আলোচ্য আয়াতের প্রতিশ্রুতি ওহুদের যুদ্ধ সম্পর্কে প্রদত্ত 
হইয়াছে। 

ইহা হইল মুজাহিদ, ইকরামা, যিহাক, যুহরী, মূসা ইব্‌ন উকবা প্রমুখের কথা । তাহারা 
বলেন, যুদ্ধক্ষেত্র হইতে তাহাদের পশ্চাদপসরণের ফলে আল্লাহর প্রতিশ্রুত পাচ হাজার 
ফেরেশতার সাহায্য হইতে তাহারা বঞ্চিত থাকে । 

ইকরামা আরও একটু বাড়াইয়া বলিয়াছেন যে, তিন হাজার ফেরেশতার সাহায্য হইতেও 
তাহারা বঞ্চিত থাকে । কেননা আল্লাহ তা'আলা শর্ত করিয়াছেন যে, 1১২০5 ৩1 91, 
/5545 অর্থাৎ অবশ্য তোমরা যদি সবর কর এবং স্থির থাক। কিন্তু তাহারা ধৈর্য ধারণ না 
iLO Hla hl দান 
call UH LS এ রা 
আর 1১৯ (৯১৪ ৬ ৩১3১ সেই অবস্থায় যদি তোমাদের উপর শত্রুরা নিপতিত হয়। 

উপরোক্ত আয়াতাংশের মর্মার্থ সম্পর্কে হাসান বসরা, কাতাদা, রবী ও সুদ্দী (র) বলেন £ 
তাহারা যদি অতর্কিত আক্রমণ চালায় । 

মুজাহিদ, ইকরামা ও আবু সালিহ বলেন ঃ তাহারা যদি উগ্র ও অসংযত হয়। 

যিহাক (র) বলেন ঃ তাহারা ক্রোধাম্বিত হইয়া যদি অতর্কিত আক্রমণ চালায় । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বলেন $ তাহারা পথের মধ্যে যদি আক্রমণ করে । 

অন্য একজন মনীষী বলিয়াছেন ঃ তাহারা যদি আক্রোশ করিয়া হঠাৎ আক্রমণ করে । 

সেক্ষেত্রে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 24511 ০৭ ১৪১1 ২:৮৮১১3427 Mans 

১১০৬. “তাহা হইলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড় সওয়ার পাঁচ হাজার ফেরেশতা 
রর 

আলী ইব্‌ন আবূ তালিব হইতে ধারাবাহিকভাবে হারিছা ইব্‌ন মাযরাব ও আবূ ইসহাক 
সাবীঈ বর্ণনা করেন যে, হযরত আলী (রা) বলেন ৪ বদরের দিনের ফেরেশতারা সাদা 
পশমবিশিষ্ট ছিলেন এবং তাহাদের ঘোড়াগুলির ললাটে শুভ্র চিহ্ন ছিল। ইব্‌ন জারীর (র) ইহা 
বর্ণনা করিয়াছেন । 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালমা, মুহাম্মদ ইব্ন আমর ইব্‌ন 
আলকামা, হাম্মাদ ইব্‌ন সালমা, যাদআ ইব্‌ন খালিদ ও আবূ যারাআ বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা রো) ১.০ এর ভাবার্থে বলেন 8 লাল পশমের ফেরেশতা । 

মুজাহিদ (র) ১*১০১:০ এর ভাবার্থে বলেন £ বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, ললাটে শুভ্র চিহ্ন ও 
লেজে লম্বা পশম বিশিষ্ট ঘোড়া ৷ 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ মুহাম্মদ 
(সা)-এর সহযোগিতায় যে সকল ফেরেশতা আসিয়াছিলেন, তাহারা ছিলেন বিশেষ পশমে 
চিহ্নিত । মুহাম্মদ (সা) ও সাহাবীগণের সেই চিহ্ন ছিল এবং ঘোড়াগুলিও সেই ধরনের ছিল। 


Contents 


সূরা আলে ইমরান ৫৯৭ 


কাতাদা ও ইকরামা ১১০১... এর ভাবার্থে বলেন £ তলওয়ারের আঘাতের চিহ্নে চিহ্নিত 
মাকহুল (র) বলেন ৪ তাহাদের চিহ্নিত ছিল পাগড়ি । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন আবু রিবাহ ও আবদুল কুদ্দুস ইব্‌ন 
হাবীবের সনদে ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন -,',,+-4০ এর ভাবার্থ হইল, ফেরেশতাগণ । আর বদরের যুদ্ধে যে সকল ফেরেশতা 
আসিয়াছিলেন তাহাদের মাথায় সাদা পাগড়ি ছিল এবং হুনাইনের যুদ্ধে ফেরেশতাদের মাথায় 
ছিল লাল পাগড়ী । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মাকসাম, হিকাম, সাইদ ও হুসাইন ইব্‌ন 
মাখারিকের সনদে বর্ণিত হইয়াছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন £ বদরের দিন ব্যতীত 
আর কখনও ফেরেশতারা যুদ্ধ করেন নাই । 

ইব্‌ন আববাস (রা) হইতে মাকসাম ও ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ বদরের দিন ফেরেশতারা সাদা পাগড়ি পরিহিত ছিল । যুদ্ধের জন্য তাহাদিগকে 
অগ্রভাগে প্রেরণ করা হইয়াছিল। আর হুনাইনের যুদ্ধের সময় তাহাদের মাথায় ছিল লাল 
পাগড়ি । তবে ফেরেশতারা বদরের যুদ্ধ ব্যতীত অন্য কোথাও প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হন নাই। 
তাহারা মুসলিম সেনাদের সংখ্যাধিক্য প্রদর্শন এবং নিছক সহযোগিতার জন্যই প্রেরিত হন। 
তাহারা কাহাকেও হত্যা করেন নাই । 

ইব্‌ন আববাস রো) হইতে ধারাবাহিকভাবে মাকৃসাম, হিকাম ও হাসান ইব্‌ন আম্মারাও 
এইরূপ বর্ণনা করিয়াছেন । 

ইয়াহ্‌য়া ইব্‌ন ইবাদ হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন উরওয়া; ওয়াকী, আহমাসী ও 
ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইয়াহয়া ইব্‌ন ইবাদ (রা) বলেন ৪ বদরের যুদ্ধের সময় 
হযরত যুবাইর (রা) এর মাথায় হালকা হলুদ রংগের পাগড়ি ছিল এবং অবতীর্ণ ফেরেশতাদের 
মস্তকেও হলুদ পাগড়ি ছিল। 

' আবদুল্লাহ ইব্‌ন যুবায়র হইতে ধারাবাহিকভাবে উরওয়া ও হিশাম ইব্‌ন উরওয়ার সৃত্রেও 
ইহা বর্ণিত হইয়াছে। 

আল্লাহ তা'আলা বলেন ঃ ২715১০০৮410 nk ৫৮৫০ ৭ LULL (এও বস্তুত, 
ইহা শুধু আল্লাহ তোমাদের জন্যে সুসংবাদ দান করিলেন, যাহাতে তোমাদের মনে ইহা দ্বারা 
সান্ত্বনা আনিতে পার। অর্থাৎ ফেরেশতা অবতীর্ণ করা এবং তোমাদিগকে এই সুসংবাদ দেওয়ার 
একমাত্র উদ্দেশ্য ছিল তোমাদিগকে সন্তুষ্ট করা এবং তোমাদের মনে প্রশান্ত আনয়ন করা। 
নচেৎ আল্লাহ তা'আলা এত ব্যাপক ক্ষমতাবান যে, তিনি ফেরেশতা অবতীর্ণ না করিয়াও এবং 
তোমাদের যুদ্ধ করা ছাড়াও তোমাদিগকে জয়যুক্ত করিতে পারেন। সাহায্য কেবল আল্লাহর পক্ষ 
হইতেই আসিয়া থাকে। 

পের ERLE UO CH SE ETE TT ETE 


Ls Se ois Hab পল ১৭৩১০ ৮৪ 441 ৯2৬৩ lS 


২:৯]| ৫৮১২১ dC ches et EET aE 
4 tye 


Contents 


৫৯৮ - তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ “যদি আল্লাহ তা'আলা ইচ্ছা করিতেন তবে তাহাদের পক্ষ হইতে প্রতিশোধ গ্রহণ 
করিতেন। কিন্তু তিনি তোমাদের একের দ্বারা অন্যের পরীক্ষা করেন ; আর যাহারা আল্লাহর 
পথে নিহত হয়, আল্লাহ তা'আলা তাহাদের কার্যাবলী কখনও বিনষ্ট করেন না। তিনি 
তাহাদিগকে তাহাদের ঈম্পিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাইয়া দিবেন এবং তাহাদের অবস্থানকে 
যথাস্থানে প্রতিষ্ঠিত রাখিবেন। অথাৎ তিনি তাহাদিগকে জান্নাতে প্রবেশ করাইবেন এবং 
সেখানকার সব কিছুর সহিত পরিচিত করাইয়া দিবেন।” | 

তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 


9 5৮প ০ 28 5 


EET 
অর্থাৎ “ইহা তো আল্লাহ তা'আলা তোমাদের সুসংবাদ দান করিলেন; যাহাতে তোমাদের 
মনে ইহা সান্ত্বনা আনয়ন করিতে পারে । আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহরই 
পক্ষ হইতে । ” অর্থাৎ তিনি মহাসম্মানিত এবং প্রতিটি কাজই তাহার নিপুণতায় পরিপূর্ণ । 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 1১১৮৫ 5531 ০1১০৮ ৮৮৯] অর্থাৎ ইহার 
মাধ্যমে তিনি ধ্বংস করিয়া দেন একদল কাফেরকে । তিনি যে যুদ্ধ-বিগ্রহের নির্দেশ প্রদান 
করিয়াছেন, ইহার মধ্যে রহিয়াছে গভীর রহস্য! যুদ্ধে বিজয়ের সম্ভাব্য সকল পন্থাও বর্ণনা করা 
হইয়াছে। 
উদ্দেশ্যস্বরূপ বলা হইয়াছে $ 1১১১৫ 525 ০০ [২১৮ ৮৮০৪2] অর্থাৎ একদল কাফের 
ধ্বংস করিয়া দেওয়া হইবে যাহারা কুফরী করে। ১:52 1:18+3 ₹৫2-২% 5 অথবা 
লাঞ্ছিত করিবেন তাহাদিগকে এবং তাহাদিগকে ফিরাইয়া দিবেন বঞ্চিত করিয়া । ’ অর্থাৎ 
সার্থকতার কিনারায়ও তাহারা পৌছিতে পারিবে না। | 
তঃপর বলা হইতেছে, মহাবিশ্বের সকল কর্তৃত্বই আল্লাহর দুনিয়া ও আখিরাতের মালিক 
তিনি। তাহার কোন অংশীদার নাই । আরও বলা হইয়াছে 8, ১%| 25 04175] অর্থাৎ 
সফগ নির্দেশ যখন আমার পক্ষ হইতে আরোপিত হর, তাই তোরীর লে ব্াপারে কিছু করার 
নাই। 
যেমন আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ 
০০০৯1108453 ESC elle CS 
অর্থাৎ হে নবী ! তোমার দায়িত্ব শুধু পৌছাইয়া দেওয়া এবং হিসাব গ্রহণের দায়িত্ব আমার । 
অন্য স্থানে তিনি বলিয়াছেন ঃ 
০0১2 ০০ ০৫2 9519 pala আগুন ০০৪ 
“তাহাদিগকে সুপথ প্রদর্শনের দায়িত্‌ তোমার নয়। বরং আল্লাহ যাহাকে ইচ্ছা করেন 


তাহাকে সুপথ প্রদর্শন করেন।” 
অন্যখানে বলা হইয়াছে ঃ 


1558: ও ইতি ভে এ. 2৮-25-548৬ 5৮ ০৩4 
৮০০০ ০০১ ৪৯৫৪ ৭11 ০৩ asl ৩০ ৪০৫০ ১০1 


Contents 
সূরা আলে ইমরান ৫৯৯ 


অর্থাৎ তুমি যাহাকে ভালবাস তাহাকেই সুপথ দেখাইতে পার না ; বরং আল্লাহ যাহাকে 
ইচ্ছা করেন তাহাকে সুপথ প্রদর্শন করেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক {,', 5 ৮5%1 ০ ৬] “১০4 এর ব্যাখ্যায় বলেন ৪ হে মুহাম্মদ ! 
আমার বান্দাদের প্রতি তোমার একমাত্র দায়িত্ব হইল আমার আদেশ নিষেধ তাহাদের নিকট 
পৌছাইয়া দেওয়া, অন্য কোন দায়িত্ব নাই । 

ইহার পর বর্ণনা করা হইয়াছে ৪ ৮৫:4০ ১১ 91 অথবা তাহাদিগকে মাফ করিয়া 
দিবেন অর্থাৎ কুফর হইতে ্রত্যাবর্তিত করিয়া তাহাদিগকে গোমরাহীর পর সঠিক পথ প্রদর্শন 
করিবেন। 

১৫:52:51 অথবা তাহাদিগকে শান্তি দিবেন” অর্থাৎ পাপ ও কুফরীর ফলে দুনিয়া ও 
আখেরাত উভয় জগতে তাহারা শাস্তি ভোগ করিবে। 

তাই আল্লাহ তা'আলা বলেন £ ১৬1 74978 কেননা তাহারা অত্যাচারী । অর্থাৎ 
অত্যাচার করার কারণেই তাহারা শাস্তির উপযুক্ত । 
মুসা ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, সালিমের পিতা বলিয়াছেন ঃ তিনি রাসূলুল্লাহ (সা)-কে 
ফজরের নামাযের দ্বিতীয় রাকআতের রুকু হইতে উঠিবার সময় এইরূপ দু'আ পড়িতে 
শুশিয়াছেন ১১৯ ১১১৪ ১1। 11 “হে আল্লাহ ! অমুক অমুকের উপর তুমি অভিসম্পাত বর্ষণ 
কর। ০৬৯ ৬০] 111 ও alt এ]3 05০ বলার পর তিনি উহা বলিতেন। অতঃপর 
আল্লাহ তাআ'লা নাযিল করেন ৪ ১ ১১%| ১ ৫] ১১ অর্থাৎ এই ব্যাপারে তোমার কোন 
করণীয় নাই। মুআম্মার হইতে আবদুর রাযযাক ও আব্দুল্লাহ ইব্‌ন মুবারকের সূত্রে নাসায়ীও ইহা 
বর্ণনা করিয়াছেন। 

আবু সালিম হইতে ধারাবাহিকভাবে সালিম, মুআম্মার ইব্‌ন হামযা, আবূ আকীল (ইমাম 
আহমাদ বলেন, আব্দুল্লাহ ইবন আকীল), আবু নযর ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু 
সালিম বলেন ৪ 

আমি রাসূলুল্লাহ (সা)-কে ইহা বলিতে শুনিয়াছি-'হে আল্লাহ ! অমুকের উপর অভিশাপ 
বর্ষণ কর। হে আল্লাহ! হারিছ ইব্‌ন হিশামের উপর লা'নত বর্ষণ কর। হে আল্লাহ ! সুহাইল 
ইব্‌ন আমরের উপর অভিশাপ বর্ষণ কর। হে আল্লাহ ! সাফওয়ান ইব্‌ন উমাইয়ার উপর 
অভিশাপ বর্ষণ কর। অতঃপর আল্লাহ তা'আলা ১৫১০ ০৩ 91 ৮: ০০১ ০ এ] ০ 
১১151605162 ‘1 -এই আয়াতটি নাযিল করেন। 
আবদুল্লাহ হইতে ধারাবাহিকভাবে নাফে, মুহাম্মাদ ইব্‌ন আজলান, খালিদ ইব্‌ন হারিছ, 

আবু মুআবিয়া আলায়ী ও আহমাদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ রো) বলেনঃ রাসূলুল্লাহ (সা) 
চার বির জু তন ইহার রিতা তাআলা ৮১৮০৫ ০ 
(০ এই আয়াতটির শেষ পর্যন্ত অবতীর্ণ করেন। পরবর্তীতে আল্লাহ তা'আলা উহাদিগকে 
রত কির ছিলেন! 

ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন আজলান ও বুখারী বর্ণনা করেন যে, 
ইব্‌ন উমর (রা) বলেন ঃ রাসূল (সা) এক মুশরিক ব্যক্তির নাম উল্লেখ করিয়া তাহার জন্য 


Contents 


৬০০ তাফসীরে ইব্‌ন কাছীর | 


বদদু‘আ করিতেছিলেন। তখন আল্লাহ তা'আলা নাযিল করেন ঃ (০৩ ১০১ ০০ এ] ০5৪ 
এই ব্যাপারে তোমার কোন কিছু করণীয় নাই। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালমা ইব্‌ন আবদুর রহমান ও সাঈদ ইব্‌ন 
মুসাইয়াব, ইব্‌ন শিহাব, ইব্রাহীম ইব্‌ন সাআদ, মুসা ইব্‌ন ইসমাঈল ও বুখারী বর্ণনা করেন 
যে, আবু হুরায়রা রো) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) কাহারো জন্য বদদু'আ করার ইচ্ছা করিলে রুকুর তাসবীহ পাঠ করিবার 
পর এইভাবে বলিতেন-হে আল্লাহ! ওলীদ ইব্‌ন ওলীদ, সালমা ইব্‌ন হিশাম, আইয়াশ ইব্‌ন আবূ 
রবিআ সহ নির্যাতিত মুসলমানদিগকে কাফেরদের নির্যাতন ও অত্যাচার হইতে মুক্তি দান কর। 
হে আল্লাহ! মুযির গোত্রের উপর সেরূপ অশান্তি ও দুর্ভিক্ষ অবতীর্ণ কর, যেমন কঠিন দুর্ভিক্ষ 
তুমি ইউসুফ (আ)-এর সময় অবতীর্ণ করিয়াছ। এই প্রার্থনা তিনি উচ্চস্বরে করিতেন। 

কখনও তিনি ফজরের নামাযের পর বলিতেন ঃ হে আল্লাহ! অমুকের উপর অভিশাপ বর্ষণ 
কর। তখন তিনি আরবের কয়েকটি গোত্রের নাম উল্লেখ করিতেন । অতঃপর আল্লাহ তাআলা 
(০ ১৪%| ৩০ এ] ০৪] এই আয়াতটি নাযিল করেন। 

ETRE TE NO পলা আনাস ইব্‌ন 

মালিক (রা) বলেন 8 ওহুদের যুদ্ধে নবী (সা) রক্তাক্ত ও আহত হন। তখন তিনি বলেন, 

কিভাবে এই জাতির কল্যাণ হইবে যাহারা তাহাদের নবীকে রক্তাক্ত করে! অতঃপর এ! 2] 
৩ ০০%| ১০ এই আয়াতটি নাযিল হয়। 

বুখারীতে বর্ণিত এই হাদী'সটিতে এই আয়াতটি ওহুদের যুদ্ধোপলক্ষে অবতীর্ণ হইয়াছে 
বলিয়া উল্লিখিত হইয়াছে । 

আব্দুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম ইব্‌ন আবদুল্লাহ, যুহরী, মুআম্মার, আবদুল্লাহ 
ও ইয়াহয়া ইব্‌ন আবদুল্লাহ সালেমী বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন ৪ ফজরের নামাযে 
রাসূলুল্লাহ (সা) যখন কুকুর তাসবীহ সমাপ্ত করিয়া মাথা উচু করেন, তখন তাহাকে তিনি 
বলিতে শুনিয়াছেন -হে আল্লাহ! অমুকের অমুকের উপর অভিশাপ বর্ষণ কর। অতঃপর আল্লাহ 
তা'আলা এই আয়াতটি নাযিল করেন 811০১. ১১ ১০ এ] 4 

হানযালা ইব্‌ন আবু সুফিয়ান বলেন £ঃ আমি সালিম ইব্‌ন আবদুল্লাহর নিকট শুনিয়াছি যে, 
তিনি বলেন ঃ রাসূলুল্লাহ (সা) সাফওয়ান ইব্‌ন উমাইয়া, সুহাইল ইব্‌ন আমর ও হারিছ ইবৃন 
হিশামের জন্য বদদু'আ করিতে থাকিলে এই আয়াতটি নাযিল হয় ঃ 


১৯১1০১7৫০৪7: ৫215 55552 ও ৮:০০ ০০২। ৩০ এ] ০৮০ 
বুখারী রে) একটি মুরসাল সূত্রেও এই অতিরিক্ত কথাটুকু বর্ণনা করিয়াছেন এই সম্বন্ধে 
মুসনাদে আহমাদের বর্ণনাও উল্লেখ করিতেছি । 
আনাস (রো) হইতে ধারাবাহিকভাবে হুমাইদ, হাকেম ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, 
আনাস (রা) বলেন £ ওহুদের যুদ্ধে নবী (সা)-এর সম্মুখের দাত ভাংগিয়া যায়, মুখাবয়র রক্তাক্ত 
হয়, এমনকি মুখাবয়বের উপর দিয়া রক্ত প্রবাহিত হয়। তিনি বলেন, এই জাতি কিরূপে 
মুক্তিপ্রাপ্ত হইবে যাহারা স্বীয় নবীর সঙ্গে এইনপ ব্যবহার করে? অথচ সে তাহাদিগকে তাহাদের 


Contents 


সূরা আলে ইমরান ৬০১ 


প্রতিপালকের দিকে আহ্বান জানায় ।” অতঃপর আল্লাহ তা'আলা (22৯ ১০১ ০০ এ] ০.2] 
৩1৮৫5162852: 9114-1০-35 "9 এই আয়াতটি নাযিল করেন। 

ইমাম আহমাদ ব্যতীত একমাত্র ইমাম মুসলিমই আনাস হইতে ধারাবাহিকভাবে ছাবিত, 
হাম্মাদ, ইবৃন সালমা ও কা'নাবীর সুত্রে ইহা বর্ণনা করিয়াছেন। 

কাতাদা হইতে ধারাবাহিকভাবে মাতার, হুসাইন ইব্‌ন ওয়াকিদ, ইয়াহয়া ইবৃন ওযীহ, ইব্‌ন 
হামীদ ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, কাতাদা বলেন ৪ 

ওহুদের যুদ্ধে নবী (সা) আহত হন, তাহার সম্মুখের দাত ভাংগিয়া যায়, এমনকি তিনি গর্তে 
পড়িয়া যান। তখন তাহার পরিধানে দুইটি বর্ম ছিল। তাহার শরীর আহত হইয়া রক্ত প্রবাহিত 
হইতেছিল। এমন সময় তাঁহার নিকট দিয়া আবূ হুযায়ফার গোলাম মুসলিম যাইতেছিলেন। ইহা 
দেখিয়া তিনি তাঁহাকে উঠাইয়া বসান এবং রক্ত মুছিয়া দেন। ইহার পর তীহার ইশ আসিলে 
দুঃখ করিয়া তিনি বলেন -“যাহারা নিজেদের পয়গন্বরের সাথে এমন দুর্ব্যবহার করে, তাহারা 
কেমন করিয়া সাফল্য অর্জন করিবে ? অথচ সে তাহাদিগকে আল্লাহর দিকে আহ্বান করে ।' 
অতঃপর আল্লাহ তা'আলা (৮:-১ ১০%| ০০ এ! ১.০] এই আয়াতটি নাযিল করেন। 

কাতাদা হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রযযাকও ইহা বর্ণনা করিয়াছেন । তবে 
ইহাতে তাঁহার মূৰ্ছা হইতে ইশ হওয়ার কথাটি উল্লিখিত হয় নাই । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১ 5৪ (০9 ০/১০:। ০৪ 5 ৭15 যাহা কিছু 

আসমান ও যমীনে রহিয়াছে সবই আল্লাহর । অর্থাৎ সমগ্র বিশ্বে ও ইহার অভ্যন্তরের সব কিছুই 
তাঁহার। 
ক্ষমা করেন, যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন। অর্থাৎ তিনি সম্পূর্ণ স্বাধীন এবং কাহারো তাবেদার 
নহেন। কেহ তাহার কার্য সম্পর্কে হিসাব গ্রহণ বা জিজ্ঞাসাবাদ করার অধিকার রাখেন না। বরং 
একমাত্র তিনিই সকলের কার্যাবলী সম্পর্কে জিজ্ঞাসাবাদের অধিকার রাখেন । আল্লাহ্‌ তা“আলা 
অশেষ ক্ষমাশীল, পরম করুণাময় । 


ISS 21965 ৯৮৬৬০ 15201195518 ৬6 (NY .) 
0 OE 

৪ ১৮০১৬৩ 9001 29: পপ 

১৩:৫৫ BI 05295 S215 (0) 


(2১৭ 2 ০৮৮০০) ৩৪৮০০ Le 2৫5 25 05 353520) 3 (৮) 
O HED SM 


রর রর পরেও পাকি পাও পোর্ট 2. পা om 9 শি রি 
০15 Beall ৬৫৮৮০ 2 oT সর্ট) 3 OFT 02৩ (95) 
৩৬১০০ ৬৪৪ 3 28012 ৮০5৬ ১৮৬৯১ 


কাছীর (২য় খণ্ড)-_৭৬ 


Contents 


৬০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


| Ss 2 227 ৫5 AA 4 ৯ ZL A309 
BUA 2) 1১১5 ৮৪:০1 ৮৬ 2 ৮১৯ 105151519 (11০) 
৮4406710158. এ সর্ব এ ০৫৩১৫ ৯০৫27 ৩৫4 
1১৩ ৩ 35155 ৮5 FAD 1৩০৮৬০১৪৯৩১ ৩ G2 


| ০ ০৮৮৩ (১১ 
5 ৩১৩১৪ LSS CBI OHS ভা SIH Ov) 
১০১০] / SS ১৩৪ CAE HS 

১৩০. “হে মু’মিনগণ ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না এবং আল্লাহকে ভয় কর 
যেন তোমরা সফলকাম হও ।” 

১৩১. “আর তোমরা সেই অগ্নিকে ভয় কর যাহা কাফেরদের জন্য প্রস্তুত করা 
হইয়াছি।” 

১৩২. “তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য কর যাহাতে তোমরা কৃতকার্য হইতে 
পার ।” 

১৩৩. “তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে 
জন্য৷” . 

১৩৪. “যাহারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় দান করে এবং যাহারা ক্রোধ 
সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল ; আল্লাহ সৎকর্মশীলগণকে ভালবাসেন ৷” 

১৩৫. “আর যাহারা কোন অশ্রীল কার্য করিয়া ফেলিলে অথবা নিজেদের প্রতি যুলুম 
করিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপ কার্যের জন্য ক্ষমা প্রার্থনা করে -আল্লাহ 
ছাড়া কে পাপ মাফ করিবে -অতঃপর জানিয়া শুনিয়া কখনও উক্ত কার্যের পুনরাবৃত্তি করে 
না-” 

১৩৬. “তাহাদেরই পুরস্কার হইল তাহাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত-যাহার 
পাদদেশে নদী প্রবহমান, সেখানে তাহারা স্থায়ী হইবে বস্তুত সত্কর্মশীলদের পুরস্কার 
কতই উত্তম! 

তাফসীর 8 এখানে আল্লাহ তা'আলা স্বীয় মু'মিন বান্দাদিগকে সুদের লেনদেন করিতে 
নিষেধ করিয়াছেন। জাহিলী যুগের লোকেরা সুদ ভিত্তিক লেনদেন করিত। খণ পরিশোধের 
একটা নির্ধারিত তারিখ থাকিত। সেই নির্ধারিত সময়ের মধ্যে খণ পরিশোধ করিতে না পারিলে 
সময়সীমা বৃদ্ধি করিয়া দিয়া সুদের উপরও সুদ ধার্য করা হইত । ফলে মূলধন বৃদ্ধি পাইতে 
থাকিত। এইভাবে বৎসরে বৎসরে চক্রবৃদ্ধি হারে বাড়িয়া এক সময় উহা মোটা অংকে আসিয়া 
দাঁড়াইত। ইহা হইতে আল্লাহ তাঁহার বান্দাদিগকে বিরত থাকিতে বলেন। অবশ্য যদি তাহারা 
ইহকাল ও পরকালের কল্যাণ লাভ কত্রীতে চায়। পরক্ষণেই তাহাদিগকে ইহার ভয়াবহ পরিণতি 
স্বরূপ জাহান্নামের ভীতি ও কঠোর শাস্তির কথা জানাইয়া দেওয়া হয়। | 


Contents 


সূরা আলে ইমরান ৬০৩ 


যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ৯৮1; 23D ১০121 0 ST 
১৮০০ ১২১] 09১1/9 411 তোমরা সেই আগুন হইতে বাচিয়া থাক, যাহা কাফেরদের 
জন্য প্রস্তুত করা হইয়াছে। আর তোমরা আনুগত্য কর আল্লাহর ও রাসূলের, যাহাতে তোমাদের 
উপর রহমত নাযিল হয় ।' 

ইহার পর তাহাদিগকে তিনি কল্যাণের দিকে ধাবিত হওয়ার জন্য আদেশ করিয়াছেন । 
এভাবে তাহারা পরম আরাধ্য আল্লাহর নৈকট্য লাভ করিতে পারে । 

তাই আল্লাহ তা‘আলা বলেন ঃ (6০১০ ২১315 ১০ ৪১৪৯০ Mlle Uy 

"১213 15155.1| “তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং সেই জান্নাতের দিকে ছুটিয়া 
যাও যাহার পরিধি হইল আসমান ও যমীন সমান, যাহা তৈরী করা হইয়াছে পরহেযগারদের 
জন্য । পক্ষান্তরে জাহান্নাম তৈরী করা হইয়াছে কাফেরদের জন্য | 

কেহ কেহ বলিয়াছেন যে, আসমান ও যমীন বলিয়া ইহার বিস্তৃত সীমানার কথা বুঝান 
হইয়াছে। যেমন-বেহেশতের বিবরণ দিতে গিয়া তিনি বলিয়াছেন 8,3১২... 185 
উহার অভ্যন্তর হইল নরম রেশমের ৷ অর্থাৎ মানুষ তাহার কল্পনায় রেশমের কথা যেভাবে 
ভাবিতে পারে অন্ধপ। 

কেহ কেহ বলিয়াছেন £ উহার দৈঘ্য ও প্রস্থ সমান । কেননা উহা গম্বুজের আকারে আরশের 
নীচে ঝুলন্ত রহিয়াছে । আর গোলাকার বস্তু দৈর্ঘ্যে -প্রস্থে সমান হইয়া থাকে । 

সহীহ হাদীসে উল্লিখিত হইয়াছে যে, যখন তোমরা আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করিবে 
তখন জান্নাতুল ফিরদাউসই প্রার্থনা করিবে । কেননা উহাই সর্বোচ্চ এবং সর্বোত্তম জান্নাত । 
উহার মধ্য দিয়াই সমস্ত প্রস্ববণ প্রবাহিত হইয়াছে এবং উহারই ছাদ হইল রহমানুর রহীম 
আল্লাহর আরশ ।” 

সুরা হাদীদেও বলা হইয়াছে ৪ 


EBS LE ০০০ ১৯০৫ ee Ls ৫৮০ ০০ ৮০২৯০ ! JE IP 

“আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার ব্যাপারে প্রতিযোগিতা করিয়া একে অপরের চাইতে 
আগাইয়া যাও এবং জান্নাতের পরিধি হইল আসমান ও যমীনের সমান ।' 

মুসনাদে আহমাদে রিওয়ায়েত করা হইয়াছে যে, হিরাক্লিয়াস রাসূলুল্লাহ (সা)-কে এক পত্রে 
লিখিয়াছিলেন, আপনি আমাকে পৃথিবী ও আকাশের সমান প্রশস্ত বেহেশতের দিকে আহবান 
করিয়াছেন, দোযখের কথা তো উল্লেখ করেন নাই। উত্তরে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
সুবহানাল্লাহ! দিনের উদয় হইলে রাত কোথায় থাকে ? 
ইব্‌ন খালিদ, ইব্‌ন ওহাব, ইউনুস ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, ইয়ালা ইব্‌ন মুররা বলেন ৪ 
হিরাক্লিয়াসের দূত তানুষীর সঙ্গে আমার হিমসে সাক্ষাৎ হয়। দূতটি অত্যন্ত বৃদ্ধ ও দুর্বল 
হইয়াছিলেন। তিনি বলেন, হিরাক্লিয়াসের চিঠি সহ রাসূলুল্লাহ (সা)-এর নিকট পৌছিলাম! তিনি 
চিঠিটি তাঁহার বামপাশের এক ব্যক্তির হাতে দিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, এই ব্যক্তি কে 
যাহাকে চিঠিটি দিলেন ? বলা হইল, ইনি মুআবিয়া। পত্রটিতে লেখা ছিল £ঃ আপনি পত্রের 
মাধ্যমে আমাকে আসমান যমীনের মত প্রশস্ত বেহেশতের দিকে আহবান করিয়াছেন ! তবে 


Contents 


৬০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


দোযখ কোথায় ? ইহার উত্তরে রাসূলুল্লাহ (সা) বলিলেন, সুবহানাল্লাহ! দিনের উদয় হইলে রাত 
তখন কোথায় যায় ? 

তারিক ইব্‌ন শিহাব হইতে ধারাবাহিকভাবে কাইস ইবৃন মুসলিম, শু“বা, সুফিয়ান ছাওরী ও 
আ'মাশ বর্ণনা করেন যে, তারিক ইব্‌ন শিহাব বলেন ঃ 

ইয়াহুদী এক ব্যক্তি আসিয়া হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা)-কে জিজ্ঞাসা করিলেন যে, 
জান্নাতের প্রশস্ততা হইল আসমান ও যমীনের সমান। তবে বলুন, জাহান্নাম কোথায় গেল ? 
উত্তরে উমর রো) বলিলেন, দিনের উদয় হইলে রাত্রি তখন কোথায় যায় ? আর রাত্রির আগমন 
ঘটিলে আলোময় দিন কোথায় যায় ? ইয়াহুদী উত্তর শুনিয়া জব্দ হইয়া বলিল, এই উপমাটি 
আপনি তাওরাত হইতে গ্রহণ করিয়াছেন। তিনটি সুত্রে ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 
ইব্‌ন হাকাম বর্ণনা করেন যে, ইয়াধীদ ইব্‌ন আসিম (রা) বলেন ঃ 

আহলে কিতাবের এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, তোমরা বলিয়া থাক, জান্নাতের প্রশস্ততা 
হইল আকাশ ও পৃথিবী সমান্‌। তবে জাহান্নামের স্থান কোথায়? ইহার উত্তরে ইবৃন আব্বাস 
(রা) বলিলেন, যখন দিনের উদয় হয় তখন রাত কোথায় যায় এবং যখন রাতের আগমন হয় 
তখন দিন কোথায় যায় ? মারফু সুত্রেও ইহা বর্ণিত। 

আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ ইব্‌ন আসিম, উবায়দুল্লাহ ইব্‌ন 
আবদুল্লাহ ইব্ন আসিম, আবদুল ওয়াহিদ ইব্‌ন যিয়াদ, মুগীরা ইব্‌ন সালমা, আবু হাশিম, 
মুহাম্মাদ ইব্‌ন মুআম্মার ও বাযযার বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ 

এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল -আপনি লক্ষ্য করিয়াছেন যে, 
আল্লাহ বলিয়াছেন,জান্নাতের পরিধি পৃথিবী ও আকাশসমূহের সমান । ' তবে জাহান্নামের স্থান 
কোথায়? উত্তরে রাসূল (সো) বলিলেন, রাত্রি আসিয়া যখন আধার দ্বারা প্রতিটি বস্তুকে বেষ্টন 
করিয়া নেয়, তখন দিনের আলোকময় উজ্জ্বলতা কোথায় পালায় ? লোকটি বলিল, আল্লাহ্‌ 
যেখানে ইচ্ছা করেন। তদুত্তরে তিনি বলিলেন, এইভাবে জাহান্নাম সেই স্থানে রহিয়াছে যেখানে 
আল্লাহ রাখার ইচ্ছা করিয়াছেন। 

ইহার দুইটি অর্থ রহিয়াছে । একটি হইল, রাতে আমরা দিনকে দেখিতে পাই না। অথচ 
রাতের মধ্যে দিন লুকাইয়া থাকাও সম্ভব নহে। তথাপি তাহার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। : 
অনুরূপভাবে জান্নাত যদিও সুবিস্তৃত, তবুও দোযখের অস্তিত্‌ অস্বীকার করা যায় না। আল্লাহ 
যেখানে ইচ্ছা করিয়াছেন সেখানে উহা রাখিয়াছেন। এই অর্থটিই যুক্তিযুক্ত । কেননা, আবূ 
হুরায়রার (রা) হাদীসেও ইহার সমর্থন রহিয়াছে। দ্বিতীয় অর্থ -যখন দিন একদিক হইতে 
পৃথিবীকে গ্রাস করে, তখন পৃথিবীর অপর প্রান্তকে রাত তাহার আধার দ্বারা গ্রাস করে। 
এইভাবে জান্নাত আকাশের সর্বোচ্চ স্তর আরশের নিচে রহিয়াছে। আল্লাহ তাআলা বলিয়াছেন, 
'উহার পরিধি পৃথিবী ও আকাশ সমূহের মত।" পক্ষান্তরে দোযখ রাখিয়াছেন তিনি সর্ব 
নিমনস্তরে । অতএব জান্নাত পৃথিবী ও আকাশসমূহের সমান হওয়ায় জাহান্নামের অস্তিত্বের 
ব্যাপারে কোন প্রশ্ন উত্থাপিত হইতে পারে না। আল্লাহ ভালো জানেন। 


Contents 


সূরা আলে ইমরান ৬০৫ 


অতঃপর আল্লাহ তা'আলা জান্নাতবাসীদের বিশেষ গুণ বর্ণনা করিয়া বলেন 8 ill 
০9415 ell ৪ ১৯৪৪ যাহারা সচ্ছলতা ও অভাবের সময় দান করে। অর্থাৎ 
সুখে-দুঃখে, আপদে-বিপদে এবং সচ্ছলতায় ও অভাবে সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। 

আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন £ 

15519 81, 42117681155 ১5৮১০ ll 
অর্থাৎ “যাহারা দিনে ও রাতে প্রকাশ্যে ও গোপনে তাহাদের সম্পদ দান করিয়া থাকে ।' 
অর্থাৎ কোন কিছুই তাহাদিগকে আল্লাহর আনুগত্য হইতে বিরত রাখিতে পারে না এবং 
সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ ব্যয় করে। তেমনি তাহারা তাঁহার নির্দেশক্রমে তাঁহার সৃষ্ট 
জীবের উপর অনুগ্রহ করিয়া থাকে এবং নানাবিধ পুণ্য কাজ সম্পাদন করে। 

আল্লাহ তা'আলা বলেন £ ১41 ০ "al, ১৯11 ১০154115 ‘যাহারা নিজেদের 
রাগকে হযম করে আর মানুষের প্রতি ক্ষমতা প্রদর্শন করে। অর্থাৎ যখন তাহারা রাগান্বিত হয় 
তখন তাহারা রাগকে গোপন করে । এমন কি তাহারা তাহাদের ক্রোধকে প্রকাশ পর্যন্ত করে না। 
আর মানুষের ভুল-ক্রুটি ক্ষমা করিয়া দেয়। 

কোন কোন বর্ণনায় উল্লিখিত হইয়াছে যে, আল্লাহ তা'আলা বলেন -হে আদম সন্তান ! 
যখন তোমরা ক্রোধাণ্বিত হও, তখন যদি আমাকে স্মরণ করিয়া ক্রোধ সংবরণ কর, তবে আমিও 
আমার ক্রোধের সময় তোমাকে স্মরণ করিব, এমন কি তোমার বিপদের সময়ও তোমাকে রক্ষা 
করিব। ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 
ইব্‌ন সুলায়মান নুমাইরী, ঈসা ইব্‌ন শুআইব, যরীর, আবুল ফযল, আবৃ মূসা যামান ও আবু 
ইয়ালা স্বীয় মুসনাদে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি তাহার ক্রোধ সংবরণ করে, আল্লাহ তা'আলা 
তাহার উপর হইতে শাস্তি অপসারিত করেন, আর যে ব্যক্তি স্বীয় জিহবা সংযত রাখে, আল্লাহ 
তা'আলা তাহার গোপনীয়তা রক্ষা করেন এবং যে ব্যক্তি আল্লাহ তা'আলার নিকট ওযর পেশ 
করে, আল্লাহ তাহার ওযর গ্রহণ করেন ।” 

এই হাদীসটি গরীব পর্যায়ের এবং ইহার সনদের ব্যাপারে সমালোচনা হইয়াছে । 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, যুহরী, মালিক, আবদুর 
রহমান ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন £ “সেই ব্যক্তি বীরপুরুষ নয়, যে কাহাকেও মন্তযুদ্ধে পরাস্ত করে; বরং প্রকৃত বীর 
পুরুষ সেই ব্যক্তি, যে ক্রোধের সময় ক্রোধ দমন করে। ” মালিকের সূত্রে সহীহ্দ্বয়েও ইহা 
বর্ণিত হইয়াছে । 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্‌ন সুয়াইদ, ইব্রাহীম 
তায়মী, আ*মাশ, আবু মুআবিয়া ও ইমাম আহমাদ বণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ 
(রো) বলেন ঃ রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমাদের মধ্যে এমন কেহ আছে কি, যাহার নিকট 
তাহার উত্তরাধিকারীর সম্পদ নিজের সম্পদ অপেক্ষা বেশি প্রিয় ? সাহাবীগণ বলিলেন, হে 


Contents 


৬০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহর রাসূল । আমাদের মধ্যে এমন কেহই নাই। তখন রাসূল (সা) বলিলেন, আমি তো 
পসন্দ করিতেছ। কেননা, প্রকৃতপক্ষে তোমাদের নিজস্ব সম্পদ তো উহাই, যাহা তোমরা 
তোমাদের জীবদ্দশায় আল্লাহ তা'আলার পথে ব্যয় করিয়া থাক । আর যাহা তোমরা রাখিয়া যাও 
তাহা তো তোমাদের সম্পদ নয় এরং উহা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ । তাই তোমাদের 
আল্লাহর পথে কম খরচ করা এবং জমা বেশি রাখাই প্রমাণ করে যে, তোমরা তোমাদের নিজস্ব 
সম্পদ অপেক্ষা উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালবাস । অতঃপর তিনি জিজ্ঞাসা করেন, 
তোমরা কাহাকে বীর মনে কর? তাঁহারা বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! সেই ব্যক্তি বীর, যাহাকে 
মল্লুযুদ্ধে কেহ পরাস্ত করিতে পারে না। তদুত্তরে তিনি বলেন-না, বরং সেই ব্যক্তি প্রকৃত বীর, 
যে ক্রোধের সময় নিজেকে সামলাইয়া রাখে । অতঃপর রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন, 
কাহাকে তোমরা নিঃসন্তান বল? আমরা বলিলাম, যাহার কোন সন্তান-সন্ততি নাই। রাসূলুল্লাহ 
(সা) বলিলেন -না, বরং নিঃসন্তান সেই ব্যক্তি, যাহার কোন সন্তান তাহার জীবিতাবস্থায় মারা 
যায় নাই। বুখারীও ইহা উপরোক্ত সূত্রে বর্ণনা করিয়াছেন। আ'মাশের রিওয়ায়েতে মুসলিমও 
এইরূপ বর্ণনা করিয়াছেন । 

হাদীস ৪ জনৈক ব্যক্তি হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবূ হেসীন অথবা আবু হাসবা, 
উরওয়া ইবৃন আবদুল্লাহ জা'ফী, শু“বা, মুহাম্মাদ ইব্‌ন জাফর ও ইমাম আহমাদ বর্ণনা করেন $ 

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর বক্তৃতা শুনিতেছিল। তিনি উপস্থিত সকলকে লক্ষ্য 
করিয়া জিজ্ঞাসা করেন, তোমরা জান কি, কোন ব্যক্তি নিঃসন্তান ? আমরা বলিলাম, সেই ব্যক্তি 
নিঃসন্তান যাহার কোন সন্তান-সন্ততি নাই। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, প্রকৃত নিঃসন্তান 
সেই ব্যক্তি, যাহার একটি সন্তান ছিল, কিন্তু উহা মারা যায়। অথচ ইহার পরেও সে আল্লাহর 
নিকট সম্পদ জমা করে না। ইহার পর রাসূলুল্লাহ সো) জিজ্ঞাসা করেন, তোমরা কি জান, কোন্‌ 
ব্যক্তি দরিদ্র ? তাহারা বলিলেন, যাহার ধন সম্পদ নাই । নবী (সা) বলিলেন, সেই ব্যক্তি 
সর্বাপেক্ষা দরিদ্র, যে সম্পদশালী অবস্থায় মৃত্যুবরণ করিল, কিন্তু উহা হইতে কোন সম্পদ 
আল্লাহর পথে ব্যয় করিল না। বর্ণনাকারী বলেন, নবী (সা) আবার জিজ্ঞাসা করিলেন, বল তো 
কোন্‌ ব্যক্তি সর্বাপেক্ষা বীর? সকলে বলিলেন, যাহাকে যুদ্ধে কেহ পরাজিত করিতে পারে না। 
নবী (সা) বলিলেন, সেই ব্যক্তি বীর, ক্রোধের সময় যহার মুখমণ্ডল রক্তবর্ণ হইয়া যায় ও 
লোমগুলো দাঁড়াইয়া যায়, তবু সে সেই ক্রোধকে সংবরণ করিতে সক্ষম হয় । 

হাদীস ঃ হারিছা ইবৃন কুদামা সাদী হইতে ধারাবাহিকভাবে আহনাফ ইবৃন কায়েসের চাচা, 
উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া, ইব্‌ন নুমাইর ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, হারিছ ইব্‌ন 
কুদামা সা'দী (রা) হযরত রাসূল (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে এমন 
একটি কথা বলুন, যাহা উপকারী অথচ সংক্ষিপ্ত। উহা যেন আমি স্মরণ রাখিতে পারি । অতঃপর 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, ক্রোধাম্বিত হইও না। তিনি এইভাবে কয়েকবার জিজ্ঞাসা করিলেন। 
প্রত্যেকবারই রাসূল (সা) বলিলেন, ক্রোধাম্বিত হইও না। 

হিশাম হইতে আবূ মুআবিয়ার সুত্রেও ইহা বর্ণিত হইয়াছে । তবে হিশাম হইতে ইয়াহিয়া 
ইব্ন সাঈদ কাত্তানের সূত্রে বর্ণিত হইয়াছে যে, “এক ব্যক্তি আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল! 


570197 


সূরা আলে ইমরান ৬০৭ 


আমাকে একটি উপদেশ দান করুন এবং তাহা যেন সংক্ষিপ্ত হয়। তাহা হইলে আমার মনে 
রাখিতে সহজ হইবে । অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, ক্রোধাৰিত হইও না ।' ইহা একমাত্র 
আহমাদই (র) বর্ণনা করিয়াছেন। 
মুআম্মার, আবদুর রাযযাক ও ইমাম আহমাদ বর্ণনা করেন £ 

‘জনৈক সাহাবী হযরত রাসূলুল্লাহ (সা)-কে বলিলেন, হে আল্লাহর রাসূল সো)! আমাকে 
উপদেশ দান করুন। রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, ক্রোধাব্বিত হইও না। সেই ব্যক্তি 
বলেন, রাসূল (সা) আমাকে উহা বলার পর আমি চিন্তা করিয়া দেখিলাম যে, সকল অন্যায় ও 
অপকর্মের মূল হইল ক্রোধ ।' একমাত্র আহমাদ (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

হাদীস £ আবু যর (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল আসওয়াদ, আবু হরব ইবৃন আবুল 
আসওয়াদ, দাউদ ইব্‌ন আবু হিন্দ, আবূ মুআবিয়া ও ইমাম আহমাদ বর্ণনা করেন ৪ 

আবূ যর রো) একদা কূপ হইতে পানি পান করিতেছিলেন। তখন একদল লোক উপস্থিত 
হইয়া বলিল-হে আবূ যর! আমাদের ব্যাপারে তুমি কি করিতে চাও? অতঃপর তাহাদের একদল 
কুপে নামিয়া পড়িল। ইহাতে তিনি খুবই ক্ষুব্ধ হইলেন। আবূ যর (রা) দণ্ডায়মান ছিলেন। ইহার 
পর উপবেশন করেন। অতঃপর শয্যা গ্রহণ করেন। ইহা দেখিয়া তাঁহাকে জিজ্ঞাসা করা হইল 
যে, হে আবূ যর! আপনি বসিয়া পড়িলেন ও তারপর আবার শুইয়া গেলেন, ইহার কারণ কি? 
তিনি বলিলেন, রাসুলুল্লাহ (সা) আমাদিগকে বলিয়াছেন, যখন তোমাদের কেহ দণ্ডায়মান 
অবস্থায় ক্রোধাবিত হও, তবে সে যেন বসিয়া যায়। যদি ইহাতে ক্রোধ বিদূরিত হয় তো ভাল, 
নতুবা শুইয়া পড়িবে ।” 

আবু যর (রো) হইতে আবূ হরবের সুত্রে আহমাদ এবং আহমাদ হইতে আবু দাউদ ইহা 
বর্ণনা করিয়াছেন । তবে বিশুদ্ধ রিওয়ায়েত হইল আবূ যর হইতে ধারাবাহিকভাবে আবূ হরব ও 
ইব্‌ন আবূ হরবের রিওয়ায়েতটি । আবদুল্লাহ ইব্‌ন আহমাদ তাহার পিতা হইতে উহা বর্ণনা 
করিয়াছেন। 

হাদীস £ আবু ওয়ায়েল সান'আনী হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম ইব্‌ন খালিদ ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন যে, আবু ওয়ায়েল সান“আনী (র) বলেন £ 

আমরা উরওয়া ইব্‌ন মুহাম্মাদের নিকট উপবিষ্ট ছিলাম । ইতিমধ্যে এক ব্যক্তি আসিয়া 
তাহাকে এমন কথা বলিল, যাহাতে তিনি রাগান্বিত হন। যখন তিনি রাগাবিত হইলেন, তখন 
তিনি দণ্ডায়মান অবস্থায় ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি অযু করিতে আরম্ভ করেন। অতঃপর তিনি 
বলেনঃ আমাকে আমার পিতা আমার দাদা ইব্‌ন সা'দ আদী ওরফে আতীয়া হইতে বর্ণনা করেন 
যে, তিনি বলিয়াছেন-রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন, ক্রোধ শয়তানের পক্ষ হইতে আসিয়া 
থাকে এবং শয়তানকে অনু দ্বারা সৃষ্টি করা হইয়াছে। আর অগ্নি নির্বাপিত হয় পানি দ্বারা। তাই 
যখন কেহ ক্রোধান্বিত হয়, তখন সে অযু করিবে । 

আবু ওয়ায়েল কাস মুরাদী সানআনী হইতে ইব্রাহীম ইব্‌ন খালিদ সান“আনীর সনদে আবু 
দাউদও ইহা বর্ণনা করিয়াছেন আবদুল্লাহ ইব্‌ন যুহাইরের সৃত্রেও ইহা বর্ণিত হইয়াছে। 


Contents 


৬০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


হাদীস ঃ ইবন আব্বাস (রা) হইতে ধ্ররাবাহিকভাবে আতা, মাকাতিল ইবৃন হাইয়ান, নূহ 
ইবৃন মুআবিয়া সালামী, আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ ‘রাসূলল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি দরিদ্রের প্রতি সহানুভূতির দৃষ্টিতে 
তাকায় অথবা তাহার খণ মাফ করিয়া দেয়, আল্লাহ তাহাকে জাহান্নামের প্রজ্বলিত আগুনের 
দহন হইতে রক্ষা করেন। জান্নাতের কাজ বড় কঠিন। জাহান্নামের কাজ বড় সহজ । আবার সৎ 
ও পুণ্যবান হইল সেই ব্যক্তি যে ফিতনা-ফাসাদ হইতে দূরে থাকে এবং কোন কিছুই হযম করা 
আল্লাহর নিকট তত পসন্দনীয় নয়, যত পসনীয় ক্রোধকে হযম করা । এমন ব্যক্তির হৃদয়েই 
ঈমান দৃঢ়ভাবে প্রোথিত থাকে ।* একমাত্র আহমাদই (র) ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইহার 
সনদে কোন খুঁত বা দুর্বলতা নাই। বরং ইহার বিষয়বস্তু উত্তম বলিয়া সাব্যস্ত । 

হাদীস ৪ জনৈক সাহাবীর সূত্রে ধারাবাহিকভাবে সুয়াইদ ইবন ওয়াহাব, মুহাম্মদ ইব্‌ন 
মুকাররাম ও আবূ দাউদ ইব্‌ন মানসুর ওরফে বাশার, ইব্‌ন মাহদী ওরফে আবদুর রহমান, 
উকবা ইব্‌ন মুকাররাম ও আবু দাউদ বর্ণনা করেন যে, জনৈক সাহাবী বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি ক্রোধ প্রকাশের ক্ষমতা রাখা সত্ত্বেও তাহা প্রদমিত 
করিয়া রাখে, আল্লাহ তা'আলা তাহার অন্তরকে শান্তি ও ঈমান দ্বারা পরিপূর্ণ করিয়া দেন। যে 
ব্যক্তি জাকজমকপূর্ণ পোশাক পরিধানের সামর্থ্য রাখা সত্তেও বিনয় প্রকাশার্থে তাহা বর্জন করে, 
কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাহাকে সম্মানের পরিধেয় পরাইবেন । আর যে ব্যক্তি কাহারো 
রহস্য গোপন রাখে, আল্লাহ তাহাকে কিয়ামতের দিন বাদশাহী মুকুট পরাইবেন। 

হাদীস ঃ মুআয ইব্‌ন আনাস হইতে ধারাবাহিকভাবে সহল ইব্‌ন মুআয ইব্‌ন আনাস আবু 
মারহুম, সাআ"'দ, আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, মুআয ইব্‌ন 
আনাস বলেন £ 

“রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তির ক্রোধ প্রকাশের ক্ষমতা থাকা সত্বেও তাহা প্রদমিত 
রাখে, আল্লাহ তা'আলা সমস্ত সৃষ্টির সম্মুখে তাহাকে ডাকিয়া এই অধিকার প্রদান করিবেন যে, 
তুমি তোমার ইচ্ছামত হুর গ্রহণ কর। ' সাঈদ ইব্‌ন আবূ আইউবের হাদীসে আবু দাউদ, 
তিরমিযী ও ইব্‌ন মাজা ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিযী (র) বলেন ঃ হাদীসটি হাসান গরীব । 

হাদীস £ আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল জলীলের চাচা, আবদুল 
জলীল, যায়দ ইব্‌ন আসলাম, দাউদ ইব্‌ন কাইস আবদুর রাযযাক বর্ণনা করেন যে, -, ০1 
(%2| এই আয়াতাংশ সম্পর্কে আবূ হুরায়রা (রা) বলেন, “নবী (সা) বলিয়াছেন, যে ব্যক্তির 
ক্রোধ প্রকাশের ক্ষমতা থাকা সত্বেও তাহা প্রদমিত রাখে, আল্লাহ তা“আলা তাহার হৃদয়কে 
ঈমান ও প্রশান্তি দ্বারা পরিপূর্ণ করেন।' 

হাদীস £ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, ইউনুস ইব্‌ন উবাইদ, আলী ইব্‌ন 
বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন $ 

রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, কোন অপরাধকে ক্ষমা করিয়া দেওয়ার চাইতে একমাত্র 
আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাহারো উপর হইতে ক্রোধ অপসারিত করা অধিকতর পুণ্যের কাজ। 


Contents 
সূরা আলে ইমরান ৬০৯ 


ইব্ন জারীর (রা) ইহা বর্ণনা করিয়াছেন। ইউনুস ইবৃন ওবাই হইতে ধারাবাহিকভাবে হাম্মাদ 
ইব্‌ন সালমা, বাশার ইব্‌ন উমর ও ইব্ন মাজাও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

1১]| ০১১৫] 8 অর্থাৎ তাহারা লোকসমক্ষে ক্রোধ প্রকাশ করে না, কাহারো প্রতি 
অন্যায় করে না এবং পুণ্যের আশায় সর্বব্যাপারই তাহারা আল্লাহর উপর সোপর্দ করে। 
অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ০11 ০ ১১৪/]1) অর্থাৎ ব্যক্তিগতভাবে 
তাহার প্রতি যুলুম করিলে সে উহা ক্ষমা করিয়া দেয় এবং পরবর্তীতে এই বিষয়ে কাহারো প্রতি 
প্রতিশোধের কোন ইচ্ছা রাখে না। ইহা হইল মানবতার সর্বোচ্চ স্তর । 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ০১০০৯ ০০৯ 411)আল্লাহ্‌ সৎকর্মশীলদেরকেই 
ভালবাসেন । ইহা হইল ইহসানের একটি সোপান। 

হাদীসে উল্লিখিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন -“আমি তিনটি সত্যের উপর 
শপথ করিতেছি। (এক) সদকা দ্বারা সম্পদ হাস পায় না। (দুই) ক্ষমা করিলে সম্মান কমে না ; 
বরং ইহা দ্বারা আল্লাহ সম্মান বৃদ্ধি করিয়া দেন। (তিন) যে বিনয়ী হয়, আল্লাহ তাহাকে 
সম্মানজনক আসন দান করেন’ 

উবাই ইব্‌ন হইতে ধারাবাহিকভাবে ইবাদা ইব্‌ন সামিত, ইসহাক ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন আবু 
তালহা কারণী ও মুসা ইব্‌ন উকবার সনদে হাকেম স্বীয় সুসতাদরাকে বর্ণনা করেন যে, উবাই 
ইব্‌ন কা“ব (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন,যে ব্যক্তি সম্মান ও মর্যাদা বৃদ্ধি কামনা করে, তাহার উচিত 
তাহার প্রতি অত্যাচারকারীকে ক্ষমা করিয়া দেওয়া এবং যাহারা তাহাকে কিছু প্রদান করে না, 
তাহাদিগকে কিছু প্রদান করা। পরন্তু তাহার সহিত আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারীদের সঙ্গে ' 
আত্মীয়তার বন্ধন যুক্ত করা ।' 

সহীহ্দ্বয়ের শর্তেও হাদীসটি সহীহ । তবে তাহারা ইহা বর্ণনা করেন নাই। উম্মে সালমা 
(রা), আবু হুরায়রা (রা), কা'আব ইব্‌ন উজবা রো) ও আলী (রো) প্রমুখের হাদীসে ইব্‌ন 
মারদুবিয়াও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রো) হইতে যিহাক (রা)-এর সূত্রে বর্ণিত হইয়াছে যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “কিয়ামতের দিন আল্লাহ তা'আলা আহবান 
করিয়া বলিবেন, কোথায় মানুষকে ক্ষমাকারী দল! তোমাদের প্রভুর নিকট আইস । তোমরা 
তোমাদের প্রতিদান গ্রহণ কর ৷ যেই মুসলমান অন্যকে ক্ষমতা করিয়াছে, সে অবশ্যই বেহেশতে 
প্রবেশ করিবে । 

আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ৪ ১৫১৫০০১11১5 014৯0 19৮5 0 ০25 
242953 19,4550, 4115 যাহারা কখনো কোন অশ্লীল কাজ করিয়া ফেলিলে কিংবা 
নিজের জন্য কোন মন্দ কাজ করিয়া বসিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য 
ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ তাহাদের হইতে কোন পাপ কাজ প্রকাশিত হইলে তৎক্ষণাৎ তাহারা 
তাওবা ও ক্ষমা প্রার্থনা করে। 
.. আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবু উমারা, ইসহাক ইব্‌ন 
আবদুল্লাহ ইব্‌ন আবু, তালহা, হাম্মাম ইব্‌ন ইয়াহয়া, ইয়ামীদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন 


কাছীর (২য় খ্)__৭৭ 


Contents 


৬১০ তাফসীরে ইবৃন কাছীর 


যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ নবী (সা) বলিয়াছেন, কোন ব্যক্তি পাপ করিয়া যদি বলে, হে 
আমার প্রতিপালক! আমি পাপ করিয়াছি, আমাকে মাফ করিয়া দিন। তখন আল্লাহ তাআলা 
বলেন, আমার বান্দা পাপ করিয়াছে বটে, কিন্তু তাহার বিশ্বাস আছে যে, তাহার একজন 
প্রতিপালক রহিয়াছেন, যিনি ইচ্ছা করিলে পাপ মাফ করিয়া দিতে পারেন, ইচ্ছা করিলে 
পাকড়াও করিতে পারেন । অতএব তাহাকে মাফ করিয়া দিলাম । 

অতঃপর সে যদি আবার পাপ করিয়া বলে, প্রভু আমার ! পাপ করিয়া ফেলিয়াছি! আমাকে 
ক্ষমা করুন। তখন আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দার এই বিশ্বাস রহিয়াছে যে, তাহার 
একজন প্রভু রহিয়াছেন, যিনি পাপ মোচন করিয়া দেন এবং ইচ্ছা করিলে শাস্তিও দিতে পারেন। 
অতএব আমি আমার বান্দাকে ক্ষমা করিয়া দিলাম । 

হাদীস ৪ আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে উম্মুল মু'মিনীনের গোলাম আবুল 
মুদাল্লাহ সাআদ তায়ী, যুহাইর, আমের, আবূ নযর ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা রো) বলেন £ 
রাসূল! যখন আমরা আপনাকে দর্শন করি, তখন আমাদের হৃদয় নরম ও বিগলিত হইয়া যায় 
এবং আমাদের মনে আখিরাতের গভীর ভাবনা আসে । কিন্তু যখন আপনার নিকট হইতে দূরে 
চলিয়া যাই, তখন পার্থিব ঝামেলা ও স্ত্রী-পুত্র পরিজনের ফাদে পড়িয়া সেই অবস্থা আর অবশিষ্ট 
থাকে না। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) বলিলেন, আমার নিকট অবস্থানকালে তোমাদের মনের 
যে অবস্থা হয়, সেই অবস্থা যদি সর্বক্ষণ থাকিত তাহা হইলে ফেরেশতাগণ তোমাদের সঙ্গে 
করমর্দন করিত এবং তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমাদের বাড়িতে আসিত। আর 
তোমরা যদি পাপ কর্ম না করিতে তবে আল্লাহ পাক তোমাদিগকে অপসারিত করিয়া অন্য জাতি 
আবাদ করিতেন, যাহারা পাপ করিয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবে । ইহার পর আমি আরয 
করিলাম, হে আল্লাহর রাসূল । বেহেশত কিসের দ্বারা নির্মিত ? তিনি বলিলেন, উহার একটি ইট 
স্বর্ণের ও একটি ইট রৌপ্যের। উহার উপাদান মিশানোর বস্তু হইল কন্তুরি। উহার কংকরাদি 
হইবে মণি ও মুক্তার । জাফরান হইবে উহার মাটি । উহাতে প্রবেশকারীর নিয়ামত কখনও শেষ 
হইবে না। উহাতে প্রবেশকারীর মৃত্যু ঘটিবে না, পরিধেয় বস্তু পুরাতন হইবে না, এমন কি 
তাহার যৌবনও ক্ষয় হইবে না। 

আর তিন ব্যক্তির প্রার্থনা অগ্রাহ্য হয় না। (এক) ন্যায় বিচারক বাদশাহ। (দুই) ইফতার না 
করা রোযাদার । (তিন) মযলুম। ইহাদের প্রার্থনা মেঘের দেশে তুলিয়া নেওয়া হয় এবং 
আকাশের দ্বার খুলিয়া দেওয়া হয়। ইহাদিগকে লক্ষ্য করিয়া আল্লাহ্‌ তা'আলা ঘোষণা করেন, 
আমার ইযযতের শপথ! কিছুক্ষণ পরে হইলেও আমি তোমাদিগকে সাহায্য করিব ।” সা“দের 
(র) সনদে অন্য সূত্রে ইব্‌ন মাজা ও তিরমিযী (র) ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইমাম 
আহমাদের রিওয়ায়েতে তাওবার বেলায় দুই রাকআত নামায পড়ার ব্যাপারে তাকিদ 
আসিয়াছে । 

আলী (রা) হইতে ধারাবাহিকভাবে আসমা ইব্‌ন হিকাম ফাযারী, আলী ইব্‌ন রবীআ, 
উসমান ইব্‌ন মুগীরা সাকাফী, সুফিয়ান সাওরী, মাসআর, ওয়াকী ও আহমাদ ইব্‌ন হাম্বল বর্ণনা 
করেন যে, আলী (রা) বলেন £ 


Conte 


সূরা আলে ইমরান ৬১১. 


এই হাদীসটি রাসূলুল্লাহ (সা)-এর নিকট হইতে শোনার পর আমি প্রভূত উপকৃত হইয়াছি। 
আরও অনেকে নবী (সা) হইতে আমার কাছে ইহা বলিয়াছেন। তাহাদের দাবির সত্যতার উপর 
তাহারা শপথ করিয়াছেন। আবূ বকর সিদ্দীক (রা)-ও আমাকে ইহা বলিয়াছেন! তিনি 
সত্যবাদী। তিনি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে 
ব্যক্তি পাপ কার্য করার পর সুন্দর করিয়া ওযু করে, তারপর নামায পড়ে, অতঃপর দুই রাকআত 
নামায আদায় করিয়া আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাহার পাপ মাফ করিয়া দেন। 
আহলে সুনান ইব্‌ন হাব্বান, বাযযার ও দারে কুতনী ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) 
বলেন ঃ হাদীসটি উত্তম। বহু সূত্রে এই হাদীসটি বর্ণিত হইয়াছে। ইহার ব্যাপারে যত কথা 
উঠিয়াছিল, আবূ বকর সিদ্দীক (রা) হইতে বর্ণিত হওয়ার কারণে সব কথার নিষ্পত্তি হইয়া 
গিয়াছে। সার্বিকভাবে হাদীসটি উত্তম বলিয়া গণ্য । কেননা হুযুরের (সা) দুই খলীফা হযরত 
আলী রো) ও হযরত আবু বকর সিদ্দীক (রো) হইতে ইহা বর্ণিত হইয়াছে। 

ইহার সমর্থনে ইমাম মুসলিম (র) স্বীয় সহীহ সংকলনে হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূল (সা) বলিয়াছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করিয়া এই দু“আ 
পাঠ করে ৪১৬০1১০৯১01 eld এ১০এ ১০৯৪৭ 1%5 1651 
€1১? তাহার জন্য বেহেশতের আটটি দরজা খুলিয়া দেওয়া হয়, সে যেই দরজা দিয়া ইচ্ছা 
প্রবেশ করিতে পারে। 

সহীহদ্বয়ে আমীরুল মু'মিনীন হযরত উছমান (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি নবী 
(সা)-এর মত ওযু করিয়া উপস্থিত সকলকে বলেন- আমি রাসূল (সা)-এর নিকট শুনিয়াছি যে, 
তিনি বলিয়াছেন, যে ব্যক্তি আমার মত ওযু করিয়া দুই রাকআত নামায আদায় করে আল্লাহর 
নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তা'আলা তাহার পাপ মার্জনা করিয়া দেন। এই হাদীসটি 
বর্ণিত হইয়াছে। আল্লাহর কিতাব কুরআনেও ইহার সমর্থন রহিয়াছে । কেননা পাপ হইতে 
মার্জনা প্রার্থনা করা পাপীর জন্য অত্যন্ত উপকারী । 

আনাস ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে জাফর ইব্ন সুলায়মান ও আবদুর রাযযাক 
বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক রো) বলেন ৪ আমি অবগত হইয়াছি যে, 1১1 2১1 


MESS Ll 4141 85 ৯৫৪১1 ME 51 2৯ 13 (তাহারা কখনও 

কোন অশ্লীল কাজ করিয়া ফেলিলে কিংবা নিজের উপর কোন যুলুম করিয়া ফেলিলে আল্লাহকে 

স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে) এই আয়াতটি নাযিল হওয়ার সময় 

ইবলিস কাঁদিয়াছিল। 

মাতার, মুহাববার ইব্‌ন আওন ও হাফিজ আবূ ইয়ালা বর্ণনা করেন যে, আবু বকর (রা) বলেন £ 
‘নবী (সা) বলিয়াছেন, তোমরা বেশি বেশি করিয়া 'লাইলাহা ইল্লাল্লাহ" এবং ইসতিগফার 

পাঠ কর। কেননা ইবলিস বলিয়াছে, আমি মানব জাতিকে পাপ কার্যদ্বারা ধ্বংস করিব । তাই 


Contents 


৬১২ তাফসীরে ইব্ন কাছীর 


আমরা উহাকে ধ্বংস করিব ইস্তেগফার এবং ‘লাইলাহা ইল্লাল্লাহ’ দ্বারা । যখন ইবলিস 
তোমাদিগকে এই কাজ করিতে দেখে, তখনই সে তোমাদিগকে প্রবৃত্তির উপাসনায় নিক্ষেপ 
করে। তাই অনেকে ধারণা করে যে, সে সঠিক হেদায়েতে রহিয়াছে, অথচ সে ভ্রান্ত পথে 
রহিয়াছে । এই হাদীসের দুইজন বর্ণনাকারী উছমান ইব্‌ন মাতার ও তাহার শিক্ষক উভয়ই 
দুর্বল। 

নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবূ সাঈদ, আবূ হাইছাম আতওয়ারী ও আমর ইব্‌ন 
আবু আমর বর্ণনা করেন যে, নবী (সা) বলেন £ ইবলিস বলিয়াছিল, হে আমার প্রভু! আপনার 
মহত্বের শপথ, আমি আদম সন্তানকে তাহাদের আত্মা বহির্গত না হওয়া পর্যন্ত পথভ্রষ্ট করিতে 
থাকিব ।-তখন আল্লাহ তা“আলা বলিয়াছেন, আমার ইযযত ও মহত্বের শপথ! যে পর্যন্ত তাহারা 
আমার নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাকিবে, সেই পর্যন্ত তাহাদিগকে ক্ষমা করিতে থাকিব । 

আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, আবূ বদর, উমর ইব্‌ন খলীফা, মুহাম্মদ ইব্‌ন 
মুছান্না ও হাফিজ আবূ বকর বাযযার বর্ণনা করেন যে, আনাস রো) বলেন £ 

“এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে বলিলেন, হে আল্লাহর রাসূল! আমি পাপ 
করিয়াছি। রাসূলুল্লাহ (সো) বলিলেন, পাপ করিয়া থাকিলে প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা 
কর। তিনি বলিলেন, তাওবা করিয়াছি, কিন্তু আবার পাপ করিয়াছি। রাসূলুল্লাহ বলিলেন, যখনই 
পাপকার্য করিবে তাওবা করিয়া নিবে । এইভাবে লোকটি চতুর্থবার একই কথা বলিলে রাসূলুল্লাহ 
(সা) উত্তরে বলিলেন, তুমি ক্ষমা প্রার্থনা করিতেই থাক । শেষ পর্যন্ত শয়তান পরিশ্রান্ত হইয়া 
পড়িবে ।' অবশ্য এই সনদে হাদীসটি দুর্বল বলিয়া সাব্যস্ত । 

আল্লাহ তা'আলা বলেন ৪ %11| %| :/9%%1[ ৪১০ 5 আল্লাহ ব্যতীত আর কে পাপ 
ক্ষমা করিবেন ? অর্থাৎ তিনি ব্যতীত অন্য কাহারো পাঁপ ক্ষমা করার অধিকার নাই। 

আসওয়াদ ইব্‌ন সারীআ, সালাম ইব্‌ন মিসকীন, মুবারক, মুহাম্মদ ইব্‌ন মাসআব ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন যে, আসওয়াদ ইব্‌ন সারীআ বলেনঃ জনৈক বন্দী ব্যক্তি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট নীত হইয়া বলিতেছিল, হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি। 
মুহাম্মাদের নিকট ক্ষমা প্রার্থনা করি না। ইহা শুনিয়া নবী (সা) বলিলেন, সে প্রকৃত 
অধিকারীকেই চিনিতে পারিয়াছে। 

আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ১৮০৯3 ০৯ ১, ০1২19১০: ১9 তাহারা নিজের 
কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জানিয়া শুনিয়া তাহা করিতে থাকে না। অর্থাৎ 
পাপ হইতে তাওবা করে এবং সত্তরই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। পাপের উপর 
আকড়াইয়া থাকে না এবং তাওবার পরে সে পাপের পুনরাবৃত্তি করে না। আর যতবার পাপ 
করে ততবার আল্লাহর নিকট তাওবা করিয়া থাকে। হাফিজ আবূ ইয়ালা মুসান্ল্রী স্বীয় মুসনাদে 
ইহা বর্ণনা করিয়াছেন। 

আবূ বকর (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ বকরের গোলাম, আবূ নাযারা, উছমান ইব্‌ন 
ওয়াকিদ, আবু ইয়াহয়া আব্দুল হামীদ হাম্মানী ও ইহসাক ইব্‌ন আবূ ইস্রাঈল প্রমুখ বর্ণনা 
করেন যে, আবূ বকর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সে ব্যক্তি হঠকারী নহে, যে 
ক্ষমা প্রার্থনা করিতেই থাকে, যদিও তাহার দ্বারা দিনে সত্তরবার পাপকার্ষ সাধিত হয়।' 


Contents 


সূরা আলে ইমরান ৬১৩ 


উছমান ইব্‌ন ওয়াকিদির সনদে আবু দাউদ, তিরমিযী ও বাযযার স্বীয় মুসনাদে ইহা বর্ণনা 
করিয়াছেন। স্বীয় শাইখের বিশুদ্ধ সূত্রে ইয়াহয়া ইব্‌ন মুঈনও ইহা বর্ণনা করিয়াছেন। তাঁহার 
শাইখ ইব্‌ন উবাউদ ওরফে আবূ নসর মাকাসিতীকে ইমাম আহমাদ বিশুদ্ধ রাবী বলিয়াছেন। 
আলী মাদানী ও তিরমিযী বলেন -বলা হয়, এই হাদিসটির সনদ শক্তিশালী নহে। কেননা আবূ 
বকরের গোলাম হাদীস বিশারদগণের নিকট খুবই অপরিচিত । তবুও এতটুকু অপরিচিতির 
জন্যে ততটা কঠোর হওয়া যায় না। কেননা তিনি একজন বড় তাবেঈ । হাদীস সত্য ও সঠিক 
বলার পক্ষে এতটুকুই যথেষ্ট । অতএব হাদীসটিকে উত্তম বলা যাইতে পারে । আল্লাহই ভাল 
জানেন। 
আল্লাহ তা'আলা বলেন ঃ ৯০1: 2, অর্থাৎ তাহারা জানে । মুজাহিদ ও আবদুল্লাহ ইব্‌ন 
উবাই "ইব্‌ন উমাইর 1: (9 এর ভাবার্থে বলেন £ তাহারা জানে যে, যে ব্যক্তি তাওবা 
করে, তাহার তাওবা আল্লাহ করুল করেন। 
আল্লাহ তা'আলা অন্যস্থানে বলিয়াছেন ৪ 
১৮১০ ৩০ SAIS ৩ 4111 ৩ 011১2 od 
অর্থাৎ তাহারা কি জানে না যে, আল্লাহ তাহার বান্দাদের তাওবা কবুল করিয়া থাকেন? 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


৪ 2 Foe পঠিত পালা Oe + 24 + 60/7 © 0 + 0 4 FoF Oo rer OG oO ee 


>) 1১৬৯ 4411 ৬৯৩ 4111 8০৭৭১485715 31 1৮১০০ Jans ০০৬ 

‘যে ব্যক্তি কোন অন্যায় করে কিংবা নিজের উপর অত্যাচার করে, অতঃপর আল্লাহর নিকট 
ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে 'দয়াশীল ও ক্ষমাশীল পাইবে ৷’ এই বিষয়ের উপর কুরআনের 
বহু আয়াত ও হাদীস রহিয়াছে। 

আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন যায়েদ শারঈ ওরফে হাব্বান, 
হুরীর, ইয়াধীন ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবৃন উমর (রা) বলেন ঃ 

“একদা হযরত নবী (সো) মিম্বারের উপর উঠিয়া বলেন - তোমরা অন্যদের প্রতি দয়া কর, 
আল্লাহ তোমাদের প্রতি দয়া করিবেন । তোমরা অন্যদের অপরাধ ক্ষমা রূর, আল্লাহ তোমাদের 
অপরাধ ক্ষমা করিবেন! তোমরা অন্যদেরকে ক্ষমা কর, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিবেন। 
আর যাহারা রঙ চড়াইয়া কথা বলে, তাহারা দুর্ভাগা এবং যাহারা পাগ্নীকার্যে বহাল থাকে তাহারা 
কপাল পোড়া ৷’ একমাত্র আহমাদ (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 3 16১ ১ ১১১০ (১91১৯ এএএ তাহাদের 
প্রতিদান হইল ক্ষমা । অর্থাৎ তাহাদের প্রভুর পক্ষ হইতে তাহাদের এই সকল সৎকাজের 
প্রতিদান হইল ক্ষমা এবং বেহেশতের উদ্যানসমূহ- যাহার তলদেশ'দিয়া প্রত্রবণ প্রবাহিত হয় । 
অর্থাৎ বিভিন্ন ধরনের পানীয় সমৃদ্ধ .নহর । 

(৫৪ ১,105 যেখানে তাহারা অনন্তকাল থাকিবে । অর্থাৎ উহা হইবে তাহাদের স্থায়ী 

| 

১24-4-401 ১৯1৯১ যাহারা কাজ করে তাহাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান! ইহা * 
দ্বারা জান্নীতের প্রশংসা করা হইয়াছে। 


Contents 


৬১৪ তাফসীরে ইব্ন কাছীর 


0৬৫6138০5০৭) 315৯ En 2০৩ Crs ISIS (NV) 
পাঠ BH? Ltd 
OI ত 

প৩৮৫1% £17 ০৩ ACA 64 9 (পাদ । 
O CAEL Es 5S ০৮৬৬ OLS (NTA) 
O OEE ৪৬৩১০5০৭ 2৩52০521525 (\YA) 

৮5 / রত ১৬:5৫ পা ১ ৯ প৫৫ পিঠে U2 পা ১৫5 
(5৩3৬৭ 45 ১4575: ৩৬ 7৯৩১ (NE) 
MEAD AAAS 3 edd AARNE TEA ৫1৫ 6, 9 
৬৯ 5 OE 2৩৬৫5 Bal ০232 পি ০১৩৩৮ 
০ (৮১৯ 
০ 02১৮৩) 6৮95 এ (0225 (151) 
Es BULGE CYNE ৩ I KMS তি (NEY) 
0 pyr 25 

LI পে 8586 ১৫ 3446 212024, 24 132 2 পা 534 / 2352 32: 2% 
2255৬ UR LEIS 01০5 52 EOFS FS ৩১ (\EY) 
6 LES 

১৩৭. ‘তোমাদের পূর্বে বহু বিধান গত হইয়াছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ কর 
এবং দেখ, মিথ্যাশ্রয়ীদের কি পরিণাম ৷' 

১৩৮. ‘ইহা মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য দিশারী ও উপদেশ ।' 

১৩৯. ‘তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না; তোমরাই বিজয়ী, যদি তোমরা 
মু'মিন হও ।? 

১৪০. “যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে, তবে অনুরূপ আঘাত তো উহাদেরও 
লাগিয়াছে। আমিই মানুষের মধ্যে দিনগুলির পর্যায়ক্রমে আবর্তন ঘটাই, যাহাতে আল্লাহ 
মু'মিনগণকে জানিতে পারেন আর তোমাদের মধ্য হইতে কতককে শহীদরূপে গ্রহণ করিতে 
পারেন এবং আল্লাহ যালিমদিগকে পছন্দ করেন না।' 

১৪১. “আর আল্লাহ যাহাতে মু'মিনগণকে পরিশোধন করিতে পারেন এবং 
কাফেরগণকে নিশ্চিহ্ন করিতে পারেন ।' 

১৪২. “তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করিবে? যতক্ষণ আল্লাহ না 
. জানিবেন যে, তোমাদের মধ্যে কাহারা জিহাদ করিল আর কাহারা ধৈর্যশীল ।" 

১৪৩. “আর অবশ্যই তোমরা মৃত্যুর সম্মুখীন না হওয়া পর্যন্ত মৃত্যু কামনা 
করিতেছিলে । উহা এখন তোমরা অবশ্যই স্বচক্ষে দেখিয়াছ।' 

তাফসীর ৪ যেহেতু ওহুদের যুদ্ধে মুসলমানরা বিপদাপন্ন হইয়াছিলেন এবং তাহাদের 
সন্তরজন যোদ্ধা শাহাদত বরণ করিয়াছিলেন, অতএব তাহাদের দুঃখ নিরসনকল্পে আল্লাহ 
তা'আলা বলেন ৪০:৫1: ১০ 542 ১5 তোমাদের পূর্বে এরূপ বহু বিধান গত হইয়াছে। 
অর্থাৎ এমন বহু ঘটনা তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতদের ব্যাপারেও সংঘটিত হইয়াছে। 


Contents 


সূরা আলে ইমরান | ৬১৫ . 


তাহারা প্রথম তাহাদের নবীর অনুসারী ছিল, কিন্তু জীবনের শেষ প্রান্তে তাহারা কাফির হইয়া 
ইহকাল ত্যাগ করিয়াছে । তাহাদের হাশরও হইবে কাফিরদের মত। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন , ৩৮৫32419945 ০৯921 ৪ 19১2-১এ৪ 
১১২৫-]। 2১৪5 তোমরা পৃথিবী ভ্রমণ কর এবং দেখ, যাহারা (দীনকে) মিথ্যা প্রতিপন্ন 
করিয়াছে, তাহাদের পরিণতি কি হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 11 5১13৯ ইহা হইল মানুষের জন্য বর্ণনা । 
অর্থাৎ কুরআনের মধ্যে স্পষ্ট করিয়া বর্ণনা করা হইয়াছে যে, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ 
কিভাবে তাহাদের বিরোধীদের সঙ্গে মুকাবিলা করিয়া টিকিয়া রহিয়াছে। 

২০৮০3 ১৯ আর হেদায়েত এবং উপদেশাবলী। অর্থাৎ কুরআন। কারণ উহার মধ্যে 
পূর্বের ইতিহাস উল্লিখিত হইয়াছে এবং এই কুরআনই তোমাদের হৃদয়ে হেদায়েতের আলোক 
প্ৰজ্বলিত করিয়াছে। অর্থাৎ পাপ ও অপবিভ্রতা হইতে মুক্ত থাকার প্রতি তাগিদ দিয়াছে। 

অতঃপর মুসলমানদিগকে সান্তনা স্বরূপ আল্লাহ তাআলা বলেন, 1১-$3 3 তোমরা নিরাশ 
হইও না। অর্থাৎ যাহা ঘটিয়াছে তাহাতে তোমরা নিরাশ ও দুর্বল হইও না। 

০১০৮০ FAS ০1 99531 1 ১19 19১)-৯5 %$ তোমরা দুঃখ করিও না। যদি 

রা পা কির এ 
কারণ আল্লাহর সাহায্য তোমাদের পক্ষে । 

Ue 05 sl 155 0৪ ০4:45 01 তোমরা যদি আঘাতপ্রাপ্ত হইযা থাক, 
তবে তাহারাও তো তেমনি আঘাতপ্রাপ্ত হইযাছে। অর্থাৎ তোমরা যদি আঘাতপ্রাপ্ত হইয়া থাক 
এবং তোমাদের অনেকে যদি নিহত হইয়া থাকে, তবে তোমাদের শক্ররাও তো প্রায় তোমাদের 
সমানই আঘাতপ্রাপ্ত হইয়াছে ও তাহাদের সমসংখ্যক নিহত হইয়াছে । 

lilo Us 003159 আর এই দিনগুলিকে আমি মানুষের মধ্যে 
পালাক্রমে আবর্তন ঘটাইয়া থাকি । তাই কখনো তোমাদের শক্রদের সুসময় আসে । যদিও 
ইহার অন্তরালে তোমাদের বিজয় নিহিত রহিয়াছে। 

1০1 ১2311 4111 ১১19 এইভাবে আল্লাহ জানিতে চান যে, কাহারা ঈমানদার | ইব্‌ন 

আব্বাস (রা) ইহার ভাবার্থে বলেন £ আল্লাহ তা'আলা ইহার দ্বারা পরীক্ষা করিয়াছেন যে, 
কাহারা শত্রুর মুকাবিলায় দৃঢ় হইয়া থাকে। 

17585০১5528 আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করিতে 
চান। অর্থাৎ কাহারা আল্লাহর পথে গলা কাটাইতে কুষ্ঠিত নয় এবং কাহারা জীবনের সর্বোচ্চ 
সম্পদ দিয়া আল্লাহর সন্তুষ্টি কামনা করে। 

151 551 211 ১০৯. দি 19 ০1011 ৮৯১৪ 41110 আর আল্লাহ 
অত্যাচারীদিগকে ভালবাসেন না। এই কারণে আল্লাহ ঈমানদারগণকে পাক-সাফ করিতে চান 
অর্থাৎ ঈমানদারদের পাপ থাকিলে তাহা উহা দ্বারা মোচন হইয়া যায়। আর পাপ না থাকিলে 
তাহাদের মর্যাদা বৃদ্ধি পায়। 


ূ Contents । 
৬১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
১১৯৫] ১৯০১3 এবং তিনি কাফিরদিগকে ধ্বংস করিয়া দিতে চান। অর্থাৎ তাহারা বিজয়ের 
গর্বে গর্বিত হইয়া অবাধ্য ও অহংকারি হইয়া যাইবে । তাই তাহাদিগকে ধ্বংস করিয়া দেওয়া 
হইবে। 
অতঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 4111 1152 ভি 8৯] Jas 1 87267 
১১৮০172314০ 15০৯.৯ 923৫। তোমাদের কি ধারণা যে, তোমরা জান্নাতে প্রবেশ 
করিবে, অথচ আল্লাহ এখনও দেখেন নাই তোমাদের মধ্যে কাহারা জিহাদ করিয়াছে এবং 


কাহারা ধৈর্যশীল ? অর্থাৎ তোমরা কি ধারণা করিয়াছ যে, এত সহজেই বেহেশতে প্রবেশ 
করিবে ? অথচ এখনও যুদ্ধের ময়দানে তিনি তোমাদের কঠিন পরীক্ষা গ্রহণ করেন নাই। 


সূরা বাকারায়ও আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ 
৫১০০১৪১০115 ১২৬। ১০ ৯৫৭2 015 BANGLES of রা rl 
Isls erally Lal 
অর্থাৎ তোমরা কি ধারণা করিয়াছ, বেহেশতে প্রবেশ করিবে ? অথচ এখনও তোমাদের 
পূর্ববতীদের মত তোমাদের কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই... ... | 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


fof oOo + 


০:৯১০5৭ ans iol dod of 80 ll il 
“মানুষ কি মনে করিয়াছে যে, তাহারা ঈমান আনিয়াছে বলিলেই তাহাদিগকে পরিত্রাণ 
দেওয়া হইবে এবং তাহাদিগকে পরীক্ষা করা হইবে না? 
তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 


৮:94 ISAS ০ 41171520215 হী] 9555 ০1 ২৯ 
EE SE 

তোমাদের কি ধারণা, তোমরা জান্নাতে প্রবেশ করিবে, অথচ আল্লাহ এখনও দেখেন নাই 
তোমাদের মধ্যে কাহারা জিহাদ করিয়াছে এবং কাহারা ধৈর্যশীল ? অর্থাৎ ততক্ষণ পর্যন্ত তোমরা 
বেহেশতে প্রবেশাধিকার পাইবে না, যতক্ষণ না তোমাদিগকে আল্লাহ পরীক্ষা করিবেন এবং 
তোমাদের মধ্যে কাহারা আল্লাহর পথে জিহাদ করে আর কাহারা শত্রুর মুকাবিলায় অবিচল 
থাকিতে পারে, তা না দেখিবেন। 

অতঃপর আল্লাহ তাআলা বলেন ০; হাচি 71515215222 ১৪19 
5১5১5 গাও ১৮০০1 ১৪৪ অথচ তোমরা তো মৃত্যু আসার আগে মরণ কামনা করিতে ৷ 
কাজেই এখন তোমরা তাহা চোখের সামনে উপস্থিত দেখিতে পাইতেছ। অর্থাৎ হে মুমিনগণ! 
ইহার পূর্বে তো তোমরা ধৈর্য, দৃঢ়তা ও সাহসিকতার সহিত শত্রুর মুকাবিলা করার আকাঙ্ক্ষা 
করিয়াছিলে। অতএব সেই সুযোগ এখন উপস্থিত হইয়াছে। তাই ধৈর্য, দৃঢ়তা ও সাহসিকতার 
সহিত এইবার যুদ্ধ কর ও শক্রর মুকাবিলা কর। 


Contents 


সূরা আলে ইমরান ৬১৭ 


সহীহ্‌দ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- তোমরা শত্রুদের মুখামুখি 
হওয়ার আকাঙ্কা করিও না, বরং আল্লাহ তা'আলার নিকট নিরাপত্তার জন্যে প্রার্থনা কর । আর 
যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হও, তখন লৌহস্তন্তের মত স্থির ও অবিচল থাক । জানিয়া রাখ, 
বেহেশত তলওয়ারের নিচে । 

আল্লাহ তা'আলা বলেন ০১০51 ১৪% তোমরা স্বচক্ষে সেই দৃশ্য অবলোকন করিয়াছ। 
অর্থাৎ মৃত্যু তোমরা তখনই অবলোকন করিয়াছ যখন তরবারি চালনার ঝনৎকার শব্দ শোনা 
গিয়াছে, তীরবেগে বর্শার আনাগোনা হইয়াছে, অজস্র বল্লম নিক্ষিপ্ত হইয়াছে ও ভয়াবহ যুদ্ধে 
বিক্ষিপ্তভাবে মরদেহ পড়িয়া রহিয়াছে। 


কেস ৩৩৩৪৪১০৪৪৬2 ৬৩৪ OLINSISLS (5) 
0 02১9১) 20 5925 

১৫ ০০১১১৪$ CSSD ৬১৪) ৬৮০ 01০১83০৬৬5 (১£০) 
৬১৯.2১55% 82৯১ কাত 26525 5 এ SH GI LZ 
02১5) 

(৩)15১25৩জ95৫ OR £৮2+0 GS ০৪ CIES (১৪৭) 
৬০203 4১৬৬০1৩০156 91 ০৯০ LGU 

০ 62৮০০ 

৩1৮০১১৩০১১১ ICSD HG DIIGO ০৬3 (Nv) 
O CLAS IRN Ge GIS CAST ৪22৩5 

% 20 ১8৯১৪ ০০৮০ Gl GS 2) AIG (NFA) 


১৪৪. “মুহাম্মদ একজন রাসূল মাত্র । তাহার পূর্বে বহু রাসূল গত হইয়াছে । সুতরাং যদি 
সে মারা যায় অথবা নিহত হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? আর কেহ পৃষ্ঠ 
প্রদর্শন করিলে সে কখনও আল্লাহর ক্ষতি করিবে না। বরং শীঘ্রই কৃতজ্ঞদিগকে তিনি 
পুরস্কৃত করিবেন ।" | 

১৪৫. “আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইতে পারে না। কারণ, উহার মেয়াদ 
নির্ধারিত। কেহ পার্থিব পুরস্কার চাহিলে আমি তাহাকে উহার কিছু দেই আর কেহ 
পারলৌকিক পুরস্কার চাহিলে আমি তাহাকে উহা হইতে দেই এবং শীঘ্রই কৃতজ্ঞদিগকে 
পুরস্কৃত করিব ।' 


কাছীর (২য় খণ্ড)--৭৮. 


Contents 


৬১৮ তাফসীরে ইব্ন কাছীর 


১৪৬. ‘এবং কত নবীই যুদ্ধ করিয়াছে, তাহাদের সাথে বহু আল্লাহওয়ালা ছিল। 
আল্লাহর পথে তাহাদের যে বিপর্যয় ঘটিয়াছিল, তাহাতে তাহারা হীনবল হয় নাই, দুর্বল হয় 
নাই এবং নত হয় নাই। আল্লাহ ধৈর্যশীলগণকে ভালবাসেন ৷’ 

১৪৭. “এই কথা ব্যতীত তাহাদের আর কোন কথা ছিল না যে, ‘হে আমাদের 
প্রতিপালক! আমাদের পাপ ও কার্ষক্ষেত্রে বাড়াবাড়ি তুমি ক্ষমা কর, আমাদিগকে দৃঢ়পদ 
রাখ এবং কাফেরগণের মুকাবিলায় আমাদিগকে সাহায্য কর।' 

১৪৮. ‘অতঃপর আল্লাহ তাহাদিগকে পার্থিব পুরস্কার ও উত্তম পারলৌকিক পুরস্কার দান 
করেন । আল্লাহ সৎকর্মশীলগণকে ভালবাসেন ।' 

তাফসীর £ ওহুদের যুদ্ধে মুসলমানরা ছত্রভংগ হইয়া পড়ে এবং অনেকে শাহাদাত বরণ 
করে। ফলে বাহ্যত তাহারা পরাজিত হয়। অপর দিকে শয়তান ঘোষণা করিয়া দেয় যে, 
মুহাম্মাদ নিহত হইয়াছে । উপরন্তু ইব্‌ন কামীআ মুশরিকদিগকে ডাকিয়া বলিল, আমি মুহাম্মাদকে 
হত্যা করিয়াছি। অথচ সে রাসূলুল্লাহ (সা)-এর মাথায় আঘাত করার সুযোগ পাইয়াছিল মাত্র । 
মুসলমান সর্বসাধারণ্যে ইহার গভীর প্রভাব প্রতিফলিত হয়। সত্য সত্যই তাহারা ধারণা করিয়া 
নেয় যে, মুহাম্মাদের (সা) মৃত্যু ঘটিয়াছে। আল্লাহ পাক নবীদের এমন অনেক হত্যার কথা 
উল্লেখ করিয়াছেন। ফলে মুসলমানরা ভীত-সন্ত্রস্ত ও হতবুদ্ধি হইয়া পড়ে এবং যুদ্ধ বন্ধ করিয়া 
পশ্চাদপসরণে উদ্যত হয় । তখন এই প্রসঙ্গে আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ %1 ১০৯০ (53 
১১1 ৭15 1১০ 155 55 10) অর্থাৎ মুহাম্মাদ একজন'রাসূল বৈ তো নয়। তাহার পূর্বেও 
বহু রাসূল অতিবাহিত হইয়াছে। অর্থাৎ পূর্বের রাসূলগণের মত তিনিও একজন রাসূল মাত্র! 
তিনি মৃত্াবরণ করিতে পারেন এবং নিহতও হইতে পারেন। 

ইব্‌ন আবু নাজীহ তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, জনৈক মুহাজির একজন 
আনসারকে ওহুদের ময়দানে দেখেন যে, তিনি আহত হইয়া রক্তাক্ত শরীরে মাটিতে 
গড়াইতেছেন। উক্ত আনসারকে তিনি বলিলেন, রাসুলুল্লাহ (সা) যে শহীদ হইয়াছেন, সেই 
ংবাদ আপনি পাইয়াছেন কি? আহত আনসার ব্যক্তি উত্তরে বলিলেন, যদি এই সংবাদ সত্য 
হইয়া থাকে, তবে তিনি তাহার দায়িত্‌ সমাপ্ত করিয়া গিয়াছেন। এখন তাহার দীনকে 
সর্বাঙ্গীণভাবে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে উৎসর্গ করুন । এই উপলক্ষেই নাযিল হয় ৪ 

Ll ২4০৪ ০০ পুজি ৩৪ 0৯০51 ২০৯০ 0১৪ 
দালাইনুন নুবুয়াহ নামক গ্রন্থে হাফিজ আবূ বকর রে) ইহা উদ্ধৃত করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের ভীত ও সন্ত্রস্ত হওয়ার অসার অজুহাতকে নাকচ করিয়া 
বলেন- 148০11০1521 053 31505 91 যদি সে মৃত্যুবরণ করে অথবা নিহত 
হয়, তবে তোমরা কি পশ্চাদপসরণ করিবে অর্থাৎ তোমরা যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিবে ? 
SSCA all ১৯০০৩ (১ 401 95 ol 43255 515 ২45 ০5 বস্তুত যদি 
কেহ পশ্চাদপসরণ করে, তবে তাহাতে আল্লাহর কিছুই ত্রাস-বৃদ্ধি হইবে না। যাহারা কৃতজ্ঞ, 
আল্লাহ শীঘ্রই তাহাদের ছওয়াব দান করিবেন। অর্থাৎ যাহারা আল্লাহর আনুগত্যের জন্য প্রস্তুত 


Contents 


_ সূরা আলে ইমরান ৬১৯ 


হইয়াছে ও দীনের জন্য শহীদ হইয়াছে এবং আমৃত্যু রাসূল (সা)-এর অনুসরণ করিয়াছে, 
তাহারাই কৃতজ্ঞ। ' : 

সহীহ মুসনাদ ও সুনানসমূহে এবং অন্যান্য বহু নির্ভরযোগ্য গ্রন্থে বিভিন্ন সূত্রে ইহা বর্ণিত 
হইয়াছে। সহীহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, আবূ বকর (রা) ও উমর (রা) 
রাসূল (সা)-এর ইন্তেকাল করার পর এই আয়াতটি পাঠ করিয়াছিলেন । 

আয়েশা (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা ইবৃন শিহাব, আকীল, লাইছ, ইয়াহয়া 
ইব্‌ন বুকাইর ও বুখারী (র) বর্ণনা করিয়াছেন যে, আবু সালমা (র) বলেন £ 

তাহাকে আয়েশা (রা) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা)-এর ইন্তেকালের সংবাদ শুনিয়া আবু 
বকর (রা) ঘোড়ায় চড়িয়া আগমন করেন। মসজিদের মধ্যে প্রবেশ করে জনগণের অবস্থা 
পর্যবেক্ষণ করেন। কোন কথাবার্তা না বলিয়া তিনি আয়েশার ঘরে প্রবেশ করেন। রাসূলুল্লাহ 
(সা)-কে একটি হিবরোর চাদর দিয়া ঢাকিয়া রাখা হইয়াছিল তিনি রাসূল (সা)-এর পবিত্র মুখ 
হইতে চাদর সরাইয়া চুম্বন করেন এবং কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আমার পিতা-মাতা তাহার 
প্রতি উৎসর্গ হউক। আল্লাহর শপথ! তাহার প্রতি দুইবার মৃত্যু আসিতে পারে না। যে মৃত্যু 
তাহার জন্য নির্ধারিত ছিল তাহা সংঘটিত হইয়াছে। 

যুহরী বলেন £ 

আমাকে ইব্‌ন আব্বাস (রা) হইতে আবু সালমা বর্ণনা করিয়াছেন যে, আবূ বকর (রা) 
(আয়েশার রো) ঘর হইতে) বাহির হইয়া দেখেন, উমর (রা) জনগণের উদ্দেশে ভাষণ 
দিতেছেন। আবু বকর (রো) তাহাকে বলেন, হে উমর! বস। অতঃপর আবূ বকর (রা) জনগণের 
উদ্দেশে বলেন $ 

সালাত ও সালামের পর - যে লোক মুহাম্মদের উপাসনা কর, সে জানিয়া রাখ, মুহাম্মদ 
মৃত্যুবরণ করিয়াছেন। আর যে লোক আল্লাহর ইবাদত করিত, সে জানিয়া রাখ, আল্লাহ জীবিত 
আছেন এবং তিনি চিরঞ্ীব। অতঃপর তিনি আলোচ্য আয়াত পাঠ করেন। অর্থাৎ মুহাম্মদ 
একজন রাসূল বৈ তো নয়। তাহার পূর্বে বহু রাসূল অতিবাহিত হইয়া গিয়াছে। তাই সে যদি 
মৃত্যুবরণ করে অথবা নিহত হয়, তবে কি তোমরা পশ্চাদপসরণ করিবে? বস্তুত কেহ যদি 
পশ্চাদপসরণ করে, তাহাতে আল্লাহর কিছুই হ্রাস-বৃদ্ধি হইবে না। আর যাহারা কৃতজ্ঞ, আল্লাহ 
তাহাদিগকে ছাওয়াব দান করেন। | 

ইব্‌ন আব্বাস রো) বলেন, শ্রোতৃমণ্ডলী হযরত আবূ বকরের মুখে এই আয়াতটি শ্রবণ 
করিয়া ধারণা করিতেছিল যে, এই আয়াতটি বুঝি এইমাত্র নাযিল হইল । তখন উপস্থিত 
সকলেই আয়াতটি পাঠ করিলেন। . 

সাঈদ ইব্‌ন মুসাইয়াব রো) বলেন ঃ 

আয়াতটি শুনিয়া হযরত উমর (রো) বলেন, আল্লাহর কসম! এই আয়াতটি এই মুহুর্তে আবূ 
বকরের তিলাওয়াত দ্বারা ইহার অর্থ আমি যত গভীরভাবে উপলব্ধি করিতে পারিতেছি, অন্য 
কখনও এমন করিয়া ইহার মর্ম অনুধাবন করিতে পারি নাই। ইহার পর আমার পদযুগল 
ভাংগিয়া পড়ে । আমার পায়ের তলা হইতে মাটি সরিয়া যায়। 

ইব্‌ন আব্বাস (রো) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, সাম্মাক ইব্‌ন হারব, আসবাত ইব্‌ন 
' নাযর, আমর ইব্‌ন হাম্মাদ ইব্‌ন তালহা ও আলী ইব্‌ন আবদুল আযীয বর্ণনা করেন যে, ইব্‌ন 


Contents 


৬২০ তাফসীরে ইব্ন কাছীর 


আব্বাস (রা) বলেন ৪ রাসূল (সা)-এর জীবিতাবস্থায়ই হযরত আলী (রা) 33১1 ০ ১! 
£351 ০1০155 এই আয়াত পাঠ করিয়া বলেন- আল্লাহর শপথ! যদি রাসূলুল্লাহ (সা) 
নিহত হন, তাবুও আমরা তাহার ধর্মের উপরেই প্রতিষ্ঠিত থাকিব । আল্লাহর কসম! আমি তো 
তাহার বন্ধু ও চাচাতো ভাই এবং উত্তরাধিকারীও বটে । তাই এই ব্যাপারে আমার চাইতে বেশী 
হকদার আর কে হইবে? 

আল্লীহ তা'আলা অন্যত্র বলেন ঃ 
Ea GUS 411 ০৭১ | 5৮৮5 01 5481 24155 ‘আল্লাহর হুকুম ছাড়া কেহই 
মৃত্যুবরণ করিতে পারেনা । ইহার সময় নির্ধারিত রহিয়াছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আল্লাহ 
SO রা রোযার রান রানার কারি 
১-৮০135 অর্থাৎ মৃত্যুর সময় নির্ধারিত রহিয়াছে । 

আল্লাহ তা“আলা অন্যত্র বলিয়াছেন $ 


LEG ৮০৮০ ০৪৩৮০০০৯০০০ 

‘কাহারও বয়স বৃদ্ধি করা হয় না এবং কাহারও বয়স হ্রাস করা হয় না, বরং সর কিছুই 
নির্দিষ্টভাবে কিতাবে লিখিত রহিয়াছে । 

অন্য স্থানে তিনি বলিয়াছেন $ 

১০১০ as UBT সক ৮০১৪১০৪৮০০০ পিস HM ও 

টিটি CECE OE রর সাও তম এজ পারার 
ee Ue 
রে,জিহল দারা নয ত পায় না এবং জিহাদ হইতে বিমুখ থাকিলেও তাহাতে রস বৃদ্ধি গা 
না। 

হাঁজর ইব্‌ন আদী হইতে ধারাবাহিকভাবে হাবীব ইর্ন যিবইয়ান, আ*মাশ, আবু মুআবিয়া, 
আব্বাস ইব্‌ন ইয়াধীদ আব্দী ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, হাজর ইব্‌ন আদী (রা) 
বলেন ঃ 

দজলা নদী আমাদিগকে শক্রদের মুকাবিলা করিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করিল তবে 
আল্লাহর হুকুম ছাড়া কেহই মৃত্যুবরণ করিতে পারে না এবং সেইজন্য একটা সময় নির্ধারিত 
রহিয়াছে। ইহা ভাবিয়া কোন পথ না পাইয়া আমি আমার ঘোড়া নদীতে চালনা করি । দেখাদেখি 
অন্য সকলে তাহাই করিল । শক্রপক্ষ এই আশ্চর্য ঘটনা দেখিয়া বলিতেছিল, লোকগুলি কি 
পাগল! এই বলিয়া ভয়ে তাহারা ভাগিয়া গেল। 

আল্লাহ তা'আলা বলেন ঃ 214১5155145 45551-84112- 1155 
{১০ 42%% ৪১ অর্থাৎ যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করিবে, আমি তাহাকে তাহা 
দুনিয়াতেই দান করিব। পক্ষান্তরে যে লোক আখিরাতে 'ধিনিময় কামনা করিবে, আমি তাহাকে 
: তাহাই দিব । অর্থাৎ যে শুধু দুনিয়া লাভের উদ্দেশ্যে কার্য সাধন করে, সে তাহার ভাগ্যের 
নির্ধারিত অংশ দুনিয়াতেই পাইবে । আখিরাতে সে কিছুই পাইবে না। আর যে পরকাল লাভের 


Contents 


সূরা আলে ইমরান ৬২১ 


উদ্দেশ্যে কার্য সাধন করে, সে পরকালের পূর্ণ অংশ তো পাইবেই, পরনস্তু দুনিয়ার নির্ধারিত 
অংশও সে পাইবে । 
আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন £ 


(১511 ০১১৯ 42০৪ 0৮৬ ০০১ ১৮৯ (৪ 41595 ৮১৬৪ ০০০৯ ০ ৩৮৪ ৩ 
FOS হি ৬ 41055 PEAS বউ 
“যে পরকালের সুখ-সম্পদ প্রাপ্তির লক্ষ্যে প্রার্থনা করে আমি তাহাকে তাহার প্রার্থনার চেয়েও 
বেশি করিয়া দান করি। আর যে আমার কাছে পার্থিব সম্পদ লাভের জন্যে প্রার্থনা করে আমি 


তাহাকে তাহার অংশ প্রদান করি । তবে তাহার জন্য পরকালে কোনই অংশ থাকিবে না ৷’ 
অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন ঃ 


co ঠ ০ ৮০525 ১ 


14৯ 41 (এল 8১৪০১ ০ ০ 700 055005 TL 0৫০ 


৩০৯০ ৪৯৩ শি Lf Sg ৪১৪ 591 ৩০৩, 44145188124 


1৫ “ 04/20 


Vs ga I LUG 
‘যে ব্যক্তি শুধুমাত্র ইহকাল চায়, আমি যাহাকে চাই, তাহাকে সেই পরিমাণ উহা প্রদান 
করি। অতঃপর তাহার জন্য আমি জাহান্নাম নির্ধারিত করি এবং সেখানে সে লাঞ্ছনা ও বঞ্চনার 
সহিত প্রবেশ করে। পক্ষান্তরে যে পরকাল চায় এবং তাহা প্রাপ্তির জন্য যথাসাধ্য চেষ্টা করে, সে 
যদি মুমিন হয়, তবে তাহাদের চেষ্টা আল্লাহর নিকট প্রশংসিত হয় |? 
তাই আল্লাহ তা'আলা এখানে বলিয়াছেন ১১১৫211৪১২৮ যাহারা কৃতজ্ঞ আমি 
তাহাদিগকে উত্তম প্রতিদান দিব । অর্থাৎ আমি অনুগ্রহ করিয়া তাহাদিগকে তাহাদের আমল ও 
কৃতজ্ঞতা অনুযায়ী দুনিয়া ও আখিরাতে সুফল প্রদান করিব। 
অতঃপর আল্লাহ তা'আলা অহদের বুদ্ধের যুজাহিদগণকে সানা প্রদান করিয়া বলেন £ 
১০৪৫ 3৮০১ ০ U5 5 ১০ ডিও বহু নবী ছিলেন; যাহাদের সঙ্গী-সাথীগণ তাহাদের 
অনুবর্তী হইয়া জিহাদ করিয়াছে । 
কেহ কেহ ইহার এই অর্থ বলিয়াছেন যে, কতশত নবীকে হত্যা করা হইয়াছে এবং 
তাহাদের সাথে তাহাদের কত সঙ্গী-সাখী ও অনুবতীদকে হত্যা করা হইয়াছে । ইব্‌ন জারীরও 
(র) এই অর্থ পছন্দ করিয়াছেন। 
যাহারা আয়াতটিকে এইভাবে পড়েন যে, ১১২৫ ১5% ১225 11905 তাহারা অর্থ করেন 
যে, তোমরা নবী হত্যার মিথ্যা সংবাদ এং তাহার কিছু সংখ্যক সাহাবীর নিহত হওয়ার ফলে 
ভাংগিয়া পড়িয়াছ। অথচ তোমাদের সকলকে হত্যা করা হয় নাই। ইহা দ্বারা সাহাবীদের 
অন্তরের ভীতি ও দুর্বলতাকে তিরক্কার করা হইয়াছে এবং বলা হইয়াছে যে, এখনো তো তোমরা 
বহুসংখ্যক সাহাবী বর্তমান রহিয়াছ। তাহা সত্তেও তোমাদের এমন অবস্থা । 
যাহারা €1513 পড়িতে চাহেন, তাহাদের বিষয়টা একটু ভাবিয়া দেখা দরকার। কেননা 
তাহাদের সকলকে যদি হত্যা করা হইত, তাহা হইলে আল্লাহ তাহাদের সম্বন্ধে 15৯9 (3 


= Contents 


৬২২ তাফসীরে ইব্ন কাছীর 


(তাহারা হারিয়াও যায় নাই) বলিতেন না। ইহা দ্বারা স্পষ্ট বুঝায় যে, এখানে তাহাদের এই 
বলিয়া প্রশংসা করা হইয়াছে যে, কঠোর প্রতিদ্বন্দ্বিতা সত্বেও তাহারা পিছপা হয় নাই, দমিয়া 
যায় নাই এবং ক্লান্তও হয় নাই-যদিও তাহাদের বহু মুজাহিদ শহীদ হইয়াছে। 

যাহারা ++১5৫ ১৮১) 42০ 543 পাঠ করেন, তাহারা বলেন যে, ইহা দ্বারা আল্লাহ 
তা'আলা তাহাদিগকে ভসনা করিয়াছেন যাহারা ওহুদের ময়দানে যুদ্ধে লিপ্ত হইয়া যখন 
: শুনিয়াছে যে, মুহাম্মদ (সা) নিহত হইয়াছেন, তখন নিহতদের লাশ রাখিয়া পালাইয়া গিয়াছে। 
তাই আল্লাহ তা'আলা তাহাদিগকে তিরক্কার করিয়াছেন। এইজন্যই বলা হইয়াছে ১ ১০ 
55 1 অর্থাৎ যদি সে মৃত্যুবরণ করে অথবা নিহত হয়, তাহা হইলে তোমরা কি মুরতাদ হইয়া 
যাওয়ার ইচ্ছা করিয়াছ ? ॥:4:21 55:15: অর্থাৎ তাহা হইলে কি তোমরা পশ্চাদপসরণ 
করিবে? কেহ কেহ বলিয়াছেন-উহার অর্থ হইল, কত নবীকে তাহাদের অনুবতীদের সন্মুখে 
শহীদ করা হইয়াছে। 

ইব্‌ন ইসহাক স্বীয় ইতিহাসে শেষের অর্থটিই গ্রহণ করিয়াছেন এং বলিয়াছেন, কত শত 
নবীকে তাহাদের অনুবর্তীগণসহ শহীদ করা হইয়াছে। তবুও তো তাহারা তাহাদের নিকট হার 
মানে নাই এবং আল্লাহর দীনের অনুসরণের জন্য তাহারা কঠিন বাধার সম্মুখীন হইয়াও দমিয়া 
যায় নাই। | 

| ১০১ 21115 আল্লাহ সবরকারীদিগকে ভালবাসেন। 

"১5৫ ১১ 2 বাক্যাংশটি এখানে হাল হইয়াছে। অর্থাৎ ইহা দ্বারা অবস্থা বর্ণনা করা 
হইয়াছে ৷ সুহাইলি বলেন, ইহা দ্বারা বক্তব্য আরও শক্তিশালী হইয়াছে। ইহার সাথে সাথেই বলা 
হইয়াছে +$:.০1 11১3 5% অর্থাৎ তাহাদের কিছু কষ্ট হইয়াছে বটে। মুহাম্মদ ইবৃন 
ইব্রাহীম হইতে আমবী তাহার মাগাযিতে ইহা উদ্ধৃত করিয়াছেন। তবে অন্য কেহ ইহা উদ্ধৃত 
করেন নাই। কেহ কেহ ৮১২৫ 3522০ 4৮5 0903 এর মর্মার্থে বলিয়াছেন ৪ হাজার হাজার 
অনুসারী । 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইবন জুবাইর, ইকরামা, হাসান, কাতাদা, সুদী, রবী 
ও আতা খোরাসানী রো) প্রমুখ বলিয়াছেন “১ | এর অর্থ বৃহৎ দল। হাসান (র) হইতে 
ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক ১১:৮,।| এর অর্থ বলিয়াছেন বহুসংখ্যক 
আলিম । তাহার অপর এক বর্ণনায় বলা হইয়াছে £ ধৈর্যশীল আলিমগণ অর্থাৎ পুণ্যবান ও 
মুত্তাকী আলিমগণ! 

বসরার কোন কোন নাহু বিশারদ হইতে ইব্‌ন জারীর রে) বর্ণনা করিয়াছেন যে, 
১১১১। হইলেন তাহারা যাহারা মহামহিমান্বিত আল্লাহর ইবাদত করেন। কেহ 
বলিয়াছেন-যদি এই অর্থ করিতে হয় তবে :১৮৮১| এর নিচে যের দিয়া পড়িতে হইবে। 
ইব্‌ন যায়িদ রে) বলিয়াছেন ৪ ১:+১1| এর অর্থ হইল অনুসরণ করা, অনুবর্তী হওয়া ও সংগী 
হওয়া। 1১42১৮591৬৬ 053 441 1০ ৪৫৭10 19১১9 Ua অর্থাৎ 
আল্লাহর পথে তাহাদের কিছু কষ্ট হইয়াছে বটে, কিন্তু আল্লাহর পথে যুদ্ধে তাহারা হারিয়া যায় 
নাই, ক্লান্তও হয় নাই এবং দমিয়াও যায় নাই। কাতাদা ও রবী ইব্‌ন আনাস বলেনঃ (5 


Contents 


সূরা আলে ইমরান ৬২৩ 


|. এর অর্থ তাহাদের নবীকে হত্যা করার পরেও তাহারা সাহস হারায় নাই এবং দমিয়া 
যায় নাই । 

ইহা দ্বারা বলা হইয়াছে যে, কেন তোমরা আল্লাহর সাহায্য হইতে এবং তাহার দীন হইতে 
পরাজ্মুখ থাকিতেছ। আল্লাহার সহায়তায় তোমরা পূর্ণোদ্যমে নবীর উপর হামলাকারীদিগকে 
হত্যা কর, যুদ্ধের মাঠে ঝাঁপাইয়া পড়, শহীদ হও, নিহত কর এবং এইভাবে আল্লাহর সাথে 
সাক্ষাৎ কর। 

ইব্‌ন আব্বাস রো) 1১451 (5৭ এর অর্থ বলেন ঃ তাহারা ভীত হয় নাই । ইব্‌ন যাঈদ 
রে) বলেন £ শত্রুপক্ষের বিজয়ের ফলে তাহারা ভীত ও সন্ত্রস্ত হইয়া পড়ে নাই। মুহাম্মদ ইবৃন 
ইসহাক, সুদ্দী ও কাতাদা ইহার অর্থ এই বলেন যে, তাহাদের নবীদিগকে যখন হত্যা করা 
হইতেছিল তখনো তাহার দমিয়া যায় নাই। 


(১2৯১১ GIES) IU 01811761550 05৩ SEL 
০২১৪২] 5811 ৮০ (১১০১1 0০18] dy al ও Cl 
অর্থাৎ আল্লাহ সবরকারীদিগকে ভালবাসেন । তাহারা আর কিছুই বলে নাই, শুধু বলিয়াছে- 
হে আমাদের পালনকর্তা! আমাদের পাপ এবং যাহা কিছু বাড়াবাড়ি হইয়া গিয়াছে আমাদের 
কাজে, তাহা মোচন করিয়া দাও আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফিরদের বিরুদ্ধে 
আমাদিগকে সাহায্য কর। অর্থাৎ ইহাই তাহাদের একমাত্র প্রার্থনা ছিল। 
(১১11 55195 5111 ৮৮158 অতঃপর আল্লাহ তাহাদিগকে দুনিয়ার ছাওয়াব দান 
করিয়াছেন । অর্থাৎ সাহায্য, কল্যাণ ও উত্তম পরিণতি দান করিয়াছেন। 
১১১31 4১15 ১.9 এবং আখিরাতে উত্তম প্রতিফল দান করিবেন। অর্থাৎ 
আখিরাঁতেও আল্লাহ তাহাদিগকে বহু সাওয়াব দান করিবেন। 


% 2 


১১১০০৯]। ২০৯ 4115 আর আল্লাহ সৎ কর্মশীলদিগকে ভালবাসেন। 
46506 (556 50194 GVEA ৬55 ৫ (১৭) 
০৬৮৮৮৮৮৪ 
০5৮52852১৫৮ (১০1 *) 
05415 4১51৮551৩৩৪ HS CS pS BES (No) 
০৫৯১ 55০ ৩৪5 ৮১৩ ১5৭55 
৮০৬15১0০43১ TS ১65৫ SIL IES (Noy) 
» OFS ৩ ৮০১ (০৩৬০ 0৪ ৪০৫4৮ 3৮০৩০, 
৪ ৪0০৮ ২6০৯৯ 62৮০ তত (৩) ৩8৪ 05 035 
OES SELES ৮৩ ৬৬ UES 


Contents 


৬২৪ তাফসীরে ইব্ন কাছীর 


০০৯৯ 2৮৩৩ ০১1৫ এ ও 


(৬৮৬ 


05০১৩৮৮১১৭০) 


SIS রও 


৪ ৬ ০৫ 
0৮১৮ 
১৪৯. “হে ঈমানদারবৃন্দ! যদি তোমরা কাফেরদের অনুগত হও, তবে তোমাদিগকে 


বিপরীতমুখী করিবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হইবে৷’ 

১৫০. “আল্লাহই তো তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী ।' 

১৫১. আমি “কাফেরদের হৃদয়ে ভীতি সঞ্চার করিব, যেহেতু তাহারা আল্লাহর শরীক 
করিয়াছে, যাহার স্বপক্ষে আল্লাহ কোন সনদ পাঠান নাই । জাহান্নাম তাহাদের বাসস্থান । 
যালিমদের নিবাস কতই নিকৃষ্ট । 

১৫২. “আর অবশ্যই আল্লাহ তোমাদের সহিত তাহার ওয়াদা পূর্ণ করিলেন, যখন 
তোমরা তাহার অনুমোদনক্রমে তাহাদিগকে বিনাশ করিতেছিলে, যতক্ষণ না তোমরা সাহস 
হারাইলে ও নির্দেশ সম্বন্ধে মতভেদ করিলে এবং তোমাদের কাম্যবস্তু দেখাইবার পর 
তোমরা অবাধ্য হইলে । তোমাদের কতিপয় ইহকাল চাহিতেছিল এবং কতক পরকাল 
চাহিতেছিল। অতঃপর তিনি তোমাদিগকে পরীক্ষা করার জন্য তাহাদের হইতে ফিরাইয়া 
দিলেন। অবশ্য তিনি তোমাদিগকে ক্ষমা করিলেন এবং আল্লাহ মু"মিনদের প্রতি 
অনুগ্রহশীল ৷’ 

১৫৩. “স্মরণ কর, তোমরা যখন উপরের দিকে উঠিতেছিলে এবং পিছনে ফিরিয়া 
কাহারও প্রতি লক্ষ্য করিতেছিলে না। আর রাসূল তোমাদিগকে পিছন হইতে আহ্বান 
করিতেছিল। ফলে তিনি তোমাদিগকে বিপদের উপর বিপদ দিলেন যাহাতে তোমরা যাহা 
হারাইয়াছ এবং যে বিপদ তোমাদের উপর আসিয়াছে তাহার জন্য দুঃখিত না হও । তোমরা 
যাহা কর আল্লাহ তাহা ভালভাবেই অবহিত । 

তাফসীর ঃ আল্লাহ তা“আলা স্বীয় মু'মিন বান্দাদিগকে ভীতি প্রদর্শন করিয়া বলেন, যদি 
তোমরা কাফির ও মুনাফিকদিগকে মান্য কর, তবে তোমরা ইহকাল ও পরকালে লাঞ্চিত ও 
অপমানিত হইবে। 

যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ KLE de SS TS ১2১11553250) 
১১১4৩ 11855% অর্থাৎ তোমরা যদি কাফিরদের কথা শুন, তাহা হইলে তাহা 
তোমাদিগকে পর্যায়ক্রমে পূর্বাবস্থায় ফিরাইয়া নিবে । তাহাতে তোমরা ক্ষতির সম্মুখীন হইবে। 

অতঃপর তিনি তাহারই সাহায্য-সহযোগিতার উপর নির্ভর করার জন্যে নির্দেশ দান করিয়া 
বলেন ৪ 7: ১০১-০এ। ০৪৯ ৬৯37৫১৯০441 43 অর্থাৎ আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং 
০১০৭ কপ 
ভাহে তত (৪৩ যদা তারপরও ত 
ও বিনষ্ট করিয়া দিব। এই প্রসঙ্গেই আল্লাহ তা'আলা বলেন ঃ 


Contents 


সূরা আলে ইমরান ৬২৫ 


০ Ted oe ew ose oer ৩৩5 ৩% eer 6s ৬ ৩ oof 
“১১০15 4110194১105 cess a ad 


০০525 


অর্থাৎ সত্তরই আমি কাফিরদের মনে ভীতির সঞ্চার করিব । কারণ তাহারা এমন বস্তুকে 
আল্লাহর অংশীদার করিয়াছে, যাহার সম্বন্ধে আল্লাহ তা'আলা কোন প্রমাণ অবতীর্ণ করেন নাই। 
আর তাহাদের ঠিকানা হইল দোযখের আগুন। বস্তুত যালিমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট। 

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে সহীহ্ছয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন ৪ 
আমাকে এমন পাঁচটি বিষয় দেওয়া হইয়াছে যাহা আমার পূর্ববর্তী কোন নবীকে দেওয়া হয় 
নাই। (এক) এক মাসের দীর্ঘ পথ পর্যন্ত আমাকে ভক্তি বিভূষিত প্রভাব দ্বারা সাহায্য করা 
হইয়াছে! (দুই) সমগ্র ভূমিকে আমার জন্যে মসজিদতুল্য পবিত্র করা হইয়াছে । (তিন) যুদ্ধলন্ধ 
মাল (গনীমাত) আমার জন্যে হালাল করা হইয়াছে । চোর) আমাকে সুপারিশ করার অধিকার 
দেওয়া হইয়াছে । (পাচ) প্রত্যেক নবীকে বিশেষ কোন সম্প্রদায় বা জাতির জন্যে প্রেরণ করা 
হইলেও আমাকে সমগ্র বিশ্বের মানব জাতির জন্যে নবী করিয়া প্রেরণ করা হইয়াছে। 
ও ইমাম আহমাদ বর্ণনা করিয়াছেন যে, আবু উমামা (রা) বলেন ৪ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সমস্ত নবীগণের উপর অথবা অন্যান্য সকল উম্মতের উপর 
আমাকে চারিটি বিষয়ে প্রাধান্য দান করা হইয়াছে । (এক) সমগ্র মানব জাতির জন্যে আমাকে 
নবী করিয়া প্রেরণ করা হইয়াছে । (দুই) আমার উম্মতের জন্যে সমগ্র ভূমিকে সিজদাযোগ্য 
পবিত্র করা হইয়াছে। তাই যেখানেই নামাযের সময় উপস্থিত হইবে সেখানেই উহা আদায় 
করিতে পারিবে ৷ (তিন) আমার শত্রু আমা হইতে একমাসের পথের ব্যবধানে থাকিলেও আল্লাহ 
পাক তাহার অন্তরে আমার ভয় প্রবেশ করাইয়া দিবেন। (চার) আমার জন্য গনীমাতকে হালাল 
করা হইয়াছে। 

আবূ উমামা সাদী ইব্‌ন আজলান হইতে বসরার অধিবাসী দামেস্বীর মুক্ত দাস সিয়ার 
কুরাইশী আমুতী ও সুলায়মান তায়মীর সনদে তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তিনি আরও 
বলিয়াছেন যে, হাদীসটি উত্তম ও সহীহ পর্যায়ের । আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে 
আবু ইউনুস, আমর ইব্‌ন হারিছ, ইব্‌ন ওয়াহাব ও সাঈদ ইব্ন'মানসুর বর্ণনা করিয়াছেন যে, 
আবু হুরায়রা রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আমার ব্যক্তিতে ভীতিপ্রদ প্রভাব সৃষ্টি 
দ্বারা আমাকে সাহায্য করা হইয়াছে । ইব্‌ন ওয়াহাবের সনদে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন মুহাম্মাদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু মুসা রো) বলেন ঃ 

‘রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, আমাকে পাচটি বিষয়ে বিশিষ্ট করা হইয়াছে । (এক) আমাকে 
শ্বেতাংগ ও কৃষ্ণাংগ উভয় শ্রেণীর মানুষের জন্যে প্রেরণ করা হইয়াছে । (দুই) আমার জন্যে 
সমস্ত যমীনকে পবিত্র মসজিদ করা হইয়াছে । (তিন) গনীমাতের মাল আমার জন্যে হালাল করা 
হইয়াছে, যাহা আমার পূর্বে অন্য কাহারও জন্যে হালাল করা হয় নাই। (চার) এক মাস পথের 
দূরত্ব হইতে আমার শত্রুর অন্তরে আমার ভীতি সৃষ্টি করা হয়। (পাচ) আমাকে সুপারিশ করার 


কাছীর (২য় খণ্))-_-৭৯ 


Contents 


৬২৬ তাফসীরে ইব্ন কাছীর 


অনুমতি দেওয়া হইয়াছে, অথচ অন্য নবীগণ সুপারিশ করার অধিকার চাহিয়া নিয়াছেন। পরন্তু 
আমি সেই সকল লোকের সুপারিশ বিলুপ্ত করিয়াছি যাহারা আগ্লাহর' সহিত মৃত্যু পর্যন্ত কোন 
শরীক করেন নাই ।” একমাত্র আহমদ (র) ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী Le $ ৫ ১301 2018 ৭৪ ০৪1 এই 
আয়াত প্রসঙ্গে বলেন ঃ আল্লাহ আবু সুফিয়ানের (রা) অন্তরে ভীতি উৎপাদন করিয়াছিলেন! 
তাই তিনি যুদ্ধ হইতে ফিরিয়া যান। | 

ইব্‌ন আবূ হাতিম 423074১৮৮৯3 45 1111 ৫৪০ এ], এই আয়াতের 
ব্যাখ্যায় বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ৪ আল্লাহ তাহাদিগকে সাহায্যের অংগীকার 
করিয়াছিলেন । 

নিন আয়াতাংশটি ওহুদের প্রথম দিনের কথা স্মরণ করাইয়া দিতেছে ঃ 


ESL ৬৭৪1২144005 LT nial 1৬৪১ sl 
LAE EE EAS ৯ ১১০৮৪ na ESAS IEE 15২০5 UL ০১৬ 
agus KIL ০০ ১ 

অর্থাৎ তুমি যখন মু’মিনগণকে বলিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের 
পালনকর্তা তোমাদের সাহায্যার্থে আসমান হইতে তিন হাজার ফেরেশতা পাঠাইবেন ? অবশ্য 
তোমরা. যদি সবর কর এবং স্থির থাক আর তখনই যদি তাহারা তোমাদের উপর আক্রমণ 
চালায়, তাহা হইলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়া উপর পাচ হাজার ফেরেশতা 
তোমাদের সাহায্যে পাঠাইবেন 

ইহা ওহুদের যুদ্ধের কথা । কারণ, তখন মুসলিম মুজাহিদদের শত্রুপক্ষের সংখ্যা ছিল তিন 
হাজার। তবুও তাহারা যতক্ষণ দৃঢ়ভাবে মুকাবিলা করিয়াছে ততক্ষণ তাহারা প্রাধান্য বিস্তার 
করিয়াছে এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত হইয়াছে। ইহা হইল যুদ্ধের প্রথম দিনের অবস্থা । তারপর 
হইতে তাহাদের কতক তীরন্দাজ অবাধ্যতা করে এবং যে শর্তের উপর সাহায্যের অংগীকার 
করা হইয়াছিল তাহা অমান্য করে । ফলে দ্বিতীয় দিন তাহারা পরাজয় বরণ করে । 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন $ ৯১০১-41-১০. আল্লাহ-লসই-ওয়াদা-সত্যে 
পরিণত করিয়াছিলেন। অর্থাৎ প্রথম দিনে ১১১৯3 | যখন তোমরা তাহাদিগকে খতম 
করিতেছিলে । অর্থাৎ হত্যা করিতেছিলে । 4১২১ তাহারই মজীতে । অর্থাৎ তাহাদের উপর বিজয় 
লাভের উদ্দেশ্যে ১14151 ৮৯ যতক্ষর্ণ তোমরা কাপুরুষতা প্রদর্শন না করিয়াছ। ইব্‌ন 
আববাস (রা) ও ইবৃন জারীজ (র) বলেন £ 1:81) এর অর্থ ১১২] অর্থাৎ কাপুরুষতা । 
১০০০১১৯৭১০৪ 5০545 অর্থাৎ যাহা তীরন্দাজরা ঘটাইয়াছিল। ৫1 58845 
১১৯২১. অর্থাৎ সেই খুশীর বস্তু দেখার পর কৃতজ্ঞতা প্রদর্শন করিয়াছ যাহা তোমাদের চক্ষের 
সামনে বিদ্যমান ছিল। 

17511 ১, $8০ তোয়াদের কাহারও কাম্য ছিল দুনিয়া। অর্থাৎ কেহ কেহ 
গনীমাত দেখিয়া উহা লাভের উদ্দেশ্যে ঝাঁপাইয়া পড়িয়াছ। 


Contents 


সুরা আলে ইমরান ৬২৭ 


১২11 ee Mo 75 ৯১5৪। ০১০৪ ১০৯৯০) কাহারও কাম্য ছিল আখিরাত। 
তৎপর তিনি তোমাদিগকে পরীক্ষা করার উদ্দেশ্যে শত্রু হইতে বিরত রাখেন । অবশেষে তিনি 
তাহাদিগকে তোমাদের উপর বিজয়ী করিয়াছেন তাহাও তোমাদিগকে পরীক্ষা করার উদ্দেশ্যে । 

১৫১০ (২০ ১813 তিনি তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। অর্থাৎ তোমাদের এই কর্ম আল্লাহ 
ক্ষমা করিয়াছেন। কেননা তিনি জানেন যে, স্পষ্টতই তোমরা সংখ্যায়ও নগণ্য ছিলে । 

ইব্‌ন জারীর (র) ১০1১০ :5৪1-এর ভাবার্থে বলেন £ আল্লাহ এই সম্বন্ধে কোন 
জিজ্ঞাসাবাদ করিবেন না। মুহাম্মদ ইব্‌ন ইসহাকও ইহা বলিয়াছেন। উহাও ইব্‌ন জারীর (র) 
বর্ণনা করিয়াছেন। 

১৯০০০১-০]। ৮৮০ ০০৯৪ 354015 অর্থাৎ যাহারা ঈমান আনিয়াছে তাহাদের সাথে 
রহিয়াছে আল্লাহ্‌র কৃপা । 

ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে আব্দুল্লাহ, আবূ যানাদ, আবদুর রহমান ইব্‌ন 
আবু যানাদ, সুলায়মান ইব্‌ন দাউদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলিয়াছেন ঃ ওহুদের যুদ্ধে আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (সো)-কে যত সাহায্য করিয়াছেন অন্য 
কোন যুদ্ধে আর তত সাহায্য করেন নাই। কিন্তু আমরা আমাদের কর্মদোষে উহার ফলাফল 
পাল্টাইয়া দিয়াছি। যতই হউক, এই কথা তো কেহ অস্বীকার করিতে পারিবে না যে, 5319 
4১9১১8০9০৯০ 31 5559 | ০৫৪৮০ এই আয়াত ওহুদের যুদ্ধ সম্পর্কে নাযিল হইয়াছে। 
_ ইবন আব্বাস (রা) ও হাসান (র) বলেন £ 

তাহারা কাপুরুষতা প্রদর্শন করিয়াছে। সেই কথাই আল্লাহ বলিয়াছেন 4.২513 ৮ 
(2১1 ১:১2 ১০৫০ Lil oT, 1৮০ ১২ ১০৯০১ ১২ ১৪৪১৪) 08৩ 
৮১১১1 3১ ০০ (৫৯০5 অর্থাৎ যখন তোমরা কাপুরুষতা প্রদর্শন করিয়াছ এবং কার্য নিয়া 
বিবাদ করিয়াছ আর তোমাদের খুশির বস্তু দেখার পর নাফরমানী প্রদর্শন করিয়াছ, তাহাতে 
তোমাদের কাহারো কাম্য ছিল দুনিয়া আর কাহারো কাম্য ছিল আখিরাত । 

কয়েকজন তীরন্দাজ নির্দেশ অমান্য করিল । তাহাদিগকে রাসূলুল্লাহ (সা) পর্বত ঘাটিতে 
দাড় করাইয়া এই নির্দেশ দেন যে, এই স্থান হইতে তোমরা শত্রুদের গতিবিধি লক্ষ্য করিবে। 
তাহারা যেন তোমাদের পিছন দিকে স্থান নিতে না পারে। যদি তোমরা আমাদের বিজয় দেখ, 
তবুও তোমরা নিজ স্থান পরিত্যাগ করিবে না এবং গনীমাত সঞ্চয়ে ব্যাপৃত হইবে না! কিন্তু 
মুসলমানদের বিজয় দেখিয়া তাহারা রাসূল (সা)-এর নির্দেশ অমান্য করিয়া সেই-স্থান ত্যাগ 
করে এবং অন্যদের সঙ্গে মিলিয়া গনীমাত কুড়াইতে আরম্ভ করে । এদিকে পলায়নপর মুশরিকরা 
পর্বত গিরিপথ মুক্ত দেখিয়া সেই পথে প্রচণ্ড আক্রমণ চালায় । ফলে যাহারা রাসূল (র)-এর 
নির্দেশে সেই পথে স্থির ছিল, তাহারা শহীদ হইয়া যান। 

রাসূলুল্লাহ (সা)-কে দিনের প্রথমার্ধে সাহায্য করা হইয়াছিল । সাহাবীরা সাতজন অথবা নয় 
জন মুশরিককে হত্যাও করিয়াছিল । 

কিন্তু মুশরিকদের অতর্কিত এক প্রচণ্ড হামলায় স্বল্পক্ষণের মধ্যে মুসলমানদের জয়ের মাল্য 
মুশরিকরা ছিনাইয়া নেয়। রাসূলুল্লাহ (সা) তখন মিহরাস নামক একটি গুহায় আশ্রয় নিয়াছিলেন' 


Contents 


৬২৮ তাফসীরে ইব্ন কাছীর 


এদিকে শয়তান ঘোষণা করিয়া দেয় যে, মুহাম্মদ নিহত হইয়াছে এবং ইহাতে কোন সন্দেহ 
নাই। | 

এই দুঃসংবাদের সময় উদভ্রান্ত মুসলমানদের সামনে হঠাৎ নবী (সা) গুহা হইতে উদিত 
হন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, এমন সময় আমরা তাহাকে আমাদের মাঝে পাইয়া সকল 
বিপদ ও দুঃখ ভুলিয়া যাই । আমরা সবাই তাহার দিকে ছুটিয়া যাই। তখন তিনি বলিতেছিলেন, 
সেই লোকদের উপর আল্লাহর ক্রোধ পতিত হউক, যাহারা আল্লাহর রাসূলের অবয়বকে রক্তাক্ত 
করিয়াছে। অল্পক্ষণ পরেই তিনি আবার বলেন যে, অথচ তাহাদের এতদূর অগ্রসর হওয়ার 
কোনই অধিকার নাই। 

কিছুক্ষণ পরেই পাহাড়ের উপর হইতে আবু সুফিয়ানের কণ্ঠ শুনিতে পাই । তিনি উচ্চস্বরে 
বলিতেছিলেন, হোবলের মস্তক উন্নত হউক । হোবলের মস্তক উন্নত হউক। অতঃপর বলিলেন, 
কোথায় আবু কাবশা ? কোথায় ইব্‌ন আবূ কাহাফা ? কোথায় ইব্‌ন খাত্তাব? 

ইহা শুনিয়া উমর (রা) রাসূলুল্লাহ সো) কে বলিলেন, আমাকে অনুমতি দিন, আমি তাহার 
উত্তর দিই। তিনি অনুমতি দেন। তখন উমর (রা) বলেন - আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহাসম্মানিত। 

আবু সুফিয়ান উহা শুনিয়া বলিলেন- বল, কোথায় ইব্‌ন আবূ কাবশা ? কোথায় ইব্‌ন আবু 
কাহাফা ? কোথায় ইব্‌ন খাত্তাব? 

তদুত্তরে উমর (রা) বলিলেন- এই হইল রাসূলুল্লাহ সো), এই হইল আবূ বকর এবং এই 
আমি উমর । 

আবু সুফিয়ান বলিলেন- ইহা হইল বদরের যুদ্ধের প্রতিশোধ । এইভাবেই রৌদ্র ও ছায়া 
পরিবর্তিত হইয়া থাকে । আর যুদ্ধ হইল কূপের বালতির ন্যায়। উমর (রো) ইহার উত্তরে 
বলিলেন, না, তোমাদের নিহত ব্যক্তিরা আর আমাদের নিহত ব্যক্তিরা সমান নহে। তোমাদের 
নিহতরা যাইবে জাহান্নামে এবং আমাদের নিহতরা যাইবে জান্নাতে । আবু সুফিয়ান বলিলেন, 
যাহা হউক, তোমাদের নিহতদিগকে নাক-কান কাটা বিশ্রী ধরনের পাইবে । তবে আমাদের ইহা 
করিতে মত ছিল না। যখন এমন করিয়াই ফেলিয়াছে, তখন এক রকম মন্দও হয় নাই। 

হাদীসটি দুর্বল । তবে ইহার বিষয়বস্তু বিস্ময়কর ৷ ইব্‌ন আব্বাস রো) হইতে মুরসাল সূত্রেও 
হাদীসটি রিওয়ায়েত করা হইয়াছে। কিন্তু ইব্‌ন আব্বাস (রা) এবং তাহার পিতা কেহই এই 
যুদ্ধে উপস্থিত ছিলেন না। সুলায়মান ইব্‌ন দাউদ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ ইব্ন আব্বাস 
হইতে ধারাবাহিকভাবে উছমান ইবৃন সাঈদ, আবু নযর ফকীহ ও হাকেম স্বীয় মুস্তাদরাকেও ইহা 
বর্ণনা করিয়াছেন । সুলায়মান ইব্‌ন দাউদ হাশিমীর সনদে বায়হাকী স্বীয় দালাইলুন নুবুয়াহ গ্রন্থে 
এবং ইবৃন আবূ হাতিম নিজ গ্রন্থে ইহা বর্ণনা করিয়াছেন। সহীহ হাদীস গ্রন্থসমূহে ইহার সমর্থক 
হাদীস রহিয়াছে। 

ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে শা“বী, আতা ইবৃন যায়িদ, হাম্মাদ, আফফান ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ 

ওহুদের যুদ্ধের দিন স্ত্রীলোকেরা মুসলমান সৈনিকদের পিছনে অবস্থান গ্রহণ করিয়াছিল এবং 
মুশরিকদের হাতে আহতদের পরিচর্যা করিতেছিল। আমি কসম করিয়া বলিতে পারি যে, সেই 
দিন আমাদের কাহারো পার্থিব লিন্সা ছিল না। কিন্তু আয়াত নাযিল হয় যে ১১১ ১০ ০২, 


Contents 


সূরা আলে ইমরান ৬২৯ 


PA pee 5৮০75 8৮৯১ ১১৪ ১০ ps Li অর্থাৎ তাহাতে তোমাদের 
কাহারো কাম্য ছিল দুনিয়া আর তোমাদের কাহারো কাম্য ছিল আখিরাত । অতঃপর তিনি 
তোমাদিগকে হটাইয়া দিলেন তাহাদের উপর হইতে যাহাতে তোমাদিগকে পরীক্ষা করেন । যাহা 
হউক, তাহারা রাসূল (সা)-এর নির্দেশ অমান্য করাতে এই বিপদ ঘটে । রাসূল (সা)-এর সঙ্গে 
মাত্র নয়জন সাহাবী ছিলেন। তাহাদের মধ্যে সাতজন আনসার এবং দুইজন মুহাজির ছিলেন! 
এক সময় যখন রাসূলুল্লাহ (সা)-কে চতুর্দিক দিয়া মুশরিকরা ঘিরিয়া ফেলে, তখন তিনি বলেন 
-যে ব্যক্তি ইহাদিগকে হটাইয়া দিতে সক্ষম হইবে তাহার প্রতি আল্লাহর করুণা বর্ষিত হইবে। 
ইহা শুনিয়া একজন আনসার উহাদের মুকাবিলায় দীড়াইয়া যান এবং শহীদ হন। আবার 
বলিলেন, যে ব্যক্তি ইহাদিগকে মুকাবিলা করিয়া হটাইয়া দিতে সক্ষম হইবে তাহার প্রতি 
আল্লাহর করুণা বর্ষিত হইবে । ইহা শুনিয়া আরও একজন দীড়াইয়া যান এবং তিনিও শহীদ 
হইয়া যান। এইভাবে সাতজন সাহাবী শহীদ হন। অতঃপর রাসূলুল্লাহ (সা) অপর দুইজন 
সাহাবীকে লক্ষ্য করিয়া বলেন, “বড়ই দুঃখের বিষয়, আমাদের সংগীদের প্রতি ইনসাফ ভিত্তিক 
বিচার করা হয় নাই !' 
অতঃপর আবু সুফিয়ান তাহাদের উদ্দেশ্যে বলেন, হোবলের শির উন্নত হউক । ইহা শুনিয়া 
রাসূলুল্লাহ (সা) সাহাবীগণকে বলিলেন যে, তোমরা বল, আল্লাহ সর্বশ্রেষ্ঠ । তিনিই সর্বাপেক্ষা 
সম্মানিত। সাহাবীগণ আবু সুফিয়ানের প্রত্যুত্তরে বলিলেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ । তিনিই সর্বাপেক্ষা 
সম্মানিত। আবূ সুফিয়ান বলিলেন, আমাদের তো উহা হইতে সম্মানিত প্রতিমা উষযা রহিয়াছে। 
তোমাদের তো আল্লাহর উপর সম্মানিত কিছু নাই। রাসূলুল্লাহ (সা) সাহাবীদের বলিলেন, 
“তোমরা বল, আল্লাহ আমাদের প্রভু আর তোমাদের কোন প্রভু নাই। অতঃপর আবু সুফিয়ান 
বলিলেন, আজকের দিন বদরের দিনের প্রতিশোধ । এইভাবে একদিন তোমাদের, একদিন 
আমাদের । যেমন হানযালার বদলায় হানযালা । অমুকের বদলায় অমুক । অর্থাৎ সমান সমান । 
রাসূলুল্লাহ সো) ইহার উত্তরে বলেন- না, সমান নয়। আমাদের নিহতরা জীবিত এবং 
তাহাদিগকে আহার দেওয়া হয়। আর তোমাদের নিহতরা জাহান্নামী এবং তাহারা শাস্তি ভোগ 
করিতেছে । আবু সুফিয়ান বলিলেন, তোমরা তোমাদের নিহতদিগকে নাক-কান-হাত-পা কাটা 
অবস্থায় পাইবে । ইহা করিতে আমরা নির্দেশও দ্বিই নাই, নিষেধও করি নাই । ইহা আমরা 
পছন্দও করি নাই । তবে মন্দ হইয়াছে বলিয়াও মনে করি না । যাহা হইয়াছে ভালই হইয়াছে। 
ইহার পর রাসূল (সা) হামযার প্রতি তাকাইয়া দেখেন যে, তাহার পেট ফাড়া। হিন্দা 
তাহার কলিজা বাহির করিয়া চিবাইয়াছে। কিন্তু বহু চেষ্টা করিয়াও উহার কোন অংশ গলধকরণ 
করিতে সক্ষম হয় নাই। রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন, কোন অংশ খাইয়াছে কি ? 
সাহাবাগণ বলিলেন, না। রাসূলুল্লাহ (সা) বলিলেন, আল্লাহ চাহেন না যে, হামযার শরীরের 
অংশ জাহান্নামে নিক্ষিপ্ত হউক । ইহার পর রাসূলুল্লাহ সো) হামযার জানাযা নামায 
পড়েন। অতঃপর এক আনসারকে আনিয়া তাহার পার্শ্বে রাখিয়া জানাযা পড়া হয়। জানাযা 
শেষে আনসারকে তুলিয়া নিয়া যাওয়া হয়, কিন্তু হযরত হামযার লাশ সেই স্বানেই থাকিয়া 
যায়। এইভাবে সত্তর জন শহীদকে আনা হয় এবং তাহাদের সহিত সত্তর বার হযরত হামযার 
জানাযা পড়া হয়।’ একমাত্র আহমাদ (র) ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 
৬৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


বাররা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, ইস্রাঈল, আবদুল্লাহ ইব্‌ন মুসা ও 
বুখারী (র) বর্ণনা করেন যে, বাররা (রা) বলেন ৪ 

মুশরিকদের সাথে আমাদের ওহুদের যুদ্ধ সংঘটিত হয়। রাসূল (সা) তীরন্দাজদের একটি 
দলকে নির্দিষ্ট স্থানে নিযুক্ত করেন এবং হযরত আবদুল্লাহ ইব্‌ন জুবাইরকে (রা) তাহাদের 
নেতৃত্ভার অর্পণ করেন। তাহাদিগকে বলিয়া দেন যে, যদি তোমরা আমাদিগকে তাহাদের 
উপর বিজয়ী দেখিতে পাও, তবুও এই স্থান পরিত্যাগ করিবে না। আর তাহারা আমাদের উপর 
বিজয়ী হইলেও তোমরা এই স্থান পরিত্যাগ করিবে না। যুদ্ধ শুরু হওয়ামাত্রই মুশরিকরা পিছু 
হটিতে শুরু করে। এক পর্যায়ে মুশরিক মহিলাগণ কাপড় উঁচু করিয়া পাহাড়ের 
আড়ালে-আবডালে লুকাইতে থাকে । এমন সময় সেই তীরন্দাজ দলটি “গনীমাত গনীমাত' 
বলিয়া চীৎকার করিয়া নির্ধারিত স্থান হইতে সরিয়া যায়। আবদুল্লাহ ইব্‌ন জুবাইর বলিয়াছেন, 
রাসূলুল্লাহ (সা) সেই স্থান ত্যাগ করিতে কঠোরভাবে নিষেধ করিয়াছিলেন । কিন্তু তাহারা নিষেধ 
অমান্য করিয়া স্থান ত্যাগ করে । ফলে মুশরিকদের হঠাৎ পশ্চাৎ দিক হইতে হামলায় সত্তর জন 
সাহাবী শহীদ হইয়া যান। ইহার পর আবু সুফিয়ান একটি উচু স্থানে উঠিয়া চিৎকার করিয়া 
বলেন, মুহাম্মদ আছে কি ? রাসূলুল্লাহ (সা) সবাইকে উত্তর দিতে নিষেধ করিলেন। ইহার পর 
বলিলেন, আবু বকর আছে কি? এবারও কোন উত্তর না পাইয়া তিনি বলিতেছিলেন যে, ইহারা 
সবাই নিহত হইয়াছে। যদি জীবিত থাকিত তাহা হইলে অবশ্যই উত্তর দিত। 

ইহা শুনিয়া উমরের (রা) ধৈর্যের বাধ ভাঙ্গিয়া গেল। তিনি বলিলেন, হে আল্লাহর দুশমন! 
মিথ্যা বলিয়াছ। তোমাকে যে আল্লাহ্‌ ধ্বংস করিবেন তিনি আমাদিগকে জীবিত রাখিয়াছেন। 
আবু সুফিয়ান বলিলেন, হোবলের শির উন্নত হউক । নবী (সা) বলিলেনন, তোমরা উত্তর দাও । 
সাহাবাগণ বলিলেন, কি উত্তর দিব ? রাসূল (সা) বলিলেন, “বল, আল্লাহই সর্বশ্রেষ্ঠ ও মহা 
সম্মানিত । তাহারা তাহাই বলিলেন । আবু সুফিয়ান বলিলেন, আমাদের তো হোবলের চেয়েও 
বড় উষযা রহিয়াছে । তোমাদের তো (আল্লাহর চেয়ে বড়) কেহ নাই। রাসূল (সা) বলিলেন, 
উত্তর দাও। সাহাবীগণ বলিলেন, উত্তরে কি বলিব ? রাসূল (সা) বলিলেন, বল যে, আল্লাহ 
আমাদের প্রভু । আর তোমাদের তো কোন প্রভু নাই। বারবা (র) হইতে ধারাবহিকভাবে আবৃ 
ইসহাক, যুহাইর ইব্‌ন মুআবিয়া ও আমর ইব্‌ন খালিদও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া, আবু উমামা, 
আবদুল্লাহ ইব্‌ন সাঈদ ও বুখারী বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন £ 

ওহুদের যুদ্ধে মুশরিকরা পরাজিত হইয়া পলায়ন শুরু করে। এমন সময় ইবলিস 
তাহাদিগকে ডাকিয়া বলে- হে আল্লাহর বান্দারা! তোমরা পিছনের সংবাদ নাও । আগের দল 
পিছনের দলের সংগে মিলিয়া গিয়াছে। ইহার পরই হুযায়ফা দেখেন যে, তাহার পিতার উপর ' 
আক্রমণ চলিতেছে । ইহা দেখিয়া তিনি চিৎকার করিয়া বলিতে থাকেন, হে আল্লাহর বান্দারা! 
ইনি আমার পিতা, আমার পিতা । কিন্তু তাহার কথা অগ্রাহ্য করিল । শেষ পর্যন্ত ইয়ামান (রা) 
শহীদ হন। হুযায়ফা (রা) বলেন, এই হত্যার জন্য আল্লাহ তাহাদিগকে ক্ষমা করুন। উরওয়া 
(রা) বলেন, ইয়ামান (রা)-এর হত্যাকারীদের প্রতি হযরত হুযায়ফার (রা) মৃত্যু পর্যন্ত এই 
কল্যাণ কামনা ছিল। 


সুরা আলে ইমরান | ৬৩১ 


বায় ইবন আওযম হইতে ধারাবাহিকভাবে য়া ইবন ইসহাক বর্ণনা করেন থে 
যুবাইর ইবন আওয়াম (র) বলেন 

Ss CES NE EO HEE হরর হারার 
দেখিয়াছি প্রথমদিকে মুসলমানগণ বিজয় লাভ করিয়াছিল । কিন্তু ইহার পরে যখন তীরন্দাজরা 
তাহাদের নির্ধারিত স্থান পরিত্যাগ করে, তখন কাফিররা একযোগে পিছন দিক দিয়া তাহাদের 
উপর আক্রমণ করে। এমন সময় ঘোষণা হয় যে, মুহাম্মদ নিহত হইয়াছে। তখন পরিস্থিতি 
সম্পূর্ণ পাল্টিয়া যায় । আমরা তাহাদের পতাকাবাহক পর্যন্ত পৌঁছিয়া গিয়াছিলাম। এমনকি 
নামী এক মহিলা সেই পতাকা আবার উত্তোলন করে এবং কুরাইশরা পুনরায় পতাকার তলে 
একত্রিত হয় । 

আলী ইন আবুরাহ ইবন মাসউদ হইতে ধারাবাহিকভাবে আব্দ খায়ের ও সুদী বর্ণন 
করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন 

সেই জে) যুদ্ধে আমি কোন সাহাবীকে পার্থিব লোভে যুদ্ধ করিতে দেখি নাই। কিছু 
সেই ঘটনা সম্পর্কে আল্লাহ তা'আলা নাযিল করিয়াছেন ঃ 8১০১ 02১০] ১০2 ১০7৫ 
১১ ২১1,১১০ অর্থাৎ তোমাদের কাহারো কাম্য ছিল দুনিয়া আর কাহারো কাম্য ছিল 
আখেরাত ৷ ইব্‌ন মাসউদ রে) হইতে অন্য সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে । আবদুর রহমান ইব্‌ন 
আউফ (র) এবং আবু তালহা (র) হইতেও ইহা বর্ণিত হইয়াছে। ইব্‌ন মারদুবিয়া রে)-ও ইহা 
বর্ণনা করিয়াছেন। আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ ১5217-3114১০7৯১-০৫) অতঃপর তিনি 
তোমাদিগকে হটাইয়া দিলেন তাহাদের উপর হইতে যাহাতে তোমাদিণকে পরীক্ষা করেন। 

ইব্‌ন ইসহাক বর্ণনা করেন ৪ 

কাসিম ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন রাফে নামক আদী ইব্‌ন নাজ্জার গোত্রের এক ব্যক্তি 
আমাকে বলিয়াছে যে, আনাস ইব্‌ন মালিকের চাচা আনাস ইবৃন নার ওহুদের যুদ্ধের সময় 
উমর ইবৃন খাত্তাব ও তালহাসহ মুহাজির ও আনসারদিগকে শূন্য হাতে দেখিয়া বলিলেন, কি 
হইয়াছে আপনাদের? আপনারা কি সাহস হারাইয়া ফেলিয়াছেন ? তাঁহারা বলিলেন, রাসূলুল্লাহ 
(সা) নিহত হইয়াছেন । তিনি বলিলেন, রাসূলুল্লাহ (সা) যদি বাঁচিয়া না থাকেন আপনারা বাচিয়া 
কি করিবেন ? উঠুন, যাহারা আপনাদিগকে হত্যা করিয়াছে তাহাদিগকে হত্যা করুন। এই 
বলিয়া তিনি শ্ুদের যুকাবিলায় ঝাঁপাইয়া পড়েন এবং যুদ্ধ করিতে করিতে শাহাদাৎ বরণ | 
করেন! 
হাসসান ও বুখারী বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক (রা) বলেন £ 

তাহার চাচা আনাস ইব্‌ন নার বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন। তাহার চাচা স্বয়ং বলেন 
যে, আমি নবী (সা)-এর প্রথম যুদ্ধে উপস্থিত থাকিতে পারি নাই । তবে আগামীতে যদি রাসূল 
(সা)-এর সংগে যুদ্ধ করার সুযোগ আসে তবে দেখা যাইবে ।“অতঃপর ওহুদের যুদ্ধে তিনি 
উপস্থিত হন ৷ যখন মুসলমানরা ব্যাকুল ও ছন্রভংগ হইয়া যায়, তখন তিনি বলেন, হে আল্লাহ! 
ইহারা যাহা করিয়াছে সেই সম্পর্কে আমি আপনার নিকট ওযরখাহী করিতেছি । এখন 


Contents 


৷ ৬৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


' মুশরিকদিগকে আর কাহাকেও হত্যা করার সুযোগ দিতে আমি নারাজ । এই বলিয়া তিনি 
তরবারী নিয়া বাহির হন। এমন সময় সা“আদ ইব্‌ন মাআযকে (র) দেখিতে পান। তিনি 
তাহাকে জিজ্ঞাসা করেন, হে সাআদ, কোথায় যাইতেছ ? আমি তো ওহুদের প্রান্তর হইতে 
বেহেশতের ঘ্বাণ পাইতেছি। ইহা বলিয়া তিনি কাফিরদের মুকাবিলায় ঝাঁপাইয়া পড়েন। 
পরিশেষে শাহাদাত বরণ করেন। শাহাদাতের পর তাহাকে কেহ চিনিতে পারে নাই । কেবল 
তাহার বোন, মামা এবং তাহার সন্তানরা তাহাকে চিনিতে পারিয়াছিল। তাহার সর্বাঙ্গে তীর, 
বর্শা ও তরবারীর মোট আশিটি ক্ষত ছিল। বুখারী (র) ইহা বর্ণনা করিয়াছেন। ছাবিত ইব্‌ন 
আনাসের (রা) সনদে মুসলিম (র)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন। 
উছমান ইব্‌ন মাওহাব হইবে ধারাবাহিকভাবে আবূ হামযা আবদান ও বুখারী বর্ণনা করেন 
যে, উছমান ইব্‌ন মাওহাব (রা) বলেন £ 
এক ব্যক্তি হজ্জে যাওয়ার পথে একদল লোককে বসা দেখিলেন । তিনি জিজ্ঞাসা করিলেন, 
ইহারা কাহারা ? উত্তর দেওয়া হইল যে, ইহারা কুরাইশ । তিনি আবার জিজ্ঞাসা করিলেন, 
ইহাদের শায়খ কে ? তাহারা বলিলেন, ইব্‌ন উমর (রো)। এমন সময় ইব্‌ন উমরও আগমন 
করেন। সেই লোকটি তাহার নিকট আসিয়া বলেন, আপনার নিকট আমার কিছু জিজ্ঞাসা করার 
ছিল। তিনি বলিলেন, হা, জিজ্ঞাসা করুন। লোকটি বলিলেন, আপনাকে বাইতুল্লাহ শরীফের 
শপথ দিয়া বলিতেছি, আপনি জানেন কি যে, উছমান ইব্‌ন আফফান (রা) ওহুদের যুদ্ধে পলায়ন 
করিয়াছে? তিনি বলিলেন, হ্যা । লোকটি পুনরায় জিজ্ঞাসা করিলেন, আপনি জানেন কি যে, 
তিনি বদরের যুদ্ধেও যোগদান করেন নাই ? তিনি বলিলে, হা । লোকটি আবার জিজ্ঞাসা 
করিলেন, আপনি জানেন কি যে, তিনি বায়আতুর রিযওয়ানেও শরীক ছিলেন না ? তিনি 
বলিলেন, হ্যা। লোকটি খুশি হইয়া আল্লাহু আকবার বলিলেন । 
ইহার পর ইব্‌ন উমর (রা) তাহাকে বলিলেন, এই দিকে আসুন। আপনি আমাকে যাহা 
জিজ্ঞাসা করিয়াছেন সেই সম্পর্কে বিস্তারিত শুনুন। ওহুদের যুদ্ধ হইতে পলায়নের পাপ আল্লাহ 
মাফ করিয়া দিয়াছেন। বদরের যুদ্ধে তাহার অনুপস্থিত থাকার কারণ হইল, তখন তাহার স্ত্রী 
তথা রাসূল (সা)-এর কন্যার কঠিন রোগ ছিল। তাই রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিয়াছেন, তুমি 
মদীনাতেই থাক এবং আল্লাহ তা'আলা তোমাকে যুদ্ধের ছাওয়াব দান করিবেন। আর 
গনীমতেরও তুমি অংশ পাইবে। বায়আতে রিযওয়ানের ঘটনা হইল এই যে, রাসূলুল্লাহ (সা) 
তাহাকে মক্কাবাসীদের নিকট পয়গাম নিয়া পাঠাইয়াছিলেন। মক্কাবাসীরা তাহাকে যথেষ্ট সমীহ 
করিত । উছমান (রা) মক্কায় পৌঁছার পর বায়আতে রিযওয়ান হয়। তখন রাসূলুল্লাহ (সা) 
তাহার ডান হাত উঠাইয়া বলিয়াছেন, এই উছমানের হাত। অতঃপর তিনি হাতখানা তাহার 
অন্য হাতের উপর রাখেন । অতঃপর লোকটিকে বলেন, এখন যান এবং এই কথা মনে রাখুন । 
উছমান ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন মাওহাব হইতে আবূ আওয়ানার সৃত্রেও বুখারী (র) হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। 
আল্লাহ তা'আলা বলেন ৪ ৬৯1 ২৮০ । 9159 ১১৯১০ 5 -আর তোমরা উপরে উঠিয়া 
যাইতেছিলে এবং পিছনের দিকে তাকাইতেছিলে না কাহারো প্রতি । অর্থাৎ তোমরা শত্রু হইতে 
_ পলায়ন করিয়া পর্বতের উপর আরোহণ করিয়াছিলে । হাসান ও কাতাদা বলেন, :১'১*০5 | 


Contents 


সূরা আলে ইমরান ৬৩৩ - 


অর্থাৎ যখন তোমরা পাহাড়ের উপর আরোহণ করিয়াছিলে এবং ৬৯1৪০ ১৯০7, অর্থাৎ 
শত্রুদের ভয়-ভীতির প্রভাবে কাহারো দিকে তাকাইতেছিলে না । 

১৫1১1 5514১০১৫ 4১-৮১৯।9 _ অথচ রাসূল ডাকিতেছিলেন তোমাদিগকে তোমাদের 
পিছন দিক হইত ৷ অর্থাৎ রাসূল তোমাদের পিছন দিক হইতে ডাকিতেছিলেন এবং তোমাদিগকে 
শক্র হইতে ভয়ে পলায়ন করিতে নিষেধ করিতেছিলেন 

সুদ্দী (র) বলেন ঃ 

যখন মুশরিকরা মুসলমানদের উপর প্রচণ্ড আঘাত হানে, তখন দিপ্িদিক হারাইয়া কেহ 
মদীনার দিকে ছুটে এবং কেহ পর্বতের চূড়ায় আরোহণ করে । সেই সময় আল্লাহর রাসূল (সা) 
আস” । এই আয়াতের দ্বারা আল্লাহ তা'আলা তখন সাহাবীদের পাহাড়ে আরোহণ করার ঘটনাই. 
বর্ণনা করিয়াছেন। তাই নবী (সা)-এর আহবানের কথা উল্লেখ করিয়াই আল্লাহ, তা'আলা 
বলিয়াছেন ঃ ৪৫1১1 ৪৫৬০০ ৯০০৩ ৯1৮15 ৩ 91525 ১৬৬০5 | আর 
তোমরা উপরে আরোহণ করিতেছিলে এবং পিছনে কাহারও প্রতি ফিরিয়াও তাকাইতেছিলে না। 
অথচ রাসূল ডাকিতেছিলেন তোমাদিগকে তোমাদের পিছন দিক হইতে । ইব্‌ন আব্বাস (রা) 
কাতাদা, রবী ইব্‌ন আনাস ও ইব্‌ন যায়িদও এই ভাবার্থ করিয়াছেন। 

রাসূলুল্লাহ (সা) সেই সময় মাত্র বারজন সাহাবীসহ অবস্থান করিতেছিলেন। ইমাম আহমাদ 
(র) ইহা বর্ণনা করিয়াছেন। 

বাররা ইব্‌ন আযিব রো) হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, যুহাইর ও হামান ইব্‌ন মূসা 
বর্ণনা করেন যে, বাররা ইব্‌ন আযিব (রা) বলেন £ রাসূল (সা) ওহুদের যুদ্ধের সময় একটি 
তীরন্দাজ বাহিনীকে সংগে নিয়াছিলেন। তাহারা সংখ্যায় ছিলেন পঞ্চাশজন । 

আবদুল্লাহ ইব্ন জুবাইর (রা) বলেন £ 

সেই যুদ্ধের সময় রাসূল (সা) আমাদিগকে নির্দিষ্ট একটি স্থানে মোতায়েন করিয়া 
বলিয়াছিলেন, কোন অবস্থাতেই তোমরা এই স্থান ত্যাগ করিবে না। যদি কোন লাভজনক 
ব্যাপারও তোমাদের সম্মুখে সংঘটিত হয়, যতক্ষণ লোক মারফত তোমাদিগকে এই স্থান ত্যাগ 
করার নির্দেশ না দেওয়া হয় ততক্ষণ সেখানে থাকিবে । আবদুল্লাহ ইব্‌ন জুবাইর বলেন, কিন্তু 
তাহার এই নির্দেশ অগ্রাহ্য করিয়া বিক্ষিপ্ত হইয়া পড়েন। অতঃপর তিনি বলেন, ইহার ফলে 
কাফিরদের আক্রমণ করার সুযোগ ঘটে । আল্লাহর কসম! আমি তখন মহিলাদিগকে দৌড়াইয়া 
পাহাড়ে উঠিতে দেখিয়াছি । তখন তাহাদের পায়ের গোছা পর্যন্ত দেখা যাইতেছিল এবং তাহারা 
কাপড় উচু করিয়া দৌড়াইতেছিল। এই অবস্থা দেখিয়া আবদুল্লাহ তাহার সংগীদিগকে বলিলেন, 
গনীমাত খুজিতেছ ? দেখ কি অন্য কোন দলকে গনীমাত খুঁজিতে ? ইহার পর আবদুল্লাহ ইব্‌ন 
জুবাইর (রা) তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, রাসূলুল্লাহ (সা) তোমাদিগকে কি বলিয়াছিলেন 
তাহা কি তোমরা ভুলিয়া গিয়াছ ? তাহারা উত্তরে বলিলেন, আমরা আমাদের ন্যায্য গনীমাত 
সংগ্রহ করিতেছি। তাহারা যখন আবার একত্রিত হইতেছিল, এমন সময় কাফিররা প্রচণ্ড হামলা 
চালায় । ফলে তাহারা দিপ্বিদিক হারাইয়া জান নিয়া পালায় । এই সময় হুযুর (সা) তাহাদিগকে 
পিছন হইতে ডাকিতেছিলেন। 


কাছীর (২য় খণ্ড)__৮০ 


Contents 


৬৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


যাহা হউক, অবশেষে মাত্র বারজন সাহাবী রাসূল (সা)-এর সংগে ছিলেন। পরিশেষে সেই 
_ যুদ্ধে আমাদের সত্তর জন বীরযোদ্ধা শহীদ হন। অবশ্য বদরের যুদ্ধে রাসূল (সা) ও তাহার 
সাহাবীগণ মোট একশত চল্লিশজন কাফিরকে হত্যা করিয়াছিলেন । অর্থাৎ সত্তরজনকে বন্দী 
করিয়াছিলেন এবং সত্তরজনকে যুদ্ধমাঠে বধ করিয়াছিলেন । ওহুদের যুদ্ধশেষে আবু সুফিয়ান 
বলিতে. ছিলেন, মুহাম্মদ আছ কি ? মুহাম্মদ আছ কি ? রাসূলুল্লাহ (সা) সবাইকে ইহার উত্তর 
দিতে নিষেধ করেন। ইহার পর বলেন, ইব্‌ন আবূ কাহাফ আছ কি ? ইব্‌ন আবূ কাহাফ আছ 
কি? ইব্‌ন আবূ কাহাফাআাছ কি ? (অর্থাৎ আবূ বকর সিদ্দীক (রা))। অতঃপর বলিলেন, ইব্‌ন 
খাত্তাব আছ কি ? কোন উত্তর না পাইয়। তিনি তাহার সংগীদের উদ্দেশ্যে বলিতেছিলেন, ইহারা 
সবাই নিহত হইয়াছে। 

এই কথা শুনিয়া হযরত উমর (রা) ধৈর্য ধারণ করিতে না পারিয়া বলিয়া উঠেন, মিথ্যা 
কথা । আল্লাহর শপথ, হে আল্লাহর শত্রু! যিনি তোমাকে শত্রু প্রতিপন্ন করিয়াছেন তিনি 
আমাদের সবাইকে রক্ষা করিয়াছেন এবং তোমাদিগকে লাঞ্চিত করার জন্য তিনি আমাদিগকে 
জীবিত রাখিয়াছেন। ইহার পর আবু সুফিয়ান বলিলেন, আজকের দিন বদরের দিনের 
প্রতিশোধ । আর যুদ্ধ হইল জাল স্বরূপ! যাহা হউক তোমরা তোমাদের কোন নিহতকে তাহার 
‘প্রত্যেক অংগের প্রথমাংশ কর্তিত দেখিবে। এই কাজটা করা আমি পসন্দ করিয়াছিলাম না। 
তবে যখন করিয়া ফেলিয়াছ, তখন একেবারে মন্দ হয় নাই। ইহার পর তিনি উৎফুল্ল চিত্তে 
বলিতেছিলেন, হোবলের শির উন্নত হউক, হোবলের শির উন্নত হউক । 

ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) বলেন, কে আছ ইহার উত্তর দিবে? সাহাবীগণ বলিলেন, হে 
আল্লাহ্‌র রাসূল! উত্তরে কি বলিব ? তিনি বলিলেন, বল, আল্লাহই সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা 
সম্মীনিত।” ইহার জবাবে আবু সুফিয়ান বলিলেন, আমাদের উযযা রহিয়াছে, তোমাদের তো 
এমন কিছু নাই । রাসূলুল্লাহ (সা) বলিলেন, কে আছ ইহার উত্তর দিবে ? সাহাবীগণ বলিলেন, 
হে আল্লাহর রাসূল! কি বলিব ? তিনি বলিলেন, বল, আল্লাহ আমাদের মাওলা, তোমাদের তো 
কোন মাওলা নাই।” 

যুহাইর ইব্‌ন মুআবিয়ার সনদে সংক্ষিপ্তভাবে বুখারীও (র) ইহা বর্ণনা করিয়াছেন। 
উপরোক্ত রিওয়ায়েত আবূ ইসহাক হইতে ইসরাইলের সনদেও ইহা বর্ণিত হইয়াছে । আল্লাহই 
ভালো জানেন। 

জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ যুবায়র ও আম্মারা ইব্‌ন খুযায়মার সনদে 
দালাইলুন নবুয়াহ গ্রন্থে ইমাম বায়হাকী বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন ঃ 

ওহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সা) হইতে সকলে বিক্ষিপ্ত হইয়া পড়ে ৷ তাহার সংগে 
তালহা ইব্‌ন উবায়দুল্লাহ রো) সহ মাত্র এগার জন আনসার ছিলেন। তাহারা সকলে একটি 
পাহাড়ের চূড়ায় অবস্থান গ্রহণ করিয়াছিলেন। এমন সময় মুশরিকরা তাহাদিগকে লক্ষ্য করিয়া 
আক্রমণ করিতে অগ্রসর হয়। তখন হুযূর (সা) তাহাদিগকে উদ্দেশ্য করিয়া বলেন, কে আছ 
ইহাদের মুকাবিলা করিতে সাহস কর ? ইহা শুনিয়া তালহা (রা) বলিলেন, হে আল্লাহর রাসূল! 
আমি প্রস্তুত আছি। অবশ্য হুযুর (সা) তাহাকে বলিলেন, তুমি বিরত থাক। ইহার পর একজন 


Contents 


সূরা আলে ইমরান ৬৩৫ 


রহিয়াছি। ইহা বলিয়া তিনি মুকাবিলায় ঝাপাইয়া পড়েন। এই সুযোগে রাসূল (সা) ও তাহার 
aE Te LST ER লতা বল তত রান 
ইতিমধ্যে সেই আনসার শহীদ হইয়া যান । এইভাবে একে একে সকলে বীর বিক্রমে যুদ্ধ করিয়া 
শহীদী সুধা পান করেন। অবশিষ্ট থাকেন একমাত্র তালহা (রা)! রাসূলুল্লাহ (সা) বলিলেন, কে 
আছ ইহাদের মুকাবিলা করিবে ? তালহা (রা) বলিলেন, আমি ইহাদের মুকাবিলা করিব। 
ইহার পর পূর্ববর্তী সকলের মত তিনিও বীরবিক্রমে তাহাদের মুকাবিলা করেন। সেই সময় 
তাহার একটি আঙ্গুল কাটিয়া যাওয়ায় তিনি “উহ* বলিয়া ব্যথা প্রকাশ করিয়াছিলেন । তাই 
রাসুলুল্লাহ তাহাকে বলিলেন, তুমি যদি ব্যথার জন্য ‘উহ্‌’ না বলিয়া আল্লাহ নাম উচ্চারণ 
করিতে, তবে ফেরেশতারা তোমাকে আসমানে উঠাইয়া নিত এবং সেই দৃশ্য অন্যান্য সকলে 
অবলোকন করিত । ইতিমধ্যে রাসূলুল্লাহ (সা) তাহাদের সংগীদের মাঝে পৌঁছিয়া যান ৷' 

কায়েস ইমনে আবু হাযিম হইতে ধারাবাহিকভাবে ইসমাঈল, ওয়াকী, আবূ বকর ইব্‌ন 
শায়বা ও বুখারী বর্ণনা করেন যে, কায়েস ইব্‌ন আবূ হাযিম (রা) বলেন ৪ আমি দেখিয়াছি যে, 
হযরত তালহা (রা)-এর একটি হাত অবশ ছিল। কারণ তিনি ওহুদের দিন সাংঘাতিক রকম 
আহত হইয়াছিলেন। 

আবু উছমান নাহদী হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ও মুতামার ইবন সুলায়মানের সনদে 
সহীহ্দ্বয়ে বর্ণিত হইয়াছে যে, অহুদের দিনের চরম বিপর্যয়ের মুহূর্তে যাহারা হুযূর (সা)-এর 
সংগে ছিলেন তাহাদের মধ্যে তালহা ইবন উবায়দুল্লাহ রো) এবং সাআদ (রা) ব্যতীত 
সকলেই শহীদ হইয়াছেন। সাঈদ ইব্‌ন মুসাইয়াব হইতে ধারাবাহিকভাবে হিশাম ইবৃন হিশাম 
যুহরী, মারওয়ান ইব্‌ন মুআবিয়া ও হাসান ইবৃন আরাফা বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন মুসাইয়াব 
(রা) বলেনঃ আমি সা“আদ ইব্‌ন আবু ওয়াঞ্কাসের (রা) নিকট শুনিয়াছি, তিনি বলেন, ওহুদের 
দিন হুযূর (সা) তাঁহার তুন সহ সকল তীর আমাকে তুলিয়া দিয়া বলেন- আমার পিতা মাতা 
তোমার জন্য কুরবান, যাও তীর চালাও । মারওয়ান ইব্‌ন মুআবিয়া হইতে আবদুল্লাহ ইব্‌ন 
মুহাম্মদ ও ইমাম বুখারীও ইহা বর্ণনা করিয়াছেন । 

সা'আদ ইবৃন আবু ওয়াক্কাস (রা) হইতে ধারাবাহিকভাবে সা'আদের জনৈক আত্মীয়, 
সালিহ ইব্‌ন কায়সান ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, সা'আদ ইব্‌ন আবু ওয়াক্কাস 
(রা) বলেনঃ 

তিনি ওহুদের দিন হুযূর (সা)-এর খুবই নিকটে তীর চালাইতেছিলেন। এমন সময় হুযূর 
(সা) তাহার তুনসহ তীরগুলি আমাকে অর্পণ করিয়া বলেন, আমার পিতামাতা তোমার জন্য 
কুরবান, শত্রুদের প্রতি তীর নিক্ষেপ কর। তিনি আমার হাতে তীর তুলিয়া দিতেছিলেন আর 
আমি নিক্ষেপ করিতেছিলাম। সহীহ্‌দ্বয়ে সা'আদ ইব্‌ন আবূ ওয়াক্কাস হইতে ইব্রাহীমের সনদে 
বর্ণনা করা হইয়াছে যে, সা“আদ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) বলেন ৪ ওহুদের দিন নবী (সা)-এর 
ডানে ও বামে যুদ্ধরত শ্বেতবস্ত্র পরিহিত এমন দুইজন লোককে দেখিয়াছি, যাহাদিগকে ইহার 
আগে ও পরে আর কখনো দেখি নাই । অর্থাৎ ইহারা হইলেন জিব্রাইল (আ) এবং মিকাঈল 
(আ)। 


Contents 


৬৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, আলী ইব্‌ন যায়িদ ও হাম্মাদ 
ইব্‌ন সালমা বর্ণনা করেন যে, আনাস ইবৃন মালিক (রা) বলেন ঃ 

ওহুদের দিন সকলে বিক্ষিপ্ত হইয়া যাওয়ায় হুযুর (সা)-এর নিকট মাত্র সাতজন আনসার 
এবং দুইজন কুরাইশ উপস্থিত ছিলেন। যখন কাফিররা তাহার উপর আক্রমণ করার জন্য 
আসিতেছিল, তখন হুযূর (সা) তাহাদিগকে লক্ষ্য করিয়া বলেন, যে ব্যক্তি আমার উপর 
আক্রমণ প্রতিহত করিতে সক্ষম হইবে, তাহার স্থান হইবে জান্নাতে অর্থাৎ সে জান্নাতে আমার 
সংগী হইবে। সেই মুহূর্তে একজন আনসার উহাদের মুকাবিলায় ঝাপাইয়া পড়েন এবং শাহাদাত 
বরণ করেন। ইহার পর তাহারা আবার আক্রমণ করিতে উদ্যত হয় । তখন হুযূর (সা) আবার 
বলেন, যে ব্যক্তি ইহাদের মুকাবিলা করিবে তাহার স্থান হইবে জান্নাতে । এমন সময় আর 
একজন আনসার উহাদের মুকাবিলায় ঝাপাইয়া পড়েন এবং বিক্রমের সহিত যুদ্ধ করিয়া 
শাহাদাত বরণ করেন। এভাবে একে একে সাতজন আনসার শহীদ হন। অতঃপর রাসূলুল্লাহ 
(সা) অপর সাহাবী দুইজনকে বলেন --ইত্যাদি। হাম্মাদ ইব্‌ন সালমা হইতে হিদবা ইব্‌ন 
খালিদের সূত্রে মুসলিমও ইহা রিওয়ায়েত করিয়াছেন । 

উরওয়া ইব্‌ন যুবাইর হইতে আবুল আসওয়াদ বর্ণনা করেন যে, উরওয়া ইব্‌ন যুবায়র (র) 
বলেনঃ | 

মক্কায় বসিয়া উবাই ইবৃন খালফ শপথ করিয়াছিল যে, সে অবশ্যই মুহাম্মদকে (সা) হত্যা 
করিবে । রাসূলুল্লাহ (সা) তাহার প্রতিজ্ঞা শুনিয়া বলিয়াছেন, বরং আল্লাহর ইচ্ছায় আমিই 
. তাহাকে হত্যা করিব। ওহুদের দিন উবাই ইব্‌ন খালফ সমস্ত শরীর বর্ম দ্বারা আবৃত অবস্থায় 
বলিতেছিল যে, যদি মুহাম্মদ রক্ষা পায় তাহা হইলে আমি আত্মহত্যা করিব। ইতিমধ্যে সে 
রাসূল (সা)-কে হত্যা করার উদ্দেশ্যে অগ্রসর হয়। এমন সময় বনী আবদুদদারের ভাই 
মাসআব ইব্‌ন উমাইর (রা) আসিয়া তাহাকে বাধাদান করেন । মাসআব ইব্‌ন উমাইর (রা) 
সেখানে শাহাদাত বরণ করেন। এই ফাকে রাসূল (সা) উবাই ইব্ন খালফের কপালের দিকে . 
সামান্য স্থান অনাবৃত দেখিয়া সেই স্থান লক্ষ্য করিয়া তীর দ্বারা সামান্য আঘাত করেন। 
ইহাতেই সে ঘোড়া হইতে গড়াইয়া মাটিতে পড়িয়া লুটোপুটি খাইতে থাকে । অবশ্য তাহার 
সেই যখম হইতে রক্তও বাহির হইয়াছিল না। এই অবস্থা দেখিয়া অন্যরা তাহাকে তুলিয়া নিয়া 
যায়। সে এই সামান্য আঘাতের তীব্র যন্ত্রণায় গাধার মত চিৎকার করিতেছিল। এই অবস্থা 
দেখিয়া অন্যরা তাহাকে বলিতেছিল, এতটুকু আঘাতে তুমি এমন করিতেছ কেন? ইহা শুনিয়া 
সবার দৃষ্টি আকর্ষণ করিয়া সে বলিল- আমি শুনিয়াছি যে, রাসূল বলিয়াছেন, ‘বরং আমিই 
উবাইকে হত্যা করিব ।' অতঃপর সে বলিল, আমার আত্মা যাহার অধিকারে তাহার শপথ! যদি 
এই সামান্য আঘাত সমস্ত আরববাসীর শরীরে পতিত হইত, তবে সকলেই ইহার বিষে মৃত্যুর 
কোলে ঢলিয়া পড়িত। অবশেষে সে মারা যায়! তাই আল্লাহ তাআলা বলিয়াছেন-_ 
জাহান্নামীদের সংগে তাহাকে তাড়াইয়া নিয়া যাওয়া হয়। সাঈদ ইব্‌ন মুসাইয়াব হইতে 
ধারাবাহিকভাবে যুহরী ও মূসা ইব্‌ন উকবা কিতাবুল মাগাযীতে এইরূপ রিওয়ায়েত করিয়াছেন। 

মুহাম্মাদ ইব্‌ন ইসহাক (র) বলেন ঃ 


Contents 
সূরা আলে ইমরান ৬৩৭ 


উবাই ইব্ন খালফ রাসূলকে (সা) শুআবের নিকট দেখিতে পাইয়া এই বলিয়া তাহার দিকে 
ছুটিয়া আসে যে, তোমাকে হত্যা না করিলে আমার ত্রাণ নাই। সাহাবীরা ইহা দেখিতে পাইয়া 
বলিলেন, আমরা তাহার গতিরোধ করিব কি ? রাসূল (সা) বলিলেন-না, তাহাকে আসিতে 
দাও। সে একেবারে কাছে আসিলে তিনি তাহার নিকটবর্তী হারিছ ইবৃন সামাকার (রা) হাত 
হইতে তরিৎ একটা বর্শা সংগ্রহ করেন। এই অবস্থা দেখিয়া অনেকে বলিতে থাকে যে, এইবার 
আর উহার নিস্তার নাই। অন্যদিকে সেও রাসূলের হাতে বর্শা দেখিয়া কীপিয়া উঠিল। এমন 
সময় রাসূল (সা) তাহার কাধে আঘাত করেন। অবশেষে সে ঘোড়া হইতে গড়াইয়া মাটিতে 
পড়িয়া যায়। 

কা‘আব ইবৃন মালিক হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইবৃন কা“আব ইব্‌ন মালিক আসিম 
ইব্‌ন কাতাদা, মুহাম্মদ ইব্‌ন ইসহাক, ইউনুস ইব্‌ন বুকাইর ও ওয়াকিদীও এইরূপ বর্ণনা 
করিয়াছেন। র 

ওয়াকিদী (র) বলেন ঃ 

ইব্‌ন উমর (রা) বলিয়াছেন যে, উবাই ইব্‌ন খালফ “বাতনে রাবিগ' নামক স্থানে নিহত 
হইয়াছিল। একরাত্রে আমি সেই স্থান দিয়া হাটিয়া যাইতে থাকিলে একটা জলন্ত অগ্নিশিখা 
দেখিতে পাই । আরও দেখিতে পাই যে, একটি লোককে জিঞ্জির বাধিয়া আগুনের দিকে টানিয়া 
নিয়া যাওয়া হয়। লোকটি তৃষ্ণা তৃষ্ণা বলিয়া চিৎকার করিতেছিল। অন্য দিকে অপর একটি 
লোক পানি দিতে বারণ করিতেছিল। উল্লেখ্য যে, এই লোকটি হইল হুযূর (সা)-এর হত্যাকৃত 
উবাই ইব্‌ন খালফ। 

আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাম্মাম ইব্‌ন মান্বাহ, মুআম্মার ও আবদুর 
রাযযাকের রিওয়ায়েতে সহীহদ্বয় বর্ণনা করিয়াছে যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূল (সা) 
বলিয়াছেন, যাহারা আল্লাহর রাসূলের প্রতি নির্যাতন করিয়াছে তাহাদের প্রতি আল্লাহর অভিশাপ 
রহিয়াছে- এই কথা বলিয়া তিনি তাহার দান্দান শহীদের প্রতি ইংগিত করিয়াছেন । তেমনি 
তাহার প্রতি আল্লাহর অভিশাপ রহিয়াছে যে আল্লাহর রাসূলের আঘাতে নিহত হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আমর ইব্‌ন দীনার ও ইব্‌ন জারীজের 
সনদে বুখারী (র) বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেনঃ রাসূলুল্লাহ (সা) যে 
ব্যক্তিকে আল্লাহর পথে হত্যা করিয়াছেন তাহার প্রতি আল্লাহর অভিশাপ রহিয়াছে এবং যাহারা 
রাসূল (সা)-এর রক্ত ঝরাইয়াছে তাহাদের প্রতিও আল্লাহর অভিশাপ রহিয়াছে। 

ইব্‌ন ইসহাক (র) বলেন £ঃ উতবা ইবৃন আবু ওয়াক্কাসের আঘাতে রাসূল (সা)-এর সম্মুখের 
চারটি দাত ভাঙ্গিয়া গিয়াছিল এবং মুখমণ্ডল ক্ষতবিক্ষত ও ঠোট কাটিয়া গিয়াছিল। 

সা“আদ ইবৃন আবু ওয়াককাস হইতে এক ব্যক্তির সূত্রে সালিহ ইব্‌ন কাইসান বর্ণনা করেন 
যে, সা'আদ ইব্‌ন আবু ওয়াক্কাস রো) বলিয়াছেন যে, উতবা ইব্‌ন আবূ ওয়ান্ধাসকে হত্যা করার 
যত লোভ আমার ছিল অন্য কাহাকেও হত্যা করার প্রতি আমার তত লোভ ছিল না। সেই 
লোকটি ছিল অত্যন্ত দুশ্চরিত্র এবং প্রত্যেক গোত্রেই ছিল তাহার অসংখ্য শত্রু ৷ তাই রাসূলুল্লাহ 
(সা)-এর কথাটি যথাযথই বটে যে, ‘যে ব্যক্তি আল্লাহর রাসূলের রক্ত প্রবাহিত করিয়াছে তাহার 
প্রতি রহিয়াছে আল্লাহর অভিশাপ ও গযব ৷’ 


Contents 


৬৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


মাকসাম হইতে ধারাবাহিকভাবে উছমান হারীরী, যুহরী, মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা 
করেন যে, মাকসাম (রা) বলেন £ ওহুদের যুদ্ধে উতবা ইব্‌ন আবু ওয়াক্কাসের আঘাতে রাসূল 
(সা)-এর দাত ও মুখাবয়ব আহত হইলে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেন যে, "হে আল্লাহ! 
এই ব্যক্তিকে তুমি কাফির অবস্থায় এক বৎসরের মধ্যে মৃত্যু ঘটাও। তাই এক বৎসরের মধ্যেই 
সে কাফির অবস্থায় মরিয়া জাহান্নামে পৌছিয়া যায়। 
আবু ফারওয়া, ইব্‌ন আবু সাবাবা ও ওয়াকিদী বর্ণনা করেন যে, নাফে ইব্‌ন জুবাইর (র) বলেন ৪ 
আমি জনৈক মুহাজিরের নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, ওহুদের যুদ্ধের সময় চতুর্দিক দিয়া 
হুযূর (রা)-এর দিকে তীর বর্ষিত হইতেছিল। কাফিররা বেষ্টনী করিয়া হুযুর (সা)-কে ঘিরিয়া 
ফেলে । আমি তখন আবদুল্লাহ ইব্‌ন শিহাব যুহরীকে উদভ্রান্ত অবস্থায় দেখিয়াছি । সে 
বলিতেছিল যে, আমাকে মুহাম্মদকে দেখাইয়া দাও। সে আজ রক্ষা পাইবে না। আর যদি সে 
মুক্তি পায় তাহা হইলে আমার ত্রাণ নাই। ইহা বলিভে বলিতে সে একেবারে রাসূল (সা)-এর 
নিকট পৌছিয়া যায়। তখন রাসূল (সা)-এর নিকট কেহ ছিল না। কিন্তু আল্লাহ তা'আলা তাহার 
চোখে পর্দা নিক্ষেপ করেন। তাই সে তাহাকে দেখিতে পায় নাই। অবশেষে সে বিফল হইয়া 
ফিরিয়া যাইতে থাকিলে সাফওয়ান তাহাকে বিদ্রুপ করিয়া কিছু বলিল । সে উত্তরে বলিল যে, 
আল্লাহর কসম, আমি মুহাম্মদকে দেখিতেই পাই নাই। আন্মাহ তাহাকে রক্ষা করিবেন এবং 
আমরা তাহাকে হত্যা করিতে পারিব না। জানিয়া রাখ, আমরা চারজন লোক তাহাকে হত্যা 
করার শত চেষ্টা করিয়াও ব্যর্থ হইয়াছি। 

ওয়াকিদী (রা) বলেন £ মূলত রাসূল (সা)-এর কপালে আঘাত করিয়াছিল ইবৃন কামিয়া 
এবং ঠোটে ও দাতে আঘাত করিয়ছিল উতবা ইব্‌ন আবূ ওয়াক্কাস। 

উম্মুল মু'মিনীন আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে ঈসা ইব্‌ন তালহা, ইসহাক ইব্‌ন 
ইয়াহয়া ইব্‌ন তালহা ইব্‌ন উবায়দুন্লাহ, ইব্‌ন মুবারক ও আবু দাউদ তায়ালুসী বর্ণনা করেন যে, 
উন্মুল মু'মিনীন আয়েশা রো) বলেন ঃ 

হযরত আবূ বকর সিদ্দীক (রা) যখন ওহুদের ঘটনা বর্ণনা করিতেন, তখন তিনি বলিতেন, 
সেই দিনের সমস্ত কৃতিত্বের দাবীদার হইল তালহা (রা)। ইহার পর তিনি বলিয়াছেন যে, আমি 
সেই দিন একটু দূর হইতে দেখিতেছিলাম যে, এক ব্যক্তি রাসূল (সা)-এর জীবন রক্ষার্থে 
প্রাণপণ যুদ্ধ করিতেছিল। তখন আমি মনে মনে কামনা করিতেছিলাম, এই (সৌভাগ্যবান) 
ব্যক্তি যদি তালহা হইত । আমি নিকটে গিয়া দেখি, সত্যিই তালহা যুদ্ধ করিতেছে । অতঃপর 
তিনি বলেন, সৌভাগ্য যে, এই লোকটি আমার বংশের । এই সময় আমার এবং মুশরিকদের 
মাঝখানে দাড়াইয়া একটি লোক যুদ্ধরত ছিল। তাহাকে চিনিতে পারিতেছিলাম না। 

গভীরভাবে লক্ষ্য করিয়া দেখিয়া বিস্মিত হইলাম যে, তিনি হইলেন আবু উবায়দা ইব্‌ন 
জাররাহ। ইহার পর আমি রাসূল (সা)-এর নিকটে যাই এবং লক্ষ্য করিয়া দেখি যে, হুযুর (সা) 
এর সম্মুখের চারটি দাত এবং কপাল এবং ঠোট রক্তাক্ত হইয়া গিয়াছে । একেবারে নিকটে 
পৌছিলে দেখিতে পাই যে, তাহার কপালে দুইটি কড়া ঢুকিয়া রহিয়াছে। ইহা দেখিয়া আমি 
দ্রুত সেইগুলি নিক্রান্ত করার লক্ষ্যে আগাইয়া যাই । আমাকে দেখিয়া রাসূল (সা) বলেন, “রাখ, 


Contents 


সুরা আলে ইমরান ৬৩৯ 


আগে তোমাদের সংগী তালহার সংবাদ নাও ।" ইচ্ছা ছিল রাসূল (সা)-এর শরীর হইতে কড়া 
দুইটি আমি উঠাইব। কিন্তু আবু উবায়দা আমাকে আল্লাহর কসম দিয়া বলেন যে, আমি উহা 
উঠাইবার ইচ্ছা করিয়াছি । অবশ্য তিনি উহা হাত দিয়া টানিয়া উঠান কষ্টকর মনে করেন এবং 
দাত দিয়া কামড়াইয়া ধরিয়া বাহির করেন । এতে তাহারও একটি দাত ভাঙ্গিয়া যায় । তখন 
আমি অন্যটি উঠাইবার ইচ্ছা করিলে তিনি এইবারও আমাকে আল্লাহর শপথ দিয়া বাধা দেন। 
সুতরাং আমি বিরত থাকিলাম ৷ তিনি দাত দিয়া কামড়াইয়া দ্বিতীয় কড়াটিও বাহির করেন । 
এইবারও তাহার অপর একটি দাত ভাংগিয়া যায়। এই কারণে আমাদের মধ্যে আবু উবায়দার 
ব্যাপক মর্যাদা বৃদ্ধি পায়। ইহার পর আমি তালহার প্রতি দৃষ্টি নিবদ্ধ করিলে দেখিতে পাই যে, 
তাহার শরীরে সত্তরটি যখম রহিয়াছে । তাহার আংগুলগুলিও কাটিয়া পড়িয়া গিয়াছে । আর 
তাহার অধিকাংশ জখমই তীর এবং তলওয়ারের আঘাতের । হাইছাম ইব্‌ন কুলাইব ও তিবরানী 
ইসহাক ইব্‌ন ইয়াহয়ার সূত্রেও ইহা বর্ণনা করিয়াছেন । 

হাইছাম (রা) বলেন ঃ | 

আবু উবায়দা (রা) বলিয়াছিলেন যে, হে আবূ বকর! আল্লাহ তোমার কল্যাণ করুন, কেন 
তুমি আমাকে বিরত রাখার চেষ্টা করিতেছ ? এই বলিয়া আবূ উবায়দা দাত দিয়া টানিয়া কড়া 
উঠাইয়া ফেলেন। ইহার যন্ত্রণায় তখন রাসূল (সা)-এর ভীষণ কষ্ট হইতেছিল। ইহার পর তিনি 
অন্যটিও দাত দিয়া টানিয়া উঠাইয়া ফেলেন। ইহাতে আবূ উবায়দারও দুইটি দাত উপড়িয়া 
যায়। এই বর্ণনাটি পূর্ণ ঘটনার বিবরণ দেয়। হাফিজ যিয়া মুকাদ্বিসীও (র) তাহার কিতাবে 
এইভাবে ঘটনাটি বর্ণনা করিয়াছেন । অবশ্য আলী ইব্‌ন মাদানী রে) এই বর্ণনার সনদে ইসহাক 
ইব্‌ন ইয়াহয়ার বর্তমান থাকায় বর্ণনাটিও দুর্বল প্রতিপন্ন করিয়াছেন । কেননা ইয়াহ্য়া ইবৃন 
সাঈদ কাত্তান, আহমাদ, ইয়াহয়া ইবৃন মুঈন, বুখারী, আবূ যারাআ, আবূ হাতিম, মুহাম্মাদ ইব্‌ন 
সাআদ ও নাসায়ী (র) প্রমুখ তাহার নির্ভরযোগ্যতার ব্যাপারে প্রশ্ন উত্থাপন করিয়াছেন । 

আমর ইব্‌ন হারিছ হইতে ইব্ন ওয়াহাব বর্ণনা করেন যে, উমর ইব্‌ন সাইব আমর ইব্‌ন 
হারিছকে বলিয়াছেন ঃ 

ওহুদের দিন রাসূল (সা) জখম হইলে হযরত আবূ সাইদ খুদরী (রা) তাহার জখম হইতে 
চুষিয়া রক্ত বাহির করেন, যাহাতে রক্ত বন্ধ হইয়া যায়। ইহার পর কেহ তাহাকে কুলকুচি 
করিতে বলিলে তিনি বলেন যে, আল্লাহর কসম, আমি কুলকুচি করিব না। ইহা বলিয়া তিনি 
রণক্ষেত্রে ঝাপাইয়া পড়েন। তখন রাসূল (সা) লক্ষ্য করিয়া বলেন, যদি কাহারো বেহেশতী 
লোক দেখার ইচ্ছা থাকে তবে এই লোকটিকে দেখিয়া লও | অবশেষে তিনি শহীদ হইয়া যান। 

সহীহদ্বয়ে সহল ইব্‌ন সাআদ হইতে ধারাবাহিকভাবে আবূ হাযিম ও আবদুল আযীয ইবৃন 
আবু হাযিমের সূত্রে বর্ণিত হইয়াছে যে, সহল ইব্‌ন সাআদ (রা)-কে রাসূল (সা)-এর আহত 
হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন ঃ রাসূল (সা)-এর মুখমণ্ডল আহত হয়, সম্মুখের 
দাত ভাঙ্গিয়া যায় এবং শিরক্ত্রাণ পড়িয়া যায়। সেই অবস্থায় ফাতিমা (র) রক্ত ধৌত 
করিতেছিলেন এবং আলী (রা) ক্ষতস্থানে পানি ঢালিতেছিলেন। ফাতিমা (রা) দেখিলেন যে, 
ইহাতে রক্ত বন্ধ হইতেছে না; বরং ক্রমে বৃদ্ধি পাইতেছে। তখন তিনি মাদুর পুড়িয়া উহার ভস্ম 
ক্ষতস্থানে লাগাইয়া দিলে রক্ত বন্ধ হইয়া যায়। 


Contents 


৬৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ ₹১:/-১ 40% অতঃপর তোমাদের উপর পতিত 
হইল শোকের উপরে শোক । অর্থাৎ তোমাদের উপর পতিত করিয়াছি দুঃখের উপর দুঃখ। 
যেমন আরবরা বলিয়া থাকে ১১৪ ৮১: ০4১১ অর্থাৎ আমার নিকট অমুক গোত্রের পুত্র সন্তান 
বা লোক আসিয়াছে। আল্লাহ তাআলাও অন্যত্র বলিয়াছেন ঃ ৪১11 ১৬৯ ৪ ৫০০ 25 
_ অর্থাৎ আমি অবশ্যই তাহাদিগকে খেজুর শাখার শূলে চড়াইব। আসল কথা হইল যে, এই 
স্থানে শব্দটি ৮! অর্থে ব্যবহৃত হইয়াছে এবং ৪ শব্দটিও ৬1০ অর্থে ব্যবহৃত হইয়াছে। 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ প্রথম দুঃখ হইল পরাজয়ের এবং মুহাম্মদ (সা)-কে হত্যার 
দুঃসংবাদ । দ্বিতীয় দুঃখ হইল পামর মুশরিকদের পাহাড়ের উপরে উঠিয়া বিজয়োল্লাস করা এবং 
তার ঘোষণা দেওয়া । তখন নবী (সা) দুঃখভরা মনে বলিয়াছিলেন, হে আল্লাহ! ইহাদের এত 
উচ্চে উঠান বাঞ্ছনীয় হইল কি? 

আবদুর রহমান ইব্‌ন আওফ (র) বলেনঃ প্রথম দুঃখ হইল পরাজয়ের এবং দ্বিতীয় দুঃখ 
হইল মুহাম্মদ (সা)-কে হত্যার মিথ্যা দুঃসংবাদ-যাহা ছিল পরাজয়ের চেয়েও অধিকতর কঠিন 
দুঃখের সংবাদ। 

এই উভয় রিওয়ায়েতই ইব্‌ন মারদুবিয়া উদ্ধৃত করিয়াছেন । উমর ইবৃন খাত্তাব (রা)-এর 
সূত্রেও প্রায় এইরূপ বর্ণনা করা হইয়াছে এবং কাতাদা হইতে ইব্‌ন আবূ হাতিমও প্রায় এইরূপ 
বর্ণনা করিয়াছেন । 

সুদ্দী (র) বলেন ঃ প্রথম দুঃখের কারণ হইল বিজয় লাভ করিয়াও এবং গনীমাত হাতের 
মুঠোয় পাইয়াও উভয় জিনিস হইতে বঞ্চিত হওয়া। দ্বিতীয় দুঃখের কারণ হইল বাহ্যত 
শক্রদলের বিজয় লাভ করা । মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ২/-১ 75303 এর ভাবার্থে বলেন ঃ 
বিজয়ের পর সেই মাঠেই আবার পরাজয় বরণ এবং ভাইদের নিহত হওয়া । পরন্তু শত্রু পক্ষের 

বিজয়োল্লাসে ফাটিয়া পড়া এবং এমন মুহূর্তে রাসূল (সা)-কে হত্যার মিথ্যা সংবাদ 

শ্রবণ করা । এই উপর্যুপরি বিপদই হইল আল্লাহর ভাষায় শোকের উপরে শোক । 

মুজাহিদ ও কাতাদা বলেন ঃ প্রথম দুঃখ হইল মুহাম্মদ (সা)-কে হত্যার দুঃসংবাদ এবং 
দ্বিতীয় দুঃখ হইল সাথী-সংগীদের নিহত ও আহত হওয়া । তবে কাতাদা ও রবী ইব্‌ন আনাস 
হইতে ইহার বিপরীত কথাও বর্ণনা করা হইয়াছে। 

সুদ্দী হইতে বর্ণনা করা হইয়াছে যে, প্রথম দুঃখ হইল বিজয় ও গনীমাত লাভ করিতে ব্যর্থ 
হওয়া । দ্বিতীয় দুঃখ হইল তাহাদের উপর শক্রশক্তির প্রাধান্য পাওয়া,। সুদ্দী হইতে পূর্বে ইহা 
বর্ণনা করা হইয়াছে। 

ইব্‌ন জারীর (র) বলেন ঃ আলোচ্য আয়াতের অর্থ হইল-হে মুমিনগণ! তোমাদিগকে 
শোক দিয়া আচ্ছন্ন করা হইয়াছিল। অথচ মুশরিকদের গনীমাতসমূহ তোমাদের জন্য নির্ধারিত 
ছিল আর বিজয় ছিল তোমাদের অবধারিত । কারণ, তোমাদের সঙ্গে ছিল আল্লাহর সাহায্য । 
দ্বিতীয়ত, ততক্ষণ পর্যন্ত তোমরা হতাহত হও নাই যতক্ষণ তোমরা আল্লাহর হুকুমকে অমোঘ 
বলিয়া আমল করিয়াছ এবং যতক্ষণ নবীর হুকুম অমান্য না করিয়াছ। যখনই উহার ব্যতিক্রম 
হইল, তখনই নবী হত্যার মিথ্যা সংবাদে এবং শত্রুদের বিজয়োল্লাসে তোমরা যেন দুঃখ 
ভারাক্রান্ত হইয়াছ। 


Contents 


সূরা আলে ইমরান ৬৪১ 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন 84513, 51০ 1১১৯5 ১৫1 যাহাতে তোমরা হাত 
হইতে বাহির হইয়া যাওয়া বস্তুর জন্য দুঃখ না কর। অর্থাৎ গনীমাত না পাওয়া এবং শত্রুদের 
বিরুদ্ধে বিজয় লাভ করিতে না পারার দুঃখ না কর। 

১:০1 15 ১৩ আর তোমরা যাহার সম্মুখীন হইয়াছ সেই জন্য বিমর্ষ হইও না। অর্থাৎ 
আহত ও নিহত হওয়ার কারণে বিমর্ষ হইও না। ইব্‌ন আব্বাস (রা), আবদুর রহমান ইব্‌ন 
আওফ (রা), হাসান, কাতাদা ও সুদ্দী প্রমুখ এই ব্যাখ্যা করিয়াছেন। 

৩155 ৮০১০৩ 41115 আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে সম্যক অবগত রহিয়াছেন 
অর্থাৎ মহা পবিত্র ও সর্ব প্রশংসিত মহিয়ান আল্লাহ-যিনি ব্যতীত কোন উপাস্য বা ইলাহ 
COREE NG PSC DCA CAE 2 LO oe eos UO 


2339৩ (458৫ 2 ৫৩৩ 8৩ ৮৪ ৬৪ 2 4850 গা 


055 পপ রে মক : 53866 


১৪৮১ ORES » 9১452 3 6108 v0 Go ANS Ha 
5৮৬৪১ GEL ot Ee ee 


৬৭১ es AD EY ও CUE OO 
O54 ৩১৭০ 4) 2, ৮৩৮৩ 3৩০ র্ প্র 95৩52 (১৮০০৪) 


১০৫] 48550 ৩৪1 em রেখা 22 SEs HS ৩19) ee) 
9 ৫০55৮ 26১ ৮28৮25৩৪65 LT ৬৪ 

১৫৪. “অতঃপর তোমাদের দুঃখ শেষে তন্দ্রাচ্ছন্নতার মাধ্যমে প্রশান্তি অবতীর্ণ 
করিলাম । তোমাদের একদল তো তন্দ্রাচ্ছমন হইয়াছে এবং অপর দল আল্লাহর ব্যাপারে 
জাহিলী ধারণার বশবর্তী হইয়া বলিতেছে, আমাদের কি কোনই ক্ষমতা নাই ? তুমি বল, 
সকল ব্যাপারই আল্লাহর হাতে । তাহারা সকল কথা প্রকাশ না করিয়া নিজেদের মনে চাপা 
রাখে । তাহারা বলে, যঙ্গি আমাদের কোন ক্ষমতা থাকিত, তাহা হইলে আমরা এখানে মারা 
যাইতাম না। বল, যদি তোমরা তোমাদের গৃহে থাকিতে তবুও যাহাদের ব্যাপারে নিহত 
হওয়া লিপিবদ্ধ ছিল, তাহারা অবশ্যই যথাস্থানে যাইত । 

১৫৫. ‘আর আল্লাহ তাহাদের অন্তর পরীক্ষা করিতে চান এবং তাহাদের অন্তরের কথা 
বাহির করিতে চান। এবং আল্লাহ অন্তরের ভেদ ভালভাবেই অবহিত । “নিশ্চয় যাহারা 
দুইদলের মুখোমুখির দিন তোমাদিগকে ছাড়িয়া গিয়াছে, নিঃসন্দেহে শয়তান তাহাদের 
_পদস্বলন ঘটাইয়াছে, ইহা তাহাদের কিছু কর্মফলের কারণে । আর অবশ্যই আল্লাহ 
তাহাদিগকে ক্ষমা করিয়াছেন । নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু । 

তাফসীর £ আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের উপর সেই দুঃখ-দুর্ভাবনার সময় যে করুণা ও ' 
অনুগ্রহ করিয়াছিলেন এখানে তাহাই আলোচনা করা হইয়াছে । তাহারা যখন চিন্তা ভারাক্রান্ত 


কাছীর (২য় খণ্ড)---₹১ 


Contents 


৬৪২ তাফসীরে ইবন কারীর ্‌ 


ছিলেন, তখন তিনি তাহাদিগকে তন্দ্রাভিভূত করিয়াছিলেন। অর্থাৎ তাহারা যখন অস্ত্রশস্ত্র 
সজ্জিত অবস্থায় বিমর্ষ হইয়া পড়িয়াছিলেন, তখন তাহাদিগকে প্রশান্তির তন্দ্রায় আচ্ছন্ন করিয়া 
আল্লাহ যে শান্তি ও নিরাপত্তা দান করেন তাহাই তিনি এখানে বর্ণনা করেন। 
সুরা আনফালে বদরের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলা হইয়াছে ৪ 
1১০ 2১51 ১041 Esl < 
অর্থাৎ ‘তাহার পক্ষ হইতে শান্তিরূপে তন্দ্রা যখন তোমাদিগকে আচ্ছন্ন করে।' 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ রবীন, আসিম, সুফিয়ান, 
ওয়াকী, আবূ নঈম, আবূ সাঈদ আশাজ্জ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রো) বলেন ঃ যুদ্ধের সময়ে তন্দ্রা আসে আল্লাহর পক্ষ হইতে আর নামাযের মধ্যে অন্তরা 
৮৮৯৮০৮৭৬৭০৪ 
ঠা রম GU) LS ত 
এমনভাবে আচ্ছন্ন করিয়াছিল যে, আমার হাত হইতে বারবার তরবারী খসিয়া যাইতেছিল। 
খসিয়া পড়ে, আবার ধরি, খসিয়া যায়, আবার ধরি। তন্দ্রা আমাকে এতই আচ্ছন্ন করিয়া 
ফেলিয়াছিল। 
কিতাবুল মাগাযীতেও তাহার এই বর্ণনা উদ্ধৃত হইয়াছে। তালহা হইতে আনাস, কাতাদা ও 
শায়বানের সনদে কিতাবুত তাফসীর অধ্যায়েও বর্ণিত হইয়াছে যে, আবূ তালহা রো) বলেন £ 
ওহুদের মাঠে আমাদিগকে তন্দ্রা এতই আচ্ছন্ন করিয়াছিল যে, আমাদের হাত হইতে তরবারী 
খসিয়া পড়িতেছিল। শক্ত করিয়া ধরিতাম আবার খসিয়া যাইত । 
আবু তালহা হইতে ধারাবাহিকভাবে আনাস, ছাবিত ও হাম্মাদ ইব্‌ন সালমার সনদে 
হাকেম, নাসায়ী ও তিরমিযী বর্ণনা করেন যে, আবু তালহা (রা) বলেন ৪ ওহুদের দিন আমি 
মাথা তুলিয়া দেখি যে, সকলেই তন্দ্রাচ্ছন্ন হইয়া বিমাইতেছে। তিরমিযী রে) ইহা বর্ণনা 
করিয়াছেন এবং বলিয়াছেন যে, হাদীসটি হাসান-সহীহ। 
হারিছ ও মুহাম্মাদ ইব্‌ন মুছান্নার সূত্রেও নাসায়ী বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন 8 আবু 
তালহা (রো) বলিয়াছেন, যাহাদের প্রতি তন্দ্রা অবতরণ করা হইয়াছিল তাহাদের মধ্যে আমিও 
লাম সবার রো ও বদর বহমান ইবুন আওবের () সনদে ইন বি ARAL 
আনাস ইবৃন মালিক হইতে ধারাবাহিকভাবে কাতাদা, শায়বান” ইউনুস ইব্‌ন মুহাম্মাদ, 
মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন মুবারক মাখযুমী, মুহাম্মাদ ইব্‌ন ইসহাক, ছাকাফী, আবুল হুসাইন 
মুহাম্মাদ ইব্‌ন ইয়াকুব, আবু আবদুল্লাহ হাফিয ও বায়হাকী বর্ণনা করে যে, আনাস ইবৃন মালিক 
(রা) বলেনঃ 
আবূ তালহা (রা) বলিয়াছেন যে, ওহুদের প্রান্তরে তন্দ্রা আমাদিগকে ভীষণভাবে আচ্ছন্্ 
। ফলে আমাদের হাত হইতে বারবার তরবারি আলগা হইয়া যাইত । আমরা আবার 
উহা শক্ত করিয়া মুঠায় ধরিয়া লইতাম ৷ আবার আলগা হইয়া পড়িয়া যাইত ৷ তবে মুনাফিকদের 
দল ছিল সদা সন্ত্রস্ত । তাহাদের জান বাচানো নিয়েই ছিল তাহারা ব্যস্ত । তাই পলায়নপর কপট 
দলটির উপর তন্দ্রা অবতীর্ণ করা হইয়াছিল না। অন্যদিকে ঈমানদার লোকজন ছিল সম্পূর্ণ 
আল্লাহর উপর নির্ভরশীল । 


Contents 
সূরা আলে ইমরান ৬৪৩ 


আল্লাহ্‌ স্বয়ং বলিয়াছেন ৪ TALE G51 ০25 415 55১৮2 ‘আল্লাহ সম্পর্কে 
তাহাদের মিথ্যা ধারণা ছিল মূর্খদের মত।' অর্থাৎ তাহারা আল্লাহর প্রতি সন্দেহ পোষণকারী 
এবং সংশয়বাদী । কাতাদার (রা) উপরোক্ত রিওয়ায়েতে ইহাই বর্ণিত হইয়াছে। 

তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ | 5১ 4১০1801০2০৯ Ele USA 
১০ 85০৮ ৬৮১০ 'অতঃপর তিনি তোমাদের প্রতি শোকের পর শান্তি অবতীর্ণ করিলেন 
যাহা ছিলো. তন্দ্রার মত। সেই তন্দ্রায় তোমাদের মধ্যে কেহ কেহ ঝিমাইতেছিল। অর্থাৎ 
ঈমানদার, বিশ্বাসী, দৃঢ়পদ ও নিটোল আস্থা পোষণকারীগণের অন্তরে বদ্ধমূল ধারণা ছিল যে, 
অতি সত্ত্রই আল্লাহ তাহার রাসূলকে সাহায্যের জন্য আগাইয়া আসিবেন এবং তাহাদিগকে এই 
কঠিন অবস্থা হইতে মুক্তি দান করিবেন। 

পক্ষান্তরে অন্য একদল (4.1 /4১--১| ১3 4৮৮3 'অন্যদল জীবনের ভয়ে চিন্তা 
করিতেছিল।” অর্থাৎ তাহাদিগকে প্রাণের ভয় ও ভীতি দারুণভাবে উদ্বিগ্ন করিয়াছিল। এইজন্য 
খোদায়ী প্রশান্তি তন্দ্রা তাহাদিগকে স্পর্শ করে নাই। কেননা তাহারা ছিল ভীতিগ্রস্ত ও 
পলায়নপর। উপরন্তু ২:1৯. ১ ১1১2 411: ১১১: আল্লাহ সম্পর্কে তাহারা 
মুর্খদের মত মিথ্যা ধারণা করিতেছিল।' 

যেমন আল্লাহ তা“আলা অন্য এক আয়াতে বলিয়াছেন £ 

2164৭ A ১০৮৬০০3১০০8 8 05850: 

অর্থাৎ এই সময় মুশরিকরা ধারণা করিয়াছিল যে, রাসূল ও মুসলমানদের আর কোন অস্তিত্ব 
অবশিষ্ট থাকিতেছে না। মূলত এমন ধারণা সংশয়বাদীদেরই হইয়া থাকে । তাই আল্লাহ 
তাহাদের বক্তব্য উদ্ধৃত করিয়া বলিতেছেন যে, তাহারা তখন বলিতেছিল ১০০১! ১০. J 
২৪০ আমাদের হাতে কি কিছুই করার নাই ? অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 1 ৪ 
00952 810 26৮85 55 ১১৮১৩ < ০০৪ তুমি বল, সব কিছুই আল্লাহর অধিকারে; 
তাহারা নিজেদের অন্তরে যাহা গোপন রাখে তাহা তোমার নিকট প্রকাশ করে না। 

অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের মনের গোপন কথা ফাস করিয়া বলেনঃ 91 ১:18). 
(১4৯ (31531 1১5 591 ১০ 1 9.৫ -তাহারা বলে, আমাদের হাতে যদি কোন ক্ষমতা 
থাকিত, তাহা হইলে আমরা এখানে নিহত হইতাম না ।' 
ইয়াহয়া ইব্‌ন ইবাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র ও ইব্‌ন ইসহাক বর্ণনা করেন, যে, আবদুল্লাহ 
ইব্‌ন যুবায়র (রা) বলিয়াছেন যে, কঠিন আশংকার মুহূর্তে আল্লাহ আমাদের প্রতি প্রশান্তিময় 
তন্দ্রা অবতীর্ণ করেন। ঘুমে আমাদের এখন কোন ব্যক্তি ছিল না যাহার চিবুক বক্ষের সহিত 
মিলিয়া না গিয়াছিল। আল্লাহর কসম! তখন "মামি মুতআব ইব্‌ন কুশাইরের মুখে শুনিতেছিলাম 
যে, সে বলিতেছিলঃ 1১4১ 11 ৪5 1৮: ৯০3। ০ ৮৮ ৩৮৫ ৬1 (আমাদের হাতে যদি 
কোন ক্ষমতা থাকিত তাহা হইলে আমরা এখানে এভাবে অনর্থক নিহত হইতাম না।)। আমি 
0858 
করেন। ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


৬৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৫21০ ₹- ১3311 ১১২75১১2৪1৩] এ 
১৫৯৯ (০১৭ | ১311 তুমি বল, তোমরা যদি নিজেদের ঘরেও থাকিতে, তবে তাহারা 


অবশ্যই বাহির হইয়া আসিত নিজেদের অবস্থান হইতে যাহাদের মৃত্যু লিখিয়া দেওয়া হইয়াছে 
অর্থাৎ ইহা হইল আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত একটি অবধারিত বিষয়। যাহার মৃত্যু যেই স্থানে 
রহিয়াছে সেইখানে নির্দিষ্ট সময়ে উহা অবশ্যই সংঘটিত হইবে । এই ব্যাপারে কাহারও কোন 
হাত নাই । 

আল্লাহ তা আলা বলেনঃ 27527882777 
তোমাদের অন্তরে যাহা রহিয়াছে তাহা পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা। আর তোমাদের 
অপ্রকাশ্য যাহা রহিয়াছে তাহা প্রকাশ করা ছিল আল্লাহর কাম্য অর্থাৎ এইভাবে সত্য ও অসত্য, 
ভাল ও মন্দের প্রভেদ হইয়া গেল এবং মুমিন ও মুনাফিকদের উদ্দেশ্য ও কার্যপ্রণালীর প্রকাশ্য 
পার্থক্য করা গেল। 

sual ২০$ Me 21115 -আল্লাহ মনের গোপন বিষয় সম্পর্কে পরিজ্ঞাত। অর্থাৎ 
অন্তরের গোপন ভাব তিনি ভাল রকম অবগত। অতঃপর ৪ (১:1১ 1১1১5 ১2311 01 
(১.৫ Cs a ESS ১1১১৭ ৪ ১০০৯] 511 তোমাদের যে দুইটি দল 
লড়াইয়ের দিনে ঘুরিয়া দীড়াইয়াছিল, শয়তান তাহাদিগকে বিভ্রান্ত করিয়াছিল তাহাদেরই পাপের 
দরুন। অর্থাৎ পিছনের কোন পাপের কারণে । পূর্ববর্তী মনীষীগণ বলিয়াছেন, একটি পুণ্যের 
দরুন আর একটি পুণ্যের দ্বার উদঘাটন হয় এবং একটি পাপের দরুন অন্য একটি পাপের পথ 
খুলিয়া যায় । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ৮৫১০ 411| (৯ * 4৪13 অবশ্য আল্লাহ তাহাদিগকে 
ক্ষমা করিয়া দিয়াছেন । অর্থাৎ পশ্চাদ্বতী হইয়া যুদ্ধ হইতে পলায়নের ফলে তাহাদের যে পাপ 
হইয়াছিল, আল্লাহ তা'আলা উহা সম্পূর্ণ ক্ষমা করিয়া দিয়াছেন। 

১:1৯ ১৪ 411 ০। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল । অর্থাৎ হুকুমের অবাধ্যতা, 
যুদ্ধ হইতে পলায়ন করা প্রভৃতি সকল পূর্ব গুনাহ আল্লাহ ক্ষমা করিয়াছেন। 

উল্লেখ্য যে, উছমানের রো) যুদ্ধ মাঠ হইতে পালাইয়া যাওয়া সম্পর্কে ইব্‌ন উমরের (রা) 
যে বক্তব্য পূর্বে বর্ণনা করা হইয়াছে, সেই সম্পর্কে বলা যায় যে, আল্লাহ যথার্থই তাহাকে 
অন্যান্য সকলের সংগে সাধারণ ক্ষমা ঘোষণা দ্বারা ক্ষমা করিয়াছেন । কেননা বলা হইয়াছে, 
১৫১০1২০3819 নিশ্চিত তোমাদিগকে ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে 

এই প্রসংগে উল্লেখযোগ্য যে, শাকীক হইতে ধারাবাহিকভাবে আসিম, যায়িদ, মুআবিয়া 
ইব্‌ন আমর ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, শাকীক (রা) বলেন ৪ একদা ওলীদ ইব্‌ন উকবা 
(রা) আবদুর রহমান ইবৃন আউফ (রা)-কে প্রশ্ন করেন, শেষ পর্যন্ত আপনি আমীরুল মুমিনীন 
হযরত উছমান (রা)-এর উপর এত চটিয়া গেলেন কেন ? হযরত আবদুর রহমান (রা) 
বলিলেন, তুমি তাহাকে যাইয়া জিজ্ঞাসা কর, তিনি কি ওহুদের যুদ্ধের সময় পলায়ন করেন নাই ? 
তিনি কি বদরের যুদ্ধে অনুপস্থিত থাকেন নাই ? এখন কি তিনি হযরত উমরের (রা) পন্থা 
পরিত্যাগ করেন নাই ? ওলীদ (রা) গিয়া উছমান (রা)-কে উহা জিজ্ঞাসা করিলেন। হযরত 


Contents 


সূরা আলে ইমরান | ৬৪৫ 


উছমান (রা) বলিলেন, প্রথম ব্যাপারে আল্লাহ উহাদিগকে ক্ষমা করিয়া দিয়াছেন । ইহার পরেও 
আবার সমালোচনা কেন ? পরিষ্কার কুরআনেই তো বলা হইয়াছে £৪ তোমাদের যেই দুইটি দল 
যুদ্ধের দিনে ঘুরিয়া দীড়াইয়াছিল, শয়তান তাহাদিগকে বিভ্রান্ত করিয়াছিল তাহাদেরই পাপের 
দরুন! তবে আল্লাহ তা'আলা তাহাদিগকে ক্ষমা করিয়া দিয়াছেন। 

দ্বিতীয়ত, তুমি বলিয়াছ যে, বদরের যুদ্ধে আমি উপস্থিত ছিলাম না । ইহার কারণ হইল, 
সেই সময় আমার স্ত্রী রাসূল (সা)-এর মেয়ে রুকাইয়ার ভীষণ অসুখ ছিল এবং তিনি মারা যান! 
এই জন্য আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম । যুদ্ধে আমি উপস্থিত না হওয়া সত্তেও রাসূল (সা) আমাকে 
গনীমাতের পূর্ণ অংশ দিয়াছিলেন। অথচ যাহারা যুদ্ধে যোগদান করে তাহাঁরাই কেবল গনীমাত 
পাইয়া থাকেন। তৃতীয়ত, আমি উমরের (রা) পন্থা অগ্রাহ্য করি নাই; বরং তাহার মত কঠোর 
ব্যবস্থা গ্রহণ করিতে আমি অপারগ । আমি কেন, আবদুর রহমান ইব্‌ন আউফ (রা)-ও ইহা 
করিবে না। ইহা বলিয়া তিনি তাহাকে বলেন, যাও এই কথাগুলি তাহাকে পৌঁছাইয়া দাও । 


BEY DGS BIS GE BIG IGA CHG (on) 
THES BL LEE PET 65136 ঠা ০৪০ GH 31 
2প ৮৮ & 2 চটি দে নে 3 তি ১০ Zrsr রণ)! iL রানি 
08৩6 52১2 ৮৩১০5 Gls ১০৮৩ ও ৪৮০ &১ 20) Us) 

j 25 


৬৬ লা 


bie ww elie ১6৪৩ 


৬ 55৫ এ ৯ তারা £ 4 9 পা 2. 2 L222 
৭০৯১১ 42১1 (৩০ ১১৪৯০) (৮০21 4) ১৯70 লি ৩৮5 (১০৯) 
| পা এটি তা এট 


০০১টি. 


১৫৬. “হে ঈমানদারগণ! কাফিরগণের ন্যায় হইও না। তাহারা তাহাদের ভাইদের 
যাহারা সফরে কিংবা যুদ্ধে গিয়াছিল, তাহাদের সম্পর্কে বলিয়াছিল, যদি তাহারা আমাদের 
কাছে থাকিত, তবে মরিত না ও নিহত হইত না। তাহাদের অন্তরে এই আক্ষেপ সৃষ্টি করাই 
আল্লাহর উদ্দেশ্য । অথচ আল্লাহই বাচান ও মারেন। আর তোমরা যাহা কর তাহা আল্লাহ 
ভালভাবেই দেখেন ।” 

১৫৭. “আর যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত হইয়া থাক কিংবা মারা গিয়া থাক, 
অবশ্যই আল্লাহর মাগফিরাত ও রহমত পাবে যাহা তোমাদের অন্যসব সঞ্চয় হইতে উত্তম । 
যদি তোমরা মারা যাও কিংবা নিহত হও, অবশ্যই তোমরা আল্লাহর কাছে সমবেত 
হইবে ৷” 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা তাহার মু'মিন বান্দাদিণকে কাফিরদের ন্যায় ইতেকাদ 
বা ধারণা পোষণ করিতে নিষেধ করিয়াছেন । তাহাদের ধারণা হইল যে, তাহাদের যে সকল 
ভাই-বন্ধু ভ্রমণের সময় এবং যুদ্ধ মাঠে নিহত হইয়াছে, তাহারা যদি উহা হুইতে বিরত থাকিয়া 
তাহাদের সংগে থাকিত, তবে তাহারা এই বিপদে পতিত হইত না বা মৃত্যু বরণ করিত না! 


Contents 


৬৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ PAGS SAS SAME VEG 219১০ Col (8 
১৫১1$০3 

“ «হে ঈমানদারগণ! তোমরা তাহাদের মত হইও না, যাহারা কাফির হইয়াছে এবং তাহারা 
নিজেদের ভাইদিগকে বলে, অর্থাৎ তাহাদের ভাইদের অনেককে বলে । 

LSI ৪ 12১-০13) যখন তাহারা ভ্রমণে বাহির হয় । অর্থাৎ যখন তাহারা বাণিজ্যে 
বাহির হয় ও মারা যায়। 

(42194 ৭ অথবা জিহাদে লিপ্ত হয়। অর্থাৎ যদি জিহাদে অংশ গ্রহণ করিয়া মৃত্যু 
বরণ করে। 

তাহারা তাহাদের সম্পর্কে বলে 8 1১2 1১. 1 তাহারা যদি আমাদের সাথে থাকিত। 
অর্থাৎ তাহারা যদি আমাদের শহরে থাকিত। 

রা পা ROAR সারা 
তাহারা স্বগৃহে অবস্থান করিলে মরিত না কিংবা নিহত হইত না। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 4 ০4 ৪১১ 40510111521 আল্লাহ 

তা'আলা এইরূপে তাহাদের মনে দুঃখের সঞ্চার করেন। অর্থাৎ তাহাদের মনে এই ধারণা সৃষ্টি 
করিয়া তাহাদের মৃতদের প্রতি এবং নিহতদের প্রতি দুঃখের দাবানল আরও বাড়াইয়া দেন। 

পক্ষান্তরে আল্লাহ তা'আলা তাহাদের এই দাবী ও ধারণার মূলোৎপাটন করিয়া বলেন £ 
০০০১৪ * ২৯ ২111 আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। অর্থাৎ জীবন-মৃত্যু 
তাহাঁর মুঠায় । তাহারই ইচ্ছাধীনে সকল কিছু সচল থাকে । কেহ ইচ্ছা করিলেই মরিতে পারে না 
এবং ইচ্ছা করিলেই জীবিত থাকিতে পারে না। তাকদীরে যাহা লেখা রহিয়াছে তাহাই সংঘটিত 
হইবে । কেহ তাহার জীবন হইতে কোন অংশ বৃদ্ধি করিতে পারে না এবং ভ্রাসও করিতে পারে 
না। যাহা ললাটে রহিয়াছে তাহা অখণ্রনীয়। 

৭ ০০১ 11555 15941119 আর আল্লাহ তোমাদের সমস্ত কাজেরই দ্রষ্টা। অর্থাৎ কোন 
সৃষ্টিই তীহার দৃষ্টির অন্তরালে নয় এবং প্রত্যেক বস্তুর উপরই তাহার কর্তৃত্ব প্রতিষ্ঠিত ৷ 

আল্লাহ তা'আলা বলেন ৪ 411 ০০ 8০৯১৭০31411 4375 5৪৮১৪ 905 
5 1645 5 ০৮) ‘আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ 
কর, তোমরা যাহা কিছু সংগ্রহ করিয়া থাক, আল্লাহর ক্ষমা ও করুণা উহা হইতে উত্তম ৷ কথা 
হইল যে, আল্লাহর পথে শহীদ হওয়া বা নিহত হওয়া আল্লাহর করুণা ও সন্তুষ্টি লাভের পথ 
মাত্র। আর উহা পৃথিবীর সমস্ত বস্তু হইতে উত্তম । কেননা এখানকার সকলই ধ্বংসশীল। 

তঃপর আল্লাহ তা“আলা বলিয়াছেন যে, মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করুক বা 
আল্লাহর পথে যুদ্ধ করিয়া শাহাদাত বরণ করুক, যেইভাবেই ইহজগত ত্যাগ করুক, আল্লাহর 
নিকট প্রত্যাবর্তিত হইতে হইবে । সেখান তাহার আমল ভাল হইলে উত্তম পুরস্কার পাইবে এবং 
আমল খারাপ হইলে নিকৃষ্ট প্রতিফল ভোগ করিবে । 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ১১১৯ ৯5 4111 511 45158 175 5 
তোমরা মৃত্যুই বরণ কর অথবা নিহত হও, অবশ্যই আল্লাহ তা'আলার সামনে সমবেত হইতে 
হইবে। 


Contents 


সূরা আলে ইমরান ৬৪৭ 


০৫১৮০৩% HEH ACS (১০5) 

৮565 54৪0 EG UBS ENTS শর Ey gh 03250 (১০৭) 
EASY AG RIES PS FMI EL HEC ০৪১৮৩ 
89054450665 BISON GT EI BMECE ৩১ 001.) 
০০৮১০।০৪৪৫৪%)৫০ ১৯ 

৪2০28020৩25 ৬৯ ০5 ১০ 01 GH ০6৫৬৩30১5)) 
০০১৬:$55 ৬৫০০০৩৬০৪৬৫ 8928 
১2৬4১৩৫65৮2 HOS gh OGL KMS 0৮) 
ORE i? 


৮১৮ 5 ধু) ৮ AA 5 পে ১ 
০04$%2%25 ১৪০৩৩ ৬৪০ (চা) 


» ঠাপ 12৫ ৩ Bild 2 এ 


PEE BEG 2৮৮১৩329৯৬১) CSE 426৩ (১55) 
Pd পাও হরি ০৫ 2 তক 3 2 ৮ 2.০ ৰথ alt 
০5০56 SOE Cs PEL ৫০ হস 292 বত. 


১৫৮. “তোমরা মৃত্যুই বরণ কর অথবা নিহত হও, অবশ্যই আল্লাহ তা “আলার সামনে 
সমবেত হইতে হইবে ।” ৰ 

১৫৯. “আল্লাহর রহমতে তুমি তাহাদের প্রতি কোমলপ্রাণ হইয়াছ। যদি তুমি তাহাদের 
প্রতি রুঢ় ও কঠোরচিত্ত হইতে, তবে তাহারা তোমার চারিপাশ হইতে সরিয়া যাইত । তাই 
তুমি তাহাদিগকে ক্ষমা কর ও তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কাজেকর্মে তাহাদের 
সহিত পরামর্শ কর। অতঃপর তুমি কোন সংকল্প করিলে আল্লাহর উপর নির্ভর করিবে; 
যাহারা নির্ভর করে আল্লাহ তাহাদিগকে ভালবাসেন ৷” 

১৬০. “আল্লাহ তোমাদিগকে সাহায্য করিলে তোমাদের উপর জয়ী হইবার কেহই 
থাকিবে না। আর তিনি তোমাদিগকে সাহায্য না করিলে তিনি ছাড়া কে এমন আছে যে, 
তোমাদিগকে সাহায্য করিবে? মুমিনগণ আল্লাহর উপরই নির্ভর করুক ।” 

১৬১. অন্যায়ভাবে কোন বস্তু গোপন করিবে, ইহা নবীর পক্ষে অশোভন । এবং 
অন্যায়ভাবে কেহ কিছু লুকাইলে যাহা সে অন্যায়ভাবে লুকাইয়াছে তাহা লইয়া কিয়ামতের 
দিন হাযির হইবে । অতঃপর প্রত্যেককে তাহার উপার্জিত বস্তু পূর্ণ মাত্রার দেওয়া হইবে। 
তাহাদের উপর কোন যুলুম করা হইবে না।” 


Contents 


৬৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৬২. “যে ব্যক্তি আল্লাহর রেযামন্দি অনুসরণ করিয়াছে সে কি তাহার মত, যে লোক 
আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে এবং যাহার নিবাস জাহান্নাম? বস্তুত ইহা বড়ই নিকৃষ্ট 
প্রত্যাবর্তনস্থল ।” 

১৬৩, “আল্লাহর নিকট তাহারা বিভিন্ন স্তরের । তাহারা যাহা করে আল্লাহ তাহা 
ভালভাবেই দেখেন ।” 

১৬৪. “তাহাদের নিজেদের মধ্য হইতে তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়া 
মুমিনদের প্রতি অবশ্য অনুগ্রহ করিয়াছেন। সে তাহার আয়াতসমূহ তাহাদের নিকট 
আবৃত্তি করে, তাহাদিগকে পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও 
তাহারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল।” 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা স্বীয় রাসূল এবং মুমিনদের উপর যে অনুগ্রহ করিয়াছেন তাহা 
স্মরণ করাইয়া দিয়া বলিতেছেন যে, নবীকে (সা) মান্যকারী ও অবাধ্যতা হইতে দূরে 
অবস্থানকারীদের প্রতি তিনি স্বীয় নবীর (সা) অন্তরকে কোমল করিয়া দিয়াছেন এবং তাহার 
ভাষাকে মিষ্টি করিয়াছেন। 4] ০৮১ 111 ০০ ২৯১1০ -আল্লাহুর রহমতেই তুমি 
তাহাদের জন্য কোমলহদয় হইয়াছ। অর্থাৎ কোন্‌ জিনিস তোমাকে কোমলপ্রাণ করিয়াছে? 
মোদ্দা কথা হইল, ইহা একমাত্র তোমার এবং তাহাদের প্রতি আমার অনুগ্রহ থাকার কারণে 
সম্ভব হইয়াছে! 

কাতাদা রে) +$1 ১1 4111 ১০ ২০৯1৪ এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে বলেন ৪ 
ইহার মধ্যের (5 শব্দটি সিলারূপে ব্যবহৃত হইয়াছে। তবে আরবরা ইহাকে কখনো মারিফার 
(নির্দিষ্ট) উপর প্রয়োগ করে। তবে +48১* ৫৬১ (2২১ এবং,4218 ৮৯০ আয়াতাংশে 
অবশ্য নাকিরা হিসাবে ব্যবহৃত হইয়াছে। ফলে ইহার অর্থ দাঁড়ায়, আপনি আল্লাহর অনুগ্রহেই 
কোমলহদয় হইয়াছেন। 

হাসান বসরী রে) বলেন ৪ আল্লাহ তাহার রাসূলকে এই চারিত্রিক গুণ দিয়াই প্রেরণ 
করিয়াছেন। 

উহা অন্য একটি আয়াতেও বলা হইয়াছে । যেমনঃ 


০১৮ 
অর্থাৎ তোমাদের নিকট তোমাদের মধ্য হইতে একজন রাসূল আবির্ভূত হইয়াছে যাহার 
কষ্টদায়ক হয় যাহা তোমাদিগকে ব্যথা দেয়। সে তোমাদের প্রতি খুবই আকৃষ্ট এবং সে 
মুমিনদের বেলায় বড়ই ন্নেহশীল ও দয়ার্দ ৷ 
আহমদ বর্ণনা করেন যে, আবু রাশেদ হিরানী (র) বলেন £ আবূ উমামা বাহিলী (রা) আমার 
হাত ধরিয়া বলেন, রাসূল (সা) এইভাবে আমার হাত ধরিয়া বলিয়াছিলেন, হে উমামা! এমন 
কতক মুমিন রহিয়াছে যাহাদের জন্য আমার হৃদয় স্পন্দিত হয় ।” একমাত্র আহমদই ইহা বর্ণনা 
করিয়াছেন। 


Contents 


_ সূরা আলে ইমরান : ৬৪৯ 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 0112 ০ AY 1811 54515 tk 1 
-পক্ষান্তরে যদি রুঢ় ও কঠিন হৃদয় হইতে তাহা হইলে তাহারা তোমার নিকট হইতে বিচ্ছিন্ন 
হইয়া যাইত ৷ 12 শব্দের ভাবার্থ হইল কটুকথা! আর ৪11 1 এর অর্থ কঠিনহৃদয় । 
অর্থাৎ তুমি যদি কটুভাষী ও কঠিন হৃদয়ের হইতে তবে মানুষ তোমার কাছে ভিড়িত না এবং 
তোমার নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া যাইত । কিন্তু আল্লাহ তা'আলা তাহাদের অন্তরে তোমার 
প্রতি ভালবাসা সৃষ্টি করিয়াছেন। অন্যদিকে তাহাদের প্রতি তোমাকে সহনশীল ও মিষ্টি 
মেজাযের করিয়াছেন। 

আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন £ আমি পূর্ববর্তী এশী গ্রন্থসমূহে রাসূলুল্লাহ (সা)-এর 
গুণাবলী আলোচনায় দেখিয়াছি যে, তিনি কর্কশভাষী, কঠিন হৃদয় এবং হাট বাজারে 
গোলযোগকারী হইবেন না। এবং অন্যায়ের প্রতিশোধ তিনি অন্যায়ভাবে গ্রহণ করিবেন না। 
বরং তিনি হইবেন দয়ার্্র ও ক্ষমাশীল । 

আয়েশা (রো) হইতে ধারাবাহিকভাবে আবু মুলায়কা, মাসউদী, আম্মার ইব্‌ন আবদুর 
রহমান, বাশার ইব্‌ন উবাইদ ও আবু ইসমাঈল মুহাম্মাদ ইব্‌ন তিরমিযী বর্ণনা করেন যে, 
আয়েশা (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, আমি আল্লাহর পক্ষ হইতে সেভাবেই 
মানুষের সংগে জদ্রতাসুলভ এবং শালীন ব্যবহারের জন্য আদিষ্ট হইয়াছি, যেভাবে আমি 
ফরযসমূহ প্রতিষ্ঠার জন্য আদিষ্ট হইয়াছি।' তবে হাদীসটি দুর্বল। অতঃপর আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ৪ 5১ ৮৪ 2) ১০,১০১ ৪১০ -২০০৪ অথথ তুমি তাহাদিগকে 
ক্ষমা করিয়া দাও এবং তাহাঁদের জন্য মাগফিরাত কামনা কর আর কাজে-কর্মে তাহাদের 
পরামর্শ গ্রহণ কর। তাই রাসূল (সা) প্রত্যেক ব্যাপারে সাহাবীদের সংগে পরামর্শ করিতেন। 
এমন কি যে কোন ব্যাপারে পরামর্শ করা তাহার মজ্জাগত ব্যাপার হইয়া গিয়াছিল। যথা বদরের 
দিন শত্রু বাহিনীর মুকাবিলায় অগ্রসর হওয়ার জন্যে তিনি সাহাবীদের নিকট হইতে পরামর্শ 
নেন। তখন তাহার সহচরবৃন্দ বলিয়াছিল, আপনি যদি আমাদিগকে সমুদ্রের তীরে দাড় করাইয়া 
পানিতে ঝাঁপাইয়া পড়িয়া সমুদ্র পাড়ি দেওয়ারও নির্দেশ দেন, আমরা তাহা পালন করিতেও 
কুষ্ঠিত হইব না। আর আপনি যদি আমাদিগকে বারকুল গামাদ পর্যন্ত নিয়া যাইতে ইচ্ছা করেন, 
তবুও আমরা দ্বিধাহীন চিত্তে আপনার সংগে গমন করিব । আমরা মূসা (আ)-এর সহচরদের 
ন্যায় এই কথা বলিব না যে, তুমি এবং তোমার প্রভু যুদ্ধ কর, আমরা এইখানে বসিয়া থাকিব। 
বরং আমরা জীবন বাজি রাখিয়া আপনার ডাইনে-বামে সারিবদ্ধভাবে দীড়াইয়া শুক্রদের 
মুকাবিলা করিব। 

অতঃপর কোন জায়গায় অবস্থান নিয়া যুদ্ধ আর্ত করা হইবে সাহাবীদের সংগে তিনি সেই 
বিষয়ও পরামর্শ করিয়া নিতেন । সেই যুদ্ধে হযরত মানযার ইব্‌ন আমর (রা) পরামর্শ দেন যে, 
আগে বাড়িয়া তাহাদের সম্মুখভাবে অবস্থান নিতে হইবে । অনুরূপভাবে ওহুদের যুদ্ধেও তিনি 
পরামর্শ গ্রহণ করেন যে, মদীনার ভিতরে থাকিয়াই যুদ্ধ হইবে, না বাহিরে গিয়া তাহাদের 
মুকাবিলা করা ভাল হইবে? অধিকাংশ লোক মদীনার বাহিরে গিয়া যুদ্ধ করার পক্ষে মত প্রকাশ 
করেন। অতএব অধিকাংশের মতের অনুকূলে তিনি কাজ করেন । খন্দকের যুদ্ধেও তিনি 
সাহাবীদের সংগে পরামর্শ করিয়াছিলেন যে, মদীনার উৎপাদিত ফসলের এক তৃতীয়াংশ 


“কাছীর (২য় খ্)-_৮২ এ 


Contents 


৬৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


প্রদানের অংগীকারের বিরুদ্ধে দলের সংগে সন্ধি করা ভাল হইবে কি মন্দ হইবে ? হযরত সাআদ 
ইবৃন মুআয (রা) এবং হযরত সাআদ ইব্‌ন ইবাদা (রা) সন্ধি করা অনুচিত বলিয়া পরামর্শ দিলে 
তিনি উহাদের সংগে সন্ধি করা হইতে বিরত থাকেন। 

এইভাবে হুদায়বিয়ায় রাসূল (সা) পরামর্শ নেন যে, মুশরিকদের উপর এই মুহূর্তে আক্রমণ 
করা উচিত হইবে কি অনুচিত হইবে ? তখন হযরত আবু বকর সিদ্দীক রো) বলেন, আমরা যুদ্ধ 
করিতে আসি নাই। উমরা পালন করাই আমাদের উদ্দেশ্য । রাসূল (সা)-ও ইহা প্রহণ করেন। 
হযরত আয়েশার প্রতি অপবাদের সময় তিনি বলিয়াছিলেন, হে মুসলমান সকল! আমার 
সহ্ধর্মিণীর উপর যে অপবাদ আরোপ করা হইয়াছে এই ব্যাপারে তোমরা আমাকে কি পরামর্শ 
দাও ? আল্লাহর শপথ! আমার গৃহিণীকে তো আমার নির্দোষ বলিয়া মনে হয়। যাহারা অপবাদ 
করিয়াছে, আল্লাহর শপথ! তাহারাও তো আমার মতো ভাল লোকই বটে । হযরত আয়েশার 
(রা) ও তাহার শয্যা পৃথককরণেরও তিনি হযরত আলী (রা) এবং হযরত উসামার (রা) সংগে 
পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিয়াছিলেন। 

মোটকথা, যুদ্ধ সম্বন্ধীয় এবং অন্যান্য যে কোন ব্যাপারে রাসূল (সা) সাহাবীগণের সংগে 
পরামর্শ করিতেন। ইহা তাহার প্রতি ওয়াজিব ছিল, না মুস্তাহাব হিসাবে সাহাবীদের মনস্তুষ্টির 
জন্য করা হইত, সেই সম্বন্ধে আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আমর ইব্‌ন দীনার, সুফিয়ান ইব্‌ন উআইনা, 
ইব্ন বাগদাদী ও হাকেম স্বীয় মাসতাদরাকে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 
১31 ৪৯১৬৩ আয়াতাংশের দ্বারা হযরত আবূ বকর (রা) এবং উমর এর সংগে 
পরামর্শ করার নির্দেশ দেওয়া হইয়াছে। রিওয়ায়েতটি সহীহদ্বয়ের দৃষ্টিতেও সহীহ । তবে তাহারা 
ইহা বর্ণনা করেন নাই। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালিহ ও কালবী বর্ণনা করেন যে, ইব্‌ন 

আব্বাস (রা) বলেন ঃ এই আয়াতাংশটি আবূ বকর (রা) ও উমর (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে। 

তাহারা উভয়ে ছিলেন রাসূল (সা)-এর বিশেষ সহচর ও পরামর্শদাতা। 

আবদুর রহমান ইব্‌ন গানাম হইতে ধারাবাহিকভাবে শাহর হাওশাব, আবদুল হামীদ, 
ওয়াকী ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবদুর রহমান ইব্‌ন গানাম রো) বলেন 
রাসূলুল্লাহ সো) হযরত আবু বকর (রা) এবং হযরত উমর (রো)-কে বলিয়াছিলেন যে, কোন 
পরামর্শে যদি তোমরা একমত্য পোষণ কর, তবে সেই ব্যাপারে আমার কোন মতবিরোধ নাই । 

হযরত আলী (রা) হইতে ইব্‌ন মারদুবিয়া রে) বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ (সা)-কে ৯১11 
জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, জ্ঞানীদের সংগে পরামর্শ করা এবং পরামর্শ অনুযায়ী কার্য 
সাধন। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা, আবদুল মালিক ইব্‌ন উমাইর, 
_ সুফিয়ান, ইয়াহয়া ইব্‌ন বুকাইর, আবূ বকর ইব্‌ন আবু শায়বা ও ইবৃন মাজা বর্ণনা করেন যে, 
আবু হুরায়ারা রো) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, খাটি ঈমানদার ব্যক্তির নিকটই পরামর্শ 


Contents 


_ সূরা আলে ইমরান ৬৫১ 


CEE STE ও তিরমিযী (র) ইহা বর্ণনা করিয়াছেন । তবে নাসায়ী (র) 
আবদুল মালিকের হাদীসকেই মযবুত বলিয়া মনে করেন। 

ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আমর শায়বানী আমাশ, শরীক, 
আসওয়াদ, আবূ বকর ইব্‌ন আবু শায়বা ও ইব্‌ন মাজা বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) 
বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, খাটি ঈমানদার ব্যক্তির নিকটই পরামর্শ প্রার্থনা করা যাইতে 
পারে। এই সনদে একমাত্র ইব্‌ন মাজাই ইহা বর্ণনা করিয়াছেন। 

জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যুবাইর, ইব্‌ন আবু লায়লা, আলী ইব্‌ন হাশিম ও 
ইয়াহয়া ইব্‌ন যাকারিয়া ইব্‌ন আবু যায়িদা ও আবূ বকর বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন £ 
রাসূল (সা) বলিয়াছেন, তোমার কোন ভাই যদি তোমার নিকট পরামর্শের জন্য আসে, তবে 
তাহাকে সৎপরামর্শ দান কর ।' এই হাদীসটিও কেবল এই সনদেই বর্ণিত হইয়াছে। 

আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ ৭111 = 44,53 ৩,০১০ 133 যখন কোন কাজের সিদ্ধান্ত 
গ্রহণ কর, তখন আল্লাহ তা'আলার উপর ভরসা কর। অর্থাৎ যখন কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের 
পর উহা কার্যকরী করিতে দৃঢ় সংকল্প হও, তখন সেই ব্যাপারে মহান আল্লাহর উপর নির্ভর 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 


দারা 


ক কা Fa 


রা ডাছ বে তোয়াযা 
সাহায্য করিতে পারিবে? পূর্বেও এইরূপ আয়াত বর্ণিত হইয়াছে। 
১2৫11 ১১১০] 441 ১১০ ০০ 2 ai 

সাহায্য শুধু আল্লাহর পক্ষ হইতেই আসে যিনি পরাক্রান্ত ও বিজ্ঞানময় । 

৮ সা রন দন৮8০ 41125, 

রা 2) এয লন নত 
আত্মসাৎ করা নবীর জন্য মোটেই সম্ভবপর নয় । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ইব্‌ন খাসীফ, আবূ ইসহাক ফাযারী, 
মুসাইয়াব ইব্‌ন ওযীহ, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) 
বলেন £ বদরের যুদ্ধের গনীমাতের মালামালের ম্ধ্য হইতে একটি চাদর হারাইয়া যায় । তখন 
অনেক বলাবলি করিতেছিল যে, হয়ত চাদরটা রাসূল (সা) নিজের জন্য নিয়াছেন। তখন 
আল্লাহ তা“আলা নাযিল করেন ৪ 54 ১1 ১] 141০5 _অর্থাৎ নবীর দ্বারা কখনই 
আমানতের খেয়ানত হইতে পারে না। 


Contents 


৬৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আব্বাস (সা) হইতে ধারাবাহিকভাবে মাকসাম, খাসীম, আবদুল ওয়াহিদ ইব্‌ন" 
যিয়াদ, মুহাম্মাদ ইব্‌ন আবু শুআয়িব ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 


°° 
0 


বদরের দিন গনীমাতের মালামাল হইতে একটি লাল রঙের চাদর গোপন হইয়া গেলে 
অনেকে বলিতে থাকে যে, হয়ত চাদরটা নবী (সা) সরাইয়া রাখিয়াছেন। অতঃপর আল্লাহ 
তা'আলা নাযিল করেন ৪ Ladle UEC oles Sl 
_অর্থাৎ কোন বস্তু গোপন করা নবীর কাজ নহে । আর যে লোক গোপন করিবে সে কিয়ামাতের 
দিন সেই বস্তুসহ হাযির হইবে। 

আবদুল ওয়াহিদ ইব্‌ন যিয়াদ হইতে কুতায়বা এবং কুতায়বা হইতে আবু দাউদ ও তিরমিযী 
উভয়ে ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিযী (র) এই রিওয়ায়েতটিকে হাসান-গরীব বলিয়াছেন। 
মাকসাম হইতে খাসীফের সূত্রে অনেকে পরম্পরা সনদেও ইহা রিওয়ায়েত করিয়াছেন । 

অন্য একটি বর্ণনায় ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও আবু অ'মর 
ইব্‌ন আলীর সূত্রে ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ কোন একটি 
বিষয়ে মুনাফিকরা হুযূর (সা)-এর প্রতি অপবাদ করিলে আল্লাহ তা'আলা নাযিল করেন, €০:9 
(৯: ৩1 ০ ১1৫ -অর্থাৎ কোন বিষয় গোপন করা বা আত্মসাৎ করা নবীর কাজ নয় এবং 
তাহার দ্বারা ইহা সংঘটিত হইতে পারে না। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে রিওয়ায়েতটি 
আরও বহু সূত্রে বর্ণিত হইয়াছে। 

তবে ইহা দ্বারা প্রমাণিত হইল যে, আত্মসাৎ, আমানতের খেয়ানত এবং গনীমাতের 
ব্যাপারে অসম বন্টন ইত্যাদি কোন কাজই নবীর দ্বারা সংঘটিত হইতে পারে না। 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী (র) বর্ণনা করেন ঃ 
যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে কাহাকেও গনীমাতের অংশ দিবেন আর কাহাকেও দিবেন না, 
এমন অবিচার কোন নবীর দ্বারা সংঘটিত হইতে পারে না। যিহাকও (র) এইরূপ ব্যাখ্যা 
করিয়াছেন। | 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইহার ব্যাখ্যায় বলেন £ আল্লাহ কর্তৃক নাধিলকৃত কোন উপকারী 
বিষয় মুসলমানদের হইতে গোপন করা এবং উম্মতের নিকট উহা পৌছাইয়া না দেওয়া- এমন 
কাজ নবীর দ্বারা সংঘটিত হইতে পারে না। 

হাসান বসরী, তাউস, মুজাহিদ ও যিহাক প্রমুখ 1, এর এ কে যবরের স্থলে পেশ দিয়া 
পড়েন । তখন অর্থ দাড়ায়, তাহার নিকট হইতে তাহার কোন সাথী কোন জিনিস গোপন করিবে 
এমন নহে। 

কাতাদা ও রবী ইব্‌ন আনাস বলেন ৪ ‘বদরের দিন এই আয়াতটি নাযিল হয়। কারণ, 
কোন কোন সাহাবী গনীমাত বন্টনের পূর্বেই উহা হইতে কিছু কিছু গ্রহণ করিয়াছিলেন ।, 
কাতাদা ও রবী হইতে ইহা ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন। 

তাই আল্লাহ তা'আলা খেয়ানতকারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করিয়া বলিয়াছেন £ :১১ 


“ato fe oF oer eS ০০215 পু 25 LOT IE, পপ 29159 2 


Contents 


সূরা আলে ইমরান ৬৫৩ 


অর্থাৎ যে লোক খেয়ানত করিবে সে কিয়ামতের দিন সেই খেয়ানতকৃত বস্তুসহ হাযির হইবে । 
অতঃপর খেয়ানতকারীদের প্রত্যেকে তাহার কৃতকর্মের বদলা পাইবে । আর তাহাদের প্রতি 
BRDU AURA ok DAL i aii es 
Hes UE গা পা Rr TUCO COUPE Olin ROU SOON 
বর্ণনা করিয়াছেন যে, আবূ মালিক আশজাঈ (রা) বলেন ৪ হযরত নবী (সা) বলিয়াছেন, 
জঘন্যতম আত্মসাৎকারী সেই ব্যক্তি যে তাহার প্রতিবেশীর জমি বা বাড়ির একহাত ভূমিও 
অন্যায়ভাবে ভোগ করিবে । কিয়ামতের দিন তাহার গলায় সাত তবক যমীনের একটি গলাবন্ধ 
পরাইয়া দেওয়া হইবে। 

হাদীস ৪ মুসতাওরিদ ইব্‌ন শাদ্দাদ হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন জুবাইর, 
হারিছ ইব্‌ন ইয়াধীদ ও ইব্‌ন হুরায়রা, ইব্‌ন লাহীয়া, ইব্‌ন নুমাইর, মুসা ইব্‌ন দাউদ ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন যে, মুসতাওরিদ ইব্‌ন শাদ্দাদ (রা) বলেনঃ . 

আমি রাসূল (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি.বলিয়াছেন -যাহাকে আমি শাসনকর্তা 
নিযুক্ত করি, তাহার গৃহ না থাকিলে সে গৃহ নির্মাণ করিতে পারিবে, স্ত্রী না থাকিলে বিবাহ 
করিতে পারিবে, পরিচারক না থাকিলে পরিচারক রাখিতে পারিবে এবং সাওয়ারী না থাকিলে 
উহা সংগ্রহ করিতে পারিবে । কিন্তু ইহার চেয়ে অধিক কিছু করিলে সে আত্মসাৎকারী হিসাবে 
গণ্য হইবে। 

অন্য সনদে আবু দাউদ (র) রিওয়ায়েত করিয়াছেন যে, মুসতাওরিদ ইব্‌ন শাদ্দাদ হইতে 
ধারাবাহিকভাবে জুবাইর ইব্‌ন নুমাইর, হারিছ ইব্‌ন ইয়াধীদ, আওযাঈ, মাআফী, মূসা ইব্‌ন 
মারওয়ান ও রকী বর্ণনা করিয়াছেন যে, মুসতাওরিদ ইব্‌ন শাদ্দাদ (রা) বলেন ঃ 

আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন-যে ব্যক্তি শাসনকর্তা 
হইবে, তাহার স্ত্রী না থাকিলে সে বিবাহ করিতে পারিবে, খাদেম না থাকিলে খাদেম সংগ্রহ 
পরলেও লেও Ll it 

সিদ্দিক (রা) সকলের জ্ঞাতার্থে বলেন, নবী (সা) বলিয়াছেন যে, ইহা হইতে অতিরিক্ত গ্রহণ 

করিলে সে আত্মসাৎকারী অথবা চোর হিসাবে গণ্য হইবে । 

আমার উস্তাদ হাফিয মুযী (র) বলিয়াছেন যে, তাহাকে মূসা ইবন মারওয়ানের সূত্রে আবু 
জাফর ইবৃন মুহাম্মদ ফারিয়াবী ইহা বর্ণনা করিয়াছেন এবং তিনি জুবাইর ইব্‌ন নুফাইরের স্থলে 
আবদুর রহমান ইব্‌ন জুবাইর বলিয়া বর্ণনা করিয়াছেন । কারণ নাম দুইটি প্রায় একই ধরনের । 
হয়তো ভুল হইয়া গিয়াছে। 

হাদীস ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, হাফস ইব্‌ন হুমাইদ, 
ইয়াকুব কুম্মী, হাফস ইব্‌ন বাশার, আবু ইয়াকুব ও ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন, যে ইব্‌ন 
আববাস (রা) বলেনঃ 

‘রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আমি সেই লোকটিকে চিনিব, কিয়ামতের দিন যে একটি 
ছাগল নিয়া উপস্থিত হইবে । ছাগলটি ভ্যা ভ্যা করিতে থাকিবে । সে আমাকে “হে মুহাম্মদ! হে 
মুহাম্মাদ!’ বলিয়া ডাকিতে থাকিবে । তখন আমি তাহাকে বলিয়া দিব যে, আল্লাহর নিকট 


Contents 


৬৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তোমার ব্যাপারে আমার করণীয় কিছু নাই। আমি তো তোমাকে এই বিষয়ে জানাইয়া : 
দিয়াছিলাম। সেই লোকটিকেও আমি চিনিব, কিয়ামতের দিন যে একটি উট লইয়া উপস্থিত 
হইবে এবং উটটি ডাকিতে থাকিবে । সে আমাকে “মুহাম্মদ, মুহাম্মদ’ বলিয়া ডাকিবে। আমি 
তাহাকে বলিয়া দিব যে, আজ আল্লাহর নিকট তোমার ব্যাপারে আমার করণীয় কিছুই নাই। 
তোমাকে আমি এই পরিণতির কথা জানাইয়া দিয়াছিলাম। আমি তাহাকেও চিনিব, যে 
কিয়ামাতের দিন হাশরের মাঠে একটা ঘোড়া লইয়া উপস্থিত হইবে এবং ঘোড়াটি হ্রেষা রব 
করিতে থাকিবে । তখন সে আমাকে নাম ধরিয়া ডাকিতে থাকিবে । আমি তাহাকে বলিয়া দিব 
যে, তোমাকে তো আমি আগাম এই কথা জানাইয়া দিয়াছিলাম । আমি সেই লোকটিকেও 
চিনিব, ‘কিয়ামতের দিন যে চামড়া লইয়া উপস্থিত হইবে এবং আমাকে ডাকিতে থাকিবে । আমি 
তাহাকে বলিয়া দিব যে, আজ আল্লাহর নিকট তোমার ব্যাপারে আমার করণীয় কিছু নাই। 
তোমাকে আমি আগেই ইহা জানাইয়া দিয়াছিলাম।' অবশ্য অন্য কোন হাদীসের কিতাবে এই 
হাদীসটি বর্ণিত হয় নাই। 

হাদীস £ আবূ হুমাইদ সাঈদী হইতে ধারাবাহিকভাবে উরওয়া, যুহরী, সুফিয়ান ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন যে, আবু হুমাইদ সাঈদী (রা) বলেন ঃ রাসূল (সা) ইযদ গোত্রের এক ' 
ব্যক্তিকে সাদকা আদায়কারী রূপে মনোনীত করিয়া প্রেরণ করেন। তাহাকে ইব্‌ন লাতারিয়া 
বলা হইত। তিনি সাদকা উসূল কার্য শেষ করিয়া আসিয়া বলিলেন, এইগুলি রাষ্ট্রের আর 
এইগুলি আমার প্রাপ্ত হাদিয়া। অতঃপর রাসূলুল্লাহ (সো) মিম্বারের উপর উঠিয়া বলিলেন, 
কর্মকর্তাদের কি হইয়াছে যে, কাহাকেও কর্মকর্তারূপে নিয়োগ করিয়া পাঠাইলেই সে আসিয়া 
বলে, এইগুলি রাষ্ট্রের আর এইগুলি আমার হাদিয়া । ইহারা বাড়িতে বসিয়া থাকিলে দেখা যাইত 
কেহ ইহাদিগকে হাদিয়া পাঠায় কি না? যাহার অধিকারে আমার প্রাণ, সেই মহান সত্তার 
কসম। সে উহা হইতে যাহা কিছু গ্রহণ করিবে, কিয়ামতের দিন সে উহা স্কন্ধে বহন করিয়া 
আগমন করিবে । যদি উহা উট হয় তবে উহা চীৎকার করিতে থাকিবে, গরু হইলে হাম্বা করিতে 
থাকিবে এবং ছাগল হইলে ভ্যা ভ্যা করিয়া ডাকিতে থাকিবে । অতঃপর তিনি হাত এত উচু 
করেন যে, তাহার বগল দেখা যাইতেছিল এবং বলেন- হে আল্লাহ! আমি কি পৌছাইয়া দিয়াছি 
(যাহা আমার দায়িত্বে ছিল) ? এইভাবে তিনি তিনবার বলেন। হিশাম ইব্‌ন উরওয়া আর একটু 
বাড়াইয়া বর্ণনা করিয়াছেন যে, আবূ হুমাইদ (রা) বলিয়াছেন, ইহা আমার চোখে আমি 
দেখিয়াছি, আমার কানে আমি শুনিয়াছি। যায়িদ ইব্‌ন ছাবিত (রা)-কেও এই ব্যাপারে জিজ্ঞাসা 
করা যাইতে পারে। যুহরী হইতে অন্য সূত্রেও হাদীসটি বর্ণিত হইয়াছে । হিশাম ইব্‌ন উরওয়া 
হইতেও ইহা বর্ণিত হইয়াছে । তবে উভয়ই উরওয়া (রা) হইতে রিওয়ায়েত করিয়াছেন । 

হাদীস £ আবূ হুমাইদ হইতে ধারাবাহিকভাবে উরওয়া ইব্‌ন যুবাইর, ইয়াহয়া ইব্‌ন সাঈদ, 
ইসমাইল ইব্‌ন আইয়াশ, ইসহাক ইবৃন ইয়াহয়া ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু হুমাইদ 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সাদকা আদায়কারীদের হাদীয়া গ্রহণ করাও 
আত্মসাতের অন্তর্ভুক্ত । একমাত্র আহমাদই (র) ইহা বর্ণনা করিয়াছেন । উপরস্তু ইহার সনদসমূহ 
 দুর্বল। সম্ভবত এই বাক্যটি কোন হাদীসের পরিশিষ্ট হইবে । আল্লাহই ভাল জানেন। 


Contents 


সূরা আলে ইমরান ৬৫৫ 


হাদীস ঃ মাআয ইব্‌ন জাবাল (রা) হইতে ধারাবাহিকভাবে কাইস ইব্‌ন আবূ হাযিম, মুগীরা 
ইব্‌ন শিবল, দাউদ ইব্ন ইয়াযীদ আওদী, আবু উসামা, আবু কুরাইব ও আবু ঈসা তিরমিয়ী স্বীয় 
কিতাবের আহকাম অধ্যায়ে বর্ণনা করেন যে, মাআয ইব্‌ন জাবাল (রা) বলেন ৪ 

‘রাসূল (সা) আমাকে ইয়ামানের গভর্নর করিয়া পাঠান। আমি সেখানে গমন করিলে রাসূল 
(সা) আমাকে ডাকিয়া পাঠান। সেমতে তাহার নিকট উপস্থিত হই। অতঃপর তিনি আমাকে 
বলেন, তুমি কি জান, কেন তোমাকে ডাকিয়া পাঠাইয়াছি? আমার অনুমতি ব্যতীত কোন জিনিস 
গ্রহণ করিবে না। কেননা ইহা আত্মসাতের মধ্যে গণ্য । আর যে যাহা আত্মসাৎ করিবে 
কিয়ামতের দিন সে উহা নিয়া হাযির হইবে । এই কথা কয়টা বলাই হইল তোমাকে ডাকার 
উদ্দেশ্য । যাও, এখন গিয়া আপন দায়িত্ব পালনে মনোনিবেশ কর।' 

হাদীসটি হাসান গরীব পর্যায়ের । একমাত্র এই রিওয়ায়েতটি ব্যতীত অন্য কোন 
রিওয়ায়েতে ইহার উল্লেখ পাওয়া যায় না। তবে আদী ইব্‌ন উমাইর, বুরাইদা, মুসতাওরিদ ইব্‌ন 
শাদ্দাদ,আবু হুমাইদ ও উমর (রা) হইতেও প্রায় এই ধরনের একটি হাদীস বর্ণিত হইয়াছে। 

হাদীস £ আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন জুবায়ের, ইব্‌ন উমর, আবু 
বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রো) বলেন £ 

একদা হুযুর (সা) আমাদের সামনে দাড়াইয়া আত্মসাৎ এবং অন্যান্য বড় বড় গুনাহর কথা 
বলিতেছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, কিয়ামতের দিন এক আত্মসাৎকারী তাহার 
আত্মসাৎকৃত উট কাধে বহিয়া উপস্থিত হইবে । তাহার এই মহামুসিবত হইতে পরিত্রাণ পাইবার 
মানসে আমাকে সে ডাকিবে। আমি তাহাকে এই কথা বলিয়া দিব যে, তোমার ব্যাপারে 
আল্লাহর নিকট আজ আমার করার কিছুই নাই। এই সম্পর্কে তোমাদিগকে পূর্বেই বলিয়া 
দিয়াছিলাম। এইভাবে কিয়ামতের দিন কেহ ঘোড়া কাধে করিয়া উপস্থিত হইবে এবং উহা 
চীৎকার করিতে থাকিবে । সে বলিবে, হে আল্লাহর রাসূল! আমাকে বাঁচান। আমি বলিব, আজ 
তোমার ব্যাপারে আমার আল্লাহর নিকট কিছুই করার নাই। আমি তো তোমাদিগকে ইহা 
জানাইয়া দিয়াছিলাম। 

মোটকথা, কিয়ামতের দিন আত্মসাৎকারী আত্মসাৎকৃত জন্তু নিয়া উপস্থিত হইবে এবং উহা 
চিৎকার করিতে থাকিবে । আত্মসাৎকারীরা প্রত্যেকে বলিবে, হে আল্লাহ্র রাসূল, আমাকে 
বাচান। আমি বলিব, আজ তোমার ব্যাপারে আল্লাহর নিকট কিছুই করার নাই। আমি তো 
তোমাদিগকে ইহা বলিয়া দিয়াছিলাম ৷’ ইবৃন হাইয়ানের সনদে সহীহদ্বয়ও ইহা বর্ণনা করিয়াছে। 
আবু খালিদ, ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আদী ইব্‌ন উমাইরাতাল 
কিন্দী (রা) বলেন ঃ 

‘রাসূল (সা) বলিয়াছেন, হে লোক সকল! তোমাদের মধ্য হইতে যাহাকে আমরা 
আদায়কারী নিযুক্ত করি, সে যদি আদায়কৃত বস্তু হইতে একটি সূচ বা তাহা হইতেও নগণ্য 
কোন জিনিস গোপন করে, তাহা হইলে সে আত্মসাৎকারীদের মধ্যে গণ্য হইবে । আর সে 
. উহাসহ কিয়ামতের দিন হাযির হইবে। রাবী বলেন, ইহার পর শ্যামবর্ণের এক আনসার 
দীড়াইলেন। মুজাহিদ বলেন, সেই ব্যক্তি হইলেন, সাআদ ইব্ন ইবাদা। তিনি বলিলেন, হে ' 


Contents 


৬৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহর রাসূল! আমি আদায়কারী নিযুক্ত হইতে অসম্মত। রাসূল (সা) বলিলেন, কেন? তিনি 
বলিলেন, এই ব্যাপারে আপনি যে কঠোর সতর্কবাণী শোনাইলেন সেই কারণে । অতঃপর রাসূল 
(সা) বলিলেন, আরও জানিয়া রাখ, যাহার উপর আমরা এই দায়িত্ব অর্পণ করিব, তাহার উচিত 
হইবে আদায়কৃত বস্তুর ক্ষুদ্র-বৃহৎ সকল অংশসহ সব কিছুই নিয়া আসা ৷ উহা হইতে যতটুকু 
তাহাকে দেওয়া হয় সে ততটুকুই গ্রহণ করিবে । আর যাহা তাহাকে দেওয়া হইবে না তাহা গ্রহণ 
করা হইতে সে বিরত থাকিবে । ইসমাঈল ইবৃন আবু খালিদের সূত্রে মুসলিম (র) এবং আবূ 
দাউদ (র)-ও ইহা রিওয়ায়েত করিয়াছেন । 
ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু রাফে (রা) বলেন ৪ 

প্রায়ই রাসূল (সো) আসরের নামায পড়িয়া বনী আব্দে আশহাল গোত্রের নিকট গিয়া 
তাহাদের সঙ্গে মাগরিবের পূর্ব পর্যন্ত আলাপ-আলোচনা করিতেন। এক দিন একটু বিলম্ব হইয়া 
গেলে তিনি ত্রস্ত পদে হাটিতেছিলেন। জান্নাতুল বাকী হইয়া যাওয়ার সময় তিনি হঠাৎ 
বলিলেন- তোমার প্রতি আল্লাহর অভিশাপ। তোমার প্রতি আল্লাহর অভিশাপ! ইহা শুনিয়া আমি 
ভাবিলাম যে, হয়ত তিনি আমাকে অভিশাপ দান করিয়াছেন। তাই আমি হাটার গতি মন্থর 
করিয়া কাপড় ঠিক করিতেছিলাম। ফলে আমি পিছনে পড়িয়া গেলাম। ইহা দেখিয়া তিনি 
বলিলেন, কি হইয়াছে ? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আপনার উচ্চারিত উক্তির কারণে 
আমি পশ্চাতে পড়িতেছি। তিনি বলিলেন, আমি তোমাকে লক্ষ্য করিয়া উহা বলি নাই । বরং এই 
কবরটির অমুক ব্যক্তির উদ্দেশ্যে বলিয়াছি! তাহাকে আমি অমুক গোত্রের তহসীলদার করিয়া 
পাঠাইয়াছিলাম। কিন্তু সে আদায়কৃত বস্তু হইতে একটি চাদর. আত্মসাৎ করিয়াছিল। সেই 
চাদরটি আগুন হইয়া তাহাকে জ্বালাইতেছে। 

হাদীস ৪ উবাদা ইব্‌ন সামিত হইতে ধারাবাহিকভাবে রবীআ ইব্‌ন নাজীআ, আবূ সাদিক, 
কাসিম ইব্‌ন ওয়াহিদ, উবাইদ ইব্‌ন আসওয়াদ, নির্ভরযোগ্য রাবী আবদুল্লাহ ইব্‌ন সালিম কুফী 
আল মাফলুজ ও আবদুল্লাহ ইব্‌ন ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইবাদা ইব্‌ন সামিত (রা) 
বলেন ঃ 

কখনও হুযূর. (সা) গনীমাতের বোঝাবাহী উটের পিঠ হইতে দুই একটি গোলাম গ্রহণ 
করিতেন এবং বলিতেন, এইখানে তোমাদের ও আমার সমান অধিকার ও অংশ রহিয়াছে । তবে 
কথা হইল যে, তোমরা আত্মসাৎ হইতে দূরে থাকিও। কেননা যে যাহা আত্মসাৎ করিবে 
কিয়ামাতের দিন সে তাহা নিয়া উপস্থিত হইবে । ফলে তাহাকে চরম লাঞ্চনা ও গঞ্জনা ভোগ 
করিতে হইবে । যাহা হউক, দূরে ও নিকটে এবং আবাসে ও সফরে সর্বাবস্থায় সর্বস্থানে জিহাদ 
করো । কেননা জিহাদ হইল জান্নাতের অন্যতম সিংহদ্বার । আর ইহা দ্বারা আল্লাহ চিন্তাক্লিষ্টতা 
এবং জীবনের অচলাবস্থা হইতে মুক্তি দান করেন। আল্লাহর বিধান স্বদেশ ও বিদেশে সর্বস্থানে 
প্রতিষ্ঠিত কর এবং আল্লাহর দণ্ডবিধি বা বিচারের বিধানও প্রতিষ্ঠিত কর। পরস্তু অটল . 
থাক। কোন তিরক্কারকারীর তিরস্কার যেন তোমাদিগকে আল্লাহর কাজ হইতে বিরত রাখিতে না 
পারে। 


Contents 
সূরা আলে ইমরান ৬৫৭ 


হাদীস 8 আমর ইব্ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা ও তিনি বর্ণনা 
করেন যে, তাহার দাদা বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, (তোমরা সাদকা আদায়কারীরা) 
সাদকার সূচ সুতাও ফিরাইয়া দাও। কেননা আত্মসাৎ হইল লাঞ্ছনা, বঞ্চনা ও আগুন যাহা 
তোমাকে ও তোমার পরিবারবর্ণকে কিয়ামতের দিন ভোগ করিতে হইবে । 
উছমান ইব্‌ন আবু শায়বা ও আবু দাউদ বর্ণনা করেন যে, আবু মাসউদ আনসারী (রা) বলেন £ 

‘রাসূল (সা) আমাকে তহসীলদার নির্বাচিত করিয়া পাঠাইবার ইচ্ছা করিয়া বলেন, হে আবু 
মাসউদ! যাও, তবে কিয়ামতের দিন তোমাকে আমি এমন অবস্থায় যেন না পাই যে, তোমার 
পৃষ্ঠোপরি আত্মসাৎকৃত উট চিৎকার করিতেছে । আমি বলিলাম, এই ভয়াবহ আশংকাজনক 
দায়িত্বে আমি যাইতে চাই না। রাসূলুল্লাহ (সা) বলিলেন, আচ্ছা, তোমাকে জোরপূর্বক পাঠাইতে 
চাই না।' একমাত্র আবূ দাউদ ইহা বর্ণনা করিয়াছেন। 

হাদীস ঃ নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবূ বুরদার পিতা, বুরদা, আলকামা ইব্‌ন 
শায়বা, মুহাম্মাদ ইব্‌ন আহমাদ ইব্‌ন ইব্রাহীম ও আবূ বকর ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, 
নবী (সা) বলেন ঃ | 

‘নিশ্চয়ই যদি কোন পাথর জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়, তবে সেই পাথরটি যদি একাধারে 
সত্তর বৎসর জাহান্নামের তলদেশের দিকে ধাবিত হয়, তবুও উহার শেষ প্রান্তে পৌছিতে পারিবে 
না। এইরূপভাবে আত্মসাৎকৃত বস্তুকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে এবং আত্মসাৎকারীকে বলা 
হইবে যাও উহা নিয়া আস। আর আল্লাহ তা'আলা যে বলিয়াছেন 8 :12 1১ ০১211 ০৪ 
21811 2", (যে লোক গোপন করিয়াছে সে কিয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়া আসিবে) 
উহার তাৎপর্য ইহাই ।” কেবল আবু দাউদ ইহা বর্ণনা করিয়াছেন! 

হাদীস ঃ উমর ইবৃন খাত্তাব রো) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস, সাম্মাক, 
আবু যমীল হানাফী, ইকরামা ইব্‌ন আম্মার, হাশিম ইব্‌ন কাসিম ও ইমাম আহমাদ বর্ণনা করেন 
যে, উমর ইবৃন খাত্তাব রো) বলেন £ 

‘খায়বরের যুদ্ধের সময় সাহাবারা আসিয়া রাসূল (সা)-কে বলিতেছিলেন, অমুক ব্যক্তি 
শহীদ হইয়াছে, অমুক ব্যক্তি শহীদ হইয়াছে । এমন সময় কয়েক ব্যক্তি আসিয়া বলিল যে, 
অমুক ব্যক্তিও শহীদ হইয়াছে। ইহা শুনিয়া রাসূল (সা) বলিলেন, 'কখনই নয়, আমি তাহাকে 
জাহান্নামে দেখিয়াছি । সে গনীমতের মাল হইতে একটি চাদর আত্মসাৎ করিয়াছিল । অতঃপর 
রাসূল (সা) বলিলেন, “যাও, জনসমক্ষে ঘোষণা করিয়া দাও যে, একমাত্র মুমিন ব্যতীত অন্য 
কেহ বেহেশতে প্রবেশ করিবে না ।' (উমর (রা) বলেন) এই নির্দেশ পাইয়া আমি জনসমাজে 
ঘোষণা করিয়া দেই যে, একমাত্র মুমিন ব্যতীত অন্য কেহ বেহেশতে প্রবেশাধিকার পাইবে না। 
ইকরামা ইব্‌ন আম্মারের সনদে তিরমিযী ও মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) 
বলেন-হাদীসটি উত্তম ও সহীহ। 

উমর (রা) হইতে অন্য একটি হাদীস £ 


কাছীর (২য় খণ্ড)-_৮৩ 


Contents 


৬৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন ওয়াহাব ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন উনাইস 
বলেন 8. একদা হযরত উমর (রা) তাহার সঙ্গে সাদকা সম্পর্কে আলোচনা করিতে করিতে 
বলেন, আপনি সাদকা আত্মসাৎকারী সম্পর্কে রাসূলের ঘোষণা শুনেননি ? তিনি বলিয়াছেন, উহা 
হইতে যে একটি উট অথবা একটি ছাগল আত্মসাৎ করিবে, কিয়ামতের দিন সে উহা কাধে 
বহিয়া উপস্থিত হইবে । আবদুল্লাহ ইব্‌ন উনাইস বলেন, হাঁ শুনিয়াছি।' আবদুল্লাহ্‌ ইব্‌ন ওয়াহাব 
হইতে আমর ইব্‌ন ওয়াহাবের সনদে ইব্‌ন মাজাও ইহা বর্ণনা করিয়াছেন। 

হাদীস ৪ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, সাঈদ উমুভী, ইয়াহয়া ইব্‌ন সাঈদ 
উমুভী এবং ইবৃন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ 

‘রাসূলুল্লাহ (সা) সাআদ ইব্‌ন ইবাদাকে সাদকা উসূলকারী নির্বাচিত করিয়া বলেন, হে 
সাআদ! এইরূপ যেন না হয় যে, কিয়ামতের দিন তুমি উচ্চ শব্দকারী উট বহন করিয়া আগমন 
করিবে । ইহা শুনিয়া তিনি বলিলেন, আমি এই পদ গ্রহণ করিব না। সুতরাং ইহার আশংকাও 
থাকিবে না। অতঃপর হুযূর (সা) তাহাকে এই দায়িত্ব হইতে নিষ্কৃতি দান করেন। নাফে হইতে 
উবায়দুল্লাহর সুত্রেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

হাদীস £ সালিম ইব্‌ন আবদুল্লাহ হইতে ধারাবাহিকভাবে সালিহ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন 
যায়েদা, আবদুল আযীয ইব্‌ন মুহাম্মাদ, আবু সাঈদ ও আহমাদ বর্ণনা করেন যে, সালিম ইব্‌ন 
আবদুল্লাহ বলেন ৪ 

রোমের যুদ্ধের সময় আমি মুসলিম ইব্‌ন আবদুল মালিকের সঙ্গে ছিলাম। তখন এক 
ব্যক্তির মালের মধ্যে আত্মসাতের কিছু মালপত্র পাওয়া যায়। এই ঘটনার পর সালিমকে এই 
ব্যাপারে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, আমাকে আমার পিতা আবদুল্লাহ ইব্‌ন উমর তাহার 
পিতা উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কাহারও 
মালের মধ্যে আত্মসাৎকৃত মালামাল পাওয়া গেলে তাহা জ্বালাইয়া দাও ৷ বর্ণনাকারী বলেন, 
সম্ভবত তিনি একথাও বলিয়াছিলেন যে, তাহার কৈফিয়ত নাও এবং শাস্তিও দাও । অতঃপর সেই 
ব্যক্তির মালামাল খোলা বাজারে বাহির করা হয় এবং তাহার মালামালের মধ্যে একখানা 
কুরআন শরীফও পাওয়া যায়। হযরত সালিমকে পুনরায় এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি 
বলেন, কুরআন শরীফ খানা বিক্রি করিয়া উহার মূল্য সাদকা করিয়া দাও। 

আবদুল আযীয ইবৃন মুহাম্মাদ দারাওয়াদীরি সনদে তিরমিযি ইহা বর্ণনা করিয়াছেন । তবে 
আবূ ওয়াকিদ লাইছী আস সগীর সালেহ ইব্‌ন মুহাম্মাদ ইবৃন যায়েদার সূত্রে আবূ ইসহাক 
ফাযারী এবং আবূ দাউদ ইহা হইতে কিছুটা বেশি বর্ণনা করিয়াছেন। অবশ্য আলী ইবৃন মাদানী 
এবং ইমাম বুখারী আবু ওয়াকিদের রিওয়ায়েতটিকে বর্জনীয় বলিয়া মন্তব্য করিয়াছেন। দারে 
কুতনী বলেন, রিওয়ায়েতটি সহীহ। কেননা ইহা সালিমের ফতওয়া মাত্র। আর এই ব্যাপারে 
ইমাম আহমাদ ও তাহার সহযোগীদেরও সিদ্ধান্ত ইহাই । 

হাসান হইতে ধারাবাহিকভাবে ইউনুস ইব্‌ন উবাইদ, আবূ ইসহাক, মুআবিয়া ও উমুভী 
বর্ণনা করেন যে, হাসান বসরী (র) বলেন ৪ আত্মসাৎকারীর আত্মসাৎকৃত মালের সঙ্গে মিলিত 
অন্যান্য সকল মাল জ্বীলাইয়া ভস্ম করিয়া দেওয়াই বিধান। 


Contents 


সূরা আলে ইমরান ৬৫৯ 


আলী (রা) হইতে ধারাবাহিকভাবে উছমান ইব্‌ন আতা, আবূ ইসহাক ও মুআবিয়া বর্ণনা 
করেন যে, হযরত আলী (রা) বলেন £ আত্মসাৎকারীর আত্মসাৎকৃত মালের সঙ্গে মিলিত সকল 
বস্তু জ্বালাইয়া দেওয়া হইবে এবং তাহাকে দোররা মারা হইবে । তবে তাহার শাস্তি হইবে 
গোলাম হইতে কিছুটা হালকা । পরন্তু সে গনীমতের অংশ হইতে বঞ্চিত হইবে । 

তবে ইমাম আবু হানীফা, মালিক, শাফেঈ ও জমহুর উপরোক্ত মতের বিরোধিতা করিয়া 
বলেন $ আত্মসাৎকারীর আসবাবপত্র জ্বালানো হইবে না; বরং তাহাকে অপরাধযোগ্য শাস্তি 
দিতে হইবে । ইমাম বুখারী বলেন £ রাসূলুল্লাহ (সা) আত্মসাৎকারীর জানাযা পড়িতে অস্বীকার 
করিয়াছেন বটে । কিন্তু তাহার মালামাল ভ্বালাইয়া দিতে বলেন নাই, । আল্লাহই ভাল জানেন। 

জুবাইর ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে আবু ইসহাক, ইস্রাঈল, আসওয়াদ ইব্‌ন 
আমের ও ইমাম আহমাদ বর্ণনা করিয়াছেন যে, জুবাইর ইব্‌ন মালিক (র) বলেন £ যখন 
কুরআনের পাঠ সমব্িত করার নির্দেশ দেওয়া হয় তখন ইব্‌ন মাসউদ (রা) বলিয়াছিলেন, সাহস 
হইলে কেহ যেন পূর্বতন পাঠ লুকাইয়া রাখে । কেননা যে উহা লুকাইয়া রাখিবে সে কিয়ামতের 
দিন উহা নিয়া হাযির হইবে। অতঃপর তিনি বলেন, আমি যে পদ্ধতিতে সত্তরবার হুযূর 
(সা)-এর নিকট কুরআন পাঠ করিয়াছি তাহা কি বর্জন করিব ? 

ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে মুহাজির ইব্‌ন ইব্রাহীম, শরীক ও ওয়াকী স্বীয় তাফসীরে 
বর্ণনা করিয়াছেন যে, ইব্রাহীম (রা) বলেনঃ যে সময় আমাদিগকে কুরআনের পরিবর্তিত নতুন 
পাঠ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়, তখন আবদুল্লাহ ইব্‌ন মাসউদ রো) বলিয়াছিলেন, হে 
লোক সকল! সাহস হইলে কুরআনের কেহ পূর্বতন পাঠ গোপন করিয়া রাখিও। কেননা যে যাহা 
গোপন বা আত্মসাৎ করিবে কিয়ামতের দিন সে উহা নিয়া উপস্থিত হইবে । তাই যদি কেহ 
কুরআনের পূর্বতন কপি গোপন করিয়া রাখ, তাহা হইলে কিয়ামতের দিন উহা নিয়া উপস্থিত 
হইবে । উহা কতই উত্তম আত্মসাৎ! 

আবু দাউদ বর্ণনা করেন যে, সামুরা ইব্‌ন জুন্দুব (রা) বলেন ৪ যখন গনীমতের মাল 
আসিত, তখন রাসূলুল্লাহ (সা) যাহার কাছে গনীমতের যাহা আছে তাহা নিয়া উপস্থিত হওয়ার 
জন্য বিলালের (রা) দ্বারা ঘোষণা করাইতেন। অতঃপর তিনি সমস্ত মালের এক-পঞ্চমাংশ 
রাখিয়া বাকি সব বন্টন করিতেন। একবার এক ব্যক্তি বন্টন হইয়া যাইবার পর চুলের একটি 
গুচ্ছ নিয়া হুযুর (সা)-এর নিকট উপস্থিত হইয়া বলিল, ইহা রহিয়া গিয়াছিল। রাসূলুল্লাহ (সা) 
তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, তুমি কি বিলালের দেওয়া ঘোষণা শোন নাই ? এইভাবে 
তিনবার বলিলেন। লোকটি বলিল, হাঁ, শুনিয়াছিলাম। হুযূর (সা) বলিলেন, তবে শুনিয়াও তুমি 
কেন আস নাই ? লোকটি অনুনয় করিয়া ওযর পেশ করিল। অতঃপর রাসূল (সা) তাহাকে 
বলিলেন, আমি ইহা গ্রহণ করিব না। তুমি কিয়ামতের দিন ইহা নিয়া আসিও। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 
০591৯ 919554011০০ ৮৯০৪ নও ০৮ 40) ০1৬০১ Stoel 


2 


9 রাও 
১১৮০] 
ক্ষ 
রা 


Contents 


৬৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


‘যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত সে কি সেই লোকের সমান হইতে পারে, যে লোক 
আল্লাহর রোষানল অর্জন করিয়াছে? বস্তুত তাহার ঠিকানা হইল দোযখ । আর তাহা কতইনা 
নিকৃষ্ট অবস্থান । অর্থাৎ যাহারা আল্লাহর বিধান অনুসরণ করিয়া তাহার সন্তুষ্টি ও পুরস্কার অর্জন 
করে এবং শাস্তি হইতে পরিত্রাণ পায় আর যাহারা তাহার বিধান অমান্য করিয়া তাহার ক্রোধে 
পতিত হয় এবং তাহার অসন্তুষ্টি লাভ করিয়া জাহান্নামে নিক্ষিপ্ত হয়-এই দুই দল কি সমান 
হইতে পারে? 

এই আয়াতের সমর্থনে কুরআন মজীদের আরও বহু আয়াত রহিয়াছে। যথা 


টি 


৮51 9৯ ১০ GAN ০৭ এতো 0১০ ৭০8৩ ৮৯২ 

টিনার ৮৬ রগ, ৭৮০ রাত রর 

অন্ধ থাকে এই দুই দল কি সমান? অন্যত্র বলিয়াছেনঃ 
EG Cia ০৫ CY pals he ies ail 

অর্থাৎ যাহাদের ব্যাপারে আল্লাহর উত্তম ওয়াদা রহিয়াছে এবং তাহা প্রাপ্ত হইবে আর 
যাহারা পার্থিব ফায়দা লুটিয়াছে, তাহারা কি সমান ? 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ৭1| ১০2১৯ অর্থাৎ আল্লাহর নিকট মানুষের 
মর্যাদা বিভিন্ন স্তরের । . 

হাসান বসরী এবং মুহাম্মাদ ইব্‌ন ইসহাক এই আয়াতাংশের ভাবার্থে বলেনঃ পুণ্যবান এবং 
পাপিষ্ঠরা ভিন্ন দুই স্তরের লোক । আবূ উবাইদ ও কাসাই বলেন ৪৫ ৯১৪ অর্থ 4১১০ 
(সোপানসমূহ) 

অর্থাৎ সোপানের বিভিন্ন স্তর রহিয়াছে-যাহা সমান নয় । জান্নাতের রহিয়াছে বহু সোপান বা 
স্তর এবং জাহান্নামেরও রহিয়াছে বহু স্তর। অন্যথানে আল্লাহ তা'আলা বলিয়াছেনঃ 

las Ca 4355 081 
অর্থাৎ কার্ষের বিভিন্নতার দরুন স্তরেরও বিভিন্নতা রহিয়াছে । 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ তাহারা যাহা কিছু করে আল্লাহ তাহা অবলোকন 

করেন। অর্থাৎ কার্ষসমূহের স্তর ও মান তিনি খুব ভাল করিয়া লক্ষ্য করেন এবং কাহারও পুণ্য 
তিনি কমাইবেন না এবং কাহার পাপও তিনি বাড়াইবেন না। বরং যাহার যাহা আমল তিনি সেই 
অনুযায়ী ন্যায্য প্রতিফল প্রদান করিবেন । 

ইহার পর আল্লাহ তা'আলা বলেনঃ 


sor ow sod Oe 


MTOR PRC TRAE EET 
আল্লাহ ইমানদারগণের উপর অনুগ্রহ করিয়াছেন যে, তাহাদের মাঝে তাহাদের নিজেদের 
মধ্য হইতে নবী প্রেরণ করিয়াছেন । অর্থাৎ তাহাদের মতই মানুষ যাহাতে তাহারা তাহার সঙ্গে 
কথাবার্তা বলিতে পারে, তাহাকে জিজ্ঞাসা করিতে পারে, তাহার সহিত উঠাবসা করিতে পারে 
এবং যাহাতে তাহার নিকট হইতে তাহারা পূর্ণ উপকৃত হইতে পারে। 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


চিঠি rw লা লা পারা তি ক 


Contents 


সূরা আলে ইমরান ৬৬১ 


অর্থাৎ ইহাও আল্লাহর নিদর্শন যে, তিনি তোমাদের জন্য তোমাদেরই সত্তা হইতে স্ত্রীগণকে 
সৃষ্টি করিয়াছেন যেন তোমরা তাহাদের নিকট প্রশান্তি লাভ কর । 
অন্যখানে তিনি বলিয়াছেন ৪ 
nat an CELA ০১ ১8০52 এ 2 
অর্থাৎ হে নবী! তুমি বল, নিশ্চয়ই আমি তোমাদের মত মানুষ । আর আমার নিকট এই 
প্রত্যাদেশ হইয়াছে যে, তোমাদের ইলাহ একজনই মাত্র । 
অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 
3 SA HE SE 141 ১০৮৮2 এট ৫০৭০০ 
991 
অর্থাৎ হে নবী! তোমার পূর্বেও আমি যত নবী পাঠাইয়াছি তাহারা সকলে খাদ্য গ্রহণ করিত 
এবং বাজারেও আসিত । 
অন্যত্র তিনি বলেন £ 
(৪১৪11 1৯1 ১১০ ৫211 (০৯9, ১১ y। 1৯৪ ১০ 12711 
অর্থাৎ তোমার পূর্বেও আমি লোকদের নিকট ওহী প্রেরণ করিয়াছিলাম যাহারা পল্লী 
অঞ্চলের অধিবাসী ছিল। 
অপর এক স্থানে তিনি ইরশাদ করিয়াছেন ঃ 
১০০ La EL Ml sd ১৯1 ১০০০ 
অর্থাৎ হে জন ও ইনসান! তোমাদের নিকট কি তোমাদের মধ্য" হইতেই রাসূল আগমন 
করে নাই । মোটকথা, প্রত্যেক জাতির জন্য তাহাদের মধ্য হইতে রাসূল প্রেরণ করিয়া তিনি 
অশেষ অনুগ্রহ করিয়াছেন । তাহারা তাহাদের সঙ্গে উঠা-বসা ও চলাফেরা করিতে পারিত এবং 
পুনঃ পুনঃ জিজ্ঞাসাবাদ করিয়া তাহারা দীন সম্বন্ধে যথাযথ জ্ঞানলাভ করিতে পারিত। 
তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
(30112151155 তিনি তাহাদের জন্য তাহার আয়াতসমূহ পাঠ করেন। অর্থাৎ কুরআন 
পাঠ করেন। এবং ১৫১25 তাহাদিগকে পরিশোধন করেন। অর্থাৎ তিনি তাহাদিগকে 
সৎকার্ষের আদেশ করেন এবং অসৎকাজ হইতে বিরত থাকার তাকিদ দেন যাহাতে তাহাদের 
অন্তরের যুগযুগের কালিমা ও কলুষতা বিদুরিত হইয়া তাহাদের অন্তর নির্মল ও নিষলুষ রূপ লাভ 
করে। 
Lasky PES alas তিনি তাহাদিগকে কিতাব ও হিকমাত শিক্ষাদান করেন। 
অর্থাৎ কুরআন ও সুন্নাহ শিক্ষা দেন। 
১০১৮49৫৮৮51 05 05 (5 ৫ 913 অর্থাৎ এই নবী আগমনের পূর্বে তাহারা 
ছিল স্পষ্ট ত্রান্তির মধ্যে। অর্থাৎ তাহাদের প্রত্যেকের মধ্যে স্পষ্টভাবে অন্যায় ও মুঢ়তা বিদ্যমান 
ছিল। 


Contents 


৬৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


24 ৫ 


7৩৯ টা ও CEs RSG খর লরি (০) 
ORS RB dnd) » ls L232 US 
০ ৫ (2? ৷ শক 4) 5২ গা পপ (১%) 


৩১০১০ 
(৫5 টি Pe পরত এত তি 


4১ 0:১০ 215৮৩ 2 035২ ও 95 (NW) 


পা 


৬১০$ ৩৫ a 224 4১84 > ০৫ গলপ 
৩৮৬ 85. মাঃ 6৩ ০53 OF CN ees 


পা 
৬৮ ৯৯৮৮ 


28১ 22 2০৮0৫ (১৮ 125 EN SALAD ও S OU 
135920 05 51555 ৩65151512৩2 1৯১৮৩ GS (১৪) 


০০৬৬০ 01 ১৫14৫ ০০০ 


১৬৫. ‘যখন তোমাদের উপর একটি বিপদ আসিল, তখন তোমরা বলিলে, ইহা কোথা 
হইতে আসিল? অথচ তোমরা তো তাহাদের উপর দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে ৷ (হে 
মুহাম্মদ) বল, ইহা তোমাদের নিজেদেরই কর্মফল । আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান ৷’ 

১৬৬. যেদিন দুই দল পরস্পরের সন্মুখীন হইয়াছিল সেদিন তোমাদের উপর যে বিপর্যয় 
ঘটিয়াছিল, তাহা আল্লাহরই হুকুমে; ইহা তো মু'মিনগণকে জানিবার জন্য |" 

১৬৭. “আর মুনাফিকদিগকেও জানিবার জন্য ৷ তাহাদিগকে বলা হইয়াছিল. আস, 
তোমরা আল্লাহর পথে যুদ্ধ কর অথবা প্রতিরোধ কর। তাহারা বলিল, যুদ্ধ যদি জানিতাম 
তাহা হইলে অবশ্যই তোমাদের অনুসরণ করিতাম । সেদিন তাহারা ঈমান অপেক্ষা কুফরীর 
নিকটবর্তী ছিল। যাহা তাহাদের অন্তরে নাই তাহাই তাহারা মুখে বলে: তাহারা যাহা 
গোপন রাখে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত ।' 

১৬৮. যাহারা ঘরে বসিয়া রহিল ও তাহাদের ভাইদের ব্যাপারে বলিল যে, তাহারা 
তাহাদের কথামত চলিলে নিহত হইত না, তাহাদিগকে বল, যদি তোমাদের কথা সত্য হয়, 
তবে নিজদিগকে মৃত্যু হইতে রক্ষা কর।' 

তাফসীর £ আল্লাহ তা'আলা বলেন £০, ২4১০০ ৫১2৮০114531 যখন তোমাদের উপর 
একটি মুসিবত আসিয়া পৌছিল। অর্থাৎ ওহুদের যুদ্ধের দিন সত্তর জন সাহাবী শহীদ হওয়ায় 
তাহারা যে মুসিবতে পড়িয়াছিল। তবে (4১০ ৮:১1 ১% তোমরা তাহাদিগকে ইহার দ্বিগুণ 
মুসিবত পৌছাইয়াছিলে। অর্থাৎ বদরের দিন তোমরা সত্তরজন কাফির হত্যা করিয়াছিলে এবং 
সত্তরজন বন্দী করিয়াছিলে। অথচ এই মুহূর্তে তোমরা পরস্পরে বলাবলি করিতেছ, ইহা কোথা 
হইতে আসিল? আল্লাহ ইহার উত্তরে বলেন ৪ ul +১০ ০০ হে নবী! বলিয়া দাও যে, ইহা 
তোমাদের উপর তোমাদেরই পক্ষ হইতে আসিয়াছে। 


Contents 


সূরা আলে ইমরান ৬৬৩ 


উমর ইবৃন খাত্তাব (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আব্বাস, সাম্মাক হানাফী, আবু 
হাতিম বর্ণনা করেন যে, উমর ইব্‌ন খাত্তাব (রা) বলেন ঃ বদরের যুদ্ধে যে কাফির বন্দীদিগকে 
মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেওয়া হইল এবং তাহাদের সত্তর ব্যক্তিকে হত্যা করা হইয়াছিল, 
তাহার প্রতিশোধ স্বরূপ ওহুদের যুদ্ধে সত্তর জন সাহাবী শহীদ হয় । তাহাদের জোর হামলার 
মুখে মুসলমানরা পরাভূত হয়, হুযূরের দান্দান শহীদ হয়, মাথার আমামা পড়িয়া যায় এবং 
চেহারা মুবারক কাফিরের আঘাতে রক্তাক্ত হয়। 

তখন আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেনঃ 

৭৫. 

অর্থাৎ যখন তোমাদের উপর একটি মুসিবত আসিয়া পৌছিয়াছিল। অথচ তোমরা ইহার 
পূর্বে তাহাদিগকে ইহার দ্বিগুণ মুসিবত পৌছাইয়াছিলে। তখন তোমরা বলিয়াছিলে-ইহা কোথা 
হইতে আসিল ? (হে নবী) তুমি তাহাদিগকে বলিয়া দাও, ইহা তোমাদের নিজেদের পক্ষ 
হইতেই আসিয়াছে ।" অর্থাৎ তাহাদের নিকট হইতে তোমরা যে মুক্তিপণ গ্রহণ করিয়াছিলে ইহা 
তাহার প্রতিবিধান স্বরূপ। কারাদ ইব্‌ন নূহ ওরফে আবদুর রহমান ইব্‌ন গাযওয়ানের সূত্রে 
ইমাম আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন। তবে সেই রিওয়ায়েতটি উপরোক্ত রিওয়ায়েত হইতে 
নি 
রি er sR age GS 
করেন যে, হযরত আলী (রা) বলেন £ জিব্রাইল (আ) নবী (সা)-এর নিকট আসিয়া বলিলেন, 
হে মুহাম্মদ! আপনার লোকেরা কাফিরদিগকে যে বন্দী করিয়াছে ইহা আল্লাহর নিকট পসন্দনীয় 
নহে এবং আপনাকে এই ব্যাপারে দুইটি প্রস্তাবের একটি গ্রহণ করার নির্দেশ দিয়াছেন। তাহা 
হইল, হয় তাহাদিগকে হত্যা করিয়া ফেলুন; না হয় তাহাদিগকে মুক্তিপণের বিনিময়ে খালাস 
দান করুন । তবে যেটিই আপনি গ্রহণ করুন না কেন, পরবর্তীতে আপনার ইহাদের সমসংখ্যক 
লোক নিহত হইবে । অতঃপর হুযুর (সা) সকলকে ডাকিয়া পরামর্শে বসিলে তাহারা বলিলেন, 
হে আল্লাহ রাসূল ৷ বন্দীরা আমাদের আত্মীয়-স্বজন । সুতরাং ইহাদিগকে মুক্তিপণের বিনিময়ে 
খালাস দিন। এই অর্থ দ্বারা আমরা শক্তি সঞ্চয় করিয়া শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিপুল 
আয়োজন করিব । আর যদি পরবতীতে আমাদের এই সংখ্যক লোক নিহত হয়, আমাদের 
তাহাতে বেশি ক্ষতি কি? সত্যিই ওহুদের যুদ্ধে সত্তরজন মুসলমান শহীদ হয় । 

মুহাম্মদ ইব্‌ন সীরীন হইতে ধারাবাহিকভাবে হিশাম ইবৃন হাসসান, সুফিয়ান ইব্‌ন সাঈদ, 
ইয়াহয়া ইব্‌ন যাকারিয়া ইবৃন আবূ যায়িদ ও আবূ দাউদের সনদে নাসায়ী ও তিরমিযীও ইহা 
বর্ণনা করিয়াছেন। তিরমিযী রে) বলেন, ইহা হাসান গরীব পর্যায়ের । এই হাদীসটির বিভিন্ন 
রিওয়ায়েতকারীর মধ্যে কেবল ইব্ন আবু যায়িদ সম্পর্কে আমার আস্থা ও জানাশোনা রহিয়াছে । 
হিশামের সূত্রে আবূ উসামাও এইরূপ বর্ণনা করিয়াছেন। উপরন্তু নবী (সা) হইতে 
ধারাবাহিকভাবে উবায়দা ও ইব্‌ন সীরীনের সূত্রে ইহা মুরসাল হিসাবেও বর্ণিত হইয়াছে। 


Contents 
৬৬৪ তাফসীরে ইব্ন কাছীর 


আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ৪ অর্থাৎ তোমরা রাসূল (সা)-এর অবাধ্য হইয়াছিলে বলিয়াই 
তোমাদিগকে এই ক্ষতির সম্মুখীন হইতে হইয়াছে। রাসূল (সা) তীরন্দাজদিগকে তাহাদের 
নির্ধারিত স্থান ত্যাগ করিতে নিষেধ করিয়াছিলেন। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪ SILLS AU | নিশ্চয়ই আল্লাহ 
তা'আলা প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান । অর্থাৎ তিনি যাহা ইচ্ছা করেন তাহাই করেন, ইচ্ছা 
মাফিক নির্দেশ দেন এবং কেহ তাহার নির্দেশ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করিতে পারে না। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 8 11 ১২৮০৪ Sal ENP রন Le 

আর যেদিন দুই দল সৈন্যের মুকাবিলা হইয়াছে, সেদিন তোমাদের উপর যাহা আপতিত 
হইয়াছিল, তাহা আল্লাহর হুকুমেই হইয়াছিল । অর্থাৎ তোমরা শত্রুদের মুকাবিলা হইতে পালাইয়া 
গিয়াছিলে। তোমাদের কতক শহীদ হইয়াছিল এবং কিছু লোক আহতও হইয়াছিল । ইহা সব 
কিছুই আল্লাহর ইচ্ছাক্রমে হইয়াছিল। তবে ইহার মধ্যে সূক্ষ্ম কারণ লুক্কায়িত ছিল। একটি 
উদ্দেশ্য হইল, ৬১০১০]! 14213 যাহাতে ঈমানদারদিগকে জানা যায়। অর্থাৎ কাহারা দৃঢ়, 
অটল ও ধৈর্যশীল তাহা দেখা যায়। অন্য উদ্দেশ্য হইল +$1 ২33 188. ১3311115245 
SUEY 255 LSS HG Naat sh ৭1115 “8 19150 15105 ‘আৱ যাহাতে 
জানা যায় কাহারা মুনাফিক ছিল। তাহাদিগকে বলা হইয়াছিল, আস, আল্লাহর পথে লড়াই কর 
কিংবা শক্রদিগকে প্রতিহত কর । তাহারা বলিয়াছিল, আমরা যদি জানিতাম যে লড়াই হইবে, 
তাহা হইলে অবশ্যই তোমাদের সঙ্গে থাকিতাম। অর্থাৎ আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সূলুল ও 
তাহার সংগীরা যখন পথ হইতে ফিরিয়া যাইতেছিল, তখন জনৈক মুসলমান তাহাদিগকে 
বুঝাইয়া বলিয়াছিল যে, আস, আল্লাহর রাহে যুদ্ধ কর, না হয় কমপক্ষে আক্রমণকারীদিগকে 
পিছনে হটাইয়া দেওয়ার কাজটুকু কর। 

এই কথাই কুরআনের ভাষায় এইভাবে বলা হইয়াছে 8 1,23১! 91 কিংবা শত্রুদিগকে 
বসরী ও সুদ্দী প্রমুখ এই বাক্যাংশের ভাবার্থে বলেন ঃ মুসলমানের আবেদন ছিল যে, কমপক্ষে 
তোমরা সঙ্গে থাকিয়া আমাদের দলটিকে ভারি কর। 

হাসান ইব্‌ন সালিহ বলেনঃ উহার ভাবার্থ হইল, কমপক্ষে তোমরা দু'আ কর। 

অনেকে বলেন ঃ উহার ভাবার্থ হইল, তোমরা প্রস্তুতি নিয়া থাক। 

তখন তাহারা চালাকি করিয়া বলিয়াছিল ৪ ৮৫১1 3 3025 ০135] অর্থাৎ যদি আমরা 
যুদ্ধবিদ্যায় পারদশী হইতাম তাহা হইলে অবশ্যই তোমাদের সঙ্গে থাকিতাম। 

মুজাহিদ (র) উহার ভাবার্থে বলেনঃ আমরা যদি জানিতে পারিতাম যে, সত্য সত্যই 
সহযোগিতা করিতাম। কিন্তু আমরা জানি যে, যুদ্ধই হইবে না। 
প্রমুখ হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন $ 


Contents 


সূরা আলে ইমরান ৬৬৫ 


যখন রাসূলুল্লাহ্‌ (সা) এক সহস্র সৈন্য নিয়া ওহুদ ও মদীনার মধ্যবর্তী সওত নামক স্থানে 
পৌছেন, তখন আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্ন সুলুল এক-তৃতীয়াংশ সৈন্য নিয়া বিদ্রোহ করে এবং 
বলে যে, অন্যদের কথা শুনিয়া মদীনার বাহিরে আসিয়াছেন ও আমার কথা শুনিলেন না। 
আল্লাহর শপথ! কোন কল্যাণের লক্ষ্যে যে আমরা প্রাণ বিসর্জন দিব তাহা আমার বোধগম্য 
নয়। অতঃপর সে বলিল, হে লোক সকল! কেন তোমরা ভ্রান্ত সিদ্ধান্তের উপর জীবন হারাইতে 
যাইতেছ? অতঃপর কপট ও সন্দেহ পোষণকারী কতক মুনাফিকসহ সে ফিরিয়া আসে । ইহা 
বলিলেন যে, হে আমার প্রিয় গোত্র । তোমরা স্বীয় নবীকে (সা) ও স্বীয় সম্প্রদায়কে শত্রুদের 
হাতে অপদস্থ করিও না। তাহাদিগকে শত্রুর মুখে নিক্ষেপ করিয়া পলায়ন করিও না। এই 
আবেদনের পর তাহাকে তাহারা চালাকি করিয়া বলিল, আমরা যদি জানিতাম যে, সত্য সত্যই 
করিতাম। কিন্তু আমরা জানি যে, যুদ্ধ হইবে না। তাহাদিগকে শত বুঝাইয়াও যখন মুসলমানরা 
ব্যর্থ হইল, তখন মুসলমানরা বলিতে বাধ্য হইল যে, দূর হও, আল্লাহর শত্রুরা, ভাগো! আল্লাহ 
তোমাগিদকে ধ্বংস করুক। আমাদের সঙ্গে আল্লাহর সাহায্য রহিয়াছে । অবশেষে হুযুর (সা) 
অবশিষ্ট সৈন্য লইয়া যুদ্ধমাঠের দিকে অগ্রসর হইলেন । 

ইহাদিগকে লক্ষ্য করিয়াই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

০৮০১০ pie ৩০ ১০০৪৪ SAK on 

‘সেই দিন তাহারা ঈমানের তুলনায় কুফরীর কাছাকাছি ছিল। ইহা দ্বারা জানা যায় যে, 
মানুষের বিভিন্ন অবস্থা রহিয়াছে এবং তাঁহার অবস্থার পরিবর্তন ঘটে । কখনও সে ঈমান হইতে 
দূরে সরিয়া কুফরীর কাছাকাছি আসিয়া পৌছে। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৮১51] ১ 
১2914৮০৮০১৪ ০০১ অর্থাৎ সেই দিন তাহারা ঈমানের তুলনায় কুফরীর বেশি 
নিকটবর্তী ছিল। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ১৬:1৪ ০৪ ০210১6৯130১ ১1৯৪2 যাহা 
তাহাদের অন্তরে নাই তাহারা মুখে সেই কথা বলে। অর্থাৎ তাহাদের মুখের কথার সঙ্গে অন্তরের 
কথার কোন মিল নাই। যেমন তাহারা বলিয়াছিল ৪.১: ১55 1১ 31 অর্থাৎ আমরা 
যদি যুদ্ধ হইবে বলিয়া জানিতাম তাহা হইলে অবশ্যই তোমাদের সঙ্গে থাকিতাম ৷ অথচ তাহারা 
নিশ্চিতরূপে এই কথা জানিত যে, মুশরিকরা মুসলমানদের উপর প্রচণ্ড আক্রমণ চালাইয়া 
তাহাদিগকে ধরাপৃষ্ঠ হইতে নিশ্চিহ্ন করিয়া দিতে দৃঢ়প্রতিজ্ঞ । কারণ, ইহার পূর্বে মুসলমানরা 
মুশরিকদের বড় বড় নেতাকে বদরের প্রান্তরে সম্মুখযুদ্ধে হত্যা করিয়াছিল। কাজেই তাহারা 
সর্বশক্তি নিয়া দুর্বল মুসলমানদের উপর ভীষণ আক্রমণ চালাইতে প্রস্তুত হইয়াছিল । মোটকথা 
তাহারা নিশ্চিত জানিত যে, এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হইতে চলিয়াছে। 

তাই আল্লাহ তা'আলা বলেন ৪ ১521১111111 আল্লাহ ভাল করিয়া জানেন 
তাহারা যাহা কিছু গোপন করিয়া থাকে । 

তঃপর আল্লাহ তা'আলা বলেন ৪1, 1১25131194৪9 6১1১৯ 1১1 ০৩11 


কাছীর (২য় খণ্ড)-__৮৪ 


Contents 


৬৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর _ 


|51- অর্থাৎ তাহারা হইল সেই সকল লোক, যাহারা বসিয়া থাকিয়া নিজেদের ভাইদের সম্বন্ধে 
বলিল, যদি তাহারা আমাদের কথা শুনিত, তাহা হইলে তাহারা নিহত হইত না। অর্থাৎ যদি 
তাহারা তাহাদের নীরব থাকার পরামর্শ গ্রহণ করিত এবং যদি যুদ্ধে না যাইত, তাহা হইলে 
তাহারা নিহত হইত না। তাহাদের এই কথার উত্তরে আল্লাহ তা'আলা বলেন ঃ 
১৪১৮০ ৫ 01 yall 24৪০ 2 15৮50 43 তাহাদিগকে বলিয়া দাও, তাহা 
হইয়া থাক। অর্থাৎ যদি যুদ্ধক্ষেত্রে উপস্থিত না হইলে নিশ্চিত মৃত্যু হইতে পরিত্রাণ পাওয়া যায়, 
তবে তোমাদের মৃত্যুই না হওয়া উচিত। আসল কথা হইল মৃত্যু অবশ্যন্তাবী। মানুষকে মরণ 
বরণ করিতেই হইবে যদি সে দুর্ভেদ্য প্রাচীরের মধ্যেও আত্মগোপন করিয়া থাকে । অতএব যদি 
তোমাদের কথা সত্য হইয়া থাকে তাহা হইলে নিজেদেরকে মৃত্যু হইতে রক্ষা কর। 
জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে মুজাহিদ বলেনঃ এই আয়াতটি আবদুল্লাহ ইব্‌ন উবাই 
ইব্‌ন সুলুল এবং তাহার সহচরদের সম্বন্ধে নাযিল হইয়াছে। 
HE EHS CN ৮৬152 4h ০০0৪৪ CM ০৭১ (১5) 
2 dd ৫ ০৯১০৫ 
৪31১৮৩০০০৩৩ ০১৯৯১ vale 52201 প৫তা ৩০৪৯০ (১৬) 
A RL 24 (পপ ক ত্র ছি কর এ০৫ 2:57 ১৬ 
OU ১৯১১ ৮৮০ ০১৯৯৯ VES ১ 
৪১৫55 2৩ পাখি ১৮ & (uw পণ পা ১০ ৫ 
3$*০595 90 02 298 OIE (1 VV) 
১ /2১.2৭। 
ত১৬ ৮০5৫5) লতার রি ০৩৩65 & ০৯০৮৮ 
. | রদ ১৮৫) পা ৬৩৮৫৩ ১ ৪ ৮ 
৩5৯ HE প্রতি ৩৯ 95 JING 8 BCE CLUN (AVY) 
, ০8১০০ 25 EAI 
2 234,214 পৰ 22// 22% nC 2 2৪ তত ০১:৫০ 
১৯৯৬ ১৯৯ ৩৩ ০৮৩০৮ ০০ পে 0৬ GS (১৬) 
০১৮75/৩-৮৩5 ৪৩১৫9 
এ ৫১ ১৮৫৫৫ G79 ১৩5 পাঠ ১৫ 2142/৬০/০০, ৮৫220 
৮%1015291১ ২০ পোরশা শি 595 BUN ০2 212৬ (১56) 
০0০8৮555201 
” ভি ৬৫ তত ১১৭ ০০৩১৩ (১৬০) 
০ ৬:১৫ 
১৬৯. “যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদিগকে কখনই মৃত ভাবিও না; বরং 
তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে রুযী পাইতেছে।' 


Contents 


সূরা আলে ইমরান ৬৬৭ 


১৭০. ‘আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদিগকে যাহা দিতেছেন তাহাতে তাহারা আনন্দিত 
এবং তাহাদের পিছনে যাহারা এখনও তাহাদের সহিত মিলিত হয় নাই তাহাদিগকে এই 
সুসংবাদ দান করে যে, তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না।” 

১৭১. “আল্লাহর অবদান ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে এবং ইহা এই 
কারণে যে, আল্লাহ মুমিনদের শ্রমের ফসল নষ্ট করেন না। 

১৭২. “আঘাতপ্রাপ্ত হইয়াও যাহারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়াছে, তাহাদের 
মধ্যে যাহারা সৎকার্য করে ও তাকওয়া অনুসরণ করে, তাহাদের জন্য মহা পুরস্কার 
রহিয়াছে। 

১৭৩. তাহাদিগকে লোকে বলিয়াছিল, তোমাদের বিরুদ্ধে লোকজন জমায়েত হইয়াছে, 
তাই তোমরা তাহাদিগকে ভয় কর। কিন্তু ইহা তাহাদের ঈমান দৃঢ়তর করিল এবং তাহারা 
বলিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্ম বিধায়ক ।' 

১৭৪. “তারপর তাহারা আল্লাহর অবদান ও অনুগ্রহসহ ফিরিয়া আসিয়াছিল, কোন 
১8887887188 
করিয়াছিল এবং আল্লাহ বড়ই অনুগ্রহশীল ৷’ 

১৭৫. *শয়তানই তোমাদিগকে তাহার বন্ধুদের ভয় দেখায় । সুতরাং যদি তোমরা 
মু'মিন হও, তবে তোমরা তাহাদিগকে ভয় করিও না এবং আমাকে ভয় কর ৷’ 

তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা শহীদদের অবস্থা সম্বন্ধে আলোচনা করিয়া বলেন যে, 
যদিও তাহাদিগকে হত্যা করিয়া ফেলা হইয়াছে, কিন্তু তাহাদের আত্মা জীবিত এবং তাহারা 
চিরস্থায়ী নিবাস জান্নাত হইতে খাদ্য পাইয়া থাকে। 

আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবু তালহা, ইকরামা, আমর ইব্‌ন 
৪৫০৮ মুহাম্মাদ ইব্‌ন মারযুক ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, আনাস ইবৃন মালিক (রা) 


Hl EH EES ব্রার রি ব্রন যাহাদিগকে তিনি 
দীনের দাওয়াতের জন্য বি'রে মাউনাবাসীদের নিকট পাঠাইয়াছিলেন। তাহারা চন্লিশজন অথবা 
সত্তরজন ছিলেন৷ সেই কুপটির মালিক ছিল আমের ইব্‌ন তুফাইল জাফরী । যাহা হউক তাহারা 
রওয়ানা করিয়া কূপের নিকটে অবস্থিত একটি গুহায় অবস্থান গ্রহণ করেন। অতঃপর তাহারা 
একে অপরকে বলিতেছিলেন, ওই কৃপের পার্শ্বে বসবাসকারীদের নিকট রাসূলের আহ্বান 
পৌছাইয়া দিতে কাহার সাহস হয়? তখন আবূ মালহাম আনসারী উঠিয়া বলেন, আমার সাহস 
হয় সেখানে রাসূলের দাওয়াত পৌছাইয়া দিতে । অতঃপর তিনি সোৎসাহে বাহির হইয়া মহল্লার 
একেবারে নিকটে পৌছিয়া যান এবং তাহাকে দেখিয়া গৃহকর্তারা বাহির হইয়া আসিলে তিনি 
তাহাদিগকে লক্ষ্য করিয়া বলেন- হে বি'রে মাউনার অধিবাসীগণ! আমি তোমাদের নিকট 
আল্লাহর প্রেরিত রাসূলের পক্ষের একজন দূত । আমি বিশ্বাস করি, আল্লাহই একমাত্র ইলাহ 
এবং মুহাম্মদ তাহার বান্দা ও রাসূল। তোমরাও আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনয়ন 
কর। হঠাৎ একজন লোক দৌড়াইয়া আসিয়া তাহাকে লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ করে এবং 
তীরটা তাহার পাঁজরের একদিক দিয়া লাগিয়া অন্য দিক ভেদ করিয়া চলিয়া যায়। সেই মুহুর্তে 


Contents 


৬৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


তাহার মুখনিসৃত কথা ছিলঃ £4411 ১১ 53,1 2111 _আল্লাহ সর্বাপেক্ষা বড়। কাবার 
প্রভুর শপথ! আমি আমার মিশনে সফল হইয়াছি।.ইহার পর সেই কাফিররা তাহার পদচিহ্ন 
অনুসরণ করিয়া সাহাবাদের গুহায় চলিয়া আসে এবং আমের ইবৃন তৃফাইল একা তাহাদের 
সকলকে হত্যা করে। 

ইব্‌ন ইসহাক বর্ণনা করেন ঃ 

আনাস ইব্‌ন মালিক (রা) বলেন, তাহাদের কথাগুলি তাহাদের জাতিকে জানাইয়া দিবার 
জন্য আল্লাহ তাহাদের পক্ষ হইতে আয়াত নাযিল করেন । তাহারা বলেন যে, আমরা আমাদের 
প্রভুর সংগে মিলিত হইয়াছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং আমরা তাহার প্রতি 
সন্তুষ্ট হইয়াছি। পরবর্তীতে উহা রহিত করা হয় এবং পাঠ হইতেও অপসারিত করা হয় । তবে 
উহা আমরা বহুদিন পর্যন্ত পড়িতেছিলাম। অতঃপর আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 
USE hes এ নন 02 gl 4111০155135 021 ০2৮৯535 

অর্থাৎ যাহারা আল্লাহ্‌র পথে নিহত হয়, তাহাদিগকে তুমি কখনও মৃত মনে করিও না; বরং 
তাহারা জীবিত ও নিজেদের পালনকর্তার নিকট হইতে জীবিকাপ্রাপ্ত হয়। 

মাসরূক হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন মুররা, আমাশ, আবূ মুআবিয়া, মুহাম্মদ 
চার EU রাযি ররর রান রান UAL PD 
NEAR এই আয়াডের পি করিলে তিনি বসিয়াছেন, 
তাহাদের আত্মাসমূহ সবুজ রং-এর পাখির দেহে রহিয়াছে এবং তাহাদের জন্য আরশের সংগে 
বহু প্রদীপ জ্বালাইয়া রাখা হইয়াছে। পরন্তু তাহাদের জন্য রহিয়াছে বেহেশতের সর্বত্র 
স্বাধীনভাবে চলার এবং প্রদীপগুলির আলো নিয়া আমোদ-প্রমোদ করার অধিকার । কখনও 
তাহারা আল্লাহর দিকে তাকাইলে আল্লাহ তাহাদিগকে বলেন, কিছু চাও কি তোমরা ? তাহারা 
উত্তরে বলে, আমরা আর কি চাইব প্রভু । বেহেশতের সর্বত্র আমাদের উপভোগের জন্য 
অবারিত। ইহার পর আর কি চাওয়ার আছে ? এইভাবে আল্লাহ তাহাদিগকে তিনবার প্রশ্ন 
করেন। যখন তাহারা দেখে যে কিছু না চাওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হইবেন না, তখন তাহারা 
বলে, হে আমাদের প্রভু । আমাদের প্রার্থনা হইল আমাদের আত্মাগুলি আমাদের দেহে পুনঃ 
সংযোজিত করিয়া পৃথিবীতে প্রেরণ করুন। আমরা যেন আবার আপনার পথে নিহত হইতে 
পারি। তাহাদের এইকথা শুনিয়া আল্লাহ তা'আলা বুঝিয়া নেন যে, তাহাদের আর কোন 
প্রয়োজন নাই । তাই তিনি তাহাদিগকে কিছু চাইতে বলা হইতে বিরত হন। হযরত আনাস (রা) 
এবং আবু সাঈদ (রা) হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে। 

হাদীস ৪ আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, হাম্মাদ, আবদুস সামাদ ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ কোন মৃত ব্যক্তি 
যদি মৃত্যুর পর আল্লাহর নিকট উত্তম স্থান লাভ করেন দ্বিতীয়বার সে আর পৃথিবীতে আসার 
ইচ্ছা রাখে না। কিন্তু একমাত্র শহীদরা পৃথিবীতে পুনঃ প্রত্যাবর্তন করিয়া দ্বিতীয়বার শহীদ 
হওয়ার ইচ্ছা পোষণ করে । কেননা তাহারা স্বচক্ষে শহীদদের উচ্চ মর্যাদা সম্পর্কে অবহিত হয়। 
হাম্মাদের সূত্রে একমাত্র মুসলিম এই হাদীসটি উদ্ধৃত করিয়াছেন। 


Contents 


সূরা আলে ইমরান ৬৬৯ 


হাদীস ৪ জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইব্ন আলী ইব্‌ন 
রবীআ সালাসী, আলী ইব্‌ন আবদুল্লাহ মাদানী ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, জাবির (রা) 
বলেনঃ রাসূলুল্লাহ (সা) আমাকে বলিয়াছেন, আল্লাহ তোমার পিতাকে পুনঃ জীবিত করিয়াছেন 
এবং তাহাকে বলিয়াছেন, তোমার কিছু কি চাওয়ার আছে ? তদুত্তরে তিনি বলিয়াছেন, দুনিয়ায় 
প্রত্যাবর্তন করিয়া আবার আপনার পথে শহীদ হইতে আমার আকাংখা হয়। তখন আল্লাহ 
বলিয়াছেন, আমার সিদ্ধান্ত হইল, এখানে যেএকবার আসিবে তাহার আর প্রত্যাবর্তন হইবে না। 

এই হাদীসটি এই সুত্রে একমাত্র আহমাদ বর্ণনা করিয়াছেন । তবে সহীহদ্বয় এবং অন্যরাও 
ইহা বর্ণনা করিয়াছেন। জাবিরের পিতা হইলেন আবদুল্লাহ ইবৃন আমর ইব্‌ন হারাম আনসারী 
(রা)। তিনি ওহুদের যুদ্ধে শহীদ হন। 

জাবির রো) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন মুনকাদির, শু“বা, আবু ওয়ালীদ ও বুখারী বর্ণনা 
করেন যে, জাবির (রা) বলেন ৪ 

আমার পিতা নিহত হইলে আমি কাদিতে থাকি এবং বার*বার তাহার কাপড় উঠাইয়া 
চেহারা দেখিতে থাকি। সাহাবীরা আমাকে কীদিতে নিষেধ করিলেন। কিন্তু নবী (সা) নীরব 
থাকিলেন ও আমাকে কাঁদিতে নিষেধ করিলেন না। অবশেষে নবী (সা) আমাকে বলিলেন, 
কাদিও না। যতক্ষণ পর্যন্ত তোমার আব্বাকে তুলিয়া না নেওয়া হইবে ততক্ষণ পর্যন্ত 

জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন মুনকাদির ও শু“বার সুত্রে নাসায়ী ও 
মুসলিম বর্ণনা করেন যে, জাবির (রা) বলেনঃ আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হওয়ার পর 
আমি তাহার মুখাবয়ব হইতে কাপড় সরাইয়া তাহাকে বার বার দেখিতেছিলাম এবং 
কাদিতেছিলাম- এইভাবে উপরোক্তরূপে বর্ণনাটি শেষ হইয়াছে । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যুবায়র মক্কী, ইসমাঈল ইবৃন উমাইয়া 
ইব্‌ন আমর ইব্‌ন, সাঈদ, আবু ইসহাক ইয়াকুবের পিতা, ইয়াকুব ও ইমাম আহমাদ বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমাদের ভাইয়েরা 
ওহুদের যুদ্ধে শহীদ হইলে তাহাদের আত্মাগুলি সবুজ পাখির দেহের মধ্যে সংযোজিত করিয়া 
দেওয়া হয়। তাহারা ঝর্ণাধারার কুলে ভ্রমণ করে এবং বেহেশতের বৃক্ষরাজির ফল ভক্ষণ করে। 
অতঃপর তাহারা আরশের নীচে ঝুলানো প্রদীপ নিয়া আমোদ-প্রমোদ করে । তাহারা বেহেশতে 
বিপুল সুখ-সম্ভোগ ও উৎকৃষ্ট খাদ্য পানীয় পাইয়া বলিতে থাকে, আহা, পৃথিবীনাসীরা যদি 
আমাদের এই অফুরন্ত ও অবর্ণনীয় সুখের সংবাদ পাইত, তাহা হইলে তাহারা জিহাদে কখনো 
পরাম্মুখ হইত না এবং আল্লাহর পথে একাধারে অবিরাম যুদ্ধ করিয়াও ক্লান্তিবোধ করিত না। 
তাহাদের এই কথা শুনিয়া আল্লাহ তা'আলা বলেন, আমি পৃথিবীবাসীকে তোমাদের এই কথা 
পৌঁছাইয়া দিব। অতঃপর আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেন, নি IRE 
১১36 দন Uy Bl এ Ut -ইহার পরের আয়াতটিও 
এইজন্য নাধিল হয় 
ইউনুস ইব্‌ন জারীর এবং আহমাদও এই সূত্রে উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন । ইব্‌ন আব্বাস 


Contents 


৬৭০ তাফসীরে ইব্ন কাছীর 


হইতে সাঈদ ইব্ন জুবাইর, আবু যুবাইর এবং ইসমাঈলের সূত্রেও আবূ দাউদ ও হাকাম ইহা 
বর্ণনা করিয়াছেন। এই রিওয়ায়েতটি খুবই শক্তিশালী । ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে 
সাঈদ ইব্‌ন জুবাইর ও সালিম আফতাসের সূত্রে সুফিয়ানও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন 
ইসহাক ফাযীরীর সনদে হাকেম স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, 
এই আয়াত হামযা (রা) ও তাহার শহীদ সংগীদের সম্বন্ধে নাযিল হইয়াছে। হাদীসটি সহীহদ্বয়ের 
শর্ত মোতাবেক সহীহ বটে, কিন্তু তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। কাতাদা, রবী ও যিহাকও 
বলেন যে, এই আয়াতটি ওহুদের যুদ্ধের শহীদদের সম্বন্ধে নাযিল হইয়াছে । জাবির ইব্‌ন 
ইব্‌ন আবদুল্লাহ মাদানী, হারূন ইবৃন সুলায়মান, আবদুল্লাহ ইব্‌ন জাফর ও আবূ বকর ইব্‌ন 
মারদুবিয়া বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ৪ 

একদা হুযূর (সা) আমার দিকে তাকাইয়া বলেন- হে জাবির! তোমার কি হইয়াছে? কেন 
তোমাকে চিন্তিত মনে হইতেছে ? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আব্বা তো শহীদ 
হইয়াছেন, কিন্তু তিনি রাখিয়া গিয়াছেন বহু খণ ও অনেক ছেলেমেয়ে । অতঃপর হুযূর (সা) 
বলেন, শোন, আল্লাহ যাহার সংগে কথা বলিয়াছেন, পর্দার অন্তরাল হইতে বলিয়াছেন । কিন্তু 
তিনি তোমার আব্বার সংগে সরাসরি কথা বলিয়াছেন। (আলী (রা) বলিয়াছেন 011 অর্থ 
সরাসরি বা মুখামুখী হওয়া)। আল্লাহ তাহাকে বলিয়াছেন, তুমি আমার নিকট কিছু চাও । তুমি 
যাহা চাইবে তাহা তোমাকে আমি দিব। তিনি বলিলেন, আমার চাওয়া হইল আমাকে পুনরায় 
পৃথিবীতে পাঠান যেন আপনার পথে দ্বিতীয়বার যুদ্ধ করিয়া শহীদ হইয়া আসিতে পারি। 
মহিমান্বিত আল্লাহ তখন বলিলেন, ইহা আমি পূর্ব হইতে নির্ধারিত করিয়া রাখিয়াছি যে, কেহই 
এই স্থান হইতে পুনর্বার পৃথিবীতে ফিরিয়া যাইবে না। অবশেষে তিনি বলেন, হে আমার প্রভু! 
কমপক্ষে আমার পরবর্তী কালে আগতদিগকে শেহীদদের) আপনি এই মর্যাদার সংবাদটা 
জানাইয়া দিন। অতঃপর আল্লাহ তা'আলা নাধিল করেন £ 

30141014515 55 35355, 

জাবির হইতে সুলায়মান ইব্‌ন সিলত আনসারী এবং মুহাম্মাদ ইব্‌ন সুলায়মান ইব্‌ন সিলত 
আনসারী সুত্রেও এইরূপ বর্ণিত হইয়াছে। আলী ইব্‌ন মাদানীর সূত্রে বায়হাকীও '“দালায়িলুন 
নবুয়া" গ্রন্থে ইহা বর্ণনা করিয়াছেন। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, যুহরী ও ঈসা ইব্‌ন আবদুল্লাহ ওরফে আবূ 
ইবাদা আনসারীর সনদে বায়হাকী বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন, নবী (সা) জাবিরকে 
বলেন, হে জাবির! তোমাকে একটি সুসংবাদ দিব কি £ বাস্তবিকই তাহা তোমার জন্য সুসংবাদ । 
তাহা হইল, আল্লাহ তোমার আব্বাকে পুনজীবিন দান করিয়া বলিয়াছেন- হে আমার বান্দা 
তোমার যাহা খুশী আমার নিকট প্রার্থনা কর। তুমি যাহা প্র্থনা করিবে তাহাই তোমাকে আমি 
দিব। তিনি বলিলেন, হে প্রভূ! আমি আপনার ইবাদাতের হকও আদায় করিতে পারি নাই । তবে 


Contents 

সূরা আলে ইমরান ৬৭১ 
আমার অভিলাষ হইল, আমাকে পুনর্বার পৃথিবীতে প্রেরণ করুন যেন আমি আবার নবীর সাথে 
বলিলেন, ইহা আমার পূর্বের সিদ্ধান্ত যে, এখানে একবার যে আসিবে তাহাকে পুনর্বার 
প্রত্যাবর্তনের অনুমতি না দেওয়া । | 

হাদীস ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মাহমুদ ইব্‌ন লবীদ, হারিছ ইব্‌ন 
ফুযাইল, ইব্‌ন ইসহাক, ইয়াকুবের পিতা, ইয়াকুব ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, শহীদদের অবস্থান হইল ঝর্ণাধারার পার্শ্বে 
স্থাপিত জান্নাতের প্রবেশদ্বারের উপরে নির্মিত সবুজ গন্থুজ । সেখানে তাহাদের নিকট সকাল 
সন্ধ্যা জান্নাতী খাদ্য পৌঁছাইয়া দেওয়া হয়।’ একমাত্র আহমাদ ইহা বর্ণনা করিয়াছেন । মুহাম্মাদ 
ইব্‌ন ইসহাক হইতে উবাইদ, আবদুর রহমান ইব্‌ন সুলায়মান ও আবু কুরাইবের সনদেও ইহা 
বর্ণিত হইয়াছে। 

এই সনদটি শক্তিশালী বটে ৷ মনে হয়, শহীদদের বহু শ্রেণী রহিয়াছে । তাহাদের কতক 
জান্নাতের মধ্যে পাখির দেহে আশ্রয় নিয়া ঘুরিয়া বেড়ায় এবং কতকে হয়ত ঝর্ণাধারার পার্শ্বে 
নির্মিত সৌধের সদর দরজার গন্থুজের উপর অবস্থান করে । তবে ইহার একটা সমন্বয় এভাবে 
হইতে পারে যে, হয়ত তাহারা জান্নাতের বাগিচায় পাখির দেহে আশ্রয় নিয়া সারা বেলা ঘুরিয়া 
বেড়ানোর পর সন্ধ্যা বেলায় গম্বুজে একত্রিত হয় এবং সেখানে সবাই মিলিয়া আহার করে। 
আল্লাহই ভাল জানেন। 

এখানে সেই হাদীসটি উল্লেখ করা খুবই উপযোগী হইবে, যাহাতে মুমিনদের জন্য সুসং 
বিধৃত হইয়াছে। হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত হইয়াছে। তাহাতে বলা হইয়াছে যে, 
মুমিনের আত্মা জান্নাতের বাগিচায় ঘৃরিয়া বেড়ায় এবং আমোদ-প্রমোদ করে । যাহা ইচ্ছা হয় 
তাহা ভক্ষণ করে এবং যাহা ইচ্ছা হয় তাহা উপভোগ করে । অতঃপর কিয়ামতের দিন তাহাদের 
আত্মা তাহাদের দেহে ফিরাইয়া দেওয়া হইবে। 

এই হাদীসটির সনদ অত্যন্ত বিশুদ্ধ এবং অতি উচ্চ পর্যায়ের । কেননা চার ইমামের মধ্যে 
তিনজনই ইহার সনদে অন্তর্ভূক্ত রহিয়াছেন। অর্থাৎ কা'ব ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে 
যুহরী, মালিক ইব্‌ন আনাস আসবাহী, মুহাম্মদ ইব্‌ন ইদ্রীস শাফেঈ ও ইমাম আহমাদ বর্ণনা 
করেন যে, যুহরীর পিতা কাব ইব্‌ন মালিক বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, মুমিনদের 
আত্মা জান্নাতের বাগিচায় পাখির আকারে পরিভ্রমণ করিতে এবং বৃক্ষরাজি হইতে খুশি মত 
ফলফলারি ভক্ষণ করিতে থাকিবে । আর যখন কিয়ামাত উপস্থিত হইবে, তখন তাহাদের আত্মা . 
তাহাদের পূর্বের দেহে ফুঁকিয়া দেওয়া হইবে। 

হাদীসে উল্লিখিত 51, শব্দটির অর্থ খাওয়া । মোটকথা, এই হাদীসটিতে বলা হইয়াছে 
যে, মুমিনের আত্মা পাখির আকারে জান্নাতে থাকিবে এবং পূর্বে বলা হইয়াছে যে, শহীদদের 
আত্মা জান্নাতে সবুজ পাখির দেহে অবস্থান করিবে । আর তাহাদের আত্মাগুলি হইল তারকার 
মত উজ্জ্বল । তবে সাধারণত মুমিনের আত্মা এই ওজ্জল্য লাভ করিবে না। তাহারা সাধারণভাবে 
উড়িয়া বেড়াইবে । পরম করুণাময় মেহেরবান আল্লাহর নিকট আমাদের প্রার্থনা হইল, তিনি 
আমাদিগকে যেন ঈমান ও ইসলামের উপর মৃত্যুবরণ করার তাওফীক দান করেন। 


Contents 


৬৭২ তাফসীরে ইব্ন কাছীর 


তঃপর আল্লাহ তা'আলা বলেন 8:11 ১1211. ১১১১৪ আল্লাহ নিজ অনুগ্রহে যাহা 

দান করিয়াছেন তাহা পাইয়া তাহারা আনন্দ উদযাপন করিতেছে । অর্থাৎ আল্লাহর পথে নিহত 
শহীদগণ তাহাদের প্রভুর নিকট জীবিত রহিয়াছে । তাহাদিগকে আল্লাহ যে নিআমত ও সুখ 
শান্তি দান করিয়াছেন, তাহা পাইয়া তাহারা অত্যন্ত আনন্দিত। এইজন্য তাহারা গর্বিতও যে, 
ভবিষ্যতের ব্যাপারে সম্পূর্ণ সংশয়মুক্ত । এইজন্য তাহারা আনন্দিত ও উৎফুল্প এবং তাহারা 
দুনিয়ায় যাহা রাখিয়া আসিয়াছে তাহার জন্য তাহাদের কোন দুঃখ নাই । পরিশেষে আমরাও 
জলাহ ক আয 
চি oe CMEC OES WES সপ 
এইজন্যও তাহারা উৎফুল্ল ও নিশ্চিন্ত । 

সুদ্দী (র) বলেন ৪ এই বাক্যাংশের ভাবার্থ হইল, শহীদদের নিকট কখন কোন মেহমান 
আসিবে তাহার একখানা চিরকুট দেওয়া হইবে । তাহারা তাহাতে অমুক অমুক মেহমানের 
আগমনের সংবাদে উৎফুল্রবোধ করিবে। যেভাবে দুনিয়াবাসীরা বহুদিন পরে কোন বিশেষ 
আত্মীয়ের আগমনে আনন্দিত হইয়া থাকে, ইহাও তেমনি । 
, সাঈদ ইব্‌ন জুবাইর বলেন £ ইহার ভাবার্থ হইল, শহীদগণ বেহেশতে প্রবেশ করিয়া অঢেল 
সুখ-সন্তেগ দেখিয়া আনন্দে মাতোয়ারা হইয়া বলিবে-আহা, আমাদের দুনিয়াবাসী ভাইয়েরা যদি 
আমাদের এত সুখের কথা জানিতে পারিত, তাহা হইলে তাহারাও নির্ভাবনায় শহীদ হইয়া 
আমাদের মত সুখের অংশীদার হইতে পারিত। রাসূল (সা) তাহাদের এই সুখের কথা 
পৃথিবীবাসীদিগকে জানাইয়া দেন। আর এই দিকে আল্লাহ তাআলা তাহাদের বলিয়া দেন যে, 
তোমাদের সুখ সম্পর্কে তোমাদের নবীকে অবগত করিয়াছি । ফলে তাহারা আনন্দিত ও উৎফুল্ল 
হইয়া থাকে। ্‌ 

এই প্রসংগেই আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ঃ ৪1 23102 Ss 
১৫১1১ ১০ 4419451, আর যাহারা এখনও তাহাদের নিকট আসিয়া পৌঁছে নাই ও তাহাদের 
পিছনে রহিয়াছে, তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে। 

সহীহদ্বয়ে আনাস হইতে বর্ণিত আছে যে, বিরে মাউনার সেই সত্তরজন আনসার 
যাহাদিগকে নির্মমভাবে হত্যা করা হইয়াছিল, আর যাহাদের জন্য রাসূল (সা) নামাযের মধ্যে 
কুনৃতে নাযিলা পড়িতেন এবং হত্যাকারীদের জন্য অভিশাপ দিতেন, তাহাদের সম্বন্ধে একটি 
আয়াত নাযিল হইয়াছিল। সেই আয়াতটি বহুদিন পর্যন্ত আমরা পাঠ করিয়াছি । পরবতীতে উহা 
রহিত হয় এবং পাঠ হইতেও বাদ দেওয়া হয়। আয়াতটি হইল 8131 (১০১৪ Lice 1913 ৩1 
LL! Le ৯১৪ (১১ 0১5৪] এও অর্থাৎ আমাদের সম্প্রদায়কে আমাদের এই সংবাদ 
পৌঁছাইয়া দিন যে, আমরা আমাদের প্রভুর সঙ্গে মিলিত হইয়াছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট 
হইয়াছেন এবং আমরা তাহার প্রতি সন্তুষ্ট রহিয়াছি। 

তঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 


85825175778 871 10844557571 


Contents 


সূরা আলে ইমরান ৬৭৩ 


আল্লাহর নিআমত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে এবং তাহা এইজন্য যে, 
আল্লাহ ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না।' 

মুহাম্মাদ ইব্‌ন ইসহাক বলেন 3 1:১.:5,| এর ভাবার্থ হইল, পুণ্যের প্রতিদান সম্পর্কিত 
অঙ্গীকার বাস্তবায়নের ফলে সৃষ্ট সুখভাব। আবদুর রহমান ইবৃন যায়িদ ইবৃন আসলাম বলেন ঃ 
শহীদ ও অশহীদ সকল মু'মিনের জন্য এই আয়াতটি সমানভাবে প্রযোজ্য । মোটকথা, এমন 
স্থান খুব কমই আছে যেখানে আল্লাহ তাহার রাসূলের মর্যাদার কথা বলার পর মুমিনদের 
প্রতিদানের কথা না বলিয়াছেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

CM PELAT Le A ১০৪১০১।০ এ/ 122 ০৪০ 

অর্থাৎ যাহারা আহত হইয়া পড়ার পরেও আল্লাহ ও তীহার রাসূলের নির্দেশ মান্য 
করিয়াছে। | | 

এই আয়াতটিতে হামরাউল আসাদের যুদ্ধের কথা বলা হইয়াছে। ওহুদের যুদ্ধে মুশরিকরা 
মুসলমানদিগকে প্রচণ্ড হামলার মুখে পলায়নপর করিয়া দিয়াছিল মাত্র । কিন্তু পরে তাহাদের 
অনুশোচনা জাগিল যে, তাহারা বিশেষ একটা সুযোগ হারাইয়াছে। কেননা যখন যুদ্ধ স্থগিত 
হইয়া গিয়াছে, তখন যদি অতর্কিতভাবে পশ্চান্দিক হইতে হামলা করা হইত, তাহা হইলে একটা 
বিজ্ঞজনোচিত কাজ হইত । কিন্তু এখন হাক্কাভাবে ছাড়িয়া দেওয়া উচিত হয় নাই। আর এই 
কল্পনা তাহাদের মনে এমনই প্রতিক্রিয়ার সৃষ্টি করিল যে, তাহারা পুনরায়'মদীনার দিকে যাইতে 
মনস্থ করিল ।-রাসূল (সা) (ওহীর মাধ্যমে) তাহাদের এই পরিকল্পনার কথা জানিতে পাইয়া 
(ওহুদের) যুদ্ধে আহত ও ক্ষতবিক্ষত সাহাবীদেরকে ডাকিলেন। আর ওহুদের যুদ্ধে যাহারা 
শরীক ছিল তাহাদের ব্যতীত অন্য কাহাকেও ডাকিলেন না। তবে তাহাদের ছাড়া একমাত্র 
জাবির ইব্‌ন আবদুল্লাহ অতিরিক্ত শরীক হইয়াছিল । অতঃপর মুসলমানরা আল্লাহ ও তাহার 
মুকাবিলায় চলিল। 

ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, ইকরামা (রা) বলেন ঃ 

মুশরিকরা ওহুদ হইতে প্রত্যাবর্তন করার সময় একে অন্যকে বলিতেছিল, না তোমরা 
মুহাম্মদকে হত্যা করিলে, না তাহার স্ত্রীদিগকে বন্দী করিলে । দুঃখের বিষয়, তোমরা কিছুই 
করিতে পারিলে না। তাই চল আবার যাই। তাহাদের এই কথা রাসূল (সা) জানিতে পারিয়া 
মুসলমানদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলিলেন। তাহারা সদলবলে হামরাউল আসাদ বা বিরে আবু 
উআইনা পর্যন্ত মুশরিকদের পশ্চাদ্ধাবন করেন। মুসলমানদের এই মনোবল দেখিয়া মুশরিকরা 
ভীত হইয়া পড়ে এবং বাড়ির দিকে যাত্রা করিয়া বলে, আচ্ছা, আগামী বার দেখা যাইবে । ইহার 
পর রাসূল (সা)-ও সাহাবীগণকে নিয়া মদীনার দিকে প্রত্যাগমন করেন। এইটিকেও একটি 
পৃথক যুদ্ধ হিসাবে গণনা করা হয়। অতঃপর ইহাদের সম্বন্ধে আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 


কাছীর (২য় খণ্ড)-__৮৫ 


Contents 


৬৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


(9০1 5531 0১811 15 05 ২১ ১০ ০৭৮, এ. 1551৯5৭2551 
a 451, ee 

অর্থাৎ যাহারা আহত হইয়া পড়ার পরেও আল্লাহ এবং তাহার রাসূলের নির্দেশ মান্য 
করিয়াছে, তাহাদের মধ্যে যাহারা সৎ ও পরহেযগার তাহাদের জন্য রহিয়াছে বিরাট ছাওয়াব ৷ 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আমর, সুফিয়ান ইব্‌ন উআইনা ও 
মুহাম্মাদ ইব্‌ন মানসুরের সনদে ইব্ন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন। 

মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ 

ওহুদের যুদ্ধ সংঘটিত হইয়াছিল ১৫ই শাওয়াল রোজ শনিবার । আর ১৬ই শাওয়াল 
রবিবার রাসূলুল্লাহ সো) ঘোষক ডাকিয়া ঘোষণা করেন যে, হে লোক সকল! শত্রুর সন্ধানে 
বাহির হও এবং তাহারাই কেবল বাহির হইবে, গতকাল যাহারা যুদ্ধে উপস্থিত ছিলে । ইহা 
শুনিয়া জাবির ইবৃন আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন হারাম (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া 
আরয করেন, হে আল্লাহর রাসূল! গতকাল আমাকে আব্বা এই বলিয়া আমার সাত বোনের 
কাছে রাখিয়া গিয়াছেন যে, ‘বৎস! তোমার আমার উভয়ের ইহাদিগকে একা রাখিয়া যাওয়া 
উচিত হইবে না। একজন পুরুষ থাকা দরকার । আর ইহাও হইতে পারে না যে, তুমি রাসূল 
(সা)-এর সঙ্গে যুদ্ধে যাইবে আর আমি ঘরে বসিয়া ইহাদের দেখাশু না করিব ।' ইহা শুনিয়া 
রাসূল (সা) আমাকে তাহার সঙ্গে যাওয়ার অনুমতি দান করেন। মূলত এই যাত্রার উদ্দেশ্য ছিল 
শক্রবাহিনীকে ভীতি প্রদর্শন করা এবং তাহাদের পিছনে ধাওয়া করিয়া এই কথা বুঝাইয়া দেওয়া 
যে, মুসলমানরা অসমর্থ ও শক্তিহীন হয় নাই। 

আয়েশা বিনতে উছমানের গোলাম আবুস সায়িব হইতে আবদুল্লাহ ইব্‌ন খারিজা ইব্‌ন 
যায়িদ ইব্‌ন ছাবিতের সনদে মুহাম্মাদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, আয়েশা বিনতে উছমানের 
গোলাম আবুস সায়িব বলেন ঃ 

বনু আবদুল আশহাল গোত্রের একজন সাহাবী ওহুদের যুদ্ধে উপস্থিত ছিলেন এবং তাহার 
এক ভাইও এই যুদ্ধে উপস্থিত ছিলেন। উভয়ই ভীষণভাবে আহত হইয়াছিলেন। তাহাদের 
একজন বলেন, রাসূলুল্লাহর শত্রুর পিছনে ধাওয়া হওয়ার আহ্বান শুনিয়া আমি আমার ভাইকে 
এবং ভাই আমাকে বলিতেছিল যে, আহা রাসূলুল্লাহর সঙ্গে থাকিয়া এইবার যুদ্ধ করার ভাগ্য 
হইতে আমরা কি বঞ্চিত হইব? দুঃখের বিষয়, আমাদের কোন সাওয়ারীও নাই এবং নাই হাটিয়া 
চলার মত শক্তি। তবুও আমরা রাসূলুল্লাহর সঙ্গে চলিলাম ৷ আমার ক্ষতগুলি কিছুটা হালকা 
ছিল। তাই ভাই যখন পা ফেলিয়া আর সম্মুখে অগ্রসর হইতে পারিতেন না, তখন তাহাকে আমি 
কাধে তুলিয়া নিতাম । এইভাবে আমরা মুসলিম বাহিনীর গন্তব্য স্থানে যাইয়া পৌঁছি। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, আবূ মুআবিয়া, মুহাম্মাদ 
ইবৃন সালাম ও বুখারী (র) বর্ণনা করেন যে, J 411 1১174] 555৫1 এই আয়াত 
সম্বন্ধে আয়েশা রো) উরওয়াকে বলেন, হে ভাগিনা! এই আয়াতের তাৎপর্যের মধ্যে তোমার 
পিতা যুবাইর (রা) এবং আবূ বকর (রা)-ও অন্তর্ভুক্ত ছিলেন। আর যখন রাসূলুল্লাহ সো) 
ওহুদের যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হইয়া ফিরিয়া আসিতেছিলেন এবং মুশরিকরা সামনে অগ্রসর 


Contents 


সূরা আলে ইমরান ৬৭৫ 


' হইতেছিল, তখন রাসূলুল্লাহ (সা)-এর সন্দেহ হইতেছিল যে, তাহারা আবার পশ্চাদ্দিক হইতে 
হামলা করিতে পারে। তাই তিনি ঘোষণা করিলেন, কে আছ উহাদিগকে পশ্চাদ্ধাবান করিবে? 
এই আহ্বানের জবাবে সত্তরজন সাহাবী উপস্থিত হন; উহাদের মধ্যে আবু বকর (রা) এবং 
যুবাইরও রো) ছিলেন । এই হাদীসটি এইভাবে একমাত্র বুখারীই বর্ণনা করিয়াছেন। 

হিশাম ইব্‌ন উরওয়া হইতে ধারাবাহিকভাবে আবূ সাঈদ আল মুআদ্দাব, আবূ নযর, আবু 
আব্বাস আদ্দাওরী, আসিম ও হাকেম স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন । তবে হুবহু 
উপরোক্ত রূপে নয়। হিশাম ইব্‌ন উরওয়া হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ইব্‌ন উআইনা, 
হাদিয়া ইব্‌ন আবদুল ওয়াহাব, হিশাম ইব্‌ন আব্বার ও ইব্‌ন মাজাও ইহা বর্ণনা করিয়াছেন। 
সুফিয়ানের সুত্রে সাঈদ ইব্‌ন মানসুর এবং আবূ বকর হুমাইদীও স্বীয় মুসনাদে ইহা বর্ণনা 
করিয়াছেন। 

উরওয়া হইতে ধারাবাহিকভাবে তাইমী ও ইসমাঈল ইব্‌ন আবূ খালিদের সনদে হাকিম 
বর্ণনা করেন যে, উরওয়া বলেন ঃ আমাকে আয়েশা (রা) বলিয়াছেন যে, 15 (--৬| ১2311 
081 Lal Usui, ৭ ০৮০৫৮15 < এই আয়াতটির উপলক্ষের মধ্য তাহার পিতাও 
অন্তর্ভুক্ত । হাকাম বলেন-এই রিওয়ায়েতর্টি সহীহ্‌ দ্বয়ের শর্তে সহীহ বটে, কিন্তু তাহারা 
সহীহদ্বয়ে উহা বর্ণনা করেন নাই। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, সুফিয়ান, আবদুল্লাহ ইব্‌ন 
যুবাইর, সুমাইয়া, আবদুল্লাহ ইব্‌ন জাফর ও আবু বকর ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, 
আয়েশা (রা) বলেন ঃ 

আমাকে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, তোমার উভয় পিতা আবূ বকর এবং যুবাইর 
Coll rela sas ০৯ Jw Aly 411 |$১ 2350401 ১5১11 এই আয়াতের উপলক্ষের 
অন্তর্ভূক্ত । উল্লেখ্য যে, এই হাদীসটি আয়েশা (রা) হইতে মারফ্ সূত্রে বর্ণনা করাটা ভুল বই 
নয়। কেননা এইটি মারফু সূত্রে ছিকা রাবীদের বর্ণনার খেলাফ ৷ মূলত ইহা আয়েশা হইতে 
বর্ণিত একটি মাওকৃফ রিওয়ায়েত। তাহা ছাড়া হযরত যুবাইর (রা) তাহার বাপ-দাদা কিছুই 
নয়। আসল কথা হইল, ইহা হযরত আয়েশা (রো) তাহার ভাগিনা হযরত আসমা বিনতে আবু 
বকরের ছেলে হযরত উরওয়াকে নিজে বলিয়াছিলেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আ'মীর দাদা, তাহার পিতা, আ'মী, মুহাম্মাদ 
ইব্‌ন সাআদ ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 

ওহুদের যুদ্ধের পরে আল্লাহ তা'আলা আবু সুফিয়ানের অন্তরে ত্রাস সৃষ্টি করিয়াছিলেন । 
যদিও তাহারা সেই যুদ্ধে কিছুটা সফলকাম হইয়াছিল ফলে তাহারা মক্কার দিকে গমন করিতে 
বাধ্য হইয়াছিল। অতঃপর নবী (সা) বলিয়াছিলেন, যদিও আবু সুফিয়ান আমাদের কিছুটা ক্ষতি 
করিয়াছে বটে, কিন্তু আল্লাহ তা'আলা তাহাদের অন্তরে ত্রাস সৃষ্টি করার ফলে তাহারা মকামুখী 
হইতে বাধ্য হইয়াছিল। আর ওহুদের যুদ্ধ শাওয়াল মাসে সংঘটিত হইয়াছিল এবং ব্যবসায়ী দল 
জ্বীলকাদ মাসে মদীনায় আসিয়াছিল। প্রতি বছর তাহারা “বদরে সুগরা' বা ছোট বদর প্রান্তরে 
অবস্থান করিত। সেই বারও তাহারা আসিয়াছিল বটে, কিন্তু যুদ্ধের পরে । যুদ্ধে মুসলমানদের 
ব্যাপক হতাহত হইয়াছিল! আর এই আহতরা স্ব-স্ব ক্ষতের যন্ত্রণার কথা রাসূল (সা)-এর নিকট 


Contents 


৬৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিত। তাহারা অবর্ণনীয় বিপদ ও দুরাশার মধ্যে পতিত হইয়াছিল। একদিকে হুযুর (সা) 
আবার যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানাইতেছিলেন। অন্যদিকে শয়তান সাহাবীদেরকে 
কুমন্ত্রণা দিতেছিল যে, কাফিররা তোমাদের উপরে প্রচণ্ড হামলা করার জন্য সুসংগঠিত 
হইতেছে । ফলে সাহাবীরা হুযুরের আহ্বানে প্রথমে নীরব থাকে । তখন রাসূল (সা) ক্ষুব্ধ হইয়া 
তাহাদিগকে লক্ষ্য করিয়া বলেন, তোমরা কেহ যদি না যাও, তবে আমি একাই যাইব হুযুর 
(সা)-এর এই কথা শুনিয়া হযরত আবূ বকর (রা), হযরত উমর (রা), হযরত উছমান (রা), 
হযরত আলী (রা), হযরত যুবাইর (রা), হযরত সাআদ (রা), হযরত তালহা রো), হযরত 
আবদুর রহমান ইব্‌ন আওফ (রা), আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা), হুযাইফা ইব্‌ন ইয়ামান রো) 
ও আৰু উবায়দা ইব্‌ন জারাহ (রা) সহ সত্তরজন সাহাবী তাহার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হইয়া 
যান এবং তখনই তাহারা আবু সুফিয়ানের অনুসন্ধানে রওয়ানা হইয়া একই চলায় বদরে ছোগরা 
পর্যন্ত পৌছিয়া যান। অতঃপর আল্লাহ তা'আলা নাযিল করেন ঃ 
চন 0৫ bes SEL db ৮ 3০৭ ১৪৫1 

ইব্‌ন ইসহাক আরও বলিয়াছেন ঃ হুযুর (সা) রওয়ানা করিয়া মাদীনা হইতে আট মাইল 
দূরে হামরাউল আসাদ পর্যন্ত গিয়াছিলেন। 

ইব্‌ন হিশাম বলেন ৪ তখন তিনি মদীনায় ইব্‌ন উম্মে মাকতুমকে (রা) তীহার প্রতিনিধি 
হিসাবে রাখিয়া গিয়াছিলেন এবং সেখানে তিনি সোম, মংগল ও বুধ এই তিনদিন অবস্থান 
করিয়াছিলেন। অতঃপর মদীনায় ফিরিয়া আসেন। আবদুল্লাহ ইব্‌ন আবূ বকরের বর্ণনামতে 
সেখানে অবস্থানকালীন সময়ে খুযাআ গোত্রের নেতা মাবাদ ইব্‌ন আবু মাঁবাদ সেখান দিয়া 
যাইতেছিলেন। লোকটি মুশরিক ছিল, কিন্তু রাসূল (সা)-এর সংগে তাহাদের গোত্রের শান্তিচুক্তি 
সম্পাদিত ছিল৷ সে মুসলমানদের এই দুরবস্থা দেখিয়া রাসূল (সা)-কে বলিলেন, হে মুহাম্মাদ! 
তোমাদের দুরবস্থা দেখিয়া আমি মর্মাহত ও দুঃখিত । আল্লাহ তোমাদিগকে সহায়তা করুন। 
উল্লেখ্য হুযুর (সা) হামরাউল আসাদে পৌঁছার পূর্বেই আবু সুফিয়ান তাহার দলবলসহ সেখান 
হইতে প্রস্থান করে। তখনই তাহারা বলিতেছিল যে, মুসলমানদের অবশিষ্ট অংশকে হত্যা না 
করা ভুল হইয়াছে । এইভাবে সুযোগ হাতছাড়া করা উচিত হয় নাই । তাই চলো, তাহাদিগকে 
ধাওয়া করি ও সকলকে হত্যা করি। এভাবে ধরাপৃষ্ঠ হইতে তাহাদের চিহ্ন মুছিয়া ফেলি। 

এমন সময় আবূ সুফিয়ানের সাথে মাবাদের সাক্ষাৎ হয়। সে মাবাদকে দেখিয়া বলিল, হে 
মা‘বাদ ৷ তাহাদের অবস্থা কি দেখিলে ? তিনি বলিলেন, মুহাম্মাদ ও তাহার সংগীরা তোমাদের 
সন্ধান করিয়া ফিরিতেছেন। তাহাদিগকে যেমন ক্ষিপ্ত ও রুদ্র দেখিলাম, এমন আর কখনো দেখি 
নাই। যাহারা পূর্বে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাহারাও এইবার রণসাজে সঙ্জিত হইয়া 
আসিয়াছে । তাহারা যেন পূর্ণ শক্তির সাথে তোমাদের উপর আক্রমণ করিতে উদ্যত হইয়াছে । * 
আমি এমন রুদ্র ও ক্ষিপ্ত বাহিনী আর কখনো দেখি নাই। এই কথা শুনিয়া আবূ সুফিয়ান 
শংকিত হন। তিনি মাঁবাদকে বলিলেন, তোমার সংগে সাক্ষাৎ হওয়ায় ভালই হইল, না হয় 
আমরা তাহাদিগকে হামলার জন্য প্রস্তুত হইয়াছিলাম। মা+বাদ বলিলেন, এই দুরাশা ত্যাগ কর। 
আমার মনে হয়, তোমার এই স্থান ত্যাগ করার পূর্বেই মুসলিম বাহিনীর অশ্ব দেখিতে পাইবে । 


Contents 


সূরা আলে ইমরান ৬৭৭ 


প্রাণে বাঁচিতে হইলে কালক্ষেপ না করিয়া পলায়ন কর । অতঃপর মা‘বাদ তাহাদিগকে মুসলিম 
বাহিনীর এই অবস্থা ব্যাখ্যা করিয়া কয়েকটি পংক্তি আবৃত্তি করিলেন ঃ 
০০281 sub ০৮৪৪২ 5৮৭ sl * 4৯1০ ০1৮০31০০54০ SS 
০১৮০ ৩০০ ৩ Ul 5১০ + US YX ০০৪ ৭০৪ 
০১২০ ১৪০ ০৪০০৯ Il * Le ০৯০৪ ০1 5551 54158 
2৯1 ০০৯৯4) Shab * শি] ০০ ৯১০৯ ৬ক। এও 2৪৪ 
৬৪০৩ ৫১০ ৭251 ৪3 ৩] + ২2৯৮০ dl JAY 2১০ | 
Lb ১১৯০১1০০০৪৪ ০৪ ও ** 42005 ০১০৯ ২১৯ এই ০০০ 
অতঃপর আবূ সফিয়ান তাহার বাহিনীসহ মক্কার দিকে প্রস্থান করেন। এমন সময় বনী 
আবদুল কায়েস গোত্রের লোকের সংগে আবূ সুফিয়ানের দেখা হয় । আনু সুফিয়ান বলিলেন, 
তোমরা কোন্‌ দিকে যাইতেছ? তাহারা বলিল, আমরা মদীনার দিকে যাওয়ার ইচ্ছা করিয়াছি। 
আবূ সুফিয়ান বলিলেন, তবে তোমরা কি আমাদের পক্ষ হইতে মুহাম্মদের কাছে সংবাদ 
পৌঁছাইতে পারিবে যে, তাহারা প্রস্তুত হইয়া তোমাদিগকে আক্রমণ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ 
করিয়াছে? যদি তোমরা এই কথা যথাযথভাবে তাহাদের নিকট পৌঁছাইয়া দাও, তবে উক্কাযের 
বাজারে আমরা তোমাদিগকে বিপুল কিসমিস উপহার দিব । তাহারা বলিল, ঠিক আছে। 
অতঃপর হামরাউল আসাদ আসিয়া মুসলিম বাহিনীকে এই ভয়াবহ সংবাদ শোনাইয়া দিলে 
উত্তরে তাহারা বলিল, আমরা কাহারো পরোয়া করি না। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং 
তিনি আমাদের সাহায্যকারী । আবু উবায়দার সূত্রে ইব্‌ন হিশাম বলেন ঃ রাসূল (সা) তাহাদের 
পুনরাগমনের সংবাদ শুনিয়া বলিয়াছিলেন, যাহার অধিকারে আমার প্রাণ, তাহার শপথ! আমি 
তাহাদের জন্য একাটা পাথর নির্দিষ্ট করিয়া রাখিয়াছি। যদি তাহারা সেইস্থানে আসিয়া পৌঁছে 
গিয়াছিল, আবার অনুরূপ অবস্থা দাড়াইবে। 
আলোচ্য আয়াতটি সম্পর্কে হযরত হাসান বসরী (র) বলেনঃ সেই যুদ্ধে আবূ সুফিয়ান ও 
তাহার বাহিনী মুসলমানদের প্রভূত ক্ষতি সাধন করে । যুদ্ধ শেষ হওয়ার পরেও তাহারা ক্ষান্ত না 
হইয়া মুসলমানদের পিছনে ধাওয়া করার মনস্থ করিয়াছিল। এদিকে নবী (সা)-ও জানিতে 
পারেন যে, তাহারা অগ্রসর হইয়া আসিতেছে। ইহার প্রেক্ষিতে নবী (সা) আবু বকর, উমর, 
উছমান ও আলীসহ বহু সাহাবা নিয়া তাহাদিগকে পাল্টা ধাওয়া করার জন্য বাহির হন। এই 
সংবাদ আবূ সুফিয়ানের কানে পৌঁছে। অপর দিকে আল্লাহও তাহার অন্তরে ভীতির সৃষ্টি করিয়া 
দেন। তাই সে একদল উট ব্যবসায়ীর সাক্ষাত পাইয়া তাহাদের নিকট বলিয়া যায়, তোমরা 
মুহাম্মাদকে এই সংবাদ পৌঁছাইয়া দিবে যে, কুরায়শরা বেশি বাড়াবাড়ি করিতে নিষেধ করিয়াছে 
₹ তাহারা এক বিশাল সেনাবাহিনী নিয়া তাহাদিগকে আক্রমণ করার জন্য অগ্রসর-হইতেছে। 
সেই ব্যবসায়ীদল রাসূল (সা)-এর নিকট আসিয়া তাহাদের সংবাদ পৌঁছাইয়া দিলে তিনি উত্তরে 
বলেন, আমরা কাহারও পরোয়া করি না। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই আমাদের 
সাহায্যকারী । তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন ।' 


Contents 


৬৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


এইভাবে ইকরামা ও কাতাদা সহ অনেকে বলিয়াছেন যে, এই আয়াতটি হামরাউল আসাদ 
অভিযান সম্পর্কে নাযিল হইয়াছে । তবে কেহ কেহ বলিয়াছেন, এই আয়াতটি বদর সম্পর্কে 
নাযিল হইয়াছে । আসল কথা হইল, প্রথমোক্ত উক্তিটিই সহীহ ও নির্ভরযোগ্য । 

অতঃপর আল্লাহ বলেন ঃ 

(375211৯3195 PASS pS aes এ wlll | lilt ee 1 JG sll 

-‘যাহাদিগকে লোকেরা বলিয়াছিল যে, তোমাদের সংগে মুকাবিলা করার জন্য লোক 
সমবেত হইয়াছে, অতএব তোমরা তাহাদিগকে ভয় কর, তখন তাহাদের ঈমান আরো দৃঢ়তর 
হইয়া যায়৷’ অর্থাৎ তাহারা মুসলমানদিগকে হতোদ্যম করার জন্য শত্রুদের সাজ-সরঞ্জাম ও 
সংখ্যাধিক্যের ভয় দেখাইয়াছিল। কিন্তু তাহারা সীসাঢালা প্রাচীরের ন্যায় অটল ছিল এবং 
আল্লাহর সাহায্য ও সহযোগিতার প্রতি পূর্ণ আস্থাশীল ছিল। অর্থাৎ তাহারা বলিয়াছিল ঃ 
(14911 sy CLS -আমাদের জন্য আল্লাহই যথেষ্ট । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবুয যোহা, আবূ হাসান, আবূ বকর, আহমাদ 
ইব্‌ন ইউনুস ও বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (র) Ls LL 
এই আয়াতাংশ সম্পর্কে বলেনঃ ইব্রাহীম (আ)-কে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইয়াছিল; 
তখন তিনি ইহা বলিয়াছিলেন। যখন লোকেরা কাফিরদের বিপুল রণসজ্জার ভয় দেখাইয়াছিল, 
তখন মুহাম্মাদ (সা) আরেকবার ঈমানের দৃঢ়তা প্রকাশ করিয়া বলিলেন ৪1 ০ ALS 
25511 
ইব্‌ন ইসমাঈল ইব্‌ন ইব্রাহীম, হারুন ইব্‌ন আবদুল্লাহ এবং সাসারীও ইহা বর্ণনা করিয়াছেন । 
এই রিওয়ায়েতটি হাকাম আবু আবদুল্লাহ আহমাদ ইব্‌ন ইউনুসের সনদে বর্ণনাপূর্বক বিশ্ময় 
প্রকাশ করিয়া বলেন- এই রিওয়ায়েতটি সহীহদ্বয়ের শর্তে সহীহ হওয়া সত্তেও তাহারা ইহা 
বর্ণনা করেন নাই। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিভাবে আবুয যুহা, আবু হাসান ইস্রাইল, আবু গাসসান 
মালিক ইব্‌ন ইসমাঈল ও বুখারী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ ইব্রাহীম আ) 
কে অগ্নিতে নিক্ষেপ করার সময়ে তাহার শেষ কথাটি ছিল 84425511০১9 4111 (১. 

আবদুল্লাহ ইব্‌ন আমর হইতে ধারাবাহিকভাবে শা'বী যাকারিয়া, আবদুর রাযযাক ও ইব্‌ন 
উআইনা বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেনঃ ইব্রাহীম (আ)-কে যখন 
আগুনে নিক্ষেপ করা হইয়াছিল, তখন তিনি “হাসবুনাল্লাহ” পড়িয়াছিলেন। 
আইয়াশ, আব্দুর রহীম ইবৃন মুহাম্মাদ ইব্‌ন যিয়াদ সুকরা, ইব্রাহীম, ইব্‌ন মুসা, ছাওরী, 
মুআম্মার ও আবূ বকর ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক (রা) বলেন ৪ 
ওহুদ যুদ্ধের দিন যখন রাসূল (সা)-কে কাফির বাহিনীর বিপুল রণসজ্জার সংবাদ দিয়া সন্ত্রস্ত 
করার অপচেষ্টা করা হয়, তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। 
ও তিনি বর্ণনা করেন যে, আবূ রাফে বলেন ঃ হুযূর (সা) আবু সুফিয়ানের সন্ধানে আলীর 


Contents 


সূরা আলে ইমরান ৬৭৯ 


নেতৃত্বে ছোট একটি দল প্রেরণ করিলে পথিমধ্যে খুযাআ গোত্রের এক ব্যক্তি তাহাদিগকে 
কাফির বাহিনীর ব্যাপক যুদ্ধ প্রস্তুতির কথা বলিল। তিনি তখন বলিলেন 81: 4 ০০ 
৩৫11 _অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট । অতঃপর তাহাদের সম্পর্কেই এই আয়াতটি 
অবতীর্ণ হইয়াছে। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালেহ, আমাশ, মুসা ইবৃন উআইনা, আবু 
খুযাইমা ইব্‌ন মাসআব ইব্‌ন সাআদ, হামান ইব্‌ন সুফিয়ান, দাল্লাজ ইব্‌ন আহমাদ ও ইব্‌ন 
মারদুবিয়া বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যখন 
তোমাদের নিকট বিশেষ গুরুত্বপূর্ণ কোন কাজ উপস্থিত হয় তখন বলিবেঃ 4১111 (১৯... 
32511 

অবশ্য এই সূত্রে হাদীসটি অত্যন্ত দুর্বল বলিয়া প্রমাণিত হইয়াছে। 

আওফ ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে সাইফ, খালিদ ইব্‌ন মাদান, ইহাহয়া ইবৃন 
সাঈদ, বাকীয়া, ইব্রাহীম ইব্‌ন আবুল আব্বাস, হায়াত ইবৃন শুরাইহ ও ইমাম আহমাদ বর্ণনা 
করেন যে, আওফ ইব্‌ন মালিক (রা) বলেন £ 

একদা রাসূল (সা) দুই ব্যক্তির একটি বিচার সম্পাদন করেন। বিচারে পরাজয় বরণ করিয়া 
পরাজিত ব্যক্তি বলিল 1/ ১1 15১) ₹111 (১-:-.+ ইহা শুনিয়া রাসূল (সা) বলিলেন, 
লোকটিকে আমার নিকট নিয়া আস। সে আসিলে রাসূল (স!) তাহাকে জিজ্ঞাসা করেন, তুমি 
কি বলিয়াছ? সে বলিল যে, আমি বলিয়াছি 4:11 2: ১১9 141114. রাসূল (সা) বলিলেন, 
অপারগ হইয়া এবং পরাজয় বরণ করিয়া ইহা বলা মার্নে আল্লাহকে তিরস্কার করা বই নয়। হা, 
তবে যখন কোন গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হইবে তখন বলিবে-+0+441 7259 21111. 

সাইফ শামী হইতে ধারাবাহিকভাবে ইয়াহয়া ইব্‌ন খালিদের সনদে নাসায়ী এবং আবূ 
দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। তবে নবী (সা) হইতে মালিক যে বর্ণনা করেন, ইহা তাহারা 
উল্লেখ করেন নাই । ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতীয়া, মাতরাফ, আসবাত ও 
ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, কিরূপে 
আমি নিশ্চিত থাকিতে পারি, সেখানে শিংগা ধারণকারী শিংগা মুখে মাথা নিচু করিয়া আল্লাহর 
এই নির্দেশের অপেক্ষায় রহিয়াছেন যে, কখন নির্দেশ হইবে এবং কখন তিনি ফুঁক দিবেন ? 
সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! এই আশংকাজনক পরিস্থিতির, জন্য আমরা কি পড়িতে 
পারি? তিনি বলিলেন, তোমরা 12852 5111 es UE 225s 2011 0০০৯ -এই দোআ 
পড়। এই হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে। হদীসটি উত্তমও বটে । 

উম্মুল মু'মিনীন হযরত যয়নাব ও হযরত আয়েশা (রা) হইতে রিওয়ায়েত করা হইয়াছে যে, 
একদিন হযরত যয়নাব (রা) হযরত আয়েশার নিকট গর্ব করিয়া বলিলেন যে, আমার বিবাহ 
স্বয়ং আল্লাহ দিয়াছেন এবং তোমাকে বিবাহ দিয়াছেন তোমার অভিভাবকরা । ইহার পাল্টা 
জবাবে হযরত আয়েশা (রা) বলেন, আমার বিদূষী ও নিষ্কলংকের ব্যাপারে আল্লাহ আসমান 
হইতে কুরআনের আয়াত নাযিল করিয়াছেন । হযরত যয়নাব (রা) তাহার কথা স্বীকার করিয়া 
বলেন, আচ্ছা সাফওয়ান ইব্‌ন মুআত্তালের সাওয়ারীতে আরোহণ করার সময় তুমি কি দোআ 
পড়িয়াছিলে ? হযরত আয়েশা (রা) বলেন, আমি 13511 ১১9 ৭111 (১.৯ পড়িয়াছিলাম |: 


Contents 
৬৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত বয়নার বলিলেন, হা, তুমি মুমিনের যাক্যই পাঠ করিয়াছিলে। কুরআনের আয়াতেও 
আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 

০৮25 05585 lll 35 ২০591 85.5 -অতঃপর ফিরিয়া আসিল 
মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়া, তাহাদের কোনই অনিষ্ট হইল না। অর্থাৎ যখন তাহারা 
নিজেদের আল্লাহর সিদ্ধান্তের উপর সঁপিয়া দেয়, তখন ষড়যন্ত্রকারীদের প্রত্যেকটি ষড়যন্ত্র 
বিফলে যায় এবং মুসলমানরা আল্লাহ্‌র অনুগ্রহে আপন শহরে নিরাপদে প্রত্যাবর্তন, করিতে 
সক্ষম হয়। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ Mais des টিপ 
on ot "ENT HO TOE সানা রা SHU SOIR 
ফিরিয়া আসিল । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ se Sais Cy 411 মনির 
_অর্থাৎ অতঃপর তাহারা আল্লাহর ইচ্ছার অনুগত হইল । বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট ও 
মহান। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, ইয়ালা ইব্‌ন মুসলিম, সুফিয়ান 
ইব্ন হুসাইন, মুবাশ্বার ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন রবীন, বাশার ইবৃন হাকাম, মুহাম্মাদ ইব্‌ন নঈম, 
আবূ বকর ইবুন দাউদ যাহিদ, আবু আব্দুল্লাহ আল হাফিয ও বায়হাকী বর্ণনা করেন যে, ইব্ন 
আব্বাস (রা) els I Lai all ১০ ২০০৮1৮15885 -এই আয়াতাংশের 
ভাবার্থে বলেন £ উল্লিখিত নিয়ামাতের অর্থ হইল, তাহাদের নিরাপদে থাকা । আর ফযলের অর্থ 
হইল, বণিকদের নিকট হইতে রাসূল (সা) অভিযানের সময় যে মালামাল ক্রয় করিয়াছিলেন 
এবং পরে উহার লভ্যাংশ সংগী-সহচরদের মধ্যে বন্টন করিয়া দিয়াছিলেন। মুজাহিদ হইতে 
ইব্‌ন নাজীহ ৯৬-৮১-11১৯ 5৪ lil ০4১11 ০61 JUG ০২৬ -এই 
আয়াতের ভাবার্থে বর্ণনা করেন ৪ 

এখানে আবু সুফিয়ানের দিকে ইংগিত দেওয়া হইয়াছে । কেননা সে বলিয়াছিল, এখন 
আমাদের প্রতিশোধের রণাঙ্গণ হইবে বদর, যেখানে তোমরা আমাদিগকে নির্বিচারে হত্যা 
করিয়াছিলে। উত্তরে মুহাম্মাদ (সা) বলিয়াছিলেন, হয়ত তাহাই । অবশ্য রাসূল (সা) নির্ধারিত 
স্থানে উপস্থিত হন, কিন্তু তাহারা অনুপস্থিত থাকে । সেদিন সেখানে বাজার ছিল, তাহারা না 
আসার ফলে রাসূল (সা) বাজারে আসিয়া মাল ক্রয়-বিক্রয় করেনু এবং প্রভূত লাভবান হন। 
এই কথাই আল্লাহ বলিয়াছেন যে, ০১০৫০০০৪৫৫৩ 441 ০০ ২৮৮৪ NEU 
-অতঃপর তাহারা ফিরিয়া আসিল আল্লাহর অনুগ্রহ নিয়া, তাহাদের কিছুই অনিষ্ট হইল না। আর 
ইহাকে বলে, গাযওয়ায়ে বদরে ছোগরা' বা ছোট বদরের অভিযান । ইবৃন জারীর ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন জারীর হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ, হুসাইন ও কাসিম বর্ণনা করেন যে, ইব্‌ন 
জারীর বলেনঃ যখন রাসূল (সা) আবু সুফিয়ানের নির্বাচিত স্থানের দিকে অগ্রসর হইতেছিলেন, 
তখন পথিমধ্যে একদল মুশরিকের সংগে দেখা হইলে তিনি তাহাদের কাছে কুরায়শদের খবর 
জানিতে চাহেন। তাহারা বলিল যে, তাহারা তোমাদের মুকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়াছে। 
আসলে এই কথা বলিয়া তাহারা মুসলিম বাহিনীকে ভয় দেখাইতে চাহিয়াছিল। কিন্তু 
মুসলমানরা ভীত না হইয়া বলিল, এ১এগ। (5 11 (১০০০ -অতঃপর রাসূল (সা) বদরে 


Contents 


সূরা আলে ইমরান ৬৮১ 


উপস্থিত হন এবং সেদিন সেখানে বাজার ছিল। তবে কাফির বাহিনী না আসায় যুদ্ধ হয় নাই । 
পা এর 
বাহিনীর বিবরণ দিয়া বলিল ৪ 
১৯০11৫5১৬০৮ ১৬ লিও ১০২,১১৩ ১৯ ০৯১০৪ ০১৬, 
(৪4০০ ৪ ৮০ oily 
ইব্‌ন জারীর বলেন, কাসিম আমার নিকট ইহা এইভাবে ভুল বলিয়াছেন। আসল পংক্তি 
কয়টি এইরূপ £ 


৮৮৮৩ ১১৪ ০১০ ১৬৪৩4 ১৮০৯ ৪৪১ ৮১০ ০০০৬১ ০৪ 
০০ ১০২৮ ৮৮০ ০৮৯ + AY! ৮৮৪৭ ৮৬1০ ভোর 
Bl ৯৮৮ এ ০৮৮ নও 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১০21: ১১১ 03:11 ১৫/১ ০% -নিশ্চয় 
ইহারাই হইল শয়তান, তাহারা নিজেদের বন্ধুদের পক্ষ হইতে তোমাদিগকে ভীতি প্রদর্শন করে। 
অর্থাৎ তাহারা তাহাদের বন্ধুদের পক্ষ হইতে তোমাদিগকে ভয় দেখায়, যাহাতে তোমাদের 
মনোবল ভাংগিয়া যায় । তবে অটল থাকাটাই মুমিনের কাজ। তাই পরবর্তী বাক্যেই আল্লাহ 
তা'আলা বলিয়াছেন ৪ ৬১১০১০ 5১৫ 41 ০১৪০১৯৬৪৮৯5 ১৯ সুতরাং তোমরা 
তাহাদিগকে ভয় করিও না। তোমরা যদি ঈমানদার হইয়া থাক, আমাকেই ভয় কর। অর্থাৎ 
যখন তোমাদের কিছুর প্রয়োজন হইবে এবং কোন আশংকা দেখা দিবে, তখন তোমরা আমার 
প্রতি নির্ভর কর এবং আমার প্রতিই প্রত্যাবর্তিত হও । কেননা আমিই সকলের জন্য যথেষ্ট এবং 
আমিই সকলকে সাহায্য করিতে সমর্থ । অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
(2০১52459255 আজ ৮ 
“আল্লাহ কি তাঁহার বান্দাদের জন্য যথেষ্ট নহে ? আর তাহারা তোমাদিগকে আল্লাহ ব্যতীত 
অন্যদের পক্ষ হইতে ভীতি প্রদর্শন করিতেছে । : 
সুপ্ত 157 412 5111 ১:০৯ ৫5 
১1811 তুমি বল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর নির্ভরকারীগণ তাহার উপরই 
পা 
অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 
(৯.৯ ০ ১৫ ১৮৮৪] ০৫ এ। ০৮০এ। ৮5131151308 
‘তোমরা শয়তানের বন্ধুদের সাথে যুদ্ধ কর, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র দুর্বল" 
আল্লাহ তাআলা অন্য স্থানে বলিয়াছেন £ 5 
১১৮4০ sl পট ৪০০০৭ ০৮3 
“তাহারা শয়তানের সৈন্য, জানিয়া রাখ যে, শয়তানের সৈন্যরাই ক্ষতিগ্রস্ত ।' 
কাছীর (২য় খণ্ড)-_৮৬ 


Contents 


৬৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্য জায়গায় তিনি বলিয়াছেনঃ , ) ূ 
22055 এ 9 ০১5 দে 2459 whit চে 
‘আল্লাহ লিখেন, আমি ও আমার রাসূলগণই বিজয় লাভ করিবে । নিশ্চয় আল্লাহ শক্তিশালী 
ও মহাপ্রতাপাবিত !” 
অন্যস্থানে তিনি বলিয়াছেন ঃ l 
‘যে আল্লাহকে সাহায্য করিবে, আল্লাহ অবশ্য তাহাকে সাহায্য করিবেন ।' 
অন্যত্র তিনি বলিয়াছেন $ MY রর iV SO 
Sra dlrs lil ০8২11 08211 
‘হে মুমিনগণ! তোমরা যদি আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদিগকে সাহায্য 
করিবেন ।' 
আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন ঃ 


5: 40521 ১55, ১: Ul Sal dll 330115155৮0 
101 eg pels Call gl WES ১০111 ৮৪ এ 
অর্থাৎ নিশ্চয় আমি রাসূলগণকে এবং মু'মিনগণকে ইহজগতে সাহায্য করিব এবং 
সেইদিনও সাহায্য করিব যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হইবে । আর যেদিন অত্যাচারীদের কোন 
ওযরই গ্রহণ করা হইবে না। তাহাদের জন্য রহিয়াছে অভিশাপ এবং জঘন্যতম নিবাস । 


EE 281155508১3 05205 GENESIS (NV) 
329d e330 LAI 


০0£০৩৭৫5558/৯১। & US YS GG SNS 
565 EA DML SS SIUM ১৯৩৪১ (0৮১) 


4 


০13৩ 


5৮ 5 3224 3,34 ৫ 2 পা পাও ৬ ts রা 
LIU GS 2৬০৮ GS ভি ০5৬১ OVA) 
০৬:%৩0582 5 LN ৮ 
392 পরি 2 


৫5 ৩3৫০ 4৫ GS 2৮ AG YE 00106421665 (১৮) 
2%? EXT নে পে এবুহি পুর ১টি 155) ০৬ ৮1৫ 
BE ০৭১৯১ ৩৮ (5555 2) (5 ৯ ৫৩ ৩১5৪ 2 ৩৫৩০ ৮ 25) 


$ চিক 
কা 


১৪12 


2 পা Ge OT 2৫ তত 24 ১ ৩।লা $ ০ তা শি 
০2০ ি৩15555 1৮১৪৮ ১5 ₹ 1৮১ 5:2১015 

১০৪ 14৫20855৬55 চিত ৫ ভুরু ৫5 হর্ট। ৫৫ ৩১৮ টি 
HEE hb We ০১৩ GN GLI (১82) 
Sr lis 22280 55 HEL OBIS 42556: 


PAE NEA 


ORE OHH 43:2 


৮ 
পরা 


Contents 
সূরা আলে ইমরান ৬৮৩ 


১৭৬. “যাহারা কুফরীর প্রতিযোগিতায় লিপ্ত তাহাদের আচরণ যেন তোমাকে দুঃখ না 
দেয়। তাহারা কখনও তোমাকে কোন ক্ষতি করিতে পারিবে না । আল্লাহ পরকালে তাহাদের 
কোন অংশ দিতে চাহেন না। তাহাদের জন্য বিরাট শাস্তি রহিয়াছে।” 

১৭৭. “যাহারা ঈমানের বিনিময়ে কুফরী ক্রয় করিয়াছে, তাহারা কখনও আল্লাহর 
কোন ক্ষতি করিতে পারিবে না। তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে।” 

১৭৮. “কাফিরণণ যেন কিছুতেই মনে না করে যে, আমি অবকাশ দেই তাহাদের 
ংগলের জন্য, আমি তো সুযোগ দেই যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের 
জন্য লাঞ্কনাদায়ক শাস্তি রহিয়াছে” 

১৭৯. “ভালকে মন্দ হইতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রহিয়াছ, আল্লাহ 
মুমিনগণকে সেই অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে আল্লাহ তোমাদিগকে 
অবহিত করার নহেন। তবে আল্লাহ তাহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত 
করেন। সুতরাং তোমরা আল্লাহ এবং তাহার রাসূলদিগের উপর ঈমান আন । তোমরা ঈমান 
আনিলে ও তাকওয়া অবলম্বন করিয়া চলিলে তোমাদের জন্য মহাপুরস্কার রহিয়াছে ।” 

০. “আর আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তোমাদিগকে দিয়াছেন তাহাতে যাহারা 
কৃপণতা করে, তাহারা যেন কিছুতেই মনে না করে যে, উহা তাহাদের জন্য মঙ্গল । না, উহা 
তাহাদের জন্য অমঙ্গল। যাহা নিয়া তাহারা কৃপণতা করিবে, কিয়ামতের দিন উহাই 
তাহাদের গলার বেড়ি হইবে । আসমান ও যমীনের মালিক একমাত্র আল্লাহ । তোমরা যাহা 
কর আল্লাহ তাহা সম্যক পরিজ্ঞাত।” 

তাফসীর 8 আল্লাহ তাআলা তাহার রাসূল (সা)-কে উদ্দেশ্য করিয়া বলিতেছেন ৪ 
১৯৫] ৪ ০০১০৪ 52311 ৬১১৯৪ 3৩ আর যাহারা কুফরের দিকে ধাবিত হইতেছে, 
তাহারা যেন তোমাদিগকে চিন্তািত করিয়া না তোলে । রাসূল (সা) মানুষের কল্যাণ-অকল্যাণে 
অত্যন্ত সহমর্মী ছিলেন। মানুষ ইসলামের বিরোধী এবং পাপিষ্ঠ হইয়া গেলে উহা তাহাকে 
অত্যন্ত ভাবাইয়া তুলিত। তাই আল্লাহ তাহাকে এই ব্যাপারে চিন্তা করিতে নিষেধ করিয়া 
বলেনঃ 

TTA : 01211 ১১০১1 Us 5145 অর্থাৎ 
তাহারা আল্লাহ তা'আলার কোনই অনিষ্ট সাধন করিতে সক্ষম হইবে না। মূলত আখিরাতে 
তাহাদিগকে কোন কল্যাণ দান না করাই আল্লাহর ইচ্ছা। অর্থাৎ ইহার মধ্যে সূক্ষ্ম দর্শন নিহিত 
রহিয়াছে । তাহারা ইহা তাহারই অনুমোদনক্রমে করিতেছে । তাহারা কোন ক্ষতি করিতে পারিবে 
না এবং তাহাদিগকে পরকালেও কোন অংশ দেওয়া হইবে না। ?:11 1১০ ৮৫13 তাহাদের 
জন্য রহিয়াছে ভীষণ শাস্তি। ৃ 

অতঃপর আল্লাহ তাআলা সেই সকল লোকদের চিহ্নিত করিয়া বলেন ৪ ১:১। ০1 
YL ০8৫11 "১551 যাহারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করিয়াছেন! অর্থাৎ একটি দ্বারা 
উদার জি এস পা Wontar Ho P00 Pani 
করিতে পারিবে না। অর্থাৎ তাহারা নিজেদেরই ক্ষতি করিতেছে। 11 21১০ 43 তাহাদের 
জন্য রহিয়াছে বেদনাদায়ক শাস্তি । 


Contents 


৬৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ১: ৮৫1 (51০) 87911756521 
০১০ lie nels Ctl 5 LCT ae বাকিরা নেন মনন 
করে যে, আমি যে অবকাশ দান করি, তাহা তাহাদের পক্ষে কল্যাণকর আমি তো তাহাদিগকে 
অবকাশ দেই যাহাতে তাহারা পাপে উন্নতি লাভ করিতে পারে। বস্তুত তাহাদের জন্য রহিয়াছে 
লাঞ্চনাদায়ক শাস্তি । অন্যস্থানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
YL SA ৪৪৫] € ১05 2255 ৮০ ১০ RLS i ১৮১০০৯০ 
১০৮১৪ 
‘আমি যে কাফিরদিগকে ধন-সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করিয়া দিয়াছি ইহা আমার পক্ষ 
হইতে তাহাদের জন্য কল্যাণকর বলিয়া তাহারা কি ধারণা করিয়াছে ? না, বরং তাহারা 
নির্বোধ ।' 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
‘আমাকে এবং এই কথায় অবিশ্বাসকারীকে ছাড়িয়া দাও। আমি তাহাদিগকে ধীরে ধীরে 
এমন ভাবে পাকড়াও করিব যে, তাহারা অনুভবই করিতে পারিবে না।” অন্যত্র তিনি 


বলিয়াছেন ঃ 
(2501 alo Le Sid ৮০ ভগ 19 এ হিস, 
EE HE, 

‘তাহাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাকে বিস্ময়াবিষ্ট না করে। আমি উহার 
কারণেই তাহাদিগকে দুনিয়াতেও শাস্তি দিতে চাই । পরিণামে তাহাদের মৃত্যু হইবে কুফরীর 
উপরে । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ই 2১115 ৪5 9০০০০ DLT ASUS Ue 
২৫1০০ ৯ 9১০৫ ৯ অৰ্থাৎ আল্লাহ এমন নহেন যে, তিনি পবিত্রতা হইতে 
অপবিভ্রতা পৃথক না করা পর্যন্ত তাহারা যাহার উপরে রহিয়াছে তদবস্থায় বিশ্বাসী দিগকে ছাড়িয়া 
দিবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তিনি কাফির হইতে মু'মিনদিগকে আলাদা করিবেন । ইহা ইব্‌ন 
জারীরের বর্ণনা । 

আল্লাহ তা'আলা বলেন 8 ১&1 ৮০ ০1৮7) ২111 5.৫ 05 আর আল্লাহ এইরূপ 
নহেন যে, তোমাদিগকে গায়েবের সংবাদ দিবেন। অর্থাৎ আল্লাহর সৃষ্টির গোপন বিষয়গুলি 
সম্পর্কে তোমরা অনবগত থাকিবে এবং মুমিনদের মধ্য হইতে মুনাফিকদিগকে চিহ্নিত 
করিতেও তোমরা অপারগ থাকিবে । কেননা উহ্য বিষয়গুলি স্পষ্ট করিয়া দেওয়া তোমাদের জন্য 
ক্ষতিকর। 

তঃপর আল্লাহ তা'আলা বলেন £ ৮7:59 ১০ 414) 5 1০১8০ 2411 45 অর্থাৎ 
আল্লাহ স্বীয় রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করিয়া নিয়াছেন। অন্যখানে আল্লাহ 
তা“আলা বলিয়াছেন ঃ 


Contents 


সূরা আলে ইমরান ৬৮৫ 


£ 5. ০. 


Esa Sah rs bea 


‘তিনি অদৃশ্যজ্ঞ, তিনি কাহাকেও অদৃশ্য সম্বন্ধে জ্ঞান দান করেন না, কিন্তু রাসূলগণের মধ্যে 
যাহাকে পসন্দ করেন (তাহাকে অবহিত করেন) তাহার পিছনে ও সম্মুখে রক্ষণাবেক্ষণকারী 
ফেরেশতা চালিত করেন ।' 

552 ০৯1 ধা 15855919৮55 919 অর্থাৎ যদি তোমরা বিশ্বাস ও তাকওয়ার উপর 
প্রতিষ্ঠিত থাক, তবে তোমাদের জন্য রহিয়াছে বিরাট প্রতিদান! 

2 25885555257 27575 EE 
"41,5 অর্থাৎ আল্লাহ যাহাদিগকে নিজের অনুগ্রহে যাহা দান করিয়াছেন তাহাতে যাহারা 
কৃপণতা করে এই কার্পণ্য তাহাদের জন্য মঙ্গলকর হইবে তাহারা যেন এমন ধারণা না করে। 
বরং ইহা তাহাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হইবে । অর্থাৎ বখিল ব্যক্তির সঞ্চিত 
ধন-সম্পদ যে তাহার জন্য কল্যাণকর, এমন ধারণা করা ভুল । বরং তাহা পরকালের জন্য ত 
ক্ষতিকর বটেই, দুনিয়ার ব্যাপারেও তাহা কখনও ক্ষতিকর হইয়া থাকে । অতঃপর সেই কৃপণের 
সঞ্চিত সম্পদের পরিণাম প্রকাশ করিয়া দিয়া আল্লাহ তা'আলা বলেন ঃ 

২1211 75215151205 ১০৫৮০০ অৰ্থাৎ যাহা নিয়া তাহারা কার্পণ্য করে সেই 
সমস্ত ধন-সম্পদকে কিয়ামতের দিন তাহাদের গলায় বেড়ি বানাইয়া পরানো হইবে । 

আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে আবু সালিহ, আবদুল্লাহ ইব্‌ন দীনার, আবদুর 
রহমান, ওরফে আবদুল্লাহ ইব্‌ন দীনার, আবু যার, আবদুল্লাহ ইব্‌ন মুনীর ও বুখারী (র) বর্ণনা 
করেন যে, আবু হুরায়রা রো) বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, যাহাকে আল্লাহ ধন-সম্পদ দান 
করেন এবং সে যদি সেই সম্পদের যাকাত আদায় না করে, তাহার সম্পদ কিয়ামতের দিন টাক 
মাথা বিশিষ্ট হইবে এবং গলায় গলবন্ধের মত দুইটি সর্প ঝুলাইয়া দেওয়া হইবে । সর্পদ্ধয় 
তাহাকে দংশন করিতে থাকিবে এবং বলিতে থাকিবে, আমি তোমার সম্পদ, আমি তোমার ধন 
ভাগ্তার। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন 8 (7 1১১১ ০2311 ০০৮৯2 গু 
১৮:৬5 12 18195 95 এ ১০ 811 221 অর্থাৎ আল্লাহ যাহাদিগকে নিজের 
অনুগ্রহে যাহা দান করিয়াছেন তাহাতে যাহারা কৃপণতা করে এই কার্পণ্য তাহাদের জন্য . 
মঙ্গলকর হইবে ইহা তাহারা যেন ধারণা না করে। বরং ইহা তাহাদের পক্ষে একান্তই ক্ষতিকর 
প্রতিপন্ন হইবে । 

একমাত্র বুখারী এই সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং মুসলিম অন্য সূত্রে বর্ণনা 
করিয়াছেন । আবু সালিহ হইতে ধারাবাহিকভাবে কা'কা ইব্‌ন হাকীম, মুহাম্মাদ ইব্‌ন আজলান 
ও লাইছ ইব্‌ন সাআদের সূত্রে ইবৃন হাববান স্বীয় সহীহ সংকলনে ইহা বর্ণনা করিয়াছেন । 

নবী (সা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন উমর, আবদুল্লাহ ইব্‌ন দীনার, আবদুল আযীয ইব্‌ন 
আবদুল্লাহ ইব্‌ন আবূ সালমা, হিজ্জীন ইব্‌ন মুছান্না ও ইমাম আহমাদ বর্ণনা করেন £ 

নবী (সা) বলিয়াছেন, যে ব্যক্তি তাহার সম্পদের যাকাত আদায় না করিবে, কিয়ামতের দিন 
সেই সম্পদকে বিষাক্ত দুইটি সাপ রূপে তাহার গলায় গলবেড়ি বানাইয়া ঝুলাইয়া দেওয়া 


Contents 


৬৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইবে । সাপ দুইটি তাহাকে পেচাইয়া ধরিয়া উপর্যুপরি দংশন করিতে থাকিবে আর বলিবে 
আমি তোমার সম্পদ, আমি তোমার ধনভাণ্তার। 
ইবৃন কাসিম, ফযল ইব্‌ন সহল এবং নাসায়ীও ইহা বর্ণনা করিয়াছেন। অতঃপর নাসায়ী (র) 
ও আবদুল আধযীযের রিওয়ায়েতটি অধিকতর শক্তিশালী । 

আমার দৃষ্টিতে উপরোক্ত রিওয়ায়েত দুইটির মধ্যে পরস্পরে কোন বৈপরিত্য নাই। উপরন্তু 
উহা একই বিষয়ে আবদুল্লাহ দীনার হইতে বর্ণিত দুইটি রিওয়ায়েত মাত্র । আল্লাহই ভাল 
জানেন। আবু হুরায়রা হইতে আবূ সালিহর সুত্রে হাফিয আবূ বকর ইব্‌ন মারদুবিয়াও এইরূপ 
বর্ণনা করিয়াছেন। আবূ হুরায়রা হইতে ধারাবাহিকভাবে যিয়াদ খাতমী ও মুহাম্মাদ ইব্‌ন 
হুমাইদের সুত্রেও ইহা বর্ণিত হইয়াছে 

নবী (সো) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ, আবূ ওয়ায়িল, জামি, সুফিয়ান ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন ঃ 

নবী (সা) ইরশাদ করিয়াছেন, যাহারা সম্পদের যাকাত আদায় না করিবে, তাহাদের সেই 
সম্পদকে সাপে পরিণত করা হইবে এবং উহা কিয়ামতের দিন তাহাকে ধাওয়া করিয়া ধরিয়া 
গলায় ঝুলিয়া যাইবে । অতঃপর তাহাকে উপর্যুপরি দংশন করিতে থাকিবে এবং বলিবে, আমি 
তোমার ধনভাপ্তার। অতঃপর আবদুল্লাহ (রা) এই আয়াতটি পাঠ করেন 8 15 53 
২4৪11 1৩2 4১131 যাহা নিয়া তাহারা কার্পণ্য করে সেই সমস্ত ধন-সম্পদ কিয়ামতের 
দিন তাহাদের গলায় বেড়ি বানাইয়া পরানো হইবে। 

জামি ইব্‌ন আবূ রাশেদ হইতে সুফিয়ান ইব্‌ন উআইনার সনদে ইব্‌ন মাজা, নাসায়ী ও 
তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তবে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ হইতে আবূ ওয়ায়িল ও শকীক 
ইব্‌ন সালমার সূত্রে আবদুল মালেক ইব্‌ন উআইনা এবং তিরমিযী কিছুটা বর্ধিত রূপে বর্ণনা 
করিয়াছেন। তিরমিযী রে) বলেন-হাদীসটি হাসান সহীহ পর্যায়ের । ইব্‌ন মাসউদ আবু ওয়ায়িল 
ও আবূ ইসহাক সাবীর সূত্রে সুফিয়ান ছাওরী এবং আবূ বকর ইব্‌ন আইয়াশের সনদে হাকাম 
মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। ইবৃন মাসউদ হইতে অন্য হাদীসে ইব্‌ন জারীরও ইহা 
মাওকৃফ সূত্রে বর্ণনা করিয়াছেন। 

হাদীস ৪ ছাওবান হইতে ধারাবাহিকভাবে মাদান ইব্ন আবূ তালহা, সালিম ইব্‌ন আবুল 
জীআদ, সাঈদ ইব্‌ন কাতাদা, ইয়াধীদ ইব্‌ন যরী, উমাইয়া ইব্‌ন বুসতাম ও হাফিয আবু ইয়ালা 
বর্ণনা করেন যে, ছাওবান (রা) বলেন ৪ 

রাসূল (সা) বলিয়াছেন, যে ব্যক্তি ধনভাণ্ডার রাখিয়া মারা যাইবে, তাহার সেই ধন-ভাগ্তার 
মাথার উপরে বিশেষ চিহ্ন বিশিষ্ট একটি সাপের আকারে তাহার পিছনে ধাওয়া করিতে 
থাকিবে । লোকটি বলিবে, তুমি ধ্বংস হও, বল তুমি কে ? সাপটি বলিবে, আমি তোমার সেই 
সম্পদ যাহা তুমি রাখিয়া আসিয়াছিলে। শেষ পর্যন্ত সাপটি তাহাকে জাপটাইয়া ধরিয়া তাহার 
হাত পা এমনকি তাহার সমস্ত শরীর দংশন করিয়া জর্জরিত করিবে । হাদীসটির সনদ শক্তিশালী 
বটে, কিন্তু সহীহসমূহে হাদীসটি বর্ণিত হয় নাই। 


Contents 


গর যায ৬৮৭ 


জাবির ইব্‌ন আবদুল্লাহ বাজালীর সূত্রে তিবরানী এবং আবূ হাকীম হইতে ধারাবাহিকভাবে 
হাকীম ও বাহায ইব্‌ন হাকীমের সনদে ইবৃন মারদুবিয়া ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আবু 
হাকীম বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, যদি কেহ তাহার মনিবের নিকট অভাবের কথা বলে 
আর মনিব সামর্থ্য থাকা সত্ত্বেও তাহার অভাব পূরণে কার্পণ্য করে, তাহা হইলে কিয়ামতের দিন 
তাহার মনিবের জন্য ক্রোধে ফৌস ফোস শব্দকারী বিষাক্ত সাপ ডাকা হইবে। 
মুছান্না ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, “কোন 
গরীব লোক যদি তাহার ধনবান আত্মীয়ের নিকট কোন কিছু চায় এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যদি 
সে তাহাকে তাহা না দেয়, তাহা হইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম হইতে 
বিষাক্ত সাপ ডাকিয়া তাহাকে দংশন করাইবেন। উক্ত সাপ তাহার গলায় গলবেড়ি হইয়া 
উপযূ্পরি ছোবল দিতে থাকিবে ।” মাওকুফ সূত্রে আবূ মালিক আব্দী হইতে হাজার ইব্‌ন বয়ান 
ওরফে আবূ কুযাআর রিওয়ায়েতেও ইহা বর্ণিত হইয়াছে। অন্য হাদীসে আবূ কুযাআ হইতে 
মুরসাল সৃত্রেও ইহা বর্ণনা করা হইয়াছে। 

ইব্‌ন আববাস (রা) হইতে আওফী (র) বর্ণনা করেন যে, এই আয়াতটি সেই সকল আহলে 
কিতাবদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে, যাহাদের নিকট পূর্ববর্তী কিতাব মওজুদ থাকা সত্তেও 
তাহারা উহা যথাযথভাবে পরবর্তী লোকদিগকে জানাইতে কার্পণ্য করিয়াছে। ইব্‌ন জারীর ইহা 
বর্ণনা করিয়াছেন । উল্লেখ্য যে, আয়াতের অর্থের দিকে গভীরভাবে লক্ষ্য করিলে প্রথমোক্ত অর্থই 
বিশুদ্ধ বলিয়া মনে হয়। তবে ইহার অর্থ যে এরূপ হইতে পারে না তাহা নহে। আল্লাহই ভাল 
জানেন। 

অতঃপর আল্লাহ তাআলা বলেন 8১১১১ ০/০ ৩1,২০ 4119 আর আল্লাহ 
হইলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর স্বত্বাধিকারী ৷’ তাই el [5 ৮১05 
4৪ তিনি তোমাদিগকে যাহা দিয়াছেন তাহা হইতে তাহার নামে কিছু খরচ কর। মোটকথা 
প্রত্যেকটি কাজ আল্লাহর উদ্দেশ্যে হইতে হইবে । মূলত ধন-সম্পদ হইতে আল্লাহ্‌র রাস্তায় ব্যয় 
করিলে উহাই কিয়ামতের দিন কাজে আসিবে ।*,2 41225 15 54117 যাহা কিছু তোমরা 
কর, আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত। অর্থাৎ তোমাদের নিয়ত ও মনের গোপন কথাগুলিও 
আল্লাহ ভালো করিয়া জানেন । 


AE G3 459 201656 ০25 OB 2) 2৯০ UH (185) 
0৩১০০ SBI 05855 * 3৩9 259৬: ৬৬৩৫০ 
০ ৩৪৯০০১১ ১১৩০৮ 2015 2 ১1396 SESS (NAY) 
5৩৫৩ 4555 ২০৯ 51 ৫৬ 2৯ SIGE) 

GIL 959 TB C305 FESS 05 ssl 
0 sos 8:৫3) 3:2৫ টিটি 


Contents 


৬৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 
2815 SSG FE 4৮৬৪ ০2৫ GIT OH ৬৮৬৬ (45) 
OX ৬৯৪5 


১৮১. “যাহারা বলে, আল্লাহ গরীব ও আমরা ধনী, তাহাদের কথা আল্লাহ শুনিয়াছেন। 
তাহারা যাহা বলিয়াছে আর নবীগণকে যেরূপ অন্যায়ভাবে হত্যা করিয়াছে তাহা অচিরেই 
আমি লিপিবদ্ধ করিব এবং বলিব, তোমরা দগ্ধ হওয়ার শাস্তি আস্বাদন কর।” 

১৮২. “ইহা তোমাদের কর্মফল আর নিশ্চয় আল্লাহ বান্দাদের ব্যাপারে যালিম 
নহেন।” 

১৮৩. “যাহারা বলে, নিশ্চয় আল্লাহ আমাদের প্রতিশ্রুতি নিয়াছেন যে, আমরা এমন 
কোন রাসূলের উপর ঈমান আনিব না, যাহার কুরবানী আগুন গ্রাস করিবে না। তাহাদিগকে 
বল, আমার আগেও অনেক রাসূল সুস্পষ্ট নিদর্শন নিয়া এমনকি তোমাদের কথিত নিদর্শন 
সহ তোমাদের নিকট আসিয়াছিল। তোমাদের কথা যদি সত্য হয় তবে কেন তাহাদিগকে 
হত্যা করিলে ? 

১৮৪. “অনন্তর তোমাকে যদি তাহারা অস্বীকার করে-তোমার পূর্বে যাহারা সুস্পষ্ট 
প্রমাণ, আসমানী সহীফাসমূহ ও আলোকময় গ্রন্থসহ আসিয়াছিল, তাহাদিগকেও অস্বীকার 
করা হইয়াছিল ।” 

তাফসীর ঃ হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে সাঈদ ইব্‌ন জুবাইর বর্ণনা করেন £ যখন এই 
আয়াতটি নাযিল হয় 30551 41 43০১2310১০৯ 02০১৪ 2111 1১০১৪ (3৫119 0০ 
"২৫ (কে আছ আল্লাহকে উত্তম খণ প্রদান করিবে ? অতঃপর ইহার প্রেক্ষিতে তিনি তাহাকে 
দ্বিগুণ চতুর্তণ দান করিবেন) তখন ইয়াহুদীরা বলিল, হে মুহাম্মাদ! তোমার প্রভু দরিদ্র, তাই 
বান্দাদের নিকট খণ চাহিয়াছেন? অতঃপর আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন £ sda 5 
৭551৯525401 0) [9 ৪ 5:31 0 নিঃসন্দেহে আল্লাহ তাহাদের কথা 
শুনিয়াছেন যাহারা বলিতেছে, আল্লাহ হইলেন অভাবপ্রস্ত আর আমরা বিত্তবান ৷' 

ইবৃন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ, মুহাম্মদ 
ইব্‌ন ইসহাক, ইব্‌ন আবূ হাতিম ও ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেনঃ 

হযরত আবূ বকর (রা) একদা একটি বিদ্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি সমবেত বহু 
ইয়াহুদী দেখিতে পান। তিনি আরও দেখিতে পান যে, কানহাস নামক এক ইয়াহুদী সমবেত 
সকলের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন। তিনি হইলেন তাহাদের মধ্যে একজন বিশিষ্ট আলিম ও 
ধর্মযাজক । তাহার সঙ্গে ছিলেন বিশিষ্ট ইয়াহুদী ধর্মপপ্তিত আশইয়া। আবু বকর (রা) তাহাকে 
বলিলেন, হে কানহাস! তোমার অমঙ্গল হউক । আল্লাহকে ভয় কর এবং ইসলাম গ্রহণ কর। 
তুমি ভাল করিয়াই জান যে, মুহাম্মদ (সো) আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর নিকট হইতে 
যাহা আনিয়াছেন তাহা সত্য । তোমাদের হাতের তাওরাত ও ইঞ্জিলেও তাহার সত্যতার প্রমাণ 
রহিয়াছে। 


Contents 


সূরা আলে ইমরান ৬৮৯ 


কানহাস বলিলেন, হে আবূ বকর! আল্লাহর শপথ; দরিদ্র আল্লাহ্র শপথ; দরিদ্র আল্লাহ্‌র 
আমরা মুখাপেক্ষী নহি, বরং তিনি আমাদের মুখাপেক্ষী । তিনি যেভাবে কাকুতি-মিনতি করিয়া 
আমাদের নিকট প্রার্থনা করেন, আমরা তাহার নিকট সেইভাবে প্রার্থনা করি না। ৫কননা, আমরা 
তাহার অপেক্ষা ধনবান। তিনি যদি ধনবান হইতেন তাহা হইলে আমাদের নিকট খণ চাইতেন 
না-যাহা তোমাদের নবী বলিয়াছেন। তিনি আমাদিগকে সুদ গ্রহণ করিতে বারণ করেন,অথচ 
তিনি নিজেই সুদ দিতে চাইতেছেন। তিনি যদি ধনবান হইতেন তবে আমাদিগকে সুদ দিতে 
চাইবেন কেন ? 

ইহা শুনিয়া আবূ বকর (রা) ক্রোধাবিত হইয়া কানহাসের গালে সজোরে চড় বসাইয়া 
দেন। অতঃপর বলেন, যে মহান সত্তার হাতে আমার প্রাণ তাহার কসম! যদি তোমাদের ও 
আমাদের মাঝে শান্তিচুক্তি সম্পাদিত না থাকিত, তবে তরবারির আঘাতে তোমার দেহ হইতে 
মাথা বিচ্ছিন্ন করিয়া ফেলিতাম। হে আল্লাহর দুশমন! কেন মিথ্যা কথা বলিতেছ ? সৎসাহস 
থাকিলে সত্য প্রকাশ কর, যদি তোমরা সত্যবাদী হইয়া থাক। এই ঘটনার পর কানহাস 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া বলিলেন, হে মুহাম্মদ! দেখ, তোমার সহচর আমাকে কি 
করিয়াছে! রাসূলুল্লাহ (সা) আবু বকর (রা)-কে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার! বল কি 
ঘটাইয়াছ £ তিনি বলিলেন, হে আল্লাহর রাসূল! এই লোকটি আল্লাহর চরম শক্রু। সে তাহার 
সম্পর্কে জঘন্য মন্তব্য করিয়াছে । সে বলে যে, আল্লাহ দরিদ্র আর সে ধনবান। তাহার এই কথা 
শুনিয়া আমি আল্লাহর মহব্বতে ক্রোধাবিত হই এবং তাহার গালে একটা চপেটাঘাত বসাইয়া 
দেই। কিন্তু কানহাস অভিযোগ অস্বীকার করিয়া বলেন যে, আমি ইহা বলি নাই। অতঃপর 
আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করেন ৪ ৪ 51115. 31115 52১01 0৬৪ 441 তে পি এ] 
১17১১510৯53 ১৪ নিঃসন্দেহে আল্লাহ তাহাদের কথা শুনিয়াছেন যাহারা বলিয়াছে যে, 
আল্লাহ হইলেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান । ইবৃন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 

অতঃপর আল্লাহ তা'আলা অসন্তুষ্টি প্রকাশ করিয়া সাবধানবাণী উচ্চারণ করিয়া বলেন £ 

[515 ০4২ এখন আমি তাহাদের বক্তব্য এবং ৬,১১০ ৮2১১%1 (35 (যে সকল 
নবীকে তাহারা অন্যায়ভাবে হত্যা করিয়াছে) তাহা লিখিব। অর্থাৎ আল্লাহর ব্যাপারে তাহাদের 
এই ধরনের মন্তব্যগুলি এবং রাসূলগণের সহিত তাহাদের অন্যায় ব্যবহার ও কার্যাবলী লিখিয়া 
না পার গা রানে তাহার রুট সরা এরর রিট জগ রর 
বলিয়াছেন ঃ 

নেসা 319 ১4242155102 এ ৯১৯ এ জি 0 নি 
21৫ তাহাদিগকে বলিব, আস্বাদন কর জ্বলন্ত আগুনের আযাব । এই হইল তাহারই প্রতিফল 
যাহা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠাইয়াছ। নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন 
না। তাহাদিগকে বিদ্ধপ ও তিরস্কার করিয়া ইহা বলা হইবে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ০৮০ ১৯ । এ এ 1 1513 ০:31 
1541 5 ULE, ৩ ৮৮ যাহারা বলে যে, আল্লাহ আমাদিগকে এমন কোন 
রাসূলের উপর বিশ্বাস করিতে নিষেধ করিয়াছেন, যে রাসূল আমাদের নিকট এমন কুরবানী নিয়া 


কাছীর (২য় খণ্ড)-_৮৭ 


Contents 


৬৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আসিবে না যাহা আগুন গ্রাস করিয়া নিবে । এখানে আল্লাহ তাহাদের এই ধারণা মিথ্যা প্রতিপন্ন 
করিয়াছেন । তাহাদের ধারণা ছিল যে, আল্লাহ কোন নবীর উপর ততক্ষণ পর্যন্ত বিশ্বাস স্থাপন 
করিতে নিষেধ করিয়াছেন যতক্ষণ তাহারা এমন কোন মু'জিযা প্রদর্শন না করিবে যে, তাহার 
উম্মতের মধ্যে কোন ব্যক্তি কিছু উৎসর্গ করিলে তাহার সেই উৎসর্গ গ্রহণ করার জন্য আসমান 
হইতে আল্লাহ প্রেরিত আগুন আসিয়া তাহা গ্রাস করিয়া নিবে । ইব্‌ন আব্বাস (রা) ও হাসান 
বসরী (র) এই ব্যাখ্যা করিয়াছেন । 

তাহাদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা বলিতেছেন $ (৮ :/-১7৫০ ১৪1 
১৮০10 ১15 ‘তুমি তাহাদিগকে বলিয়া দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রাসূল 
নিদর্শনসমূহ নিয়া আসিয়াছিলেন। অর্থাৎ নবুওয়াতের সত্যতার উপর বহু দলীল-প্রমাণ নিয়া 
আসিয়াছিলেন। 

১15 55105 আর তোমরা যাহা আব্দার করিয়াছ তাহা নিয়াও আসিয়অছিল। অর্থাৎ 
কবুলকৃত উৎসর্গসমূহ আসমানী আগুনে খাইয়া ফেলিত। 

১৯১০5152418 তখন তোমরা কেন তাহাদিগকে হত্যা করিয়াছিলে ? অর্থাৎ তখনও ত 
তোমরা তাহাদিগকে মিথ্যা বলিয়াছিলে, বিরুদ্ধাচরণ করিয়াছিলে, জগনাগ দয়া, উপরন্তু 
তাহাদিগকে হত্যাও করিয়াছিলে। 

০.3১০ {4% "৷ যদি তোমরা সত্যবাদী হইয়া থাক। অৰ্থাৎ যদি তোমরা সত্যবাদী 
হইতে তবে তোমরা কেন তাহাদের অনুসরণ করিলে না? কেন তাহাদিগকে সাহায্য করিলে না? 

তঃপর আল্লাহ তা'আলা নবী (সা)-কে সান্তনা দিয়া বলেন ৪ 34 ১৯ 4334 ১১ 
ica lf Els oS sel lls 42 015 +১১ ৭1) অৰ্থাৎ তাহা ছাড়া ইহারা যদি 
তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তোমার পূর্বেও ইহারা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন 
করিলে তোমার দুঃখিত না হওয়াই উচিত । কেননা তোমার পূর্ববর্তী নবীগণ যাহারা উত্তম আদর্শ 
ও. সুস্পষ্ট প্রমাণাদিসহ আবির্ভূত হইয়াছিল তাহাদিগকেও ইহারা অবিশ্বাস করিয়াছিল ও দুঃখ 
দিয়াছিল। ১১:11 সে সকল আসমানী কিতাব যাহা ক্ষুদ্র পুস্তিকা আকারে নবীদের উপর নাযিল 
করা হইয়াছিল। ১১১০] 5/05511 স্পষ্ট ও প্রদীপ্ত গ্রন্থ 

2) 03 HDS তা OPUS oS ৮ ৬৫ (১4০) 


এন ৮ 


পা 2৬০২) ভিত (৯০) ৮9৩ ৩2১ ৮2 ০৯১১ ১৩0৬৮ 
31601930254 42০55 ETE OA) 

6৩ 355 175 5৮ ৮৮5 IE: fy {GN 02 (০557 পর 5 (৩ 
0৬৮৯) 25 ৩৪ ২১১ 

১৮৫. “জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে । কিয়ামতের দিন তোমাদিগকে তোমাদের 
কর্মফল পূর্ণ মাত্রায়ই দেওয়া হইবে । অতঃপর যাহাকে অগ্নি হইতে রেহাই দেওয়া হইবে 


এবং জান্নাতে দাখিল করা হইবে সে-ই সফলকাম । আর পার্থিব জীবন ছলনাময় সম্ভোগ 
ব্যতীত কিছুই নহে।” 


Contents 

সূরা আলে ইমরান ৬৯১ 

১৮৬. “তোমাদিগকে অবশ্যই তোমাদের ধনৈশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে । 
তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের ও মুশরিকদের নিকট 
হইতে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনিবে। যদি তোমরা ধৈর্যসহকারে সতর্কভাবে চল, 
তবে নিশ্চয়ই তাহা দৃঢ়তাব্যঞ্জক কাজ হইবে। 

তাফসীর ঃ এখানে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্ট জীবকে লক্ষ্য করিয়া বলিতেছেন যে, 
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে । আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ঃ 

71083154920 2$ 42 Es oli Ul SoU 

‘এই পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে সবই ধ্বংসশীল, শুধু তোমার প্রভুর মুখমণ্ডল চিরন্তন 
থাকিবে, যিনি মহাসম্মানিত ও মহাপ্রতাপান্বিত।' একমাত্র সেই অদ্বিতীয় আল্লাহই অমর ও 
অবিনশ্বর আর জিন ও ইনসান সকলই মরণশীল । এইভাবে সকল ফেরেশতা, এমন কি 
আরশবাহী ফেরেশতাকুলও মৃত্যু বরণ করিবে। সেই মহা প্রতাপাবিত একক আল্লাহই চিরস্থায়ী । 
তিনিই আদি এবং শেষ পর্যন্ত একমাত্র তিনিই অবশিষ্ট থাকিবেন। মোটকথা ধরাপৃষ্ঠে তখন 
কোন প্রাণী অবশিষ্ট থাকিবে না। সৃষ্টিকর্তার নির্ধারিত সময় যখন শেষ হইয়া যাইবে, তখন 
কিছুই থাকিবে না! হযরত আদমের (আ) পৃষ্ঠ হইতে যত সন্তান জন্ম নিবার ছিল তাহা জন্য 
নিবে। অতঃপর সকলেই মরণঘাটে অবতরণ করিবে । এভাবে যখন সমগ্র সৃষ্টি ধ্বংস হইয়া 
যাইবে তখন আল্লাহ তাআলার নির্দেশে কিয়ামত সংঘটিত হইবে এবং তিনি সকলকে ছোট বড় 
সকল কার্ষের প্রতিদান দিবেন। কাহারও উপর অণুপরিমাণ অত্যাচার করা হইবে না। তাই 
আল্লাহ তাআলা বলিয়াছেন £ 

Lali ৪2৫১৯ 3৬5০ 0৯10 অর্থাৎ তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বিনিময় 
পাইবে। ' ূ 
হুসাইন, আলী ইব্‌ন আবূ আলী হাশিমী, আবদুল আযীয আওসামী ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা 
করেন যে, আলী ইব্‌ন আবু তালিব (রা) বলেন $ 

রাসূল (সা)-এর ইস্তিকালের পর মুহুর্তে আমাদের মনে হইতেছিল যে, কেহ 
আসিতেছিলেন, পায়ের শব্দও শোনা যাইতেছিল, কিন্তু কাহাকেও দেখা যাইতেছিল না। এমন 
সময় আমরা শুনিতে পাইলাম, হে নবীর পরিবারের লোকগণ! আপনাদের উপর আল্লাহর পক্ষ 
হইতে শান্তি ও করুণা বর্ষিত হউক । প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে। 
তবে আপনারা কিয়ামতের দিন পরিপূর্ণ বিনিময় প্রাপ্ত হইবেন। যাহারা বিপদে ধৈর্য ধারণ করে, 
মহান আল্লাহর নিকট তাহাদের জন্য অশেষ পুরস্কার রহিয়াছে । আল্লাহর উপর ভরসা করুন 
এবং তাহারই নিকট মঙ্গল প্রার্থনা করুন। মূলত প্রকৃত বিপদগ্রস্ত সেই ব্যক্তি, যে পুণ্য লাভ 
হইতে বঞ্চিত থাকে । ওয়াসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ৷' 
(রা) বলিয়াছেন, তোমরা কি জান, এই ব্যক্তি কে? এই ব্যক্তি হইলেন হযরত খিযির আলাইহিস 
সালাম । 


Contents 


৬৯২ | তাফসীরে ইবৃন কাছীর 


তঃপর আল্লাহ তা'আলা বলেন 8 15 5 11 1219 ৮211 ০০ ১৯১ ০৪ 
কার্যসিদ্ধি ঘটিবে। অর্থাৎ যে ব্যক্তি দোযখ হইতে মুক্তি লাভ করিয়া বেহেশতে প্রবেশাধিকার 
পাইবে, সেই হইল প্রকৃত সাফল্যমগ্ডিত। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা, মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন 
নি পারসন রা রা 

হুরায়রা (রা) বলেন ৪ 

৮.১ বেহেশতের মধ্যে একটি চাবুক পরিমাণ স্থান পাওয়া দুনিয়া ও 
তন্মধ্যকার সমস্ত কিছু হইতে মহামূল্যবান ও উত্তম! ২৯11 (13১19 LL ০১৯ ০:০৪ 
5 5৪ যে ব্যক্তি জাহান্নাম হইতে বিমুক্ত হইয়াছে এবং জান্নাতে প্রবিষ্ট হইয়াছে, নিশ্চিত 
সে-ই সফলকাম হইয়াছে । এই অতিরিক্ত অংশটুকু ব্যতীত মুহাম্মদ ইবন আমরের সনদে হাকেম 
স্বীয় মুসতাদরাকে এবং আবূ হাতিম ও ইব্‌ন হাব্বান নিজ নিজ সহীহ সংকলনে ইহা বর্ণনা 
করিয়াছেন । 
ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, সহল ইব্‌ন সাআদ (রা) বলেন £ রাসূল (সা) বলিয়াছেন, যে 
কাহারও জন্য বেহেশতের একটি চাবুক পরিমাণ স্থান দুনিয়া ও দুনিয়ার অভ্যন্তরের সকল বস্তু 
হইতে উত্তম । অতঃপর তিনি এই আয়াতাংশটি তিলাওয়াত করেন ৪ 

03 80 8৯] 0505১৫1১০০১ ৬৭ 

১৬টি A | ১১০5 3, এই আয়াতাংশের ব্যাখ্যায় আবদুল্লাহ ইব্ন আমর 
ইব্‌ন আস হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আব্দে রব্বিল কা'বা, যায়িদ ইব্‌ন 
ওহাব, আ“মাশ ও ওয়াকী ইব্‌ন জাররাহ স্বীয় তাফসীরে বর্ণনা করিয়াছেন যে, আবদুল্লাহ ইব্ন 
আমর ইব্‌ন আস (রা) বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, যাহার দোযখের অগ্নি হইতে মুক্তি : 
পাওয়ার এবং জান্নাতে প্রবেশ করার ইচ্ছা রহিয়াছে সে যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং কিয়ামতের 
প্রতি গভীর বিশ্বাস রাখে । পরক্তু সে যেন মানুষের সাথে সেই রকম ব্যবহার করে যাহা সে 
নিজের ব্যাপারে অন্যের নিকট হইতে কামনা করে। ওয়াকীর সুত্রে মুস্নাদে আহমাদেও এই 
হাদীসটি বর্ণিত হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১১১1। ৮5 %1 (25511 50591 155 আর পার্থিব 
জীবন প্রবঞ্চনা বই অন্য কিছু নহে। অর্থাৎ দুনিয়ার জীবন অত্যন্ত তুচ্ছ। কারণ দুনিয়ার জীবন 
অত্যন্ত নাতিদীর্ঘ, AE বাবারা? গার সাড়া কা aE 


“ ee OO #2 0 


51585851870 
| ‘তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিতেছ। অথচ পারলৌকিক জীবন উত্তম ও স্থায়ী ৷' 
অন্যখানে রহিয়াছে ঃ 


Contents 


সূরা আলে ইমরান ৬৯৩ 


০4441 25655052835 02 আ০০0। 215০5250155 
০ 
“তোমাদিগকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা শুধু মাত্র ইহলৌকিক জীবনের সম্পদ ও 
সৌন্দর্য । আর আল্লাহর নিকট যাহা রহিয়াছে তাহা উত্তম ও চিরস্থায়ী ।' 
হাদীসে আসিয়াছে ৪ রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহর শপথ! কোন লোক সমুদ্রে একটি 
আঙ্গুল ডুবাইলে তাহার আঙ্গুলের অগ্রভাগে যে পানি উঠে সেই পানির সঙ্গে সমুদ্রের অবশিষ্ট 
পানির যে তুলনা, পরকালের তুলনায় পৃথিবীও তদ্ধপ। 
কাতাদা (রা) ১১11 ৮055 ১1 ১5/1 50,311 (5 আয়াতাংশের ভাবার্থে বলেনঃ ইহা 
একটি তুচ্ছ স্থান অথবা একটি বালুর বাধ ছাড়া আর কিছুই নহে । একমাত্র মাবুদ-আল্লাহর 
কসম! প্রত্যেককে এই স্থান পরিত্যাগ করিতে হইবে । এই স্থান স্থায়ীভাবে থাকার জন্য নয়। 
সুতরাং সকলের উচিত আন্তরিকতার সহিত সাধ্যানুযায়ী আল্লাহর আনুগত্য করা । কেননা সকল 
শক্তির কেন্দ্রবিন্দু তিনি। 
তঃপর আল্লাহ তা'আলা বলেন £ +৫..5১19 1111 ৪৪ ১5 অবশ্যই ধন সম্পদে 
এবং জন সম্পদে তোমাদের পরীক্ষা করা হইবে । অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 
০৪১৬ ০01$-581 ১০০৪০, tly 3s i ২১৫১1 
রি 
‘আমি অবশ্যই তোমাদিগকে ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জন-সম্পদ এবং শস্যহানি দ্বারা 
পরীক্ষা করিব ৷’ অর্থাৎ মুমিনের পরীক্ষা অবশ্যই হইয়া থাকে; কখনও সম্পদের উপর, কখনও 
জীবনের উপর, কখনো ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনের উপর, এমনকি দীনের ব্যাপারে 
মুমিনের পরীক্ষা হইয়া থাকে। তবে যে বেশি খোদাভীরু তাহার পরীক্ষাও হয় তত কঠিন। 
অতঃপর আল্লাহ তাআলা বলেন ঃ 81515 ১৯ 50541115531 02301 ৩০ il’ 
(১5459119551 55341 ১55 অর্থাৎ তোমরা অবশ্যই শুনিবে পূর্ববর্তী আহলে কিতাব 
এবং মুশরিকদের নিকট বহু অশোভন উক্তি। এখানে আল্লাহ তা'আলা মু'মিন সাহাবীদিগকে 
লক্ষ্য করিয়া বলিয়াছেন যে, তোমরা আহলে কিতাব ও মুশরিকদের নিকট হইতে বহু কটুক্তি ও 
দুঃখজনক কথা শুনিবে । তখন তোমাদিগকে ধৈর্যশীল ও সংযমী হইতে হইবে । তবে উহার পর 
তোমাদের জন্য শুভদিনের শুভদ্বার খুলিয়া যাইবে । 
তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ১%। 7১০ ৬০ 41১১0511855) 195 1 
অর্থাৎ যদি তোমরা ধৈর্যধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর, তবে তাহা হইবে একান্ত 
সৎসাহসের ব্যাপার । 
উসামা ইব্‌ন যায়িদ হইতে ধারাবাহিকভাবে উরওয়া ইব্‌ন যুবাইর, যুহরী, শুআইব ইব্‌ন 
আবূ হামযা, আবু ইয়ামান, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, উসামা ইব্‌ন 
যায়িদ (রো) বলেন £ নবী (সা) ও তাহার সাহাবীগণ প্রায়শ মুশরিক ও আহলে. কিতাবদের 
অপরাধসমূহ ক্ষমা করিয়া দিতেন। তাহাদের বাকা কথা ও অশোভন উক্তির বেলায় ধৈর্য ধারণ 
করিতেন এবং আল্লাহ তা“আলার এই নির্দেশের উপর তাহারা যথাযথ আমল করিতেন £ 


Contents 


৬৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
5 31158192301 ১০০ ৫815 Ls PES 15 gl ০৫ ০ ০৮৯৭৪ 

“তিনি আরও বলেন যে, রাসূলুল্লাহ (সা) আল্লাহর নির্দেশ অনুযায়ী এতদিন তাহাদের সঙ্গে 
ক্ষমাসুন্দর ব্যবহার করিতেছিলেন। অবশেষে আল্লাহ তাহাদিগকে জিহাদের অনুমতি দেন। ইহা 
পূর্বে উল্লিখিত হইয়াছে। 

এই আয়াত সংক্রান্ত একটি দীর্ঘ হাদীস উসামা ইবৃন যায়িদ ধারাবাহিকভাবে উরওয়া ইব্‌ন 
যুবাইর, যুহরী, শুআইব, আবুল ইয়ামান ও বুখারী বর্ণনা করেন। উররওয়া ইব্‌ন যুবাইরকে 
উসামা ইব্‌ন যায়িদ (রা) বলেন ৪ 

একদা রাসূল (সা) তাহার গাধার উপর সওয়ার হইয়া উসামাসহ সাআদ ইব্‌ন ইবাদার 
অসুস্থতার খোজ নেয়ার জন্য বনু হারিছা ইবৃন খাযরাজ গোত্রের মহল্লায় প্রবেশ করেন । ঘটনাটি 
বদরের যুদ্ধের পূর্বের । তখন সেখানে তিনি একটি জনসমাবেশ দেখিতে পান। সমাবেশে 
আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সুলুলও উপস্থিত ছিল। তখন সে প্রকাশ্য কাফির ছিল। সভায় 
মুসলিম, সাবেঈ, মুশরিক, ইয়াহুদীসহ বহু ধরনের লোক উপস্থিত ছিল। আবদুল্লাহ ইব্‌ন 
রাওয়াহাও (রা) সেখানে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ (সা)-এর সাওয়ারী হইতে ধুলাবালি 
উড়িতে থাকিলে আবদুল্লাহ ইবৃন উবাই নাকে কাপড় দিয়া বলিল, ধূলা উড়াইবেন না। ইতিমধ্যে 
রাসূল (সা) তাহাদের একেবারে কাছে পৌছিয়া যান এবং তাহাদিগকে সালাম দিয়া সাওয়ারী 
থামাইয়া অবতরণ করেন । অতঃপর তাহাদিগকে তিনি ইসলামের প্রতি আহবান করেন এবং 
কুরআনের আয়াত পাঠ করেন। 

ইহা শুনিয়া আবদুল্লাহ ইব্‌ন উবাই বলিল, জনাব! আপনার কথা আমাদের কাছে ভাল লাগে 
না। যদি আপনার কথা সত্য হয়, তবুও আপনি কোন্‌ অধিকারে আমাদের সমাবেশে আসিয়া 
কথা বলিতেছেন ? যান, আপনি আপনার সওয়ারীতে উঠিয়া পথ দেখুন। হা, তবে আপনার 
বাড়িতে যদি কেহ যায়, তাহাকে আপনি আপনার কিচ্ছা কাহিনী শোনাইবেন। 

এই কথা শুনিয়া আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা (রা) বলেন, হে আল্লাহর রাসূল (সা)! অবশ্যই 
আপনি আমাদের সভায় আগমন করার অধিকার রাখেন । আমাদের নিকট আপনার কথাগুলি 
খুবই প্রিয়। ইহার পর মুসলমান, মুশরিক ও ইয়াহুদীদের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয়। এমন কি 
যুদ্ধ বাধিয়া যাওয়ার উপক্রম হয়। অবশেষে রাসূল সো) সকলকে বুঝাইয়া পরিস্থিতি শান্ত 
করেন এবং সবাই নীরব হইয়া যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা) স্বীয় সাওয়ারীর উপর আরোহণ 
করিয়া হযরত সাআদের রো) নিকট যান এবং সাআদকে বলেন, হে সাআদ! আজকে আবু 
হাব্বাব কি অসহনীয় কাণ্ড ঘটাইয়াছে শুনিবে ? তিনি বলিলেন, কি করিয়াছে ? রাসূলুল্লাহ 
তাহাকে বিস্তারিত ঘটনা শোনাইলেন। 

ঘটনা শুনিয়া সাআদ (রা) বলিলেন, উহাকে ক্ষমা করিয়া দিন। যেই সত্তা আপনার প্রতি 
কুরআন নাযিল করিয়াছেন এবং যেই সত্তা আপনাকে সত্য দীনের ধারক করিয়াছেন তাহার 
শপথ! আপনার সঙ্গে তাহার চরম শক্রতা রহিয়াছে । তাই ইহা খুবই স্বাভাবিক। কেননা, 
এখানকার মানুষ তাহাকে নেতা নির্বাচিত করিতে মনস্থ করিয়াছিল । তাহার জন্য নেতৃত্বের 
__ আমামাও তৈরী করার সিদ্ধান্ত হইয়াছিল। এমন সময় আল্লাহ আপনাকে তাহার নবী হিসাবে 

মনোনীত করেন। জনতা আপনাকে নবী হিসাবে গ্রহণ করে। ফলে তাহার নেতৃত্ব চলিয়া যায়। 


Contents 


সুরা আলে ইমরান ৬৯৫ 


এই কারণে সে ক্রোধ ও হিংসায় ফাটিয়া পড়ে । অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে ক্ষমা করিয়া 
দেন। মুশরিক ও আহলে কিতাবদিগকে আল্লাহ্‌র নির্দেশ মোতাবেক ক্ষমা করাই ছিল রাসূলুল্লাহ 
ও সাহাবীগণের অভ্যাস ৷ আল্লাহ তা'আলা পূর্বেই বলিয়া দিয়াছিলেন £ 


1১২৫১1155০1 9280) ০০০5৫৫135০০ 90391115591 921 ০০ ০৮এএও 
‘অবশ্য তোমরা শুনিবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু 
অশোভন উক্তি ।' অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন £ 
১০০০৯ UE সন এষ উপ এ Jal ১০ ১৯৪2 
EA EE 57574 52 
অর্থাৎ আহলে কিতাবদের অধিকাংশ ইহা কামনা করে, যদি তোমরা ঈমান আনার পর 
পুনরায় কাফির হইয়া যাইতে । ইহা তাহাদের হিংসার ফল। যেহেতু তাহাদের সামনে সত্য 
প্রকাশিত হইয়াছে । তাই আল্লাহ তাআলার নির্দেশ না আসা পর্যন্ত তাহাদিগকে ক্ষমা কর ও 
এড়াইয়া চল। 
যতদিন পর্যন্ত আল্লাহ জিহাদের নির্দেশ না দিয়াছেন ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ তাহাদিগকে 
ক্ষমা করিয়াছেন । অতঃপর বদরের যুদ্ধ সংঘটিত হইলে কুরাইশের বড় বড় কাফির নেতা নিহত 
হয়। ইসলামের এই অপ্রতিরোধ্য অগ্রগতি দেখিয়া আবদুল্লাহ ইবৃন উবাই ও তাহার সঙ্গীরা ভীত 
হইয়া পড়ে এবং রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায় “আত গ্রহণ করে । কেননা ইহা ছাড়া তাহাদের 
উপায় ছিল না। একথা সত্য যে, যাহারা সত্যের দীওয়াত পেয়, মানুষকে সৎ কাজের আদেশ 
দেয় এবং মন্দ কাজ করিতে নিষেধ করে, তাহাদের উপর বিপদ-আপদ অবধারিত । সেক্ষেত্রে 
একমাত্র পথ হইল সবর করা, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা ও নিজেকে তাহার নিকট 
সপিয়া দেওয়া । ৃ 
2 ০৪০৪) 4০৫৪ 26০52 5১0115502৬8 9৬৯০ 4 21) ৩৮51 (/$) 


পর্ণ 30% 3 দে ১৫ Pi 


Serr Lo fe ১৩56 (৫0651: ৮৪১৫৮ 5 58 ১462 
৮০১৩ ১৩৩০৪ 919%9$12 100৯58০১9৬৩ ( \ AA) 
0.1 ৬৩৩5 ENA TOS SE : SSS 

6X 5 ৬৫ ৬525 ১০৮9192১508 255 (১5৭) 

৮৭. “আর স্মরণ কর, যখন আহলে কিতাবগণের নিকট হইতে আল্লাহ কঠিন 
প্রতিশ্রুতি নিলেন যে, অবশ্যই তোমরা মানুষের কাছে সত্য প্রকাশ করিবে এবং কিছুতেই . 


উহা গোপন করিবে না । অতঃপর তাহারা এই প্রতিশ্রুতি পিছনে ছুড়িয়া ফেলিল এবং উহার 
বিনিময়ে ক্রয় করিল তুচ্ছ স্বার্থ । কতই ঘৃণ্য তাহাদের খরীদা বস্তু!” 


Contents 


৬৯৬ তাফসীরে ইব্ন কাছীর 


১৮৮. “যাহারা প্রাপ্ত বস্তু নিয়া উল্লাস করে আর তাহারা যাহা করে নাই তাহাতেও 
প্রশংসা চায়, অনন্তর ভাবিও না যে, তাহারা শাস্তি হইতে পরিত্রাণ পাইবে । মূলত তাহাদের 
জন্যই কষ্টদায়ক শাস্তি ৷’ : 

১৮৯. “এবং আসমান ও যমীনের মালিকানা একমাত্র আল্লাহর আর আল্লাহ সকল 
বিষয়ের উপর শক্তিমান ৷” 

তাফসীর ৪ এখানে আল্লাহ তা'আলা সেই সকল আহলে কিতাবকে সতর্ক করিয়াছেন, 
যাহাদের নবীগণের মাধ্যমে তাহাদের নিকট হইতে মুহাম্মদ (স)-এর উপর ঈমান আনয়নের 
অঙ্গীকার গ্রহণ করা হইয়াছিল। তাহা হইলে তাহারা মুহাম্মদ (সা)-এর আগমন বার্তা জনগণকে 
জানাইয়া দিবে । আর যখন তাহার আগমন ঘটিবে তখন তাহারা অনুগামী হইবে । অথচ তাহারা 
এই সকল কথা ও আল্লাহর দেয়া বিবরণ গোপন করিয়া ফেলিল এবং তাহারা নগণ্য স্বার্থের 
বিনিময়ে উহার ক্রয়-বিক্রয় আরম্ভ করিল । অথচ উহার ক্রয়-বিক্রয় জঘন্যতম পাপ। 

ইহাতে বর্তমান আলিমদের জন্যও সতর্কবাণী রহিয়াছে যে, তাহারা যেন উহাদের মত সত্য 
গোপন না করে। তাহা হইলে তাহাদিগকে সেই বিপদ ভোগ করিতে হইবে যে বিপদ আহলে 
কিতাবরা ভোগ করিতেছে। আর তাহাদিগকে উহাদের মত আল্লাহর অসস্তুষ্টির প্রকোপে 
নিপতিত হইতে হইবে । তাই তাহারা যেন যথাযথভাবে আল্লাহর পক্ষ হইতে তাহার মঙ্গলকর 
কথাগুলি জনসাধারণকে অবহিত করে এবং দীনের কোন কথা যেন গোপন না করে। 

নবী (সা) হইতে বিভিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন, কেহ যদি জানিয়া শুনিয়া 
দীনের ব্যাপারে কোন প্রশ্নুকারীর প্রশ্নের উত্তর গোপন করে, কিয়ামতের দিন তাহাকে আগুনের 
লাগাম পরাইয়া দেওয়া হইবে। 

আল্লাহ তা“আলা বলেন 8 "১1:১5 ৯) Ll Log 5৬০০৪০০80০৯ 
(১1১১ ০15, 1১-০৯৪ যাহারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা 
বিষয়ের প্রশংসা কামনা করে, তাহারা আমার নিকট হইতে অব্যাহতি লাভ করিয়াছে এইরূপ 
ধারণা করিও না । অর্থাৎ যাহারা আত্মশ্লাঘায় ভুগিতেছে এখানে তাহাদের কথা বলা হইয়াছে। 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি মিছামিছি প্রশংসার দাবি 
করে, তাহাকে আল্লাহ তা'আলা তাহার প্রাপ্য হইতেও কম দেন। সহীহদ্বয়ে অন্য একটি হাদীসে 
বর্ণিত হইয়াছে যে, উলঙ্গ ব্যক্তির বস্তু পরিধানের দাবির মতই মিথ্যা প্রশংসা দাবিদারের দাবিটি । 
জারীজ, হাজ্জাজ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, হুমাইদ ইব্‌ন আবদুর রহমান ইবন আউফ 
(রা) বলেন ৪ 

একদা মারওয়ান তাহার দারোয়ান রাফেকে বলেন, হে রাফে! হযরত আবদুল্লাহ ইব্‌ন 
আব্বাসের (রা) নিকট গিয়া বল, স্বীয় কৃতকর্মের প্রতি আনন্দিত ব্যক্তিকে এবং না করা কার্ষের 
জন্য প্রশংসাপ্রার্থীকে যদি আল্লাহ পাক শাস্তি প্রদান করেন তবে আমাদের মধ্যে কেহই মুক্তি 
পাইবে না। হযরত আবদুল্লাহ রো) ইহার উত্তরে বলেন, এই আয়াতটিতে আমাদের সম্বন্ধে কিছু 
বলা হয় নাই; বরং ইহা আহলে কিতাবদের সম্পর্কে নাযিল হইয়াছে। অতঃপর ইব্‌ন আব্বাস 
(রা) তিলাওয়াত করেন ঃ 


Contents 


সূরা আলে ইমরান ' , ৬৯৭ 
yaks 9১১০৭] লীন] ০08৫1115591 02301 gli 011 ১5121 
০৯5 9১০১৮0০0850 RTT PEO SEE 
510০519০৯50 ০১০৮5 0205 ১১০০৩ ih 

অর্থাৎ যখন আল্লাহ তা“আলা আহলে কিতাবদের নিকট হইতে এই প্রতিশ্রুতি নিয়াছেন যে, 
এই কিতাবের বক্তব্য ও বিষয়বস্তু সাধারণ মানুষের সামনে বিবৃত করিবে এবং গোপন রাখিবে 
না। বস্তুত তাহারা সে আদেশকে পশ্চাতে ফেলিয়া রাখিয়াছে। পক্ষান্তরে তাহার বদলে নগণ্য 
বিনিময় নিয়া নিয়াছে। সুতরাং তাহারা যাহা আহরণ করিয়াছে তাহা নিতান্তই মন্দ বস্তু । আর 
যাহারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত হয় এবং যে সৎকর্ম তাহারা করে নাই তাহার জন্য 

ংসা পাইতে চায়, এমন লোকদের সম্পর্কে কস্মিনকালেও ধারণা করিবে না যে, তাহারা 
বিশেষ ধরনের আযাব হইতে নিরাপদ থাকিতে পারিবে । 

অতঃপর ইব্‌ন আব্বাস (রা) বলেন, নবী (সা) আহলে কিতাবদিগকে কোন একটি বিষয়ে 
জিজ্ঞাসা করিলে তাহারা উহার সত্যতা গোপন করে এবং উল্টা কথা বলিয়া দেয়। অথচ তাহারা 
বাহিরে আসিয়া বলে যে, ঠিকই বলিয়াছি। উপরস্তু তাহারা এইজন্য প্রশংসা বাক্য শোনার 
অপেক্ষায় থাকে । আর তাহারা সার্থকভাবে সত্য গোপন করিতে পারিয়াছে বলিয়া পরস্পরে 
আনন্দ ও খুশি প্রকাশ করিতে থাকে । ইহাদের সম্পর্কেই আলোচ্য আয়াতটি অবতীর্ণ হইয়াছে। 
আবদুল মালিক ইব্‌ন জারীজের সনদে বুখারী, মুসলিম, তিরমিযী ও.নাসায়ী স্ব স্ব তাফসীর 
অধ্যায়ে ইহা বর্ণনা করিয়াছেন । ইব্‌ন আবূ হাতিম, ইব্ন খুযাইমা, ইব্‌ন মারদুবিয়া এবং হাকেম 
স্বীয় মুস্তাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন । 

আনকাম ইবন খারা হইতে খারাগারিকরারে ইন আর নিক ও ইবন আনি 
সনদে বুখারী বর্ণনা করিয়াছেন যে, আলকামা ইব্‌ন ওয়াক্কাস বলেন £ মারওয়ান তাহার 
দারওয়ানকে বলেন যে, হে রাফে! ইব্‌ন আব্বাসের নিকট যাও। অতঃপর সে গিয়া 
উপরোক্তরূপে আলোচনা করে । 

আবু সাঈদ খুদরী হইতে ধারাবাহিকভাবে আতা ইব্ন ইয়াসার, যায়িদ ইব্‌ন আসলাম, 
মুহাম্মাদ ইব্‌ন জাফর, সাঈদ ইব্‌ন আবু মারইয়াম ও বুখারী বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী 
(রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) ও তাহার সাহাবীরা যখন যুদ্ধে যাইতেন, তখন মুনাফিকরা বাড়ীতে বসিয়া 
থাকিত। তাহারা যুদ্ধ হইতে বিরত থাকিত। পরস্তু যুদ্ধে যাওয়া হইতে পরিত্রাণ পাওয়ার জন্যে 
তাহারা আনন্দ করিত । কিন্তু রাসূলুল্লাহ (সা) যুদ্ধ হইতে প্রত্যাবর্তন করিলে তাহারা যুদ্ধে অং 
নিতে না পারার জন্য শপথ করিয়া বহু ওযর অযুহাত পেশ করিত । এমন কি তাহারা যে কাজ 
করিত না তাহার জন্য প্রশংসা শুনিতে উৎসুক হইত। ইহাদিগকে লক্ষ্য করিয়া আল্লাহ তা'আলা 
নাযিল করেন ঃ ১121১১০৯৩01 ১১৯৯51931৮5 ১৯১১৫ 02301 9৮০৮৯ 
112$, তুমি মনে করিও না, যাহারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা 
বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তাহারা আমার নিকট হইতে অব্যাহতি লাভ করিয়াছে ।' 
ইব্‌ন আবু মারইয়ামের সনদে মুসলিমও এইরূপ বর্ণনা করিয়াছেন। 


কাছীর (২য় খণ্ড)--৮৮ 


Contents 


৬৯৮. তাফসীরে ইব্‌ন কাছীর 


যায়িদ ইব্‌ন আসলাম হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন সাআদ ও লাইছ ইব্‌ন সাআদের 
সনদে ইব্‌ন মারদুবিয়া স্বীয় তাফসীরে বর্ণনা করিয়াছেন যে, যায়িদ ইব্‌ন আসলাম বলেন £ 

আবূ সাঈদ, রাফে ইব্‌ন খাদীজ ও য়ায়িদ ইব্‌ন ছাবিত রাযিয়াল্লাহু তা'আলা আনহুম 
বলিয়াছেন, আমরা BL DEG বাসা রা টির 
লস পু জপ পপ পপ আমরা কৃতকর্মের জন্য 
আনন্দিত হই এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করি ? আবূ সাঈদ (রা) বলিলেন, ইহা 
এই উদ্দেশ্যে নাযিল হয় নাই; বরং সেই সকল মুনাফিক ইহার লক্ষ্য । বস্তুত যাহারা রাসূলুল্লাহ 
(সা)-এর যে কোন যুদ্ধের বিরোধিতা করিত এবং যুদ্ধে অংশ গ্রহণ না করিয়া বাড়িতে বসিয়া 
থাকিত। পরন্ধু যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হইলে তাহারা খুশিতে মাতোয়ারা হইত। কিন্তু 
মুসলমানরা বিজয়ী হইলে তাহারা যুদ্ধে উপস্থিত হইতে না পারার জন্য বিভিন্ন মিথ্যা অজুহাত 
পেশ করিত। অতঃপর মারওয়ান বলেন, তোমার এই কথার সংগে কি আয়াতের কোন মিল 
আছে ? আবু সাঈদ (রা) বলেন, যায়িদ ইব্‌ন ছাবিতও ইহা অবগত আছেন। মারওয়ান তখন 
যায়িদকে জিজ্ঞাসা করিলেন, বাস্তবিকই কি ব্যাপার এইরূপ ? তিনি বলিলেন, হা, আবূ সাঈদ 
সত্য বলিয়াছেন। আবু সাঈদ (রা) আরও বলেন যে, রাফে ইব্‌ন খাদীজও ইহা জানেন । কিন্তু 
তিনি ইহা প্রকাশ করিতে এই আশংকা করিতেছিলেন যে, তাহা হইলে হয় তো মারওয়ান তাহার 
সাদকার উটগুলি ছিনাইয়া নিবে । অতঃপর বাহিরে আসিয়া যায়িদ (রা) আবু সাঈদ খুদরীকে 
(রা) বলেন, আমি আপনার জন্য সাক্ষ্য দিলাম । তাই আমাকে কি প্রশংসা করিবেন না ? আবু 
সাঈদ বলিলেন, হা, আপনি সত্য সাক্ষ্য দিয়াছেন। যায়িদ বলিলেন, সত্য সাক্ষ্যদাতা কি 
প্রশংসার দাবিদার নহে? 

রাফে ইব্‌ন খাদীজ হইতে ধারাবাহিকভাবে যায়িদ ইব্‌ন আসলাম ও মালিকের সূত্রে বর্ণিত 
হইয়াছে যে, একদা রাফে ইব্‌ন খাদীজ এবং যায়িদ ইবৃন ছাবিত মদীনার আমীর মারওয়ান ইব্‌ন 
হাকামের নিকট বসা ছিলেন । তখন মারওয়ান জিজ্ঞাসা করেন, হে রাফে! আলোচ্য আয়াতটি 
কোন্‌ উদ্দেশ্যে নাযিল হইয়াছে? তদুত্তরে তিনি আবূ সাঈদ খুদরীর মত সমর্থন করেন। ইহার 
পরে মারওয়ান হযরত ইবৃন আব্বাসের রো) নিকট লোক পাঠাইয়া এই ব্যাপারে জানিতে 
চাহিলে তিনিও আবূ সাঈদের বর্ণনার মতই বর্ণনা দান করেন । উল্লেখ্য যে, মূলত ইব্‌ন আব্বাস 
(রা) ও ইহাদের বর্ণনার মধ্যে পরস্পরে কোন দ্বন্দ নাই। কেননা, এই আয়াতটির উপলক্ষ নিদিষ্ট 
বটে, কিন্তু তাৎপর্য ব্যাপক । তাই উহা কোন সময়ের জন্য নির্দিষ্ট নহে। আল্লাহই ভাল জানেন। 

মুহাম্মদ ইব্‌ন ছাবিত আনসারী হইতে ধারাবাহিকভাবে যুহরী, মূসা ইব্‌ন উকবা ও মুহাম্মদ 
ইব্‌ন আতীকের সনদে ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, মুহাম্মাদ ইব্‌ন ছাবিত আনসারী বলেন $ 

ছাবিত ইব্‌ন কাইস আনসারী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আরয করেন যে, হে আল্লাহর 
রাসূল! আমি আতংকিত যে, আমি ধ্বংস হইয়া যাইব। রাসূলুল্লাহ (সা) বলিলেন, কেন ? তিনি 
বলিলেন, আল্লাহ তা'আলা কৃতকর্মের উপর আনন্দিত হইতে এবং প্রশংসার দাবি করিতে নিষেধ 
করিয়াছেন। অথচ আমি প্রশংসা পসন্দ করি। আল্লাহ তাআলা অহংকার করিতে নিষেধ 
করিয়াছেন। অথচ আমি আমার সৌন্দর্যের জন্য গর্ববোধ করি । আর আল্লাহ আপনার কণ্ঠস্বরের 


Contents 


সূরা আলে ইমরান ৬৯৯ 


উপর কণ্ঠস্বর উচ্চ করিতে নিষেধ করিয়াছেন। অথচ আমার স্বর খুবই মোটা । তখন রাসূলুল্লাহ 
(সা) বলিলেন, তুমি কি ইহা পসন্দ কর না যে, তুমি প্রশংসিত পুরুষ হও, শহীদ হও এবং 
জান্নাতে প্রবেশ কর ।' তিনি বলিলেন, হা, আমি ইহা কামনা করি। বস্তুত পরবর্তীকালে তিনি 
ংসা লাভ করেন এবং মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধে শাহাদাত বরণ করেন। 
আল্লাহ তা'আলা বলেন 8 ০1311 ০০ ৮918১৮০৯908 - এমন ধারণা করিও না 
যে তাহারা আমার আযাব হইতে অব্যাহতি লাভ করিয়াছে 
উল্লেখ্য যে, আলোচ্য আয়াতাংশের +$১-...৯০ -এর 5 কে 1: দিয়া একবচন করিয়াও 
পড়া যায় । তখন অর্থ দাড়াইবে, হে নবী! তুমি ধারণা করিয়াছ যে, তাহাদিগকে তুমি মুক্তির পথ 
দেখাইবে। অথচ তাহাদের জন্য আযাব অবধারিত রহিয়াছে। তাই আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ৪ Le 541 “বস্তুত তাহাদের জন্য রহিয়াছে বেদনাদায়ক আযাব । 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ Uk 412 5015 ১০১815 ০০:। 205 40 
নিন -“আর আল্লাহর জন্যই হইল আসমান নাসা আল্লাহই সর্ব 
বিষয়ে ক্ষমতার অধিকারী ৷’ অর্থাৎ তিনি প্রত্যেক বস্তুর অধিপতি এবং প্রত্যেক বস্তুর উপর 
রান রা রা আকার রত কপ 
তাহার বিরুদ্ধাচরণ হইতে বিরত থাক। তাহার ক্রোধ এবং শাস্তি হইতে রক্ষা পাওয়ার জন্য 
সকলেরই ব্যবস্থা গ্রহণ করা উচিত। কেননা তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তির আধার । কেহই 
তাহার সমকক্ষ নহে। 
3 9 58055203455 ৩১০১৯১৯৩৬3৬) (১5) 
6 ০৩৭) 
3 স্পা” 529625৩4৩8৯ (15) 
16 EGIL ০৯৩1৩ LULL ৬৫5 ০০৪১৭১০১৮৩৬ 
০৮৩০) 
০% ৩৮ 0/০5,54135 591৯38৩2৩80) 
ও oT UN 9৬১১৫৪৩৫১৩৫ GALES (AY) 
OFS 24599 ০৩০৮? গা 
855৩6, 55490466555 4৮5৬৬৫৬৬5৪৪ (৭৪ 
09৬2. 


১৯০. “নিশ্চয় নভোমণ্ডল ও পৃথিবীর সৃজন এবং দিবস ও যামিনীর আবর্তনের মধ্যে 
জ্ঞানীদের জন্য নিদর্শন রহিয়াছে।” 


Contents 


৭০০ তাফসীরে ইব্‌ন কাছীর | 


৯১. “সেই সব জ্ঞানী যাহারা দাড়াইয়া, বসিয়া ও শুইয়া সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ 
করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়া গবেষণা করে আর বলে, হে আমাদের প্রতিপালক! 
তুমি ইহা অহেতুক সৃষ্টি কর নাই; তুমি পবিভ্র। অনস্তর আমাদিগকে জাহান্নামের শাস্তি 
হইতে নাজাত দাও ৷” ্‌ 

১৯২. “হে আমাদের প্রতিপালক! তুমি যাহাকে আগুনে প্রবেশ করাইবে তাহাকে 
অবশ্যই লাঞ্চিত করিলে । বস্তুত যালিমের কোন সহায়ক নাই 1” 

১৯৩. “হে আমাদের প্রতিপালক! অবশ্যই আমরা এক আহ্বায়ককে ঈমানের আহ্বান 
জানাইতে শুনিয়াছি, তাই আমরা ঈমান আনিয়াছি। হে আমাদের প্রতিপালক! সে মতে 
আমাদের পাপসমূহ ক্ষমা কর ও আমাদের অপরাধসমূহ মার্জনা কর এবং পুণ্যবানদের 
সংগীরূপে আমাদের মৃত্যু দান কর.।” 

৯৪. “হে আমাদের প্রতিপালক! আমাদিগকে তাহাই দাও যাহার প্রতিশ্রতি তোমার 
রাসূলদের মাধ্যমে তুমি দিয়াছ এবং কিয়ামতের দিন আমাদিগকে লাঞ্চিত করিও না, তুমি 
নিশ্চয়ই প্রতিশ্রুতি ভংগ কর না।” 

, তাফসীর ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, জাফর ইব্‌ন 
আবু মুগীরা, ইয়াকুব, আলকামা, ইয়াহিয়া হাম্মানী, হুসাইন ইব্‌ন ইসহাক তাসতারী ও তিবৃরানী 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 

একদা কুরায়শগণ ইয়াহুদীদের নিকট আসিয়া জিজ্ঞাসা করেন যে, হযরত মুসা (আ) 
তোমাদের নিকট কি কি নিদর্শন আনিয়াছিলেন ? তাহারা উত্তরে বলিল, জন্মান্ধকে চক্ষুদান করা, 
কুষ্ঠ রোগীকে নিরাময় করা এবং মৃতকে জীবিত করা । ইহার পর তাহারা নবী (সা)-এর নিকট 
আসিয়া বলিলেন, আল্লাহর নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে 
রূপান্তরিত করিয়া দেন। তিনি আল্লাহর নিকট এই দোয়া করেন। অতঃপর আল্লাহ তাআলা 
এই আয়াতটি নাযিল করেন 8 ১৫১11942111 4১১০১ ১৯১%1১ ২০।৬০এ। 13 ও 01 
৮১০০4৯1৬১32 নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে 
বোধসম্পন্ন লোকর্দের জন্য নিদর্শন রহিয়াছে।' অতএব তোমরা এইগুলির ব্যাপারে গভীর চিন্তা 
কর।' এই হাদীসে জটিলতা হইল যে, এই আয়াতটি মাদানী আর এই প্রশ্নোত্তর হইয়াছিল 
মকায় ৷ আল্লাহই ভাল জানেন। 

এখানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ১১1) a ডা ১০। -নিশ্চয় নভোমণ্ডল 
ও ভূমণ্ডল সৃষ্টির মধ্যে রহিয়াছে নিদর্শন । অর্থাৎ আকাশের মত সুউচ্চ ও প্রশস্ত বস্তু এবং 
ভূমণ্ডলের মত সমতল, শক্ত ও সুদীর্ঘ বস্তু, আর আকাশের অসংখ্য স্থিতিশীল ও গতিশীল 
তারকারাজি এবং পৃথিবীর সাগর-মহাসাগর, পাহাড়-পর্বত, বৃক্ষ-বনানী, ফল-মূল, জীব-জন্তু, 
খনিজ দ্রব্য এবং খাদ্য সামগ্রীর পৃথক পৃথক স্বাদ-গন্ধ ইত্যাদির মধ্যে রহিয়াছে বিবেকবানদের 
জন্য নিদর্শন। 

এও JA BSS - অর্থাৎ দিন-রাত্রির পরিবর্তন ও-হ্রাস-বৃদ্ধি এবং সমতা সৃষ্টি 
ইত্যাদি মহাপরাক্রান্ত ও বিজ্ঞানময় আল্লাহর পূর্ণ ক্ষমতার জলন্ত নিদর্শন। তাই আলোচ্য 
আয়াতের শেষ অংশে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


Contents 


নি রান ha ৭০১ 


UY 18:55 -অর্থাৎ এইগুলির ভিতরে মেধার অধিকারী চিন্তাশীলদের জন্য রহিয়াছে 
তাহাদের জিজ্ঞাসার চূড়ান্ত সমাধান, যাহারা প্রত্যেক জিনিসের গভীরে পৌছিতে সক্ষম ও 
অভ্যস্ত । কেননা তাহারা অজ্ঞদের মত জ্ঞান বিবর্জিত নয়। ইহাদের সম্পর্কে অন্যত্র আল্লাহ 
তাআলা বলিয়াছেনঃ 
rnp Ue Pas URE ১০৮০১৯০1৮৮১ এ ১০ ১৫৫ 
১৩৪৯৬০০৪ও 91410 AKT as Ly 
অর্থাৎ আসমান ও যমীনে কতইনা নিদর্শন রহিয়াছে যেইগুলি হইতে তাহারা মুখ ফিরাইয়া 
চলে । সেইগুলির তাৎপর্য, শিল্প বৈশিষ্ট্য ও বৈচিত্র্যের প্রতি তাহারা ভ্রক্ষেপও করে না। তাহাদের 
অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করা সত্বেও শিরক হইতে বাচিতে পারে না। অতঃপর আল্লাহ 
তা“আলা সত্যিকার চিন্তাশীল ও বিজ্ঞানীদের প্রশংসা করিয়া বলেন ঃ 

১১412515052) IEE 3 ১1 - যাহারা দণ্ডায়মান, উপবেশন 
ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। 

ইমরান ইব্‌ন হেসীনের সূত্রে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সো) আলোচ্য 
আয়াতাংশের মর্মার্থে বলিয়াছেনঃ “নামায দীড়াইয়া পড়, ইহাতে সক্ষম না হইলে বসিয়া পড়, 
আর যদি ইহাতেও অক্ষম থাক তাহা হইলে শুইয়া পড়।” অর্থাৎ প্রকাশ্যে ও গোপনে, মুখে ও 
অন্তরে সর্বাবস্থায় সর্বক্ষণ আল্লাহ্‌র যিকির বা স্মরণে মশগুল থাক । 

৮১১ ৩০1০1 HE ৩৪ ১১১৪৬-০ -যাহারা আসমান ও যমীন সৃষ্টির বিষয়ে 
চিন্তা-গবেষণা করে। অর্থাৎ যাহারা বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সৃষ্টিকর্তার নিদর্শনাবলী সম্পর্কে 
চিন্তাভাবনা করে, এবং উহাতে এক আল্লাহর কুদরাত, ইলম, হিকমাত, তীহার স্বাধীনতা, 
সার্বভৌমত্ব ও করুণার পরিচয় পাইয়া থাকে। 

শায়খ আবু সুলায়মান দারানী (র) বলেন ঃ 

বাড়ি হইতে বাহির হইবার পথে যত বস্তু আমার দৃষ্টিতে পড়ে তাহার প্রত্যেকটির মধ্যে 
আমি আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য পাই। প্রত্যেকটির মধ্যে থাকে আমার জন্য একটি না একটি 
শিক্ষণীয় বিষয় । ইব্‌ন আবুদ্‌ দুনিয়া তাহার ‘তাওয়াক্কুল ওয়াল ই'তেবার' গ্রন্থে ইহা বর্ণনা 
করিয়াছেন । 

হাসান বসরী (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেনঃ “একটু সময় চিন্তা-গবেষণা 
করা সারা রাত দীড়াইয়া ইবাদত করা হইতে উত্তম!’ ফুযাইল (রে) বলেন যে, হাসান বসরী (র) 
বলিয়াছেন ৪ চিন্তা-গবেষণা এমন দর্পণ যাহা তোমার সামনে ভাল-মন্দ উপস্থিত করিয়া দেয়। 
সুফিয়ান ইবৃন উআইনা (র) বলেনঃ চিন্তা গবেষণা এমন একটি রশ্মি, যাহা তোমার অন্তরে 
আলোচ্ছটা নিক্ষেপ করে । তিনি প্রায়ই এই পংক্তিটি আবৃত্তি করিতেনঃ 

১১১০ LASS A + 5১৫ USS ১1131 
অর্থাৎ যখন কাহারো চিন্তা ও গবেষণা করা অভ্যাস হইয়া যায়, তখন প্রত্যেকটি জিনিসেই 
সে শিক্ষণীয় বিষয় পায়। 


Contents 


৭০২ তাফসীরে ইব্ন কাছীর 


ঈসা (আ) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলিয়াছেন ৪ 

সেই ব্যক্তি সৌভাগ্যবান যাহার কথার মধ্যে থাকে আল্লাহর স্মরণ, সময় কাটে গভীর ধ্যানে 
এবং দৃষ্টিতে থাকে মহাসত্যের অনুসন্ধিৎসা । লোকমান হেকীম বলিয়াছেনঃ নির্জনতা যত দীর্ঘ 
হয়, গবেষণা তত গভীরে পৌছে যায়। আর গভীর ও দীর্ঘ গবেষণা বেহেশতের বহু দরজার 
অনুসন্ধান দেয়। ওহাব ইব্‌ন মাম্মাহ (র) বলেন ঃ আল্লাহর ধ্যান যত বেশি হয়, বোধশক্তি তত 
প্রখর হয় এবং বোধশক্তি যত প্রখর হয়, জ্ঞানের পরিধি তত বৃদ্ধি পায়। আর জ্ঞান যত বৃদ্ধি 
পায়, সৎকর্ম তত বেশি সম্পাদিত হয়। উমর ইবৃন আবদুল আযীয (র) বলিয়াছেন ঃ আল্লাহর 
স্মরণে আলোচনা করা উত্তম কাজ। আর আল্লাহর সৃষ্ট বস্তুসমূহের ব্যাপারে চিন্তা-গবেষণা করা 
সর্বোত্তম ইবাদত । 

মুগীছুল আসওয়াদ (র) প্রায়ই বলিতেন ঃ 

রা রর ডনিল। 
নিজের ধ্যানের মধ্যে সেই দৃশ্য হাযির কর যে, তুমি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান রহিয়াছ। 
অতঃপর তুমি মনে কর, দুইটি দলের একটিকে জান্নাতে যাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে এবং 
অপরটিকে জাহান্নামের দিকে নিয়া যাওয়া হইতেছে । এখন তুমি মনে কর, অগ্নির যিন্দানখানা ও 
উহার বিশাল হাতুড়িগুলিকে তুমি দেখিতেছ। এই পর্যন্ত বলিয়া তিনি চিৎকার করিয়া কীদিয়া 
উঠেন এবং ভাহার লাহী-সংগীরা দৌডাইয়া তাহার নিকট আসিতে আসিতে ভিমি জান 
হারাইয়া ফেলিতেন। 

আবদুল্লাহ ইব্‌ন মুবারক (র) বলেন ঃ 

পা 
একটি কবরস্থান এবং আবর্জনা ফেলার একটি ডাস্টবিন। অতঃপর সেই পথচারী দরবেশকে 
ডাকিয়া বলিল, হে দরবেশ! তোমার সামনে দুনিয়ার দুইটি ভাণ্ডার রহিয়াছে এবং উভয়টির 
মধ্যেই রহিয়াছে তোমার জন্য শিক্ষণীয় বিষয়। উহার একটি হইল দুনিয়ার মানুষের পুণ্য 
সঞ্চয়ের ভাণ্ডার । আর অপরটি হইল পার্থিব সম্পদের স্বরূপ । 

ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, কখনো ইব্‌ন উমরের (রা) মনে পার্থিব 
আকর্ষণ সৃষ্টি হইলে তিনি জীর্ণ ও ধ্বংসপ্রাপ্ত অস্টালিকার ধারে গমন করিতেন এবং উহার কোন 
ভগ্নদ্বারে দাঁড়াইয়া আক্ষেপের সুরে বলিতেন $ হে ধ্বংসোনুখ অট্টালিকা! কোথায় তোমার 
বাসিন্দা? অতঃপর তিনি নিজেকে লক্ষ্য করিয়া বলিতেন $ ৯5৭ এ 1০55 4৫ অর্থাৎ 
সকল বস্তু ধ্বংস হইয়া যাইবে একমাত্র মহান সত্তা ব্যতীত ।' 

ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলিতেন £ আন্তরিকতার সহিত 
দুই রাকাআত নামায সেই সমুদয় নামায হইতে উত্তম যাহা সমগ্র রাত্রি ব্যাপিয়া আন্তরিকতা 
ছাড়া পড়া হইল! হাসান বসরী (র) বলিতেন ঃ হে আদম সন্তানেরা! পেটের এক-তৃতীয়াংশে 
ভোজন কর, এক-তৃতীয়াংশে পানি পান কর এবং অবশিষ্ট একাংশ সেই শ্বাস-প্রশ্বাসের জন্য 
রাখিয়া দাও যাহার দ্বারা তুমি আল্লাহর ব্যাপারে গবেষণা করিবে । 

কোন মহান ব্যক্তি বলিয়াছেন £ যে ব্যক্তি পৃথিবীর বস্তুসমূহের উপর শিক্ষা গ্রহণের উদ্দেশ্য 
ব্যতীত উদাস দৃষ্টি নিক্ষেপ করে, তাহার চক্ষুর এই উদাসীনতায় তাহার মানসচন্ষু ক্রমান্বয়ে 
দুর্বল হইয়া পড়ে। 


Contents 


০০০৮০ ৭০৩ 


বাশার ইব্‌ন হারিছ হাফী (র) বলেন ঃ মানুষ যদি আল্লাহ্র মহত্ত সম্পর্কে চিন্তা করিত তাহা: 
হইলে তাহারা পাপ করিত না! 
_.. আমের ইব্‌ন আব্দে কাইস হইতে হাসান বসরী (র) বর্ণনা করেন যে, আমের ইব্‌ন আব্দে 
কাইস (রে) বলিয়াছেন ৪ আমি এক নয়, দুই নয়, তিন নয়, বরং বহু সাহাবীর নিকট শুনিয়াছি 
যে, তাহারা বলিয়াছেন ঃ ঈমানের উজ্জ্বলতা অথবা ঈমানের দ্যুতি হইয়াছে ধ্যান ও গবেষণা । 

ঈসা (আ) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলিয়াছেন ঃ হে দুর্বল আদম সন্তান! 
বানাইয়া নাও, চক্ষুদ্বয়কে ক্রন্দন শিক্ষা দাও, দেহকে ধৈর্য ধারণে অভ্যস্ত কর, হৃদয়কে গবেষক 
বানাও এবং আগামীকালের রুযীর জন্য আজকে চিন্তা পরিত্যাগ কর। 

আমীরুল মু'মিনীন উমর ইব্‌ন আবদুল আযীয (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি 
সঙ্গী সহচরদের নিকট বসিয়া অঝোর ধারায় কাদিতে থাকিতেন । তাহারা তাহাকে কান্নার কারণ 
জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন ঃ দুনিয়া, দুনিয়ার স্বাদ ও দুনিয়ার চাওয়া-পাঁওয়া নিয়া বহু চিন্তা 
করিয়াছি । ইহার ফলে আমার দুনিয়ার সকল আশা-আকাজ্ক্কা উবিয়া গিয়াছে। বস্তুত প্রত্যেক 
ব্যক্তির জন্যই ইহাতে শিক্ষা রহিয়াছে 

ইবৃন আবুদ দুনিয়া বলেন ঃ আমাকে হুসাইন ইবৃন আবদুর রহমান এই পংক্তি কয়টি আবৃত্তি 
করিয়া শোনাইয়াছেন ৪ 


১৮1] ০৮০৩1 + ১1) ০৮৯11 ২৯০ 

১৪০ 05৩ ৮৯৪১ ৪ + শ্াটিও ৪৪ ৩ 

১৯ ০০৫ ৮৯১ t+ ৬৯৩ ৭11 ১৯ 

১৯১]। ১৬৭ ১৭11 ও + ৬৪ 00 ৬৪ ০৯০০০ ৮১ 

১৯১] ০০ ০1535 0 t+ ৬৪৬ ৩০ ১৩০ ডে ৪ 

১১৬৮১ ১৯৬) ২০১০4 ৭7815 ০ লহ 

১০4 ০৯ ৪5৩ নল + টো ০ ১৩৮৪ 

১৯০ »৮113 iol +s asl 

১৮৮০] 91 এ 22711 7১১ 019 ভাই ও 
অতঃপর যাহারা আল্লাহর সৃষ্টিসমূহ, তাহার গুণ, বিধান, শক্তি ও নিদর্শনসমূহের ব্যাপারে 
চিন্তা-গবেষণা করে না, তাহা কাক টিন নারাজ ও বাসার রানির তর 

স্থানে বলা হইয়াছে ঃ 

১৬,০০৮ (১০৯১ (৫2৭ ১১০৯১ ০১১২1 ০1১৮: ০৪২০ চিনি বে 

১৮০০০১৩৮4০৪ এ ৮৮০ 


Contents 


টা তাফসীরে ইব্ন কাছীর 


‘আসমান ও যমীনে কতই না নিদর্শন রহিয়াছে যেইগুলি হইতে তাহারা মুখ ফিরাইয়া চলে। 
সেইগুলির তাৎপর্য, শিল্প নৈপুণ্য ও বৈচিত্রের প্রতি তাহারা ভ্রক্ষেপও করে না । তাহারা 
অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও শিরক হইতে বাঁচিতে পারে না!” অথচ মু’মিনরা 
বলে £ 91158 5815 5, পরওয়ারদেগার! এই সব তুমি অনর্থক সৃষ্টি কর নাই। 
অর্থাৎ তুমি কোন সৃষ্টিই বৃথা বা অহেতুক সৃষ্টি কর নাই। বরং যাহাতে পাপীদেরকে তাহাদের . 
পাপের পূর্ণ প্রতিদান এবং পুণ্যবানকে তাহাদের পুণ্যের পূর্ণ প্রতিদান প্রদান করিতে পার, এই 
উদ্দেশ্যেই তুমি উহা সৃষ্টি করিয়াছ। 

অতঃপর তাহারা আল্লাহকে বৃথা ও অনর্থক সৃষ্টি করা হইতে পবিত্র জানিয়া বলেন £ 
1৮১, সকল পবিত্রতা তোমারই । অর্থাৎ বৃথা কোন কিছু সৃষ্টি করা হইতে পবিত্র । 

| ১১০ ১5% অতএব আমাদিগকে তুমি দোযখের শাস্তি হইতে বাচাও। অর্থাৎ হে 
সমগ্র সৃষ্টির সৃষ্টিকর্তা এবং প্রতিষ্ঠাতা! হে বৃথা ও অনর্থক সৃষ্টি হইতে মুক্ত ও পবিত্র সত্তা! তুমি 
তোমার কৌশল ও শক্তি দ্বারা আমাদিগকে জাহান্নামের আযাব হইতে মুক্তি দাও। আর তুমি, 
সত্তৃষ্ট চিত্তে আমাদিগকে উত্তম পুরস্কার দান কর এবং আমাদিগকে এমন আমল করার তাওফীক 
দাও যাহার দ্বারা আমরা বেহেশতে প্রবেশাধিকার পাই। আর তাহাদিগকে তুমি জাহান্নামের 
কঠিন আযাব হইতে রক্ষা কর। 

অতঃপর তাহারা বলে «১১:১1 383 0101 1৯55 ০ ৩51 (৪০ হে পালনকর্তা! নিশ্চয় 
তুমি যাহাকে দোযখে নিক্ষেপ করিবে তাহাকে চরমভাবে লাঞ্চিত করিবে । 

১৮০০1 ০০ ০৪104] (5 আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নাই। অর্থাৎ 
কিয়ামতের দিন তোমার নিকট হইতে না তাহাদিগকে কেহ মুক্ত করিতে পারিবে, না তাহাদের 
জন্য তোমার নির্ধারিত শাস্তি হইতে তাহাদিগকে কেহ রেহাই দিতে পারিবে । 

৩০১১0254055 Lilies ix ai 514, -হে আমাদের পালনকর্তা! আমরা 
নিশ্চিতরূপে শুনিয়াছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করিতে । অর্থাৎ একজন 
আহবানকারী ঈমানের প্রতি আহ্বান করিতেন, তিনি হইলেন রাসূল (সো)। 

(১০:1০ 31 --তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা 
ঈমান আনিয়াছি। অর্থাৎ তিনি আমাদিগকে আমাদের পালনকর্তার প্রতি ঈমান আনিতে 
বলিয়াছেন, তাই আমরা ঈমান আনিয়াছি। তাহার আহ্বানে আমরা সাড়া দিয়াছি এবং তাহার 
অনুসরণে অগ্রগামী হইয়াছি। মোটকথা তোমার প্রতি ঈমান আনিয়াছি এবং তোমার নবীর 
অনুসরণ করিয়াছি। 

(১5১5 (51 ১8215 (৮৮১ হে পরওয়ারদেগার! আমাদের সকল গুনাহ মাফ করিয়া 
দাও। অর্থাৎ গুনাহসমূহ গোপন করিয়া ফেল। (33127. (০ 84 __আর আমাদের সকল 
রা Soe ME FEE J) ENO EEE 
নৈককারদের দলে শামিল করিয়া নিও) 

1543 (012 105 5 = 05510 12 হে পালনকর্তা! আমাদিগকে দাও যাহা তুমি 
ওয়াদা করিয়াছ তোমার রাসূলগণের মাধ্যমে। কেহ ইহার অর্থ করিয়াছেন যে, তুমি তোমার 


Contents 


সূরা আলে ইমরান ৭০৫ . 


রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনের যে অঙ্গীকার আমাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলে তাহা 
আমরা পূর্ণ করিয়াছি। সুতরাং তুমি ইহার প্রতিদানের যে ওয়াদা করিয়াছিলে তাহা এখন পূর্ণ 
কর। কেহ বলিয়াছেন যে, রাসূলগণের আদর্শ অনুসরণের যে অঙ্গীকার তুমি আমাদের নিকট 
হইতে গ্রহণ করিয়াছিলে তাহা আমরা পূর্ণ করিয়াছি। সুতরাং তুমি এখন তোমার প্রতিদানের 
ওয়াদা পূর্ণ কর। এই ভাবার্থটিই অধিক গ্রহণীয় ও স্পষ্ট । 
ইব্‌ন আইয়াশ, আবুল ইয়ামান ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক (রা) 
বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “দুইটি আরুসের একটি হইল আসকালান। সেখান হইতে 
কিয়ামতের দিন আল্লাহ তা'আলা এমন সত্তর হাজার লোক উদিত করিবেন যাহাদের নিকট 
হইতে হিসাব নেওয়া হইবে না। অতঃপর সেখান হইতেই চল্লিশ হাজার শহীদ উঠিবে এবং 
তাহারা সকলে সদলে আল্লাহ্র নিকট গমন করিবে । তাহারা সারি বাধিয়া দাড়াইবে এবং 
তাহাদের কর্তিত মস্তক তাহাদের হাতে থাকিবে তখন তাহাদের স্কন্ধের শিরা-উপশিরা হইতে 
ফিনকি দিয়া রক্ত ঝরিতে থাকিবে । তাহারা বলিবে ৪ JL) 5151055০৩05 ly 
০11 ৯০ 9 এড ২2023111210 29 অর্থাৎ হে আমাদের পালনকর্তা । 
আমাদিগকে দাও, যাহা তুমি ওয়াদা করিয়াছ তোমার রাসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন 
আমাদিগকে তুমি অপমানিত করিও না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ কর না। আল্লাহ তা'আলা 
তখন বলিবেন, আমার বান্দারা সত্য বলিয়াছে। তাহাদিগকে শুন্র প্রত্রবণ ধারায় গোসল করাইয়া 
আন। সেখানে গোসলের দ্বারা তাহারা পবিত্রতা অর্জন করিবে । অতঃপর তাহাদের প্রত্যেকটি 
বেহেশতে অবাধে ঘোরাফেরা করার অধিকার থাকিবে ।” হাদীসটির সনদ খুবই দুর্বল । কেহ 
হাদীসটিকে মওজু বা জালও বলিয়াছেন। আল্লাহই ভালো জানেন। 

L511 92 ৮১০১5 ও কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করিও না। 
অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিজীবের সম্মুখে আমাদিগকে লাঞ্ছিত করিও না। 

all এ21৯5% I _ নিশ্চয় তুমি অঙ্গীকার ভঙ্গ কর না। অর্থাৎ তুমি রাসূলগণের 
চিট গ্রে ওজন দিয়াছ তাহা অবশ্যই কিয়ামতের দিন পাইব। 
মু‘তাবার, হাফিয আবু শুরাইহ ও হাফিয আবু ইয়ালা বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কিয়ামতের দিন কোন কোন বনী আদমকে আল্লাহ্‌র 
সামনে এত লঙ্জিত ও অপদস্থ হইতে হইবে যে, শেষ পর্যন্ত তাহারা বলিবে, ইহার বদলে 
সোজাসুজি দোযখের নির্দেশ দিয়া দিলেও বাঁচিতাম। হাদীসটি দুর্বল । হাদীসে উল্লিখিত হইয়াছে 
যে, রাসূলুল্লাহ (সা) তাহাজ্জুদের নামাযে সুরা আলে ইমরানের শেষের এই আয়াত দশটি পাঠ 
করিতেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে কুরাইব, শরীক ইবৃন আবদুল্লাহ ইব্‌ন আবু 
. নুমাইর, মুহাম্মাদ ইব্‌ন জাফর, সাঈদ ইব্‌ন আবূ মরিয়াম ও বুখারী বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলিয়াছেন $ | 


কাছীর (২য় খণ্ড)-_৮৯ 


Contents 


৭০৬ | তাফসীরে ইবৃন কাছীর 


একদা আমি আমার খালা মাইমুনার (রা) ঘরে রাত্রি যাপন করি । বেশ কিছুক্ষণ রাসুলুল্লাহ 
(সা) তাহার সঙ্গে কথাবার্তা বলিয়া ঘুমাইয়া পড়েন। রাতের শেষ এক-তৃতীয়াংশে তিনি উঠিয়া 
আসমানের দিকে চাহিয়া বলিলেন 8411 535519১০১21 STI 13 ০5০ 
ক 38০59 ১13 (নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের 
আবর্তনে জ্ঞানবার্ন লোকদের জন্য নিদর্শন রহিয়াছে ।) অতঃপর তিনি দীড়াইয়া মিসওয়াক করিয়া 
অযু করেন এবং এগার রাক'আত নামায পড়েন। ইতিমধ্যে বিলাল আযান দিলে তিনি দুই 
রাক'আত নামায পড়েন। অতঃপর বাহির হইয়া গিয়া সকলকে ফযরের নামায পড়ান । ইব্‌ন 
আবু মরিয়াম হইতে আবূ বকর ইবৃন ইসহাক সানআনীর সূত্রে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। . 

কুরাইব হইতে ধারাবাহিকভাবে মুখরিমা ইব্‌ন সুলাইমান ও মালিকের সূত্রে বুখারী বর্ণনা 
করেন যে, কুরাইব (র) বলেন ঃ 

তাহাকে ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন। একদা আমি আমার খালা ও রাসূলুল্লাহর (সা) স্ত্রী 
হযরত মাইমুনার ঘরে রাত্রি কাটাই । আমি ঘরের একদিকে শয়ন করি আর রাসূলুল্লাহ (সা) ও 
তাহার সহধর্মিণী অন্যদিকে শয়ন করেন। মধ্যরাতে অথবা কিছু আগে-পরে রাসূলুল্লাহ (সা) 
আয়াত দশটি পাঠ করেন৷ অতঃপর ঝুলানো মশক হইতে পানি নিয়া সুন্দর মত অযু করিয়া 
নামাযে দীড়াইয়া যান। ইব্‌ন আব্বাস (রা) আরও বলেন, ইহার পর আমিও উঠিয়া তাহার 
অনুসরণে সব কাজ সম্পন্ন করিয়া তাহার বাম পাশে যাইয়া দীড়াই। রাসূলুল্লাহ (সা) স্বীয় দক্ষিণ 
হস্ত দ্বারা আমার কান ধরিয়া টানিয়া আমাকে তাহার ডান দিকে আনেন । অতঃপর রাসূলুল্লাহ 
(সা) দুই রাক“আত দুই রাক'আত করিয়া মোট বারো রাক'আত নামায পড়েন। ইহার পরে 
বিত্র পড়িয়া শুইয়া পড়েন। অতঃপর তিনি হান্কা করিয়া একটু ঘুমান। ইতিমধ্যে মুআযযিন 
তিনি বাহির হইয়া ফজরের নামায পড়ান। উল্লেখ্য যে, অন্যান্য সকলে এই হাদীসটি মালিকের 
সূত্রে বর্ণনা করিয়াছেন। তবে মুসলিম এবং আবু দাউদ মুখরামা ইব্‌ন সুলায়মানের সূত্রেও ইহা 
বর্ণনা করিয়াছেন। 

অপর একটি সূত্রে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে আলী ইব্‌ন আবদুল্লাহ 
মারদুবিয়া বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 

আমার পিতা আব্বাস (রা) আমাকে রাসূলুল্লাহ (সা)-এর ঘরে রাত্রি যাপন করিয়া তাহার 
রাত্রের নামায পর্যবেক্ষণ করার জন্য নির্দেশ দেন। রাসূলুল্লাহ (সা) অন্যান্য সকলের সংগে 
নামায শেষ করার পরে যখন মসজিদ হইতে সকলে চলিয়া গেল, তখন তিনিও ঘরের দিকে 
যাইতেছিলেন। এমন সময় আমাকে দেখিয়া বলিলেন, কে ? আবদুল্লাহ! আমি বলিলাম, হা। 
তিনি বলিলেন, এখানে কেন ? আমি বলিলাম যে, আব্বা আপনার ঘরে রাত্রি যাপন করার 
আদেশ করিয়াছেন। রাসূলুল্লাহ (সা) বলিলেন, বেশ ভাল কথা, আস। ঘরে আসিয়া তিনি 
বলিলেন, বিছানা বিছাও। বিছানা বিছাইয়া চটের বালিশ দেওয়া হয় । আর চটের বালিশ মাথায় 


Contents 


সূরা আলে ইমরান ৭০৭ 


দিয়া রাসূলুল্লাহ (সা) ঘুমাইয়া পড়েন। এক সময় আমি তাঁহার নাক ডাকার শব্দ শুনিতে পাই । 
অতঃপর তিনি জাগ্রত হন এবং মাথা উঁচু করিয়া আকাশের দিকে তাকাইয়া তিনবার “সুবহানাল 
মালিকিল কুদ্দুস" পড়েন। অতঃপর তিনি সূরা আলে ইমরানের শেষের আয়াত দশটি পড়েন। 
ইব্‌ন আব্বাস হইতে আলী ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আব্বাসের সনদে নাসায়ী, আবু দাউদ এবং 
মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন । 
জুবাইরের জনৈক শিষ্য ও আসিম ইব্‌ন বাহদালার সূত্রে ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) রাত্রির অধিকাংশ অতিবাহিত হওয়ার পর বাহির হইয়া 
আকাশের দিকে তাকান এবং এই আয়াতটি পাঠ করেন 8 ১১৮1) Sl 315 15৪ 21 
SLY 193 053 06013 LUST fl Co 
তঃপর তিনি বলেন ঃ fl মি 
EE at CRs DE A DL Ll A UO 
5০০৮০১০০০১5 ০5১০51০5০১০ bl SS Us bs Ve 
LR UE HRT LS ০৯৮ 

অর্থাৎ ‘হে আল্লাহ! আমার হৃদয়, চোখ ও কানে নূর দান করুন। তেমনি আমার ডাইনে, 
বামে, পিছনে, উপরে, নীচে এবং কিয়ামতের দিনে আমাকে দান করুন নূরের দীপ্ত রশ্মি ।' 
ইব্‌ন আব্বাস হইতে কুরাইবের সূত্রে সহীহ সনদেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবাইর ও জাফর ইব্‌ন আবু মুগীরার 
সনদে ইব্‌ন আবু হাতিম ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 

কুরায়শরা ইয়াহুদীদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, তোমাদের নিকট মুসা (আ) কি 
নিদর্শন নিয়া আসিয়াছিলেন ? তাহারা উত্তরে বলিল, লাঠি এবং হাতের আলোকরশ্মি। ইহার পর 
তাহারা খ্রিস্টানদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, ঈসা (আ) তোমাদের নিকট কি নিদর্শন 
নিয়া আসিয়াছিলেন ? তাহারা বলিল, তিনি কুষ্টরূপ কঠিন রোগ হইতে মানুষকে নিরাময় দান 
করিতেন এবং মৃতকে জীবন দান করিতেন। অতঃপর তাহারা নবী (সা)-এর নিকট আসিয়া 
বলিল, আপনি আপনার প্রতিপালকের নিকট দু'আ করুন, তিনি যেন আমাদের জন্য সাফা 
পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করিয়া দেন। তিনি আল্লাহর নিকট এই মর্মে দু'আ করিলে আল্লাহ্‌ 
তা'আলা নাযিল করেন 8 ১4119 LL SEGA ১৯১) Sled FE Sl 
০91 "53 ০১১ অতঃপর রাসূল (সা) তাহাদের এই আয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ 
করিয়া বলেন যে, এই ব্যাপারে তোমরা গভীর চিন্তা ও গবেষণা কর।" 

এই হইল ইব্ন মারদুবিয়ার হুবহু রিওয়ায়েত। তবে কথা হইল যে, এই আয়াতের 
তাফসীরের প্রথম দিকে তিবরানীর একটি হাদীস দ্বারা জানা যায় যে, এই আয়াতটি মক্কী । অথচ 
প্রসিদ্ধ অভিমত অনুসারে বলা হয় যে, এই আয়াতটি মাদানী! ইহার সমর্থনে একটি হাদীস 
উল্লেখ করা হইল ঃ 


Contents 


৭০৮ তাফসীরে ইব্‌ন কাছীর পা 


আতা ধারাবাহিকভাবে ইব্‌ন জিনাব ওরফে কলবী, আবু মুকাররাম, হাশরাজ ইব্‌ন নাবাতা 
আল, ওয়াসতী, শুজা ইব্‌ন আশরাস, আহমাদ ইব্‌ন আলী হিররানী, আলী ইব্‌ন ইসমাঈল ও 
ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আস্তা (রা) বলেন ঃ 

একদা আমি, ইব্‌ন উমর ও উবাইদ ইব্‌ন উমাইর হযরত আয়েশার (রা) নিকট গেলাম | 
আমরা তাহার সাক্ষাতের জন্য তাঁহার ঘরে প্রবেশ করিলাম ৷ তবে তাহার এবং আমাদের মধ্যে 
পর্দা ঝুলানো ছিল। তিনি বলিলেন, উবাইদ! এতদিন পর্যন্ত তোমার কোন খবর নাই, 
ব্যাপার কি? উমাইর বলিল, সাক্ষাত কম করিলে ভালবাসা বৃদ্ধি পায়। ইব্‌ন উমর (রা) 
বলিলেন, এসব কথা থাক। এবার আমাদিগকে রাসুলুল্লাহ (সা) সম্পর্কে এমন একটি ঘটনা 
বলুন, যেইটি আপনার নিকট সর্বাপেক্ষা বিস্ময়কর মনে হইয়াছিল। ইহা শুনিয়া তিনি কাঁদিয়া 
ফেলিলেন এবং বলিলেন । 

রাসূল (সা)-এর প্রত্যেকটি কাজই ছিল অদ্ভুত | তবে একটি ঘটনা শোন! একদা রাত্রে 
তিনি আমার নিকট আসিলেন। আমরা শয্যায় গেলাম এবং একে অপরকে আলিংগন করিলাম । 
অতঃপর তিনি বলিলেন, আমাকে একটু অবকাশ দিবে কি ? আমি আমার প্রভুর ইবাদাত 
করিব । আমি বলিলাম, আল্লাহর শপথ! আমি আপনার সানিধ্য কামনা করি এবং আপনি মহান 
প্রতিপালক আল্লাহর ইবাদাত করুন, তাহাও আমি চাই । অতঃপর তিনি শয্যা হইতে উঠিলেন 
এবং হালকাভাবে অযু করিয়া নামাযে দাঁড়াইয়া অঝোরে কাঁদিতে লাগিলেন । অশ্রুধারা তাহার 
গণ্ড বাহিয়া শৃশ্রু সিক্ত করিতে লাগিল । এইভাবে সিজদায় গিয়াও তিনি ভীষণভাবে কীদিতে 
থাকেন। এমন কি তাহার অশ্রুধারায় মৃত্তিকা ভিজিয়া কর্দমাক্ত হইয়া যায়। অতঃপর তিনি শুইয়া 
পড়েন এবং সেই অবস্থায় অঝোর ধারায় অনবরত কীদিতে থাকেন। এমন সময় বিলাল (রা) 
আসিয়া তাহাকে ফজরের নামাযের জন্য ডাকেন। আয়েশা (রা) বলেন-বিলাল (রা) তাহার এই 
অবস্থা দেখিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনি কাঁদিতেছেন কেন ? আল্লাহ তো আপনার 
পূর্বাপর সকল পাপ মার্জনা করিয়াছেন। রাসূল (সা) বলিলেন, হে বিলাল! কেন কীদিব না? 
কোন্‌ জিনিস আমাকে কাঁদিতে বারণ করিয়াছে? আল্লাহ তা'আলা রাতে আমার উপর এই 
আয়াতটি নাযিল করিয়াছেন ৪ ০111-39-19 ৮9815 ০1০৯1 ডা 59 
42191 ০158 Ly )$5115 অতঃপর তিনি বলেন, তাহাদের অকল্যাণ হউক যাহারা এই 
আয়াতটি পাঠ করিবে, অথচ এই ব্যাপারে চিন্তা-ভাবনা করিবে না। 

আবু হাববাব আ’তা হইতে ধারাবাহিকভাবে জাফর ইব্‌ন আওফ কালবী ও আব্দ ইবৃন 
হুমাইদ স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, আবু হাব্বাব আ’তা বলেন ৪ 

একদা আমি, আবদুল্লাহ ইব্‌ন উমর ও উবাইদ ইব্‌ন উমাইর হযরত আয়েশার (রা) নিকট 
গেলাম । তিনি তাহার কক্ষে আমাদের নিকট হইতে আড়ালে ছিলেন। আমরা তাহাকে সালাম 
দিলাম । তিনি বলিলেন, তোমরা কাহারা ? আমি বলিলাম এই হইল আবদুল্লাহ ইবন উমর আর 
এই হইল উবাইদ ইব্‌ন উমাইর । তিনি বলিলেন, হে উবাইদ ইবৃন উমাইর! এতদিন তুমি আস 
নাই কেন? উবাইদ বলিলেন, মনীষীগণ বলিয়াছেন, কম সাক্ষাত করিলে মহব্বত বৃদ্ধি পায়। 
তিনি বলিলেন, তবে আমরা তোমার ঘন ঘন সাক্ষাৎ অবশ্যই আশা করি। আবদুল্লাহ ইব্‌ন উমর 
(রা) বলিলেন আচ্ছা, এখন থাক আপনাদের ব্যক্তিগত আলাপ । আমাদের আসার উদ্দেশ্য 


Contents 


সূরা আলে ইমরান ৭০৯ 


হইল, আপনি আমাদিগকে রাসূলুল্লাহর (সা) এমন একটি ঘটনা শোনাইবেন যাহা আপনাকে 
. সর্বাপেক্ষা বিস্মিত করিয়াছে । 

এই কথা শুনিয়া আয়েশা (রা) কাঁদিয়া ফেলেন এবং বলেন, তাহার প্রত্যেকটি কাজই ছিল 
অদ্ভুত। একদা রাত্রে তিনি আমার নিকট আগমন করিয়া শয্যায় যান এবং আমরা পরস্পরকে 
আলিংগন করি । অতঃপর তিনি বলেন, হে আয়েশা; আমাকে অনুমতি দাও, আমি আমার প্রভুর 
ইবাদাত করিব । আয়েশা (রা) বলেন -আমি বলিলাম, আমি আপনার সান্নিধ্য একান্তই কামনা 
করি এবং ইহাও কামনা করি যে, আপনার ইচ্ছা পূরণ হউক। অতঃপর তিনি উঠিয়া মশক 
হইতে পানি নিয়া হালকাভাবে অযু করেন এবং নামাযে দাঁড়াইয়া কুরআন পাঠ করেন আর 
অঝোরে কাদিতে থাকেন। অশ্রজলে তাহার শ্ৃশ্রু সিক্ত হইয়া গেল। ইহার পর তিনি বসিয়া 
আল্লাহর প্রশংসা করেন। আবার কাঁদিতে আরম্ভ করেন। এমন কি অশ্রুধারায় তাহার বুক 
ভাসিয়া গেল। ইহার পর তিনি ডান হাত মাথার নীচে রাখিয়া শুইয়া পড়িয়া আবার কাঁদিতে 
আরম্ভ করেন। তখন চোখের জলে মাটি ভিজিয়া গেল। এমন সময় বিলাল আসিয়া ফজরের 
নামাযের জন্য ডাক দেন এবং বলেন, হে আল্লাহর রাসূল! নামাযের সময় হইয়াছে । বিলাল 
(রা) তাহার এই অবস্থা দেখিয়া বলিলেন, হে আল্লাহর, রাসূল । কেন কাঁদিতেছেন আপনি ? 
আল্লাহ তো আপনার পূর্বাপর সকল পাপ মার্জনা করিয়া দিয়াছেন। রাসূলুল্লাহ (সা) বলিলেন 
হে বিলাল! তবে কি আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইব না? শোন, আজ রাতে ১1:৮5: 
2181 158, UY ১০৪৭3 4511 3১21১ 231 ll হইতে এর 
৫11 145 133 পৰ্যন্ত একটি আয়াত নাধিল হইয়াছে। অবশেষে তিনি বলেন, তাহাদের 
প্রতি অভিশাপ, যাহারা ইহা পড়িবে, অথচ এই ব্যাপারে চিন্তা করিবে না। 

আ’তা হইতে ধারাবাহিকভাবে আবদুল মালিক ইবৃন সুলায়মান, ইব্রাহীম ইব্‌ন সুয়াইদ 
নাখঈ, ইয়াহয়া ইব্‌ন যাকারিয়া, উছমান ইব্‌ন আবু শায়বা, ইমরান ইব্‌ন মুসা ইব্‌ন হাব্বান ও 
ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আতা রো) বলেন ৪ একদা আমি ও উবাইদ ইব্‌ন উমাইর 
(রা) হযরত আয়েশার রো) নিকট গমন করিলাম- এইভাবে পূর্বানুরূপ বর্ণিত হইয়াছে । শুজা 
ইব্‌ন আশরাস হইতে আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ এবং ইব্‌ন আবুদ্ুনিয়া স্বীয় কিতাব 
'আত্তাফাককুরু ওয়াল ই*তিবার' গ্রন্থেও ইহা বর্ণনা করিয়াছেন । 

সুফিয়ান সাওরী হইতে নির্ভরযোগ্য সূত্রে হাসান ইব্‌ন আবদুল আযীয বলিয়াছেন, যে ব্যক্তি 
আলে ইমরানের শেষের আয়াত কয়টি পড়িবে, অথচ এই ব্যাপারে চিন্তা করিবে না, তাহার 
প্রতি আল্লাহর অভিসম্পাত । উবাইদ ইব্‌ন সায়িব হইতে হাসান ইব্‌ন আবদুল আযীয বর্ণনা 
করেন যে, উবাইদ ইবৃন সায়িব বলেন £ 

জনৈক ব্যক্তি আওযাঈকে জিজ্ঞাসা করেন, এই ব্যাপারে চিন্তা গবেষণা করার অর্থ কি? 
তিনি বলেন, এই ব্যাপারে চিন্তা করার অর্থ হইল, উহা পড়া ও বুঝা । আবদুর রহমান ইব্‌ন 
সুলায়মান হইতে আলী ইব্‌ন আইয়াশ, কাসিম ইব্‌ন হাশিম ও ইব্‌ন আরুদ দুনিয়া বর্ণনা করেন 
যে, আবদুর রহমান ইবৃন সুলায়মান (রা) বলেন £ আমি আওযাঈকে জিজ্ঞাসা করিলাম, এই 
ব্যাপারে চিন্তা করার ন্যুনতম স্তর কোন্টি এবং কে এই অভিশাপ হইতে বাঁচিতে পারিবে? 
উত্তরে তিনি বলেন, যাহারা উহা বুঝিয়া পড়ে । 


Contents 


৭১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


একটি দুর্বল রিওয়ায়েতে আবু হুরায়রা হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন মুকবিরী, 
মুযাহির ইব্‌ন আসলাম মাখযুমী, সুলায়মান ইব্‌ন মূসা যুহরী, হিশাম ইব্‌ন আম্মার, আহমাদ 
ইব্‌ন বাশীর ইব্‌ন নুসাইর ও আবূ বকর ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) প্রত্যহ রাত্রে সূরা. আলে ইমরানের শেষের আয়াত দশটি পড়িতেন । 
এই হাদীসটির সনদের মধ্যে মাযাহির ইব্‌ন আসলাম দুর্বল বলিয়া সাব্যস্ত । | 

BS OF 50০০ পট EC OE ও (0৭০), 
১:24 ৯৯১৬১১1৯১2৩ (৩৬ ০৮৮৯ 02 তত 

OSL 6635809১9১৪ EUG ৪৬০৩৩ 

১৯৫. “অনন্তর তাহাদের প্রভু তাহাদের জবাবে বলিলেন, নিশ্চয় আমি তোমাদের নর 
কিংবা নারী কোন নেককারের নেক কাজ নষ্ট করি না। তোমরা পরস্পর সম্পূরক ৷ অতঃপর 
যাহারা হিজরত করিয়াছে ও নিজ এলাকা হইতে বিতাড়িত হইয়াছে এবং আমার পথে 
ঃখ-কষ্টের শিকার হইয়াছে, লড়িয়াছে ও মরিয়াছে, তাহাদের পাপ অবশ্যই আমি মাফ 
করিব এবং তাহাদিগকে সেই জান্নাতে প্রবেশ করাইব যাহার নিন্নদেশে ঝর্ণা প্রবহমান । এই 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ১42.) ০41 (250.3 অতঃপর তাহাদের 
পালনকর্তা তাহাদের দু'আ কবুল করিয়াছেন। অর্থাৎ তাহাদের পালনকর্তা তাহাদের প্রার্থনা 
মঞ্জুর করিয়াছেন £ যথা কবি বলিয়াছন। 

cE dl ১১০ বন বি TULA ০৪৪ 

“হে আহবানকারীর আহবানে সাড়াদানকারী! কিভাবে জবাবদাতা প্রার্থনার জবাব না দিয়ে 
থাকিতে পারেন ?” 

উম্মে সালমার বংশের জনৈক ব্যক্তি হইতে ধারাবাহিকভাবে আমর ইব্‌ন দীনার, সুফিয়ান ও 
সাঈদ ইবৃন মানসুর বর্ণনা করেন যে, উম্মে সালমার (রা) বংশের জনৈক ব্যক্তি বলেনঃ উম্মে 
সালমা (রা) রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা 
মহিলাদের হিজরতের ব্যাপারে কিছু বলেন নাই কেন ? অতঃপর তাহার এই জিজ্ঞাসার প্রেক্ষিতে 
আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ঃ 

১০1 9145 ০০ 6৫১০ Jalen ০০০ nly Al EO PH লিও 

“অতঃপর তাহাদের পালনকর্তা তাহাদের দু“আ কবুল করিয়া নিলেন যে, আমি তোমাদের 
কোন পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, সে পুরুষ হউক কিংবা স্ত্রীলোক ।' 

আনসারগণ বলিয়াছেন যে, সেই মহিলাই (উম্মে সালমা) সর্বপ্রথম হিজরত করিয়া 
আমাদের নিকট আসেন। সুফিয়ান ইব্‌ন উআইনার সনদে হাকেম স্বীয় মুসতাদরাকেও ইহা 


Contents 


সূরা আলে ইমরান ৭১১ 


বর্ণনা করিয়াছেন । হাদীসটি বুখারীর দৃষ্টিতেও সহীহ, কিন্তু তিনি ইহা উদ্ধৃত করেন নাই। 
উম্মে সালমা হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও ইব্‌ন আবূ নাজীহ বর্ণনা করিয়াছেন যে, 
উম্মে সালমা (রা) বলিয়াছেন $ সর্বশেষে এই আয়াতটি নাযিল হইয়াছে ঃ 


a ০৯ /০৫১ a ps DLE ০৪ 8১০8 ৩০৮1৮ ৯2০৪ 
৯11১০৯৮১০১০ 
ইবৃন মারদুবিয়া ইহা বর্ণনা করিয়াছেন। এই আয়াতটির ভাবার্থ হইল, সত্যিকার বুদ্ধিমান 
ঈমানদারগণ পূর্ববর্তী আয়াতে যাহা প্রার্থনা করিয়াছেন, আল্লাহ তা'আলা তাহাদের প্রার্থনা কবুল 


করিয়াছেন । তাই তিনি আয়াতটি দ্বারা শুরু করিয়াছেন। যথা আল্লাহ" তা'আলা অন্যখানে 
বলিয়াছেন ঃ 


ili oles MTA ৮92১ EO ১৬১0 ৮৮১০ ০৪১০০ [11 sls 


Ls ld 2 eds এ) 

অর্থাৎ হে নবী ! আমার বান্দারা যখন তোমাকে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, তখন 
তাহাদিগকে বলিয়া দাও, আমি নিকটেই আছি। যখন কোন আহবানকারী আমাকে আহবান 
করে তখন অবশ্যই তাহার আহবানে আমি সাড়া দিয়া থাকি, সুতরাং তাহাদের উচিত আমার 
আহবানে সাড়া দেওয়া এবং আমার উপর বিশ্বাস স্থাপন করা । তাহা হইলে ইহার ফলে হয়ত 
তাহারা সুপথ প্রাপ্ত হইবে। 

আল্লাহ তাআলা বলিতেছেন ঃ ০১০19 ০৫০ 99 85 4৭৮5 at ভা Y ও 
তোমাদের কোন পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করিব না তাহা সে পুরুষ হউক কিংবা 
স্ত্রীলোক । এখানে বান্দাদের প্রার্থনার জবাব দিয়া বলা হইয়াছে যে, তিনি কোন পরিশ্রমকারীর 
পরিশ্রম বিনষ্ট করিবেন না। বরং স্ত্রী পুরুষ সকলেই তাহাদের পুণ্যের পূর্ণ প্রতিদান প্রাপ্ত 
হইবে । আর ১১৬ ৬14-০৯; তোমরা পরস্পর এক। অর্থাৎ পুণ্যের বেলায় সকলে সমান। 
অতঃপর 1'১-( ১3415 যাহারা হিজরত করিয়াছে । অর্থাৎ যাহারা ভাইবোন, ক্ষেত-খামার ও 
আবাল্য বন্ধু-বান্ধবদেরকে ত্যাগ করিয়া কাফিরদের আবাসস্থল হইতে মুমিনদের আবাসস্থলে 
আসিয়াছে। এবং ১৯০১১১ ৬ 1৯১51, তাহাদিগকে নিজেদের দেশ হইতে বাহির করিয়া 
দেওয়া হইয়াছে। অর্থাৎ তাহারা মুশরিকদের অসহ্য অত্যাচারে অতিষ্ঠ হইয়া ঈমানের তাগিদে 
মাতৃভূমি ত্যাগ করিতেও দ্বিধাবোধ করে নাই। তাহাদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
১,515 তাহাদের প্রতি উৎসীড়ন করা হইয়াছে আমার পথে। অর্থাৎ তাহারা 
মানুষের সংগে দুর্ব্যবহার করে নাই। তবে তাহাদের অপরাধ এতটুকুই যে, তাহারা আল্লাহর 
উপর ঈমান আনিয়াছিল ও আল্লাহর একতুবাদে বিশ্বাস স্থাপন করিয়ছিল। অন্যত্র আল্লাহ 
তা'আলা বলিয়াছেন ৪ 152১ LU as SIMSON Uw dl ১৬৯০১৪ 

অর্থাৎ রাসূলকে এবং তোমাদিগকে তাহারা এই জন্যই বাহির করিয়া দিযাছে যে, তোমরা 
তোমাদের প্রতিপালক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিয়াছ। অন্যখানে বলিয়াছেন ঃ 


Contents 


৭১২ তাফসীরে ইব্ন কাছীর 


১০০১ ১১১01 41541021850 Ua Ci 

অর্থাৎ তাহারা তোমাদের সহিত এই কারণেই শত্রুতা করিয়াছে যে, তোমরা মহাপ্রশংসিত 
ও মহাপরাক্রান্ত আল্লাহ্‌র উপর বিশ্বাস স্থাপন করিয়াছ। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 1,153, 11515 অর্থাৎ যাহারা লড়াই করিয়াছে 
এবং মৃত্যুবরণ করিয়াছে। ইহা হইল উঁচু পদমর্যাদা যে, তাহারা আল্লাহর পথে জিহাদ করিয়া 
মুখমণ্ডল মৃত্তিকাযুক্ত ও রক্তশ্নাত করিয়াছে এবং তাহাদের আরোহণের জন্তু আহত ও 
আঘাতপ্রাপ্ত হইয়াছে । 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল, হে আল্লাহর 
রাসূল ! আমি যদি আল্লাহর পথে ধৈর্য ও সৎ নিয়্যতের সাথে অগ্রে থাকিয়া জিহাদ করি, তবে 
কি আল্লাহ আমার পাপ মার্জনা করিয়া দিবেন ? তিনি বলিলেন, হাঁ । অতঃপর তিনি জিজ্ঞাসা 
করিলেন, তুমি কি বলিয়াছ ? লোকটি আবার তাহার প্রশ্নের পুনরাবৃক্তি করিল। অতঃপর 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, হা । তবে জিব্রাঈল আমাকে এখন বলিয়া গেলেন যে, ঝণ ব্যতীত। 
তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ৪৮৯3,০/$4১১ 43752087515 ১০৯৪ 
১0431 45১5 * অবশ্যই আমি তাহাদের উপর হইতে অকল্যাণ অপসারিত করিব এবং 
তাহাদিগকে প্রবিষ্ট করাইব এমন জান্নাতে যাহার তলদেশে নহরসমূহ প্রবাহিত। অর্থাৎ 
তাহাদিগকে এমন জান্নাতে প্রবিষ্ট করাইব যাহার তলদেশ দিয়া দুধ, মধু, শরাব ও স্বচ্ছ পানীয় 
ইত্যাদির প্রত্রবণধারা সমূহ কুলকুল রব করিয়া প্রবাহিত হইতে থাকিবে । ইহা ব্যতীত আরো বহু 
নিয়ামাত রহিয়াছে যাহা তাহারা চোখে দেখে নাই, কানে শুনে নাই এবং কোন ব্যক্তি উহার 
কল্পনাও করে নাই। 

৭0]| ১১০ ১০ (2158 অর্থাৎ এই হইল বিনিময় আল্লাহর পক্ষ হইতে, যাহা উপরে বর্ণিত 
হইয়াছে। ইহা দ্বারা আল্লাহর শ্রেষ্ঠতু প্রমাণিত হয়। কেননা তিনি অতি মহান ও অসীম দয়ালু। 
তাই তাহার দানও বিরাট ও অকল্পনীয় । যথা কবি বলিয়াছেন ঃ 

72 4305 393৯  + 52 95 LIE 58220 

অর্থাৎ তিনি যদি শাস্তি দেন তবে তাহা হইবে ভয়াভহ ধ্বংসকারী । আর তিনি যদি পুরস্কার 
দেন তবে তাহাও হইবে অকল্পনীয় ও অবিশ্বাস্য রকমের । ূ 

অতঃপর আল্লাহ তাআলা বলিতেছেন 8 ১111 ১. ১১০ 21115 -আর আল্লাহর 
নিকট রহিয়াছে উত্তম বিনিময় । যে সৎকাজ সম্পাদন করিবে তাহার জন্য রহিয়াছে আল্লাহর 
নিকট উত্তম প্রতিদান। 
ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন £ শাদ্দাদ ইব্‌ন আউস জনসাধারণকে লক্ষ্য করিয়া 
বলিতেছিলেন যে, হে লোক সকল! তোমরা আল্লাহর ফয়সালার ব্যাপারে অস্থির হইও না। 
কেননা ইহা মুমিনের জন্য শোভনীয় নহে। আল্লাহ্‌র পক্ষ হইতে যদি তোমাদের প্রতি কোন 
কামনার বস্তু বা বিষয় আরোপ করা হয়, তখন তাহার প্রশংসা কর এবং যদি কোন অনাকাজ্কষিত . 


Contents 


সূরা আলে ইমরান ৭১৩ 


বিষয় আপতিত হয়, তখন ধৈর্য ধারণ কর এবং তাঁহার আশ্রয় প্রার্থনা কর । কেননা তাহার 
নিকট রহিয়াছে উত্তম প্রতিদান । 


১9451312526 02৩ LE ISHS (1৭4) 


Ce ES S508 FE (Nav) 
৩ CE SINGS 3 CASES Y 808 4398 (0) 


»/ 2492 


A EE hs C5 tos ১৪৮ 

১৯৬. “শহরে-বন্দরে কাফিরদের চাকচিক্য দেখিয়া প্রতারিত হইও না।” 

১৯৭. “নগণ্য সম্পদ মাত্র; অতঃপর তাহাদের ঠিকানা জাহান্নাম । আর বড়ই নিকৃষ্ট 
সেই নিবাস ৷” 

১৯৮. “কিন্ত যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের জন্য রহিয়াছে সেই 
জান্নাত, যাহার তলদেশে ঝর্ণাধারা প্রবহমান ৷ সেখানে তাহারা স্থায়ীভাবে থাকিবে । উহা 
আল্লাহর তরফের ব্যবস্থাঃনেককারের জন্য আল্লাহর কাছে উত্তম জিনিস রহিয়াছে ।” 

তাফসীর £ আন্মাহ তা"আলা বলিতেছেন যে, তোমরা কাফিরদের বিলাসী জীবন, 
আনন্দ-উৎসব, সুখ -সন্তোগ ও আড়ূম্বরতার প্রতি লক্ষ্য করিও না। কেননা অনতিবিলম্বে এই সব 

ংস ও বিলীন হইয়া যাইবে ৷ শুধু তাহাদের দুষ্কর্মসমূহ শাস্তির অপেক্ষায় অবশিষ্ট রাখা হইবে । 
পার্থিব এই সুখ-সম্ভোগ পরকালের তুলনায় অতি নুগণ্য তুচ্ছ। তাই আল্লাহ তা'আলা 
বলিয়াছেন £ 1 4555 11057811556 

“ইহা হইল মাত্র কয়েক দিনের আনন্দ উপভোগ । ইহার পরে তাহাদের ঠিকানা হইবে 

জাহান্নাম। আর উহা হইল নিকৃষ্টতম স্থান অন্যথানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
SU ০5151854১5০ 95186 0১201 dl Ll 0৯১০ 

‘আল্লাহ তা'আলার আয়াতসমূহের ব্যাপারে শুধুমাত্র কাফিররাই ঝগড়া করিয়া থাকে। 
সুতরাং শহর ও নগরীতে কাফিরদের চাল-চলন যেন তোমাদিগকে ধোকা না দেয়। আল্লাহ 
তা'আলা অন্যত্র বলিয়াছেন ঃ 
(54012572811 ০৪655 ০১৯৯৩ PIN 401 de ০৩৮৯০ ০৪ ৩। 

SARE IE তে উন CNRS BS 

‘নিশ্চয় যাহারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় তাহাদের কল্যাণ নাই। তাহাদের জন্য 
দুনিয়ার এই কয়টি দিনই মাত্র উপভোগ্য । অতঃপর তাহাদিগকে আমার নিকট প্রত্যাবর্তন 
করিতে হইবে । আর আমি তাহাদিগকে তাহাদের কুফরীর প্রতিশোধ রূপে কঠিন শাস্তি আস্বাদন 
করাইব। অপর এক স্থানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


1১512210511 Abas ES 93 eS 


কাছীর (২য় খণ্ড)_৯০ 


Contents 


৭১৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


‘আমি তাহাদিগকে স্বল্প কয়েক দিন ফায়দা পৌঁছাইব। অতঃপর তাহাদিগকে নিকৃষ্টতম 
শাস্তির মাঝে নিক্ষেপ করিব" । অপর একস্থানে বলিয়াছন 8123) sl ০- ০১৪২]। 1৫ 

অর্থাৎ আল্লাহ কাফিরদিগকে স্বল্প কালীন অবকাশ দিয়া থাকেন বটে। আল্লাহ তা'আলা 
আরও বলিয়াছেন ঃ 
5৯75 (১511 ৯11 €.5০ ১2০০ 0৮৫ 458 pea ৮৮০১ ey আও ১০৪ 

all ০০ ২0311 192 

অর্থাৎ যে ব্যক্তি আমার উত্তম অংগীকার প্রাপ্ত হইয়াছে এবং পুরস্কার প্রাপ্ত হইবে, আর যে 
ব্যক্তি দুনিয়ার আরাম উপভোগ করিয়াছে এবং কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হইবে, এই দুই 
ব্যক্তি কি সমান হইতে পারে ? ইহা দ্বারা কাফিরদের পার্থিব সুখভোগের অস্থায়িত্রে কথা 
বলার সাথে সাথে তাহাদের আখিরাতের করুণ শাস্তির কথাও বলা হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 


১১025025105: নর কিস 1 ১5৫।১৭ 


ও প্রন ভিতর ত্যাও তর সংগ ড়া দন ততে ধারে অনাত 
কিছু আল্লাহর নিকট রহিয়াছে তাহা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম ।" 
আহমাদ ইবৃন নযর ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন আমর ইব্‌ন আস (রা) 
বলেন ঃ | 

নবী (সা) বলিয়াছেন, তাহাদিগকে ‘আবরার’ বলার কারণ হইল, তাহারা পিতা মাতা ও 
সন্তানদের সহিত সদ্ব্যবহার করে__-যেমন তোমার উপর তোমার পিতা মাতার অধিকার 
রহিয়াছে, তদ্রপ তোমার উপর তোমার সন্তান-সন্ততিদেরও অধিকার রহিয়াছে । ইব্‌ন 
মারদুবিয়া এই হাদীসটি আবদুল্লাহ ইব্‌ন আমরের সনদে মারফ্‌ সুত্রেও বর্ণনা করিয়াছেন। 
ওলীদ রসাফী, ঈসা ইব্‌ন ইউনুস, আহমাদ ইব্‌ন জিনাব, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিম 
বর্ণনা করিয়াছেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর বলিয়াছেন ৪ 

তাহাদিগকে “১1 বা পুণ্যবান বলার কারণ হইল, তাহারা পিতামাতা ও সন্তানদের সহিত 
সদ্যহার করে। যেমন, তোমার উপর তোমার পিতা-মাতার হক রহিয়াছে, তেমনি তোমার 
সন্তান-সন্ততিদেরও তোমার উপর হক রহিয়াছে। এই হাদীসটি উপরেরটির অনুরূপ । আল্লাহই 
ভালো জানেন। 

জনৈক ব্যক্তি হইতে ধারাবাহিকভাবে হিশাম দাস্তওয়ারী, মুসলিম ইব্‌ন ইব্রাহীম, আবু 
হাতিম ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি বলেন ঃ হাসান বসরী রে) 
বলিয়াছেন যে, সেই ব্যক্তি পুণ্যবান (', /১+1) যে কাহাকেও কষ্ট দেয় না। 


Contents 


সূরা আলে ইমরান ৭১৫ 


আসওয়াদ হইতে ধারাবাহিকভাবে খুযাইমা, আ'’মাশ, আবূ মুআবিয়া, আহমাদ ইব্ন সিনান 
ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন যে, আসওয়াদ বলেন £ আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) 
বলিয়াছেন, পাপী ও পরহেযগার প্রত্যেক ব্যক্তির জন্যই মৃত্যু উত্তম ৷ কারণ সৎ ও পুণ্যবান 
ব্যক্তির আল্লাহর নিকট রহিয়াছে উত্তম সঞ্চয় আর পাপাচারীর জীবন দীর্ঘ পাপ্‌ বৃদ্ধি পাওয়া 
হইতে মৃত্যুই শ্রেয় ও কল্যাণকর তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ভি EE AE 
১1,34 আর যাহা কিছু আল্লাহ্‌র নিকট রহিয়াছে, তাহা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম । 
আমাশ হইতে উর্ধ্বতন সূত্রে ধারাবাহিকভাবে সাওরী ও আবদুর রাযাকও ইহা রিওয়ায়েত 
কীট না নী MMS CALA a 


87672 1১১1০] 

“আমি তাহাদিগকে যে অবকাশ দিয়াছি তাহা যে উত্তম এই ধারণা যেন কাফিররা না করে। 

অবশ্য আমি তাহাদিগকে এই জন্য অবকাশ দিয়াছি, যেন তাহাদের পাপ বৃদ্ধি পায়। ইহার 
পরিণামে তাহাদের জন্য রহিয়াছে অপমানজনক শাস্তি ৷' 

ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, লোকমান (র) বলেন £ আবূ দারদা (রা) বলিয়াছেন, প্রত্যেক 

মু'মিনের জন্য মৃত্যু শ্রেয়। আর্‌ প্রত্যেক কাফিরের জন্যও মৃত্যু শ্রেয়। কেননা আল্লাহ তা'আলা 


বলিয়াছেন ১1১] ১ 4111 ১১০ 155 আর আল্লাহর নিকট যাহা কিছু রহিয়াছে তাহা 
সীল জন্য একাতই উত। অতঃপর ভিনি এই আয়াতটি পা করেন 5 


নজীর 1১১১৭ 

‘আমি কাফিরদিগকে যে অবকাশ দিয়াছি তাহা যে তাহাদের জন্য উত্তম এই ধারণা যেন 

তাহারা না করে। আমি তাহাদিগকে এইজন্য অবকাশ দিয়াছি যেন তাহাদের পাপ বৃদ্ধি পায়। 
নার AL না রানার সারার 

১92,055 2৩0 ৩৫৬০৩ SHY Gs 6১5 (৭৭) 

টি ১১৯০৪ ৬৮১ | ৮৫5৩৪ 2) ৩৯১ 5328 val) ais 

প্র 


SS NE IBS BUSS BoA GHG তত 
১৯৯. ারেররঞন এমন টির 
এবং তোমাদের ও তাহাদের প্রতি অবতীর্ণ গ্রন্থের উপর ঈমান রাখে, আল্লাহকে ভয় করে 


আর আল্লাহর বাণী স্বল্পমূল্যে বিক্রয় করে না। তাহাদের জন্যে তাহাদের প্রতিপালকের 
নিকট প্রতিদান রহিয়াছে। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী । 


Contents 


ন্‌ তাফসীরে ইব্‌ন কাছীর 


২০০. হে ঈমানদারগণ! ধৈর্য ধর, দৃঢ়তা অবলম্বন কর ও লাগিয়া থাক; আর আল্লাহকে 
ভয় কর, হয়ত তোমরা সাফল্যমণ্ডিত হইবে ।' 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা সেই সকল আহলে কিতাবদের সম্পর্কে বিশ্ব 
মানবতাকে অরহিত করিতেছেন যাহারা আল্লাহর প্রতি পূর্ণরূপে ঈমান আনিয়াছিল, ঈমান 
আনিয়াছিল নবী মুহাম্মাদ (সা)-এর প্রতি নাধিলকৃত প্রতিটি বিষয় ও আয়াতের প্রতি এবং ইহার 
সাথে সাথে তাহারা তাহাদের পূর্ববর্তী কিতাবসমূহের প্রতিও ছিল পূর্ণ আস্থাশীল । আর তাহারা 
আল্লাহকে ভয় করিত। অর্থাৎ কায়মনোবাক্যে তাহারা আল্লাহর নীতি-নির্দেশের অনুসরণ করিত 

ং তাহারা স্বল্প মূল্যের বিনিময়ে আল্লাহর বাণীকে বিক্রি করিত না। অর্থাৎ তাহাদের পূর্ববর্তী 
কিতাবে মুহাম্মদ (সা)-এর গুণাবলী, প্রশংসা ও তাহার আবির্ভাবের আলামত ও উম্মতগণের 
পরিচয় সম্পর্কে যে আলোচনা করা হইয়াছিল তাহারা তাহা গোপন করে নাই । তাহারাই হইল 
আহলে কিতাবদের মধ্যে সর্বোত্তম দল-তাহারা ইয়াহুদী হউক বা খ্রিস্টান হউক। এইরূপ 
লোকগণ আল্লাহ্‌র নিকট পুণ্য প্রাপ্ত হইবে। 

আল্লাহ তা'আলা সূরা কাসাসে বলিয়াছেন ঃ 


511105412৮2 29, ১০৮৯৯ 4৪১০ নে 08৫ ডি 2০০৬ 
১2০৭ ভিন 2৮ এ ১১০০০ বিটি ১০ ৫0112 ০০ GALE 
sme (০১ 
অর্থাৎ “যাহাদিগকে আমি ইহার পূর্বে কিতাব দান করিয়াছিলাম তাহারা তাহার উপর বিশ্বাস 
স্থাপন করিয়াছিল। আর এখনও কিতাব যখন তাহাদের নিকট পাঠ করা হয়, তখন তাহারা 
স্পষ্টভাবে বলে- আমরা ইহার উপর ঈমান আনিয়াছি। ইহা আমাদের প্রতিপালকের নিকট 
হইতে সত্য কিতাব। বস্তুত আমরা তো প্রথম হইতেই ইহা মান্য করিতাম। আর উহাদিগকে 
সবরের কারণে দ্বিগুণ প্রতিদান দেওয়া হইবে। 
অন্য স্থানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
5 0১2 এগ 4595 উলকি CLS ৪9 528৫1 


অর্থাৎ যাহাদের আমি গ্রন্থ দান করিয়াছি এবং যাহারা তাহা সঠিকভাবে পাঠ করে তাহারা 
তৎক্ষণাৎ ইহার উপর ঈমান আনিয়া থাকে । 
অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
351১2155৯15 052 হণ ৮০০ ডিও ০5 
‘আর মূসার কওমের মধ্যেও একটি দল সত্যের প্রতি আহ্বান জানায় এবং ন্যায় বিচার 
সম্পাদন করে ।' 
অপর এক জায়গায় তিনি বলিয়াছেন ও 


১9211, ৮51 ll ০৫ ১151 ১৪ oy < Jal, ৩০ নর নিবি 


“ 9481 09 


চিরিক 


Contents 


সূরা আলে ইমরান ৭১৭ 


অর্থাৎ আহলে কিতাবদের সবাই সমান নয়। তাহাদের একটি দল রাতে নামাযে দাড়াইয়া 
আল্লাহর কিতাব পাঠ করে এবং মস্তক অবনত করিয়া সিজদা করে। 
0 


45৮6 55045154925 SL (2 SUS 9: ১১১১ 


৮০২৯ ad 4১2৩ 43 03১১০ ৩১৯ 
অর্থাৎ (হে নবী!) তুমি বল, হে মানবমগ্ডলী! তোমরা ঈমান আনয়ন কর আর নাই কর, 
ইহার পূর্ব হইতে যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে, যখন তাহাদের নিকট কুরআনের 
আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাহারা কপাল ঠেকাইয়া সিজদায় লুটিয়া পড়ে আর বলে, 
আমাদের প্রভু পবিত্রতম এবং তাহার ওয়াদা অবশ্যই সত্য । ইহারা কাদিতে কাদিতে সিজদায় 
লুটাইয়া পড়ে আর তাহাদের বিনয় বৃদ্ধি পায়। 
ইয়াহুদীদের মধ্যে এমন লোক পাওয়া যায় বটে, তবে খুবই কম । যেমন আবদুল্লাহ্‌ ইব্‌ন 
সালাম ও তাহার মত আরও কয়েকজন ইয়াহুদী আলিম ৷ তাহাদের সংখ্যা দশের কম। তবে 
খ্রিস্টানদের অধিকাংশই হেদায়েতের পথে আসিয়াছিল এবং সত্যের অনুসারী হইয়াছিল। যথা 
আল্লাহ তাআলা অন্যখানে বলিয়াছেন £ 


৯৯54৩ 1১১1 * 23115 24211 lel ১৪১41 531০ lll tl ০৯০ 


১০০50113165 ১2311 ১১০ ০2] ৪. ১০ ৫১১1 

অর্থাৎ তুমি ইয়াহুদী ও মুশরিকদেরকে মু'মিনদের প্রতি চরম শত্রুতা পোষণকারী পাইবে । 
আর তাহাদের প্রতি ভালবাসা স্থাপনকারী হিসাবে পাইবে সেই সকল লোকদেরকে, যাহারা বলে 
আমরা নাসারা। 

ইহার পরবর্তী আয়াতে বলা হইয়াছে ৪ ১০৭ ৪১১ ২০০৯ 10512512111 5855 
($+ ১১10১ +1$%1 (৫5১5 তাহাদের এইরূপ বলার বিনিময়ে আল্লাহ তাহাদিগকে এমন 
জান্নাত দিবেন যাহার তলদেশ দিয়া প্রত্রবণ ধারা প্রবাহিত হইবে। | 

অতঃপর আল্লাহ তাআলা বলিতেছেন ৪৫১ ১১০ ১১৯1 ৫] এ: অর্থাৎ তাহাদের 
জন্য তাহাদের প্রতিপালকের নিকট রহিয়াছে প্রতিদান । fl 

হাদীসে আসিয়াছে যে, যখন জাফর ইবৃন আবু তালিব (রা) আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী 

₹ তাহার সভাসদবর্গের সম্মুখে সূরা মরিয়াম বা “কাফ্‌-হা-ইয়া-আইন-সোয়াদ' পাঠ করেন, 
তখন তিনি কান্নায় ভাংগিয়া পড়েন এবং তাহার সাথে সাথে উপস্থিত সকলে কাদিয়া অশ্রুধারায় 
শাশ্রু সিক্ত করেন। 

সহীহদ্ধয়ে বর্ণিত হইয়াছে যে, নাজ্জাশী মৃত্যুবরণ করিলে রাসূলুল্লাহ (সা) সাহাবীগণকে 
ডাকিয়া বলেন, “তোমাদের আবিসিনিয়ার ভাই (নাজ্জাশী) ইন্তেকাল করিয়াছেন । আস, সকলে 
তাহার জানাযা নামায পড়ি। অতঃপর তিনি মাঠে গিয়া সাহাবীগণকে সারিবদ্ধভাবে দীড় 
করাইয়া তাহার জানাযা. নামায আদায় করেন। 


Contents 


৭১৮ তাফসীরে ইব্ন কাছীর 


আনাস ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে ছাবিত ও হাম্মাদ ইব্‌ন সালমার সনদে হাফিজ 
আবু বকর ইব্ন মারদুবিয়া ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক বলেন ৪ 

নাজ্জাশীর ইন্তেকালের সংবাদ শুনিয়া রাসূলুল্লাহ (সা) সাহাবীদেরকে বলেন, তোমাদের 
ভাইর (নোজ্জাশী) মাগফিরাতের জন্য দু'আ কর। তখন কতক লোকে বলিয়াছিল যে, 
আমাদেরকে সেই খরিশ্টানের জন্য দু'আ করিতে বলা হইতেছে, এ 
গিয়াছে। কতক লোকের এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে আল্লাহ তা'আলা নাযিল করেন ঃ 
4155৯ 51410 0১৭05550105 05415 -55 ৩ এ 
আর আহলে কিতাবদের মধ্যে কেহ কেহ এমনও আছে যাহারা আল্লাহ্র উপর এবং যাহা কিছু 
তোমার উপর অবতীর্ণ হয় আর যাহা কিছু তাহাদের উপর অবতীর্ণ হইয়াছে সেইগুলির উপর 
ঈমান আনে আর আল্লাহর সামনে বিনয়াবনত থাকে । নবী (সা) হইতে ধারাবাহিকভাবে হাসান, 
ছাবিত, হাম্মাদ ইব্‌ন সালমা, ইবৃন আবূ হাতিম ও আব্দ ইব্‌ন হামীদও ইহা বর্ণনা করিয়াছেন। 
অন্য একটি সুত্রে আনাস ইব্‌ন মালিক হইতে হুমাইদের সনদে ইব্‌ন মারদুবিয়াও উপরোক্ত রূপ 
বর্ণনা করিয়াছেন। 
সনদে ইবৃন জারীর বর্ণনা করেন যে, জাবীর (রো) বলেন £ 

নাজ্জাশীর মৃত্যু সংবাদ শুনিয়া রাসূলুল্লাহ আমাদিগকে বলিয়াছিলেন যে, তোমাদের ভাই 
‘আসহামাহ’ মারা গিয়াছে । অতঃপর রাসূল (সা) বাহির হইয়া সেভাবেই জানাযার নামায 
আদায় করেন যেভাবে মুর্দাকে সামনে নিয়া চার তাকবীরের সহিত জানাযা পড়া হয়। এই 
ব্যাপারে মুনাফিকরা এই বলিয়া প্রতিবাদ করে যে, সেই সুদূর আবিসিনিয়ার মৃত কাফির ব্যক্তির 
জানাযা পড়া হইল । অতঃপর আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ ০] SL] ১1 ০০ ৩1 
(১1১, আর আহলে কিতাবদের মধ্যে কেহ কেহ এমন রহিয়াছে যাহারা আল্লাহর উপর 
বিশ্বাস রাখে। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, ইয়াধীদ ইবৃন রূমান, মুহাম্মদ ইব্‌ন ইসহাক, 

সালমা ইব্‌ন ফযল, মুহাম্মাদ ইবন আমর রাষী ও আবূ দাউদ বর্ণনা করেন যে, আয়েশা (রো) 
বলেন ঃ নাজ্জাশীর মৃত্যুর পর আমরা শুনিতে পাই যে, তাহার কবরের উপর আলো দেখা 
গিয়াছে। 
গাযাল, আবুল আব্বাস সাইরাবী ও হাফিজ আবু আবদুল্লাহ আল হাকেম স্বীয় মুসতাদরাকে 
বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন যুবাইর (রা) বলেন ৪ 

নাজ্জাশীর একদল শত্রু তাহার সাম্রাজ্যের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করে এবং আক্রমণ চালায় । 
তখন মুসলিম মুজাহিদরা তাহার নিকট আসিয়া বলে যে, আমরা আপনাদের সঙ্গে শত্রুদের দমন 
অভিযানে শরীক হইতে চাই। ইহা দ্বারা আপনি আমাদের বাহুবল দেখিয়া নিবেন এবং সাথে 
সাথে আপনার অপরিসীম খণেরও কিছুটা বদলা হইয়া যাইবে । ইহার উত্তরে নাজ্জাশী বলেন, 


Contents : 


সুরা আলে ইমরান ৭১৯ 


উত্তম। অতঃপর এই ঘটনাকে উপলক্ষ করিয়া আল্লাহ তা'আলা নাযিল করেনঃ 1:81 ১ 219 
এ। ১৬৩১১010581 055101070৭5 ১৪ পান SLi এই 
হাদীসটির নসদ সহীহি বটে, কিন্তু সহীহদ্বয়ে ইহা উদ্ধৃত হয় নাই। 

মুজাহিদ হইতে ইব্‌ন আবূ নাজীহ বলেন 8 45511 ১1 ১০ ৩1 ইহার দ্বারা আহলে 
কিতাবদের মুসলমানদিগকে বুঝান হইয়াছে। ইবাদ ইবৃন মানসুর বলেন ৪ আমি হাসান বসরীকে 
110,1১৮ 9০] LU<] 4০1 ০ 917 এই আয়াতাংশের মর্মার্থ সম্পর্কে জিজ্ঞাসা করিলে 
তিনি বলেন, ইহার দ্বারা সেই সকল আহলে কিতাবদিগকে বুঝান হইয়াছে যাহারা মুহাম্মদ (সা) 
এর আবির্ভাবের পূর্ব হইতে কোন ধর্মের অনুসরণ করিত, পরবর্তীতে তাহারা ইসলামের প্রকাশ 
ঘটিলে ইসলাম গ্রহণ করে। এই সকল লোকদিগকে দ্বিগুণ ছাওয়াব দেওয়া হইবে । কেননা 
তাহারা পূর্বেও সঠিক ধর্মের উপর ছিল এবং পরবর্তীতেও গোৌড়ামি না করিয়া সঠিক ধর্মের 
অনুসরণ করিতে প্রবৃত্ত হইয়াছে। ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

আবূ মুসা হইতে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তিন প্রকারের 
লোক দ্বিগুণ ছাওয়াব প্রাপ্ত হইবে তাহাদের মধ্যে এক প্রকার হইল আহলে কিতাবের সেই 
ব্যক্তিরা যাহারা তাহাদের নবীর উপর ঈমান আনিয়াছিল এবং আমাকেও নবীরূপে বিশ্বাস 
করিয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 0245 0055 411 ০4১ ০৮১০৮ 2579 যাহারা স্বল্প 

মূল্যের বিনিময় আল্লাহর আয়াতসমূহকে বিক্রি করে না। অর্থাৎ পূর্ববর্তী কিতাবের মাধ্যমে যে 
সকল ইলম তাহাদের নিকট সংরক্ষিত ছিল তাহা তাহারা গোপন করিয়া রাখে নাই । যেমন 
তাহাদের মধ্যকার একদল ইতর শ্রেণীর লোকের অভ্যাসই ছিল সত্যকে গোপন করা । বরং এই 
লোকগণ তাহাদের নিকট সংরক্ষিত ইলমসমূহ অত্যধিক পরিমাণে প্রচার করিত। তাই আল্লাহ 
তা'আলা বলিয়াছেন ৪ 1 ৮১১০ 4101 ১1 ৫2১ ০১০ ৯০৯7৫] 4১1 তাহারাই 
সেই লোক যাহাদের জন্য পারিশ্রমিক রহিয়াছে তাহাদের পালনকর্তার নিকট । নিশ্চয়ই আল্লাহ 
যথাশীঘ্র হিসাব চুকাইয়া দিবেন। 

মুজাহিদ (র) বলেন ৪ ০! ১০ মানে : Ladi ৮:১ অর্থাৎ দ্রুত গণনাকারী । 
ইব্‌ন আবু হাতিম প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 1/১9 Ue isl Sl GHP Ls 
অর্থাৎ হে ঈমানদারগণ! ধৈর্য ধারণ কর এবং মুকাবিলায় দৃঢ়তা অবলম্বন কর। হাসান বসরী (র) 
বলেন, ইহা দ্বারা সেই দীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকার নির্দেশ দেয়া হইয়াছে, যে দীনকে আল্লাহ 
মনোনীত করিয়াছেন। উহা হইল ইসলাম। যদি তোমাদের উপর কঠিন বিপদ ও দুঃখকষ্ট 
আরোপিত হয় কিংবা সুখ-শান্তির সময় উপস্থিত হয়, কোন অবস্থাতেই মহামূল্যবান দীনকে 
পরিত্যাগ করিবে না। এমন কি কঠিন বিপদের মুকাবিলা করিয়া ইহার উপর যদি জীবন 
উৎসর্গও করিতে হয় তবুও নয়। পরন্তু সেই সকল মুনাফিকদের বেলায় ধৈর্য ধারণ কর যাহারা 
স্বীয় ধর্মকে গোপন করিয়া রাখে। পূৰ্ববৰ্তী বহু আলিম মনীষীও এই রূপ ব্যাখ্যা করিয়াছেন। 

'মুরাবিতা" অর্থ ইবাদাতগাহকে প্রতিষ্ঠিত ও সংরক্ষিত করা। 


Contents 


৭২০ | তাফসীরে ইবৃন কাছীর 


কেহ বলিয়াছেন যে, মুরাবাতা অর্থ এক ওয়াক্ত নামায শেষ হইলে আর এক ওয়াক্তের জন্য 
অধীরভাবে অপেক্ষা করা । ইহা হইল ইব্ন আব্বাস (রা), সহল ইব্‌ন হানীফ ও মুহাম্মাদ ইব্‌ন 
কা'ব করযী প্রমুখের উক্তি। 

ইব্‌ন আবু হাতিম রিওয়ায়েত করিয়াছেন যে, আবু হুরায়রা ধারাবাহিকভাবে হারাকার 
গোলাম ইয়াকুবের পিতা, ইয়াকুব, আলা ইব্‌ন আবদুর রহমান ও মালিকের সনদে নাসায়ী ও 
মুসলিম বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ‘আমি তোমাদিগকে এমন কাজের সন্ধান দিব কি, যাহা করিলে 
আল্লাহ তা'আলা পাপ মোচন করেন এবং দর্জা বুলুন্দ করিয়া দেন ? উহা হইল, বিপদের সময় 
যথাযথভাবে অযু করা, মসজিদের দিকে ঘন পদক্ষেপে অগ্রসর হওয়া এবং এক নামায শেষ 
হইলে আর এক নামাযের জন্য অপেক্ষায় অধীর থাকা । ইহাই হইল তোমাদের “রিবাত", ইহাই 
আহমাদ ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবূ সালমা ইব্‌ন আবদুর রহমান বলেন ঃ “একদা 
আবু হুরায়রা (রো) আমার নিকট গমন করেন এবং আমাকে বলেন-হে ভ্রাতুল্পুত্র [$ ১ 
1511) sles 13১০119551 25311 এই আয়াতটি কোন্‌ উপলক্ষে অবতীর্ণ হইয়াছে 
তাহা তুমি জান কি? আমি বলিলাম, না। আবু হুরায়রা (রা) বলিলেন, শত্রুদের মুকাবিলায় দৃঢ় 
থাকার জন্য যে যুদ্ধের প্রয়োজন সেই যুদ্ধ তখন ছিল না। অতএব এই আয়াতটি সেই সকল 
লোকদের উদ্দেশ্যে নাযিল হয় যাহারা মসজিদকে আবাদ রাখিত ও যথাসময়ে নামায আদায় 
করিত এবং আল্লাহর যিকির-আযৃকার করিত । আল্লাহ্‌ তা'আলা এই সকল লোকদিগকে লক্ষ্য 
করিয়া বলেন 19:০1 অর্থাৎ যথাযথভাবে পীচ ওয়াক্ত নামায আদায় কর আর 1১4. 
প্রবৃত্তি ও কামাগ্নিকে দমাইয়া রাখ এবং 151১9 মসজিদের দিকে গমন কর। অতঃপর 
411151 আল্লাহকে ভয় কর এবং ১:18: 1451 তবে হয়তো তোমাদের উদ্দেশ্য সাধনে 
সমর্থ হইবে ৷’ আবু হুরায়রা (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা, দাউদ ইব্‌ন সালিহ, 
মাসআব ইবৃন ছাবিত ও সাঈদ ইব্‌ন মানসুরের সূত্রে হাকেম স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা 
করিয়াছেন। 

আলী (রা) হইতে ধারাবাহিকভাবে শুরাহবীল, আবদুল্লাহ ইব্‌ন সাঈদ মুকবিরীর দাদা, 
আবদুল্লাহ ইব্‌ন সাঈদ মুকবিরী, ইব্‌ন ফুযাইল, আবু সায়িব ও ইব্‌ন জাবির বর্ণনা করেন যে, 
আলী (রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন, আমি কি তোমাদিগকে এমন একটি কথা বলিব 
না, যদ্ধারা আল্লাহ তোমাদের পাপ মোচন করেন এবং মর্যাদা বৃদ্ধি করিয়া দেন ? আমরা 
বলিলাম, হ্যা বলুন, হে আল্লাহর রাসূল! তিনি বলিলেন, বিপদে ও কঠিন সময়ে যথাযথভাবে 
অযু করা, মসজিদের দিকে ঘন ঘন যাওয়া এবং এক ওয়াক্ত নামায শেষ হইলে অপর ওয়াক্তের 
উপস্থিতির জন্য অপেক্ষায় থাকা, ইহাই হইল তোমাদের জন্য “রিবাত' | 


Contents 


সূরা আলে ইমরান ৭২১ 


ইব্‌ন সালাম বারনুছী, মুহাম্মদ ইব্‌ন আলী ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবূ আইয়ুব 
(রা) বলেন ঃ 

একদা রাসূলুল্লাহ সো) আমাদের নিকট তাশরীফ আনেন এবং আমাদিগকে বলেন, 
তোমাদিগকে এমন একটি কথা বলিব কি, যদ্ধারা পাপ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায় ? আমরা 
বলিলাম, হ্যা বলুন, হে আল্লাহ্র রাসূল! তিনি বলিলেন, বিপদে ও সংকটাবস্থায় ভাল করিয়া 
অযু করা, মসজিদে বেশি বেশি গমন করা এবং এক ওয়াক্ত নামায শেষ হইলে অপর ওয়াক্তের 
জন্য অপেক্ষায় থাকা । অতঃপর বলিলেন ঃ [9১০31১০113০ Ul Ls 
০৮1৮5 তল এ |, 3519 1315 এই আয়াতের ভাবার্থ হইল উহা । অর্থাৎ 
ক্রমাগতভাবে মসজিদে অবস্থান করা । তবে এই সূত্রে হাদীসটি অত্যন্ত দুর্বল। 

দাউদ ইব্‌ন সালিহ হইতে ধারাবাহিকভাবে মাসআব ইব্‌ন ছাবিত ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন 
যুবাইর ও আবদুল্লাহ ইব্‌ন মুবারাক বর্ণনা করেন যে, দাউদ ইবন সালিহ বলিয়াছেন ৪ 

‘আমাকে আবূ সালমা ইবৃন আবদুর রহমান বলেন যে, হে ভ্রাতুষ্পুত্র! তুমি জান কি 
1১1১91919১1 এই আয়াতটি কোন্‌ উপলক্ষে নাযিল হইয়াছে ? আমি 
বলিলাম, না। তিনি বলিলেন, হে ভ্রাতুষ্পুত্র! শত্রুর মুকাবিলায় দৃঢ় থাকার জন্য যে যুদ্ধের 
প্রয়োজন সেই যুদ্ধ রাসূলুল্লাহ (সা)-এর প্রথম যুগে ছিল না। তাই এক ওয়াক্ত নামায শেষ 
হইলে অপর ওয়াক্ত নামাযের জন্য মনোযোগের সহিত অপেক্ষা করার কথা উল্লেখ করিয়া 
আল্লাহ তা“আলা এই আয়াতটি নাযিল করেন। তবে পূর্ব বর্ণিত আৰু হুরায়রার রিওয়ায়েতটি 
তাহার ব্যক্তিগত অভিমত বলিয়া খ্যাত। 

কেহ বলিয়াছেন £ £০1,411 এর অর্থ হইল শত্রুর মুকাবিলায় যুদ্ধ করা, ইসলামী রাষ্ট্রের 
সীমান্ত রক্ষা এবং ইসলামের শক্রদিগকে মুসলমানদের শহরে প্রবেশ করা হইতে বাধা দেওয়া । 
মি বতা কতক গন সর ররর রানির রান রই চর আকা গছ 
পুণ্যেরও সুসংবাদ রহিয়াছে। 

সহল ইব্‌ন সা'আদ আস্‌ সাঈদীর সূত্রে বুখারী রে) স্বীয় বুখারী শরীফে বর্ণনা করিয়াছেন 
যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহর পথে একদিন যুদ্ধ করা বা একদিন ইসলামী রাষ্ট্রের 
সীমান্ত পাহারা দেওয়া পৃথিবী ও পৃথিবীর সমুদয় বস্তু হইতে উত্তম। 

হাদীস ঃ সালমান ফারসীর (রা) সূত্রে মুসলিম (সা) বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন, একটি রাত ও একটি দিবস সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকা একমাস রোযা রাখা 
এবং নামায পড়া হইতে উত্তম। অতঃপর যদি সে অবস্থায় মৃত্যুবরণ করে, তবে দুনিয়ায় যে 
সমস্ত সৎকাজ সে করিত তাহার ছাওয়াব সব সময় জারী থাকিবে ও তাহার রিযিক জারী 
থাকিবে এবং সে কবরের সওয়াল জওয়াব হইতে বাচিয়া থাকিবে । 
হানী খাওলানী, হায়াত ইব্‌ন শুরাইহ, ইব্‌ন মুবারাক, ইসহাক ইব্‌ন ইব্রাহীম ও ইমাম আহমাদ 
বর্ণনা করেন যে, ফুযালা ইব্‌ন উবাইদ (রা) বলেন ঃ 

আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, প্রত্যেক মৃত ব্যক্তির 
আমল মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হইয়া যায়। একমাত্র সেই ব্যক্তির আমল জারী থাকে, যে ব্যক্তি 


কাছীর (২য় খণ্ড)__-৯১ 


Contents 


৭২২ l তাফসীরে ইব্‌ন কাছীর 


সীমান্ত পাহারায় নিয়োজিত থাকার সময় মৃত্যুবরণ করে । তাহার আমল কিয়ামত অবধি বৃদ্ধি 
পাইতে থাকে এবং সে কবরের সওয়াল জবারের ফিতনা হইতে রেহাই পায়। আবু হানী 
খাওলানীর সনদে তিরমিযী এবং আবু দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (রা) বলেন, 
হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের । ইব্‌ন হাববান স্বীয় সহীহ সংকলনে এই হাদীসটি উদ্ধৃত 
করিয়াছেন। 
ইব্‌ন লাহীআ এবং একযোগে আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ, আবূ সাঈদ, হাসান ইব্‌ন মূসা এবং 
ইয়াহয়া ইবন ইসহাক ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, উকবা ইব্‌ন আমের বলেন ঃ 
আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি, তিনি বলিয়াছেন, প্রত্যেক মৃত ব্যক্তির আমল 
তাহার মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হইয়া যায়। কিন্তু সীমান্ত প্রহরাবস্থায় মৃত্যুবরণকারীর আমল 
পুনরুথান পর্যন্ত জারী থাকে এবং সে কবরের প্রশ্ন-উত্তর হইতে রেহাই পাইবে । আবদুল্লাহ 
ইব্‌ন ইয়াধীদ ওরফে মুকবিরীর সূত্রে হারিছ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবুল হামাদ স্বীয় মুসনাদের 
(০. =) পুনরুথান পর্যন্ত তাহার আমল বৃদ্ধি পাইতে থাকিবে-এই পর্যন্ত বর্ণনা করা 
হইয়াছে। উহাতে (০।311) অর্থাৎ কবরের সওয়াল-জবারের ফিতনা হইতে মুক্তি পাবার কোন 
উল্লেখ নাই। 

হাদীস £ আবু হুরায়রা হইতে ধারাবাহিকভাবে মা'বাদ, যুহরা ইব্‌ন সামাদ, লাইছি, 
আবদুল্লাহ ইব্‌ন ওহাব, ইউনুস ইব্‌ন আবদুল আলা ও ইবৃন মাজা স্বীয় সুনানে বর্ণনা করিয়াছেন 
যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি সীমান্ত প্রহরায় নিয়োজিত অবস্থায় মৃত্যুবরণ করিবে 
তাহার পুণ্যসমূহ বৃদ্ধি পাইতে থাকিবে এবং তাহার রিযিক জারী থাকিবে । পরন্ধু সে কবরের 
প্রশ্ব-উত্তরের ফিতনা হইতে মুক্তি পাইবে এবং আল্লাহ তা'আলা তাহাকে কিয়ামতের দিনের 
ভয়াবহ পরিস্থিতিতে বিশেষ নিরাপত্তাধীনে উথিত করিবেন । 
মূসা ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
যে ব্যক্তি সীমান্ত প্রহরার অবস্থায় মৃত্যুবরণ করিবে, সে কবরের কঠিন প্রশ্ন-উত্তর হইতে মুক্তি 
পাইবে, কিয়ামতের ভয়াবহতা হইতে তাহাকে নিরাপদ রাখা হইবে, বেহেশত হইতে 
সকাল-সন্ধ্যায় তাহাকে খাদ্য দেওয়া হইবে এবং কিয়ামত পর্যন্ত তাহার সৎকাজগুলি বৃদ্ধি 
পাইতে থাকিবে । . 
ইমাম আহমাদ বর্ণনা করেন যে, উন্মুদ্দারদা (রা) বলেন £ যে ব্যক্তি তিন দিন সীমান্ত প্রহরায় 
থাকিবে, তাহাকে পূর্ণ বছর সীমান্ত প্রহরায় নিযুক্ত থাকার পুণ্য দেওয়া হইবে। 
কাহমাস, মুহাম্মাদ ইব্‌ন জাফর ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, মাসআব ইব্ন ছাবিত ইব্ন 
আবদুল্লাহ ইব্‌ন যুবাইর বলেন ঃ 


Contents 


সূরা আলে ইমরান ৭২৩ 


একদা উছমান (রা) মিম্নারের উপর উঠিয়া বলেন, আমি তোমাদিগকে রাসূলুল্লাহ (সা)-এর 
একটি হাদীস বলার ইচ্ছা করিয়াছি, যাহা ইহার আগ পর্যন্ত বিশেষ চিন্তা করিয়া তোমাদিগকে 
বলা হইতে বিরত ছিলাম ৷ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, 
একটি রাত্রি আল্লাহর পথে প্রহরায় থাকা এমন হাজার রাত হইতে উত্তম, যেই রাতগুলিতে 
দাড়াইয়া ইবাদত করা হয় এবং উহার দিনগুলিতে রোযা রাখা হয়। উছমান হইতে 
ধারাবাহিকভাবে মাসআব ইব্‌ন ছাবিত, কাহমাস, রূহ এবং আহমাদ্‌ও ইহা বর্ণনা করিয়াছেন। 

উছমান রো) হইতে অন্য আর একটি সূত্রে উছমান ইব্‌ন আফফানের (রা) গোলাম আবু 
সালিহ হইতে ধারাবাহিকভাবে আবূ আকিল যুহরা ইব্‌ন মা'বাদ, লাইছ ইব্‌ন সাআদ, হিশাম 
ইব্‌ন আব্দুল মালিক, হাসান ইব্‌ন আলী খালাল ও তিরমিযী বর্ণনা করেন যে, আবূ সালিহ বলেন 
£ আমি উছমানের (রা) নিকট শুনিয়াছি যে, তিনি মিশ্বারের উপর বসিয়া বলিতেছিলেন, আমি 
একটি হাদীস রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছিলাম । কিন্তু উহা বলিলে তোমরা হয়ত আমার 
নিকট হইতে (মদীনা হইতে) পালাইয়া (সীমান্তে) চলিয়া যাইবে- এই আশংকায় এতদিন উহা 
তোমাদিগকে বলি নাই । তবে উহা গ্রহণ বা বর্জনের ব্যাপারে তোমাদের স্বাধীনতা রহিয়াছে । 
যাহা হউক, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি, বলিয়াছিলেন, সীমান্তের যে 
কোন প্রান্তে একটি দিন প্রহরায় নিয়োজিত থাকা এক হাজার রাত ও দিন ইবাদতে ব্যয় করা 
হইতেও উত্তম। 

তিরমিযী রে) বলেন £ এই সূত্রে হাদীসটি হাসান। মূলত হাদীসটি দুর্বল ৷ বুখারী (র) 
বলেন £ উছমান (রা)-এর গোলাম আবু সালিহর প্রকৃত নাম হইল বারকান। কেহ বলিয়াছেন, 
তাহার নাম হইল হারিছ ৷ আল্লাহই ভাল জানেন । 

লাইছ ইব্‌ন সাআদ এবং আবদুল্লাহ ইব্‌ন লাহীআর সনদে ইমাম আহমাদও ইহা বর্ণনা 
করিয়াছেন! তবে আব্দুল্লাহ ইব্‌ন লাহীআর বর্ণনায় এইটুকু বেশি রহিয়াছে-“অতঃপর উছমান 
(রা) বলিলেন, যাহা হউক, এইবার বল আমি কি হাদীসটি তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি? 
সকলে বলিল, হ্যা । অতঃপর তিনি বলিলেন, হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন।' 

হাদীস £ মুহাম্মাদ ইব্‌ন মুনকাদির হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান, ইবন আবূ উমর ও 
আবূ ঈসা তিরমিযী (র) বর্ণনা করেন যে, মুহাম্মাদ ইব্‌ন মুনকাদির রে) বলেন ঃ “একদা 
সালমান ফারসী (রা) শুরাহবীল ইব্‌ন সিমত (রা)-এর নিকট দিয়া যাইতেছিলেন। তিনি ও 
তাহার সংগীরা বহুদিন পর্যন্ত সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকিয়া হাপাইয়া উঠিয়াছিলেন। তিনি 
তাহাদের মানসিকতা বুঝিয়া তাহাকে বলিলেন, হে ইব্‌ন সিমত! আমি রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট একটি হাদীস শুনিয়াছিলাম । তুমি উহা শুনিবে কি ? তিনি বলিলেন, হ্যা, বলুন। সালমান 
ফারসী (রা) বলিলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন-এক 
রাত্রি সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকা এক মাসের রোযা ও নামায হইতে উত্তম । অতঃপর যদি 
সে সেই অবস্থায় মৃত্যুবরণ করে, তবে সে কবরের সওয়াল-জবাবের আপদ হইতে পরিত্রাণ 
পাইবে এবং তাহার আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পাইতে থাকিবে ।' একমাত্র তিরমিযী এই সূত্রে 
ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, হাদীসটি উত্তম পর্যায়ের । তবে অন্যান্য সংকলনে 
আরও বাড়াইয়া উদ্ধৃত হইয়াছে । তবে উহার সনদসমূহ মুত্তাসিল নহে। কারণ, ইব্‌ন 
মুনকাদিরের রিওয়ায়েতে সালমাকে অনুল্পলেখ রাখা হইয়াছে। 


Contents 


এজ 


৭২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমার অভিমত এই $ ইহা স্পষ্ট যে, মুহাম্মাদ ইব্‌ন মুনকাদির শুরাহবীল ইব্‌ন সিমতের 
নিকট শুনিয়াছেন। তেমনি মুসলিম ও নাসায়ী মাকহুল ও আবূ উবায়দা ইব্‌ন উকবার সনদে 
রিওয়ায়েত করিয়াছেন। তাহারা উভয়ে শুরাহবীল ইব্‌ন সিমত হইতে বর্ণনা করিয়াছেন এবং 
সিমত সালমান ফারসীর সাহচর্যপ্রাপ্ত ব্যক্তি । এই সূত্রেই রাসূলুল্লাহ (সা) হইতে সালমান ফারসী 
(রা) বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, ‘একদিন একরাত্রি সীমান্ত প্রহরায় 
নিয়োজিত থাকা একমাস রোযা রাখা ও নামায পড়া হইতে উত্তম । আর যদি সে সেই অবস্থায় 
মারা যায় তবে তাহার আমল জারী রাখা হইবে এবং উহা ক্রমা্য়ে বৃদ্ধি পাইতে থাকিবে । 
তাহার রিযিকও জারী থাকিবে এবং তাহাকে কবর আযাব হইতে মুক্ত রাখা হইবে ।” পূর্বে কেবল 
মুসলিমের রিওয়ায়েতে ইহা বর্ণিত হইয়াছে। 

হাদীস £ উবাই ইব্‌ন কাআব হইতে ধারাবাহিকভাবে মাকহুল, আবদুর রহমান ইব্‌ন আমর, 
আমর ইব্‌ন সাবীহ, মুহাম্মাদ ইব্‌ন ইয়ালা সালিমী, মুহাম্মাদ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন সামুরা ও ইবৃন 
মাজা বর্ণনা করেন যে, উবাই ইব্‌ন কাআব (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
মুসলমানদের নিরাপত্তার লক্ষ্যে এক রাত্রি কিংবা একটি দিন সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকা 
রমযান মাস ব্যতীত সাধারণ এক বৎসর রোযা রাখা ও নামায পড়া হইতে আল্লাহর নিকট 
অধিক পছন্দনীয় এবং পুণ্যের দিক দিয়াও অনেক বেশি উত্তম । আর যদি সেই ব্যক্তি এই কাজে 
নিহত না হইয়া নিরাপদে ফিরিয়া আসে, তবুও তাহার আমলনামায় এক হাজার বৎসর পর্যন্ত 
পাপ লেখা নিষিদ্ধ ও পুণ্য লেখা অব্যাহত থাকিবে । এভাবে কিয়ামত পর্যন্ত সীমান্ত প্রহরার 
ছাওয়াব সে পাইতে থাকিবে ।' এই সূত্রে হাদীসটি কেবল দুর্বলই নয়, বরং বর্জনীয় বটে। 
কেননা, উমর ইব্‌ন সাবীহ একজন অভিযুক্ত ব্যক্তি। 
মুহাম্মাদ ইবৃন শু'আইব ইবৃন শাবুর, ঈসা ইব্‌ন ইউনুস রমলী ও ইব্‌ন মাজা বর্ণনা করেন যে, 
আনাস ইব্ন মালিক (রা) বলেন ৪ 

“আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, মুসলিম সৈন্যদের 
পরিবারবর্গের সাথে থাকিয়া এক বৎসরের সিয়াম ও কিয়াম হইতে উত্তম । এমন কি যদি বছরের 
প্রত্যেক দিন এক হাজার দিনের সমানও হয় ।” হাদীসটি দুর্বল এবং সাঈদ ইব্‌ন খালিদকে আবু 
যারাআ প্রমুখ ইমাম দুর্বল দাবি করিয়াছেন। উকাইলী (র) বলিয়াছেন ঃ তাহার হাদীস 
গ্রহণযোগ্য নহে। ইব্‌ন হাব্বান রে) বলিয়াছেন ঃ তাহার হাদীস দ্বারা দলিল দেওয়া জায়েয 
নহে। হাকাম (র) বলিয়াছেন ঃ এই ব্যক্তি আনাসের সূত্রে বহু হাদীস জাল করিয়াছেন । 
ইব্‌ন মাজা বর্ণনা করেন যে, উক্বা ইব্‌ন আমের জুহানী (রা) বলেন ঃ দ্রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন, নিরাপত্তা প্রহরীকে আল্লাহ করুণা করুন৷’ এই সনদে ইব্‌ন আবদুল আযীয রে) 
এবং উক্বা ইব্‌ন আমেরের মধ্যে ছেদ রহিয়াছে। আর উভয়ের মধ্যে সময়েরও বিস্তর তফাত 
রহিয়াছে । আল্লাহই ভালো জানেন। 


Contents 


সূরা আলে ইমরান ৭২৫ 


হাদীস ঃ সহল ইব্‌ন হানযালা হইতে ধারাবাহিকভাবে সুলুলী, ইব্‌ন সালাম ওরফে 
মুআবিয়া, আবু তাওবা ও আবু দাউদ বর্ণনা করেন যে, সহল ইবৃন হানযালা (রা) বলেন ৪ 

'হুনাইনের যুদ্ধে আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে গমন করি । মাগরিবের ওয়াক্ত হইয়া 
গেলে আমরা রাসূলুল্লাহর সঙ্গে নামায আদায় করি। ইতিমধ্যে একজন অশ্বারোহী আসিয়া 
বলেন, হে আল্লাহর রাসূল! আমি সম্মুখে বহু দূর পৌঁছিয়াছিলাম এবং অমুক অমুক পাহাড় 
দেখিতে পাইলাম । আর লক্ষ্য করিলাম যে, হাওয়াযিব নদের নিকট বহু মহিলা, শিশু.ও বকরী 
রহিয়াছে। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) মৃদু হাসিয়া বলিলেন, ইন্শা আল্লাহ আগামী দিন সেই 
সকল তোমাদের গনীমাতরূপে গণ্য হইবে । অতঃপর রাসূলুল্লাহ বলিলেন, আজ রাতে পাহারায় 
থাকিবে কে ? আনাস ইব্‌ন আবু সামাদ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি থাকিব । রাসূলুল্লাহ 
(সা) বলিলেন, যাও, সাওয়ারী নিয়া আস। অতঃপর তিনি ঘোড়ায় সাওয়ার হইয়া হাযির 
হইলেন । রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, এ ঘাটিতে চলিয়া যাও এবং উহার পর্বতের চূড়ায় 
আরোহণ কর । সাবধান! সকাল পর্যন্ত তাহাদের সহিত যেন তোমাদের অপ্রীতিকর কোন ঘটনা 
. না ঘটে । 

সকাল হইলে রাসূলুল্লাহ (সা) বাহির হইয়া আসিয়া মুসাল্লার উপর দীড়াইয়া দুই রাকাআত 
নামায পড়েন। অতঃপর বলেন, তোমাদের অশ্বারোহী প্রহরীর কোন সাড়া পাও নি ? একজন 
বলিলেন, হে আল্লাহর রাসূল! না, কোন সাড়াশব্দ পাইতেছি না। অতঃপর সারি বাধিয়া সকলে 
নামাযে দীড়াইয়া গেল। তখন রাসূল (সা) নামায পড়িতেছিলেন বটে, কিন্তু তাহার লক্ষ্য ছিল 
ঘাটির দিকে । এইভাবে নামায শেষ হইল ৷ নামায শেষ করিতেই রাসূলুল্লাহ (সা) বলিলেন, 
সুসংবাদ! তোমাদের অশ্বারোহী প্রহরী .আসিতেছে। আমরাও ঝোপের মধ্য দিয়া উকি দিয়া 
দেখিতেছিলাম ৷ ইতিমধ্যে সে নবী (সা)-এর নিকট উপস্থিত হইয়া বলিল, আমি সেখানে গিয়া 
আপনার নির্দেশ মোতাবেক চূড়ায় অবস্থান করি এবং সেখানে রাত্রি যাপন করি । সকাল হইলে 
আমি তাহাদের অন্য ঘাটিগুলিরও খৌঁজ-খবর নিই। কিন্তু উহাতে কাহাকেও দেখিতে পাইলাম 
না। | 

রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, রাত্রে তুমি কি সেই স্থান হইতে নিচে অবতরণ 
করিয়াছিলে ? তিনি বলিলেন, না, শুধু নামায এবং পায়খানা পেশাবের প্রয়োজনে কখনও 
নামিয়াছিলাম। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, তুমি নিজের জন্য বেহেশত 
ওয়াজিব করিয়া নিয়াছ। এখন তোমার আর কোন আমল না করিলেও চলিবে ।' রবী“আ ইব্‌ন 
নাফে' ওরফে আবূ তাওবা হইতে মুহাম্মাদ ইবৃন ইয়াহয়া ইব্‌ন মুহাম্মাদ ইবৃন কাছীর হারানীর 
সূত্রে নাসায়ীও বর্ণনা করিয়াছেন। 
ইবৃন শুরাইহ, যায়িদ ইব্‌ন হাব্বাব ও ইমাম আহমাদ (র) বলেন £ 

অন্য একটি সুত্রে বর্ণিত হইয়াছে যে, আবূ আলী হানাফী বলেন, আমি আবূ রাইহানার 
নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন-আমরা কোন যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে ছিলাম । 
একটা উচু পাহাড়ের উপর আমরা অবস্থান নিয়াছিলাম, অত্যন্ত শীত পড়িতেছিল। শীতের 
প্রকোপে কেহ কেহ পরিখা খনন করিয়া উহার মধ্যে স্থান নিতেছিল। তখন রাসূলুল্লাহ (সা) 


Contents 


. ৭২৬ তাফসীরে ইব্ন কাছীর 


সকলকে ডাকিয়া বলেন, কে আছ, আজ রাতে আমাদের নিরাপত্তার জন্য পাহারা দিবে এবং 
উত্তম দু'আ নিবে ? একজন আনসার বলিলেন, আমি প্রস্তুত আছি, হে আল্লাহ্র রাসূল! 
রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, আমার কাছে আস । তিনি নিকটে গেলে তাহাকে বলিলেন, 
তোমার পরিচয় কি? তিনি নিজকে আনসার বলিয়া পরিচয় দিলেন । রাসূলুল্লাহ তাহাকে বহু 
দু'আ করিলেন। 

আবু রাইহানা বলেন, আমি দু'আ শুনিয়া বলিলাম, আমিও প্রহরায় নিয়োজিত থাকিব। 
রাসূলুল্লাহ বলিলেন, আমার নিকটে আস। আমি তাহার নিকটে গেলে তিনি বলিলেন, তোমার 
নাম কি? আমি বলিলাম, আবূ রাইহানা। তারপর রাসূলুল্লাহ (সা) দু'আ করিলেন। কিন্তু 
আনসারের তুলনায় দু'আ কম ছিল। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন ঃ সেই চক্ষুর জন্য 
জাহান্নামের আগুন হারাম, যে চক্ষু আল্লাহ্র ভয়ে ক্রন্দন করে এবং সেই চক্ষুর জন্যও 
জাহান্নামের আগুন হারাম, যে চক্ষু আল্লাহর ওয়াস্তে পাহারায় নিয়োজিত থাকে ।' যায়িদ ইব্‌ন 
হাব্বাব হইতে উসামা ইব্‌ন ফযলের সূত্রে এবং আব্দুর রহমান ইব্‌ন শুরাইহ হইতে 
ধারাবাহিকভাবে ইব্‌ন ওয়াহাব ও হারিছ ইব্‌ন মিসকীনের সূত্রে নাসায়ী ইহা বর্ণনা করিয়াছেন। 
উভয় রিওয়ায়েতই আবূ আলী বাজিনীর সূত্রে বর্ণনা করা হইয়াছে। 

হাদীস £ ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন আবূ রিবাহ, আতা খোরাসানী, 
শুআইব ইব্‌ন যারীক, আবূ শায়বা এবং বাশার ইব্‌ন আম্বার, নসর ইব্‌ন আলী জাহ্যামী ও 
তিরমিযী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ “আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, সেই চোখ দুইটিকে জাহান্নামের আগুন স্পর্শ করিবে না, যে 
চোখ দুইটি আল্লাহর ভয়ে কীদে। তেমনি সেই চোখ দুইটিও, যে দুইটি আল্লাহর ওয়াস্তে 
নিরাপত্তা প্রহরায় নিয়োজিত থাকে ।' অতঃপর তিরমিযী রে) বলেন যে, হাদীসটি হাসান গরীব 
পর্যায়ের। তাহা ছাড়া এই হাদীসটি শুআইব ইব্‌ন যরীকের সনদ ব্যতীত অপরিচিত। তবে 
উছমান (রা) এবং আবূ রাইহানার (রা) সনদেও ইহা বর্ণিত হইয়াছে। উছমান (রা) এবং আবু 
রাইহানার (রা) হাদীস ইতিপূর্বে আলোচিত হইয়াছে। 
ইয়াহয়া ইব্‌ন গাইলান ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, মুআয ইব্‌ন আনাস (রা) বলেন £ 
‘রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় বাদশাহর নিকট হইতে কোন বেতন-ভাতা ছাড়া 
মুসলমানদের নিরাপত্তার জন্য পাহারা দিবে তাহার চোখ কখনো জাহান্নামের আগুন দেখিবে 
না। শুধু আল্লাহর কসম পূর্ণ হবার জন্য যতটুকু দেখিবে ততটুকুই । কেননা আল্লাহ তা“আলা 
বলিয়াছেন, ৮২১১1 91 ১ 91 প্রত্যেকেই উহার (জাহান্নামের উপর পুলসিরাত দিয়া) 
উপর দিয়া গমন করিবে ।' একমাত্র আহমাদ (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

হাদীস £ আবূ হুরায়রা হইতে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
দীনার, দিরহাম ও পোশাক-পরিচ্ছদের দাস ধ্বংস হউক । কেননা তাহাকে সম্পদ দিলে সে খুশি 
হয় আর না দিলে অসন্তুষ্ট হয়। তাই সে ধ্বংস হউক ও বিনষ্ট হউক । যদি তাহার পায়ে কাটা 
ফুটে তবে সে নিজে উহা বাহির করার কষ্টটুকুও গ্রহণ করে না। অতঃপর সেই ব্যক্তি 
সৌভাগ্যবান যে আল্লাহর পথে যুদ্ধের জন্য অশ্বের বল্পা হাতে তুলিয়া নেয়, মাথার চুলগুলি 
অবিন্যস্ত থাকে এবং পদদ্বয় থাকে কর্দমাক্ত। এই ব্যক্তিকে প্রহরায় নিযুক্ত করা হইলে সে বিনা 
বাক্যে প্রহরায় নিয়োজিত হইবে এবং তাহাকে সৈন্যবাহিনীর অগ্রভাগে নিয়োজিত করিলেও সে 


? 


Contents 


সূরা আলে ইমরান ৭২৭ 


তাহা খুশিতে পালন করিবে । অথচ এই ব্যক্তি এতই অবহেলিত যে, সে কোথাও প্রবেশ করিতে 
চাইলে তাহাকে প্রবেশাধিকার দেওয়া হয় না এবং কাহারো জন্যে সুপারিশ করিলে তাহার 
সুপারিশও গ্রহণ করা হয় না। 
এই হাদীসটি দ্বারা আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হাদীসের উদ্ধৃতি শেষ করা হইল । 
সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান সত্তার, যাহার নিকট আমরা কৃতজ্ঞতাপাশে আবদ্ধ । আমরা 
তাহার প্রশংসার জন্য নিয়োজিত, যদিও আমরা অক্ষম । 
মাদানী, মুছান্না ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, মালিক ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম বলেন ৪ 
হযরত আবূ উবায়দা ইব্‌ন জাররাহ (রা) যুদ্ধক্ষেত্র হইতে আমীরুল মু'মিনীন হযরত উমর (রা) 
এর নিকট পত্র লিখিয়াছিলেন। সেই পত্রে তিনি রোম সৈন্যদের সংখ্যাধিক্য এবং ব্যাপক 
প্রস্তুতির কথা উল্লেখ করিয়া ক্ষীণ ভীতি প্রকাশ করিয়াছিলেন। উত্তরে হযরত উমর (রা) 
লিখিয়াছিলেন যে, কখনো কখনো মু'মিন বান্দাদের উপর সংকীর্ণতা ও বিপদ-আপদ আপতিত 
হয়। কিন্তু উহার পরেই আসে প্রশস্ততা এবং বিজয় । মনে রাখিবে যে, দুইটি সরলতার উপর 
একটি কাঠিন্য বিজয়ী হইতে পারে না। কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
১১১০ KL 4111585151951)5 1552319০11১ 521 চু 
অর্থা হে ঈমানদারগণ! ধৈর্য ধারণ কর এবং মুকাবিলায় দৃঢ়তা অবলম্বন কর। আর 
আল্লাহকে ভয় করিতে থাক যাহাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হইতে পার। 
হাফিজ ইব্‌ন আসাকির রে) “তারজুমাতু আবদিল্লাহ ইব্‌ন মুবারাকে* মুহাম্মাদ ইব্‌ন 
ইব্রাহীম ইব্‌ন আবূ সকীনার সূত্রে বর্ণনা করিয়াছেন যে, হিজরী ১৭০ অথবা ১৭৭ সনে হযরত 
আবদুল্লাহ ইব্‌ন যুবারাক যখন তারাসূস শহর হইতে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন, তখন 
তাহাকে বিদায় দেওয়ার জন্য হযরত মুহাম্মাদ ইব্‌ন ইব্রাহীম ইব্‌ন সাকীনা আসিয়াছিলেন। 
ইব্‌ন মুবারাক তাহার হাতে হযরত ফুযাইল ইব্‌ন ইয়াের নিকট একখানা চিঠি লিখিয়া 
দিয়াছিলেন। উহাতে লেখা ছিল £ 
্‌ ১155505511৬ এ] ০০০ + 0০০০৪৩৭৩৮০১ ০৪৫5 ৪ 
52515755155 5 র 85555555525 55 
০৮১০ ২৮41 ১৬2 4৬৯৯৪ + HEE ই লীন S| 
০০১) 05113 420১541 EA) + 0১০৯৪ ০৯১৩ শিস ০০০৮) 2) 
০১32 ১৮০০ ১১০ ০৬৪7 055০1৩০০১0০ এও 
৮412১ ০৮৯5৩ %€৪৩। ৮21 + ভা 401 ৩৯ ১০ Se] 
১২০০১ ০০০০ ১০৫০। ০727 0১০ ৬১৮৪ 441 ক 
অর্থাৎ হে হারামাইনের ইবাদতকারী! যদি তুমি আমাদের মুজাহিদ বাহিনীকে দেখিতে তবে 
অবশ্যই বলিতে যে, এই মুহূর্তে আমি ইবাদতের নামে খেল-তামাশা করিতেছি মাত্র । সেই 
ব্যক্তি যাহার গণ্ডদেশ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয় এবং সেই ব্যক্তি যে নিজের স্কন্ধ আল্লাহর 
পথে কাটাইয়া রক্তন্নাত হয়, উভয় কি এক! অনেকের ঘোড়া মিথ্যা ও অসৎ কাজে ক্লান্ত হইয়া 


Contents 


৭২৮ তাফসীরে ইবৃন কাছীর 


পড়ে। অথচ আমাদের ঘোড়া যুদ্ধ করিতে করিতে ক্লান্ত হইয়া পড়ে । আগরবাতির সুগন্ধি 
তোমাদের জন্য এবং আমাদের নিকট ঘোড়ার খুরের ধূলাবালিই অত্যন্ত সুগন্ধিময়। আমাদের 
নিকট নবীর এই সহীহ ও সত্য কথা পৌঁছিয়াছে যে, আল্লাহ্র পথে সুসজ্জিত হইয়া যুদ্ধ করার 
সময় যাহার নাসিকায় ধুলাবালি প্রবেশ করিবে তাহার নাসিকায় জাহান্নামের গন্ধও পশিবে না। 
উপরন্তু আল্লাহ তাআলা বলিয়াছেন, শহীদরা মৃত নহে। 

মুহাম্মাদ ইব্‌ন ইব্রাহীম রে) বলেন, আমি মসজিদে হারামে পৌঁছিয়া চিঠিখানা তাহার 
হাতে দেই। তিনি পড়িবার সময় কান্নায় ভাংগিয়া পড়েন এবং বলেন, “আবু আবদুর রহমান 
সত্যই বলিয়াছেন, আমাকে যথার্থ উপদেশ দিয়াছেন। অতঃপর তিনি আমাকে বলিলেন, তুমি 
কি হাদীস লিখ ? আমি বলিলাম, হ্যা, হাদীস লিখি । তিনি বলিলেন, এত কষ্ট করিয়া কোন সুদূর 
হইতে তুমি চিঠিটা বহিয়া আনিয়াছ, তাই ইহার সৌজন্যে তুমি এই হাদীসটা লিখিয়া নাও। আবূ 
হুরায়রা হইতে ধারারাহিকভাবে আবু সালিহ ও মানসুর ইব্‌ন মুতামার বর্ণনা করেন যে, আবূ 
হুরায়রা (রা) বলেন ঃ 

এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আবেদন করিলেন যে, হে আল্লাহর রাসূল ! আপনি 
আমাকে এমন আমল শিখাইয়া দিন, যাহার দ্বারা আমি আল্লাহর পথে যুদ্ধরত মুজাহিদদের 
সমমর্যাদা লাভ করিতে পারি । রাসূলুল্লাহ (সা) বলিলেন-তুমি কি এই শক্তি রাখ যে, আজীবন 
অবিরাম নামায পড়িতে থাকিবে অথচ ক্লান্ত হইবে না এবং রোযা রাখিতে থাকিবে অথচ দুর্বল 
হইয়া পড়িবে না ? লোকটি বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আমি এই ব্যাপারে অত্যন্ত দুর্বল। 
অতঃপর নবী (সা) বলিলেন, যাহার অধিকারে আমার আত্মা সেই মহান সত্তার কসম! যদি তুমি 
ইহা করিতে সমর্থ ও হইতে তবুও মুজাহিদদের সমমর্যাদা লাভ করিতে সমর্থ হইতে না। কেননা 
মুজাহিদদের ঘোড়ার রশি দীর্ঘ হবার ফলে কখনও যদি ঘোড়া লাফালাফি, ছুটাছুটি করে, উহার 
জন্যেও মুজাহিদের আমলনামায় ছাওয়াব লেখা হয়।' 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 111 5351, আল্লাহকে ভয় কর। অর্থাৎ সর্বাবস্থায় 
সর্বকাজে আল্লাহকে ভয় করিতে থাক । যথা নবী (সা) মু'আয ইব্ন জাবালকে (রা) ইয়ামানে 
প্রেরণ করার সময় তাহাকে বলিয়াছিলেন যে, যেখানে যে অবস্থায়ই থাক, আল্লাহর ভয় মনে 
জাগ্রত রাখিবে এবং কোন পাপ করিয়া ফেলিলে তৎক্ষণাৎ কোন পুণ্য করিয়া নিবে। আর. 
সাধারণের সঙ্গে স্যবহার করিবে । ১৯1১১ ৮1] হয়ত তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে 
সমর্থ হইবে । অর্থাৎ ইহকাল ও পরকালে কল্যাণ প্রাপ্ত হইবে। 

মুহাম্মাদ ইব্‌ন কা‘আব কারযী হইতে ধারাবাহিকভাবে আবূ সখর, ইব্‌ন ওয়াহাব, ইউনুস ও 
ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, মুহাম্মাদ ইব্‌ন কা'আব কারযী ৮১১5 ১151 5111 1945/9 এই 
আয়াতাংশের মর্মার্থ বলেন ৪ 

“ইহা দ্বারা আল্লাহ তাআলা তাহার বান্দাদিগকে বলিয়াছেন যে, আমার পক্ষ হইতে 
হইলে পরকালে যখন তোমরা আমার সহিত মিলিত হইবে তখন তোমরা কল্যাণপ্রাপ্ত হইবে 
এবং তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হইবে ৷’ 

সূরা আলে-ইমরানের তাফসীর সমাপ্ত । সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর । 
পরিশেষে আমরা আল্লাহর কুরআন ও নবীর সুন্নাতের উপর আমাদের মৃত্যুদানের জন্য আল্লাহর 
নিকট প্রার্থনা করিতেছি । আমীন। 


Contents 


সুরা নিসা 


১-২৩ আয়াত, মাদানী 


PEAS A dps 


ইব্‌ন আব্বাস (রা) হইতে আ’ওফী রে) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন £ সুরা 
নিসা মদীনায় অবতীর্ণ হইয়াছে । আবদুল্লাহ ইব্‌ন যুবাইর (রা) এবং যায়িদ ইব্‌ন ছাবিতের (রা) 
সূত্রে ইব্‌ন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে ইকরামা, ঈসা ও আবদুল্লাহ ইব্‌ন লাহীআর সূত্রে 
বর্ণিত হইয়াছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ সূরা নিসা অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছিলেন, ‘আর রুদ্ধতা নয়।' 
মাসআব ইব্‌ন কুদাম, মুহাম্মাদ ইব্‌ন বিশার, আবূ বাখতারী আবদুল্লাহ ইব্ন মুহাম্মাদ ইব্‌ন 
শাকির, আবুল আব্বাস মুহাম্মাদ ইব্‌ন ইয়াকুব ও হাকেম স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, 
তামাআয ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ সুরা নিসার মধ্যে 
এমন পাঁচটি আয়াত রহিয়াছে যে, যদি আমি পৃথিবী ও উহার মধ্যবর্তী সকল সম্পদ পাইতাম 
তবু তত খুশি হইতাম না, এই আয়াতগুলি পাইয়া আমি যত খুশি হইয়াছি। যথা ঃ 

555 07851741552 411 01 অর্থাৎ আল্লাহ তা'আলা কাহারও প্রতি অণু পরিমাণ 
অত্যাচার করেন না। 

«ie চক 05 9০019৮5৯591 অর্থাৎ তোমরা যদি বড় বড় পাপ হইতে বাচিয়া 
থাক, তবে তিনি ছোট ছোট পাপ ক্ষমা করিয়া দিবেন। 

51515 SI aS IES SIAL TUNG ১ অর্থাৎ নিশ্চয় আল্লাহ 
তা'আলা তাহার সহিত অংশী স্থাপনকারীনের ক্ষমা করেন না। তবে অবশিষ্ট পাপীদের যাহাকে 
ইচ্ছা ক্ষমা করিয়া দেন। 

JE ৫০৪১1 (৯4১ ১14১1 315 অর্থাৎ সেই লোকগুলি যদি নিজেদের জীবনের 
উপর অত্যাচার করার পর তোর্মার নিকট আসিয়া যাইত এবং নিজেরাও যদি স্বীয় পাপের জন্যে 
আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করিত আর রাসূলও যদি তাহাদের জন্যে ক্ষমা প্রার্থনা 
করিতেন তবে তাহারা আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল ও মেহেরবান হিসাবে পাইত। 

অতঃপর হাকেম বলেন যে, ইহার সনদ সহীহ বটে, কিন্তু ইহার মধ্যে আবদুর রহমান 
নামক একজন বর্ণনাকারী তাহার পিতার নিকট হইতে শোনার ব্যাপারে মতভেদ রহিয়াছে । 


কাছীর (২য় খণ্ড)-_-৯২ 


Contents 


৭৩০ | তাফসীরে ইব্ন কাছীর 


অন্য একটি রিওয়ায়েতে ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে জনৈক ব্যক্তি, মুআম্মার ও 
আবদুর রাযযাক বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রো) বলেন $ সূরা নিসার পাঁচটি আয়াত 
আমার নিকট পৃথিবী ও উহার সমুদয় বস্তু হইতে বহু মূল্যবান । 
ূ এক- 50৯১4৫১০১৫১ 4১5 03895 05 ALK (১০৯5 ৩| অর্থাৎ তোমরা যদি 
বড় বড় পাপ হইতে বাচিয়া থাক তবে ছোট ছোট পাপ তিনি নিজেই ক্ষথা করিয়া দিবেন। 

দুই- (৫০055 255০5 এও ও 515 অর্থাৎ যাহার যে পুণ্য থাকে তাহার প্রতিদান তিনি 
তাহাকে দ্বিগুণ বৃদ্ধি করিয়া দেন। 

তিন-: UES SAL CUS 9545১555545 SS 01 85০9 4019 ১| অর্থাৎ নিশ্চয় 
আল্লাহ তাহার সঙ্গে অংশ শ স্থাপনকারীদেরকে ক্ষর্মা করেন না এর্বং অবশিষ্ট পাসীদের যাহাকে 
ইচ্ছা ক্ষমা করিয়া থাকেন। 

চার- Lai) 1১05 211 ১৯০ ALE RN 
অর্থাৎ যে পাপ কার্য করে অথবা স্বীয় জীবনের উপর অত্যাচার করে, সে যদি আল্লাহর নিকট 
ক্ষমা প্রার্থনা করে তবে সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাইবে । ইব্‌ন জারীর ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস্‌ হইতে ধারাবাহিকভাবে কাতাদা ও আবু সালিহর সূত্রে বর্ণনা করা হইয়াছে 
যে, ইব্‌ন আব্বাস রো) বলিয়াছেন $ সূরা নিসার মধ্যে এমন আটটি আয়াত নাযিল হইয়াছে 
যাহা উম্মতের জন্য সেই জিনিস হইতে উত্তম যাহার মধ্যে সূর্য উদিত ও অস্তমিত হয়। যথা ৪ 
41515০৮55১৮ 9 ০২০5৩ ৮০৪ র॥। ৪০ 

অর্থাৎ আল্লাহ তোমাদের জন্যে সবকিছু পরিষ্কারভাবে বর্ণনা করিয়া দিতে চান, তোমাদিগকে 
পূর্ববতীদের পথ প্রদর্শন করিতে চান এবং তোমাদিগকে ক্ষমা করিতে চান। আল্লাহ মহাজ্ঞানী ও 
প্রজ্ঞাময়। 

SE LS STE 0১০8 02 ০১১০০ এত তত St 
(২০০ অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হইতে চান এবং যাহারা রিপুর অনুসারী 
তাহারা চায়, তোমরা পথ হইতে বিচ্যুত হও। 

ais SLL 3155 LE 3555 51 I ১০ অৰ্থাৎ মানুষকে যেহেতু দুৰ্বল 
করিয়া সৃষ্টি করা হইয়াছে, সেহেতু আল্লাহ তোমাদের বোঝা হালকা করিতে চান। 

অবশিষ্ট পাচটি ইব্‌ন মাসউদের রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে। 
উআইনা ও আবূ নঈমের সূত্রে হাকেম বর্ণনা করেন যে, ইব্‌ন আবু মুলাইকা বলেন £ আমি ইবৃন 
আব্বাস রো)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন ৪ “তোমরা সূরা নিসা সম্পর্কে আমাকে 
জিজ্ঞাসা কর। কেননা আমি শিশুকাল হইতে কুরআন পড়া আরম্ভ করিয়াছি।” হাকেম রে) . 
বলেন- হাদীসটি সহীহদ্বয়ের শর্ত মুতাবিক সহীহ বটে, কিন্তু তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। 


Contents 


নী ৭৩১ 
৩০9 টিটো 2) লি লিপ পাপ 62১? 


০03৩ (2৪) 


১. “হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদিগকে এক 
ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার সংগিনী সৃষ্টি করিয়াছেন, যিনি 
তাহাদের দুইজন হইতে বহু নর-নারী বিস্তার করেন । আর আল্লাহকে ভয় কর যাহার নামে 
তোমরা একে অপরের কাছে যাঞ্ঞা কর এবং সতর্ক থাক আত্মীয়তার বন্ধন সম্পর্কে । আল্লাহ 
তোমাদের উপর তীক্ষ দৃষ্টি রাখেন ৷" 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদিগকে খোদাভীরু হওয়ার নির্দেশ দিয়া বলিতেছেন 
যে, তাহারা যেন তাহার ইবাদত ও একত্ের মধ্যে অন্য কোন সত্তাকে শরীক না করে । অতঃপর 
তিনি আরও বলেন, তিনি স্বীয় ক্ষমতা ও দক্ষতার দ্বারা এক ব্যক্তি হইতে সকল মানুষকে সৃষ্টি 
করিয়াছেন । সেই ব্যক্তি হইলেন আদম (আ)। (৫2:9 (৫১০ 5155 তিনি তাহার হইতে তাহার 
সংগিনীকে সৃষ্টি করিয়াছেন। সেই সংগিনী হইলেন হাওয়া (আ)। যাহাকে আদম (আ)-এর বাম 
পাঁজর হইতে উদ্ভূত করা হইয়াছে । তখন আদম (আ) ঘুমাইয়াছিলেন। জাগিয়া তিনি তাহার 
সঙ্গে শায়িত এক রমণীকে দেখিয়া আশ্চর্যািত হন। অতঃপর জৈবিক চাহিদায় স্বাভাবিকভাবে 
একে অপরের প্রতি আকৃষ্ট হন। 
মাকাতিল, আবু হাতিম ও ইবৃন আবু হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন £ পুরুষ ' 
হইতে মহিলা সৃষ্টি করা হইয়াছে। সুতরাং তাহার প্রয়োজনও পুরুষের মধ্যে রাখা হইয়াছে। 
আর পুরুষকে মাটি হইতে সৃষ্টি করা হইয়াছে বিধায় তাহার প্রয়োজন মাটিতে লুক্কায়িত রাখা 
হইয়াছে । অতএব তোমরা স্ত্রীদেরকে আড়াল করিয়া রাখ । 

সহীহ হাদীসে বর্ণিত হইয়াছে যে, মহিলাদিগকে পাজরের হাড় হইতে সৃষ্টি করা হইয়াছে । 
আর পাঁজরের সবচেয়ে উপরের হাড়টি হইতেছে সবচেয়ে বেশি বক্র ৷ অতএব তুমি যদি উহা 
সোজা করিতে যাও তবে ভাংগিয়া যাইবে । আর যদি তুমি উহার বক্রতায় হস্তক্ষেপ না করিয়া 
কৌশলে উপকৃত হইতে সচেষ্ট হও তবে তুমি উহা দ্বারা উপকার লাভ করিতে সমর্থ হইবে। 

আল্লাহ তা'আলা বলেন ৪ %:১ 1১৯ 8১১ ২৫১০ 555 আর তিনি বিস্তার 
করিয়াছেন তাহাদের দুইজন হইতে অগণিত পুরুষ ও নারী । অর্থাৎ তিনি আদম ও হাওয়া হইতে 
অগণিত নর-নারী সৃষ্টি করিয়াছেন। অতঃপর তিনি সেই সকল নর-নারীকে পৃথিবীর আনাচে 
কানাচে বিস্তৃত করিয়াছেন বিভিন্ন শ্রেণী, গুণ এবং বিভিন্ন রং ও ভাষা দিয়া। অবশেষে তিনি 
তাহাদিগকে হাশরের ময়দানে একত্রিত করিবেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 4,91 SLs 531 2 ১4519 আর 
আল্লাহকে ভয় কর, যাহার নামে তোমরা একে অপরের নিকট প্রার্থনা করিয়া থাক এবং আত্মীয় 


Contents 


৭৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


স্বজনদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। আর ইবাদতের ব্যাপারে আল্লাহকে বিশেষ করিয়া 
ভয় কর। 

ইব্রাহীম, মুজাহিদ ও হাসান বসরী 4, ১১5 311 এই আয়াতাংশের ভাবার্থে বলেন 
যে, আমি তোমাকে আল্লাহ এবং আত্মীয়তা সম্পর্কে স্মরণ করাইয়া দিয়া বলিতেছি। 

যিহাক রে) বলেন: ঃ ইহার ভাবার্থ হইল, সেই আল্লাহকে ভয় কর যাহার নামে তোমরা 
অঙ্গীকার ও আত্মীয়তার বন্ধন প্রতিষ্ঠিত কর। তাই আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ব্যাপারে 
তাহাকে ভয় কর। অর্থাৎ উহা ছিন্ন করিও না, বরং সংযুক্ত রাখ । ইব্‌ন আব্বাস, ইকরামা, 
মুজাহিদ, হাসান বসরী, যিহাক ও রবী রে) প্রমুখও ইহা বলিয়াছেন। 

কেহ 1১313 < ৬৮৮৬5 এর অর্থ করিয়াছেন যেই ভাবে তোমরা আল্লাহ নামে এবং 
আত্মীয়তার দোহাই দিয়া প্রার্থনা করিয়া থাক। ইহাও মুজাহিদ (র) বলিয়াছেন। 

(১৪) 75:15 004 4719 | নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রহিয়াছেন। 
অর্থাৎ তিনি সচেতনতার সহিত তোমাদের যে কোন অবস্থা এবং প্রত্যেকটি আমলের তত্ত্বাবধান 
করিয়া থাকেন। যথা আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ ০45 ts Yk oe 51015 অর্থাৎ 
আল্লাহ প্রত্যেক জিনিসের উপর সর্বক্ষণ দৃষ্টি রাখেন। 

সহীহ হাদীসে আসিয়াছে যে, এমনভাবে আল্লাহর ইবাদত কর যেন তুমি আল্লাহকে 
দেখিতেছ! আর যদি তুমি মনের মধ্যে এই ভাব সৃষ্টি করিতে না পার তবে কমছে কম এই কথা 
মনে কর যে, তিনি তোমাকে দেখিতেছেন। মোটকথা ইহা দ্বারা সর্বক্ষণ তাহার ধ্যানে থাকার 
নির্দেশ দেওয়া হইয়াছে । মোটকথা আল্লাহ তা'আলা বলিয়াছেন, মানব সৃষ্টির মূলে হইল 
একজন মহিলা ও একজন পুরুষ । অতএব একে অপরের প্রতি সহনশীল হও এবং দুর্বলের 
সহায় হও । 

জারীর ইব্‌ন আব্দুল্লাহ বাজলীর সনদে সহীহ মুসলিমে বর্ণিত হইয়াছে যে, “মুযার” গোত্রের 
লোকজন যখন রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া উপস্থিত হইয়াছিল, তখন তাহারা মাত্র 
একটি চাদরে আবৃত ছিল । তাহারা এতই দরিদ্র ছিল যে, শরীর ঢাকার জন্য অন্য কোন কাপড় 
তাহাদের ছিল না। অতঃপর রাসূলুল্লাহ (সা) যুহরের নামাযের পর দাড়াইয়া উপস্থিত সকলকে 
লক্ষ্য করিয়া বলেন £ BAG bn EE এ1 51989 5৭1 LIL 
এইভাবে আয়াতটি শেষ করেন। অর্থাৎ হে মানবকুল! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর 
যিনি তোমাদিগকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন। অতঃপর তিনি বলেন ৪ 5 441 0, 
০] ৩০৪5 0০85 ৮০5 2ll 153511955 অৰ্থাৎ হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর 
এবং প্রত্যেকেই লক্ষ্য কর, আগামী কালের জন্য কি পাঠাইয়াছ। অতঃপর তিনি উপস্থিত 
সকলকে সাদকা দানের প্রতি উৎসাহিত করেন। ফলে কেহ দিলেন দীনার, কেহ দিলেন 
দিরহাম, কেহ দিলেন গম আর কেহ দিলেন খেজুর ইত্যাদি। 
আহমাদ এবং সুনান সংকলকগণ ইব্‌ন মাসউদের হজ্বের খুতবা প্রসঙ্গে বর্ণিত রিওয়ায়েতেও 
ইহা বর্ণনা করিয়াছেন। তবে উহাতে তিনটি আয়াত উল্লিখিত হইয়াছে। যাহার মধ্যে (21 ১ 
<) 15551 41 আয়াতটিও রহিয়াছে 


Contents 


সূরা নিসা ৭৩৩ 


42578 


2 43 পাও 


$০৩৬-৫১৪৯৮৩৫৩ SS 59৩০ 20515 (Y) 
ORIG ০৬ £) ১040) 

859৬5 2 ০ ৬০159 FATT 2৯৩১ (Y) 
0১4১৮৫৫৩৫৩৩ ISB BIS MLS CF ০855 


01555 ঘা 
25036425566 45 ON ৮৪০০৬১৩০৩৮5 (6) 
০0৫6 বি 


২. ইয়াতীমদিগকে তাহাদের ধন-সম্পদ সমর্পণ করিবে এবং ভালর সহিত মন্দর বদল 
করিবে না, তোমাদের সম্পদের সহিত তাহাদের সম্পদ মিলাইয়া খাইও না, ইহা মহাপাপ । 

৩. “তোমরা যদি আশংকা কর যে, ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করিতে পারিবে 
না, তবে বিবাহ করিবে নারীদের মধ্যে যাহাকে তোমাদের ভাল লাগে, দুই তিন, অথবা 
চার। আর যদি আশংকা কর যে, সুবিচার করিতে পারিব না, তবে একজনকে অথবা 
তোমাদের অধিকারভুক্ত দাসীকে । ইহাতে পক্ষপাতিত্ব না করার অধিকতর সম্ভাবনা ।” 

৪. “আর তোমরা নারীদিগকে তাহাদের মহর স্বতঃপ্রবৃত্ত হইয়া প্রদান করিবে । তাহারা 
খুশি হইয়া মহরানার কিছু অংশ ছাড়িয়া দিলে তোমরা তাহা স্বচ্ছন্দে ভোগ করিবে ।” 

তাফসীর £ আল্লাহ তাআলা ইয়াতীমদের অভিভাবকদের প্রতি নির্দেশ দিয়াছেন যে, 
তাহারা বয়ংপ্রাপ্ত হইলে তাহাদের সম্পদ তাহাদিগকে বুঝাইয়া দিবে । পরস্তু অনধিকার চর্চা 
করিয়া তাহাদের মাল ভক্ষণ করিতে এবং নিজেদের মালের সঙ্গে তাহাদের মাল মিশ্রিত করিতে 
নিষেধ করিয়াছেন । 

তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন 8 SIL ১৮১৯1115539 

অর্থাৎ পবিত্রতার সঙ্গে অপবিত্রতার অদল-বদল করিও না। 

আবূ সালিহর সূত্রে সুফিয়ান সাওরী আলোচ্য আয়াতাংশের ভাবার্থে বলেন £ তোমাদের 
ভাগ্যে যে হালাল রিযিক রহিয়াছে উহার সহিত হারাম মিশ্রিত করিও না। 
বদল করিও না। 

কেহ কেহ বলিয়াছেন £ তোমাদের হালাল মাল ছাড়িয়া দিয়া অপরের যে মাল তোমাদের 
জন্য হারাম উহা কখনো গ্রহণ করিও না। 

টা বারন চারার দক ক বারা সাজ? সারার 
মোটতাজা পশু হস্তগত করিও না। 

ইব্রাহীম নাখই ও যিহাক বলিয়াছেন ঃ মন্দটা দিয়া সুন্দরটা গহণ করিও না। সুদী বলেনঃ 
TSU রাকা রান 0 OUR রানার 


Contents 


হা তাফসীরে ইব্‌ন কাছীর 


_ রাখিত। ইহাকে সে মন্দও মনে করিত না। আর ইয়াতীমের নতুন দিরহামগ্ুলির সহিত তাহার 
পুরাতন দিরহামগুলি বদলাইয়া রাখিত। ইহা যে দোষের তাহা তাহার ধারণায় আসিত না। তাই 
আল্লাহ তাআলা বলেন ৪ ₹€115-51 ৷ ১11১০111505 3 অর্থাৎ তাহাদের ধন-সম্পদকে 
নিজেদের ধন-সম্পদের সহিত মিশ্রিত করিয়া তাহা গ্রাস করিও না। মুজাহিদ, সাঈদ, ইব্‌ন 
জুবাইর, ইবৃন সীরীন, মাকাতিল ইব্‌ন হাইয়ান, সুদ্দী-সুফিয়ান ও হাসান প্রমুখ ভাবার্থে বলেন ৪ 
তাহাদের সম্পদের সহিত তোমাদের সম্পদ মিশ্রিত করিয়া তাহাদের সর্বস্ব গ্রাস করিও না। 

তাই আল্লাহ তাআলা বলেন £ |: ৫ (১১ 04 ধ%| অর্থাৎ নিশ্চয়ই ইহা গুরুতর 
অপরাধ । ইব্‌ন আব্বাস (রা) রলেন ঃ অর্থাৎ নিশ্চয়ই ইহা বড় পাপ। 

আবু হুরায়রা বলেন ঃ একদা রাসুলুল্লাহ (সা)-কে 15:4 (১ এর অর্থ জিজ্ঞাসা করা 
হইলে তিনি বলেন 1 (45 অর্থাৎ বড় পাপ। কিন্তু ইহার সনদে মুহাম্মাদ ইব্‌ন ইউসুফ 
ইব্‌ন আসলাম ও আবু সিনান প্রমুখ ইব্‌ন আব্বাসের অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

সুনানে আবু দাউদের একটি হাদীসে বর্ণিত হইয়াছে ৪ (33 Liye Clit 

অর্থাৎ ক্ষমা করিয়া দাও আমাদের বড় পাপগুলি এবং ছোট পাপগুলি। 

ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন সীরীন ও আবূ উআইনার গোলাম ওয়াসিলের 
সনদে ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন $ আবু আইউব (রো) তাহার 
স্ত্রীকে তালাক দেওয়ার ইচ্ছা করিলে রাসূল (সা) তাহাকে বলেন ঃ 

(2১ 016 ৩2171 3১4০ 01252101103 

অর্থাৎ হে আইউবের পিতা! আইউবের মাতাকে তালাক দিলে অবশ্যই তোমার পাপ 
হইবে!’ 

ইব্‌ন সীরীন (র) বলেন £ ১১২ অর্থ ১3। অর্থাৎ পাপ। 

আনাস হইতে ধারাবাহিকভাবে আওফ, হাওদা ইব্‌ন খলীফা, বাশার ইব্‌ন মূসা, 
আবদুল বাকী ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন £ আবূ আইউব (রা) ' 
তাহার স্ত্রীকে তালাক দেওয়ার জন্যে নবী (সা)-এর অনুমতি প্রার্থনা করিলে তিনি তাহাকে 
বলেন £ +! ৬1 1 ১৭১ ০। অর্থাৎ আইউবের মাতাকে তালাক দিলে অবশ্যই তোমার 
পাপ হইবে । অতঃপর তিনি তালাক দেওয়া হইতে বিরত থাকেন। 

আনাস ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে হামীদ আত্তাবীল ও আলী ইব্‌ন আসিমের 
সনদে হাকেম স্বীয় মুসতাদরাকে এবং ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আনাস ইবৃন মালিক 
(রা) বলেন £ আবু তালহা (রা) তাহার স্ত্রী উম্মে সালীমকে তালাক দেওয়ার ইচ্ছা করিলে 
রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন £ -,৬-4 (21০1 3১১ | অর্থাৎ সালীমের মাকে তালাক 
দিলে অবশ্যই তোমার পাপ হইবে । অতঃপর তিনি তালাক দেওয়া হইতে বিরত থাকেন। 

মোটকথা, ইয়াতীমের মাল নিজেদের মালের সঙ্গে সংমিশ্রিত করিয়া গ্রাস করা বড় পাপ 
এবং অমার্জনীয় অপরাধ । অতএব ইহা হইতে আত্মরক্ষা করা একান্তই অপরিহার্য । 


Contents 


সূরা নিসা ৭৩৫ 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 

৬০ Ls pI 1৮ Ce SCG AD 3 hts Yi ১5১১1 

“আর যদি তোমরা ভয় কর যে, ইয়াতীম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করিতে পারিবে 
না, তবে সেই সকল মেয়েদের মধ্য হইতে যাহাদিগকে ভাল লাগে তাহাদিগকে বিবাহ করিয়া 
নাও দুই, (তিন কিংবা চারটি) পর্যন্ত । অর্থাৎ কাহারও দায়িত্বে যদি ইয়াতীম মেয়ে থাকে আর 
যদি তাহাকে বিবাহ করার বেলায় এই আশংকা হয় যে, তাহার মহর আদায় করিতে পারিবে না, 
তবে তাহাদের বিবাহ করিও না; বরং অন্য হালাল স্ত্রীলোকের মধ্য হইতে যাহাকে পসন্দ হয় 
তাহাকে বিবাহ কর। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া, ইব্‌ন জারীজ, হিশাম, 
ইব্রাহীম ইব্‌ন মূসা ও বুখারী বলেন যে, আয়েশা (রা) বলেন £ জনৈক ব্যক্তির দায়িত্বে একটি 
ইয়াতীম মেয়ে ছিল। পরবতাঁতে সে উহাকে বিবাহ করে । সেই মেয়েটির খেজুরের বাগান ছিল 
এবং অন্যান্য সম্পদও ছিল। কিন্তু সেই ব্যক্তি ধন-সম্পদের লালসায় মহর নির্ধারিত না করিয়াই 
তাহার সকল সম্পদ গ্রাস করিয়া নেয়। অথচ সেই ধন-সম্পদ ও বাগানে মেয়েটির অংশ ছিল। 
| অতঃপর আল্লাহ তা'আলা 1১1..84 %1 (৪১২ 19 এই আয়াতটি নাযিল করেন। 

উরওয়া ইব্‌ন যুবাইর হইতে ধারাবাহিকভার্কে ইব্‌ন শিহাব, সালিহ ইব্‌ন কাহসান, ইব্রাহীম 
ইব্‌ন সাআদ, আবদুল আযীয ইব্‌ন আবদুল্লাহ্‌ ও বুখারী বর্ণনা করেন যে, উরওয়া ইব্‌ন যুবাইর 
(রা) আয়েশা (রা)-কে Lill ০৪ yh ii 91১৮৯ ১/9 এই আয়াতাংশের ভাবার্থ 
সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, হে ভাগিনা! ইহাতে সেই ইয়াতীম মেয়ে সম্পর্কে বলা 
হইয়াছে, যে নিজে এবং তাহার ধন-সম্পদ কোন অভিভাবকের তত্বাবধানে রহিয়াছে । আর সেই 
অভিভাবক তাহার সৌন্দর্য ও ধন-সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করিয়াছে । অতঃপর 
তাহাকে বিবাহ করার ইচ্ছা করিয়াছে যথাযথ ও উপযুক্ত মহর ব্যতীত । তাই এই আয়াত দ্বারা 
"সেই ব্যক্তিকে সেইভাবে বিবাহ করার প্রতি নিষেধাজ্ঞা জারী করা হইয়াছে । আরও বলা হইয়াছে 
যে, সে যেন এই বাসনা ত্যাগ করিয়া পসন্দমত অন্য কোন মহিলাকে বিবাহ করে । 

উরওয়া (রা) বলেন ৪ আয়েশা (রা) বলিয়াছেন, এই (আলোচ্য) আয়াতটি নাযিল হওয়ার 
পর লোকজন এই আয়াতটি নাযিলের উদ্দেশ্য সম্পর্কে রাসূল (সা)-কে জিজ্ঞাসা করিলে আল্লাহ 
তাআলা রাসূল (সা)-কে উদ্দেশ্য করিয়া বলেন ৪ ৮211 (5৪ ১1555557459 অর্থাৎ তোমাকে 
তাহারা মহিলাদের ব্যাপারে জিজ্ঞাসা করে। অন্য আয়াতে আল্লাহ তা“আলা বলিয়াছেন ৪ 
“১৯১5 12559 অর্থাৎ যখন ইয়াতীম মেয়ের সম্পদ ও সৌন্দর্য কম থাকে, তখন 
তো অভিভাবক তাহাকে বিবাহ করার ব্যাপারে কোন আগ্রহ প্রকাশ করে, না। সুতরাং তাহার 
সম্পদ ও সৌন্দর্য দেখিয়া তাহাকে অনির্ধারিত মহরে বিবাহ করা প্রতারণা. বৈ নয়। তাহাকে ' 
বিবাহ করিতে হইলে পূর্ণ মহর দিয়া বিবাহ করিতে হইবে, নতুবা পসন্দমমত অন্য কোন 
মহিলাকে বিবাহ করিতে হইবে । 
:  এক্ষেত্রেই আল্লাহ তা“আলা বলিয়াছেন £ £9 ৩১, (১১০ অর্থাৎ উহাদের ব্যতীত 
অন্য মহিলাদের মধ্য হইতে পসন্দমত দুইটি, না হয় ভিনটি, না হয় চারটি পর্যন্ত বিবাহ কর। 


Contents 


৭৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


fF কঠি পক 


i EE লা “৮০৭ কাহারো তিনটি এবং কাহারো 
রহিয়াছে চারটি ডানা । ফেরেশতাদের মধ্যে কেহ কেহ ইহার চেয়েও বেশি ডানা বিশিষ্ট 
রহিয়াছে তাহা অন্য দলীল দ্বারা প্রমাণিত হইয়াছে। কিন্তু কোন পুরুষ একই সঙ্গে চারজনের 
বেশি বিবাহ বন্ধনে রাখিতে পারিবে না। ইহা হইল ইব্‌ন আব্বাস রো) ও জমহুর উলামার 
অভিমত | কেননা এই স্থানে আল্লাহ পাক স্বীয় অনুগ্রহ ও অনুদানের কথা বলিতেছেন । তাই 
চারটির বেশি বিবাহের প্রতি তাহার সমর্থন থাকিলে তিনি তাহা স্পষ্ট করিয়া বর্ণনা করিতেন। 

ইমাম শাফেঈ (র) বলিয়াছেন ঃ কুরআনের ব্যাখ্যা মূলকহাদীস শরীফে ইহা স্পষ্টভাবে 
বিবৃত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) ব্যতীত অন্য কাহারো জন্য একই সঙ্গে চারটির বেশি স্ত্রী 
একত্রিত করা বৈধ নহে। আলিমগণ এই কথার উপর একমত । কিন্তু শিয়াদের একটি অংশ 
একই সঙ্গে চার হইতে নয়টি পর্যন্ত স্ত্রী একত্রিত করা বৈধ বলিয়াছেন। শিয়াদের কেহ কেহ 
বলিয়াছেন যে, ইহার কোন নির্ধারিত সংখ্যা নাই। তাহাদের দলীল নবী (সা)-এর একসঙ্গে 
নয়জন স্ত্রী একত্রিত করা। উহা সহীহ বর্ণনা দ্বারা প্রমাণিত। সহীহ বুখারীর এক সুআল্লাক 
রিওয়ায়েতে রাসূলুল্লাহ (সা)-এর এগারজন স্ত্রী ছিল বলিয়া উল্লিখিত হইয়াছে। 

আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) পনেরজন মহিলাকে বিবাহ 
করিয়াছিলেন। উহাদের তেরজনের সঙ্গে তাহার সহবাস হইয়াছিল। একই সঙ্গে তাহার 
এগারজন স্ত্রী ছিল। অবশেষে তিনি নয়জন স্ত্রী রাখিয়া মৃত্যুবরণ করেন। এই ব্যাপারে 
আলিমগণের অভিমত হইল যে, ইহা একমাত্র রাসূলুল্লাহর জন্য নির্দিষ্ট । অন্যদের জন্য ইহা 
প্রযোজ্য নয়। সাধারণ মুসলমানের জন্য একত্রে চারজন স্ত্রীর বেশি বৈধ নয়। ইহার প্রমাণে 
হাদীস পেশ করা হইল £ | 
এবং আবূ সালিম হইতে ধারাবাহিকভাবে সালিম, ইব্‌ন শিহাব ও ইব্‌ন জাফর বর্ণনা করেন যে, 
গাইলান ইব্‌ন সালমা ছাকাফীর ইসলাম গ্রহণের সময় তাহার দশজন স্ত্রী বিদ্যমান ছিল।" 
রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, উহাদের মধ্য হইতে তুমি তোমার ইচ্ছামত চারজন রাখিয়া 
বাকি সকলকে পরিত্যাগ কর। ইহার পর উমর (রা)-এর শাসনকালে তিনি তাহার সকল স্ত্রীকে 
তালাক দিয়া স্বীয় ধন-সম্পদ তাহার সন্তানদিগকে বন্টন করিয়া দেন। উমর (রা) ইহা শুনিয়া 
তাহাকে বলিলেন, মনে হয় শয়তান তোমার কথা চুরি করিয়াছে এবং তোমার মনে এই ধারণা 
সৃষ্টি করিয়াছে যে, সত্বরই তুমি মারা যাইবে । তাই তুমি মারা যাইবার পর স্ত্রীগণ যেন তোমার 
সম্পত্তির অংশ না পায় সেইজন্য তাহাদিগকে তুমি তালাক দিয়াছ এবং এই আশংকায় মৃত্যুর 
পূর্বেই তুমি সন্তানদিগকে সম্পত্তি বন্টন করিয়া দিয়াছ। আমি নির্দেশ দিতেছি যে, তুমি স্ত্রীদিগকে 
সে SMES PM SS EPA TENSOR: TOT 
এই নির্দেশ অমান্য কর তবে তোমার মৃত্যুর পর আমি তোমার কবরের উপর সেভাবে পাথর 
নিক্ষেপ করার জন্য আদেশ করিব, যেভাবে আবূ রিগালের কবরের উপর পাথর নিক্ষেপ করা 
হইয়াছিল। 
ইহা বর্ণনা করিয়াছেন। মুআম্মারের সনদে হাফিযদ্বয়ের সূত্রে ফযল ইব্‌ন মূসা আবদুর রহমান 


Contents 


সূরা নিসা ৭৩৭ 


ইব্‌ন মুহাম্মদ মুহারিবী, ঈসা ইব্‌ন ইউনুস, সুফিয়ান সাওরী, সাঈদ ইব্‌ন আবূ উরওয়া, ইয়াযীদ 
ইব্‌ন যারাআ ও গুন্দুরের রিওয়ায়েতে শুধু ৯) 1 ১৪৮৭ ২1 পৰ্যন্ত বর্ণনা করা হইয়াছে এবং 
বাকি অংশ একমাত্র আহমাদই বর্ণনা করিয়াছেন। 

হাদীসটি উত্তম, কিন্তু বুখারী (র) হাদীসটির ব্যাপারে দ্বিরুক্তি করিয়াছেন বলিয়া ইহাকে 
দুর্বল হিসাবে গণ্য করা হয়। তিরমিযী (র) ইহা রিওয়ায়েত করার পর বলেন যে, আমি বুখারী 
(র)-কে বলিতে শুনিয়াছি যে, এই হাদীসটি যথাযথভাবে সুরক্ষিত হয় নাই । তবে গাইলান ইব্‌ন 
সালমা হইতে ধারাবাহিকভাবে মুহাম্মাদ ইব্‌ন আবু সুয়াইদ ইব্‌ন সাকাফী ও যুহরীর সনদে 
শুআইবের রিওয়ায়েতটি সহীহ বটে। 

অতঃপর তিরমিযী (র) বলেন ঃ বুখারী (রে) বলিয়াছেন যে, সালিমের পিতা হইতে 
ধারাবাহিকভাবে সালিম ও যুহরীর হাদীসে বর্ণিত হইয়াছে-সাকীফ গোত্রের এক ব্যক্তি তাহার 
সকল স্ত্রী তালাক দেওয়ার পর উমর (রা) তাহাকে বলিয়াছিলেন, তুমি তোমার স্ত্রীদিগকে 
ফিরাইয়া আন। অন্যথায় তোমার কবরের উপর সেভাবে প্রস্তর নিক্ষেপ করিব যেভাবে আবু 
রিগালের কবরের উপর প্রস্তর নিক্ষেপ করা হইয়াছিল । ইহার দ্বারা বুঝা যায় যে, হাদীসটি 
সংরক্ষিত নয় এবং ইহার মধ্যে সন্দেহ রহিয়াছে । আল্লাহই ভাল জানেন । 

মুরসাল সূত্রে ধারাবাহিকভাবে যুহরী, মুআম্মার ও আবদুর রাযাক এবং যুহরী হইতে 
মালিকও মুরসাল সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। আবূ যারআ বলেন যে, হাদীসটি অত্যন্ত বিশুদ্ধ । 
রায়হাকী (র) বলেন ঃ ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন ইয়াধীদ, উছমান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবু 
সুয়াইদ, যুহরী ও আকীলও ইহা বর্ণনা করিয়াছেন। আবু হাতিম বলেন £ মুহাম্মদ ইব্‌ন 
সুয়াইদের সূত্রে যুহরী বলেন যে, আমি জানিতে পারিয়াছি, রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন ইত্যাদি । 
এইভাবে বর্ণনা করায় রিওয়ায়েতটির মধ্যে সন্দেহের সৃষ্টি হইয়াছে। 

বায়হাকী (র) বলেন £ ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন আবু সুয়াইদ, যুহরী, ইব্‌ন উআইনা 
এবং ইউনুসও ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই রিওয়ায়েতটির মধ্যে বুখারীর মতে সন্দেহ 
রহিয়াছে। পূর্ববর্তী মুসনাদে আহমাদের সনদেও ইহা বর্ণনা করা হইয়াছে। অবশ্য ইহার 
প্রত্যেকটি রাবীই সহীহ্ঘয়ের দৃষ্টিতে বিশ্বাসযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ । মুআম্মারের সূত্রেও ইহা 
বর্ণিত হইয়াছে। 

বায়হাকী (র) বলেন ৪ 

আমাকে ধারাবাহিকভাবে আবূ আবদুর রহমান নাসায়ী, আবু আলী হাফিয ও আবু 
ইব্‌ন উমর ইব্‌ন ইয়াধীদ জারমী ও সালিম হযরত ইবৃন উমর হইতে বর্ণনা করেন যে, গাইলান 
ইব্‌ন সালমার (রো) দশজন স্ত্রী ছিল। এই অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং তাহার সঙ্গে 
তাহার স্ত্রীগণও ইসলামে দীক্ষা নেন। ইহার পর গাইলান ইব্‌ন সালমাকে রাসুলুল্লাহ (সা) 
স্বাধীনভাবে চারজন স্ত্রী রাখিয়া অন্যদেরকে বিদায় করিয়া দিবার নির্দেশ দেন। নাসায়ী (র) স্বীয় 
সুনানেও ইহা বর্ণনা করিয়াছেন। 

আবু আলী ইব্‌ন সাকান রে) বলেন £ ইহা কেবল সারার ইব্‌ন মাজশারের রিওয়ায়েতেই 


.. বর্ণিত হইয়াছে। সারার ইবৃন মাজশার একজন ছিকা রাবী । আবূ আলী (র) বলেন ঃ ইব্‌ন মুঈন - 


টিয়ার রর লসার সার রাজ রানির রন রানার কারিনা 
হইয়াছে। 


কাছীর (২য় খণ্ড)__৯৩ 


Contents 


৭৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


বায়হাকী (র) বলেন ঃ গায়লান ইব্‌ন উআইনার হাদীসটি কাইস ইব্‌ন হারিছ ইব্‌ন কাইস, 
উরওয়া ইব্‌ন মাসউদ সাকাফী এবং সাফওয়ান ইব্‌ন উমাইয়ার সনদে আমার নিকট বর্ণনা করা 
হইয়াছে । এই হাদীসটির দ্বারা বুঝা যায় যে, যদি চারজনের বেশি স্ত্রী একত্রিত করা জায়েয 
হইত তাহা হইলে রাসূলুল্লাহ (সা) তাহাকে তাহার সকল স্ত্রী রাখিয়া দিবার জন্য বলিতেন। 
তাহারা সকলেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন। অথচ রাসূলুল্লাহ (সা) যখন তাহাকে মাত্র চারজন 
রাখিয়া অন্য সকলকে বিদায় করিয়া দিবার নির্দেশ দিলেন, তখন বুঝা যায় যে, একত্রে 
চারজনের বেশি স্ত্রী রাখা জায়েয নয়। এই বিধানই সর্বকালের সর্ব ব্যক্তির জন্য সমানভাবে 
প্রযোজ্য । আল্লাহই ভাল জানেন। 
সূত্রে ইব্‌ন মাজা ও আবূ দাউদ এই হাদীস বর্ণনা করিয়াছেন । তবে ইব্‌ন মাজার নিকট খামীসা 
ইব্‌ন শামারদাল নয়, খামীসা বিনতে শামারদাল। কাইস ইব্‌ন হারিছের রিওয়ায়েতে 
শামারদালকে শামারযাল বলা হইয়াছে। হারিছ ইবৃন কাইসের রিওয়ায়েত আবূ দাউদ বর্ণনা 
করিয়াছেন যে, উমাইরা আসাদী বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি, তখন আমার আটজন 
স্ত্রী ছিল। আমি রাসূলুল্লাহ (সা)-কে এই কথা জানাইলে তিনি বলেন যে, উহাদের মধ্য হইতে 
চারজন রাখিয়া অন্য সকলকে বিদায় করিয়া দাও। ইহার সনদ উত্তম পর্যায়ের ৷ 

হাদীস £ নাওফিল ইব্‌ন মুআবিয়া দুয়েলী হইতে ধারাবাহিকভাবে আওফ ইবৃন হারিছ, সহল 
বর্ণনা করেন যে, নাওফিল ইবৃন মুআবিয়া দুয়েলী রো) বলেন ৪ 

‘আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার পারজন স্ত্রী ছিল। ইহা রাসূলুল্লাহ (সা) 
জানিতে পাইয়া আমাকে বলিলেন, উহাদের মধ্য হইতে পসন্দমত চারজনকে তুমি রাখ এবং 
অন্যজন ত্যাগ কর। অতঃপর আমি উহাদের মধ্য হইতে সর্বাপেক্ষা বয়স্কা ও বন্ধ্যা স্ত্রী, যাহার 
সঙ্গে আমি দীর্ঘ ষাট বছর একত্র বাস করিয়াছি, তাহাকে তালাক দিয়া দিলাম ।” এই সকল 
হাদীসের প্রত্যেকটিই বায়হাকীর বর্ণিত গাইলানের হাদীসের সমর্থক ও সম্পূরক। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

১৫905215415 0১৩1 8১৯13515155 21 ১১৬ SU 

‘আর যদি এইরূপ আশংকা কর যে, তাহাদের মধ্যে ন্যায়সংগত আচরণ বজায় রাখিতে 
অসমর্থ হইবে, তবে একটিই; অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদিগকে । 

অর্থাৎ যদি একাধিক স্ত্রী গ্রহণ করিয়া তাহাদের সহিত সমান ব্যবহার করিতে সমর্থ না হও 
তখন এক স্ত্রী নিয়া সন্তুষ্ট থাকাই বাঞ্চনীয় ৷ 

যথা অন্য স্থানে আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 

০১০ 5০৭10210145 bl ALS ৮ 

অর্থাৎ স্ত্রীদের মধ্যে তোমরা ইচ্ছা থাকা সত্তেও সমতা রক্ষা করিতে সক্ষম হইবে না। 

তাই কেহ যদি এই ব্যাপারে ভয় পায় যে, সে একাধিক স্ত্রীর সঙ্গে সমতা বজায় রাখিতে 
সক্ষম হইবে না, তাহার একটি বিবাহ করাই উচিত অথবা ক্রীতদাসীদিগকে নিয়া তৃপ্ত থাকা 
' উচিত। উল্লেখ্য যে, ক্রীতদাসীদের সঙ্গে সমান ভাগে পালা করা ওয়াজিব নহে । তবে ইহা করা 
মুস্তাহাব বটে । আর যদি ক্রীতদাসীদের বেলায় কেহ সমান সংসর্গ না করে তবে তাহার প্রতি 
দোষও বর্তাইবে না। 


Contents 


সূরা নিসা ৭৩৯ 


ইহার পর আল্লাহ পাক বলিয়াছেন 81155 %1 ৮১১1 113 ইহাতেই পক্ষপাতিত্বে জড়িত 
না হওয়ার অধিকতর সম্ভাবনা । কেহ কেহ ইহার অর্থ করিয়াছেন যে, ইহাই সন্তানাদি না হওয়ার 
অধিকতর সম্ভাবনাময় পথ । যায়িদ ইব্‌ন আসলাম, সুফিয়ান ইব্‌ন উআইনা ও শাফেঈ প্রমুখ ইহা 
বলিয়াছেন। ইহাদের যুক্তি হইল যে, যেহেতু অন্য স্থানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
185৯ ৩1১ অর্থাৎ যদি তোমরা দারিদ্রের ভয় কর। 
অন্য স্থানে বলিয়াছেন ৪ ১5 *- Ul 41০১৪ ১০ 4111 8652 89৮৪ 
অর্থাৎ, তিনি যদি ইচ্ছা করেন তবে অতি সত্বরই তোমাদিগকে ধনবান করিয়া দিতে 
পারেন। কোন এক কবি বলিয়াছেন ঃ 
02০2 5০ ৬১০1 0৪০৪ ৮5৩ + ১৮55 ০ ০৯১৪৪) 05০১০ ৮৯৪ 
অর্থাৎ দরিদ্র ব্যক্তির জানা নাই যে, কখন সে ধনবান হইবে আর ধনবান ব্যক্তিরও জানা 
নাই'যে, কখন সে দারিদ্রের কবলে নিপতিত হইবে । 
যখন কোন ব্যক্তি দরিদ্র হইয়া পড়ে, তখন আরবের লোকেরা বলে, ২১11 J অর্থাৎ 
লোকটি দরিদ্র হইয়া পড়িয়াছে। তবে এই ব্যাখ্যা যুক্তিযুক্ত নয়। কেননা একাধিক স্বাধীন স্ত্রী 
গ্রহণ করার মধ্যে যদি দারিদ্যের আশংকা থাকে, তবে সে আশংকা তো একাধিক দাসী গ্রহণের 
মধ্যেও রহিয়াছে । সুতরাং জমহুরের ব্যাখ্যা সঠিক ও যথাযথ । তাহারা এই আয়াতাংশের অর্থ 
করিয়াছেন যে, ইহাতে পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা রহিয়াছে । যথা কেহ 
যদি যুলুম ও অত্যাচার করে তখন আরবরা তাহাকে বলে, ৫৯11 (৬৪ JL 
আবূ তালিবের বিখ্যাত কাসীদার একটি পংক্তিতে বলা হইয়াছে ঃ 
০2৮5 ১১১৪ 4০০৪১ ০১০ SALE 41 4 5০৪৪০ ৬৮৯ ২৮৮০৪ 01১8 
অর্থাৎ এমন পাল্লায় মাপিয়াছ, যে পাল্লায় এক যব পরিমাণ কম হয় না। আর যে অত্যাচারী 
নহে তাহার আত্মাই সাক্ষী রহিয়াছে যে, সে অত্যাচারী নহে। 
' আবূ ইসহাক হইতে হাশীম বলেন যে, কুফাবাসীরা হযরত উছমান ইব্‌ন আফফান 
(রা)-কে দোষারোপ করিয়া তাহার নিকট পত্র দিলে তিনি উহার উত্তরে লিখিয়াছিলেন যে, 
০৬ ৩1১০০; ৩০] (৪১ অর্থাৎ আমি অত্যাচারের দাড়িপাল্লা নহি। ইব্‌ন জারীর ইহা বর্ণনা 
করিয়াছেন। 
আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া, আবদুল্লাহ ইব্‌ন 
উমাইর, আমর ইব্‌ন মুহাম্মদ ইব্ন যায়িদ, মুহাম্মদ ইব্‌ন শুআইব, খাছীম ও আবদুর রহমান 
ইব্‌ন আবু ইব্রাহীমের সূত্রে ইব্‌ন হাব্বান, ইবৃন মারদুবিয়া ও ইব্‌ন আবু হাতিম প্রমুখ বর্ণনা 
করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) [১1555 21 ৬১১ এ|15 এই আয়াতাংশের ভাবার্থে বলিয়াছেন, 
পক্ষপাতিত্ব না করা । 
ইব্‌ন আবূ হাতিম বলেন £ঃ আমার আব্বা বলিয়াছেন যে, এই হাদীসটির সনদ মুরসাল বলা 
ভুল। আসল ব্যাপার হইল হাদীসটি হযরত আয়েশার সূত্রে মাওকৃফ সনদে বর্ণিত হইয়াছে। 
ইব্‌ন আবু হাতিম বলেন ঃ ইব্‌ন আব্বাস (রা), আয়েশা (রা), মুজাহিদ, ইকরামা, হাসান 
বসরী, আবু মালিক, ইব্‌ন রযীন, নাখঈ, শা'বী, যিহাক, আতা খোরাসানী, কাতাদা, সুদ্দী ও 
মাকাতিল ইব্‌ন হাইয়ান প্রমুখ বলিয়াছেন যে, ইহার (আলোচ্য আয়াতের) মর্মার্থ হইল, .. 


Contents 


৭৪০ তাফসীরে ইব্ন কাছীর 


পক্ষপাতিত্ব না করা। এই অর্থ করিয়া ইকরামা আবূ তালিবের উপরোক্ত পংক্তিটি উদ্ধৃত 
করিয়াছেন। আমরা এখানে উহার পুনরুন্লেখ করিলাম না। কেননা ইহা সাহিত্যের ব্যাপার ৷ 
ইব্‌ন জারীরও এই অর্থ পসন্দ করিয়াছেন । 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ১ ১3০ 71051115519 
‘আর তোমরা খুশি মনে স্ত্রীদিগকে তাহাদের মহর দিয়া দাও।' 
ইব্‌ন আব্বাস হইতে আলী ইবৃন আবু তালহা বলেন ৪ £1-:1| এর অর্থ হইল মহর। 
আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, যুহরী ও মুহাম্মাদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন 
যে, আয়েশা (রা) 51১; -এর অর্থ করিয়াছেন স্ত্রীর প্রতি স্বামীর উপর বর্তিত দায়-দায়িতৃসমূহ 
পালন করা । মাকাতিল, কাতাদা ও ইব্‌ন জারীজও এই অর্থ করিয়াছেন। ইব্‌ন জারীজ আরও 
একটু বাড়াইয়া বলেন যে, ইহার অর্থ হইল মহর নির্ধারিত করা । 
ইব্‌ন যায়িদ বলেন ঃ আরবী ভাষায় আবশ্যকীয় জিনিসকে £1১১ বলা হয়। যেমন বলা 
হয়- 1৫1 ৮৮15 ০৮১০০ (8৯০১০ 3 অৰ্থাৎ কোন মহিলাকে তাহার প্রাপ্য নির্ধারিত না করিয়া 
বিবাহ করিও না। 
তাই রাসূল (সা)-এর আবির্ভাবের পরে কোন ব্যক্তির জন্য মহর ব্যতীত বিবাহ করা বৈধ 
নহে। তেমনি ফীকিবাজি করিয়া মহর অনির্ধারিত রাখাও জায়েয নয়। তবে সেইভাবে বিবাহ 
হইয়া গেলে উভয় অবস্থায় বিবাহকারী পুরুষকে পূর্ণ মহর দিতে হইবে! আর যদি মহিলা 
স্বামীকে স্বেচ্ছায় মহর ক্ষমা করিয়া দেয় তবে সেই অর্থ স্বামীর জন্য হালাল হইয়া যায়। স্ত্রীর 
পক্ষ হইতে স্বামীকে উপহার দিলে যেমন বৈধ হয়, স্ত্রীর ক্ষমা করা মহরও স্বামীর জন্য তেমনি 
বেধ। 
তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
os iin ৮55 0১ nt ০৪1৫1 ০৮৮ 93 
অর্থাৎ আর যদি খুশি হয়া তাহা হইতে কিছু অংশ ছাড়িয়া দেয়, তবে তাহা তোমরা 
স্বচ্ছন্দে ভোগ কর। 
আলী (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াকুব ইবৃন মুগীরা ইবৃন শুবা, সুদ্দী, সুফিয়ান, 
আবদুর রহমান ইব্‌ন মাহদী, আহমাদ ইব্‌ন সিনান ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, আলী 
(রা) বলেন ঃ 
তোমাদের কেহ যদি রোগাক্রান্ত হয় তবে সে যেন তাহার স্ত্রীর নিকট হইতে তিনটি দিরহাম 
বা তৎসমমূল্য গ্রহণ করিয়া উহা দ্বারা মধু ক্রয় করে এবং মধুর সঙ্গে বৃষ্টির পানি সংমিশ্রিত 
করিয়া পান করে । কেননা ইহা হইল যে কোন রোগের অব্যর্থ মহৌষধ, অন্য দিকে সুপেয়ও 
বটে। 
আবু সালিহ হইতে ধারাবাহিকভাবে সাইয়ার ও হাশিম বর্ণনা করেন যে, আবূ সালিহ বলেন 
ঃ লোকেরা তাহাদের মেয়েদের বিবাহ দিয়া মেয়েদের মহর নিজেরা গ্রহণ করিত। অতঃপর 
আল্লাহ তা“আলা ইহার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করিয়া বলেন £ 
sss Gro Ll 5 
অর্থাৎ তোমরা খুশি মনে স্্ীদিগকে তাহাদের মহর দিয়া দাঁও। ইবৃন আবূ হাতিম ও ইব্‌ন 
জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা নিসা ৭৪১ 


আবদুর রহমান ইব্‌ন মালিক সালমানী হইতে ধারাবাহিকভাবে আবদুল মালিক ইবৃন মুগীরা 

তায়ফী, উমাইর খুশআমী, সুফিয়ান, ওয়াকী, মুহাম্মদী ইব্‌ন ইসমাঈল হুমাইদী ও ইব্‌ন আবু 
হাতিম বর্ণনা করেন যে, আবদুর রহমান ইব্‌ন মালিক সালমানী (র) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
২৯১০৫১০৪৭১০ ll 5519 এই আয়াতটি পাঠ করিয়া শুনাইলে সাহাবীরা জিজ্ঞাসা 
করেন যে, হে আল্লাহর রাসূল! তাহাদের মোহর কি হইবে ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, যে 
৮৫৬৮০৮৮৬৭০৪ 

উর রা কা 
খাত্তাব (রা) বলেন ৪ একদা ভাষণ দানকালে রাসূলুল্লাহ (সা) তিনবার. বলেন ৪৪02411১৯১1 
তোমরা বিধবাদেরকে বিবাহ করাইয়া দাও। অতঃপর এক ব্যক্তি দীড়াইয়া বলিলেন, হে 
আল্লাহর রাসূল! উহাদের জন্যে মহর কি হইবে ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, তাহাদের 
আত্মীয়-স্বজন যাহাতে রাযী হয় । এই হাদীসের একজন বর্ণনাকারী ইবৃন সালমানী দুর্বল রাবী । 
তাহা ছাড়া ইহার সনদে ছেদ রহিয়াছে । 


ৃ ১ ১25) ৩3 6 281 0০৫ ৫ 50 0 ০৩152 262 ৩) 1১55 ২)5 (০) 
8 ১986185৮১৯০ 


» 320.2942 Burr তা Ta 1 851 ক্র 


৪1১৯১ 36 MEI AS ANGE TAAL ES) ৬৪০৯০৩15৩৫১ () 
২৮১৯৩০৩৩৪০৫ ০৮ ১1275 31/35815)1 CHI m0 


১৪1৮৮ পে 2৫1 শু 23656 ১5১64 ৫ ৬১ 


০৫৮০%৩৫ ৮ি৩১৩৪৭৬ 

৫. “তোমাদের যে সম্পদ আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করিয়াছেন, তাহা 
নির্বোধদিগের হাতে অর্পণ করিও না, উহা হইতে তাহাদের ভরণ-পোষণের ব্যবস্থা করিবে 
এবং তাহাদের সহিত সদালাপ করিবে ।” 

৬. “ইয়াতীমদিগকে যাচাই করিবে, যে পর্যন্ত না তাহারা বিবাহযোগ্য হয়; আর 
তাহাদের মধ্যে ভাল-মন্দ বিচারের জ্ঞান দেখিলে তাহাদের সম্পদ তাহাদিগকে ফিরাইয়া 
দিবে । তাহারা বড় হইয়া যাইবে বলিয়া অন্যায়ভাবে উহা তাড়াতাড়ি খাইয়া ফেলিও না। 
যে অতাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে বিত্তহীন সে যেন সংগত পরিমাণে ভোগ করে। 
তোমরা যখন তাহাদিগকে তাহাদের সম্পত্তি হস্তান্তর করিবে, তখন সাক্ষী রাখিও। হিসাব 
গ্রহণে আল্লাহই যথেষ্ট ।” 

তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা অবোধদের নিকট সম্পদ হস্তান্তর করিতে নিষেধ 
করিয়াছেন । কেননা আল্লাহ তা“আলা সম্পদকে মানুষের জীবন যাপনের উপকরণ করিয়াছেন। 
অর্থাৎ মানুষ অর্থ দ্বারা ব্যবসা করিয়া জীবন নির্বাহ করিয়া থাকে । তাই আল্লাহ তা'আলা 
অবোধদের হাতে অর্থ দিতে নিষেধ করিয়াছেন। আর অবোধ বহু রকমের রহিয়াছে । এক. 


Contents 


৭৪২ তাফসীরে ইব্ন কাছীর 


অপ্রাপ্ত বয়স্ক । কেননা সে অর্থের মূল্য বুঝিতে অক্ষম । দুই. পাগল । কেননা তাহাদের মেধা 
বিক্ষিপ্ত । সেই কারণে সে নিঃশেষে অর্থ বিনষ্ট বা ব্যয় করিয়া ফেলিবে। তিন. বোকা অথবা 
বেদীন। কেননা তাহারা ভবিষ্যৎ না ভাবিয়া বা অন্যায়ভাবে সম্পদ বিনষ্ট করিয়া ফেলে । চার. 
সেই ব্যক্তি যাহার ঘাড়ে ঝণের বোঝা রহিয়াছে। এমন মোটা অংকের খণ যাহা তাহার সকল 
সম্পদ দিয়াও পরিশোধ হইবার নহে । এই অবস্থায় খণদাতা আদালতে আপিল করিলে তাহার 
সকল সম্পদ বাজেয়াপ্ত হইয়া যাওয়ার আশংকা থাকে। 

ইব্‌ন আববাস রো) হইতে যিহাক বলেন 8 ১111 -1$8.11 1555 95 আয়াতাংশ দ্বারা 
স্ত্রী ও সন্তানদিগকে বুঝান হইয়াছে । ইব্‌ন মাসউদ (রা), হাকাম ইবৃন উআইনা, হাসান বসরী ও 
যিহাক প্রমুখ বলেনঃ ইহা দ্বারা স্ত্রী ও বাচ্চাদের কথা বুঝান হইয়াছে । সাঈদ ইবৃন জুবাইর বলেন 
$ ইহা দ্বারা ইয়াতীম অনাথদের কথা বুঝান হইয়াছে। মুজাহিদ, ইকরামা ও কাতাদা প্রমুখ 
বলিয়াছেন ঃ ইহা দ্বারা স্ত্রীদেরকে বুঝান হইয়াছে । আবূ উমামা হইতে ধারাবাহিকভাবে কাসিম, 
আবু হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবূ উমামা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন, “একমাত্র স্বামীর আনুগত্য স্বীকারকারী মহিলা ব্যতীত সাধারণত মহিলারা অবোধ ।' 
ইব্‌ন মারদুবিয়া এই হাদীসটি দীর্ঘ করিয়া বর্ণনা করিয়াছেন। 

আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুআবিয়া ইব্‌ন কুররা, হারব ইব্‌ন শুরাইহ, 
মুসলিম ইবৃন ইব্রাহীম ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন ৪ 211,1 LL 1955 5 
ইহা দ্বারা দাস-দাসীদের কথা বুঝান হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 

155 15151 0055150850515 

অর্থাৎ তাহা হইতে তাহাদিগকে খাওয়াও, পরাও এবং তাহাদিগকে সান্ত্বনার বাণী শুনাও। 

ইব্‌ন আব্বাস হইতে আলী ইব্‌ন আবূ তালহা বলেন ঃ ইহা দ্বারা আল্লাহ পাক জীবিকা 
নির্বাহের উপকরণ সম্পদকে স্ত্রী ও সন্তানদের হাতে তুলিয়া দিয়া তাহাদের মুখাপেক্ষী হইতে 
নিষেধ করিয়াছেন। বরং সম্পদ নিজের অধিকারে রাখিয়া তাহাদের খাওয়া-পরার ব্যবস্থা করিতে 
বলিয়াছেন। 

আবু মূসা হইতে ধারাবাহিকভাবে আবু বুরদা, শা'বী, ফিরাস, শু'বা, মুহাম্মাদ ইব্‌ন জাফর, 
ইব্‌ন মুছান্না ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আবু মুসা (রা) বলেন ঃ তিন ব্যক্তি আল্লাহর 
নিকট প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাহাদের প্রার্থনা কবুল করেন না। এক. সেই ব্যক্তি যাহার 
বন্ধনে দুশ্চরিত্রা স্ত্রী রহিয়াছে, কিন্তু সে তাহাকে তালাক্দেয় না । দুই. সেই ব্যক্তি যে নির্বোধের 
হাতে অর্থ তুলিয়া দেয়। অথচ আল্লাহ তা'আলা বলিয়াছেন, £115%51 21$8-.11 19595 2 
অর্থাৎ যে সম্পদকে আল্লাহ তোমার জীবন যাত্রার অবলম্বন করিয়াছেন তাহা নির্বোধদের হাতে 
তুলিয়া দিও না। তিন. সেই ব্যক্তি যে কাহারো নিকট খণী, কিন্তু সে এই ব্যাপারে কাহাকেও 
. সাক্ষী রাখিল না। 
্‌ মুজাহিদ ! ৪9১০ 3: ৫1 15139 এই আয়াতাংশের ভাবার্থে বলেন ঃ তাহাদের সঙ্গে . 
সুসম্পর্ক রাখ এবং সদ্ব্যবহার কর। এই আয়াতাংশ দ্বারা অনাথ ও অধীনস্থদের ব্যাপারে 


Contents 


সূরা নিসা ৭৪৩ ' 


সহনশীল হইতে বলা হইয়াছে। তাই অভিভাবকের উচিত অধীনস্থদের যথাযথ খবরাখবর - 
নেওয়া এবং তাহাদের সঙ্গে নম্র ব্যবহার করা। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 50511 15131 অর্থাৎ, আর ইয়াতীমদের প্রতি 
বিশেষভাবে নযর রাখিবে। ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, হাসান বসরী, সুদ্দী ও মাকাতিল ইহার 
ভাবার্থে বলিয়াছেন ৪ ইয়াতীমদের দেখাশুনা কর যতক্ষণ তাহারা যৌবনে পদার্পণ না করে। 
মুজাহিদ (র) বলেন (৫১-এর অর্থ হইল, স্বপ্নদোষ হওয়া । জমহুর আলিম বলিয়াছেন ঃ 
পুরুষদের বয়ঃপ্রাপ্তির পরিচয় হইল স্বপ্নদোষ হওয়া । অর্থাৎ ঘুমের মধ্যে যৌনাংগ হইতে 
আঠালো ধরনের পানি নির্গত হওয়া, যদ্বারা মানুষের উৎপত্তি হয় । 

আলী (রা)-এর সূত্রে আবু দাউদ বর্ণনা করে যে, আলী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-এর 
এই কথাটি আমার ভাল করিয়াই মনে আছে যে, “ম্বপ্রদোষ হওয়ার পর আর ইয়াতীম থাকে 
পিরিত ৷ 

হযরত আয়েশা (রা) ও অন্যান্য সাহাবা হযরত নবী (সা) হইতে রিওয়ায়েত করিয়াছেন 
যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তিন ধরনের লোক হইতে কলম উঠাইয়া রাখা হয়। এক. 
অপ্রাপ্ত বয়স্ক যতদিন বয়ঃপ্রাপ্ত না হয়, অথবা পনের বছর বয়স না হয়। দুই. নিদ্রিত ব্যক্তি 
যতক্ষণ জাগ্রত না হয়। তিন. পাগল ব্যক্তি যতদিনে পরিপূর্ণ সুস্থ না হয়। 

এই কথার দলীলম্বরূপ ইব্‌ন উমর হইতে সহীহদ্বয়ে বর্ণিত হাদীস বিশেষভাবে 
উল্লেখযোগ্য । ইব্‌ন উমর (রা) বলেন £ ওহুদের যুদ্ধের সময় আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
যুদ্ধে শরীক হওয়ার জন্য আবেদন করিলে তিনি আমার আবেদন প্রত্যাখ্যান করেন। তখন 
খন্দকের যুদ্ধে শরীক হওয়ার জন্য রাসূলুল্লাহ (সা)-এর নিকট আবেদন করিলে তিনি আমার 
আবেদন গ্রহণ করেন । তখন আমার বয়স হইয়াছিল পনের বছর । হযরত উমর ইব্‌ন আবদুল 
আযীযের নিকট এই হাদীসটি পৌছিলে তিনি বলেন যে, ইহা প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়ক্কের 
সীমারেখা । 

যৌনাংগের আশেপাশে লোম গজান বয়ঃপ্রাপ্তির আলামত কিনা এই ব্যাপারে আলিমদের 
মধ্যে তিনটি মত রহিয়াছে। তন্মধ্যে তৃতীয় মতটি হইল যে, মুসলমানদের বেলায় ইহা 
বয়ংপ্রাপ্তির চিহ্ন নয়। কেননা মুসলমানদের বেলায় ইহা তাড়াতাড়ি গজানোর জন্যে ওষধ 
ব্যবহার করার অবকাশ রহিয়াছে । পক্ষান্তরে যিম্মীদের বেলায় ইহা বয়ঃপ্রাপ্তির চিহ্ন হিসাবে 
গণ্য । যিশ্মীরা ইহা তাড়াতাড়ি গজানোর জন্যে ওষধ বা চিকিৎসা গ্রহণ করিবে না। কেননা ইহা 
গজাইলেই তাহাদের প্রতি জিযিয়া কর ধার্য করা হয়। তাই তাহাদের নাভির নিচের চুল 
যথাসময়ে গজায় । অতএব তাহাদের বেলায় ইহা বয়ংপ্রাপ্তির আলামত বলিয়া পরিগণিত হইবে। 
তবে স্বতঃসিদ্ধ অভিমত হইল, ইহা সকলের জন্য বয়ঃপ্রাপ্তির আলামত । কেননা ইহা প্রকৃতিগত 
সাধারণ ব্যাপার । ওষধ ব্যবহারের ব্যাপারটি তো বিশেষ ব্যাপার বৈ নয়। 

ইহার দলীল এই-আতীয়া কারযী হইতে ইমাম আহমাদ বর্ণনা করিয়াছেন যে, আতীয়া 
কারযী (রা) বলেন $ বনু কুরাইযার যুদ্ধে আমরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট নীত হইলে তিনি 
একজনকে আমাদের নাভির নিচের লোম দেখার জন্য আদেশ করেন এবং বলেন যে, যাহার 
নাভির নিচের লোম গজাইয়াছে তাহাকে হত্যা করা হইবে আর যাহার উহা গজায় নাই তাহাকে 


* মুক্তি দেওয়া হইবে । তাই আমার উহা গজাইয়াছিল না বলিয়া আমি মুক্তি পাইয়াছিলাম। সুনান 


চতুষ্টয়ে উহা এইরূপ বর্ণিত হইয়াছে। তিরমিযী রে) বলেন, হাদীসটি উত্তম বটে । উল্লেখ্য যে, 


Contents 


৭88 তাফসীরে ইবৃন কাছীর 


হযরত সা'আদ ইব্‌ন মুআয (রা)-এর সিদ্ধান্তের উপর বনী কুরাইযারা সম্মত হইয়া যুদ্ধবিরতি 
করিয়াছিল এবং তাহার সিদ্ধান্তেই প্রাপ্তবয়স্ক বন্দীদেরকে হত্যা করা হইয়াছিল এবং 
অপ্রাপ্তদেরকে মুক্তিদান করা হইয়াছিল । : 
আলীয়া ও আবূ উবায়দা একটি গরীব হাদীসে বর্ণনা করিয়াছেন যে, উমর (রা)-এর শাসনকালে 
একটি বালক একটি বালিকার সঙ্গে ব্যভিচার করার কথা স্বেচ্ছায় আসিয়া বলিলে উমর (রা) 
তাহর নাভির নিচে লোম গজাইয়াছে কিনা তাহা দেখার জন্য বলেন। পরে দেখা যায় যে, 
তাহার উহা গজায় নাই। তখন তাহার নির্ধারিত বিচার মওকুফ করা হয় । আবূ উবায়দা বলেন, 
সেই বালকটি বালিকার উপর মিথ্যা অপবাদ আরোপ করিয়াছিল । অর্থাৎ সে বলিয়াছিল, আমি 
উহার সহিত ব্যভিচার করিয়াছি মূলত সে মিথ্যা বলিয়াছিল। 

অতঃপর আল্লাহ তা আলা বলেন $ 8 ৮6119-০11$211 15540 Iva pee 1৮ ০ ১03 

অর্থাৎ যদি তাহাদের মধ্যে বুদ্ধি-বিবেচনার উন্মেষ আঁচ করিতে পার, তবে তাহাদের সম্পদ 
তাহাদের হাতে অর্পণ করিতে পার! সাঈদ ইব্‌ন জুবাইর (র) উহার মর্মার্থে বলেন, অর্থাৎ যদি 
তাহাদের ধর্ম-কর্মচেতনা এবং ধন-সম্পদ রক্ষণাবেক্ষণের বুদ্ধি-বিবেচনা হয়, তখন তাহাদের 
হাতে তাহাদের সম্পদ প্রত্যর্পণ করা যাইতে পারে। ইব্‌ন আব্বাস (রা), হাসান বসরী ও 
একাধিক ইমাম হইতে ইহার এই অর্থ বর্ণনা করা হইয়াছে । ফকীহগণ বলেন £ যখন ইয়াতীম 
বালকের দীনের যথার্থ জ্ঞান এবং স্বীয় সম্পদ যথাযথ স্থানে ব্যয় করার বুদ্ধি-বিবেচনা হয়, তখন 
তাহার অভিভাবক তাহার নিকট তাহার সম্পদ হস্তান্তর করিতে পারে। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪ 198 ১1119 15111515155 

অর্থাৎ ইয়াতীমের মাল প্রয়োজনাতিরিক্ত ব্যয় করিও না বা তাহারা বড় হইয়া যাইবে মনে 
করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না। ইহা দ্বারা আল্লাহ তাআলা ইয়াতীমের মাল জরুরী 
প্রয়োজন ব্যতীত ব্যয় করিতে নিষেধ করিয়াছেন । 1: ১159 Eyl অর্থাৎ তাহারা বয়ঃপ্রাপ্ত 
হওয়ার পূর্বে তাহাদের সম্পদ শেষ করিয়া ফেলা। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 a 1222 04 ১০ 

অর্থাৎ যাহারা সচ্ছল তাহারা অবশ্যই ইয়াতীমের মাল খরচ করা হইতে বিরত থাকিবে । 
(তাহারা উহা হইতে সামান্য পরিমাণও ভক্ষণ করিবে না।) শা"বী (র) বলেন ৪ অভিভাবকের 
জন্য ইয়াতীমের মাল ভক্ষণ করা মরদেহ ও রক্ত ভক্ষণের তুল্য । 


০৪৩০৮, SINE 1১2৪৪ টে ১৬ 

অর্থাৎ যে অভাবগ্রস্ত সে সংগত পরিমাণ খাইতে পারিবে। 
আয়েশা রো) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, আবদুল্লাহ ইব্‌ন সুলায়মান, 
রা টক (22 91৫ ১৯৬ 


পা কোল রিতার 
পড়ে, তবে সে ইয়াতীমের সম্পদ হইতে সংগত পরিমাণ খাইতে পারিবে। 


Contents 


সূরা নিসা | ৭8৫ ' 


আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, আলী ইব্ন মাসহার, 
মুহাম্মাদ ইব্‌ন সাঈদ ইস্পাহানী, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আয়েশা 
(রা) বলেন £ ৪০১০০10১1৫1 48125 3.4 55 এই আয়াতাংশটি ইয়াতীমের 
অভিভাবক সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে । তাই অভাবী অভিভাবক উহা হইতে সংগত পরিমাণ মাল 
খরচ করিতে পারিবে । হিশাম হইতে উর্ধ্বতন সুত্রে ইসহাক ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন নুমাইরের 
সনদে বুখারীও ইহা বর্ণনা করিয়াছেন। 

ফকীহগণ বলেন ঃ এই খাওয়া বা গ্রহণ করা দুইভাবে হইতে পারে। এক. সম্পদ 
সংরক্ষণের পারিশ্রমিক হিসাবে । দ্বিতীয় হইল, অভাবের জন্যে । এই ব্যাপারে ইখতিলাফ 
রহিয়াছে যে, অভিভাবকের স্বাচ্ছন্দ্য ফিরিয়া আসিলে তাহাকে সেই মাল ফিরাইয়া দিতে হইবে 
কি-না ? এই বিষয়ে দুইটি মত রহিয়াছে । একটি হইল; সেই মাল ফিরাইয়া দিতে হইবে না। 
কেননা সে অভাবের সময় পারিশ্রমিক হিসাবে নিয়াছিল। ইমাম শাফেঈ (র)-এর সহচরবৃন্দের 
নিকট এই মতই সহীহ বা সঠিক। কেননা এই আয়াতে ফিরাইয়া দেওয়ার কথা ছাড়াই 
সাধারণভাবে খাওয়ার কথা বলা হইয়াছে । 

আমর ইবৃন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে শুআইব ও আমর ইব্‌ন শুআইব, 
হুসাইন, আবদুল ওয়াহাব ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আমর ইব্‌ন শুআইবের দাদা 
বলেন ঃ | 
এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল! আমার নিকট 
মাল নাই, তবে আমি একজন ইয়াতীমের অভিভাবক । আমি কি সেই ইয়াতীমের মাল হইতে 
কিছু গ্রহণ করিতে পারিব ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন, হা, তুমি ইয়াতীমের মাল হইতে 
খাইতে পারিবে । কিন্তু উহা হইতে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করিবে না, উহার ভালটার দ্বারা 
তোমার মন্দটা পাল্টাইবে না এবং নিজের মাল বাচাইয়া রাখিয়া উহার মাল খরচ করিতে প্রবৃত্ত 
হইবে না। ইহার অন্যতম বর্ণনাকারী হুসাইনের রিওয়ায়েতে সন্দেহ রহিয়াছে। ূ 

আমর ইব্‌ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে শুআইব, আমর ইব্‌ন শুআইব, হুসাইন 
আল-মাকতাব, আবু খালিদ আহমাদ, আবু সাঈদ আশাজ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, 
আমর ইবৃন শুআইবের দাদা বলেন $ 

এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া তাহাকে বলিলেন, আমার অভিভাবকত্ে 
একটি ইয়াতীম রহিয়াছে এবং তাহার ধন-সম্পদও আমার অধিকারে রহিয়াছে । অথচ আমি 
কপর্দকহীন। তাই আমি কি ইয়াতীমের মাল হইতে ভক্ষণ করিতে পারিব ? রাসূলুল্লাহ (সা) 
উত্তরে বলিলেন-খাও সংগত পরিমাণে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয়। আবু দাউদ, নাসায়ী ও 
ইব্‌ন মাজা হুসাইন আল মুআল্লিমের সনদেও ইহা বর্ণনা করিয়াছেন । 
সুলায়মান ও ইয়ালী ইবৃন মাহদীর সনদে ইব্‌ন মারদুবিয়া স্বীয় তাফসীরে এবং ইব্‌ন হাব্বান 
স্বীয় সহীহ সংকলনে বর্ণনা করিয়াছেন যে, জাবির (রা) বলেন ৪ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে 
বলিলেন যে, হে আল্লাহর রাসূল! আমি ইয়াতীমকে আদব ও শিষ্টাচার শিখাইবার জন্য কোন্‌ 
জিনিস দিয়া মারিব ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, তুমি তোমার সন্তানকে আদব শিখাইবার জন্য 
যাহা দিয়া মার, উহা দিয়া । তবে নিজের মাল বাঁচাইয়া উহার মাল ব্যয় করিবে না এবং উহার 
সম্পদ নষ্ট করিয়া ধনবান হওয়ার চেষ্টা করিবে না। 


কাছীর (২য় খণ্ড)-_৯৪. 


Contents 


৭৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর . 


কাসিম ইব্‌ন মুহাম্মদ হইতে ধারাবাহিকভাবে ইয়াহয়া ইব্‌ন সাঈদ, সাওরী, আবদুর 
রাজজাক, হাসান ইব্‌ন ইয়াহয়া ও ইব্‌ন জারীর বর্ণনা যে, কাসিম ইবৃন মুহাম্মাদ (র) বলেন ৪ 

একদা একজন গ্রাম্য লোক আসিয়া ইব্‌ন আব্বাসের (রো) নিকট জিজ্ঞাসা করিল, আমি 
ইয়াতীম. প্রতিপালন করি । আমার উট আছে এবং তাহাদেরও উট আছে। কিন্তু আমি আমার 
উটগুলি দরিদ্রদিগকে দুধ পানের জন্য দিয়া দেই। অতএব এই অবস্থায় আমি ইয়াতীমদের 
উটের দুধ পান করিতে পারিব কি ? ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, তুমি যদি তাহাদের বিক্ষিপ্ত 
উটগুলি তালাশ করিয়া আন, সেইগুলির খড়-পানির ব্যবস্থা কর, ইন্দিরাগুলি ঠিক রাখ এবং 
সর্বোপরি রক্ষণাবেক্ষণ যদি ঠিকমত তুমি কর, তবে তুমি অসংকোচে উহাদের উটের দুধ পান 
করিতে পার। শর্ত হইল, ইহা দ্বারা যদি উহাদের কোন ক্ষতি না হয়। ইয়াহয়া ইব্‌ন সাঈদের 
সূত্রে মালিক স্বীয় মুয়াত্তায়ও ইহা বর্ণনা করিয়াছেন। | 

মোট কথা, ইহার দ্বারা প্রমাণিত হইল যে, দরিদ্রতাবশত অভিভাবক ইয়াতীমের মাল হইতে 
ভক্ষণ করিলে তাহা পরিশোধ করিতে হয় না। আশ্তা ইব্‌ন আবু রিবাহ, ইকরামা, ইব্রাহীম 
নাখঈ, আতীয়া আওফী ও হাসান বসরী প্রমুখের মতও ইহা । 

দ্বিতীয় অভিমত ঃ দারিদ্য দূর হইলে ইয়াতীমের ভক্ষিত মাল পরিশোধ করিতে হইবে! 
কেননা মূলত উহা খাওয়া নিষিদ্ধ। কোন বিশেষ প্ৰয়োজনবশত উহা খপ্তিতকালের জন্য বৈধ 
করা হইয়াছিল মাত্র । 

হারিছা ইব্‌ন মাযবার হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, সুফিয়ান, ইস্রাঈল, ওয়াকী, 
ইবৃন.খাইছামা ও ইব্‌ন আবুদ্দুনিয়া বর্ণনা করেন যে, হারিছা ইব্‌ন মাযবার (র) বলেন $ 

উমর (রা) খিলাফাতের পদে অধিষ্ঠিত হইয়া ঘোষণা করিয়াছিলেন যে, আমি রাষ্ট্রীয় 
ধনাগারের সেইরূপ মালিক, যেইরূপ ইয়াতীমের অভিভাবক ইয়াতীমের মালের মালিক । আমার 
প্রয়োজন না হইলে উহা হইতে গ্রহণ করিব না। আর যদি প্রয়োজন হয়ও খণস্বরূপ গ্রহণ 
করিব । যখন সচ্ছলতা আসিবে তখন পরিশোধ করিয়া দিব । ইহার সনদ বিশুদ্ধ । ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বায়হাকীও (র) এইরূপ বর্ণনা করিয়াছেন। 

সস41587811:৮-8৮- 
উপ কানিজ সপ পপি ক আবু ওয়াইল, 
আবু আলীয়া ও উবায়দার রিওয়ায়েতে মুজাহিদ, যিহাক ও সুদ্দীও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস ও ইকরামা হইতে সুদ্দীর সূত্রে বর্ণিত হইয়াছে যে, ইব্‌ন আব্বাস (র) 
Syl ISU 1১258 ৩৫ ০০৪7 -এর ভাবার্থে বলেন £ 

সংগতভাবে খাওয়ার অর্থ তিন আংগুলি দ্বারা খাইবে। ইব্‌ন আব্বাস হইতে 
পা লা রাবার 
বলেন £ নপক রা ন 
করার প্রয়োজনই না হয়। মুজাহিদ এবং মাইমুন ইবৃন মিহরানের রিওয়ায়েতে হাকামও ইহা 
বর্ণনা করিয়াছেন। আমের শা'বী বলেন ইয়াতীমের মাল খাইবে না। একমাত্র সেই অবস্থার 
সম্মুখীন হইলে খাইবে যে অবস্থায় মরদেহ ভক্ষণ করা জায়িয হয়। উপরস্ত্ু উহা পরিশোধ 
করিতে হইবে । ইবৃন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


সুরা নিসা ৭৪৭ 


.... নাফে' ইব্‌ন আবূ নঈম আলকারী হইতে ওয়াহাব বর্ণনা করেন যে, নাফে ইব্‌ন আবু নঈম 
্‌ আলকারী (র) বলেনঃ আমি ইয়াহয়া ইব্‌ন সাঈদ আনসারী ও রবীআকে 1১৪ & 3. ১০ 
৪১০৮০] 42187 -এই আয়াতের ভাবার্থ সম্পর্কে জিজ্ঞাসা করিলে উভয়ে বলেনঃ ইহাতে 
ইয়াতীম সম্পর্কে বলা হইয়াছে যে, ইয়াতীম যদি দরিদ্র হয় তবে অভিভাবক তাহার প্রয়োজনমত 
ইয়াতীমের জন্য নিজ মাল হইতে ব্যয় করিবে! কিন্তু অভিভাবক উহার বিনিময় হিসাবে কিছু 
পাইবে না। 

TSC VE ORE LR ALLA ROAR ant he 
Eo লুপ রদ SAE Sa TTS ULE LE 
1১৪ অভিভাবকদের মধ্যে যাহারা দরিদ্র ও অসচ্ছল ৪,৯5], 0015 সে সংগত পরিমাণ 
খাইবে । অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু । যথা অন্য স্থানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

VLA 8০ Se চলা A AL YU ১1 05185 5, 

‘তোমরা ইয়াতীমদের মালের নিকটেও যাইও না; একমাত্র তাহাদের উপকার ও স্বার্থ 
ব্যতীত কিংবা কঠিন অভাবে নিপতিত হইলে ৷’ অর্থাৎ ইয়াতীমের স্বার্থ ও কল্যাণ ব্যতীত 
উহাদের মালের নিকটবর্তী হইও না। আর যদি অভিভাবক দরিদ্র ও অভাবগ্রস্ত হয় তবে সে 
ইয়াতীমের মাল হইতে সংগত পরিমাণ খাইতে পারিবে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 84119116311 p33 ISL 

“যখন তাহাদের হাতে তাহাদের সম্পদ প্রত্যর্পণ কর ।' অর্থাৎ যখন তাহারা বালেগ হইবে 
এবং যখন তাহাদের মধ্যে বুদ্ধি-বিবেচনা লক্ষ্য করিবে, তখন তাহাদের হাতে সমর্পণ করিবে। 
আর যখন তাহাদিগকে তাহাদের মাল প্রত্যর্পণ করিবে, তখন ৫১1০ 15২৫-১০ সাক্ষী রাখিবে। 

ইহা দ্বারা আল্লাহ তা'আলা ইয়াতীমের অভিভাবকদের প্রতি ইয়াতীমরা বালেগ হইলে 
তাহাদের ধন-সম্পদ তাহাদের হাতে প্রত্যর্পণ করার সময় সাক্ষী রাখিবার জন্য নির্দেশ 
দিয়াছেন। কেননা অভিভাবক উহার মাল যথাযথভাবে সংরক্ষণ এবংত্রাস-বৃদ্ধি করিয়াছে কি-না 
তাহা একটি গুরুত্বপূর্ণ বিষয় । অবশেষে আল্লাহ পাক বলেন 812: 4110২ (8৫9 

‘অবশ্য আল্লাহই হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট ৷’ মি 

অর্থাৎ ইয়াতীমের অভিভাবক তাহার মাল সংরক্ষণের বেলায় কতটা সততা ও নিষ্ঠার 
পরিচয় দিয়াছে এবং উহার মাল আমানতদারীর সহিত রক্ষণাবেক্ষণ করিয়াছে কিনা বা যড়যন্ত্ 
করিয়া উহার মাল নষ্ট করিয়া ফেলিল কিনা, এই সকল বিষয় আল্লাহ সর্বাপেক্ষা ভাল জানেন। 
তাই হিসাব গ্রহণের ব্যাপারে তিনিই যথেষ্ট । 

সহীহ মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, আবূ যর (র)-কে রাসূলুল্লাহ (সা) বলেন-হে 
আবূ যর! তোমাকে আমার দুর্বল মনে হইতেছে । অবশ্য আমি আমার নিজের জন্যে যাহা পসন্দ 
করি তোমার জন্যেও তাহা পসন্দ করি । তবে সাবধান! কখনো তুমি দুই ব্যক্তির নেতৃত্বও গ্রহণ 
করিবে না এবং কখনো ইয়াতীম ও তাহার মালের অভিভাবকতৃও গ্রহণ করিবে না।” 


Contents 


৭৪৮ তাফসীরে ইব্ন কাছীর 
BE St bs 087 us ৩ঠ 6-392 ৬১০৪) (%) 
782 ৮১৮৪) ৮১৮1 25565৩ তি yi uly 

S858 ASIN OSI GAs NS ne B50 


ভাবত 2224 


J oe Ot 5 

20540014656 ০2952৬95565 AE COs ০৫১5 73515 (৭) 
05548 

S234 G ORT CS) CE dD 055 SHV GN G0.) 
Osa CLA 


৭. পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে । 
তেমনি পিতা-মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে । উহা অল্প 
হউক কিংবা বেশি হউক, এক নির্ধারিত অংশ ৷” 

৮. “সম্পত্তি বন্টনকালে আত্মীয়, ইয়াতীম ও অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে 
তাহাদিগকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের সহিত সদালাপ করিবে ।” 

৯. “তাহারা যেন ভয় করে যে, অসহায় সন্তান পিছনে ছাড়িয়া গেলে তাহারাও 
তাহাদের সম্পর্কে উদ্বিগ্ন হইত । সুতরাং তাহারা যেন আল্লাহকে ভয় করে এবং সংগত কথা 
বলে।” 

১০. “যাহারা ইয়াতীমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তাহারা তাহাদের উদরে অগ্নি 
ভক্ষণ করে, তাহারা জ্বলন্ত আগুনে জ্বলিবে।” 

তাফসীর $ঃ সাঈদ ইব্‌ন জুবাইর ও কাতাদা বলেন ঃ মুশরিকদের মধ্যে প্রথা ছিল যে, 
পিতার বড় ছেলে পৈতৃক সম্পত্তির একচ্ছত্র অধিকারী হইত এবং তাহার ছোট ছেলে-মেয়েরা 
পিতৃ-সম্পত্তির কোন অংশ পাইত না। এই প্রেক্ষিতে আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল 
করেনঃ SII 91191 এ০০ ০০ as JE 

‘পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রহিয়াছে । 

অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী অংশীদার হিসাবে সকলেই সমান । তাহা মৃত ব্যক্তির 
ওরসজাত হউক বা বৈবাহিক সম্পর্কের হউক বা আযাদ সম্পর্কের হউক। আত্মীয় হিসাবে 
কম-বেশি অংশ সকলেই পাইবে। 

জাবির হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন উকাইল, সুফিয়ান সাওরী ও 
ইব্‌ন হারসার সূত্রে ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন ঃ একদা উম্মু কাহাতা 
(রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহ রাসূল! আমার দুইটি ছেলে সন্তান 
রহিয়াছে, কিন্তু ওদের পিতা মারা গিয়াছে এবং ওদের কোন সহায়-সম্পত্তি নাই। অতঃপর 
আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ /১1:11941 52105 ২৮৪০০ 4৮৯০৮ 
০১831, ৰ 


Contents 


সূরা নিসা ৭৪৯ 
উত্তরাধিকারের আয়াতের পরবর্তী আলোচনায় এই হাদীসটি আবারও আলোচিত হইবে। 


[আল্লাহই ভাল জানেন। 


আল্লাহ তা'আলা বলেন ৪ 2...11 ১১৯ 1313সম্পত্তি বন্টনের সময় যখন উপস্থিত হয়। 
অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময় যখন দূর সম্পর্কীয় আত্মীয় এবং ইয়াতীম ও মিসকীন 
আসিয়া উপস্থিত হয় যাহাদের কোন অংশ নাই, তাহাদিগকে উহা হইতে একাংশ প্রদান কর। 
ইসলামের প্রথম যুগে উহা প্রদান করা ওয়াজিব ছিল। কেহ বলিয়াছেন, ওয়াজিব নয়, মুস্তাহাব 
ছিল। তবে এই বিষয়ে মতবিরোধ রহিয়াছে যে, বর্তমানে এই নীতি রহিত কি রহিত নয়। 

ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, শায়বানী, সুফিয়ান, আবদুল্লাহ 
আশজাঈ, আহমাদ ইবৃন হামীদ ও বুখারী বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতাংশের আলোচনা 
প্রসংগে ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ এই হুকুম বর্তমানেও কার্যকর এবং ইহা রহিত হয় নাই। 
ইব্‌ন আব্বাস হইতে সাঈদও এইরূপ রিওয়ায়েত করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে মাকসাম, হিকাম, হাজ্জাজ ইব্‌ন আওয়াম, হুসাইন, কাসিম ও ইব্‌ন জারীর 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেনঃ এই নীতি এখনো কার্যকর | ইহার উপর আমল 
করিতে হইবে । মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবু নাজীহ ও সাওরী বর্ণনা করেন যে, 
মুজাহিদ (র) আলোচ্য আয়াত প্রসংগে বলেনঃ উত্তরাধিকারীদের খুশিমত উহাদিগকে কিছু 
দেওয়া ওয়াজিব । ইব্‌ন মাসউদ, আবূ মূসা, আবদুর রহমান ইব্‌ন আবু বকর, আবুল আলীয়া, 
শা'বী ও হাসান বসরী প্রমুখও এইরূপ বর্ণনা করিয়াছেন। ইব্ন সীরীন, সাঈদ ইব্ন জুবাইর, 
মাকহুল, ইব্রাহীম নাখাঈ, আতা ইব্‌ন আবু রিবাহ, যুহরী ও ইয়াহয়া ইব্‌ন ইয়াসার প্রমুখ 
বলেনঃ উহা প্রদান করা ওয়াজিব । 
সাঈদ আশাজ্জ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন সীরীন রে) বলেনঃ হযরত আবু 
উবায়দা রো) একটি ওসীয়াতের একক অধিকারী হইয়াছিলেন। উহা গ্রহণ করার সময় তিনি 
একটি বকরী যবাই করিয়া এই আয়াতের উদ্দিষ্ট ব্যক্তিদের ভোজন করান। অতঃপর তিনি 
বলেন, যদি এই আয়াতটি নাযিল না হইত তাহা হইলে ইহাও আমার সম্পত্তির অন্তর্ভুক্ত হইত । 

যুহরী হইতে মালিক আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে উল্লেখ করেন যে, মাসআবের 
রে) সম্পত্তি বন্টন হওয়ার সময় উরওয়াও (র) উহাদিগকে কিছু কিছু প্রদান করিয়াছিলেন । 
যুহরী (র) বলেনঃ এই হুকুম এখনো কার্যকর । মুজাহিদ হইতে আবদুল করীমের সূত্রে মালিক 
বর্ণনা করেন যে, মুজাহিদ রে) বলেনঃ উত্তরাধিকারীদের খুশি মত উহাদিগকে কিছু প্রদান করা 
একটি ওয়াজিব দায়িত্ব । 

যাহারা বলেন এই আয়াতটি ওসীয়াত সম্পর্কিত, তাহাদের দলীল এই ঃ 

ইব্‌ন আবু মালিক হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন জারীজ ও আবদুর রাজ্জাক বর্ণনা করেন 
যে, ইব্‌ন আবূ মালিক (র) বলেনঃ তাহাকে আসমা বিনতে আবদুর রহমান ইবৃন আবূ বকর (র) 
এবং কাসিম ইবৃন মুহাম্মাদ রে) বলিয়াছেন যে, আবদুল্লাহ ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আবু বকর 
যখন তাহার পিতার সম্পত্তি ভাগ-বন্টন করিয়াছিলেন তখন আয়েশা (রা) তথায় উপস্থিত 
ছিলেন। তাহারা উপস্থিত দরিদ্র এবং দূর সম্পর্কীয় কোন আত্মীয়কে বঞ্চিত করেন নাই। 
সকলকে উহা হইতে কিছু কিছু দিয়াছিলেন এবং তখন এই আয়াতটি পাঠ করিয়াছেন ঃ 


Contents 


৭৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১১১৪] 5151 25511 ১৯৯ N30 

অর্থাৎ উহা বন্টন করার সময় যখন আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীন উপস্থিত হয় তখন 
উহা হইতে তাহাদিগকে কিছু ভোজন করাও । কাসিম (র) বলেনঃ ইব্‌ন আব্বাস (রা) ইহা 
জানিতে পারিয়া বলেন যে, ইহা করা ঠিক হয় নাই। মৃত ব্যক্তি উহাদিগকে দেওয়ার জন্য 
ওসীয়াত করিয়া গেলে কেবল দেওয়া যাইবে । কেননা এই আয়াতটি ওসীয়াত সম্পর্কে নাযিল 
হইয়াছে । ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 
প্রতিপক্ষের দলীল 

ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে আবু সালিহ, মুহাম্মাদ ইব্‌ন সায়িব কালবী ও 
সুফিয়ান সাওরী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 2... 11 ১১৯৯ 13/9 এই 
আয়াতটি রহিত হইয়া গিয়াছে। ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে ইকরামা, কাতাদা ও 
ইসমাঈল ইব্‌ন মুসলিম মক্কী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন 8 ১৮1১1 
£3 এই আয়াতটি পরবর্তীতে অবতীর্ণ 2844 :53 5111 +৫+--% এই আয়াতটি দ্বারা 
রহিত হইয়া গিয়াছে। 

ইব্‌ন আব্বাস হইতে আওফী (+8111919 ২515/5 এই আয়াতাংশ 
সম্পর্কে বর্ণনা করেন, উত্তরাধিকারীদের স্ব-স্ব অংশ নির্ধারিত হওয়ার পূর্বে ইহা কার্যকর ছিল। 
পরবতীতে আল্লাহ উত্তরাধিকারীদের স্ব-স্ব অংশ নির্ধারিত করিয়া দিলে ইহা,কেবল সাদকা বা 
ওসীয়াত সম্পৰ্কীয় ব্যাপারে প্রযোজ্য থাকে । যে অংশ বা যাহাদের জন্য মৃত ব্যক্তি ওসীয়াত 
করিয়া যাইবে তাহারাই কেবল উহা পাইবে । ইব্‌ন মারদুবিয়া ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে আ'তা উছমান ইব্‌ন আতা, ইব্‌ন জারীজ, হাজ্জাজ 
হাসান ইব্‌ন মুহাম্মাদ ইব্ন সাববাহ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস 
(রো) বলিয়াছেন ঃ ১২৫৮০০৯])ট Ey ৪৪০৪] 13131 ২7558] ১৮৯৯ 9ও এই 
আয়াত মীরাছের আয়াত দ্বারা রহিত হইয়া. গিয়াছে। অতঃপর উহা দ্বারা উত্তরাধিকারীদের 
কম-বেশি স্ব-স্ব অংশ নির্ধারিত করিয়া দেওয়া হইয়াছে । সাঈদ ইবৃন মুসাইয়াব হইতে 
ধারাবাহিকভাবে কাতাদা, হুমাম, সাঈদ ইব্‌ন আমের ও উসাইদ ইব্‌ন আসিম বর্ণনা করেন যে, 
সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) বলেনঃ 

এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে। উত্তরাধিকারীদের অংশ নির্ধারিত করিয়া দেওয়ার পূর্বে 
মৃত ব্যক্তির মাল হইতে ইয়াতীম, ফকীর, মিসকীন এবং দূর সম্পর্কীয় আত্মীয় স্বজন-যাহারা 
বন্টন করার সময় উপস্থিত হইত তাহাদিগকে কিছু কিছু দেওয়া হইত। কিন্তু পরবর্তাকালে 
আল্লাহ তা“আলা কর্তৃক মৃতের উত্তরাধিকারীদের স্ব-স্ব অংশ নির্ধারিত করিয়া দেওয়ার দ্বারা এই 
আয়াতটি রহিত হইয়া যায় । তবে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের ব্যতীত অন্যান্য যাহাদের জন্য 
সে ওসীয়াত করিয়া যাইবে তাহারাই কেবল উহা পাইবে । 

সাঈদ ইব্ন মুসাইয়াব হইতে ধারাবাহিকভাবে যুহরী ও মালিক বর্ণনা করেন যে, এই 
আয়াতটি ওসীয়াত ও মীরাছ সম্পর্কীয় আয়াত দ্বারা রহিত হইয়া গিয়াছে । ইকরামা, আবু শা'ছা, 
খোরাসানী, মাকাতিল ইবৃন হাইয়ান ও রবীআ ইব্‌ন আবূ আবদুর রহমান প্রমুখ হইতে বর্ণনা 


Contents 


সূরা নিসা ৭৫১ 


করা হইয়াছে যে, তাহারা বলেন, এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে। আর জমহুর ফুকাহা, চার 
ইমাম এবং তাহাদের যোগ্য সহচরদের অভিমতও ইহাই । 

তবে ইব্‌ন জারীর (র) এই আয়াতের একটি অত্যন্ত দুর্বল অর্থ করিয়াছেন। যাহার সার 
সংক্ষেপ হইল- 2... 811 ১১৯11) অর্থাৎ ওসীয়াতের মাল বন্টন করার সময় যদি মৃত 
ওসীয়াতকারীর আত্মীয়-স্বজন ইয়াতীম ও মিসকীন হাযির হয়, 4০ ১৯৪)১.৪ তাহাদিগকে 
উহা হইতে কিছু ভক্ষণ করাও এবং (39১, 5 ₹$115155 তাহাদের সংগে নম্র ব্যবহার ও 
সদালাপ কর। এই হইল তাহার এই সম্বন্ধীয় একাধিক ও দীর্ঘ বর্ণনার সারমর্ম । তবে এই 
ব্যাখ্যার মধ্যে সন্দেহ বিদ্যমান । আল্লাহই ভালো জানেন । 

ইব্‌ন আব্বাস হইতে আওফী বলেন 8 {5.5511 ৯1১13 অর্থাৎ উত্তরাধিকার বন্টন 
করার যখন সময় উপস্থিত হইবে । একাধিক ব্যক্তি এই অর্থ করিয়াছেন। তবে ইব্‌ন জারীরের 
নিকট এই অর্থ গ্রহণীয় নয়। কেননা তিনি বলেন, যখন সেই সব গরীব আত্মীয়-স্বজন, ইয়াতীম 
ও মিসকীন উপস্থিত হইবে, যাহাদের কোন অংশ নাই, তখন তাহাদের জন্য উত্তরাধিকারীদের 
নিজ নিজ অংশ হইতে কিছু কিছু করিয়া দেওয়া উচিত। কেননা তাহারা ফ্যাল ফ্যাল করিয়া 
অসহায় ও করুণার দৃষ্টিতে তাহাদের প্রতি তাকায়। আল্লাহ অত্যন্ত দয়ালু ও সহনশীল । তাই 
তাহাদিগকে রিক্ত হস্তে ফিরাইয়া না দিয়া কিছু দিয়া খুশি করার কথা বলিয়াছেন। যথা অন্যত্র 
আল্লাহ তা'আলা বলিয়াছেন ৫ ১০১ 9: €£ 51 ১০৪1101 a Se Isl 

অর্থাৎ নিজেদের বাগানের ফল খাও যখন ফলবান হয় এবং যেদিন ফল কর্তন কর, সেই 
দিন ইহার হক বাহির করিয়া ফকীর-মিসকীনদিগকে দিয়া দাও। 

ক্ষুধার্ত ব্যক্তি ও দরিদ্র লোকদের ভয়ে যাহারা তাহাদিগকে না জানাইয়া গোপনে ক্ষেতের 
ফসল কর্তন করে এবং গাছের ফল পাড়িয়া নেয় তাহাদিগকে আল্লাহ নিন্দা করিয়াছেন । যথা 
কোন এক বাগানের মালিককে লক্ষ্য করিয়া আল্লাহ তাআলা কুরআন পাকে বলিয়াছেন ঃ 


১১৯৯১ lie rel 1১০৪1 S51 
‘যখন উহারা শপথ করিয়াছিল যে, প্রত্যুষে বাগানের ফল আহরণ করিবে? 
Ss Ele PAT উস 01 ১৯০৪০০৯319৮ 
অতঃপর উহারা চলিল নিন্নস্বরে কথা বলিতে বলিতে যে, অদ্য যেন তোমাদের নিকটে কোন 
অভাবগ্রন্ত ব্যক্তি বাগানে প্রবেশ করিতে না পারে।1$10512+১119 76512 1111 ০০ 
অর্থাৎ তাহাদের তথায় পৌঁছার পূর্বেই আল্লাহর শাস্তি নামিয়া আসিল এবং সমস্ত বাগান 
পুড়িয়া ভস্ম হইয়া গেল। আর অন্যের হক বিনষ্টকারীদের পরিণতি এইরূপই হইয়া থাকে । 
তাই হাদীসেও আসিয়াছে, যে মালের মধ্যে সাদকার মাল মিশ্রিত থাকে উহা সাকুল্যে ধ্বং 
হইয়া যায়। অর্থাৎ সেই মালের মধ্যে মিশ্রিত সদকা বা যাকাত অন্যের হক আর এই হক বিনষ্ট : 
করার পাপেই সেই মাল ধ্বংসপ্রাপ্ত হয়। 
অতঃপর আল্লাহ তাআলা বলেন ঃ ৪621১ ০০০ ISA 0201 ০৯০৩ 
অর্থাৎ যাহারা নিজেদের পশ্চাতে নিজেদের অসমর্থ সন্তানদেরকে ছাড়িয়া যাইবে তাহাদের 
উপর যে ভীতি আসিবে তজ্জন্যে তাহাদের শংকিত হওয়া উচিত। ইব্‌ন আব্বাস হইতে আলী 
ইব্‌ন আবূ তালহা বলেন ৪ 


Contents 


৭৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহা মৃত্যুমুখে পতিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে। অর্থাৎ মৃত্যুপথযাত্রী ব্যক্তি 
মৃত্যুর সময় যদি এমন কোন ওসীয়াত করে যাহা তাহার উত্তরাধিকারীদের জন্য আশংকাজনক 
ও ক্ষতিকর হয়, তখন ওসীয়াত শ্রবণকারী ওসীয়াতকারীকে সঠিক পরামর্শ প্রদান করিবে, 
যাহাতে মৃত ব্যক্তির ছেলে সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হইয়া না পড়ে৷ যেভাবে সে নিজের 
মংগল কামনা করে, ঠিক তেমনি সে তাহাদের যে কোন ক্ষতিকর ব্যাপার রোধ করিবে। | 
মুজাহিদ (র) সহ অনেকে এই অর্থ করিয়াছেন। 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে, যখন রাসুলুল্লাহ সো) সা'আদ ইব্‌ন আবু ওয়াক্কাসের অসুস্থতা 
পরিদর্শন করিতে গিয়াছিলেন, তখন সা'আদ ইব্‌ন আবূ ওয়ান্কাস রাসূলুল্লাহ (সা)-কে 
বলিয়াছিলেন যে, হে আল্লাহর রাসূল! আমার অঢেল সম্পত্তি রহিয়াছে, কিন্তু আমার উত্তরাধিকার 
হইল মাত্র একটি কন্যা সন্তান। তাই আমি কি উহার দুই-তৃতীয়াংশ সাদকা করিয়া দিব ? 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, না। তবে অর্ধেক ? তিনি বলিলেন, না। তবে এক-তৃতীয়াংশ ? 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, এক-তৃতীয়াংশও বেশি হইয়া যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, তুমি তোমার উত্তরাধিকারীকে সম্পদশালীরূপে রাখিয়া যাও। ইহা অনেক উত্তম উহা 
হইতে যে, তুমি তাহাকে দরিদ্বরূপে রাখিয়া যাইবে এবং সে অন্যের দ্বারে দ্বারে ভিক্ষার হাত 
বাড়াইবে। 

সহীহ হাদীসে ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলিয়াছেন, মানুষ যদি এক-তৃতীয়াংশের কম এক-চতুর্থাংশ ওসীয়াত করে, তবে তাহাই উত্তম । 
কেননা, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, এক-তৃতীয়াংশও বেশি হইয়া যায়। 

ফকীহগণ বলেন ৪ মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা যদি ধনবান হয়, তবে মৃত ব্যক্তির তাহার 
সম্পদের এক-তৃতীয়াংশ ওসীয়াত করা উত্তম। আর যদি মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা দরিদ্র হয় 
তবে একতৃতীয়াংশের কম ওসীয়াত করা উত্তম। কেহ কেহ বলিয়াছেন ঃ এই আয়াতাংশের 
ভাবার্থ হইল, ইয়াতীমের সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে আল্লাহকে যথাযথভাবে ভয় করা । যথা 
বলা হইয়াছে 8 119 1581-1 al Ys 

অর্থাৎ ইয়াতীমের ধন-সম্পদ প্রয়োজনাতিরিক্ত ব্যয় করিও না এবং তাড়াতাড়ি খাইয়া 
ফেলিও না। ইব্‌ন আব্বাস হইত আওফীর সূত্রে ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন, মূলত এই 
অর্থই উত্তম। কেননা এই অর্থের মধ্যে অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণের জন্যে যে 
সাবধানবাণী উচ্চারণ করা হইয়াছে তাহাই আয়াতের মূল বক্তব্য ৷ 

উহা এই যে, তোমরা ইয়াতীমের প্রতি সেইরূপ খেয়াল রাখ যাহা তোমরা তোমাদের মৃত্যুর 
পর অন্যদের নিকট হইতে তোমাদের সন্তানদের বেলায় কামনা কর। তোমরা যেমন চাও না 
তোমাদের মৃত্যুর পর অন্যেরা তোমাদের সন্তানদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করুক এবং 
তাহারা বয়ঃপ্রাপ্ত হইয়া দরিদ্বরূপে বাস করুক, তেমনি তোমরাও ইয়াতীমের মালের প্রতি তদ্ধপ 
কল্যাণকর দৃষ্টি রাখ। যাহারা ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তাহারা যেন স্বীয় উদরে 
জ্বলন্ত অগ্নি প্রবেশ করায়। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


fF ক9 5552 0255৩ তি £04 পক rer er Or + 68 0or er OO 2 2 
UU ১৫১১ ৪ 951505 alk Al 91505 sl 
yw Usa 


Contents 


সূরা নিসা ৭৫৩ 


‘যাহারা ইয়াতীমের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খায়, তাহারা নিজেদের পেটে আগুনই ভর্তি 
করিয়াছে এবং সত্রই তাহারা অগ্নিতে প্রবেশ করিবে । অর্থাৎ যাহারা অন্যায়-অসংগতভাবে ও 
অকারণে ইয়াতীমের মাল ভক্ষণ করে প্রকারান্তরে তাহারা অগ্নি" ভক্ষণ করে, যাহা কিয়ামতের 
দিন তাহার পেটের মধ্যে দাউ দাউ করিয়া জুলিতে থাকিবে । 

আবু হুরায়রা হইতে ধারাবাহিকভাবে সালিম, আবুল গাইছ, ছাওর ইব্‌ন যায়িদ ও 
সুলায়মান ইব্‌ন বিলালের সনদে সহীহ্দ্বয়ে বর্ণিত হইয়াছে যে, আবু হুরায়রা (রা) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, দশটি পাপ হইতে তোমরা বাঁচিয়া থাক, যেইগুলি ধ্বংসের 
কারণ হইয়া থাকে। জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, হে আন্মাহর রাসূল! সেইগুলি কি? 
রাসূলুল্লাহ সো) বলিলেন, আল্লাহর সহিত শিরক করা, যাদু করা, অন্যায়ভাবে হত্যা করা, সুদ 
খাওয়া, ইয়াতীমের মাল খাওয়া, জিহাদের ময়দান হইতে পালাইয়া যাওয়া, আর মুমিনা মহিলার 
প্রতি অপবাদ আরোপ করা ।' 
সামাদ উন্মী, উবায়দা, আবু হাতিম ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন যে, আবূ সাঈদ (রা) 
বলেন ৪ 

আমরা রাসূলুল্লাহ (সা)-কে বলিলাম যে, হে আল্লাহ্‌র রাসূল! মি“রাজের রাত্রে আপনি কি 
কি দেখিয়াছেন ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, আমি সেই রাতে আল্লাহ্‌র বহু সৃষ্টি ও কীর্তি প্রত্যক্ষ 
করিয়াছি। উহার মধ্যে এমন বহু লোক দেখিয়াছি, যাহাদের প্রত্যেকের ওষ্ঠ উদ্ট্ের ওষ্ঠের মত। 
অগ্নিদপ্ধ পাথর ঢুকাইয়া দিতেছিল এবং তাহারা ভীষণভাবে চিৎকার করিতেছিল। ইহা দেখিয়া 
জিব্রাঈলকে জিজ্ঞাসা করিলাম যে, ইহারা কাহারা ? তিনি বলিলেন, এই হইল সেই সকল 
লোক যাহারা ইয়াতীমের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খাইয়াছে। মূলত তাহারা নিজেদের পেটের 
মধ্যে আগুন ভর্তি করিয়াছে এবং সত্বরই তাহারা অগ্নিতে প্রবেশ করিবে । 

সুদ্দী (র) বলেনঃ ইয়াতীমের অর্থ-সম্পদ ভক্ষণকারী কিয়ামতের দিন এমনভাবে উঠিবে যে, 
উহার মুখ, চোখ, নাক এবং কান দিয়া অগ্নিশিখা বাহির হইতে থাকিবে। প্রত্যেক ব্যক্তিই 
তাহাকে চিনিতে পারিবে যে, সে কোন ইয়াতীমের মাল অন্যায়ভাবে উক্ষণ করিয়াছে। 

আবু বারযা হইতে ধারাবাহিকভাবে নাফে ইবৃন হারিছ, যায়িদ ইব্‌ন মানযার, ইউনুস ইব্‌ন 
ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবূ বারযা (র) বলেন £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কতক লোককে কিয়ামতের দিন এমনভাবে উঠান হইবে যে, 
তাহাদের মুখে অগ্নিশিখা প্রজ্বলিত থাকিবে । জিজ্ঞাসা করা হইবে যে, আল্লাহর রাসূল! উহারা 
কাহারা ? তিনি উত্তরে বলিলেন, কেন দেখ নাই যে, আল্লাহ তাআলা বলিয়াছেন- 

(115 ৮5221101551 ১5145 523৫1 ৩ J 
অর্থাৎ নিশ্চয় যাহারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল ভক্ষণ করে। 

উকবা ইব্‌ন মুকাররাম হইতে আবূ যারাআর সূত্রে ইব্‌ন আবূ হাতিম ইহা রিওয়ায়েত 
করিয়াছেন। উকবা ইবৃন মুকাররম হইতে আহমাদ ইব্‌ন আলী ইব্‌ন মুছান্নার রিওয়ায়েতে ইব্‌ন 
হাব্বান স্বীয় সহীহ সংকলনে ইহা বর্ণনা করিয়াছেন। 


কাছীর (২য় খণ্ড)__-৯৫ 


Contents 


৭৫৪ তাফসীরে ইবন কাছীর 


আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুকবিরী, উছমান ইব্‌ন মুহাম্মাদ, আবদুল্লাহ 
মারদুবিয়া বর্ণনা করেন যে, আবু হুরায়রা (র) বলেনঃ রাসূল (সা) বলিয়াছেন যে, তোমরা 
অবলা মহিলা এবং ইয়াতীম এই দুই দুর্বলের ধন-সম্পদ হইতে বাচিয়া থাক । অর্থাৎ আমি 
তোমাদিগকে উহাদের সম্পদ হইতে আত্মরক্ষার জন্য ওসীয়াত করিতেছি। 

ইতিপূর্বেও সূরা বাকারার ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন 
জুবাইর ও আতা ইব্‌ন সাইফের সূত্রে বর্ণিত হইয়াছে যে, J 51412 2341 21 
(০1 45.5211 এই আয়াতটি নাযিল হওয়ার পর ইয়াতীমদের অভিভাবকরা তাহাদের আহার্য 
ও পানীয় হইতে ইয়াতীমদের আহার্য ও পানীয় পৃথক করিয়া ফেলেন। পরিশেষে এমন অবস্থা 
দাঁড়ায় যে, ইয়াতীমদের খানাপিনার কোন বস্তু বাচিয়া গেলে হয় সেই বাসি বস্তু তাহাদিগকে 
খাইতে হইত, না হয় উহা পচিয়া নষ্ট হইয়া যাইত। এই সমস্যা তাহাদের জন্য অত্যন্ত কঠিন 
হইয়া দাড়ায়। অতঃপর রাসূলুল্লাহর (সা) নিকট ইহা বলা হইলে আল্লাহ তা'আলা এই 
আয়াতটি নাযিল করেন ঃ 

১২১৮৫ 9251 ৫৪ lili ১০ U৮, অৰ্থাৎ তাহারা তোমাকে ইয়াতীমদের 
সম্পর্কে জিজ্ঞাসা করে ? তুমি তাহাদিগকে বলিয়া দাও যে, তাহাদের জন্য যাহা মংগল বুঝ তাহা 
কর। ইহার পর ইয়াতীমদের অভিভাবকরা তাহাদের খাদ্য ও পানীয়ের সহিত ইয়াতীমদের খাদ্য 
ও পানীয় একত্রিত করিয়া নেয়। 


2৩5 ৩$9:৫৩৭।১-০ 3০ IY 9৫95708520১) 
5৮9১১ ৩6 Yo LEYS SIV ES ES SN GS 

< 2651৫ A A ৫ 3 Ml #72 5 ৬৪ ৬৪14 
25 5 9658 IEA ৩০654 8৩18৮ E ০৩৩৪ ৬৯202 
রি ্ ৬৯1৫ ৪1৮৭ 


৮৮82৫০৩০1১5 2৩04755 2221 BT 06৩০ 538) 4১৩ 
৪ 9৯ 2৮9১৩০৭ 02 ০১০৩০০2৪১১১ ৯৯ 8 ৩৬৮ ৩৯ EN 29১১ 61 


X23 
১ 056485১86৮৫ OH GS OIG EMS LG + 25 3 
০৬৮ ৬০:১০ 6৮ ৫০৫! 
১১. “তোমাদের-সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহ তা'আলা ওসীয়াত করিতেছেন । 
ছেলেদের জন্য মেয়েদের দ্বিগুণ অংশ । অতঃপর যদি দুইয়ের অধিক শুধু মেয়েই থাকে, 
তাহাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ আর মাত্র এক কন্যা থাকিলে তাহার জন্য 
অর্ধাংশ। মৃত সন্তানের যদি সন্তান থাকে, তবে পিতা-মাতা প্রত্যেকের জন্য এক-যষ্ঠাংশ, 
আর সে নিঃসন্তান হইলে ও পিতা-মাতাই উত্তরাধিকারী হইলে মাতার জন্য 
এক-তৃতীয়াংশ । তবে ভাই বোন থাকিলে মাতার জন্য এক-যষ্ঠাংশ ৷ ইহা ওসীয়াত ও খণ 
আদায়ের পরে পাইবে । তোমাদের পিতা ও সন্তানদের কে অধিকতর উপকারে আসিবে, 
তাহা তোমরা জান না। ইহা আল্লাহর বিধান । আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । 


Contents 


সূরা নিসা ' ৭৫৫ 


তাফসীর £ এই আয়াত, ইহার পরবর্তী আয়াত ও সূরার শেষের আয়াতটি হইল ইলমে 
ফরায়িয বা উত্তরাধিকার সম্পর্কীয় নীতিমালা । হাদীস গ্রন্থসমূহে এই সম্পর্কীয় যত হাদীস 
আসিয়াছে উহা এই মূল আয়াতত্রয়ের ব্যাখ্যা মাত্র । আমরা এই সম্পর্কীয় হাদীসসমূহ ইহার 
ব্যাখ্যায় উদ্ধৃত করিতে সচেষ্ট হইব। কিন্তু এই সম্পর্কীয় মাসআলা ও দলীলসমূহের সত্য 
নির্ভরতা এবং ইমামগণের স্ব-স্ব মাযহাবের প্রামাণ্য দলীলাদির আনুপুঙ্খ আলোচনার স্থান ইহা 
নহে । ইলমে ফরায়িয শিক্ষার গুরুতৃ ও উৎসাহের ব্যাপারে বহু হাদীস রহিয়াছে। 
তানুখী ও আবদুর রহমান ইব্‌ন যিয়াদ ইব্‌ন আনআম আফ্রিকীর সনদে ইব্‌ন মাজা ও আবূ 
দাউদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর (র) বলেন £ 

প্রকৃত ইলম বা বিদ্যা তিনটি । ইহা ব্যতীত অন্য সকল বিদ্য অতিরিক্ত । এক, বিধান 
সম্বলিত আয়াতসমূহ; দুই. প্রামাণ্য হাদীসসমূহ; তিন. কুরআন হাদীস প্রণীত উত্তরাধিকার 
সম্পর্কিত বিদ্যা । 

আবু হুরায়রা (রে) বলেন $ ূ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, উত্তরাধিকার সম্পকীয় বিদ্যা শিক্ষা কর এবং অপরকে শিক্ষা 
দাও। কেননা বিদ্যার অর্ধেক হইল ইহা । অথচ মানুষ ইহা ভুলিয়া যায় এবং ইহাই প্রথম জিনিস 
যাহা আমার উম্মতের নিকট হইতে ছিনাইয়া নেওয়া হইবে। ইব্‌ন মাজা (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। তবে ইহার সনদে দুর্বলতা রহিয়াছে । আবূ সাঈদ এবং ইব্‌ন মাসউদের হাদীসেও 
ইহা রিওয়ায়েত করা হইয়াছে বটে, কিন্তু ইহার সনদে সন্দেহ রহিয়াছে । ইব্‌ন উআইনা (র) 
বলেনঃ ইহাকে বিদ্যার অর্ধেক বলা হইয়াছে। ইহার কারণ হইল, প্রত্যেক মানুষ এই বিষয়ের 
সংগে জড়িত । সকলকে ইহার প্রয়োজনের সম্মুখীন হইতে হয়৷ 
ইব্রাহীম ইব্‌ন মুসার রিওয়ায়েতে বুখারী এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে বর্ণনা করেন যে, জাবির 
ইব্‌ন আবদুল্লাহ (র) বলেন $ 

আমি রুগ্ন হইয়া পড়িলে রাসূলুল্লাহ (সা) ও আবূ বকর (রা) বনী সালমা গোত্রের মহল্লা 
দিয়া হাটিয়া আমাকে দেখিতে আসেন। রাসূলুল্লাহ (সা) আসিয়া দেখেন, আমি মূর্ছিত। ইহা 
দেখিয়া তিনি ওযুর পানি চাহিয়া ওযু করেন এবং আমার মুখের উপর পানি ছিটাইয়া দিলেন। 
ফলে আমার জ্ঞান ফিরিয়া আসিল। তখন আমি রাসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করিলাম ৪ হে 
রা সা 


“60০+ 9 


aT Ca RT PE TE TEA IT 
অংশ দুইজন নারীর অংশের সমান। 

ইব্‌ন জারীজ হইতে উর্ধ্বতন সূত্রে হাজ্জাজ ইব্‌ন মুহাম্মাদ আওয়ারের সনদে নাসায়ী এবং 
মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। জাবির হইতে ধারাবাহিকভাবে মুহাম্মাদ ইব্‌ন মুনকাদির ও 
সুফিয়ান ইবৃন উআইনার সুত্রেও একটি দল এই হাদীসটি বর্ণনা করিয়াছেন ' 


Contents 


৭৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই আয়াতটি নাযিল হওয়া সম্পর্কে জাবির হইতে বর্ণিত অপর একটি হাদীস ঃ 
ওরফে উবায়দুল্লাহ, যাকারিয়া ইবন আদী ও আহমাদ বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন ঃ 
সা'আদ ইব্‌ন রবীর স্ত্রী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলেন-হে আল্লাহর রাসূল! এই 
কন্যা দুইটি সা“আদ ইব্‌ন রবীর । ইহাদের পিতা আপনার সহিত ওহুদের যুদ্ধে অংশ গ্রহণ করে 
শাহাদাত বরণ করেন। ইহাদের চাচা ইহাদের সকল সম্পদ নিয়া যাওয়ায় ইহারা এখন নিঃস্ব । 
অথচ অর্থ-সম্পদ ব্যতীত ইহাদিগকে বিবাহ দেওয়া সম্ভব নহে। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, ইহার ফয়সালা স্বয়ং আল্লাহ করিবেন । অতঃপর এই উত্তরাধিকারের বিধি সম্পর্কীয় 
আয়াতটি নাযিল হয়। পরে রাসূলুল্লাহ (সা) তাহাদের চাচার নিকট লোক পাঠাইয়া তাহাকে এই 
নির্দেশ দেন যে, সা'আদের পরিত্যক্ত সম্পত্তি হইতে তাহার দুই মেয়েকে দুই-তৃতীয়াংশ এবং 
তাহাদের মাকে এক-অষ্টমাংশ দিয়া দাও। আর অবশিষ্টাংশ তোমার । আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ 
ইব্‌ন ওয়াকী হইতে উর্ধ্বতন সূত্রে ইব্‌ন মাজা, তিরমিযী এবং আবু দাউদ ইহা বর্ণনা 
করিয়াছেন । তিরমিযী (র) বলেন, এই হাদীসটি ব্যতীত অন্য কোন. হাদীসে ইহা পাওয়া যায় 
না। 

উল্লেখ্য, জাবিরের প্রশ্নের উত্তরে সম্ভবত সূরার শেষ আয়াতটি নাযিল হইয়াছিল। উহার 
বিবরণ সামনে আসিতেছে । কেননা জাবিরের (রা) উত্তরাধিকারী ছিল তাহার বোনেরা । তাহার 
কোন মেয়ে সন্তান তো ছিলই না; বরং তিনি ছিলেন নিঃসন্তান । তথাপি আমি এই আয়াতের 
ব্যাখ্যা প্রসংগে এই হাদীসটি এখানে নিছক বুখারীর অনুসরণে উদ্ধৃত করিয়াছি। দ্বিতীয়ত, 
জাবিরের অপর হাদীসটিও এই আয়াতের শানে নুযুল প্রসংগে কি-না, তাহাতে ব্যাপক সন্দেহ 
রহিয়াছে । আল্লাহই ভালো জানেন। 

আল্লাহ তোমাদিগকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ 
দুইজন নারীর অংশের সমান। 

অর্থাৎ ইহা বলিয়া আল্লাহ তা'আলা এই ব্যাপারে ন্যায় ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আদেশ 
দিয়াছেন। কেননা জাহেলী যুগে একমাত্র পুরুষেরা মৃতের ত্যাজ্য সম্পত্তির উত্তরাধিকারী হইত, 


নারীরা কোন অংশ পাইত না । তাই আল্লাহ তা'আলা এই নির্দেশের মাধ্যমে তাহাদের বঞ্চিত 


অধিকার প্রতিষ্ঠিত করেন । তাহাদের উত্তরাধিকারী হিসাবে পূর্ণ মর্যাদা ও অধিকার দেন। তবে 
অংশ হিসাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য রহিয়াছে । ইহার কারণ হইল মহিলাদের চেয়ে 
পুরুষদের দায়িত্‌ বেশি। কেননা তাহাদিগকে খাদ্য, পানীয় পরিধেয়সহ পারিবারিক বহু ব্যয় 
বহন করিতে হয়। ব্যবসা করিয়া তাহাদিগকে অর্থ উপার্জন করিতে হয় । ইহা ছাড়াও পুরুষদের 
উপর রহিয়াছে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব । তাই আল্লাহ তা'আলা ইনসাফের দৃষ্টিতে নারীদের 
চেয়ে পুরুষদের অংশ দ্বিগুণ করিয়াছেন। 

আলোচ্য আয়াতাংশের মর্মার্থ প্রসংগে জনৈক মনীষী বলিয়াছেন ঃ 

আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের উপর পিতা-মাতার চেয়ে বহুগুণে ন্নেহশীল ও দয়ালু! 
কেননা সন্তানদিগকে নির্ধারিত অংশ দিতে আল্লাহ তা'আলা পিতামাতাকে আদেশ করিয়াছেন । 


Contents 


সূরা নিসা ৭৫৭ 


ইহার দ্বারা বুঝা যায় যে, আল্লাহ তাহার বান্দাদের বেলায় পিতার চেয়ে অধিক দায়িত্বশীল ও 
যত্নবান । 

সহীহ্‌ হাদীসে আসিয়াছে যে, একজন মহিলা তাহার শিশু সন্তান হারাইয়া ফেলে । ফলে সে 
সন্তানের খোঁজে পাগলিনীর মত ছুটিয় বেড়ায় । তাহার অবস্থা এমন হইল যে, যে শিশুকে 
সামনে পায় তাহাকেই বুকে জড়াইয়া ধরিয়া দুধ পান করায়। এই দৃশ্য দেখিয়া রাসূলুল্লাহ (সা) 
সাহাবীদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আচ্ছা বলত, অধিকার থাকা সত্ত্বেও এই মহিলা তাহার 
শিশুটিকে আগুনে নিক্ষেপ করিতে পারে ? সাহাবীগণ বলিলেন, না, ইয়া রাসূলাল্লাহ! অতঃপর 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, আল্লাহর কসম! আল্লাহ তাহার বান্দাদের প্রতি ইহার চেয়েও অধিক 
বেশি দয়ালু। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্‌ন নাজীহ, ওরাকা, মুহাম্মাদ ইব্‌ন 
ইউসুফ ও বুখারী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 

পূর্বকালে সকল ধন-সম্পত্তি ছেলে-সন্তানের অধিকারে থাকিত। পিতা-মাতা ওসীয়াত 
হিসাবে কিছু পাইত মাত্র । পরবর্তীতে আল্লাহ পাক এই বিধান রহিত করিয়া পুরুষকে নারীর 
দ্বিগুণ অংশ দেন। এবং পিতা-মাতাকে দেন এক-ষষ্ঠাংশ বা এক-তৃতীয়াংশ আর স্ত্রীকে দেন 
এক-অষ্টমাংশ বা এক-চতুর্থাংশ এবং স্বামীকে দেন অর্ধাংশ বা এক-চতুর্থাংশ। 

ইব্‌ন আব্বাস (র) হইতে আওফী (র) k= J ০ ১৫ RENE CP 
-/',,5১১। এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে বর্ণনা করেনঃ 
“উত্তরাধিকার বিষয়ে ছেলে, মেয়ে ও পিতামাতা সম্পর্কে বিধান নাযিল হইলে কোন কোন 
লোক ইহার বিরোধিতা করিয়া বলিতে থাকে যে, স্ত্রীদের জন্য চতুর্থাংশ বা অষ্টমাংশ ও মেয়ের 
জন্য অর্ধাংশ এবং শিশু সন্তানের জন্য অংশ নির্ধারিত করা হইয়াছে। অথচ ইহাদের সকলে যুদ্ধ 
করিতে অক্ষম । ইহারা গনীমাত বহন করার সময়ও সহযোগিতা করিতে পারে না। সুতরাং 
তোমরা এই বিধানের বাস্তবায়ন হইতে বিরত থাক । ফলে হয়ত রাসূলুল্লাহ (সা) ইহা ভুলিয়া, 
ফেলিবেন। অতঃপর তাহারা গিয়া বলিল, হে আল্লাহর রাসূল! আপনি মেয়েকে পিতার 
পরিত্যাজ্য সম্পত্তির অর্ধেকের অধিকারী করিয়াছেন! অথচ তাহারা ঘোড়ায় চড়িতে জানে না 
এবং যুদ্ধও করিতে পারে না। তেমনি আপনি শিশুদেরকেও উত্তরাধিকারী করিয়াছেন-ইহাদের 
দ্বারা কোন উপকার হয় ? 

অজ্ঞতার সময়ে এই লোকেরা যাহারা যুদ্ধক্ষেত্রে ছিল কেবল তাহাদিগকে উত্তরাধিকারী 
করিত এবং বড় ছেলেকে সর্বময় ক্ষমতা প্রদানপূর্বক একমাত্র উত্তরাধিকারী করিত । 

অতঃপর আল্লাহ তাআলা বলিয়াছেন 8 15515 1017 tel ১৪৯৪) 9৪ ৪০০ US 9০ 
অর্থাৎ অতঃপর যদি শুধু নারীই হয় দুই-এর অধিক, তবে তাহাদের জন্যে পরিত্যক্ত 
সম্পত্তির তিন ভাগের দুই অংশ। 

কেহ বলিয়াছেন ৪ এই আয়াতাংশের মধ্যের 5:5৪ শব্দটি অতিরিক্ত । যেমন অন্য আয়াতেও 
এই শব্দটি অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হইয়াছে । যেমনঃ 3৮25%1 33 1১:১০ ্‌ 


Contents 


৭৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তবে আমাদের নিকট তাহাদের এই উক্তি সমর্থনযোগ্য নয়-কোন আয়াতাংশের বেলায়ই । 
কেননা কুরআনের কোন শব্দই অতিরিক্ত নয়, কোন শব্দই অনর্থক নয় । কোন-না-কোন উপকার 
বা অর্থ উহার রহিয়াছে । অতএব তাহাদের অভিমত প্রত্যাখ্যাত । 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪ 45. 1515 ৫15 অর্থাৎ যদি শুধু কন্যাই হয় দুই 
এর অধিক, তবে কন্যারা তিন ভাগের দুই ভাগ পাইবে পরিত্যক্ত সম্পত্তির । 

ইহা দ্বারা একথা বুঝানো যদি লক্ষ্য হইত যে, কন্যা যদি দুইজন হয় তবে উহারা তিন 
ভাগের দুই ভাগ পাইবে, তবে আল্লাহ তা'আলা এখানে “১৫1 পরিবর্তে ({!-র ব্যবহার করিতেন । 
কেননা, দ্বিতীয় আয়াতের দুই বোনকে দুই-তৃতীয়াংশ দেওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে। সুতরাং 
দুই বোন যদি দুই-তৃতীয়াংশের অধিকারী হয়, তবে দুই কন্যার দুই-তৃতীয়াংশের অধিকারী 
হওয়াই বাঞ্চনীয় ও যুক্তিযুক্ত ৷ 

ইতিপূর্বে জাবির (রা)-এর হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসুলুল্লাহ (সা) সা'আদ ইব্‌ন রবীর 
দুই বোনকে পিতার পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ প্রদান করার নির্দেশ দিয়াছিলেন। অতএব 
কিতাব ও সন্নাহ্‌ দ্বারা ইহাই প্রমাণিত হইল যে, দুই মেয়ে বা দুই বোন উভয়ের জন্যেই পিতার 
পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ প্রাপ্য । 

ইহার পর আল্লাহ পাক বলেন ঃ (3:41 05555 SS: ১15 

অর্থাৎ, কন্যা যদি একটি হয়, তবে তাহার জন্যে অর্ধাংশ। 

অতএব দুই কন্যার জন্য যদি অর্ধাংশ হইত, তবে এই স্থানে আল্লাহ তা'আলা উহার 
পুনরুক্তি করার কোনই প্রয়োজন ছিল না। সুতরাং কেবলমাত্র এক কন্যার অংশ পৃথক করার 
দ্বারা বুঝা গেল যে, দুই বা উহার উ্ধ্ব সংখ্যা কন্যার জন্য দুই-তৃতীয়াংশই নির্ধারিত ৷ আল্লাহই 
ভালো জানেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ১১১ ০ »৯19 0৫1 4255 

অর্থাৎ, মৃতের পিতামাতার প্রত্যেকের জন্যে পরিত্যক্ত সম্পত্তির ছয়-ভাগের এক ভাগ, যদি 
মৃতের পুত্র থাকে । পুত্রের সম্পত্তিতে পিতা-মাতার উত্তরাধিকারী হওয়ার ব্যাপারে বিভিন্ন অবস্থা 
রহিয়াছে। 

এক. মৃত ব্যক্তির যদি পিতা-মাতাসহ একাধিক মেয়ে থাকে তবে পিতা-মাতা প্রত্যেকে 
এক-যষ্ঠাংশ করিয়া পাইবে । আর যদি পিতা-মাতাসহ একটিমাত্র কন্যা থাকে, অর্ধাংশ পাইবে 
মেয়ে এবং পিতা-মাতা প্রত্যেকে এক-যষ্ঠাংশ করিয়া পাইবে । আর আসাবা হিসাবে অবশিষ্ট 
এক-যষ্ঠাংশ পাইবে পিতা । এই অবস্থায় পিতা নির্ধারিত এক-ষষ্ঠাংশ ব্যতীত আসাবা হিসাবে 
আরো এক-যষ্ঠাংশের অধিকারী হইবে । 

দুই. যদি মৃতের কেবলমাত্র পিতা-মাতা থাকে, তবে মাতা পাইবে এক-তৃতীয়াংশ এবং 
অবশিষ্ট দুই অংশ পাইবে পিতা আসাবা হিসেবে । এই অবস্থায় পিতা মাতার চেয়ে দ্বিগুণ প্রাপ্ত 
হইবে । আর যদি পিতা-মাতাসহ কেবল স্বামী থাকে অথবা যদি স্ত্রী থাকে, তবে এই অবস্থায় 
স্বামী অর্ধাংশ এবং স্ত্রী পাইবে এক-চতুর্থাংশ। . 

এই অবস্থায় মাতা কত অংশ প্রাপ্ত হইবে, এই বিষয়ে তিনটি অভিমত রহিয়াছে । 


Contents 
সূরা নিসা ৭৫৯ 


এক. এই অবস্থায় মাতা অবশিষ্টাংশের এক-তৃতীয়াংশ পাইবে । এই অবশিষ্ট সম্পত্তিকে 
পুরো সম্পত্তি কল্পনা করিতে হইবে এবং উহাকে নারী-পুরুষের নির্ধারিত অংশ হিসাবে ভাগ 
করিতে হইবে নিয়ম অনুযায়ী নারী পুরুষের অর্ধেক পায়। অতএব মাতা পিতার অর্ধেক 
পাইবে ৷ অর্থাৎ মাতা পাইবে এক-তৃতীয়াংশ এবং পিতা পাইবে দুই-তৃতীয়াংশ । হযরত উমর 
(রা) এবং হযরত উছমান (রা)-এর অভিমতও ইহা । আলী (রা) হইতে সহীহ সূত্রেও ইহা বর্ণিত 
হইয়াছে। আর হযরত আলীর (রা) উদ্ধৃতিতে হযরত ইবৃন মাসউদ (রা) এবং যায়িদ ইব্‌ন 
ছাবিত (রা) এই মত প্রকাশ করিয়াছেন। সাতজন ফকীহ, ইমাম চতুষ্টয় এবং জমহুর উলামার 
অভিমতও ইহা । 
দুই. এই অবস্থায় মাতা সমস্ত মালের এক-তৃতীয়াংশ পাইবে। কেননা, আয়াতটিতে 
সাধারণভাবে বলা হইয়াছে যে, ০4541 45১0 21521 45১35 ds 21 58211 00 

‘যদি পুত্র না থাকে এবং পিতা-মাতাই ওয়ারিছ হয়, তবে মাতা পাইবে তিন ভাগের এক 
ভাগ।' 

অর্থাৎ উহারা স্বামী-স্ত্রীর কেহই থাক আর না থাক । আর যদি উহাদের কোন সন্তানও না 
থাকে তবে এই অবস্থায় মাতা সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ প্রাপ্ত হইবে৷ ইহাই হইল ইব্‌ন 
আব্বাস (রা)-এর অভিমত । আলী (রা) এবং মুআয ইব্‌ন জাবাল (রা) হইতেও এইরূপ বর্ণনা 
করা হইয়াছে। তাহাদের উদ্ধৃতি দিয়া শুরাইহ্‌ রে) এবং দাউদ যাহিরীও এই কথা বলিয়াছেন। 
“আল ইজাযে'ও এই মত গ্রহণীয় বলিয়া মন্তব্য করিয়াছেন। 

যাহা হউক সার্বিক বিচার-বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, এই মতটির মধ্যে সন্দেহ রহিয়াছে 
এবং দুর্বলতারও আলামত পাওয়া যায়। কেননা আলোচ্য আয়াতটিতে বলা হইয়াছে যে, মাতা 
সকল সম্পত্তির এক-তৃতীয়াংশ তখন পাইবে যখন মৃতের কোন সন্তান না থাকিবে । অর্থাৎ মৃতের 
সকল সম্পত্তির একক অধিকারী হইবে তখন তাহার পিতা-মাতা । 

তিন. আর যদি কেবল মৃতের স্ত্রী জীবিত থাকে, তবে এই অবস্থায় মৃতের মাতা সমস্ত 
সম্পত্তির এক-তৃতীয়াংশ পাইবে । অর্থাৎ স্ত্রী পাইবে বার ভাগের তিন ভাগ, মাতা পাইবে চার 
ভাগ এবং পিতা পাইবে অবশিষ্ট পাঁচ ভাগ। 

যদি স্বামী জীবিত থাকে এবং স্ত্রী যদি যায়, তবে এই অবস্থায় মাতা অবশিষ্ট সম্পত্তির 
এক-তৃতীয়াংশ পাইবে। কেননা এই অবস্থায় তাহাকে সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ দেওয়া 
হইলে সে পিতার বেশি পাইয়া যায়। যেমন, যদি সমস্ত সম্পত্তিকে ছয় ভাগ করা হয় তবে স্বামী 
পায় অর্ধেক । ইহার পর মাকে যদি সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ দেওয়া হয় তবে পিতা পায় 
মাত্র এক ভাগ । অর্থাৎ মাতা পিতার অপেক্ষা বেশি পাইয়া যায়। সুতরাং ভাগ হইবে এইরূপ £ 
মাতা পাইবে অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ এবং পিতা পাইবে দুই-তৃতীয়াংশ । ইহা হইল 
ইব্‌ন সীরীনের রে) অভিমত । মূলত এই অভিমতটি উপরোক্ত অভিমত দুইটির সংমিশ্রিত রূপ 
মাত্র। পর্তু ইহা দুর্বলও বটে। মোটকথা প্রথমোক্ত উক্তিটিই সহীহ ও বিশুদ্ধ । আল্লাহই ভালো 
জানেন। 


Contents 


৭৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


মৃত ব্যক্তির পিতা-মাতাসহ যদি ভাই থাকে-সহোদর হউক বা বৈপিত্রেয় হউক, তবে এই 
অবস্থায় পিতার বিদ্যমানতার কারণে ভাইয়েরা কিছুই পাইবে না। তবে তাহারা মাকে 
এক-তৃতীয়াংশ হইতে এক-যষ্ঠাংশে নামাইয়া দেয়। অর্থাৎ তখন মাতা পায় সম্পত্তির এক 
-তুর্থাংশ । আবার যদি অন্য কোন উত্তরাধিকারী না থাকে অর্থাৎ কেবল মাতার সহিত পিতা 
থাকে, তবে এই অবস্থায় বাকী সকল অংশ পিতা প্রাপ্ত হইবে । জমহুরের নিকট দুই ভাইও 
বোনদের মত সমান অংশপ্রাপ্ত হয় । | 

ইব্‌ন আব্বাস হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আব্বাসের গোলাম ও শু“বার সূত্রে বায়হাকী 
বর্ণনা করেন ৪ | 

‘একদা হযরত ইব্‌ন আব্বাস (রা) হযরত উছমানের (রা) নিকট গিয়া বলেন যে, দুই 
ভাই মাতাকে তৃতীয়াংশ হইতে ষষ্ঠাংশে নামাইয়া দেয় না। কেননা কুরআনে বলা হইয়াছে £ 
8551 4] 0104 ১5 অর্থাৎ যদি মৃতের কয়েকজন ভাই থাকে । মোটকথা $৯১। বহুবচন এবং 
151 দ্বিবচন। তাই কখনও দ্বিবচন বহু বচনের স্থানে ব্যবহৃত হয় না। উছমান (রা) বলিলেন, 
এই নিয়ম বহুদিন পূর্ব হইতে চলিয়া আসিতেছে । কাজেই ইহার পরিবর্তন করা অসাধ্য 
ব্যাপার ।' তবে ইব্‌ন আব্বাসের এই কথাটির বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ রহিয়াছে । কেননা 
ইহার বর্ণনাকারী শু“বার প্রতি ইমাম মালিকের মিথ্যার অভিযোগ রহিয়াছে । আর যদি ইব্‌ন 
আব্বাসের অভিমত এইরূপ হইত তাহা হইলে তাহার শিষ্যরাও এইমত পোষণ করিতেন। কিন্তু 
তাহার শিষ্যদের নিকট হইতে এই ধরনের কোন অভিমত বা উক্তি উদ্ধৃত হয় নাই। 
রহমান ইব্‌ন আবূ যিনাদ বর্ণনা করেন যে, খারিজা ইব্‌ন যায়িদের পিতা বলেন ৪ ১1921 
কখনও 591 -এর অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ $9। দ্বারা কখনও দ্বিবচন বুঝান হয় । আমি অন্য 
কিতাবে এই মাসআলাটি বিস্তারিতভাবে আলোচনা করিয়াছি। কাতাদা হইতে ধারাবাহিকভাবে 
সাঈদ, ইয়াধিদ ইব্‌ন যরী, আবদুল আযীম ইব্‌ন মুগীরা, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিমও 
এইরূপ বর্ণনা করিয়াছেন । 

আল্লাহ তা“আলা বলেন ৪”..11 4০১35511014 9 

অর্থাৎ অতঃপর মৃতের যদি কয়েকজন ভাই থাকে, তবে তাহার মাতা পাইবে ছয় ভাগের 
এক ভাগ । হাঁ, তবে যদি মৃতের একটি ভাই থাকে, তবে এই অবস্থায় মাতাকে তিন ভাগের 
একভাগ হইতে সরাইতে পারে না। ইহার বেশি হইলে তখন মাতাকে তিন ভাগ হইতে হটানো 
হয়। 

আলিমগণ বলেন যে, ইহার মধ্যে একটি সুক্ষ্ম হিকমত রহিয়াছে। তাহা এই যে, ভাইদের 
বিবাহ, খাওয়া-পরা ইত্যাদির দায়িত্ব পিতার উপরে, মাতার উপরে নয়। কাজেই পিতার 
ব্যয়-ভার বেশি! তাই পিতাকে অংশ বেশি দেওয়া হয়। এই যুক্তিটি অতি চমৎকার । 

কিন্তু ইব্‌ন আব্বাস (রা) হইতে একটি সহীহ সনদে বর্ণিত হইয়াছে যে, ভাইয়েরা মাকে 
ষষ্ঠাংশে নামাইবার পর যে অংশটি অতিরিক্ত রহিল উহা পিতা নয়, মৃতের ভাইয়েরা পাইবে। 
তবে এই উক্তিটি দুর্লভ । 


Contents 


সূরা নিসা ৭৬১ 


হাসান ইব্‌ন ইয়াহয়া ও ইব্‌ন জারীর স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (র) বলেনঃ 
মৃতের ভাইয়েরা মাতাকে এক-যষ্ঠাংশে নামাইয়া দেওয়ার পর অবশিষ্টাংশ পিতা নয়, মৃতের 
ভাইয়েরা পাইবে। 

ইহা বর্ণনা করার পর ইব্‌ন জারীর (রা) বলেন-এই কথাটি সকল উম্মতের মতের 
বিপরীত । 
বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ঃ যাহার পিতা ও পুত্র না থাকে তাহাকে কালালা 
(45) বলে। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪2531 (2 ০১2 ২১০ ১৯১ ১০ 

অর্থাৎ ওসীয়াত পূরণ এবং খণ পরিশোধ করার পর সীরাছ বণ্টিত হইবে 

পূর্ববর্তী-পরবর্তী সকল আলিম ও মনীষী এই কথার উপর একমত যে, খণ ওসীয়াতের 
অগ্রগামী । আয়াতের প্রতি গভীর চিন্তা করিলেও এই অর্থ প্রতীয়মান হয় । 

আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্‌ন আবদুল্লাহ আওয়ার ও 
ইবৃন ইসহাকের সনদে আহমাদ, তিরমিযী, ইব্‌ন মাজা এবং তাফসীরকাররাও বর্ণনা করিয়াছেন 
যে, আলী ইব্‌ন আবূ তালিব (রা) বলেন £ তোমরা কুরআন কারীমে ওসীয়াতের নির্দেশ পূর্বে 
এবং খণের হুকুম পরে পাঠ কর। কিন্তু রাসূলুল্লাহ (সা) পূর্বে খণ পরিশোধ করিয়াছেন এবং 
পরে ওসীয়াত পূর্ণ করিয়াছেন। আর একই মাতৃজাত ভাইয়েরা একে অপরের উত্তরাধিকারী হয়, 
কিন্তু বৈপিত্রেয় হইলে সে উত্তারাধিকারী হইবে না। তিরমিযী (র) বলেন যে, হাদীসটি 
কেবলমাত্র হারিছ হইতেই বর্ণিত হইয়াছে । কোন কোন আলিম এই হাদীসটির ব্যাপারে দ্বিরুক্তি 
করিয়াছেন। 

তবে আমার কথা হইল যে, হারিছ (র) ফরায়েয শাস্ত্রের হাফিজ ছিলেন । এই শাস্ত্রে তাহার 
মনিরুল 


#0 oF 2 


EEN Tet SEO op CUO EE HET tO তোমরা তাহা জান 
না।' 

অর্থাৎ আমি পিতা ও পুত্রকে প্রকৃত মীরাছের স্ব-স্ব নির্ধারিত অংশের উত্তরাধিকারী করিয়াছি 
এবং জাহিলিয়াতের যুগের ঘুনেধরা প্রথা বাতিল করিয়াছি। অবশ্য ইসলামের প্রথম দিকে 
তোমাদের প্রতি সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছেলেকে করার নির্দেশ ছিল এবং পিতা-মাতা 
শুধু ওসীয়াতের অংশ পাইত। একথা ইতিপূর্বে ইব্‌ন আব্বাসের রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে। 
আল্লাহ তা“আলা ইহা সমুদয় রহিত করিয়া দিয়াছেন। কেননা, মানুষের পার্থিব ও অপার্থিব 
উপকার পিতা না পুত্রের দ্বারা সাধিত হইবে, ইহা কাহারো জানা নাই । উভয় হইতেই উপকার 
আশা করা যায়, কাহারো একক উপকারের ব্যাপারে কোন নিশ্চয়তা নাই। পরস্তু বন্টনের 
ব্যাপারে কাহারো নিশ্চিত কোন ধারণাও নাই। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন £ (১51 ০৮%! 45 95559 ৫90 ০51 


কাছীর (২য় খণ্ড)__৯৬. 


Contents 


৭৬২ তাফসীরে ইব্‌ন কাছীর J 


অর্থাৎ, পিতার চেয়ে পুত্রের দ্বারা বেশি উপকার লাভের কোন নিশ্চয়তা নাই এবং পুত্র 
অপেক্ষা পিতার দ্বারাও বেশি উপকার লাভের কোন নিশ্চয়তা নাই । তাই আল্লাহ সকলকে অং 
নির্ধারিত করিয়া দিয়াছেন এবং সকলকে উত্তরাধিকারীরূপে প্রতিষ্ঠা দান করিয়াছেন । আল্লাহই 
ভালো জানেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 111 ১ =", ১৭ ইহা আল্লাহর নির্ধারিত অংশ ৷' 

অর্থাৎ, উত্তরাধিকারের কম বেশি অংশ ইতপূর্বে যাহা নির্দিষ্ট করিয়া বর্ণনা করা হইল, উহা 
আল্লাহর পক্ষ হইতে নির্ধারিত করা হইয়াছে । এই ব্যাপারে আল্লাহই সর্বজ্ঞ এবং শ্রেষ্ঠ কুশলী ৷ 
আল্লাহ তা'আলা নিজ অধিকারবলে এই বিধান নির্ধারণ করিয়াছেন। তাই বলা হইয়াছে ঃ 


ies Late St Ur ১! অর্থাৎ নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও মহাকুশলী ৷ 
৬৫ EE ৩৫6৫6884269) টপ ৩১১৫৫? টা 
১৬১3 ৩৪ ০2525 ৬০ AL SS 55 


০ 


রি রা S700 প্র ৪965? 
RR AA TAD LRA ১৩৪: ৩ 
১৩ BUCS ৭৩০৪৪ ৬৯$$ LHI HA YS HA 


5০৫৩ ০৮৫8৯ দার 

১২. “তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেকাংশ জি জন্য, যদি 
তোমাদের কোন সন্তান না থাকে । আর তাহাদের সন্তান থাকিলে তোমাদের জন্য 
তাহাদের পরিত্যক্ত সম্পত্তির এক-চতুর্থাংশ; ওসীয়াত পালন এবং খণ পরিশোধের পর। 
তোমাদের সন্তান না থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক-চতুর্থাংশ ও 
তোমাদের সন্তান থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক-অষ্টমাংশ; 
তোমাদের ওসীয়াত ও ঝণ পরিশোধের পর । যদি পিতা-মাতা ও সন্তান-সন্ততিহীন কোন 
পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী হয় তাহার কোন বৈপিত্রেয় ভাই অথবা ভগ্নি, তবে 
প্রত্যেকের জন্য এক-যষ্ঠাংশ। তাহারা ইহার অধিক হইলে এক-তৃতীয়াংশের সকলে সমান 
অংশ পাইবে; উহা ওসীয়াত আদায় ও খণ পরিশোধের পর; যদি (ওসীয়াত) কাহারও 
জন্য ক্ষতিকর না হয়। আল্লাহ তা “আলা সর্বজ্ঞ, অশেষ সহনশীল । 

তাফসীর ৪ আল্লাহ তা'আলা বলেন £ 

হে পুরুষ সকল! তোমাদের স্ত্রীগণ যাহা ত্যাগ করিয়া যাইবে, যদি তাহাদের কোন সন্তান 
না থাকে তবে তোমরা উহার অর্ধাংশ পাইবে । আর যদি কোন সন্তান থাকে তবে ওসীয়াত ও 
ঝণ পরিশোধ করার পর অবশিষ্ট সম্পত্তির এক-চতুর্থাংশ পাইবে । ইতিপূর্বেই বলা হইয়াছে যে, 
ওসীয়াতের পূর্বে খণ পরিশোধ করিতে হইবে এবং পরে ওসীয়াত পূরণ করিতে হইবে । ইহার 
পর মীরাছ বন্টন করিতে হইবে । এই কথার উপর সকল আলিম একমত । সন্তানদের সন্তান 


Contents 


সূরা নিসা ৭৬৩ 


এবং তাহাদের সন্তানরা যদি বিদ্যমান থাকে , সেই অবস্থায়ও মৃত স্ত্রীদের স্বামীরা তাহাদের 
পরিত্যক্ত সম্পত্তির এক-চতুর্থাংশ প্রাপ্ত হইবে । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ১2৬5 (০ ৮2১11 441 

অর্থাৎ স্ত্রীদের জন্য স্বামীর পরিত্যক্ত সম্পত্তির এক-চতুর্থাংশ হইবে, যাহা তোমরা রাখিয়া 
যাও, যদি তোমাদের কোন সন্তান না থাকে । আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাহাদের 
জন্যে হইবে সেই সম্পত্তির আট ভাগের একভাগ । উল্লেখ্য যে, স্ত্রী যদি একজন, দুইজন, 
তিনজন অথবা চারজন হয়, তবে সকলে সেই এক-চতুর্থাংশ অথবা এক-অষ্টমাংশের অধিকারী 
হইবে । অর্থাৎ সকলে সেই একাংশ সমান ভাগ করিয়া নিবে। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন £ 2154 1১5 05 9৫ 01 

21411 শব্দের উৎপত্তি হইয়াছে 11531 হইতে । {03 সেই শিরক্ত্রাণকে বলা হয় যাহা 
মস্তক আবৃত করে। এখানে ব্যবহৃত হইয়াছে এই অর্থে, যাহার উত্তরাধিকারী হইবে তাহার 
পাশে লোক - তাহার কোন প্রকৃত উত্তরাধিকারী না থাকার কারণে । 

আবূ বকর সিদ্দীক (রা) হইতে শা'বী (র) বর্ণনা করেন যে, আবু বকর সিদ্দীক রো) 
বলেন ঃ আমাকে (15 সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে আমি বলি যে, আমি আমার মতানুসারে 
উত্তর দিতেছি। যদি ঠিক হয় তবে তাহা আল্লাহর পক্ষ হইতেই আর যদি ভুল হয় তবে তাহা 
হইবে শয়তানের পক্ষ হইতে । আমার ভুল হইলে ইহার দোষ হইতে আল্লাহ ও তাহার রাসূল 
সম্পূর্ণ মুক্ত থাকিবেন । 2194 তাহাকে বলে যাহার পিতা ও পুত্র না থাকে। উমর রো) খলীফা 
হওয়ার পর তিনি এই ব্যাপারে বলেন যে, আমি আবূ বকরের মতের বিরূদ্ধাচরণ করিতে লজ্জা 
বোধ করি । তাহার মতই আমার মত । ইব্‌ন জারীর ও অন্যান্য অনেকে ইহা বর্ণনা করিয়াছেন। 

তাউস হইতে ধারাবাহিকভাবে সুলায়মান আহওয়াল, সুফিয়ান, মুহাম্মাদ ইব্‌ন ইয়াধীদ ও 
ইব্‌ন আবূ হাতিম স্বীয় তাফসীরে বর্ণনা করিয়াছেন যে, তাউস (র) বলেন £ আমি ইব্‌ন আব্বাস 
(রা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, আমি উমরের (রা) খিলাফাতের শেষ সময়েও 
উপস্থিত ছিলাম । আমি তাহাকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, 21১4 বলে সেই ব্যক্তিকে, 
যাহার পিতা নাই এবং পুত্রও নাই । অর্থাৎ যাহার পিতা ও পুত্র মৃত্যুবরণ করিয়াছেন। 

হযরত আলী (রা) এবং হযরত ইব্‌ন মাসউদ (রা)-ও ইহা বলিয়াছেন। যায়িদ ইব্‌ন 
ছাবিত এবং ইব্‌ন আব্বাসের সূত্রেও এইরূপ বর্ণনা করা হইয়াছে। ইহাদের বরাতে শা'বী, 
নাখঈ, হাসান বসরী, কাতাদা, জাবির ইবৃন যায়িদ ও হিকামও ইহা বর্ণনা করিয়াছেন । মদীনা, 
কুফা ও বসরার বিশিষ্ট আলিমগণ, সাতজন বিশিষ্ট ফকীহ, ইমাম চতুষ্টয় এবং পূর্ববর্তী ও 
পরবর্তী সকল মনীষী এই অর্থের উপর একমত । তবে একমাত্র আবুল হাসান ইব্ন লুবান 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে মারফু সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন যে, নিঃসন্তানকে “কালালা' 
বলা হয়। যাহা হউক প্রথমোক্ত অর্থই শুদ্ধ ও সঠিক। দ্বিতীয় অর্থের বর্ণনাকারী হযরত ইব্‌ন 
আব্বাসের কথা বুঝিতে ভুল করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ৭5,১11 1 41 

“তাহার যদি এক ভাই অথবা এক বোন থাকে ।' 


Contents 


৭৬৪ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ মাতৃপক্ষের ভাই-বোন যদি থাকে । সা“আদ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) সহ অনেক 
মনীষীর পঠন দ্বারা এই অর্থই দাড়ায় । আবু বকর (রা) হইতেও এই অর্থ রিওয়ায়েত করা 
হইয়াছে। 

অতঃপর বলা হইয়াছে ঃ 

| ০৪74০165410 ১০ 941 [944 UL sll Cagis ০৯৩ YSU 

অর্থাৎ তখন উভয়ের প্রত্যেকে ছয় ভাগের একভাগ পাইবে। আর যদি ততোধিক থাকে, 
তবে তাহারা এক-তৃতীয়াংশের অংশীদার হইবে। 

তবে মাতৃজাত ভ্রাতা-ভগ্নিগণ কয়েকটি অবস্থায় অন্যান্য উত্তরাধিকারীদের হইতে ভিন্ন । 

এক. ৯১ ৮৯ ৭2 1151 ০৮০ ৮০ ৪১৪ | 

দুই. তাহাদের নারী ও পুরুষ উভয়ে সমান অংশীদার হইবে । 

তিন. মৃত ব্যক্তি যদি পিতা ও পুত্রহীন হয়, তখন তাহারা উত্তরাধিকারী হইবে। তবে 
তাহাদের পিতা, পিতামহ, পুত্র ও পৌত্রেরা উত্তাধিকারী হইবে না। 

চার. তাহাদের সংখ্যা যত বেশি হউক, তাহারা এক-তৃতীয়াংশের অধিক কখনও পাইবে না। 

যুহরী হইতে ধারাবাহিকভাবে ইউনুস ইব্‌ন ওয়াহাব, ইব্‌ন ইউনুস ও ইব্‌ন আবূ হাতিম 
বর্ণনা করেন যে, যুহরী (র) বলেন £ উমরের (রা) ফয়সালা হইল, মাতৃজাত উত্তরাধিকারীদের 
ভাই ভগ্নির অংশের দ্বিগুণ প্রাপ্ত হইবে । 

যুহরী (র) বলেনঃ আমার ধারণা মতে উমর (রা) কুরআনের পরিষ্কার বিবরণ ও রাসূলের 
অভিমত ও ফয়সালা উপেক্ষা করিতে পারেন না। কেননা কুরআনে পরিষ্কারভাবে বলা হইয়াছে ঃ 
41০৪০৫9৬685 ০015 ১০ 1995 93 

অর্থাৎ আর যদি ততোধিক থাকে, তবে তাহারা এক-তৃতীয়াংশের মধ্যে অংশীদার হইবে । 

এই অংশীদারীর মাসআলার ব্যাপারে আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে। যদি মৃতের 
উত্তরাধিকারী স্বামী, মাতা, পিতামহী এবং মাতৃপক্ষীয় দুইজন ভাই অথবা পিতৃপক্ষীয় একাধিক 
ভাই থাকে, তবে জমহুরের মতে এই অবস্থায় স্বামী সম্পত্তির অর্ধেক প্রাপ্ত হইবে । মাতা বা 
পিতামহ পাইবে এক-ফষ্ঠাংশ এবং মাতৃপক্ষীয় ভ্রাতাগণ এক-তৃতীয়াংশ । তবে এই অংশে মাতা 
ও পিতার পক্ষের ভ্রাতারা শরীক থাকিবে । 

আমীরুল মুমিনীন হযরত উমর (রা)-এর সময়ে এই ধরনের একটি ঘটনা ঘটিয়াছিল। 
তিনি অর্ধেক সম্পদ স্বামীকে দান করেন এবং মাতাকে দেন এক-যষ্ঠাংশ। আর মাতৃজাত 
ভাইদেরকে দেন এক-তৃতীয়াংশ । এই ভাবে বন্টন করার পর মাতৃ-পিতৃ পক্ষীয় ভাইয়েরা হযরত 
উমরের (রা) নিকট আবেদন করিল যে, হে আমীরুল মু'মিনীন! আমরা তো একই মাতা-পিতার 
সন্তান, তাই আমাদেরও তো অধিকার রহিয়াছে। অতঃপর তাহাদিগকেও উহাদের সংগে 
অংশীদার করিয়া নেন। উছমান (রা) হইতেও এই ধরনের ফয়সালার প্রমাণ রহিয়াছে । ইবৃন 
. আব্বাস (রা), যায়িদ ইব্‌ন ছাবিত রো) ও ইব্‌ন মাসউদ (রা) প্রমুখ হইতেও এই ধরনের 
সিদ্ধান্ত রিওয়ায়েত করা হইয়াছে । তাঁহাদের সূত্রে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, কাযী শুরাইহ, 
মাসরূক, তাউস, মুহাম্মাদ ইবৃন সীরীন, ইব্রাহীম নাখঈ, উমর ইব্‌ন আবদুল আযীয, সাওরী ও 


Contents 


সূরা নিসা ৭৬৫ 


শরীক (র) প্রমুখও ইহা বর্ণনা করিয়াছেন্‌। ইমাম মালিক, ইমাম শাফেঈ ও ইসহাক ইবৃন 
রাহুবিয়া প্রমুখের অভিমতও ইহা । 

তবে হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) উহাদের ইহাতে অংশীদার হওয়ার অভিমত 
সমর্থন করেন না। তাহার মতে মাতৃপক্ষীয় সন্তানরা এক-তৃতীয়াংশ পাইবে, কিন্তু মাতা-পিতার 
পক্ষীয় সন্তানেরা কিছুই পাইবে না। কেননা ইহারা আসাবা । 

" ওয়াকী ইব্‌ন জাররাহ্‌ (রা) বলেন ঃ 

হযরত আলীর (রা) এই মতের কেহ বিরোধিতা করেন নাই। উবাই ইব্‌ন কাআব এবং 
আবু মূসা আশআরীরও এইরূপ অভিমত । ইব্‌ন আব্বাসের (রা) প্রসিদ্ধ মতও ইহা । শা'বী ইবৃন 
হুযাইল, ইমাম আহমাদ ইয়াহয়া ইব্‌ন আদম, নঈম ইব্‌ন হাম্মাদ, আবূ ছাওর ও দাউদ ইব্‌ন 
আলী জাহিরী প্রমুখের অভিমতও এইরূপ । আবুল হুসাইন ইবৃন লুববান ফরযী (র) তাহার 
কিতাব ‘আল ইজাযে' এই মত গ্রহণীয় বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ০5০152151০০ ২০০ ১০০, 

আর যদি ততোধিক থাকে, তবে তাহারা এক-তৃতীয়াংশের অংশীদার হইবে ওসীয়াত অথবা 
খণ আদায়ের পর অপরের ক্ষতি না করিয়া। 

অর্থাৎ ওসীয়াত ন্যায়ভিত্তিক ও সংগত পরিমাণ হইতে হইবে । ইহার দ্বারা যেন 
উত্তরাধিকারীদের উপর অবিচার না হয়, কাহারো যেন মারাত্মক ক্ষতি না হয়, কেউ যেন 
উৎপীড়িত না হয়, কোন উত্তরাধিকারী যেন অধিকার হইতে বঞ্চিত না হয় এবং কাহারো অংশ 
যেন এই কারণে কম-বেশি না হয়। এই ধরনের অন্যায় ও অসংগত ওসীয়াত করা প্রকারান্তরে 
আল্লাহর নির্দেশ ও তাহার বিধান লংঘন করার শামিল। 

ইব্‌ন আববাস হইতে ধারাবাহিকভাবে ইকরামা, দাউদ ইব্‌ন আবু হিন্দা, উমর ইব্‌ন মুগীরা, 
আবু নযর দামেক্কী ফিরাদেসী, আবু হাতিম ও ইব্‌ন হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, ওসীয়াতের দ্বারা কাহারো ক্ষতি সাধন করা কবিরা গুনাহ। 

উমর ইব্‌ন মুগীরার সূত্রে ইব্‌ন জারীরও এইরূপ রিওয়ায়েত করিয়াছেন। উমর ইব্‌ন 
মুগীরার পরিচিত নাম হইল আবু হাফস বসরী ৷ মাসীসাহ-এ ছিল তাহার অধিবাস। কোন কোন 
ইমামও ইহার নিকট হইতে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্ন আসাকির বলেন, ইহার 
সনদের মধ্যে আবূ হাতিম রাধীও আছেন । আর আবু হাতিম রাযী হইলেন প্রসিদ্ধ বিদ্বান ব্যক্তি। 
তবে আলী ইবৃন মাদানী (র) বলেন, উমর ইব্ন মুগীরা অপরিচিত ব্যক্তি। 
মাসহার, আলী ইব্‌ন হাজার ও নাসায়ী স্বীয় সুনানে মাওকুফ রিওয়ায়েতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ৪ ওসীয়াত দ্বারা কাহারো ক্ষতি সাধান করা কবীরা গুনাহ। 

দাউদ ইব্‌ন আবু হিন্দা হইতে ধারাবাহিকভাবে যায়িদ ইব্‌ন হাবীব, আবূ সাঈদ আশাজ ও 
ইব্‌ন আবূ হাতিমও ইহা বর্ণনা করিয়াছেন। মাওকুফ সনদে ইব্‌ন আব্বাস হইতে 
ধারাবাহিকভাবে ইকরামা, দাউদ ও হাদীসের একদল হাফিজ হইতে ইব্ন জারীরও এইরূপ 
বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (রা) বলেন, মূলত হাদীসটি মাওকুফ । তবে সহীহ বটে । 


Contents 


৭৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই ব্যাপারে ইমামগণ মতভেদ করিয়াছেন যে, প্রকৃত স্বত্ধিকারী তাহার উত্তরাধিকারীদের 
জন্যে কোন চুক্তি স্বাক্ষর করিতে পারিবে কি না। এই বিষয়ে দুইটি অভিমত রহিয়াছে ৪ এক, 
কোন চুক্তি স্বাক্ষর করিতে পারিবে না। কেননা, ইহাতে সন্দেহ করা ও অপবাদ আরোপিত 
হওয়ার আশংকা রহিয়াছে। 

সহীহ হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেনঃ আল্লাহ তা'আলা প্রত্যেক 
হকদারকে তাহার হক দান করিয়াছেন। অতএব কোন ওয়ারিছের জন্য ওসীয়াত করা (বা চুক্তি 
স্বাক্ষর করা) চলিবে না। ইহা হইল ইমাম মালিক (র), আহমাদ ইবৃন হাম্বল রে), আবু হানীফা 
(র) প্রমুখের মাযহাব । ইমাম শাফেঈর পূর্বমতও ছিল এইরূপ । তবে তাহাদের বর্তমান মত 
হইল যে, স্বত্বাধিকারী উত্তরাধিকারীদের জন্য চুক্তিপত্রের মাধ্যমে যে কোন অংশ প্রদান করিতে 
পারিবে। 

তাউস, আতা, হাসান বসরী এবং উমর ইব্‌ন আবদুল আধীয প্রমুখের অভিমতও হইল 
ইহা। ইমাম বুখারী স্বীয় বুখারীতে এই মত পসন্দ করিয়াছেন। ইমাম বুখারী প্রমাণ পেশ, 
করিয়াছেন যে, রাফে ইব্‌ন খাদীজ (র) ওসীয়াত করিয়াছিলেন যে, ফাজ্জারিয়া যে জিনিসের 
ব্যাপারে স্বীয় দরজা বন্ধ রাখে তাহা যেন খোলা না হয়। অতঃপর ইমাম বুখারী রে) বলেন 
অথচ কোন কোন লোক বলেন যে, স্বত্বাধিকারী তাহার উত্তরাধিকারীদের জন্যে নিন্দা ও 
অপবাদের আশংকায় চুক্তি সম্পাদন করিতে পারিবে না-ইহা নাজায়েয । কিন্তু নবী (সা) 
বলিয়াছেন, তোমরা কুধারণা পোষণ করা হইতে বাচিয়া থাক। কুধারণা সবচেয়ে বড় মিথ্যা । 
উপরন্তু আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ (6181 511 81 13-55 Si Sl de | 

অর্থাৎ আল্লাহ তা'আলা তোমাদিগকে নির্দেশ দিতেছেন যে, যাহাদের আমানত তোমাদের 
নিকট রহিয়াছে, তাহাদের নিকট তোমরা তাহা পৌছাইয়া দাও। অতএব আমরা দেখিতেছি যে, 
আল্লাহ উত্তরাধিকারী এবং অ-উত্তরাধিকারী কাহাকেও নির্দিষ্ট করেন নাই । 

উল্লেখ্য যে, সাধারণত চুক্তি করিয়া কাহাকেও অংশ দিয়া দেওয়া তো কোন দোষের নয়; 
বরং আরও ভালো কাজ। কিন্তু যদি এই চুক্তি করিয়া দেওয়ার মাধ্যমে উত্তরাধিকারীদের প্রতি 
কোন দুরভিসন্ধি থাকে এবং কাহাকেও কমবেশি দেওয়ার চিন্তা থাকে এবং উত্তরাধিকারীকে যদি 
ক্ষতিগ্রস্ত করার ইচ্ছা থাকে, তবে এই অবস্থায় চুক্তি করা নিষিদ্ধ। ইহা সর্বসম্মতিক্রমে হারাম । 
কারণ, আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 44541154111 5০ Ee Ue 

সারির রা সনির ক নাসির আল্লাহ সর্বজ্ঞ ও অত্যন্ত সহনশীল । 


2৫ 050১8 9৫2৯3645465 42625 809 Gs (NY) 
02 520150100১5, CC 33 ০:১৯/৪৭। 


টি 3G 27d 


30. 4 ৮ ৯ ১ 32 Visage লা 
৮৩৪১1৩১৬16৮ ৬৩৩ 555৬৮ 9235 2545০৫০20১৪) 
(6:4৫ € Ss 2 417 


০৩১ 

১৩. “এই সব আল্লাহর নিধারিত সীমা । ENE ০৯১০০ 

করিলে আল্লাহ তাহাকে জান্নাতে দাখিল করিবেন যাহার পাদদেশে নদী প্রবাহিত; সেখানে 
তাহারা স্থায়ী হইবে এবং ইহা বিরাট সাফল্য ।” 


Contents 


সূরা নিসা ৭৬৭ 


১৪. “আর কেহ আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা 
লংঘন করিলে তিনি তাহাকে অগ্নিতে নিক্ষেপ করিবেন। সেখানে সে স্থায়ী হইবে এবং 
তাহার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে ।” 

তাফসীর £ এই হইল মৃতের ঘনিষ্ঠতর আত্মীয়-স্বজনের জন্যে আল্লাহর পক্ষ হইতে মৃতের 
রত সির সাদি এন বা কেছ আছফ কারক গা জা নিযার বানি 
করিবে না। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ £1%..১ 2111 ++ ১9 

যে লোক আল্লাহ ও রাসূলের আদেশ মত চলে। 

অর্থাৎ যে লোক বন্টনের ক্ষেত্রে দুরভিসন্ধি ও চক্রান্ত করিয়া কোন উত্তরাধিকারীকে 
কম-বেশি দেয় না; বরং আল্লাহর বিধান ও আদেশ মত ভাগ-বন্টন করিয়া দেয় । 


যা কি পর রা 

(তিনি তাহাকে সেই জান্নাতসমূহে প্রবেশ করাইবেন, যেইগুলির তলদেশ দিয়া স্রোত্বিনী 
প্রবাহিত হইবে । তাহারা সেখানে চিরকাল থাকিবে । ইহা বিরাট সাফল্য । যে কেহ আল্লাহ ও 
রাসূলের অবাধ্যতা করে এবং তাহার সীমা অতিক্রম করে, তিনি তাহাকে আগুনে প্রবেশ 
করাইবেন। সে সেখানে চিরকাল থাকিবে । তাহার জন্যে রহিয়াছে অপমানজনক শাস্তি |) 

অর্থাৎ যাহারা আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে বা সীমা অতিক্রম করে, তাহারা আল্লাহর 
নিয়মের বিরোধিতা করে ও বন্টন পদ্ধতিকে অযৌক্তিক বলার প্রয়াস পায়। তাহারা অনন্তকাল 
অপমানজনক ও বেদনাদায়ক শাস্তির মধ্যে অতিবাহিত করিবে । 

আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে শহর ইব্ন হাওশাব, আশআছ ইব্‌ন আবদুল্লাহ, 
মু'আম্মার, আবদুর রাজ্জাক ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন ৪ 
রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, কোন ব্যক্তি যদি একাধারে সত্তর বছর পুণ্যের কাজ করে, কিন্তু সে 
যদি (জীবন সায়াহ্ে) অন্যায় ও অসংগত ওসীয়াত করে তবে তাহার শেষ পরিণতি মন্দ হইবে। 
ফলে সে জাহান্নামের অধিবাসী হইবে । আর কোন ব্যক্তি যদি সত্তর বছর অন্যায় ও পাপে লিপ্ত 
থাকে, কিন্তু সে যদি ওসীয়াতে ন্যায় ও সততা অবলম্বন করে, তবে তাহার পরিণতি ভালো 
হইবে। সে জান্নাতে প্রবেশাধিকার পাইবে। তোমরা 410 ১/১১ এও হইতে 1১: 1১2 
পর্যন্ত পড়। 

শহর ইব্‌ন হাওশাব হইতে ধারাবাহিকভাবে আশআছ ইব্‌ন আবদুল্লাহ, ইব্‌ন জাবির 
সুনানের 4১..০911 ০1-551 অধ্যায়ে বর্ণনা করেন যে, শহর ইব্‌ন হাওশাব (র) বলেন £ আবু 
হুরায়রা (রা) বলেন- যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কোন পুরুষ অথবা কোন মহিলা যদি ষাট 
বৎসর একাধারে পুণ্যের কাজ করে, কিন্তু মৃত্যুর সময় যদি সে অন্যায়ভাবে ওসীয়াত করিয়া 
যায়, তবে তাহার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যাইবে বর্ণনাকারী বলেন, আবু হুরায়রা (রা) 


Contents 


৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


হাদীসটি বলিয়া কুরআনের “১৮০১০ ৮১2 ১:১4 ৮52 1:79 ৬৬৪ ০০০ হইতে ০1১ 
১:১-11 ১5311 পর্যন্ত পাঠ করেন। 

তিরমিযী এবং ইব্‌ন মাজা রে)-ও পূর্ণরূপে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) 
বলেন, হাদীসটি উত্তম, টিনার ক হান সারাটা নিক 157 
রিওয়ায়েত করিয়াছেন। | 


| গর্ব ৬৮০১৩$৪০ ১2৬ ও (১১25 WSL ES (১০) 
S58 4h 02৫ EEA TA TS SAE SEG ৩৪০৪৫ io ৰু ৩$ 
০১০ 

৮৩৪:০1০১৮৩ অঞঠিতর্ড ৩৫৩৫ CABG Lok pods () 
০৬০% 564 20। ৯৫১ 


১৫. “তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচার করে তাহাদের বিরুদ্ধে তোমাদের 
মধ্য হইতে চারজন সাক্ষী তলব করিবে; যদি তাহারা সাক্ষ্য দেয়, তবে তাহাদিগকে গৃহে 
অবরুদ্ধ করিবে, যে পর্যন্ত না তাহাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাহাদের জন্য কোন ব্যবস্থা 
করেন ।” 

১৬. “তোমাদের মধ্যে যে দুইজন ইহাতে লিপ্ত হইবে তাহাদিগকে শাসন করিবে; যদি 
তাহারা তাওবা করে এবং নিজদিগকে সংশোধন করিয়া লয়, তবে তাহাদিগকে রেহাই 
দিবে । আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু ৷” 

তাফসীর $ ইসলামের প্রথম দিকে বিধান ছিল, যদি কোন মহিলার ব্যভিচার কর্ম 
নির্ভরযোগ্য সাক্ষী দ্বারা প্রমাণিত হইত তাহা হইলে তাহাকে ঘরের মধ্যে বন্দী করিয়া রাখা 
হইত। মৃত্যু পর্যন্ত সে সেই ঘরের মধ্য হইতে আর বাহির হইতে পারিত না। 

এখানে উহাই আল্লাহ বলিয়াছেন ৪ 


0518 Li ১5158 ld ১১৭৭ ০০২৯8 2৮05 1 

১০১০০ ০৭] TARY 3 ০৮) Oe el ৪ ০৯১৩০০৭০ 1১৬৫০, 

অর্থাৎ আর তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচারিণী তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্য 
হইতে চারজন পুরুষকে সাক্ষী হিসাবে তলব কর। অতঃপর যদি তাহারা সাক্ষ্য প্রদান করে, 
তবে তাহাদিগকে গৃহে আবদ্ধ রাখ যে পর্যন্ত মৃত্যু তাহাদিগকে খতম না করে কিংবা আল্লাহ 
তাহাদের জন্যে কোন পথ নির্দেশ না করেন। 

অন্য কোন নির্দেশ করা মানে যতক্ষণ পর্যন্ত এই বিধান রহিত করিয়া অন্য কোন বিধান 
নাযিল না করিবেন। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ সূরা নূরে ব্যভিচারিণীর শাস্তি পাথর নিক্ষেপ এবং চাবুক মারার 
নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল ছিল। অর্থাৎ সূরা নূরের সেই আয়াতটি এই 
আয়াতটিকে রহিত করিয়াছে । - 


Contents 


সূরা নিসা ৭৬৯ 
ইব্‌ন আসলাম ও যিহাক (র) প্রমুখ হইতেও ইহা বর্ণিত হইয়াছে। মোটকথা, এই সিদ্ধান্তের 
উপর সর্বকালের সকল আলিমগণ একমত । 
কাতাদা, সাঈদ, মুহাম্মাদ ইব্‌ন জাফর ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, উবাদা ইব্‌ন সামিত 
(র) বলেন ঃ 

যখন রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ওহী নাযিল হইত, তখন উহা দারুণভাবে ক্রিয়াশীল হইত ৷ 
তখন তিনি কষ্ট অনুভব.করিতেন এবং ইহার প্রভাবে তাহার চেহারা পরিবর্তিত হইয়া যাইত । 
একদা তাহার উপর ওহী নাযিল হয়। ওহীর সময় শেষ হওয়ার পর তিনি আমাদিগকে লক্ষ্য 
করিয়া বলেন £ শোন, আল্লাহ তা'আলা উহাদের ব্যাপারে পথ নির্দেশ করিয়াছেন। অর্থাৎ 
বিবাহিত পুরুষ যদি বিবাহিতা নারীর সহিত ব্যভিচার করে এবং অবিবাহিত পুরুষ যদি 
অবিবাহিতা নারীর সহিত ব্যভিচার করে, তবে বিবাহিত পুরুষ ও নারী উভয়কে একশত করিয়া 
চাবুক মারিতে এবং প্রস্তরাঘাতে হত্যা করিতে হইবে । আর অবিবাহিত উভয়কে একশত করিয়া 
চাবুক মারিয়া এক বছর নির্বাসনে দিতে হইবে । 

উবাদা ইবৃন সামিত হইতে ধারাবাহিকভাবে খাত্তান, হাসান, কাতাদা, সুনান সংকলকগণ ও 
মুসলিম একবাক্যে বর্ণনা করিয়াছেন যে, উবাদা ইব্‌ন সামিত (র) বলেন £ 

রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, তোমরা ভালো করিয়া এবং তোমরা জানিয়া রাখ যে, আল্লাহ 
তা'আলা উহাদের ব্যাপারে পথনির্দেশ করিয়াছেন। অবিবাহিত পুরুষ ও অবিবাহিতা নারী 
ব্যভিচার করিলে উভয়কে একশত চাবুক মারিয়া নির্বাসন দিতে হইবে এবং বিবাহিত কেহ কোন 
বিবাহিতার সংগে ব্যভিচার করিলে উভয়কে একশত করিয়া চাবুক মারিতে এবং প্রস্তর নিক্ষেপ 
করিয়া হত্যা করিতে হইবে । তিরমিযী (র) বলেন, হাদীসটি উত্তম ও বিশুদ্ধ । 

অপর একটি সুত্রে উবাদা হইতে ধারাবাহিকভাবে খাত্তান ইব্‌ন আবদুল্লাহ রক্কাশী, হাসান, 
মুবারাক ইব্‌ন ফুযালা ও আবু দাউদ তায়ালুসী বর্ণনা করেন যে, উবাদা (র) বলেন ঃ রাসূলুল্লাহ 
(সা)-এর উপর ওহী নাযিল হইলে তাহা তাহার অবয়বে প্রকাশ পাইত। এইভাবে একদিন ১1 
১১১০০ ১41 4111 এ এই আয়াতটি নাযিল হয় । ওহী নাধিলকালীন অবস্থা বিদূরিত হওয়ার 
পর রাসূলুল্লাহ (সা) উপস্থিত সকলকে লক্ষ্য করিয়া বলেন, শোন! শোন! আল্লাহ তা“আলা 
উহাদের ব্যেভিচারীদের) ব্যাপারে পথনির্দেশ করিয়াছেন। অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারীর 
সংগে ব্যভিচার করিলে উভয়কে একশত চাবুক মারিয়া এক বৎসর নির্বাসনে দিতে হইবে । আর 
বিবাহিত পুরুষ বিবাহিতা নারীর সংগে ব্যভিচার করিলে উভয়কে একশত করিয়া চাবুক মারিয়া 
প্রস্তর নিক্ষেপে হত্যা করিতে হইবে। 
ওয়াকী ইব্‌ন জাররাহর সনদে ইমাম আহমাদ বর্ণনা করেন যে, সালমা ইব্‌ন মুহরিক (র) 
বলেনঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, শোন! শুনিয়া রাখ! আল্লাহ তা“আলা ব্যভিচারীদের ব্যাপারে 
পথনির্দেশ করিয়াছেন যে, অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারীর সংগে ব্যভিচার করিলে উভয়কে 
একশত করিয়া চাবুক মারিয়া এক বৎসর নির্বাসনে দিতে হইবে । আর বিবাহিত পুরুষ বিবাহিতা 
সিকি জা রনির রানার রা টার 
করিতে হইবে। | 


কাছীর (২য় খণ্ড)-_-৯৭ 


Contents 


aan তাফসীরে ইব্‌ন কাছীর 


ফযল হবৃন দিলহামের সনদে আবু দাউদ (রে) আরও দীর্ঘভাবে বর্ণনা করিয়া বলেন, ফযল 
ইব্‌ন দিলহাম হাফিজ ছিলেন না বিধায় বর্ণনাটির মধ্যে কম-বেশি হওয়ার সম্ভাবনা রহিয়াছে। 

হাদীস ৪ উবাই ইব্‌ন কাআব হইতে ধারাবাহিকভাবে মাসরূক, শা"বী, ইসমাঈল ইব্‌ন আবু 
ইব্‌ন আহমাদ ইব্ন ইব্রাহীম ও আবূ বকর ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, উবাই ইব্‌ন 
কাআব (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, অবিবাহিত পুরুষ ও অবিবাহিত নারী 
ব্যভিচার করিলে উভয়কে একশত করিয়া চাবুক মারিয়া এক বৎসরের জন্য নির্বাসন দিতে 
হইবে । বিবাহিত হইলে উভয়কে একশত করিয়া চাবুক মারিয়া প্রস্তরাঘাতে হত্যা করিতে হইবে 
এবং ব্যতিচারীঘয় বৃদ্ধ হইলে কেবল পরস্তরাঘাত করিয়া হত্যা করিতে হইবে। অবশ্য এক সূত্র 
হাদীসটি দুর্বল বটে । 
রাজপাট 
পর রাসূলুল্লাহ (সা) বলিয়াছিলেন যে, সূরা নিসা নাযিল হওয়ার পর আর আবদ্ধ থাকা নয়। 

এই হাদীসের আলোকে ইমাম আহমাদ ইব্‌ন হাম্বল রে) বলেন $ বিবাহিত ব্যভিচারীগণকে 
চাবুক সহ প্রস্তরাঘাত করিতে হইবে। কিন্তু জমহুর বলেন যে, বিবাহিত ব্যভিচারীদিগকে কেবল 
প্রস্তরাঘাত করিতে হইবে, চাবুক মারিতে হইবে না। তাহারা বলেন যে, নবী (সা) মায়িয (রা), 
, গামিদিয়াহ (রা) ও দুইজন ইয়াহুদী ব্যভিচারীকে প্রস্তরাঘাতে হত্যা করার পূর্বে বেত্রাঘাত করেন 
নাই। ইহা দ্বারা বুঝা যায় যে, কেবল প্রস্তরাঘাত করাই বিধান এবং প্রস্তরাঘাতের সহিত 
বেত্রাঘাতের বিধান রহিত হইয়া গিয়াছে । আল্লাহই ভাল জানেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ৪ 1০১193054১5 ULL 9 11119 

(তোমাদের মধ্য হইতে যে দুইজন সেই অপকর্মে লিপ্ত হয়, তাহাদিগকে শাস্তি প্রদান কর ।) 
অর্থাৎ যাহারা অপকর্মে লিপ্ত হয় তাহাদিগকে শাস্তি প্রদান কর। 

ইব্‌ন আব্বাস (রা) এবং সাঈদ ইবৃন জুবাইর (রা) প্রমুখ এই আয়াতাংশের ভাবার্থে বলেনঃ 
তাহাদিগকে তিরস্কার করা, অপদস্থ করা এবং জুতা মারার বিধান এখন পরিত্যাজ্য । চাবুক মারা 
এবং প্রস্তরাঘাত করার নির্দেশ দ্বারা উহা রহিত হইয়া গিয়াছে। ইকরামা, আতা হাসান বসরী ও 
আবদুল্লাহ ইব্ন কাছীর প্রমুখ বলেন ঃ ইহা ব্যভিচারী নারী ও পুরুষদের জন্যে নাযিল হইয়াছে। 
' সুদ্দী বলেন ঃ ইহা ব্যভিচারী অবিবাহিত যুবক ও যুবতীদের উদ্দেশ্যে নাযিল হইয়াছে। মুজাহিদ 
বলেন £ ইহা আলে লৃতদের মত সমকামীদের জন্যে নাযিল হইয়াছে । আল্লাহ তা“আলাই ভাল 
জানেন। 
সনদে সুনানসমূহে রিওয়ায়েত করা হইয়াছে যে ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন, তোমরা কোন লোককে কাওমে-লৃতের ন্যায় সমকামে লিপ্ত দেখিলে তাহাকে এবং 
যাহার সাথে সে অপকর্ম করিয়াছে উভয়কে হত্যা করিয়া ফেল। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন £ 2121, 1302 ১0৪ 

(অতঃপর যদি উভয়ে তওবা করে এবং নিজদিগকে সংশোধন করে 1) 


Contents 


সূরা নিসা ৭৭১ 


অর্থাৎ যদি তাহারা উভয়ে সংশোধিত হয় এবং অপকর্ম হইতে বিরত থাকে, তবে তাহাদের 

প্রতি কঠোরতা অবলম্বন করা হইতে বিরত থাক । 
তঃপর বলেন $৪ (১৫১০ 1১,০১০ তখন তাহাদের হইতে হাত গুটাইয়া রাখ । 

অর্থাৎ ইহার পর তাহাদিগকে তিরঙ্কার করা হইতে বিরত থাক । কেননা, পাপ হইতে 
তাওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মত। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ |: [১15 ES 4111 ৩! অর্থাৎ নিশ্চয় আল্লাহ 
তা'আলা তাওবা কবুলকারী, দয়ালু । 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, যদি তোমাদের কাহারো দাসী ব্যভিচার করে, তবে তাহাকে 
বেত্রাঘাত কর এবং অন্য কোনরূপ শাস্তিদান বা শাসন করিও না। 

অর্থাৎ শাস্তি প্রদানের পর মনিব যেন তাহার দাসীকে আর তিরস্কার না করে । কেননা শাস্তি 
প্রদানই হইতেছে পাপ মোচনের মাধ্যম । 


১৮৯১ 5 055 BEG 025 ০394) 90 Ge Ad Kz 1&5) (১%) 
০৩2৩264০৪০৫ 29 3৩: 


০০৩ ০৯ ০১৩৩০০৪৯1৫৫ ০5১৩) (০১০9 ৩55 52) ৩০৪০১ (১5) 


গাও 


০04055 ৬৩% ৩], ৮8, 05522 CIS OM EE YS 


“আল্লাহ অবশ্যই সেই সকল লোকের তাওবা কবুল করিবেন, যাহারা 
অসতর্কতাবশত মন্দ কাজ করে ও যথাসত্বর তাওবা করে। আল্লাহ কেবল তাহাদিগকেই 
ক্ষমা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।” 

১৮. “তাওবা তাহাদের জন্য নহে যাহারা আজীবন পাপ কাজ করে ও তাহাদের 
কাহারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে, আমি এখন তাওবা করিতেছি । আর তাহাদের 
জন্যও নহে, যাহারা কাফির অবস্থায় মারা যায়। তাহাদের জন্যই কঠোর শাস্তির ব্যবস্থা 
করিয়াছি ।” 

তাফসীর £ এখানে বলা হইয়াছে, যে ব্যক্তি অজ্ঞতাবশত পাপ কাজ করিয়া যথাযথভাবে 
তাওবা করিবে, আল্লাহ অবশ্যই তাহার তাওবা কবূল করিবেন। যদি সেই তাওবা মৃত্যুর 
ফেরেশতা দেখার পরে ও জান কবযের পূর্ব মুহূর্তে গরগর শব্দ হওয়ার সময়ও হয়। 

মুজাহিদ (র) প্রমুখ বলেন ঃ ইচ্ছাপূর্বক হউক কিংবা ভুলবশত হউক, যে কেহই আল্লাহ্‌র 
অবাধ্য হয় সে-ই অজ্ঞ, যতক্ষণ না সে উহা করা হইতে বিরত হয়। 

আবুল আলীয়া হইতে কাতাদা বলেন £ রাসূল (সা)-এর সাহাবীগণ বলিতেন যে, মানুষ যে 
পাপ করে তাহা ভুলবশতই করে । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 

কাতাদা হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাজ্জাক বর্ণনা করে যে, কাতাদা (র) 
বলেন £ বহু সাহাবী একত্রিত হইয়া এই ব্যাপারে একমত পোষণ করিয়াছেন যে, ইচ্ছাপূর্বক 
হউক কিংবা ভুলবশত হউক, যে কেহই যে কোন পাপ করে তাহা সে অজ্ঞতার কারণেই করে । 
মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন কাছীর ও জারীজ বর্ণনা করেন যে, 


Contents 


৭৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


: মুজাহিদ (র) বলেন ঃ প্রত্যেক পাপী ও অন্যায়কারী যখন পাপ করিতে থাকে তখন সে উহার 
পরিণতি সম্পর্কে অজ্ঞ থাকে! ইব্‌ন জারীজ (র) বলেন £ আমাকে আতা ইব্‌ন আবু রিবাহ 
(র)-ও এইরূপ বলিয়াছেন । 

ইব্‌ন আব্বাস হইতে আবূ সালিহ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ অজ্ঞতার 
কারণেই মানুষ পাপ কাজ করিয়া থাকে। ইব্‌ন আব্বাস হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা 
করেন যে, ০১৯৪ ৩০ ০৩১53 ১ এর ভাবার্থে ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ অনতিবিলম্বে 
তাওবা করার অর্থ মৃত্যুর ফেরেশতা দেখার পূর্ব মুহুর্তে তাওবা করা। যিহাক (র) বলেন ঃ মৃত্যু 
উপস্থিত হওয়ার পূর্বের সকল সময়ই অনতিবিলম্বের আওতাভুক্ত। কাতাদা ও সুদ্দী রে) বলেন ঃ 
সুস্থতার সময়ে তাওবা করা উচিত। ইবৃন আব্বাস (রা) হইতে ইহা বর্ণনা করা হইয়াছে। হাসান 
বসরী (র) বলেন বলেন ৪ ২১৪ ০৭ ০১১1১ এর মর্মার্থ হইল, মৃত্যুর সময়ে গরগর শব্দ 
হওয়ার পূর্বক্ষণে তাওবা করা । ইকরামা (র) বলেন ঃ দুনিয়ার সবকিছুই নিকটে । এই সম্পর্কে 
বহু হাদীস রহিয়াছে। 

ইমাম আহমাদ বলেন £ আমাকে ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে জুবাইর ইব্ন মুগীরা, 
মাকহুল, ছাওবান ইব্‌ন ছাওবাত, ইমাম ইব্‌ন খালিদ ও আলী ইব্‌ন আইয়াশ বর্ণনা করেন যে, 
ইব্‌ন উমর (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা তাহার বান্দার তাওবা 
তখন পর্যন্ত কবুল করেন যখন পর্যন্ত তাহার মৃত্যুর গরগর শব্দ শোনা না যায়। আবদুর রহমান 
ইব্‌ন ছাবিত ইব্‌ন ছাওবানের সনদে ইব্‌ন মাজা ও তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিযী 
(র) বলেন-হাদীসটি হাসান গরীব পর্যায়ের । তবে সুনানে ইব্‌ন মাজার সনদে ভুলবশত 
সারার ননদ (7 ররর ররাজে। C3 লেগ বহার রানায়ার বা নর নি 

খাত্তাব (রা)। 

হাদীস ৪ ইব্‌ন উমর হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন আবূ রিবাহ, আইয়ুব ইব্‌ন নাহীক 
হালবী, ইয়াহয়া ইব্‌ন আবদুল্লাহ বাবেলী, আবদুল্লাহ ইব্‌ন হাসান হাররানী, মুহাম্মাদ ইব্‌ন 
মুআম্মার ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন উমর রো) বলেন ঃ রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট আমি শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, মুমিন বান্দা মৃত্যুর একমাস পূর্বে তাওবা 
করিলেও আল্লাহ তাহার তাওবা কবুল করেন। এমনকি ইহার চেয়ে কম সময় হইলেও । অর্থাৎ 
মৃত্যুর একদিন কিংবা এক ঘণ্টা পূর্বেও যদি তাওবা করে, তবুও আল্লাহ তাহার তাওবা কবুল 
করিবেন। আর যে ব্যক্তি খাটি অন্তরে ইখলাসের সঙ্গে তাওবা করে আল্লাহ অবশ্যই তাহার 
তাওবা গ্রহণ করিয়া থাকেন। 
এক ব্যক্তি, ইব্রাহিম ইব্‌ন মাইমুনা, শু“বা ও আবূ দাউদ তায়ালুসী বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন উমর (রা) বলেনঃ যে ব্যক্তি মৃত্যুর এক বৎসর পূর্বে তাওবা করিবে তাহার তাওবা কবূল 
হইবে। যে ব্যক্তি মৃত্যুর একমাস পূর্বে তাওবা করিবে তাহার তাওবা কবুল হইবে। যে ব্যক্তি 
মৃত্যুর এক সপ্তাহ পূর্বে তাওবা করিবে তাহার তাওবা কবুল হইবে । যে ব্যক্তি মৃত্যুর এক ঘণ্টা 
পূর্বে তাওবা করিবে তাহার তাওবা কবূল হইবে । ইহা শুনিয়া বর্ণনাকারী আইয়ুব (র) প্রশ্ন 
করেন যে, আল্লাহ তা'আলা তো বলিয়াছেন - 


০ “0 প95০%৫2ঠু OL ০ পপ ও ১৩০৫০ ল L টি সত শী “% 
০১৪ ০৮০ ০৬১৩ টি নিট Ls এসএ Ue Ell sl 


Contents 


সূরা নিসা ৭৭৩ 


অর্থাৎ অবশ্যই আল্লাহ তাহাদের তাওবা কবূল করেন, যাহারা ভুলবশত মন্দ কাজ করে 
এবং অনতিবিলম্বে তাওবা করে। তদুত্তরে আবদুলল্লাহ ইবৃন উমর (রা) বলেন যে, আমি 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট যাহা শুনিয়াছি তাহা বলিলাম । আবূ আমের আকুদী প্রমুখ আবূ 
দাউদ তায়ালুসী, আবু উমর হাওযী ও শু“বা হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 
মুহাম্মদ ইব্‌ন মাতরাফ, হুসাইন ইব্‌ন মুহাম্মদ ও ইমাম আহমাদ বর্ণনা করে যে, আবদুর রহমান 
ইব্‌ন সালমানী (র) বলেন $ চারজন সাহাবী একত্রিত হন । অতঃপর তাহাদের মধ্য হইতে 
একজন বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, আল্লাহ তাহার 
বান্দার মৃত্যুর একদিন পূর্বেও তাওবা কবূল করেন। অন্য একজন তাহাকে বলিলেন, তুমি কি 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট স্বয়ং ইহা শুনিয়াছ? তিনি বলিলেন, হাঁ । দ্বিতীয় ব্যক্তি বলিলেন, 
আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, আল্লাহ তাহার বান্দার মৃত্যুর 
অর্ধদিন পূর্বেও তাহার তাওবা কবূল করেন। তৃতীয় ব্যক্তি বলিলেন, সত্যই তুমি কি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট ইহা শুনিয়াছ ? তিনি বলিলেন, হা । তৃতীয় ব্যক্তি বলিলেন, আমি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট ইহা শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, বান্দা যদি মৃত্যুর এক প্রহর পূর্বেও তাওবা 
করে, তবুও আল্লাহ তাহার তাওবা কবুল করিয়া নেন। চতুর্থ সাহাবী বলিলেন, সত্য সত্যই কি 
তুমি ইহা শুনিয়াছ ? তিনি বলিলেন, হা । অতঃপর চতুর্থ সাহাবী বলিলেন, আমি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, বান্দা মৃত্যুর সময়ে গরগর শব্দের পূর্বক্ষণেও 
যদি তাওবা করে, তবুও আল্লাহ তাহার তাওবা গ্রহণ করেন । আবদুর রহমান ইব্‌ন সালমানী 
হইতে যায়িদ ইব্‌ন আসলাম, দারাওয়াদী ও সাঈদ ইবৃন মানসুরও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

হাদীস £ আবু হুরায়রা হইতে ধারাবাহিকভাবে মুহাম্মাদ ইব্‌ন সীরীন, আওফ, উছমান ইব্‌ন 
মারদুবিয়া বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, মৃত্যুর 
গরগর শব্দ হাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার তাওবা কবূল করেন। 

এই সম্পর্কে অবিচ্ছিন্ন পরম্পরা সূত্রে বর্ণিত মুরসাল হাদীসসমূহ £ 

হাদীস £ হাসান হইতে ধারাবাহিকভাবে আওফ, ইব্‌ন আবু আদী, মুহাম্মাদ ইব্‌ন বাশার ও 
ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হাসান (রা) বলেন £ আমি জানিতে পারিয়াছি যে, রাসূলুল্লাহ 
(সা) ইরশাদ করিয়াছেন, বান্দার মৃত্যুর গরগর শব্দ উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাহার 
তাওবা গ্রহণ করেন। হাসান বসরী (র) হইতে হাসানের (রা) সূত্রে মুরসাল সনদে ইহা বর্ণিত 
হইয়াছে। ৃ 
কাতাদা, হিশাম, মুআয ইব্‌ন হিশাম, ইব্‌ন বিশার ও ইব্‌ন কাআঁব বলেন ঃ নবী (সা) 
বলিয়াছেন, যতক্ষণ পর্যন্ত মানুষের মৃত্যুর গরগর শব্দ শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাহার 
তাওবা গ্রহণ করেন। উবাদা ইবৃন সামিত (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদা, সাঈদ, আবদুল 
আলা ও ইব্‌ন বিশারের সূত্রেও উপরোক্তরূপ বর্ণনা করা হইয়াছে। 

হাদীস ঃ কাতাদা হইতে ধারাবাহিকভাবে ইমরান, আবূ দাউদ, ইব্‌ন বিশার ও ইব্‌ন জারীর 
বর্ণনা করেন যে, কাতাদা (র) বলেন £ একদা আমরা আনাস ইব্‌ন মালিকের (রো) নিকট বসা 
ছিলাম । পরে আবু কুলাবা রে) আসেন । তখন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন যে, যখন আল্লাহ 


Contents 


৭৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তা'আলা ইবলিসের প্রতি অভিসম্পাত বর্ষণ করেন, তখন ইবলিস আল্লাহর নিকট অবকাশ 
চাহিয়া প্রতিজ্ঞা করিয়াছিল যে, আপনার ইযযাত ও জালালাতের শপথ! আদম সন্তানের দেহে 
যে পর্যন্ত আত্মা থাকিবে সেই পর্যন্ত আমি তাহার অন্তর হইতে বাহির হইব না। তখন আল্লাহ 
তা'আলা বলিলেন, আমি আমার মহাসম্মানের শপথ করিয়া বলিতেছি যে, যতক্ষণ পর্যন্ত তাহার 
দেহে আত্মা থাকিবে ততক্ষণ পর্যন্ত আমি তাহার তাওবা গ্রহণ করিব। 

একটি মারফু হাদীসে নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবু সাঈদ, আবূ হাইছাম 
আতওয়ারী ও আমর ইব্‌ন আবূ আমরের সুত্রে ইমাম আহমাদ স্বীয় মুসনাদে বর্ণনা করিয়াছেন 
যে, নবী (সা) বলেন $ ইবলিস বলিয়াছিল, হে রব! আপনার সম্মানের শপথ! যতক্ষণ পর্যন্ত বনী 
আদমের দেহে আত্মা থাকিবে, ততক্ষণ পর্যন্ত আমি তাহাকে পাপের দিকে প্ররোচনা দান করিব। 
তখন আল্লাহ তা'আলা বলিয়াছিলেন যে, আমার ইযযাত ও জালালাতের শপথ করিয়া আমি 
বলিতেছি, যখনই তাহারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করিবে, তখনই আমি তাহাদিগকে ক্ষমা 
করিয়া দিব। 

এই সমস্ত হাদীস দ্বারা বুঝা যায় যে, যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকিবে ততক্ষণ পর্যন্ত 
আল্লাহ্‌ তাওবা গ্রহণ করিবেন। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ ৪ Ute VSL hele এ ০৮০ Ll 
(১৫ অর্থাৎ ইহারা হইল সেই সকল লোক যাহাদিগকে আল্লাহ্‌ ক্ষমা করিয়া দেন। আল্লাহ 
মহাজ্ঞানী ও মহাকুশলী । 

তবে যখন মানুষ জীবন হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া যাইবে, জীবন সংহারী ফেরেশতাকে 
প্রত্যক্ষ্য করিতে থাকিবে, আত্মা কণ্ঠনালীতে পৌঁছিয়া যাইবে, বক্ষ সংকুচিত হইয়া যাইবে এবং 
গরগর শব্দ করিয়া আত্মা দেহ হইতে বাহির হইতে থাকিবে তখন তাওবা কবুল হইবে না। 

ET গানটা 


পি কা কা 


১8151 8 
অর্থাৎ আর এমন লোকদের কোন ক্ষমা নাই, যাহারা মন্দ কাজ করিতেই থাকে, এমন কি 
যখন তাহাদের কাহারও মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলিতে থাকে, আমি এখন 
তাওবা করিতেছি । 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ১: 41115111913 15405 El 
অর্থাৎ আমার শাস্তি প্রত্যক্ষ করার পর ঈমানের স্বীকারোক্তি কোন উপকারে আসিবে না। 
আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন £ যখন পৃথিবীবাসীগণ পশ্চিম দিক হইতে সূর্য উদয় 
হইতে দেখিবে, তখন তাওবার দরজা বন্ধ হইয়া যাইবে। 
এই কথাই আল্লাহ এভাবে বলিয়াছেন ৪ 


55৮৩ তি ৬: 88. Eee “2 “0 £ oe Heo ee ee Yr et 2 0-৮ eee 
$0 ক 6 5 5 কক 0° 
১1১০৯06১৮21 ৪ Sl 


Contents 


সূরা নিসা ৭৭৫ 


অর্থাৎ যেদিন মানুষ তাহাদের প্রতিপালকের বিশেষ কোন নিদর্শন প্রত্যক্ষ করিবে, সেই 
সময় কাহারও ঈমান গ্রহণ কাজে আসিবে না। যদি না ইহার পূর্বে ঈমান গ্রহণ করিয়া থাকে। 
অথবা যদি কোন সৎ কাজ সম্পাদন করে। 


v 2 0+ 


অতঃপর আল্লাহ তা“আলা বলেন £ ১৫ ১৯, ০:৯০: ১2511 ১৪ 

(আর তাওবা নাই তাহাদের জন্য, যাহরা কুফরী অবস্থায় মৃত্যু বরণ করে 1) 

অর্থাৎ যদি কোন কাফির কুফর ও শিরকের অবস্থায় মৃত্যুবরণ করে, তবে মৃত্যুর সময় 
বিগত জীবনের পাপের জন্য অনুতপ্ত হইলে উহা তাহার কোন উপকারে আসিবে না এবং সেই 
সময় সে তাওবা করিলেও তাহার তাওবা গ্রহণীয় হইবে না। সেই সময় যদি পৃথিবী পরিমাণ 
সম্পদও সে দান করে, তবে তাহার দান গ্রহণ করা হইবে না। 

হযরত ইব্‌ন আব্বাস (রা), আবুল আলীয়া ও রবী ইব্ন আনাস (র) “১5, ১5541 3 
এই আয়াতাংশের ব্যাখ্যা সম্পর্কে বলেন যে, ইহা মুশরিকদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে । 

আবূ যর হইতে ধারাবাহিকভাবে উমর ইব্‌ন নঈম, মাকহুল, ছাবিত ইব্‌ন ছাওবান, আবদুর 
রহমান ইব্‌ন ছাবিত ইব্‌ন ছাওবান, সুলায়মান ইব্‌ন দাউদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, 
আবূ যর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত বান্দার তাওবা 
কবুল করেন অথবা পাপ ক্ষমা করেন, যতক্ষণ পর্যন্ত কোন আড়াল সৃষ্টি না হয়। জনৈক সাহাবী 
রাসূল (সা)-কে জিজ্ঞাসা করেন, আড়াল সৃষ্টি হওয়া মানে ? রাসূলুল্লাহ (সা) বলেন, মুশরিক 
অবস্থায় আত্মা নির্গত হওয়া। 

তাই আল্লাহ তাআলা বলিয়াছেন £ ৪15:1110515005551 548 

(আমি তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি।) 

অর্থাৎ এমন কঠিন শাস্তি যাহা মর্মবিদারক ও অসহনীয় যন্ত্রণাদায়ক । 


১52,066 2005115১5৩1 ~ ৫৮ 8১৫0০8050১5) 
₹ 234526৯৩ 2৩৪৩৩ ৫) ৬১৯৫০০৮1৮৩৪ 6 
(0255 66156 ও ৪০৬ ০৪৮৬৮ OB ০০০০৬ 9259 
OF HE 22520 
৮9195 6০১৩৪৩635৬5 p35 OSS BSI CNS 0১) 
06255 ও 855৩.1 KES 
(৬33৫4505849 GH SLES BT US IIS (১) 
০০৪৫ 
0৬ ps LL ৩৫৩৫2591022 SGU ALG SS hs 

০ ৮:১০ ?05১৬৪০$ ৪৬৯ 


Contents 


৭৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৯. “হে ঈমানদারগণ! নারীদিগকে জবরদস্তি তোমাদের উত্তরাধিকারী বানানো বৈধ 
নহে। তোমরা তাহাদিগকে যাহা দিয়াছ, তাহা হইতে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে 
তাহাদিগকে অবরুদ্ধ করিয়া রাখিও না, যদি না তাহারা প্রকাশ্য ব্যভিচার করে । তাহাদের 
সহিত সৎভাবে জীবন যাপন করিবে । তোমরা যদি তাহাদিগকে অপসন্দ কর তবে এমন 
হইতে পারে যে, আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন তোমরা তাহাকেই অপসন্দ 
করিতেছ।” 

২০. “তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির কর এবং তাহাদের 
একজনকে অগাধ অর্থও দিয়া থাক, তবুও উহা হইতে কিছুই ফিরাইয়া নিও না। তোমরা কি 
মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপাচরণ দ্বারা উহা গ্রহণ করিবে ?” 

২১. “কিরূপে তোমরা উহা গ্রহণ করিবে, যখন তোমরা একে অপরের সহিত সংগত 
হইয়াছ এবং তাহারাও তোমাদের নিকট হইতে দৃঢ় প্রতিশ্রুতি নিয়াছে ? 

২২. “নারীদের মধ্যে তোমাদের পিতৃ পুরুষ যাহাদিগকে বিবাহ করিয়াছে, তোমরা 
তাহাদিগকে বিবাহ করিও না, পূর্বে যাহা হইয়া গিয়াছে তাহা তো হইয়াছে; ইহা অশ্লীল, 
অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ ।” 

' তাফসীর ঃ ইব্‌ন আব্বাস হইতে আবুল হাসান সাওয়াই বর্ণনা করেন - 
(৪৫ ০1:১1 1১০৪ CUTIE sl dl নি 

-এই আয়াতাংশের ভাবার্থে হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন $ জাহিলিয়াতের যুগে কোন 
স্ত্রীলোকের স্বামী মারা গেলে ওয়ারিছরা তাহার সাথে যদৃচ্ছ ব্যবহার করিত। হয় নিজেই তাহাকে 
বিবাহ করিত কিংবা অপরের বিবাহ-বন্ধনে আবদ্ধ করিয়া নিত। কখনও বা নিজেও বিবাহ 
করিত না, অপরের কাছে বিবাহ বসিতেও দিত না। তাহার পিতৃকুলের আত্মীয়-স্বজন অপেক্ষা 
শ্বশুর পক্ষই তাহার বেশি হকদার মনে করিত। অজ্ঞতার যুগের এই জঘন্য প্রথার অবলুপ্তি 
ঘটাইয়া আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাযিল করেন ঃ 

(৯৮ ০4411585301 74 4৯ al ol iL 
অর্থাৎ হে ঈমানদারগণ! ইহা তোমাদের জন্য হালাল নয় যে, তোমরা বলপূর্বক নারীদের 
উত্তরাধিকারী হও । | 

বুখারী, আবু দাউদ, নাসায়ী, ইব্‌ন মারদুবিয়া ও ইব্‌ন আবূ হাতিম ইহা ইকরামা হইতে 
সুলায়মান ইব্‌ন আবু সুলায়মান ওরফে আবূ ইসহাক শায়বানীর সনদে এবং আতা কুফী ইহা 
আ'“মা ওরফে আবুল হাসান সাওয়াই হইতে বর্ণনা করিয়াছেন । মূলত ইহারা সকলেই বর্ণনা 
করিয়াছেন ইব্‌ন আব্বাস (রা) হইতে । | 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, ইয়াধীদ নাহভী, হুসাইন, আলী ইব্‌ন 
হুসাইন, মুহাম্মাদ ইবৃন আহমাদ ইব্‌ন ছাবিত মারূধী ও আবূ দাউদ বর্ণনা করেন ঃ 


Ed ও ৮ চি ক ভি কউ তির ও লি তক #0 তত টি টি. ৬: ঠ পলা 
১০৮7০১1১১১৭ ৯৬১০ ১৩ ৮১০৩ ৪৮৮2111১০17] ০৯লই 


এট 


পপ 6 প. LL প:৪ {1 5৩০ %০০% 
হি ক a ক . চে কি 
Lx 42০৯4 ০১০ ৭ 2] ৯৬০০৭) 


Contents 


সূরা নিসা ৭৭৭ 


-এই আয়াতের ভাবার্থে হযরত ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন ঃ প্রাক-ইসলাম যুগে কোন 
স্ত্রী-লোকের স্বামী মারা গেলে মৃতের নিকটতম আত্মীয় সেই স্ত্রীর অধিকারী হইত। অতঃপর এই 
উত্তরাধিকারী সেই স্ত্রীলোককে বন্দী করিয়া এই অঙ্গীকার আদায় করিত যে, সে যেন মৃত্যু পর্যন্ত 
অন্য কোথাও বিবাহ না বসে অথবা সে যেন মোহরের দাবি পরিত্যাগ করে । অতঃপর আল্লাহ 
তা'আলা এই লাঙ্কনাকর প্রথার অবলুপ্তি ঘটাইয়া নির্দেশ জারী করেন যে, বলপূর্বক নারীদেরকে 
উত্তরাধিকার রূপে গ্রহণ করা বৈধ নয়। তেমনি তাহাদিগকে বন্দী করিয়া রাখিয়া তাহাদিগকে 
যাহা প্রদান করিয়াছ তাহার কোন অংশ আদায় করিয়া নিও না। তবে যদি তাহারা গর্হিত কোন 
কাজ করে (তবে তাহাদের হইতে কিছু গ্রহণ করিতে পার)। 

একমাত্র আবূ দাউদ (র) ইহা বর্ণনা করিয়াছেন। অবশ্য অন্যান্য অনেকে ইব্‌ন আব্বাস 
(রা) হইতেও প্রায় একই ধরনের হাদীস বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস হইতে 
ধারাবাহিকভাবে মাকসাম, আলী ইব্‌ন নাফীসা, সুফিয়ান ও ওয়াকী বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ৪ জাহিলিয়াতের যুগে কোন স্ত্রীলোকের স্বামী মৃত্যুবরণ করিলে কোন পুরুষ 
আসিয়া স্ত্রীলোকটির উপর কাপড় নিক্ষেপ করিত এবং কাপড় নিক্ষেপকারীকে সেই স্ত্রীলোকটির 
সর্বাপেক্ষা বেশি অধিকারী বলিয়া মনে করা হইত । তাই আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল 
করিয়া উক্ত কুপ্রথার অপনোদন ঘটান ৪ 

(৯:১৫ LLANE 0170 ৯28 Val 92301 2 
অর্থাৎ হে ঈমানদারগণ! বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকাররূপে গ্রহণ করা তোমাদের জন্য 
হালাল নয়। 

ইবৃন আবাস (রো) হইতে আলী ইবৃন আবু তালহা বর্ণনা করেন 8 

(৯:১৫ Ell OUEST Sli C 

' -এই আয়াতাংশের ভাবার্থে ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 

জাহিলিয়াতের আমলে কোন ব্যক্তি কোন দাসী রাখিয়া মৃত্যুবরণ করিলে তাহার কোন বন্ধু 
আসিয়া সেই দাসীর উপর কাপড় নিক্ষেপ করিত । ফলে অন্য কোন পুরুষের সঙ্গে তাহার বিবাহ 
নিষিদ্ধ হইয়া যাইত। যদি সেই দাসী সুন্দরী হইত তবে তাহাকে সেই বন্ধু বিবাহ করিত এবং 
যদি কুশ্রী হইত তবে তাহাকে ততদিন আবদ্ধ করিয়া রাখিত যতদিন তাহার দেহে আত্মা 
থাকিত। পরবর্তীতে সেই ব্যক্তি উহার সম্পত্তির উত্তরাধিকারী হইত । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করিয়াছেন ৪ 

জাহিলিয়াতের যুগে মদীনাবাসীদের প্রথা ছিল যে, যদি কোন ব্যক্তি মারা যাইত তবে মৃত 
ব্যক্তির কোন বন্ধু আসিয়া মৃতের স্ত্রীর উপর কাপড় নিক্ষেপ করিত। ফলে সে এককভাবে 
উহাকে বিবাহ করা না করার অধিকারী হইয়া যাইত। অন্য কেহ উহাকে বিবাহ করিতে পারিত 
না এবং যতদিন পর্যন্ত সেই স্ত্রীলোক উহাকে মুক্তিপণমূলক কিছু অর্থ-সম্পদ না দিত ততদিন 
পর্যন্ত সে উহাকে আবদ্ধ করিয়া রাখিত। অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাযিল 
কবেন। 

যায়িদ ইন আসলাম রে) আলোচ্য আয়াতাংশের ভাবার্থে বলেন ৪ 


কাছীর (২য় খণ্ড)-_৯৮ 


Contents 


ae _ তাফসীরে ইব্‌ন কাছীর 


জাহিলিয়াতের যুগে মদীনাবাসীদের প্রথা ছিল, যদি কোন স্ত্রীলোকের স্বামী মারা যাইত, 
তবে সেই মৃতের সম্পত্তির যে মালিক হইত, সে সেই স্ত্রীলোকেরও মালিক হইত এবং উহাকে 
বন্দী করিয়া রাখিয়া উহার সকল সম্পত্তির একচ্ছত্র অধিকারী হইত । অতঃপর যাহার নিকট ইচ্ছা 
তাহার নিকট উহাকে বিবাহ দিত । 

তেমন মক্কাবাসীদের প্রথা ছিল যে, এমন কি তালাক প্রদানের সময়েও তাহারা স্ত্রীলোকদের 
সঙ্গে শর্ত করিত যে, সে তাহার ইচ্ছামত তাহাকে বিবাহ দিবে। তারপর এই বন্দীদশা হইতে 
তাহাদিগকে মুক্তি দেওয়ার জন্যে তাহাদের নিকট হইতে পণ আদায় করিত। অতঃপর আল্লাহ 
মু'মিনদিগকে ইহা হইতে বিরত থাকার নির্দেশ দান করেন। ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা 
করিয়াছেন । 
তাহার পিতা হইতে এবং ইয়াহয়া ইব্‌ন সাঈদের সূত্রে পর্যায়ক্রমে মুহাম্মাদ ইব্‌ন ফুযাইল, আলী 
ইব্‌ন মানযার, মূসা ইব্‌ন ইসহাক ও মুহাম্মাদ ইব্‌ন আহমাদ ইব্‌ন ইব্রাহীম বর্ণনা করিয়াছেন 
, যে, আবূ কাইস ইব্‌ন আসলাম মারা গেলে জাহিলিয়াতের প্রথানুযায়ী তাহার পুত্র তাহার বিধবা 
স্ত্রীকে বিবাহ করার ইচ্ছা করিল। তখন আল্লাহ পাক নাযিল করেন ৪ 

(২৫ 21755111585 01 551 1125 

অর্থাৎ তোমাদের জন্যে হালাল নয় যে, তোমরা বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হইয়া 
যাইবে। মুহাম্মাদ ইবৃন ফুযাইলের সনদে ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন । 

আতা হইতে ইব্‌ন জারীজের সুত্রে বর্ণিত হইয়াছে যে, জাহিলিয়াতের যুগে কোন স্ত্রীলোকের 
স্বামী মারা গেলে সেই স্ত্রীলোককে কোন শিশু পরিচর্যায় নিয়োগ করা হইত । এইভাবে তাহাদের 
জীবনের সমাপ্তি ঘটিত । অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ 

Ese ls 011 125 

ইব্‌ন জারীজ এবং মুজাহিদ বলেন ঃ কোন স্ত্রীলোকের স্বামী মারা গেলে জাহিলিয়াতের 
যুগের প্রথানুযায়ী মৃতের পুত্র সেই স্ত্রীলোককে ভোগ করার সর্বাপেক্ষা বেশী হকদার হইত । সে 
ইচ্ছা করিলে সেই স্ত্রীলোককে নিজেই বিবাহ করিতে পারিত এবং ইচ্ছা করিলে অন্য ভাই বা 
ভ্রাতুষ্পুত্রের সহিত বিবাহ দিত। 

ইব্‌ন জারীজ এবং ইকরামা বলেন £ এই আয়াতটি কুবায়শা বিনতে মাআন ইব্‌ন আসিম 
ইব্‌ন তাউস সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। আবূ কাইস ইব্ন আসলাত মারা গেলে তাহার পুত্র 
তাহার স্ত্রী কুবায়শাকে বিবাহ করার ইচ্ছা করিলে তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট যান এবং 
বলেন যে, হে আল্লাহর রাসূল! উহারা আমাকে আমার স্বামীর সম্পত্তির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত 
অংশ প্রদান করিতেছে না এবং আমাকে স্বাধীনভাবে অন্য কাহারো সঙ্গে বিবাহ বসার সুযোগও 
দিতেছে না। অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি অবতীর্ণ করেন। 

আবু মালিক হইতে সুদ্দী বলেন £ জাহিলিয়াতের যুগে কোন মহিলার স্বামী মারা গেলে মৃত 
ব্যক্তির আত্মীয়রা আসিয়া সেই স্ত্রীলোকটির উপর কাপড় নিক্ষেপ করিত। পরস্তু যদি তাহার 
কোন ছোট শিশু থাকিত অথবা ভাই থাকিত, তবে তাহাদিগকে প্রতিপালনের জন্যে তাহাকে 
বন্দী করিয়া রাখা হইত। ইহা না হইলেও তাহাকে মৃত্যু অবধি বন্দী করিয়া রাখা হইত । 


Contents 


সূরা নিসা ৭৭৯ 


অতঃপর মৃত্যুর পরে উহারা তাহার সম্পত্তির মালিক হইত । আর যদি স্বামীর মৃত্যুর সাথে সাথে 
সত্রীলোকটির আত্মীয়রা আসিয়া পড়িত, তবে আর তাহার প্রতি কাপড় নিক্ষেপ করা হইত না। ' 
পরে সে মুক্তি পাইয়া যাইত। অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ঃ 
১২৬০১৪০০৯০৪ anil SALAS ১৩ 

মুজাহিদ (র) আলোচ্য আয়াতাংশের ভাবার্থে বলেন £ কোন লোকের দায়িত্বে যদি কোন 
ইয়াতীম বালিকা থাকিত এবং সেই লোকটি যদি স্ত্রী রাখিয়া মৃত্যুবরণ করিত, তবে তাহার ঘনিষ্ঠ 
বন্ধু বা কোন আত্মীয় তাহাকে বন্দী করিয়া রাখিত এইজন্য যে, সে তাহাকে বিবাহ করিবে বা 
তাহার পুত্রের সঙ্গে বিবাহ দিবে । ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। শা”বী, আতা ইব্‌ন 
আবু রিবাহ, আবূ মাজায, যিহাক, যুহরী, আতা খোরাসানী ও মাকাতিল ইব্‌ন হাইয়ান হইতেও 
প্রায় এইরূপ বর্ণিত হইয়াছে। . 

মোটকথা, ইহা দ্বারা জাহিলিয়াতের যুগের একটি জঘন্য প্রথার মূলোৎপাটন করা হইয়াছে। 
মুজাহিদও এই কথা বলিয়াছেন। অনেকেই মুজাহিদের এই কথার সঙ্গে একমত হইয়াছেন। 
সকলের কথার সারকথা একটিই যে, এই আয়াত দ্বারা জাহিলী যুগের একটি কুপ্রথার অপনোদন 
ঘটানো হইয়াছে। আল্লাহ তা“আলাই ভাল জানেন । 

অতঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 

a pail ax ডি ৯55 95 

(তোমরা তাহাদিগকে যাহা প্রদান করিয়াছ তাহার কিয়দংশ গ্রহণের জন্যে তাহাদিগকে 
আবদ্ধ করিয়া রাখিও না ।) 

অর্থাৎ স্ত্রীদের জীবন-যাপন এবং বাসম্থানকে অপ্রতুল ও সংকীর্ণ করত তাহাদিগকে সমস্ত 
মোহর বা মোহরের কিয়দংশ ত্যাগ করিতে বাধ্য না করা। তাহারা যাহাতে প্রাপ্য হইতে বঞ্চিত 
না হয় অথবা তাহাদের প্রতি অবিচার বা নির্যাতনের মাধ্যমে তাহাদিগকে অধিকার হইতে বঞ্চিত 
করানাহয়। 

Se UT) 8 

K ১৯৮ 33 এর মানে হইল, তাহাদের প্রতি অত্যাচার অবিচার না করা। আর 
০ কিন্তু তাহার মোহর বাকি রাখিবে। এই অবস্থায় তাহার প্রতি অত্যাচার 
করিয়া তাহার জীবনকে দুর্বিষহ করিয়া তুলিবে, যেন সে নিজেই বাধ্য হইয়া সমস্ত প্রাপ্য ত্যাগ 
করিয়া চলিয়া যায়। যিহাক ও কাতাদা ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীরও এই মত পছন্দ 
করিয়াছেন। 
ইব্‌ন মুবারক বর্ণনা করেন যে, ইব্‌ন সালমানী (র) বলেন ৪ এই আয়াতটির প্রথমাংশ অজ্ঞতার 
১৪৯৭৪ 
অবতীর্ণ হইয়াছে। 

211 51 ৫৯ 9 এই অংশটি 

৬০০৯৬ সি 


Contents 


৭৮০ তাফসীরে ইব্ন কাছীর 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 5 L১0৬ 1 অর্থাৎ কিন্তু যদি 
তাহারা প্রকাশ্যে কোন অশ্লীলতা করে। 
ইব্‌ন মাসউদ (রা), ইব্‌ন আব্বাস (রো), সাঈদ ইব্‌ন মুসাইয়াব (রা), হাসান বসরী, 
হ-২.৯1 মানে ব্যভিচার । অর্থাৎ স্ত্রী ব্যভিচার করিলে তাহার নিকট হইতে মোহর ফিরাহীায়া 
নেওয়ার ভীতি প্রদর্শন করা এবং জীবনকে সংকটময় করিয়া তুলিয়া চলিয়া যাইতে বাধ্য করা 
Het oT পের 


soe #0 


< 

অর্থাৎ তাহদিগকে প্রদত্ত মোহর হইতে কিছু গ্রহণ করা তোমাদের জন্য বৈধ নয়। কিন্তু 
সেই সময় পারিবে যখন তোমরা উভয়ে আল্লাহ্‌র সীমা রক্ষা করিতে পারিবে না বলিয়া ভয় 
করিবে । ইব্‌ন আব্বাস (রা), ইকরামা ও যিহাক প্রমুখ বলেন ঃ প্রকাশ্যে অশ্লীলতা মানে স্বামীর 
অবাধ্য হওয়া ও কুৎসিত ভাষায় গালিগালাজ করা । ইব্‌ন জারীর (র) বলেন ঃ ইহা দ্বারা স্বামীর 
অবাধ্যতা, ব্যভিচার ও অশ্লীল গালিগালাজ ইত্যাদি বুঝান হইয়াছে। অর্থাৎ এই অবস্থায় স্বামীর 
জন্য স্ত্রীর জীবন সংকটপূর্ণ করিয়া তোলা বৈধ। সে যেন তাহার সমস্ত প্রাপ্য বা আংশিক প্রাপ্য 
ত্যাগ করিয়া যাইতে পারিলেও বাচে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা ও ইয়াধীদ নাহুতীর সূত্রে একমাত্র আবু 
দাউদ ইতিপূর্বেও বর্ণনা করিয়াছেন যে, ইসলাম-পূর্ব যুগে কোন স্ত্রীলোকের স্বামী মারা গেলে 
মৃতের নিকটতম আত্মীয় সেই স্ত্রীর উত্তরাধিকার হইত । অতঃপর উত্তরাধিকারী সেই 
স্ত্রীলোকটিকে তাহার মৃত্যু অবধি বন্দী করিয়া রাখিত অথবা স্ত্রীলোকটিকে তাহার সকল সম্পত্তির 
বিনিময়ে মুক্তি দিয়া দিত। অতঃপর আলোচ্য আয়াতটি অবতীর্ণ করিয়া আল্লাহ তা“আলা স্ত্রী 
জাতির প্রতি প্রবঞ্চনার চির অবসান ঘটান। 

ইহা দ্বারা বুঝা যায় যে, এই সকল জাহিলী প্রথা- পদ্ধতির অনুসরণ করিতে মুসলমানদিগকে 
কঠোরভাবে নিষেধ করা হইয়াছে। 

আবদুর রহমান ইব্‌ন যায়িদ বলেন £ 

বলা হয় যে, স্ত্রীদেরকে আবদ্ধ করিয়া রাখার এক পৈশাচিক প্রথা ইসলাম-পূর্ব যুগে 
কুরাইশদের মধ্যে প্রচলিত ছিল। অর্থাৎ কোন পুরুষ কোন জদ্র ও অভিজাত মহিলাকে বিবাহ 
করার পর যদি উভয়ের মধ্যে মনোমালিন্য হইয়া ছাড়াছাড়ি হইয়া যাইত, তবে স্বামী স্ত্রীর উপর 
এই শর্তারোপ করিত যে, তুমি আমার অনুমতি ও পছন্দ ব্যতীত কোন স্বামী গ্রহণ করিতে 
পারিবে না। এই কথাগুলি সাক্ষী ডাকিয়া লিখিয়া পাকা করিয়া রাখা হইতে । অতঃপর সেই 
মহিলার বিবাহের কোন পয়গাম যদি আসিত, তবে সে এই বলিয়া বাধ সাধিত যে, 
অর্থ-উপটোকন না দিলে অনুমতি দেওয়া হইবে না। যদি অর্থ দিত তবে বিবাহ বসার জন্য 
অনুমতি দিত আর যদি অর্থ না দিত তবে তাহাকে আবদ্ধ করিয়া রাখা হইত । তাই আল্লাহ 
তা'আলা এই অবমাননাকর প্রথার অবলুপ্তি ঘটাইয়া আলোচ্য আয়াত নাযিল করেন। 


Contents 


সূরা নিসা ৭৮১ 


মুজাহিদ (র) বলেন £ সূরা বাকারার (উপরোক্ত) আয়াতের অর্থই হইল «1১2 এর ভাবার্থ। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 3১11১ “১৯১০ নোরীর সাথে সন্ভাবে জীবন 
যাপন কর ৷) অর্থাৎ তাহাদের সহিত সৎ ও ভদ্র ব্যবহার করা, সাধ্যানুযায়ী তাহাদের রূপচর্চা ও 
প্রসাধনীর আঞ্জাম দেওয়া, যে যেভাবে যে পন্থা ভালবাসে তাহাকে তেমন করিয়া রূপচর্চা করার 
সুযোগ দেওয়া । 

যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 30 (5311 ১৪১1০ ০ ১13 

অর্থাৎ তোমাদের যেভাবে তাহাদের নিকট হইতে সদ্ব্যবহার পাওয়ার অধিকার রহিয়াছে, 
তেমনি তাহাদেরও অধিকার রহিয়াছে তোমাদের নিকট হইতে সদ্ব্যবহার পাওয়ার । 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 51৯3 ১ (513 1৯3 ৫ ১৯১৯ 2৩১৯২ 

অর্থাৎ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তাহার স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করে । আমি 
আমার সহ্ধর্মিণীর সহিত উত্তম ব্যবহার করিয়া থাকি। 

রাসূলুল্লাহ (সা)-এর আদর্শ ছিল স্ত্রীদের সঙ্গে মধুর ব্যবহার করা এবং তাহাদের সঙ্গে 
হাসিমুখে কথা বলা । তিনি সর্বদা তাহার স্ত্রীদেরকে খুশি ও মুগ্ধ করিয়া রাখিতেন। তাহাদের 
ভাল খাওয়া-পরার জন্যে তিনি দরাজ হস্তে ব্যয় করিতেন। এমন কি তিনি কখনো তাহাদের 
হাসাইয়া মাতাইয়া তুলিতেন। হযরত আয়েশা সিদ্দীকার (রা) সহিত তিনি দৌড়- 
প্রতিযোগিতাও করিয়াছেন। আয়েশা (রা) বলেন, প্রথম প্রতিযোগিতায় রাসূলুল্লাহ হারিয়া 
গিয়াছিলেন। কেননা তখন আমি অনেকটা হালকা পাতলা ছিলাম এবং তিনি ছিলেন ভারী । তবে 
দ্বিতীয় প্রতিযোগিতায় আমি হারিয়া যাই। কেননা, তখন আমি ভারী হইয়া গিয়াছিলাম। আমি 
হারিয়া গেলে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, এইবার শোধ হইল । 

রাসূলুল্লাহ (সা) যেই বিবির ঘরে রাত্রি যাপন করিতেন, সকল বিবিরা রাত্রে সেই ঘরে 
তাহার নিকট বসিতেন। কখনো সকলে মিলিয়া একত্রে বসিয়া রাতের খানা খাইতেন। পরে 
সকলে যার যার ঘরে চলিয়া যাইতেন। রাসূলুল্লাহ (সা) স্ত্রীর সঙ্গে এক চাদরে ঘুমাইতেন। জামা 
খুলিয়া শুধু লুঙ্গি পরিয়া শুইতেন। ইশার নামাযের পর শুইবার পূর্বে ঘরে গিয়া স্ত্রীদের মন খুশির 
জন্য দুই চার কথা বলিতেন। ইহা সবই হুযুর (সা) সহধর্মিণীদের খুশি করার জন্য করিতেন। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ :-. 94111 5. (5840 00৫ 2৪1 

অর্থাৎ, তোমাদের জন্য নবীর মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ । 

স্ত্রীদের সহিত আচার-ব্যবহার ও জীবন যাপনের নিয়মাবলী বিষয়ক গ্রন্থরাজির মধ্যে ইহা 
বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে । সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর । 

অতঃপর আল্লাহ তা আলা বলেন £ 


12১৫ 15 42510105525 1১৯৪5 31 ৮৬৪ ০৯৬০৯১৪ ul 
(অতঃপর যদি তাহাদিগকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ 
করিয়াছ, যাহাতে আল্লাহ অনেক কল্যাণ রাখিয়াছেন।) 
পারা এন সা চাইলেও তাহাদের জন্যে রাসহানের বলো করার যে গুলির ও 
আখিরাতের কল্যাণ রহিয়াছে। 


Contents 


৭৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই আয়াতাংশের ভাবার্থে ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইহা দ্বারা সন্তান উৎপাদনের প্রতি 
ইংগিত করা হইয়াছে। অর্থাৎ সন্তানের মধ্যে যতো মঙ্গল রহিয়াছে । 

সহীদ হাদীসে আসিয়াছে যে, কোন মু'মিন পুরুষ যেন মু"মিনা স্ত্রীকে তাহার দুই একটা 
কথার জন্য অসন্তুষ্ট হইয়া পৃথক করিয়া না দেয়। কেননা সে হয়ত অন্য কথা ও ব্যবহার দ্বারা 
তাহাকে সন্তুষ্ট করিবে। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন £ 
৭০ 9১215 ১.৪ 1) als 5513 5১ MEE 03) 1১১০৭ (5১১1 913 

155 ৮0 BEL হিস Es 

(যদি তোমরা এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী পরিবর্তর করিতে ইচ্ছা কর এবং তাহাদের একজনকে 
যদি প্রচুর ধন-সম্পদ প্রদান করিয়া থাক, তবে তাহা হইতে কিছুই ফেরত গ্রহণ করিও না। 
তোমরা তাহা কি অন্যায়ভাবে ও প্রকাশ্য গুনাহর মাধ্যমে গ্রহণ করিবে ?) 

অর্থাৎ তোমাদের কেহ যদি স্বীয় স্ত্রীকে তালাকের মাধ্যমে স্ত্রী পরিবর্তন করিতে ইচ্ছা কর, 
তবে সেই স্ত্রীকে দেয়া মোহর হইতে কিছুই গ্রহণ না করা উচিত, যদি সেই মোহরের অংক খুব 
মোটাও হয়। 
পূর্ববর্তী সূরা আলে ইমরানের মধ্যে 1,৮5 শব্দ সম্পর্কে ব্যাপক আলোচনা হইয়াছে। 
ইহার পুনরাবৃত্তি নিষ্্রয়োজন। তবে ইহা দ্বারা বুঝা গেল, স্ত্রীকে মোহর হিসাবে প্রচুর মাল-সম্পদ 
দেওয়াও বৈধ। কিন্তু হযরত উমর (রো) মোহর হিসাবে প্রচুর অর্থ দিতে নিষেধ করিয়াছিলেন । 

মুহাম্মদ ইব্‌ন সীরীন হইতে ধারাবাহিকভাবে সালমা ইব্‌ন আলকামা, ইসমাঈল ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন যে, মুহাম্মদ ইবৃন সীরীন (র) বলেন £ঃ আবুল আফা সালমা (র) বলেন 
আমি উমর (রো)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, তোমরা মোহর নির্ধারণের ব্যাপারে 
বাড়াবাড়ি করিও না। ইহা যদি পার্থিব কোন সম্মানের বিষয় হইত অথবা ইহা যদি তাকওয়ার 
উচ্চ মার্গ হইত তবে রাসূলুলুল্নাহ (সা) স্বীয় বিবাহেই ইহা করিতেন এবং তিনি তাহার স্ত্রী বা 
কন্যাকে বারো আওকীয়া মোহর দিতেন না। বস্তুত অতিরিক্ত মোহর বৈরিতার সৃষ্টি করে এবং 
স্বামীর উপর ইহা একটা বোঝা হইয়া দীড়ায়। কখনো স্বামী স্ত্রীকে বলিয়া ফেলে যে, তুমি 
আমার স্কন্ধে পানির মশক চাপাইয়া দিয়াছ। 

হারম ইব্‌ন সায়িব বসরী ওরফে আবুল আ'জাফা হইতে মুহাম্মদ ইব্‌ন সীরীনের সূত্রে 
সুনানসমূহ এবং ইমাম আহমাদ ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন, এই হাদীসটি 
উত্তম ও সহীহ । | 

উমর (রা) হইতে অন্য একটি বর্ণনা ৪ 

মাসরূক হইতে ধারাবাহিকভাবে শা’বী, খালিদ ইব্ন সাঈদ, মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান, 
ইব্‌ন ইসহাক, ইব্রাহীম, ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম, আবূ খাইছামা ও হাফিজ আবূ ইয়ালী বর্ণনা 
করেন যে, মাসরূক (র) বলেন ঃ 
| একদা উমর (রা) রাসূলুল্লাহ (সা)-এর মিশ্বারের উপর উঠিয়া বলেন, হে জনমণ্লী! তোমরা 
_ মোটা অংকের মোহার বাধিতে শুরু করিলে কেন? রাসূলুল্লাহ (সা) ও তীহার সাহাবীরা তো 


Contents 


সূরা নিসা ৭৮৩ 


চারশত দিরহামের বেশি মোহর দেন নাই । সত্যিই যদি ইহা তাকওয়া এবং দানশীলতার কাজ 
হইত, তবে তোমরা ইহার প্রতি এত আগ্রহশীল হইতে না। আজ হইতে যেন আমি চারশত 
দিরহামের বেশি মোহর নির্ধারণের কথা আর না শুনি । ইহা বলিয়া তিনি মিম্বার হইতে অবতরণ 
করেন। এমন সময় একজন কুরাইশ মহিলা আসিয়া বলিলেন, হে আমীরুল মু*মিনীন! আপনি 
নাকি মহিলাদের মোহর চারশত দিরহামের বেশি নির্ধারণ করিতে নিষেধ করিয়াছেন ? উমর 
(রা) বলিলেন, হ্যা । মহিলা বলিলেন, কেন, আপনি কি কুরআনের আয়াত শুনেন নাই ? উমর 
(রা) বলিলেন, কি আয়াত ? মহিলা বলিলেন, আল্লাহ তা'আলা বলিয়াছেন ১/১। ১3319 
১:5 অর্থাৎ তোমরা কোন মহিলাকে প্রচুর অর্থ সম্পদ দিয়া থাক। 

ইহা শুনিয়া উমর (রা) বলিলেন, হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন। আমি উমরের চেয়ে 
ইসলামের ব্যাপারে সকলেই বেশি জানে । ইহার পর তিনি আবার মিম্বারের উপর উঠেন এবং 
নির্ধারিত করিতে নিষেধ করিয়াছিলাম। কিন্তু আমি উহা হইতে প্রত্যাবর্তন করিয়া এই মুহূর্তে 
বলিতেছি যে, তোমরা নিজেদের স্বাধীন মতে স্ত্রীদের জন্য মোহর নির্ধারণ করিতে পারিবে । 
আবু ইয়ালী বলেন, আমার সন্দেহ হইতেছে যে, উমর (রা) খুব সম্ভব এই কথা বলিয়াছিলেন 
যে, যাহার মনে যাহা চায় সেই মত মোহর দিতে পার। ইহার সনদ খুবই শক্তিশালী । 
রাযযাক, ইসহাক ইবৃন ইব্রাহীম ও ইবৃন মানযার বর্ণনা করেন যে, আবু আবদুর রহমান সালমী 
(র) বলেন £ উমর (রা) অতিরিক্ত মোহর নির্ধারণ করিতে কঠোরভাবে নিষেধ করেন । ইহার 
রিনা গার রর হিরা বলার তক পনি জগ 

9 
পঠনে এইরূপ রহিয়াছে। 

অতঃপর উমর (রা) বলেন, প্রতিযোগিতায় একটি মহিলা বিজয় লাভ করিল। 
উমর রো) হইতে একটি ছিন্ন সূত্রের বর্ণনা ঃ 
আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, একদা উমর ইবৃন খাত্তাব (রা) কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি 
করিয়া বলেন যে, ইয়াযীদ ইবৃন হুসাইন হারিছীর মেয়ে যুল কিস্সাও যদি হয়, তবুও তোমরা 
অতিরিক্ত মোহর নির্ধারণ করিও না। যে অতিরিক্ত মোহর নির্ধারণ করিবে, তাহার অতিরিক্ত 
অংশ বায়তুলমালে জমা করিয়া নিব। ইহা শুনিয়া দীর্ঘদেহী ও মোটা নাক বিশিষ্ট এক মহিলা 
TOE EE. IE সানির রান 

Crone bee wh eno. te HOE SEO পুরুষটি ভুল করিয়াছে। 

আল্লাহ তা‘আলা স্ত্রীদের মোহর হইতে পুরুষদের গ্রহণ না করার যৌক্তিকতা প্রদর্শন করিয়া 
বলেন ৪,১৯০ ll Kans 831 589 85905 EK, 


Contents 


৭৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


. (তোমরা কিরূপে তাহা গ্রহণ করিতে পার, অথচ তোমরা একজন অন্য জনের নিকট গমন 

করিয়াছ।) অর্থাৎ স্ত্রীদের মোহর হইতে তোমরা কিরূপে গ্রহণ করিবে ? অথচ তোমরা একে 
অন্যের যৌন স্বাদ গ্রহণ করিয়াছ। ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ ও সুদ্দী প্রমুখ বলেন ঃ ইহার 
মর্মকথা হইল সহবাস । 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, স্বামী ও স্ত্রী উভয়ের বিরুদ্ধে উভয় ব্যভিচারের অভিযোগ 
তোলার প্রেক্ষিতে রাসূলুল্লাহ উভয়ের নিকট নিজ নিজ অভিযোগের সত্যতার জন্য শপথ গ্রহণ 
করার পর বলিয়াছেন, তোমাদের মধ্যে কে মিথ্যাবাদী তাহা আল্লাহই জানেন। তবে তোমাদের 
কেহ তাওবা করিয়াছ কি ? এই কথা রাসুলুল্লাহ (সা) মহিলাকে লক্ষ্য করিয়া তিনবার বলার পর 
পুরুষ ব্যক্তি বলিল, হে আল্লাহ্র রাসূল! আমার উহাকে কত মোহর দিতে হইবে ? রাসূলুল্লাহ 
(সা) বলিলেন, না কোন মাল বা মোহর দিতে হইবে না। তুমি যদি সত্যবাদী হইয়া থাক তবে 
সে তো সেই মোহরের বিনিময়েই তোমার জন্য হালাল হইয়াছিল । আর যদি তুমি তাহার উপর 
মিথ্যারোপ করিয়া থাক তবে উহা বহু দূরের কথা । 

নাযরা ইব্‌ন আবূ নায্রা হইতে আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, নাযরা ইব্‌ন আবূ নাযরা 
(রা) একটি কুমারী বালিকা বিবাহ করিয়াছিলেন । কিন্তু তিনি তাহার নিকট গমন করিয়া দেখেন 
যে, সে ব্যভিচারের দ্বারা গর্ভবতী । অতঃপর তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া ঘটনা 
খুলিয়া বলেন। পরিশেষে রাসূলুল্লাহ সো) মোহর আদায়ের মাধ্যমে উহাদিগকে পৃথক করিয়া 
দেন এবং সেই স্ত্রীকে বেত্রাঘাত করার নির্দেশ দান করেন। অতঃপর বলেন যে, “এই সন্তান 
তোমার গোলাম হইবে এবং মোহর হইল উহার সঙ্গে যৌন সন্তোগের বিনিময় স্বরূপ" । তাই 
আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ ৪১৯০০ ৪11 1৯৮2 ০৮৯৪1 এ 255৯5 ৫5 

অর্থাৎ তোমরা কিরূপে তাহা গ্রহণ করিতে পার ? অথচ তোমাদের একজন অন্যজনের 
কাছে গমন করিয়াছ। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 80521513524 SAT 

অর্থাৎ নারীরা তোমাদের নিকট হইতে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করিয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ ও সাঈদ ইব্‌ন জুবাইর প্রমুখ হইতে বর্ণনা করা হইয়াছে যে, 
(1১:12 (35:১০ এর অর্থ হইল “আকদ'। 

ইব্‌ন আর্ধবাস হইতে ধারাবাহিকভাবে হাবীব ইবন আবূ ছাবিত ও সুফিয়ান সাওরী বর্ণনা 
করিয়াছেন যে, এই আয়াতাংশের ভাবার্থে ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন ৫ স্ত্রীদেরকে বিবাহ 
বন্ধনে রাখিলে যথাযথ অধিকার প্রদানের মাধ্যমে রাখা অথবা ত্যাগ করিলে নিয়মানুযায়ী উত্তম 
পন্থায় ত্যাগ করা। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন ঃ ইকরামা, মুজাহিদ, আবুল আলীয়া, হাসান বসরী, কাতাদা, 
ইয়াহয়া ইব্‌ন আবু কাছীর, যিহাক ও সুদ্দী প্রমুখ হইতেও এইরূপ অর্থ বর্ণিত হইয়াছে। 

রবী’ ইব্‌ন আনাস হইতে আবূ জাফর রাযী আলোচ্য আয়াতাংশের ভাবার্থে বর্ণনা 
করিয়াছেন যে, “তোমরা স্ত্রীদেরকে আল্লাহ্‌র আমানত হিসাবে গ্রহণ করিয়া থাক এবং আল্লাহ্‌র 
কালিমার দ্বারা উহাদের যৌনাঙ্গ নিজেদের জন্য হালাল করিয়া থাক। আর কালিমা হইল ' 
আল্লাহ্‌র সেই কালামসমূহ যাহা বিবাহের খুৎ্বার মধ্যে জনসমক্ষে পড়া হয়'। 


Contents 


সূরা নিসা ৭৮৫ 


মি'রাজের রাত্রে রাসূলুল্লাহ (সা)-কে যে সকল কথা বলা হইয়াছিল, তন্মধ্যে একটি ছিল 
এই যে, “তোমার উম্মতের কোন বক্তব্য বা অঙ্গীকার ততক্ষণ গ্রহণযাগ্য বা বৈধ হইবে না 
যতক্ষণে তাহারা অঙ্গীকার বাক্যে এই কথা সাক্ষ্য না দিবে যে, তুমি আমার বান্দা এবং রাসূল । 

জাবির হইতে সহীহ মুসলিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বিদায় হজ্বের ভাষণে বলিয়াছিলেন £ “তোমরা নিজ নিজ স্ত্রীর সঙ্গে সদাচরণ কর । কেননা, 
তোমরা তাহাদিগকে আল্লাহ্র আমানতরূপে গ্রহণ করিয়াছ এবং আল্লাহ কালামের মাধ্যমে 
তাহাদের যৌনাঙ্গ তোমরা নিজেদের জন্য হালাল করিয়া নিয়াছ।” 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

Al ১৪0০] ৭০৭] ১০ ৫0০৫০0০19৯৫ সঃ 

অর্থাৎ যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করিয়াছে তোমরা তাহাদিগকে বিবাহ 
করিও না। 

ইহা বলার মাধ্যমে আল্লাহ তা'আলা পিতা-পিতামহদের স্ত্রীদের সম্মান ও মর্যাদার কথা 
প্রকাশ করিয়াছেন। বিমাতাদের প্রতি এই সম্মান ইসলাম-পূর্ব যুগে ছিল না। এই আয়াত নাযিল 
করার মাধ্যমে এমন বিধান জারি করা হইয়াছে যে, যদি পিতা কেবল আকদ করিয়া স্ত্রীর সঙ্গে 
মিলনের পূর্বে মৃত্যুবরণ করে, তবুও সেই বিমাতা তাহার স্বামীর ছেলের জন্যে হালাল নয় । এই 
কথার উপর সর্বকালের সকল আলিম একমত । 

জনৈক আনসার হইতে ধারাবাহিকভাবে আদী ইব্‌ন ছাবিত, আশআছ ইব্‌ন সাওয়ার, 
কাইস ইব্‌ন রবী, মালিক ইব্‌ন ইসমাঈল, আবু হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, 
উক্ত আনসার (রা) বলেন ঃ অতি মর্যাদাসম্পন্ন নেককার আবু কাইস অর্থাৎ ইব্‌ন আসলাত (রা) 
মারা গেলে তাহার পুত্র কাইস তাহার স্ত্রীকে বিবাহের প্রস্তাব দেয়। তখন তাহার বিমাতা 
তাহাকে বলিয়াছিল যে, “দেখ, আমি তোমাকে নিজের ছেলের মত মনে করি এবং তুমি বংশের 
একজন সম্মানিত ব্যক্তিও বটে। আচ্ছা, তবে আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট যাই।” সে 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিল, আবূ কাইস মারা গিয়াছেন। রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, আচ্ছা । অতঃপর সে বলিল, তাহার ছেলে কাইস আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব 
দিয়াছে, অথচ সে বংশের সম্মানিত ব্যক্তি । উপরন্তু আমি তাহাকে আমার নিজের ছেলের মত 
মনে করি। অতএব আপনি আমাকে এই ব্যাপারে কি পরামর্শ দেন? ইহা শোনার পর রাসূলুল্লাহ 
(সা) তাহাকে বলিলেন, আচ্ছা, তুমি এখন বাড়ি যাও। বর্ণনাকারী বলেন, অতঃপর আল্লাহ 
তা'আলা এই আয়াতটি নাযিল করেন 8 1 ১০৫21 5৫515 ACY, 
অর্থাৎ যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করিয়াছে তোমরা তাহাদিগকে বিবাহ 
করিও না। 

ইকরামা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন জারীজ, হান্মাদ, হুসাইন, কাসিম ও ইব্‌ন জারীর 
বর্ণনা করেন 8 1 ১5 3 ৮0০ ০০ 1 EES CACY, 
ূ -এই আয়াতাংশ সম্পর্কে ইকরামা বলেন £ ইহা আবূ কাইস ইবৃন আসলাতের স্ত্রী উম্মে 
উবায়দুল্লাহ যামরাহ (রা) সম্পর্কে এবং আসওয়াদ ইব্‌ন খালকের রো) স্ত্রী বিনতে আবূ তালহা 
ইব্‌ন আবদুল উষযা ইব্‌ন উছমান ইব্‌ন আবদুদ্দার সম্পর্কে নাযিল হইয়াছে । অর্থাৎ খালফের 


কাছীর (২য় খ্ড)__-৯৯ 


Contents 


৭৮৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


(রা) মৃত্যুর পর তাহার ছেলে সাফওয়ান তাহার বিমাতা হযরত আবূ তালহার (রা) কন্যাকে 
যার নার নাযিল রানা কেরা ভাগ দানার তলা ও রিনা 
হইয়াছিল । 

সুহাইলী (র) বলেন ঃ জাহিলী যুগে পিতার মৃত্যুর পর তাহার স্ত্রীদিগকে বিবাহ করা একটা 
মামুলী ব্যাপার ছিল। তাই বলা হইয়াছে ৫ ১1০০ ১৪ 0০ }। অর্থাৎ যাহা বিগত হইয়া গিয়াছে 
উহা তো হইয়া গিয়াছে ৪ 

এরূপ অন্যত্র বলা হইয়াছে 8. SL ১915 ঠি। ১০৩] PaaS Sl 

অর্থাৎ এখানেও দুই বোনকে একত্রিত করার অবৈধতা ঘোষণা করিয়াই বলা হইয়াছে যে, 
81: 5৪ 5 %| যাহা বিগত হইয়াছে, তাহা বিগত । 

তবে আলোচ্য আয়াতে কিনানা ইব্‌ন খুয়াইমার প্রতিও ইঙ্গিত রহিয়াছে। কেননা সে স্বীয় 
পিতার স্ত্রীকে বিবাহ করিয়াছিল এবং সেই সূত্রে নযর ইবৃন কিনানার জন্ম হইয়াছিল । এই নযর 
ইব্‌ন কিনানা সম্পর্কে রাসূলুল্লাহ (সা)-এর মন্তব্য হইল যে, সে পিতা-মাতার বৈধ মিলনের 
মাধ্যমে জন্ম নিয়াছে, ব্যভিচারের মাধ্যমে নয়। ইহা দ্বারা বুঝা যায় যে, এই প্রথা পূর্বযুগ হইতে 
প্রচলিত ছিল এবং তখন ইহাকে বৈধ বিবাহ বলিয়া গণ্য করা হইত । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আমর, ইব্‌ন উআইনা, কিরাদ, 
মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ মাখযুমী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 
যে সকল আত্মীয়াকে বিবাহ করা আল্লাহ তা'আলা হালাল করিয়াছেন, জাহিলী যুগে সেই সকল 
আত্মীয়াকে বিবাহ করা হারাম বলিয়া মনে করা হইত । অথচ তখন বিমাতা এবং দুই বোনকে 
এক সাথে বিবাহ করা হালাল মনে করা হইত । অতঃপর আল্লাহ তা'আলা ইহার অবৈধতা 
ঘোষণা করিয়া নাযিল করেন 8 UL ০ ১9121 0451519৯৫85 %ও 

অর্থাৎ- যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করিয়াছে তোমরা তাহাদিগকে বিবাহ 
করিও না। তিনি আরও বলিয়াছেন ৪:১২ ১১ aS 319 

অর্থাৎ দুই বোনকে একত্রে বিবাহ করাও (অবৈধ)। 

আতা এবং কাতাদাও ইহা বলিয়াছেন । তবে নযর সম্বন্ধে সুহাইলী যে ঘটনাটি বলিয়াছেন 
উহার মধ্যে সন্দেহ রহিয়াছে । আল্লাহ তা“আলাই ভাল জানেন। যাহা হউক এই ধরনের 
বৈবাহিক সম্পর্ক স্থাপন করা এই উম্মতের জন্য সম্পূর্ণরূপে হারাম । তাই আল্লাহ তা'আলা 
বলিয়াছেন 8১৮৮০ ০0০০9 (238০5 2৯৯05 0 Kil 

অর্থাৎ - ইহা অশ্লীল, গযবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। 

তিনি অন্যত্র বলিয়াছেন 8 ০০7 (59145 965 (5 ASA 5 

অর্থাৎ- তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যভিচারের নিকটেও যাইও না। 

তিনি আরও বলিয়াছেন £ 9৫. 20০9 2৯15 SE 591 09911199854 

অর্থাৎ ব্যভিচারের ধারে কাছেও যাইও না! ইহা অশ্লীল ও গযবের কাজ এবং নিকৃষ্ট 
আচরণ। তবে এখানে আরও একটু বাড়াইয়া বলা হইয়াছে 53০: অর্থাৎ ইহা বিকৃত রুচির 
বটে। মোটকথা ইহা অত্যন্ত ঘৃণিত কাজ। ইহা দ্বারা পিতা ও পুত্রের সম্পর্কের মধ্যে ঘৃণা-বিদ্বেষ 


Contents 


সূরা নিসা ৭৮৭ 


সৃষ্টি হয়। কেননা সাধারণত দেখা যায় যে, যে ব্যক্তি কোন স্ত্রীকে বিবাহ করে, সে তাহার পূর্ব 
স্বামীর প্রতি শত্রুতা পোষণ করে। এই কারণেই রাসূলুল্লাহ (সা)-এর সহধর্মিণীগণকে উম্মতের 
মাতারূপে গণ্য করা হইয়াছে এবং উন্মতের জন্য তাহাদিগকে বিবাহ করা হারাম করিয়া দেওয়া 
হইয়াছে। মোটকথা, রাসূল (সা) সমগ্র উম্মতের পিতৃতুল্য এবং তাহার সহধর্মিণীগণ মাতৃতুল্য । 
উপরন্তু পিতার চেয়ে মাতার হক অগ্রগণ্য ৷ শুধু তাই নয়, বরং মুমিনের জীবনের চেয়েও 
তাহাদের প্রতি মাতৃ তুল্য শ্রদ্ধা পোষণ বহু গুণে মূল্যবান । 

আতা ইব্‌ন আবূ রিবাহ (র) বলেন £ (555 শব্দের তাৎপর্য হইল এইঃ উহা আল্লাহর রুচি 
বিরুদ্ধ এবং ১. ০০53 অর্থাৎ রীতিনীতির ক্ষেত্রে ইহাই সর্বাপেক্ষা নিকৃষ্টতম রীতি । সুতরাং 
যে এই কাজ করে, সে স্বধর্মত্যাগীর মধ্যে গণ্য হয়। যে এই ধরনের জঘন্য কাজ করিবে 
তাহাকে হত্যা করিতে হইবে এবং তাহার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করিয়া রাষ্ট্রীয় কোষাগারে 
জমা করিতে হইবে। 

ইব্‌ন উমরের চাচা ও ইব্‌ন উমরের সনদে এবং আবূ বুরদা হইতে বাররা ইব্‌ন আযিবের 
(রা) সূত্রে আহলে সুনান ও ইমাম আহমাদ বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন উমরের চাচাকে 
রাসূলুল্লাহ (সা) এমন এক ব্যক্তির নিকট পাঠাইয়াছিলেন, যে ব্যক্তি তাহার পিতার মৃত্যুর পর 
পিতার স্ত্রীকে বিবাহ করিয়াছিল। তাই সেই ব্যক্তিকে হত্যা করা এবং তাহার সকল সম্পত্তি 
বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হইয়াছিল । 
আহমাদ বর্ণনা করেন যে, বাররা ইবন আযিব (রা) বলেন £ আমার চাচা হারিছ ইব্‌ন উমাইর 
(রো) নবী (সা) কর্তৃক প্রদত্ত পতাকা নিয়া আমার নিকট হইতে গমন করার সময় আমি তাহাকে 
জিজ্ঞাসা করিলাম, চাচা! নবী (সা) আপনাকে কোথায় পাঠাইলেন? তিনি বলিলেন, এমন এক 
ব্যক্তির শিরোশ্চেদ করার জন্য পাঠাইয়াছেন, যে ব্যক্তি তাহার পিতার স্ত্রীকে বিবাহ করিয়াছে। 

মাসআলা £ এই বিষয়ের উপর সকল আলিম একমত যে, যে মহিলার সঙ্গে অথবা দাসীর 
সঙ্গে স্ত্রী বা দাসী বুঝিয়া ভুলবশত পিতা সংগম করে, সেই সকল মহিলা ও দাসী পুত্রের জন্য 
বিবাহ করা হারাম । তবে যদি সেই সব মহিলার সঙ্গে সংগম না হইয়া কেবল একত্রবাস হয় 
এবং সেই সব মহিলাদের গোপন অংগের প্রতি দৃষ্টিপাত করে যাহা অপরিচিত অবস্থায় তাহার 
জন্য হালাল ছিল না, তাহাদের ব্যাপারে মতভেদ রহিয়াছে । 

ইমাম আহমাদ (র) বলেন ঃ পিতার সংস্পর্শে আসা মহিলাদিগকেও তাহার ছেলে বিবাহ 
করিতে পারিবে না। নিম্নের ঘটনাটি দ্বারা এই মতের শক্তি ও যৌক্তিকতা বহুগুণ বৃদ্ধি পায়। 

ঘটনাটি হাফিজ ইব্‌ন আসাকির বর্ণনা করিয়াছেন। তিনি বলেন ঃ হযরত মুআবিয়ার (রা) 
মুক্ত দাস হযরত খাদীজ হিমসী (রা) হযরত মুআবিয়ার জন্য গৌরবর্ণের সুশ্রী একটি দাসী ক্রয় 
করেন এবং বিবস্ত্র অবস্থায় দাসীটিকে তাহার নিকট পাঠাইয়া দেন। তখন তাহার হাতে একটি 
ছড়ি ছিল। ছড়ি দ্বারা ইংগিত করিয়া তিনি বলেন ঃ উত্তম সামগ্রী । অতঃপর তিনি দাসীটিকে 
ইয়াধীদের নিকট পাঠাইয়া দেওয়ার আদেশ করেন। তারপরই আবার তিনি বলেন না, না, 
থাম । রবীআ ইব্‌ন আমর হারিছীকে ডাক । রবীআ ছিলেন একজন বিশিষ্ট ফিকাহশান্ত্র বিশারদ । 
তিনি আসার পর পর মুআবিয়া (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই মহিলাটিকে আমার নিকট 


Contents 


৭৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


উলঙ্গ অবস্থায় নিয়া আসিলে তাহার গোপন অংশসমূহ আমার দৃষ্টিতে পড়ে । অথচ আমি ইহাকে 
আমার পুত্র ইয়াধীদের জন্য পাঠাইয়া দেওয়ার মনস্থ করিয়াছি । ইহা তাহার জন্য বৈধ হইবে কি 
? হযরত রবীআ (রা) বলিলেন, হে আমীরুল মু'মিনীন! ইহা করিবেন না। ইহা তাহার জন্য 
গ্রহণযোগ্য নয় । ইহা শুনিয়া মুআবিয়া (রা) বলিলেন, হ্যা, তুমি ঠিকই বলিয়াছ। 

অতঃপর তিনি গৌর বর্ণের অধিকারী আবদুল্লাহ ইবৃন মাসআদা ফাযারী (রা)-কে ডাকিয়া 
পাঠান। তিনি আসিলে মুআবিয়া (রা) তাহাকে বলেন, এই গৌরবর্ণের দাসীটি তোমাকে দান 
. করা হইল, যেন তোমার গৌরবর্ণের সন্তান লাভ হয়! 

উল্লেখ্য, আবদুল্লাহ ইবৃন মাসআদা রো) সেই বালক যাহাকে, রাসূলুল্লাহ (সা) ফাতিমাকে 
উপহার স্বরূপ দিয়াছিলেন। ফাতিমা (রা) তাহাকে লালন-পালন করিয়া আযাদ করিয়া 
দিয়াছিলেন। আলী (রা)-এর ইন্তেকালের পর তিনি হযরত মুআবিয়ার নিকট চলিয়া আসেন । 


NES HELLS EGS LC 2১০555455৬5 (৭) 
এন্ড 25050654620 EES ৮4৫: 

34৫6 CY; Ge ELS GET 05543 DEE 
132236 C13 CASSIS Ca Ce নিত ০5 SG FES ৫ UL 
S E2513 LF 4) 6১৮৬ SUS Se 


২৩. ‘তোমাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছে তোমাদের মাতা, কন্যা, ভগ্নি, ফুযু, খালা 
ভ্রাতুষ্পুত্রী, ভাগ্নেয়ী, দুগ্ধমাতা, দুগ্ধভগী, শ্বাশুড়ী ও তোমাদের সংগত হওয়া স্ত্রীদের পূর্ব 
স্বামীর ওরসে তাহার গর্ভজাত কন্যা, যাহারা তোমাদের অভিভাবকত্বে আছে । তবে যদি 
তাহাদের সহিত মিলিত না হইয়া থাক, তাহা হইলে উহাতে তোমাদের অপরাধ নাই। 
আরও তোমাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছে তোমাদের নিজ পুত্রবধূ ও দুই ভগ্নিকে একত্র 
করা । পূর্বে যাহা হইয়া গিয়াছে, হইয়াছে । আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।" | 

তাফসীর £ এই আয়াত দ্বারা বংশগত, স্তন্যপান ও বৈবাহিক সম্বন্ধের কারণে যাহাদের সঙ্গে 
বিবাহ হারাম ঘোষণা করা হইয়াছে, তাহাদের তালিকা তুলিয়া ধরা হইয়াছে। 

98 
হাতিম বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রো) বলিয়াছেন ঃ সাত প্রকারের মহিলা বংশগত 
রা 
ইহা বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন- 

IMGT ESL 9০185 ০৭০৯ 
অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হইযাছে তোমাদের মাতা, তোমাদের কন্যা এবং 
সহোদরা ভগিনীদিগকে ... ... ইত্যাদি। 

অপর একটি সূত্রে ইবৃন আব্বাস হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আব্বাসের গোলাম উমাইর, 
ইসমাঈল ইব্‌ন রিজা, আ'মাশ, সুফিয়ান, আহমাদ ও আবু সাঈদ ইব্ন. ইয়াহিয়া ইব্‌ন সাঈদ 


Contents 


সূরা নিসা | ৭৮৯ 


বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ স্ববংশজাত হওয়ার কারণে সাতজন মহিলাকে 
বিবাহ করা হারাম করা হইয়াছে এবং সাতজনকে হারাম করা হইয়াছে বৈবাহিক সূত্রে। অতঃপর 
তিনি এই আয়াতটি পাঠ করেন £ 


58508855185 88551181525 
ও 5৮ % 


৯১ lis, 


অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের 
বোন, তোমাদের ফুযু, তোমাদের খালা, ভ্রাতৃকন্যা ও ভগিনী কন্যাকে । 

পরিশেষে তিনি বলেন, এই সাতজনকে স্ববংশজাত হওয়ার কারণে হারাম করা হইয়াছে। 

আয়াতের মধ্যে ৫3: (তোমাদের কন্যা)-কে সাধারণভাবে বলার কারণে ইহার 
ভিত্তিতে জমহুর-উলামা বলেন যে, ব্যভিচারের. দ্বারা অর্জিত মেয়েও ব্যভিচারীর জন্য বিবাহ করা 
হারাম । কেননা এই আয়াতে স্ত্রীর সূত্রে জন্ম গ্রহণকৃত বা এই ধরনের কোন শর্ত আরোপ করা 
হয় নাই। সাধারণভাবে কন্যার কথা বলা হইয়াছে। ইহা হইল আবু হানীফা (র) ও আহমাদ 
ইব্‌ন হাম্বল (র) প্রমুখের মাযহাব । 

কিন্তু ইমাম শাফেঈ (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, শরীআতের দৃষ্টিতে জারজ সন্তান 
নহে। তিনি দলীল পেশ করিয়া বলেন যে, TU TTT 
ME TOE OEE ET ET OE ENT 


মি 


তমাকে তোমাদের সালের সপে আদেশ কন একজন পুরুষের অংশ 
দুইজন নারীর অংশের 


রা RT CTC OR SLT SU 
অতএব উহারা প্রকৃত সন্তানও নয়। তাই ব্যভিচারী তাহার ব্যভিচারের দ্বারা জন্ুপ্রাপ্তা কন্যাকে 
বিবাহ করিতে পারিবে । আল্লাহই ভালো জানেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

Ln ৩০৭ ৮৫015109৫০5 HE TEA 

‘তোমাদের সেই মাতা, যাহারা তোমাদিগকে স্তন্যপান করাইয়াছেন এবং তোমাদের দুধ 
বোন’ । অর্থাৎ, জন্মদাত্রী হিসাবে মাকে বিবাহ করা যেরূপ হারাম, স্তন্যপান করার কারণে 
স্তন্যদাত্রী মাকে বিবাহ করাও তেমনি হারাম। 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উমরাতা বিনতে আবদুর রহমান, আবদুল্লাহ ইব্‌ন 
বর্ণনা করা হইয়াছে যে, উম্মুল মু'মিনীন আয়েশা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 
জন্মসূত্রে যাহাদিগকে বিবাহ করা হারাম, স্তন্যপানসূত্রেও তাহারা হারাম । 

মুসলিম শরীফে রহিয়াছে যে, বংশগতসূত্রে যে যে হারাম হয়, স্তন্যপানসূত্রেও সে সে হারাম 
হয়। 


Contents 


৭৯০ . তাফসীরে ইব্‌ন কাছীল 


ফিকাহ শান্ত্রবিদগণের কেহ কেহ বলিয়াছেন ঃ চারটি অবস্থা ব্যতীত বংশগতসূত্রে যাহারা 
হারাম হয়, স্তন্যপানসূত্রে তাহারা হারাম হয়। কেহ বলিয়াছেন, ছয় অবস্থা ব্যতীত। ইহা 
সম্পর্কে বিস্তারিত বিবরণ ইসলামী বিধান বা ফিকাহর কিতাবসমূহে রহিয়াছে । 

মোটকথা, ইহার নির্দিষ্ট সীমারেখা নাই । কেননা ইহার কারণের মধ্যে বংশগতসুত্র হইতেও 
কিছু পাওয়া যায় এবং বৈবাহিক সূত্র হইতেও কিছু পাওয়া যায়। তাই এই হাদীসের ব্যাপারে 
বাদানুবাদের কোন অবকাশ নাই ।” 

তবে স্তন্য কতবার চুষিলে বিবাহের অবৈধতা প্রমাণিত হইবে, এই বিষয়ে ইমামগণের মধ্যে 
মতভেদ রহিয়াছে । কেহ বলিয়াছেন, ইহার সংখ্যা অনির্দিষ্ট । দুধ পান করান মাত্রই অবৈধ 
সাব্যস্ত হইয়া যাইবে । ইহা ইমাম মালিকের অভিমত । ইব্‌ন উমর (রা) হইতে ইহা বর্ণনা করা 
হইয়াছে। সাঈদ ইব্‌ন মুসাইয়াব, উরওয়া ইব্ন যুবাইর ও যুহরী প্রমুখও এইরূপ অভিমত প্রকাশ 
করিয়াছেন। 

কেহ কেহ বলিয়াছেন ৫ তিনবারের কম চুষিলে অবৈধতা সাব্যস্ত হয় না। কেননা আয়েশা 
(রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া ও হাশিম ইব্‌ন উরওয়ার সূত্রে সহীহ মুসলিমে বর্ণিত 
হইয়াছে যে, আয়েশা (রা) বলেন ঃ ‘রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, নি dal রানির 
দ্বারা অবৈধতা সাব্যস্ত হয় না।” 

উন্মে ফযল হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন হারিছ, আত চিল ও তা 
করেন যে, উন্মে ফযল (রা) বলেন £$ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, একবার চুষিলে বা দুইবার 
চুষিলে, একবার পান করিলে বা দুইবার পান করিলে অবৈধতা সাব্যস্ত হয় না। 

ভিন্ন বাক্যে অথচ অভিন্ন অর্থে আর একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে ঃ 

৩৮০৯১-০১ Ys ২৯১০০ 31 23 

অর্থাৎ একবার কিংবা দুইবার চুষিলে হারাম হয় না। 

মুসলিম ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম আহমাদ ইব্‌ন হাম্বল, ইসহাক ইব্‌ন রাহবিয়া, আবু 
উবায়দুল্লাহ ও আবু ছাওর প্রমুখের অভিমত ইহা । 

উপরোক্ত হাদীস হযরত আলী (রা), হযরত আয়েশা (রা), উম্মে ফযল, ইব্ন যুবাইর, 
সুলায়মান ইবৃন ইয়াসার ও সাঈদ ইব্‌ন জুবাইর প্রমুখ হইতে বর্ণনা করা হইয়াছে। 

কেহ বলিযাছেন, পাচবারের কম চুষিলে অবৈধতা সাব্যস্ত হইবে না। তাহার দলীল হইল 
এই ঃ আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, আবদুল্লাহ ইব্‌ন আবূ বকর ও মালিকের 
সূত্রে সহীহ মুসলিমে বর্ণিত হইয়াছে যে, আয়েশা (রা) বলেন.ঃ পূর্বে কুরআনে নাযিল হইয়াছিল 
যে, দশবার দুধ পান করিলে অবৈধতা সাব্যস্ত হইবে । তবে পরবর্তীকালে পাচবার পান করার 
আয়াত দ্বারা উহা রহিত হইয়া যায়। রাসূলুল্লাহ (সা)-এর মৃত্যু পর্যন্ত এই পাঁচবার চোষার 
আয়াতই পঠিত হইতে থাকে । 

আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, যুহরী, মুআম্মার ও আবদুর রাযযাকের ' 
রিওয়ায়েতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

সাহলা বিনতে সুহাইলের হাদীসে রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) আবূ হুযায়ফার গোলাম 
সালিমকে পাঁচবার দুধ পান করাইতে নির্দেশ দেন। তাই কোন স্ত্রীলোকের নিকট কোন পুরুষ 
আসা যাওয়ার প্রয়োজনীয়তার উপর হযরত আয়েশা (রা) পাচবার দুধ খাওয়াবার নির্দেশ 


Contents 


সূরা নিসা ৭৯১ 


দিতেন । ইমাম.শাফেঈ (র) ও তাহার সহচরবৃন্দের অভিমতও এইরূপ যে. পাচবার দুধ পান 
করা হইলে অবৈধতা সাব্যস্ত হইয়া যাইবে । তবে জমহুরের কথা হইল যে, শিশুর সেই দুধ পান 
দুই বৎসর বয়সের মধ্যে হইতে হইবে ৷ এই বিষয়ে বিস্তারিত আলোচনা সুরা বাকারার - 


কা কা লাকা 


২০০০৮175219 ০০ tl ০৪1৩৯ ১১3১1 ০০১০৪ 
- এই আয়াতের ব্যাখ্যায় অতিবাহিত হইয়াছে । 
এই বিষয়েও মতভেদ রহিয়াছে যে, এই দুধ পানের সম্পর্ক দুধমাতার স্বামী পর্যন্ত পৌঁছিবে 
কি না? জমহুরের মত হইল, ইহার প্রভাব স্বামী পর্যন্ত পৌঁছিবে। 
তবে পরবতীকালের কোন মনীষী বলিয়াছেন যে, ইহার সম্পর্ক দুধ-মাতা পর্যন্ত সীমিত 
থাকিবে । ফিকাহর কিতাবসমূহে এই বিষয়ে বিশদভাবে আলোচনা করা হইয়াছে । 
অতঃপর আল্লাহ তা আলা বলেন ৪ 
Hg HES LUNES ১০৮৯০৪৪৮1০5 SU, 
LE 00৯9০0৮5০15 
অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের স্ত্রীদের মাতা আর তোমরা যাহাদের 
তাহাদের সঙ্গে সহবাস না করিয়া থাক, তবে এই বিবাহে তোমাদের কোন পাপ হইবে না। 
মোট কথা, গজে রানা রাসগার সারার রাস গার রানীর 
বিবাহ করা হারাম হইয়া যায়। 
দা বত রন বান বার নপতা দাতা রত হরর 
না। যদি স্ত্রীকে সহবাসের পূর্বে তালাক দিয়া দেয়, তবে সেই সহবাসহীনা তালাকপ্রাপ্তা মহিলার 
পূর্ব স্বামীর ওুরসজাত কন্যাকে বিবাহ করিতে পারিবে। 
তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন যে, তোমরা যাহাদের সঙ্গে সহবাস করিয়াছ সেই স্ত্রীদের 
পূর্ববর্তী স্বামীর ওরসজাত কন্যা-যাহারা তোমাদের লালন-পালনে রহিয়াছে । আর যদি 
বিবাহ করার মধ্যে কোন গুনাহ নাই। 
বুঝান হইয়াছে । তবে এই বহুবচনমূলক সর্বনামটির দ্বারা কেহ কেহ শাশুড়ী এবং পূর্ব স্বামীর 
কন্যার প্রতি ইংগিত করিয়াছেন। তাহারা আরো বলিয়াছেন যে, কেবল আকদের দ্বারা শাশুড়ী 
এবং প্রতিপালিতা পূর্ববর্তী স্বামীর কন্যা উভয়ের কেহই হারাম হয় না, যতক্ষণ পর্যন্ত উভয়ে 
নির্জনে সহবাসে লিপ্ত না হইবে । কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
85215 0৯ ১৩৩ ৪১১১1১১1555 1 SU 
অর্থাৎ যদি তাহাদের সঙ্গে সহবাস না হইয়া থাকে, তবে উহাদিগকে বিবাহ করার মধ্যে 
কোন পাপ নাই। 
আলী (রা) হইতে ধারাবাহিকভাবে জাল্লাস ইব্‌ন আমর, কাতাদা, সাঈদ, আবদুল আলা, 
ইব্‌ন আবূ আদী, ইব্‌ন বিশার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন ঃ হযরত আলী (রা)-কে জিজ্ঞাসা 


Contents 


৭৯২ তাফসীরে ইব্ন কাছীর 


করা হয় যে, কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার পর তাহার সঙ্গে সংগম হওয়ার পূর্বে 
তাহাকে তালাক দিলে সেই ব্যক্তি উক্ত মহিলার মাতাকে বিবাহ করিতে পারিবে কি? উত্তরে . 
আলী (রা) বলেন, কেন পারিবে না? সে তো পূর্ববর্তী স্বামীর ওরসজাত কন্যার মত। 
ইব্‌ন বিশার বর্ণনা করেন যে, যায়িদ ইব্‌ন ছাবিত (রা) বলেন ঃ যদি কোন ব্যক্তি সহবাসের 
পূর্বে স্ত্রীকে তালাক দেয়, তবে সে অসংকোচে সেই সহবাসহীনা তালাকপ্রাপ্তা স্ত্রীর মাতাকে 
বিবাহ করিতে পারিবে। 

অন্য একটি রিওয়ায়েতে যায়িদ ইব্‌ন ছাবিত হইতে সাঈদ এবং সাঈদ হইতে কাতাদা 
বর্ণনা করেন যে, যায়িদ ইব্‌ন ছাবিত (রো) বলেন ঃ 

স্বামীর সহিত সংগমের পূর্বে যদি স্ত্রী মারা যায় এবং সেই স্বামী যদি উক্ত মৃত স্ত্রীর পিতা 
হইতে উত্তরাধিকার স্বত্ব গ্রহণ করে, তবে সেই ব্যক্তির জন্য তাহার শাশুড়ীকে বিবাহ করা 
মাকরূহ হইবে। তবে যদি সংগমের পূর্বে তালাক দেওয়ার পর মারা যায়, তাহা হইলে সেই 
ব্যক্তি তাহার শাশুড়ীকে বিবাহ করিতে পারিবে । 
ইবৃন হাফস, ইব্‌ন জারীজ, আবদুর রহমান, ইসহাক ও ইব্‌ন মানযার বর্ণনা করেন যে, বকর 
ইব্‌ন কিনানা বলেন ঃ 

আমাকে আমার পিতা তায়েফের এক মেয়ের সঙ্গে বিবাহ দেন। আমি তাহার সঙ্গে সহবাস 
করার পূর্বে আমার শ্বশুর মুরা যান। আমার শাশুড়ী ছিলেন বিপুল অর্থ-সম্পত্তির মালিক। 
এইরূপ সুযোগ দেখিয়া আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা এই অবস্থায় তোমার 
জন্য তোমার শাশুড়ীকে বিবাহ করা জায়েয কি? অতঃপর আমি ইব্‌ন আব্বাস (রা)-কে এই 
ঘটনা বলিলাম এবং এই অবস্থায় স্ত্রীকে তালাক দিয়া শাশুড়ীকে বিবাহ করা যাইবে কি না 
জিজ্ঞাসা করিলাম ৷ তিনি বলিলেন, হ্যা, শাশুড়ীকে বিবাহ করিতে পারিবে । ইহার পর আমি 
ইব্‌ন উমর (রা)-কে ইহা জিজ্ঞাসা করিলাম । তবে তিনি বলিলেন, না, তুমি উহাকে বিবাহ 
করিতে পারিবে না। আমি আমার পিতাকে উভয়ের ফতওয়া সম্পর্কে অবহিত করিলাম। 
পরিশেষে উভয়ের ফতওয়া এবং ঘটনার পূর্ণ বিবরণসহ মুআবিয়া (রা)-এর নিকট পত্র লেখা 
হইল । উত্তরে মুআবিয়া (রা) লাখিলেন যে, আল্লাহ যাহা হারাম করিয়াছেন আমি তাহা হালাল 
করিতে পারি না এবং আল্লাহ যাহা হালাল করিয়াছেন আমি তাহা হারাম করিতে পারি না। 
অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে তোমরাই সম্যক অবগত রহিয়াছ। তাহা ছাড়া বিবাহ করার ইচ্ছা 
থাকিলে আরও বহু মহিলাও.তো রহিয়াছে । মোটকথা, তিনি অনুমতিও দিলেন না এবং নিষেধও 
করিলেন না। ফলে আমার পিতা আমাকে আমার শাশুড়ীর সঙ্গে বিবাহ দেওয়ার চিন্তা-ভাবনা 
হইতে বিরত হন। 
মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবৃন যুবাইর (রা) বলেন ৪ স্ত্রীর সঙ্গে 
সহবাস যদি না হয় তবে স্ত্রীর মাতা এবং স্ত্রীর কন্যা উভয়ের একই বিধান । তবে ইহার সনদের 
মধ্যে সন্দেহ রহিয়াছে । 


Contents 


সূরা নিসা ৭৯৩ 


. ইকরামা ইব্‌ন কালীদ হইতে ইব্‌ন জারীজ বর্ণনা করেন যে, ₹4...১ ৩০৪! 
১৩১১২ ৮৪ 5591 ₹54235 এই আয়াতের মর্মার্থে মুজাহিদ (র) বলেন £ ইহা দ্বারা 
উভয়ের সঙ্গে সহবাস করা বুঝাঁন হইয়াছে । 

হযরত আলী (রা), হযরত যায়িদ ইব্‌ন ছাবিত (রা), হযরত আবদুল্লাহ ইব্‌ন যুবাইর রে), 
মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবাইর ও ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ হইতেও উপরোক্ত ব্যাখ্যা রিওয়ায়েত 
করা হইয়াছে। তবে হযরত মুআবিয়া (রা) এই ব্যাপারে নীরবতা অবলম্বন করিয়াছেন । ইমাম 
শাফেঈর (র) অনুসারীদের মধ্যে আবুল হাসান আহমাদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাবুনী হইতে 
ইবাদী এবং রাফেঈর সৃত্রেও ইবাদী এইরূপ মর্মার্থ বর্ণনা করিয়াছেন । হযরত ইব্‌ন মাসউদ (রা) 
হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে । তবে তিনি পরে এইমত হইতে প্রত্যাবর্তন করেন। 

ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু আমর শায়বানী, আবূ ফারওয়া, সাওরী, 
আবদুর রাযযাক, ইসহাক ইব্‌ন ইবাহীম দুরুরী ও তিবরানী বর্ণনা করেন ৪ 

ফাযারা গোত্রের শাখা বনী কামাখের এক ব্যক্তি জনৈক মহিলাকে বিবাহ করে । পরে সে 
তাহার শাশুড়ীর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হইয়া পড়ে । অতঃপর সে এই ব্যাপারে ইব্‌ন মাসউদ 
(রা)-এর সংগে পরামর্শ করিলে তিনি তাহার স্ত্রীকে তালাক দিয়া স্ত্রীর মাতাকে বিবাহ করার 
জন্য পরামর্শ দেন। সেই ব্যক্তি তাহার পরামর্শ মতে স্ত্রীকে তালাক দিয়া শাশুড়ীকে বিবাহ করে 
এবং তাহাদের ছেলে-সন্তানও জন্ম নেয় । পরবর্তীতে ইব্‌ন মাসউদ (রা) মদীনায় আসিয়া এই 
মাসআলাটি সম্পর্কে ব্যাপক অনুসন্ধান ও বিশ্লেষণ করার পর জানিতে পারেন যে, আকদ 
হওয়ার পর শাশুড়ীকে বিবাহ করা হারাম হইয়া যায়। পরবর্তী সময়ে আবার কৃফায় প্রত্যাবর্তন 
করিলে সেই লোকটিকে বলিলেন যে, তোমার শাশুড়ী তোমার জন্য হারাম । ফলে তাহারা 
উভয়ে বিচ্ছিন্ন হইয়া যায়। 

জমহুর উলামা বলেন যে কেবল আকদ দ্বারা স্ত্রীর পূর্ববর্তী স্বামীর ওরসজাত কন্যা হারাম 
হয় না। কিন্তু স্ত্রীর মাতা স্ত্রীর সংগে বিবাহের আকদ হইলেই হারাম হইয়া যায়। 

ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, কাতাদা, সাঈদ, আবদুল ওয়াহাব, 
হারুন ইব্‌ন উরওয়া, জাফর ইব্‌ন মুহাম্মাদ ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস 
(রা) বলেন ঃ যদি কোন ব্যক্তি স্ত্রীর সংগে সহবাস করার পূর্বে তাহার স্ত্রীকে তালাক দেয় বা সে 
মারা যায়, তবুও তাহার শাশুড়ী তাহার জন্য হালাল হইবে না। 

ইব্‌ন আব্বাস রো) হইতে আরও বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেন £ ব্যাপারটা সন্দেহ 
যুক্ত, তাই ইহা অপসন্দনীয়। ইব্‌ন মাসউদ (রা), ইমরান ইব্‌ন হিসীন, মাসরূক, তাউস, 
ইকরামা, আতা, হাসান, মাকহুল, ইব্‌ন সীরীন, কাতাদা ও যুহরী হইতেও এইরূপ বর্ণনা করা 
হইয়াছে। ইমাম চতুষ্টয়, সপ্ত ফকীহ এবং পূর্ববর্তী ও পরবর্তী জমহুর ফকীহগণও এই মত 
পোষণ করেন। | 

ইব্‌ন জারীজ (র) বলেন ঃ যাহারা বলিয়াছেন যে, উভয় অবস্থায়ই শাশুড়ী বিবাহ করা 
হারাম, তাহাদের কথাই সঠিক। কেননা আল্লাহ তাআলা স্ত্রীর পূর্ববর্তী স্বামীর গুরসজাত 
সেই শর্ত নাই। উপরন্তু এই ব্যাপারে ইজমা হইয়াছে । আর যে বিষয়ের উপর আলিমগণ 
একমত পোষণ করেন ও যাহাতে ইজমা হয়, উহা অমান্য করা নাজায়েয। 


কাছীর (২য় খণ্ড)__-১০০ 


Contents 


৭৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


. একটি দুর্বল সনদে রাসূলুল্লাহ (সা) হইতে একটি হাদীস বর্ণিত হইয়াছে। হাদীসটির সনদে 
সন্দেহ রহিয়াছে । হাদীসটি হইল এই £ 

আমর ইব্‌ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে আমর ইব্‌ন শুআইবের পিতা, মুছান্না 
ইবৃন সাব্বাহ, ইব্‌ন মুবারক, হাব্বান ইব্‌ন মূসা ও ইব্‌ন মুছান্না বর্ণনা করেন যে, আমর ইব্‌ন 
' শুআইবের দাদা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কোন ব্যক্তি বিবাহ করার পরে সে তাহার 
স্ত্রীর মাকে বিবাহ করিতে পারিবে না, সে তাহার স্ত্রীর সংগে সহবাস করুক বা না করুক। আর 
যদি স্ত্রীর সংগে সহবাস করার পূর্বে তাহাকে তালাক দিয়া দেয়, তবে সে সেই স্ত্রীর কন্যাকে 
বিবাহ করিতে পারিবে । 

উল্লেখ্য যে, যদিও এই হাদীসটির সনদে দুর্বলতা রহিয়াছে, কিন্তু হাদীসের মূল বক্তব্যের 
উপর ইজমা হইয়াছে । ইজমা এমন একটি দলীল যাহা অখণ্ডনীয় । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ ১৫১১৯ ৪ SYS 

অর্থাৎ আর তোমরা যাহাদের সহিত সহবাস করিয়াছ সেই স্ত্রীদের কন্যা- যাহারা 
তোমাদের প্রতিপালনে রহিয়াছে । 
যায়_ কন্যা তাহার প্রতিপালনে বা না থাকুক। 

সাধারণত এই ধরনের কন্যারা মাতার সঙ্গে থাকে এবং বৈপিত্রেয়র ঘরে লালিত-পালিত 
হইয়া থাকে বিধায় আল্লাহ তা'আলা + ১১৯. 2 বলিয়া তাহাদিগকে উল্লেখ করিয়াছেন। 

যেমন আল্লাহ অন্যত্র বলিয়াছেন ঃ 

দি 4051 de GUS aS 3৩ 

অর্থাৎ যদি তোমাদের দাসীরা সতী থাকিতে ইচ্ছা করে তবে তাহাদিগকে নির্লজ্জতার কার্যে 
বাধ্য করিও না। 

উল্লেখ্য যে, ইহা বলার উদ্দেশ্য এই নয় যে, তাহারা সতী থাকিতে না চাহিলে তাহাদিগকে 
নির্লজ্জতার দিকে ঠেলিয়া দিবে । অনুরূপভাবে বলা হইয়াছে যে, যদি কন্যা তোমাদের কাছে 
অবস্থান করে এবং তোমাদের দায়িত্বে লালিত-পালিত হয়। অর্থাৎ তাহাদের নিকট 
লালিত-পালিত না হইলেও কন্যা তাহার জন্য হারামই হইবে ৷ সহীহদ্ধয়ে রহিয়াছে যে, উন্মে 
হাবীবা (রা) রাসূলুল্লাহ (সা)-কে বলিয়াছিলেন ৪ হে আল্লাহর রাসূল । আপনি আমার বোন আবু 
সুফিয়ানের কন্যাকে বিবাহ করুন। 

মুসলিমের রিওয়ায়েতে রহিয়াছে যে, উম্মে হাবীবা (রা) বলেন £ হে আল্লাহর রাসূল! 
আপনি উষযা বিনতে আবু সুফিয়ানকে বিবাহ করুন । রাসূলুল্লাহ (সা) বলিলেন £ তুমি কি ইহা 
পসন্দ কর ? তিনি বলিলেন, হাঁ। আমি আমাকে একা দেখিতে চাই না। আমি আমার বোনকেও 
এই. মহান পুণ্যের পথে শরীক দেখিতে চাই । রাসূলুল্লাহ (সা) বলিলেন, তাহাকে বিবাহ করা 
আমার জন্য জায়েয নহে । তখন উম্মে হাবীবা (রো) বলিলেন, আমি শুনিয়াছি, আপনি নাকি আবু 
সালমার মেয়েকে বিবাহ করিতে চাহিতেছেন ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, তুমি উন্মে সালমার 
কন্যার কথা বলিতেছ? তিনি বলিলেন, হাঁ। রাসূল (সা) বলিলেন, সে যদি আমার তত্বাবধানে 
লালিত-পালিত না হইত, তবে সে আমার জন্য হালাল হইত । দ্বিতীয়ত, সে আমার দুধ ভাইয়ের 
কন্যা । অর্থাৎ আমাকে এবং তাহার পিতা আবু সালমাকে (রা) সাওরিয়া দুধপান করাইয়াছিলেন। 


Contents 


সূরা নিসা ৭৯৫ 


সাবধান! তোমরা তোমাদের কন্যা ও ভগ্নীদিগকে আমাকে বিবাহ করার জন্যে পয়গাম পেশ 
করিও না। বুখারীর রিওয়ায়েতে রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছিলেন, যদি উম্মে সালমার 
সঙ্গে আমার বিবাহ না-ও হইত, তবুও সে আমার জন্য হালাল হইত না। 

মোটকথা, ইহা দ্বারা বুঝা গেল যে, হারাম হওয়ার মূল হইল বিবাহ হওয়া, প্রতিপালন 
নহে। ইহাই হইল ইমাম চতুষ্টয়, সপ্ত ফকীহ এবং পূর্ববর্তী জমহুরের মাযহাব । তবে কেহ কেহ 
বলিয়াছেন যে, কন্যা যদি স্বামীর প্রতিপালনে না থাকে তবে স্ত্রীর কন্যা তাহার স্বামীর জন্য 
হারাম নয়। 
হিশাম ওরফে ইব্‌ন ইউসুফ, ইব্রাহীম ইব্‌ন মূসা, আবূ যরাআ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা 
করেন যে, মালিক ইব্‌ন আউস ইবৃন হাদছান (র) বলেন $ 

আমার স্ত্রী মারা যায়। আমাদের মিলনে সন্তানও জন্ম হয়। তাহার মৃত্যুতে আমি 
শোকাভিভূত হইয়া পড়ি । এই অবস্থায় হঠাৎ একদিন আলী ইব্‌ন আবূ তালিব (রা)-এর সঙ্গে 
আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে দেখে বলেন, কি হইয়াছে তোমার ? আমি বলিলাম, আমার 
স্ত্রী মৃত্যুবরণ করিয়াছে । আলী (রো) বলিলেন, তোমার স্ত্রীর পূর্বের স্বামীর ওরসজাত কোন কন্যা 
আছে কি? আমি বলিলাম, হাঁ আছে, তবে সে তায়েফে থাকে তিনি বলিলেন, সে কি তোমার 
তত্ত্বাবধানে ? আমি বলিলাম, না, সে তো তায়েফেই থাকে । আলী (রা) বলিলেন, তবে তুমি 
তাহাকে বিবাহ কর । আমি বলিলাম, ত তবে আল্লাহ তা'আলা যে বলিয়াছেন ৪ 591 4,১ 
৫১৬২৯ ৪-ইহার মর্মার্থ কি? তিনি বলিলেন, ইহা তখন হইত যদি সে তোমার 
প্রতিপালিত হইত; সে তো তোমার নিকটে থাকে না। ইহা মুসলিমের শর্তানুসারে আলী ইব্‌ন 
আবূ তালিব (রা) হইতে শক্তিশালী সনদে বর্ণিত হইয়াছে । তবে সনদ শক্তিশালী হইলেও ইহার 
বক্তব্য ভীষণ দুর্বল । 

কিনতু দাউদ ইব্‌ন আলী যাহিরী ও তাহর সহচরবৃন্দের মাযহাব ইহা । মালিক রে) হইতে 
আবুল কাসিম রাফে'ও ইহা উদ্ধৃত করিয়াছেন। ইব্‌ন হাযিম (র) এই মত গ্রহণ করিয়াছেন । 

আমাকে আমার উস্তাদ শাইখ হাফিজ আবূ আবদুল্লাহ যুহরী বলেন ঃ তিনি তাহার শাইখ 
ইমাম তকিউদ্দীন ইবৃন তাইমিয়া (র)-এর নিকট এই ঘটনাটি বর্ণনা করিলে তিনি ব্যাপারটাকে 
অত্যন্ত কঠিন মনে করেন এবং কোন মন্তব্য করা হইতে বিরত থাকেন। আল্লাহই ভাল জানেন। 

আবু উবায়দা হইতে ধারাবাহিকভাবে আছরাম, আলী ইব্‌ন আবদুল আযীয ও ইব্‌ন 
মানযার বর্ণনা করেন যে, আবূ উবাইদ (রা) বলেন 87€১৯ ৪৪ 541 এর মর্মার্থ হইল, 
বাসভবনে অবস্থিতা ও প্রতিপালিতা কন্যা । 

ইব্‌ন শিহাব হইতে ইমাম মালিক ইব্‌ন আনাস বলেন ৫ উমর ইব্‌ন খাত্তাব (রা) জিজ্ঞাসিত 
হন যে, স্ত্রীর সংগে যদি তাহার পূর্ব স্বামীর কন্যা থাকে বা যদি তাহার অধিকারভভুক্ত দাসী 
থাকে, তবে স্ত্রী মারা গেলে উহাদিগকে বিবাহ করা যাইবে কি ? উমর (রা) বলেন, ইহাদের 
একের সংগে সংগম করার পর অন্যের সংগে সংগম করা আমি পসন্দ করি না। ইহা হইতে 
বিরত থাকাই নিরাপদ । রিওয়ায়েতটি বিচ্ছিন্ন সূত্রের । 

কাইস হইতে ধারাবাহিকভাবে তারিক ইব্‌ন আবদুর রহমান, তাউস, আবুল আহওয়াস ও 
জুনাইদ ইবৃন দাউদ স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, কাইস (র) বলেন ৪ 


Contents 


৭৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমি ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করিলাম যে, কোন ব্যক্তি তাহার স্ত্রী এবং স্ত্রীর কন্যা 
একের পর অপরকে বিবাহ করিতে পারিবে কি ? উত্তরে তিনি বলিলেন, এক আয়াত দ্বারা ইহার 
বৈধতার প্রমাণ পাওয়া যায়, কিন্তু অন্য আয়াতে পাওয়া যায় যে, ইহা অবৈধ । সুতরাং আমি ইহা 
হইতে বিরত থাকাই নিরাপদ মনে করি। 

শাইখ আবূ উমর ইব্‌ন আবদুল বার (র) বলেন £ সকল আলিম এই কথায় একমত যে, 
স্ত্রীর সংগে সংগম করার পর স্ত্রীর কন্যার সংগে সংগম করিতে পারিবে না। কেননা স্ত্রীকে বিবাহ 
করার মাধ্যমে আল্লাহ তা'আলা উহা হারাম করিয়া দিয়াছেন। 

আল্লাহ তা'আলা পরিষ্কারভাবে বলিয়াছেন ৪ 


১২৭১১০৫০৬৯৯ ৪ 521 15৯42531845 এ শা 

_ তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের স্ত্রীদের মাতা এবং তোমরা যাহাদের 
সংগে সহবাস করিয়াছ সেই স্ত্রীদের কন্যা-_যাহারা তোমার ঘরে তোমারই তত্ত্বাবধানে 
প্রতিপালিত হইতেছে। 

আলিমদের নিকট দাসীদের উপর অধিকার লাভ করার অর্থ হইল বিবাহ করা । কিন্তু হযরত 
উমর (রা) এবং হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যাহা রিওয়ায়েত করা হইল, কোন মুফতীই 
উহার উপর একমত নহেন। কাতাদা হইতে হিশাম বর্ণনা করেন যে, স্ত্রীর পূর্ব স্বামীর ওরসজাত 
কন্যার মেয়ে এবং আপন মেয়ের যতই নিম্ন সিড়িতে পৌছুক না কেন সকলেই হারাম । আবুল 
আলীয়া হইতে কাতাদাও এইরূপ বর্ণনা করিয়াছেন । 

৩৫০4১ 4০এ।_-এর অর্থ হইল তোমরা যেই নারীদিগকে বিবাহ করিয়াছ। হযরত 
ইবৃন অবি্বাস (রো) প্রমুখ এই অর্থ করিয়াছেন। 

আতা হইতে ইব্‌ন জারীজ বলেন ৪ 

ইহার ভাবার্থ হইল, তাহাদের পরিহিত কাপড় অপসারিত করা, তাহাদিগকে স্পর্শ করা 
এবং কাম চরিতার্থের জন্যে তাহাদের উরুদ্বয়ের মধ্যস্থলে উপবেশন করা । ইহা বলার পর ইব্‌ন 
জারীজ আতা (র)-কে জিজ্ঞাসা করেন যে, এই কাজ যদি স্ত্রীর পিতার বাড়িতে সম্পন্ন হয় তবে? 
তিনি বলিলেন, যে স্থানেই হউক একই হকুম। উত্তাপ ব্যাগার হওয়ার গর স্ত্রীর কন্যা সবাীর 
জন্য বিবাহ করা হারাম হইয়া যায়। 

ইব্‌ন জারীর (র) বলেন ঃ ত ক্ল ত রর ব্যণাল এয়ে, বার জাজ 
ব্যতীত কেবল নির্জন বাস দ্বারাই কন্যার অবৈধতা সাব্যস্ত হয় না। তাই সহবাস করা, 
উত্তেজনার সহিত স্পর্শ করা এবং প্রবৃত্তির সহিত তাহার যৌনাংগের প্রতি দৃষ্টিপাত করার পূর্বে 
যদি তাহাকে তালাক দেয়, তবে সর্বসম্মতিক্রমে সেই কন্যা তাহার জন্য হালাল হইবে । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 8১42-০1০০ ০201 ৯৫৭০1 ০১৯৩ 

(আর তোমাদের জন্য হারাম) তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রী। 

অর্থাৎ, তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রীগণও তোমাদের জন্য হারাম । ইহা দ্বারা জাহিলী 
যুগের প্রথা এবং পালকপুত্রের স্ত্রীকে বিবাহ করার অবৈধতা খণ্ডন করা হইয়াছে। 

আল্লাহ তা“আলা অন্য স্থানে বলিয়াছেন ৪. 


০ এত, জি চি ৪ Ed চি পপ কাউ ক Zee “০0+ ৬৩ i 2 পল 

৮৯ ০৯৯ It ০০ ০৬৬০ DU SLs 5) 1৮৮৩ ৮১০ ৯০১ ৮৯৪ 095 
৮28১1 2 al 
EES 


Contents 


সূরা নিসা . ৭৯৭ 


অর্থাৎ, যখন যায়িদ তাহার নিকট হইতে স্বীয় প্রয়োজন পূর্ণ করিল, তখন আমি তাহাকে 
তোমার সহিত বিবাহ দিলাম যেন মু’মিনদের মধ্যে তাহাদের পালকপুত্রদের বেলায় কোন 
সংকীর্ণতা না থাকে। 

ইব্‌ন জারীজ (র) বলেন £ঃ আমি আতা (র)-কে ১42১1 ০০ ০2311159021 4১১৯৩ 
এই আয়াতাংশ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ঃ নবী (সা) যায়িদের স্ত্রীকে বিবাহ করিলে 
মক্কার মুশরিকরা তীব্রভাবে তাহার সমালোচনা শুরু করে। ইহার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা 
নাযিল করেন £ 8 SLA Se ০2১11150021 4১১৩ 

অর্থাৎ_তোমাদের গুরসজাত পুত্রদের স্ত্রীরা তোমাদের জন্য হারাম। 

অতঃপর তিনি নাযিল করেন 8 ১:0! kU esl 4৯৯1 

অর্থাৎ তোমাদের পালকপুত্রদিগকে তিনি তোমাদের পুত্র করেন নাই। 

ইহার পরে তিনি নাযিল করেন ঃ 813 bs ৬০ রে ৬০০৯ 081 

টা রা রা 
আবূ বকর মুকাদ্দামী, আবু যরাআ ও ইবন আৰু হাতিম বৰ্ণনা করে থে, হাসান ইব্‌ন মুহাম্মাদ 
(রা) বলেন ঃ ৪ 4431 4১১৩৯ এবং ৩১০ ৭ ০৫1 -এই আয়াতাংশদ্বয়ের অর্থ অস্পষ্ট । 
তাউস, ইব্রাহীম, .যুহরী এবং মাকহুল প্রমুখ হইতে এইরূপ উক্তি বর্ণনা করা হইয়াছে। 

আমার কথা হইল এই যে, অস্পষ্টের অর্থ হইল এই, যাহাদের সংগে সহবাস হয় নাই এবং 
যাহাদের সংগে সহবাস হইয়াছে সকলেরই এক হুকুম! আকদের পরে সকলেই যে এক হুকুমের 
অন্তর্ভূক্ত হইবে, এই সিদ্ধান্তের উপর সকলে একমত । 
করা হইয়াছে, দুধপুত্রদের স্ত্রীদের বিবাহ করা হারাম বলিয়া তো কিছু 'বলা হয় নাই। 

ইহার উত্তর হইল যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ 

১41০০ 1১৯৪ 0০ tlt ০ ৮১৯৭ 

অর্থাৎ জন্মসূত্রে যাহারা হারাম হয়, স্তন্যপান সৃত্রেও তাহারা হারাম হয়। 

অতঃপর আল্লাহ তা“আলা বলেন 8 GL ১3 (5 21 SSVI ass 91, 

অর্থাৎ দুই বোনকে একত্রে বিবাহ করিয়া তাহাদের সংগে সহবাস করা হারাম । দাসীদের 
বেলায়ও এইরূপ হুকুম ৷ কিন্তু অজ্ঞতার অন্ধকার যুগে ইহা প্রচলিত ছিল। তবে আল্লাহ্‌ উহা 
মাফ করিয়া দিয়াছেন । সুতরাং বুঝা গেল যে, ভবিষ্যতে ইহা আর জায়েয হওয়ার কোন 
অবকাশ নাই 

যথা অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 11331 259০] সা yall (62৪ 35৯ 528 

অর্থাৎ প্রথম মৃত্যু ব্যতীত সেখানে কেহ মৃত্যুর স্বাদ আস্বাদন করিবে না। 

সুতরাং বুঝা গেল, সেখানে আর মৃত্যু ঘটিবে না। 

এই কথার উপরে বিজ্ঞ সাহাবাগণ, তাবেঈগণ এবং পূর্ব ও পরের সকল ইমাম একমত যে, 
একত্রে দুই বোন বিবাহ করা হারাম । 


Contents 


৭৯৮ তাফসীরে ইবৃন কাছীর 


যদি কোন ব্যক্তি মুসলমান হয় এবং তাহার বন্ধনে দুই বোন থাকে তবে তাহাকে উহাদের 
যে কোন একজন গ্রহণ ও বর্জন করার সুযোগ দেওয়া হইবে এবং যে কোন মূল্যে তাহাকে 
একজন পরিত্যাগ করিতে হইবে । 

ফীরোয হইতে ধারাবাহিকভাবে যিহাক ইব্‌ন ফীরোয, আবূ ওয়াহাব জাশানী, ইব্‌ন 
লাহীআ, মুসা ইব্‌ন দাউদ ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ফীরোয (রা) বলেন £ আমি যখন 
ইসলাম গ্রহণ করি, তখন আমার নিকট সহোদরা দুই বোন বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। 
রাসূলুল্লাহ (সা) আমাকে উহাদের দুই জনের একজনকে তালাক দিতে নির্দেশ দান করিলেন। 

ইব্‌ন লাহীআর সনদে ইবৃন মাজা, তিরমিধী ও ইমাম আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন। 
ইয়াধীদ ইব্‌ন আবূ হাবীবের সনদেও তিরমিযী এবং আবূ দাউদ ইহা বর্ণনা করিয়াছেন। তাহারা 
উভয়ে আবূ ওয়াহাব জাশানীর সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন_ তাহার ' 
আসল নাম হইল দুলায়েম ইব্‌ন হাওশা'। ফীরোজ দাইলামী হইতে যিহাক ইব্‌ন ফীরোজ 
দাইলামী এবং যিহাক ইব্‌ন ফীরোজ দাইলামী হইতে দুলায়েম ইব্‌ন হাওশা” ইহা বর্ণনা 
করিয়াছেন । তিরমিযীর বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছিলেন যে, তুমি তোমার ইচ্ছামত 
উহাদের দুইজনের একজনকে গ্রহণ কর। 

অতঃপর তিরমিযী (র) বলেন, হাদীসটি উত্তম বটে। ভিন্ন সনদে ইব্ন মাজা (র)-ও 
এইরূপ বর্ণনা করিয়াছেন। 
ইব্‌ন আবূ ফারওয়া, আবদুস সালাম ইব্‌ন হারব ও আবূ বকর ইব্‌ন আবু শায়বা বর্ণনা করেন 
যে, আবু খারাশ রাইনী (রা) বলেন ঃ আমি যখন রাসূলুল্লাহ (সা)-এর নিকট ইসলাম গ্রহণের 
জন্য উপস্থিত হই, তখন জাহিলী জীবনে বিবাহ করা দুই বোন একত্রে আমার ঘরে ছিল । ইহা 
শুনিয়া রাসূলুল্লাহ সো) বলিলেন, তুমি বাড়ি গিয়া উহাদের একজনকে তালাক দিয়া দিবে। 

আমার মনে হয়.আবৃ খারাশ এবং ফীরোয একই ব্যক্তি। অর্থাৎ ফীরোযই সম্ভবত আবূ 
খারাশ। ইহাও হইতে পারে যে, আবূ খারাশই ফীরোজ। তাই বলা যায় যে, এই ঘটনাটি 
ফীরোজ দাইলামীর ব্যাপারে ঘটিয়াছিল। আল্লাহই ভালো জানেন । 
ইসহাক ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবূ ফারওয়া, হাইছাম ইব্ন খারিজা, আহমাদ ইব্‌ন ইয়াহয়া 
খাওলানী, আবদুল্লাহ ইবৃন ইয়াহিয়া ইব্‌ন মুহাম্মাদ ইবৃন ইয়াহয়া ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন 
যে, দাইলামী (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল! আমার 
বিবাহ বন্ধনে আপন দুই বোন রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) বলিলেন, তুমি তোমার ইচ্ছামতো 
উহাদের একজনকে তালাক দিয়া দাও। 

উল্লেখ্য যে, আলোচ্য দাইলামী (রা) ও উপরোক্ত ফীরোজ দাইলামী (রা) একই ব্যক্তি । এই 
মহান সাহাবী ইয়ামানের সেই নেতবর্গের অন্যতম ছিলেন, যাহারা অভিশপ্ত মিথ্যা নবী 
দাবীদার আসওয়াদ উনসী মুত হত্যা করিয়াছিল। মোটকথা, দুই বোনকে একত্রে 
বিবাহ করার মত দাসী দুই বোনের সাথে একত্রে সংগম করাও হারাম । আলোচ্য আয়াত দ্বারা 
' ইহাই বুঝা যায়। 

' আবদুল্লাহ ইব্‌ন আবূ আম্বাহ অথবা উতবা হইতে ধারাবাহিকভাবে কাতাদা, হাম্মাদ ইবৃন 
সালমা মূসা ইব্‌ন ইসমাঈল, আবু যারআ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
আবূ আশ্বাহ অথবা উতবা বলেন ঃ দাসী দুই বোনের সংগে একত্রে সহবাস করা সম্পর্কে ইব্‌ন 


Contents 


সূরা নিসা | ৭৯৯ 


মাসউদ (রা) জিজ্ঞাসিত হইলে তিনি উহা অপসন্দ করেন । তিনি ইহা মন্দ বা অপসন্দনীয় 
বলিয়া প্রকাশ করিলে প্রশ্নকারী কুরআনের এই আয়াতটি পাঠ করেন £ 3121 415 ৮5 31 
__ অর্থাৎ তোমাদের দক্ষিণ হস্ত যাহাদের অধিকারী, তাহাদের ভিন্ন । উত্তরে ইব্‌ন মাসউদ (রা) 
বলিলেন, তাহা হইলে তোমার দক্ষিণ হস্ত তো উটেরও অধিকারী । 

ইমাম চতুষ্টয় এবং জমহুরের প্রসিদ্ধ অভিমত ইহাই । তবে পূর্ববর্তী কোন কোন মনীষী এই 
ব্যাপারে নীরবতা অবলম্বন করিয়াছেন। 

কুবায়সা ইব্ন যুআইব হইতে পর্যায়ক্রমে ইবৃন শিহাব ও ইমাম মালিক বর্ণনা করেন £ 
জনৈক ব্যক্তি উছমান (রা)-কে জিজ্ঞাসা করেন যে, দাসী দুই বোনের সংগে একত্রে সংগম্‌ করা 
যাইবে কি ? উত্তরে উছমান (রা) বলেন, এক আয়াত দ্বারা ইহার বৈধতা প্রমাণিত হয় । অপর 
আয়াত দ্বারা ইহার অবৈধতা প্রমাণিত হয় । তাই আমি ইহা করিতে নিষেধ করি না। 

লোকটি উছমান (রা)-এর নিকট হইতে বাহির হইয়া গেলে পথে তাহার সংগে আর 
একজন সাহাবীর সংগে সাক্ষাৎ হয়। তিনি তাহাকেও এই প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, 
আমার হাতে যদি ক্ষমতা থাকিত তাহা হইলে উক্ত কাজ যে ব্যক্তি করিয়াছে তাহাকে আমি 
দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করিতাম। 

ইমাম মালিক বলেন ঃ 

ইবৃন শিহাব বলিয়াছেন, খুব সম্ভব আলী (রা) এই উক্তিটি করিয়াছিলেন। যুয়াইর ইব্‌ন 
আওয়ামের (রা) উক্তিও এইরূপ বলিয়া জানা গিয়াছে। ইব্‌ন আবদুল বার নামরী (রে) স্বীয় 
কিতাবুল আযকারে উল্লেখ করিয়াছেন যে, বর্ণনাকরী কুবায়সা ইবৃন যুআইব (র) আলীর নাম 
উল্লেখ না করিয়া তাহার প্রতি ইংগিত করিয়াছেন। কেননা এই ব্যক্তি আবদুল মালিক ইব্‌ন 
মারওয়ানের সাহচর্যে থাকার কারণে হযরত আলীর (র) প্রতি তাহার সাধারণ বিদ্বেষ সৃষ্টি 
হইয়াছিল । হযরত আলীর (রা) নাম উচ্চারণও তাহার জন্য কঠিন মনে হইত। 
আবূ উমর বর্ণনা করেন যে, আইয়াশ ইব্‌ন আমের (র) বলেন £ 

আমি হযরত আলী (রা)-কে জিজ্ঞাসা করি যে, আমার অধিকারে দুইটি দাসী রহিয়াছে। 
তাহারা পরম্পর সহোদরা বোন। তাহাদের একজনের সংগে আমি যৌন সম্পর্ক স্থাপন 
করিয়াছি । তাহার গর্ভে সন্তানাদিও হইয়াছে । আমার ইচ্ছা হইতেছে তাহার অন্য বোনের 
সহিতও আমি যৌন সম্পর্ক স্থাপন করি। এই ব্যাপারে আপনার অভিমত কি ? আলী (রো) 
বলিলেন, যাহার সংগে সম্পর্ক করিয়াছ তাহাকে আযাদ করিয়া দিয়া দ্বিতীয় জনের সহিত সম্পর্ক 
স্থাপন করিতে পার। তিনি বলিলেন, লোকে বলে যে, আমি তাহাকে অন্য কাহারো সংগে বিবাহ 
দিয়া দ্বিতীয় জনের সংগে মিলিত হইতে পারিব। আলী (রা) বলিলেন, এই অবস্থায় অসুবিধা 
রহিয়াছে। ' 
ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আমর ইব্‌ন দীনার, সুফিয়ান আবদুর 
রহমান ইব্‌ন গোযওয়ান, মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন মুবারক মুখাররামী, মুহাম্মাদ ইবৃন 
আব্বাস, মুহাম্মাদ ইব্‌ন আহমাদ ইব্‌ন ইব্রাহীম ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আব্বাস 
(রা) বলেন ৪ 


Contents 


৮০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আলী (রা) আমাকে বলিয়াছেন যে, এক আয়াত দ্বারা ইহার বৈধতা প্রমাণিত হইয়াছে এবং 
অন্য আয়াত দ্বারা ইহার অবৈধতা প্রমাণিত হইয়াছে। অর্থাৎ, একত্রে দাসী দুই বোনকে বিবাহ 
করার ব্যাপারটি । ইব্‌ন আব্বাস (রা) বলেন, দাসীদের সংগে আমার সম্পর্ক হইলে কোন কোন 
দাসী আমার জন্য হারাম হয় বটে। কিন্তু এক দাসী অন্য দাসীর শুধু আত্মীয়া হইলে কেহ 
কাহাকেও হারাম করে না। যেই সকল সম্পর্ককে তোমরা হারাম বলিয়া জান, জাহিলী যুগেও 
উহারা হারাম বলিয়া গণ্য হইত! শুধু বিমাতা এবং দুই বোনকে একত্রে বিবাহ করা ব্যতীত । 
ইসলাম আগমন করার পর আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 


1 ৬৩5 খি। Cle SIUC Lacy, 

অর্থাৎ যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করিয়াছে তোমরা তাহাদিগকে বিবাহ 
করিও না; কিন্তু যাহা বিগত হইয়া গিয়াছে, গিয়াছে। এবং %1 ০:21 ১১১ 1১৮5 019 
515,515 অর্থাৎ তোমাদের জন্যে হারাম করা হইয়াছে দুই বোনকে একত্রে বিবাহ করা; 
কিন্তু যাহা অতীত হইয়া গিয়াছে, গিয়াছে। 

ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন সীরীন, হিশাম, মুহাম্মাদ ইব্‌ন সালমা ও ইমাম 
আহমাদ ইব্‌ন হাম্বল বর্ণনা করেন যে, ইবৃন মাসউদ (রা) বলেন ঃ আযাদদের মধ্যে যাহা হারাম 
দাসীদের মধ্যেও তাহা হারাম । একমাত্র সংখ্যা ব্যতীত ৷ ইব্‌ন মাসউদ (রা) এবং শা'বী (র) 
হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। ্‌ | 

হযরত আবূ আমর রে) বলেন ৪ 

হযরত উছমান (রা) যাহা বলিয়াছেন, পূর্ববর্তী মনীধীগণও তাহা বলিয়াছেন এবং তাহাদের 
মধ্যে ইব্‌ন আব্বাস (রা)-ও রহিয়াছেন। কিন্তু কেহ কেহ এই বিষয়ে মতভেদ করিয়াছেন তবে 
উহাদের অভিমত মিসর, হিজাজ, ইরাক, সিরিয়া এবং প্রাচ্য-প্রতীচ্যের ফকীহগণ সকলেই 
প্রত্যাখ্যান করিয়াছেন । মুষ্টিমেয় কয়েকজন মাত্র বাহ্যিক অর্থের প্রতি লক্ষ্য করিয়া যুক্তিহীনভাবে 
তাহাদের অভিমত গ্রহণ করিয়াছেন ইহা ইজমার খেলাফও বটে । 

মোটকথা, অধিকাংশ ফকীহ এই বিষয়ে একমত যে, দুই বোনকে যেমন বিবাহে একত্রিত 
করা যায় না; তদ্রুপ দাসীদেরও এক সাথে সংগম করা যায় না, যাহারা সম্পর্কে সহোদরা বোন। 

কুরআনের এই কথার উপরে সকলে একমত যে, খালা, কন্যা, বোন প্রভৃতিগণকে বিবাহ 
করা হারাম । আযাদ অবস্থায় ইহাদের সহিত যেমন বিবাহ হারাম, তদ্বপ ইহারা যদি দাসী হইয়া 
যায় তবে সেই অবস্থায়ও ইহাদের সহিত সংগম হারাম । অর্থাৎ ইহাদিগকে বিবাহ করা এবং 
ইহারা দাসী হওয়া উভয় অবস্থাতে ইহারা সমান । ইহাদিগকে বিবাহ করা যাইবে না এবং দাসী 
হইলেও ইহাদের সহিত যৌন সম্পর্ক স্থাপন করা যাইবে না। 

অনুরূপভাবে দুই বোনকে একত্রে বিবাহ করা, স্ত্রীর মাতাকে বিবাহ করা এবং স্ত্রীর পূর্ব 
স্বামীর ওরসজাত কন্যাকে বিবাহ করা অবৈধ হওয়ার ব্যাপারে সকলে একমত ৷ ইহাই হইল 
জমহুর উলামার মাযহাব । পরস্তু ইজমা এমন একটি দলীল, যাহা অখণ্ডনীয় । তবে যাহারা ইহার 
বিপরীত মত পোষণ করিয়াছেন তাহারা সংখ্যায় খুবই নগণ্য। 


॥ চতুর্থ পারা সমাপ্ত ॥ 


2%-২০১ ৩-২০১৪/%৫/০৩ ডে)-৬২৩০ 








1175105548101154৮ 








